অষ্ঠম, নবম, দশম ও একাদশ খন্ড 


0 বাৰে দিন হক কদর দঃ 
IES Be J 


SUEATEEES 


তাফসীর ইবনে কাসীর 


অষ্টম, নবম, দশম ও একাদশ খণ্ড 


সূরাঃ আন‘আম, আ'রাফ, আনফাল তাওবা ও ইউনুস 


সুলঃ 
হাফেজ আল্লামা ইমাদুদ্দিন ইব্নু কাসীর (রহঃ) 


অনুবাদঃ 
ডঃ মুহাম্মদ মুজীবুর রহমান 
প্রাক্তন অধ্যাপক ও সভাপতি 
আরবী ও ইসলামিক স্টাডিজ বিভাগ 
রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ । 


wwwi.islamfind.wordpress.com 


প্রকাশক £ 
তাফসীর পাবলিকেশন 


(পক্ষে ডঃ মুহাম্মদ মুজীবুর রহমান) 


বসা নং-৫৮, সড়ক নং-২৮ 
গুলশান, ঢাকা-১২১২ 


সর্বস্বত্ব অনুবাদকের 


৪ৰ্থ সংস্করণ ৪ 
জানুয়ারী-২০০৪ ইং 
জিলকদ-১৪২৪ হিঃ 
মাঘ-১৪১০ বাং . 


কম্পিউটার কম্পোজঃ 

দারুল ইবতিকার 

১০৫, ফকিরাপুল 

মালেক মার্কেট (নীচ তলা), ঢাকা। 
ফোন $ ৪৬৪৮৭৩৬ 


মুদৃণ £ 

8৩. তেশ্্যন রোড, মানিকগঞ্জ হাউজ 
(ধর তল গ্ৰলা পল্টন মোড়, ঢাকা। 
ফেন ? ০১৮-২৩৭৫২২ 


বিনিময় মূল্য 8 8৫০.০০ 


১। ডঃ মুহাম্মদ মুজীবুর রহমান 


বাসা নং-৫৮, সড়ক নং-২৮ 
গুলশান, ঢাকা-১২১২ 


মোঃ আব্দুল ওয়াহেদ 
বাসা নং-৫৮, সড়ক নং-২৮" 
গুলশান, ঢাকা । 

টেলি £ ৮৮২৪০৮০, ৮৮২৩৬১৭ 


মোঃ নূরুল আলম 

বাসা নং-১৫, সড়ক নং-১২ 
সেষটর-৪, উত্তরা মডেল টাউন, ঢাকা। 
ফোন £ ৮৯১৪৯৮৩ 


wwwi.islamfind.wordpress.com 


উৎুসৰ্প 


আসার শ্রদ্ধাম্পদ আব্বা মরহুম অধ্যাপক মওলানা আবদুল গনীর কাছেই 
আমি সর্বপ্রথম পাই তাফসীরের মহতী শিক্ষা এবং তাফসীর ইবনে কাসীর 
তরজমার পথিকৃত আমার মরহুম শ্বশুর মওলানা মুহাম্মদ জুনাগড়ীর কাছে পাই 
এটি অনুবাদের প্রথম প্রেরণা । প্রায় অর্ধশতাব্দী পূর্বে তিনি পূর্ণাঙ্গভাবে একে 
উৰ্দৃতে ভাষান্তরিত করেন। আমার জন্যে এঁরা উভয়েই ছিলেন এ গ্রন্থের 
উৎসাহদাতা, শিক্ষাগুরু এবং প্রাণপ্রবাহ । তাই এঁদের রূহের মাগফিরাত 
কামনায় এটি নিবেদিত ও উৎসগীর্কৃত । 


ডঃ মুহাম্মদ মুজীবুর রহমান 


wwwi.islamfind.wordpress.com 


চার 


প্রকাশকের আর্য 


আল-হামদুলিল্লাহ ৷ যাবতীয় প্রশংসা সেই জাতে পাক-পরওয়ারদিগারে 
আলম মহান রাব্বুল আ’লামীনের, যিনি আমাদিগকে একটি অমূল্য তাফসীর 
প্রকাশ করার গুরুদায়িত্ব পালনের তাওফীক দান করেছেন। অনন্ত অবিশ্রান্ত 
ধারায় দরূদ ও সালাম বর্ষিত হতে থাক সারওয়ারে কায়েনাত নবীপাক মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর । আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আল্লাহ 
কবূল করুন । -আমীন! 

ডঃ মুহাম্মদ মুজীবুর রহমানের অনুদিত ৮, ৯, ১০, ১১ নম্বর খণ্ডের দ্বিতীয় 
সংস্করণ নিঃশেষ হয়ে যাওয়ায় অসংখ্য গুণগ্রাহী ইসলামী চিন্তাবিদ এবং ভক্ত 
অনুরাগী ভাই-বোনের অনুরোধে ও বর্তমানে চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা পুনঃ 
তৃতীয় সংস্করণের কাজে হাত দিই । মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় তৃতীয় 
সংস্করণ অফসেট কাগজে প্রকাশ করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় 
করছি। 

ঢাকাস্থ গুলশান সেন্ট্রাল মসজিদের সহকারী ইমাম ও এই মসজিদের 
হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আলহাজ্জ হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুর রহিম 
সাহেব ছাপাবার পূর্ব মুহূর্তে পুনরায় নিখুঁতভাবে শেষ প্রুফটি দেখে দিয়েছেন। 
এজন্য আমরা তার কাছে কৃতজ্ঞ । 

তৃতীয় সংস্করণে যদি কিছু ভুল ভ্রান্তি থেকে থাকে, ক্ষমার দৃষ্টি নিয়ে 
আমাদের অবহিত করলে পরবর্তীতে সংশোধনের চেষ্টা করবো ইন্শাআল্লাহ । 


তাফসীর ইবনে কাসীরের এই খণ্ডটি প্রকাশ করতে গিয়ে যারা আমাদের 
সর্বতোভাবে সাহায্য করেছেন তাদের মধ্যে মাওলানা মোঃ মুজিবুর রহমান 
(কাতিব) সাহেবের নিকট আমরা কৃতজ্ঞ ৷ তিনি কম্পিউটার কম্পোজ থেকে 
শুক্ল করে আরবী হস্তলিপি এবং অন্যান্য সম্পাদনার কাজে যথাযথভাবে সাহায্য 
করেছেন । মুদৃণের গুরুদায়িত্ব পালন করেছেন আবদুল্লাহ এন্টারপ্রাইজের মালিক 
ও কর্মচারীবৃন্দ । তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাই । 


তাফসীর পাবলিকেশন কমিটি 


wwwi.islamfind.wordpress.com 


পাচ 


অনুবাদকের আর্য 

মানবকূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারাই যাঁরা পবিত্র কুরআনের পঠন-পাঠনে 
নিজেকে নিয়োজিত করেন সর্বতোভাবে। তাই নবী আকরামের (সঃ) এই 
পুতঃবাণী সকল যুগের জ্ঞান-তাপস ও মনীষীদেরকে টউদ্দ্ধ করেছে পাক 
কুরআনের ব্যাখ্যা প্রণয়ন করার কাজে । 

তাফসীর ইবনে কাসীরের ব্যাপক জনপ্রিয়তা, কল্যাণকারিতা এবং অপরিসীম 
গুরুত্্‌ ও মূল্যের কথা সম্যক অনুধাবন করে আজ থেকে প্রায় অর্ধ শতাব্দী পূর্বে 
এটি উৰ্দূতে পূর্ণাঙ্গভাবে ভাষান্তরিত হয়ে প্রকাশিত হয়েছিল । এই উর্দ্‌ অনুবাদের 
গুরু দায়িতৃটি অন্নানবদনে পালন করেছিলেন উপমহাদেশের অপ্রতিদ্বন্বী আলেম, 
প্রখ্যাত ভাষাবিদ ও বিদগ্ধ মনীষী মওলানা মুহাম্মদ সাহেব জুনাগড়ী স্বীয় ক্ষুরধার 
বলিষ্ঠ লেখনীর মাধ্যমে । তখন থেকে নিয়ে আজ পর্যন্ত এটি পাক ভারতের উর্দু 
ভাষাভাষীদের ঘরে ঘরে অতি ব্যাপকভাবে প্রচারিত ও পঠিত হয়ে আসছে। 
এভাবে এই উপমহাদেশের আনাচে কানাচে দলমত নির্বিশেষে সকল মহলেই 
এটি সমাদৃত ও সৰ্বজন গৃহীত ৷ 

আমি তাফসীর ইবনে কাসীরের মূল প্রণেতা আল্লামা হাফেজ ইমাদুদ্দীনের 
প্রামাণ্য জীবনী লিখে যেমন প্রকাশ করেছি, তেমনি তার উর্দ অনুবাদক মওলা 
জুনাগড়ীরও তথ্যভিত্তিক জীবন কথা লিখে প্রকাশ করেছি। কারণ একজন 
প্রণেতা, লেখক ও অনুবাদককে বিলক্ষণভাবে না জানতে পারলে তার সংকলিত 
বা অনুদিত গ্রন্থের গুণাগুণ সম্পর্কে সম্যক পরিচিতি লাভ আদৌ সম্ভবপর নয়। 
ইংরেজী ভাষার প্রবচন অনুযায়ী লেখককে তার ভাষা শৈলী, সাহিত্যরীতি ও 
লেখনীর মাধ্যমেই জানতে হয়। 

এই উৰ্দু এবং অন্যান্য ভাষায় ইবনে কাসীরের অনুবাদের ন্যায় আমাদের 
ংলা ভাষাতেও বহু পূর্বে এই তাফসীরটির অনুবাদ হওয়া যেমন উচিত ছিল, 
তেমনি এর প্রকট প্রয়োজনও ছিল। কারণ এ বিশ্ব জাহানের বিভিন্ন ভাষাভাষী 
মুসলিম জনগণের মধ্যে তুলনামূলকভাবে বাংলা ভাষী মুসলমানের সংখ্যা হচ্ছে 
সর্বাধিক । কিন্তু এ সত্ত্বেও এই সংখ্যা গরিষ্ঠের তুলনায় এবং এই প্রকট 
প্রয়োজনের প্রেক্ষিতে আজ পর্যন্ত বাংলা ভাষায় কুরআন তরজমা ও তাফসীর 
রচনার প্রয়াস নিতান্ত অপর্যাপ্ত ও অপ্রতুল । ব্যাপারটা সত্যিই অতি 
মর্মপীড়াদায়ক । তাই একান্ত ন্যায়সংগতভাবেই প্রত্যাশা করা যায় যে, একমাত্র 
হাদীস ভিত্তিক এই বিরাট তাফসীর ইবনে কাসীরের বাংলা তরজমার মহোত্তম 
পরিকল্পনা যেদিন বাস্তবে রূপ লাভ করে ক্রমশঃ খণ্ডাকারে ও পূর্ণাঙ্গর্পে 
প্রকাশিত হবে, সেদিন এ ক্ষেত্রে শুধুমাত্র একটা নতুন দিগন্তই ত হবে 
না, বরং নিঃসন্দেহে এক বিরাট দৈন্য এবং কট অভাবও পূরণ হবে। এই মহান 
লক্ষ্য ও উদ্দেশ্যকে কেন্দ্র করেই আমার “বাংলা ভাষায় কুরআন চর্চা” শীর্ষক 
প্রায় ৫৬৪ পৃষ্ঠা বইটি ইতিপূর্বে প্রকাশিত হয়েছে। আরো হয়েছে, ‘কুরআনের 


wwwi.islamfind.wordpress.com 


ছয় 


ভাষায় প্রকাশিত হয়েছে বেনারসের (ভারত) এক প্রকাশনী সংস্থা থেকে । 

আমার পরম শ্রদ্ধাভাজন আব্বা মরহুম অধ্যাপক মওলানা আবদুল গনী 
সাহেবের কাছেই সর্বপ্রথম আমার কুরআন এবং তাফসীরের শিক্ষা । অতঃপর 
দেশ-বিদেশের শ্রেষ্ঠ খ্যাতিমান কুরআন-হাদীস বিশারদদের কাছে শিক্ষা গ্রহণের 
পর দীর্ঘ দুই যুগেরও অধিককাল ধরে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণীসমূহের 
হাদীস ও তাফসীরের ক্লাশ নিয়েছি। সাহিত্য জীবনেও আমার রচিত অন্যান্য 
গ্ৰস্থমালা যে প্রধানতঃ হাদীস ও তাফসীর বিষয়েই সীমাবদ্ধ এ সম্পর্কে আমি 
ইতিপূর্বে ইঙ্গিত জানিয়েছি । 

এইসব ন্যায়সঙ্গত এবং অনুকূল প্রেক্ষাপটের কারণেই আমি আজ বহুদিন 
ধরে তাফসীর ইবনে কাসীরকে বাংলায় ভাষান্তরিত করার সুপ্ত আকাং 
অন্তরের গোপন গহনে লালন করে আসছিলাম । কিন্তু এ পর্যন্ত একে বাস্তবে রূপ 
দেয়ার তেমন কোন সম্ভাবনাময় সুযোগ-সুবিধে আমি করে উঠতে পারিনি । 

তাই আজ থেকে প্রায় দেড় যুগ আগে একমাত্র আল্লাহর উপর ভরসা করে 
এই বিরাট তাফসীরের অনুবাদ কর্মে হাত দিই এবং অতিসন্তর্পনে এই 
কন্টকাকীর্ণ পথে সতর্ক পদচারণা শুরু করি এবং কয়েকটি খণ্ড প্রকাশ করি। 

এ ব্যাপারে আমার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য ছিল বাংলায় তাফসীর সাহিত্যের 
অভাব পূরণ এবং ভাষাভাষীদের জন্যে আমার গুরদায়িত্ব পালন। 

জনাব আবদুল ওয়াহেদ সাহেব বাকী খণ্ডগুলোর সুষ্ঠু প্রকাশনার উদ্যোগ নিতে গিয়ে 
৪ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করেন। এই সদস্যমণ্ডলীর মধ্যে তিনি এবং 
আমি ছাড়া বাকি দু’জন হচ্ছেন তার সহকর্মী জনাব নুরুল আলম ও মরহুম মুহাম্মদ 
মকবুল হোসেন সাহেব । কিছু দিন পর গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) মামুনুর রশীদ সাহেব এই 
কমিটিতে যোগ দিন। এভাবে আল্লাহ পাক অপ্রত্যাশিত ও অকল্পনীয়ভাবে তার 
মহিমান্বিত মহাগ্রন্থ আল্‌ কুরআনুল কারীমের ব্যাপক প্রচার ও প্রসারের অচল প্রায় 
কৰাজটিকে সচল ও অব্যাহত রাখার ব্যবস্থা করলেন এবং এ ব্যাপারে সার্বিক 
সহযোগিতা করেন গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) মামুনুর রশীদ সাহেব, বেগম বদরিয়া রশীদ 
এবং বেগম ইয়াসমিন রোকাইয়া ওয়াহেদ । সুতরাং সকল প্রকার প্রশংসা ও স্তবস্তুতি 
জন্যে এবং তীদের সহকর্মীবৃন্দ, বন্ধু-বান্ধব, ও পরিবারবর্গের জন্যে সৰ্বাঙ্গীন 
কল্যাণ, মঙ্গল ও শুভ কামনা করতে গিয়ে প্রাণের গোপন গহণ থেকে উৎসারিত 
দোয়া, মোনাজাত ও আকুল মিনতি প্রতিনিয়তই পেশ করছি । 

আরো মুনাজাত করছি যেন আল্লাহ রাব্বুল আলামীন এই কুরআন তাফসীর 
রহমত, আশীষ ও মাগফিরাতের বারিধারা বর্ষণ করেন। আমীন! রোয হাশরের 


wwwi.islamfind.wordpress.com 


সাত 


অনন্ত সওয়াব রিসানী এবং বরকতের পীযুষধারায় স্নাতসিক্ত করে আল্লাহপাক 
যেন তাদের জার্নাত নসীব করেন। সুন্মা আমীন! 

এই খণ্ডুগুলির দ্বিতীয় সংস্করণ থেকে প্রকাশনার ক্ষেত্রে বিন্যাসের একটু 
ব্যতিক্ৰম ঘটলো । ইতিপূর্বে সব খণুগুলো হয়েছে পারা ভিত্তিক কিন্তু এবার 
হলো সুরা ভিত্তিক । কারণ প্রতি পারায় সমাপ্তির সাথে সাথে খণ্ডের পরিসমাপ্তি 
ঘটলে সূরার একটা চলমান বিষয়বস্তু হঠাৎ করে স্তব্ধ হয়ে যায় । এতে করে 
পাঠকের মনের কোণে একটা অস্ফুট অতৃপ্তি ও অব্যক্ত অস্বস্তি বিরাজ করে। এই 
অতৃ্তির নিরসন কল্পেই সূরা ভিত্তিক প্রকাশনার অবতারণা । 

ইয়া রাব্বুল আলামীন! এই তাফসীর তরজমার সকল ক্রুটি বিচ্যুতি ও 
ভ্রমপ্রমাদ আমার একান্তই নিজস্ব এবং এর যা কিছু শুভ কল্যাণপ্রদ ও ভালো 
দিক রয়েছে সেগুলো সবই তোমার নিজস্ব । তাই মেহেরবানী করে তুমিই 
আমাদের সবাইকে তোমার পাক কালাম সম্যক অনুধাবন, সঠিক হৃদয়ঙ্গম এবং 
তার প্রতি আমল করার পূর্ণ তাওফীক দান করো । একান্ত দয়া পরবশ হয়ে তুমি 
আমাদের সবার এ শ্রম সাধনা কবূল করো। একমাত্র তোমার তাওফীক এবং 
শক্তি প্রদানের উপরেই তাফসীর তরজমার এই মহত্তম পরিকল্পনার সুষ্ঠ 
পরিসমাপ্তি নির্ভরশীল । তাই এ সম্পর্কিত সকল ভ্রমপ্রমাদকে ক্ষমা ও সুন্দর 
চোখে দেখে পবিত্র কুরআনের এই সামান্যতম খিদতম আমাদের সবার জন্যে 
পারলৌকিক মুক্তির সম্বল ও নাজাতের অসীলা করে দাও। আমীন! সুন্মা 
আমীন! 

এই তাফসীর খণ্ডকে দিনের আলো বাতাসের সঙ্গে পরিচিত করতে গিয়ে 
কম্পিউটার কম্পোজ থেকে শুরু করে আরবী হস্তলিপি ও সুষ্ঠ মুদ্রণের গুরুদায়িত্ব 
কাধে নিয়ে মওলানা মোহাম্মদ মুজিবুর রহমান (কাতিব) সাহেব এবং আবদুল্লাহ 
এন্টারপ্রাইজের মালিক ও কর্মচারীবৃন্দ যে কর্তব্য পরায়ণতা ও যোগ্যতার 
পরিচয় দিয়েছেন তা সকল যুগেই দৃষ্টান্তমূলক প্রশংসার দাবিদার ৷ এ প্রসঙ্গে 
মুহাম্মদ হাবীবুর রহমান ও সাফিয়া রহমান প্রমুখ আমার সন্তান সন্ভুতি 
আন্তুরিকতাপূর্ণ প্রচেষ্টা কোন ক্রমেই কম নয়। তাই এঁদের সবাইকে শুভেচ্ছা ও 
কৃতজ্ঞতা জানিয়ে প্রতিনিয়ত দোয়া করছি যেন মহান আল্লাহ এঁদেরকেও 
কুরআন খিদমতের নেকীতে শামিল করে নেন। আমীন! 


ঃ বিনয়াবৰনত 
lt Sr TO gee 
১২৪-০৭, জামাইকা এভিনিউ, য়ার 
রিচমিও হিল, নিউইয়র্ক-১১৪১৮ আরবী ও ইসলামিক স্টাডিজ বিভাগ 
যুক্তরাষ্ট্র রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ । 


wwwi.islamfind.wordpress.com 


সূচী পত্ৰঃ 
সূরাঃ আন'‘আম (পারা সাত) ০০৯-১৪৮ 
সূরাঃ আন‘আম (পারা আট) ১৪৯-২৫১ 
সূরাঃ আ'রাফ (পারা আট) ২৫২-৩৪৬" 
সূরাঃ আ'রাফ (পারা নয়) ৩৪৭-৪৯৪ 
সূরাঃ আনফাল (পারা নয়) 8৯৫-৫৭৪ 
সূরাঃ আনফাল (পারা দশ) ৫৭৫-৬৩২ 
সূরাঃ তাওবা (পারা দশ) ৬৩৩-৭৮১ 
সূরাঃ তাওবা (পারা দশ) ৭৮২-৮৫৭ 
সূরাঃ ইউনুস (পারা এগার) ৮৫৮-৯৫৯ 


wwwi.islamfind.wordpress.com 


সুূরাঃ আন'আম ৬ ৯ পারাঃ ৭ 


সূরা £ আন‘আম মাক্ধী cD ol ST 
(আয়াতঃ ১৬৫, কুক ৪২০) (0 G38], ০:50) 


ন" 


সূরায়ে আন'আম মক্কায় এক রাতের মধ্যেই সম্পূর্ণটা একই সাথে অবতীর্ণ 
হয়। সত্তর হাজার ফেরেশতা এই সূরাটি নিয়ে হাজির হন এবং তাসবীহ পাঠ 
করতে থাকেন। হযরত আসমা বিনতে ইয়াযীদ (রাঃ) বলেনঃ নবী (সঃ) উগ্্রীর 
উপর সওয়ার ছিলেন। এমতাবস্থায় সূরায়ে আন‘আম অবতীর্ণ হচ্ছিল । আমি তার 
উদ্ত্রীটির লাগাম ধরে রেখেছিলাম ৷ অহীর ভারে উক্্রীটির পিঠ এমনভাবে কুঁজো 
হয়ে যাচ্ছিল যে, মনে হচ্ছিল যেন ওর পিঠের হাড় ভেঙ্গে যাবে। ফেরেশতাগণ 
TUT SE ET 
হওয়ার পর রাসূলুল্লাহ (সঃ) তাসবীহ পড়তে শুরু করেন এবং বলেনঃ “এই 
সুরার অনুসরণে ফেরেশতাগণ দিগন্ত পর্যন্ত পরিবেষ্টন করে,রেখেছিলেন। তাঁদের 
BDO tT 3h SES -এই তাসবীহের গুঞ্জনে আসমান ও যমীন 
মুখরিত ছিল ।” রাসূলুল্লাহ (সঃ) নিজেও এই তাসবীহ পাঠ করছিলেন। তিনি 
বলেনঃ “সূরায়ে আন‘আম একবারেই অবতীর্ণ হয়েছে এবং এটা সত্তর হাজার 
ফেরেশতার তাসবীহ ও তাহমীদের গুঞ্জনের মাধ্যমে অবতীর্ণ হয়েছে” 

পরম দয়ালু দাতা আল্লাহর নামে (আরম্ভ করুছি)। \2% 
১। সমস্ত প্রশংসাই আল্লাহর dhe 

জন্যে যিনি আকাশসমূহ ও Ud 

পৃথিবী সৃষ্টি করেছেন এবং 5155১ UE 

সৃষ্টি করেছেন আলো be AAAs SN 

অন্ধকার; এটা সত্বেও যারা (PENS = 

দা হাহ ক গর ON 

সমকক্ষ নিরূপণ করছে। L232 3/9 wo IHL 
২। অথচ তিনিই তোমাদেরকে Ue 

মাটি হতে সৃজন করেছেন, 2w2d3 AAT 

অতঃপর তোমাদের জীবনের Sst - 

জন্যে একটি নির্দিষ্ট মেয়াদ স/ ০০ ন +93 

নিধারণ করেছেন, এ ছাড়া (EOE ৮ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১০ পারাঃ ৭ 


একটি নির্দিষ্ট মেয়াদও তার RE NG % 
নিকট নির্ধারিত রয়েছে, কিন্তু ld Sr ——— 
এর পরেও তোমরা সন্দেহ করে 42427 
থাক । 0 Ir 
৩। আকাশসমূহে ও পৃথিবীতে এ 223 


এক আল্লাহই রয়েছেন, HE ES = 

তোমাদের অপ্রকাশ্য ও প্রকাশ্য 3249 39/2/৮,2({? 

সব অবস্থাই তিনি জানেন, SNS 

আর তোমরা ভাল মন্দ যা কিছু RS PATA TOA 

কর সেটাও তিনি পূর্ণর্ূপে 0 anes pias ots 

অবগত আছেন। 

এখানে মহান আল্লাহ তার পবিত্র সত্তার প্রশংসা করছেন যে, তিনিই আকাশ 
ও পৃথিবী সৃষ্টি করেছেন। যেন তিনি স্বীয় বান্দাদেরকে প্রশংসা করার কথা শিক্ষা 
দিচ্ছেন। তিনি দিনে আলোককে এবং রাত্রে অন্ধকারকে তার বান্দাদের জন্যে 
কুট] উপকারী বন্ধু বলে ঘোষণা দিচ্ছেন। এখানে ০ শব্দটিকে একবচন এবং 

৩৬ শব্দটিকে বহুবচনরূপে ব্যবহার করা হয়েছে। কেননা, উৎকৃষ্ট জিনিসকে 

একবচন রূপেই ব্যবৃহার করা হয়ে থাকে। যেমন আল্লাহ্‌ তা'আলার উক্তি 


4/9279 727 +3237 Ar 
রয়েছেঃ JG cn of এবং Pe TA is lS lie ols 
E) AAA LGA LH G9 


58 545০55 ১ এখানে ৫৬ শব্দকে একবচন এবং 4 শব্দকে 
বহুবচন আনা হয়েছে। আর নিজের রাস্তাকে J বলে একবচন এনেছেন এবং 
ভুল রাস্তাগুলোকে £2 বলে বন্থবচন এনেছেন। মোটকথা, যদিও আল্লাহর 
কতকণ্ডলো বান্দা কুফরীতে লিপ্ত হয়ে তার শরীক স্থাপন করেছে এবং তার স্ত্রী ও 
সন্তান সাব্যস্ত করেছে (নাউযুবিল্লাহি মিন যালিক),তথাপি তিনি এ সবকিছু হতে 
সম্পূর্ণরূপে পবিত্র । 


EXAFS BAA) % 


5৭৮ ০% ৮৪5 53) 38 -তিনি সেই প্রভু ভু যিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি 
করেছেন অর্থাৎ তোমাদের পিতা হযরত আদম (আঃ)- কে মাটি দ্বারা সৃষ্টি করা 
হয়েছিল এবং মাটিই তার গোশত ও চামড়ার আকার ধারণ করেছিল। অতঃপর 
তাঁরই মাধ্যমে মানবকে সৃষ্টি করে পূর্ব ও পশ্চিমে ছড়িয়ে দেয়া হয়। তারপর 
হযরত আদম (আঃ) পূর্ণ শক্তি প্রাপ্ত হন এবং তার মৃত্যুর নির্ধারিত সময়ে পৌছে 
যান। হযরত হাসান (রঃ)-এর মতে প্রথম + শব্দ দ্বারা মৃত্যু পর্যন্ত জীবনের 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১১ পারাঃ ৭ 


সময় বুঝানো হয়েছে। আর দ্বিতীয় }%/ শব্দ দ্বারা মৃত্যুর পরে পুনর্জীবন পর্যন্ত 
সময়কে বুঝানো হয়েছে। ১% 4% হচ্ছে মানুষের চলস্ত বয়স এবং ॥2 4% 
হচ্ছে সারা দুনিয়ার বয়স অর্থাৎ দুনিয়া লয়প্রাপ্ত হওয়া থেকে নিয়ে দারে 
আখিরাতের সময় আসা পর্যন্ত 


হযরত ইবনে আব্বাস (রাঃ) এবং হযরত মুজাহিদ (রঃ) বলেন যে, প্রথম 
"1 দ্বারা দুনিয়ার সময়কাল এবং 4% {দ্বারা মানুষের জীবন হতে মৃত্য 
পর্যন্ত সময়কে বুঝানো হয়েছে। এটা যেন আল্লাহ তা'আলার নিম্নের উক্তি হতেই 
গ্রহণ করা হয়েছে ৪ 

Ee jo of 237 অর্থাৎ “তিনি রাত্রিকালে তোমাদেরকে মেরে ফেলেন 
এবং দিবা ভাগে তোমরা যা কিছু কর তা তিনি সম্যক অবগত । আর রাত্রিকালে 
তো তোমরা কিছুই করতে পার না।” (৬৪ ৬০) অর্থাৎ তোমরা সে সময় নিদ্ৰিত 
অবস্থায় থাক এবং সেটা হচ্ছে আত্মা বেরিয়ে যাওয়ার 'রূপ । তারপরে তোমরা 
4 তখন যেন তোমরা তোমাদের সঙ্গী সাথীদের কাছে ফিরে আস । আর 
তাঁর ১45 -এই উক্তির অর্থ এই যে, এ সময়টা একমাত্র তিনি ছাড়া আর কেউ 
জানে না। যেমন তিনি অন্য এক জায়গায় বলেছেনঃ “ওর জ্ঞান একমাত্র 
আল্লাহরই কাছে। ওর সময় আল্লাহ ছাড়া আর কেউ জানতে পারে না৷” 
অনুরূপভাবে আল্লাহ পাকের উক্তি “হে নবী (সঃ)! লোকেরা তোমাকে কিয়ামত 
সম্পর্কে জিজ্ঞেস করছে যে, ওটা কখন সংঘটিত হবে? তাহলে তোমার এ 
সম্পর্কে কি জ্ঞান আছে? এ জ্ঞানতো একমাত্র আল্লাহরই রয়েছে” -এই উক্তির 
অর্থ এটাই । তারপর ওর নীচের আয়াতে ইরশাদ হচ্ছে- “আকাশসমূহ ও 
পৃথিবীর আল্লাহ তিনিই, তিনি তোমাদের প্রকাশ্য কথা সম্পর্কেও জ্ঞান রাখেন 
এবং গোপন কথা সম্পর্কেও তার পূর্ণ জ্ঞান রয়েছে, আর তোমরা যা কিছু করছো 
সেটাও তিনি সম্যক অবগত ৷” এই আয়াতের তাফসীরকারকগণ প্রথমে 
জাহমিয়া সম্পৃদায়ের উক্তির অস্বীকৃতির উপর একমত হয়েছেন। অতঃপর তাদের 
পরস্পরের মধ্যেও কিছুটা মতানৈক্য দেখা দিয়েছে। জাহমিয়াদের উক্তি এই যে, 
এই আয়াত এই অৰ্থ বহন করছে যে, আল্লাহ তা‘আলা প্রত্যেক জায়গাতেই স্বয়ং 
বিদ্যমান রয়েছেন। অর্থাৎ এই আকীদায় এই কথা গ্রহণ করা হচ্ছে যে, আল্লাহ্‌ 
পাক প্রত্যেক জিনেসের মধ্যে স্বয়ং বিদ্যমান রয়েছেন। সঠিক উক্তি এই যে, 
আসমান ও যমীনে একমাত্র আল্লাহকেই মান্য করা হয় এবং তারই ইবাদত করা 
হয়। আকাশে যেসব ফেরেশতা রয়েছে ও যমীনে যেসব মানুষ রয়েছে সবাই 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১২ পারাঃ ৭ 


তাকে মা'’বুদ বলে স্বীকার করছে। তকে তারা ‘আল্লাহ্‌’ বলে ডাকতে রয়েছে। 
কিন্তু জ্বিন ও মানুষের মধ্যে যারা কাফির তারা তাকে ভয় করে না। আল্লাহ 
তাআলা অন্য জায়গায় বলেছেনঃ ‘তিনিই আকাশসমূহেরও আল্লাহ এবং 
যমীনেরও আল্লাহ ।’ এই উক্তিরও ভাবার্থ এটাই যে, আসমানে যত কিছু রয়েছে 
এবং যমীনে যত কিছু রয়েছে সবারই তিনি আল্লাহ । অর্থ এটা নয় যে, আকাশ ও 
পৃথিবীতে যা কিছু রয়েছে ওগুলোই আল্লাহ । এর উপর ভিত্তি করেই নির্দেশ দেয়া 
হচ্ছে যে, তিনি তোমাদের গোপন কথাও জানেন এবং প্রকাশ্য কথাও জানেন। 


দ্বিতীয় উক্তি এই যে, এর ভাবার্থ হচ্ছে-আল্লাহ তিনিই যিনি আকাশ ও 
পৃথিবীর সমস্ত প্রকাশ্য ও গোপনীয় কথা জানেন এবং এটা তীর 
Sls il -এই উক্তির সাথে সম্পর্কযুক্ত । এর অন্তর্নিহিত অর্থ এটাই হচ্ছে যে, 
তিনিই আল্লাহ যিনি আকাশসমূহে.ও পৃথিবীতে তোমাদের সমস্ত কথা জানেন 


এবং তোমরা যা কিছু কর ওর সংবাদ তিনি রাখেন। 
তৃতীয় উক্তি এই যে, ৩১১ 51,8 -এটা এৰ পূৰ্ণ বিরতি । এর 
পরে পুনরায় /£ এর সুদনা হচ্ছে। অর্থাৎ £92 হচ্ছে. (2 এবং 


2979/7779 /£72/Y 742 


592491575004 22০)1 6 হচ্ছে :£ আর ইবনে জারীর (রঃ)- -এর মত এটাই । 


8৪ । আর তাদের অবস্থা হচ্ছে এই 
যে, তাদের নিকট তাদের low snus 22/777 
প্রতিপালকের নিদর্শনসমূহ lost $5 -t 


হতে যে কোন নিদর্শনই EL NE on 
আসুক না কেন, তা হতেই ক AE? 
তারা মুখ ফিরিয়ে নিয়ে থাকে । NR 

© ur? 


৫। সুতরাং তাদের নিকট যখন Gus 62a 
সত্য এসেছে, ওটাও তারা ৯৬ iS ii -0 
মিথ্যা জেনেছে, অতএব ৰ sw 

Ao 230d 2/20, 
অতিসত্বরই তাদের নিকট সেই 551 Tl LS sb 
বিষয়ের সংবাদ এসে পৌছবে, 

AIF 373 / 292d 7 
যার সাথে তারা ঠাট্টা বিদ্ধপ O 3s Hw 4 HULL 
করতো । A. 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন‘আম ৬ ১৩ পারাঃ ৭ 
৬। তারা কি ভেবে দেখেনি যে, ে EEO 2/3/37 273/ 
আমি তাদের পূর্বে বহু দল ও CSMT LIT 


সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি, 
যাদেরকে দুনিয়ায় এমন শক্তি EE Gs 
সামর্থ্য ও প্রতিপত্তি 9৬০০০ ik 
দিয়েছিলাম, যা তোমাদেরকে So) 
দেইনি, আর আমি তাদের প্রতি ৩ AE 
আকাশ হতে প্রচুর বৃষ্টি বর্ষণ eA CH 
করেছি এবং তাদের নিম্নভূমি ০৯> ৯০০৪৬৯০, 
হতে বর্ণাধারা প্রবাহিত 52৩5 75১! ১০৯, ৯ 
করেছি, কিন্তু আমার EE 
নিয়ামতের না শোকরীর দরুন $০৯১ ০ 
গুনাহের কারণে আমি PE -Ee USE 
তাদেরকে ধ্বংস করে দিয়েছি, os BES ons 
এবং তাদের পর অন্য নবতর WA 
জাতি ও সশ্পৃদায়সমূহ সৃষ্টি onmrl by 
করেছি। “ 
মুশরিক ও কাফিরদের সম্পর্কে আল্লাহ তা'আলা সংবাদ দিচ্ছেন যে, যখনই 
তাদের কাছে আল্লাহর কোন আয়াত আসে অর্থাৎ কোন মু’জিযা বা আল্লাহ্‌ 
তা'আলার একত্বের উপর কোন স্পষ্ট দলীল অথবা রাসূল (সঃ)-এর সত্যতার 
কোন নিদর্শন এসে পড়ে তখন তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং ওটাকে 
মোটেই গ্রাহ্য করে না। আর যখন তাদের কাছে সত্য কথা এসে যায় তখন 
তারা তা অস্বীকার করতে শুরু করে। এর পরিণাম তারা সত্বরই জানতে 
পারবে । এটা তাদের জন্যে কঠিন হুমকি স্বরূপ । কেননা, তারা সত্যকে মিথ্যা 
জেনেছে। সুতরাং এখন এই মিথ্যা প্রতিপন্ন করার পরিণাম তাদেরকে অবশ্যই 
দেখতে হবে । আল্লাহ তা‘আলা তাদেরকে ভয় প্রদর্শন করছেন যে, তাদের 
পূর্ববর্তী লোকেরা, যারা তাদের চেয়ে বেশী শক্তিশালী ছিল এবং শাসন ক্ষমতাও 
লাভ করেছিল, আর সংখ্যার দিক দিয়েও তারা অধিক ছিল, তাদেরকেও তিনি 
শাস্তি থেকে রেহাই দেননি । এটা থেকে তাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে, 
এরূপ শাস্তি তাদের উপরও এসে যেতে পারে। তাই আল্লাহ পাক বলেনঃ তারা 
কি দেখেনি যে, আমি তাদের পূর্বে বহু কওমকে ধ্বংস করে দিয়েছি? অথচ তারা 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৪ পারাঃ ৭ 


দুনিয়ায় বিরাট শক্তির অধিকারী ছিল! তাদের মত ধন-দৌলত, সন্তান-সন্ততি 
এবং শান-শওকত তোমরা লাভ করতে পারনি। আমি তাদের উপর আকাশ 
থেকে পানি বর্ষণ করতাম । তারা দুর্ভিক্ষের সম্মুখীন হয়নি। তাদেরকে আমি 
বাগ-বাগিচা, ঝরণা এবং নদ-নদী প্রদান করেছিলাম ৷ এর দ্বারা আমার উদ্দেশ্য 
ছিল তাদেরকে ঢিল দিয়ে রাখা । অতঃপর তাদের পাপের কারণে আমি তাদেরকে 

ংস করে দিয়েছি এবং তাদের স্থলে অন্য কওমকে এনে বসিয়েছি। পূর্ববর্তী 
লোকেরা তো তাদের কর্মফল হিসেবে ধ্বংস হয়ে যায়! তাদের পরবর্তী 
লোকেরাও কিন্তু তাদের মতই আমল করে, ফলে তাদের মত তারাও হালাক 
হয়ে যায়। অতএব, হে লোক সকল! তোমরাও ভয় কর, নতুবা তোমাদের 
পরিণতিও তাদের মতই হবে। তোমাদেরকে ধ্বংস করা তাদের তুলনায় আল্লাহর 
কাছে মোটেই বড় কাজ নয়। তোমরা যে রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করছো তিনি 
তো তাদের রাসূল অপেক্ষা বেশী মর্যাদার অধিকারী । সুতরাং তোমরা যদি তার 
আনুগত্য স্বীকার না কর তবে তোমরা তাদের চেয়ে বেশী শাস্তির যোগ্য হয়ে 
যাবে। 


৭। (হে নবী সঃ!) যদি আমি 
কাঁ উপর লিখিত কোন GIA 242013252 
কিতাব তোমার প্রতি অবতীর্ণ HR Sle Us -Y 
করতাম, অতঃপর তারা তা 
নিজেদের হস্ত দ্বারা স্পর্শও Lf: Ls 
করতো; তবুও কাফির ও HES Stet BS 
আবিশ্বাসী লোকেরা বলতো NE goose Bose 
যে, এটা প্রকাশ্য যাদু ছাড়া L৯০১ ১/5 J 
নয ই নয় । 92492 

৮। আর তারা বলে থাকে যে, Ou PS 
তাদের কাছে কোন ফেরেশ্তা MEI 

কেন অবতীর্ণ করা হয় না? 4A JN 5 IL; -A 

আমি যদি প্রকৃতই কোন > 
/ EA DRS LTE END AA 

ফেরেশ্তা অবতীর্ণ করতাম BETSAWMEE 9 


তবে যাবতীয় বিষয়েরই চূড়ান্ত al al io 
সমাধান হয়ে যেতো, অতঃপর 423029 27972 
আর তাদেরকে কিছু মাত্রই 0 L322) Yl 
অবকাশ দেয়া হতো না । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ১৫ পারাঃ ৭ 


৯। আর যদি আমি ফেরেশ্তাই EI 
অবতীর্ণ করতাম তবে তাকে 0 ০537-4 
মানুষ রূপেই করতাম । আর 


2 2d 22/0/8297 


আমার এই কাজ দ্বারা ($ 0S 
তাদেরকে আমি সেই সন্দেহেই Aah Lito Mk 
ফেলে দিতাম, যে সন্দেহ ও 5 727 34 
প্রশ্ন এখন তারা করছে। a 


১০। বাস্তবিকই তোমার পূর্বে #7 
যেসব রাসূল এসেছিল go Sg Gy -\- 
সাথেও ঠীাট্টা-বিদ্বপ করা ০9 ০০৮০.৪ 7/44 2/ 
হয়েছে, ফলতঃ এইসব ব্যঙ্গ Ls HL SES 
বিদ্বপের পরিণামফল t 29 2727 29/3292 0 
বিদ্ূপকারীদেরকে পরিবেষ্টন Sorts te Se ) 
করে ফেলেছিল । ue 

[] 2/2 

১১। (হে নবী সঃ!) তুমি বল, KE (EO -\\ 

তোমরা ভূ-পৃষ্ঠে পরিভ্রমণ কর, a 


dL 7/24 2972 


তঃপর ‘ সত্যকে মিথ্যা IG IS LS Lb 
প্রতিপন্নকারীদের পরিণাম কি 
হয়েছে তা গভীর অভিনিবেশ টি Ee 
সহকারে লক্ষ্য কর । 


এখানে আল্লাহ তা‘আলা মুশরিকদের বিরোধিতা, অহংকার এবং 
তর্ক-বিতর্কের সংবাদ দিতে গিয়ে বলেন, যদি তোমাদের উপর আমি কাগজে 
লিখিত কোন কিতাবও অবতীর্ণ করতাম, আর তোমরা তা হাত দ্বারা স্পর্শ 
করতেও পারতে এবং আকাশ হতে অবতীর্ণ হতেও দেখতে পেতে, তবে তখনও 
তোমরা এ কথাই বলতে যে, এটা সরাসরি যাদু । যেমন অনুভূতিশীল বস্তুর 
মধ্যেও তাদের ঝগড়াপ্রিয় স্বভাবের চাহিদা এটাই যে, যদি আমি তাদের জন্যে 
আকাশের একটা দরজা খুলে দেই এবং তারা ওর উপর চড়তেও শুরু করে 
তথাপি তারা বলবে যে, তাদেরকে নযরবন্দী করে দেয়া হয়েছে কিংবা যেমন 
আল্লাহ পাক বলেন যে, যদি তারা আকাশের একটা খণ্ড পতিত হতেও দেখে, 
তবে তখনও তারা বলবে যে, ওটা মেঘের একটা টুকরা ৷ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ১৬ পারাঃ ৭ 


অতঃপর তাদের ‘আমাদের কাছে কোন ফেরেশ্তা অবতীর্ণ করা হয় না 
কেন?’এই উক্তি সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন যে, এরূপ হলে তো কাজের 
ফায়সালাই হয়ে যেতো ৷ কেননা, ফেরেশ্তাকে দেখার পরেও তারা যাদর কথাই 
বলতো । কিন্তু তখন আর তাদেরকে সঠিক পথে আসবার জন্যে = ॥া" দেয়া 
হতো না, বরং তৎক্ষণাৎ তারা আল্লাহর আযাবে পতিত ₹-. .. .-* ওটা 
তাদের জন্যে মোটেই সুসংবাদ নয়। 

ইরশাদ হচ্ছে-যদি আমি মানব রাসূলের সাথে কোন কেরেশতাকে প্রেরণও 
করতাম তবে সেও তাদের কাছে মানুষের আকারেই আসতো যাতে তারা তার 
সাথে আলাপ করতে পারে বা তার থেকে কোন উপকার লাভ করতে পারে। আর 
যদি এরূপ হতো তবে ব্যাপারটা তাদের কাছে সন্দেহজনকই থেকে যেতো যেমন 
তারা মানব রাসূলের ব্যাপারে সন্দেহ করতে রয়েছে। যেমন এক জায়গায় মহান 
আল্লাহ বলেছেনঃ “আমি তো আকাশ থেকে এ সময় ফেরেশতা পাঠাতাম যখন 
তারা যমীনে চলাফেরা করতো এবং যখন এইরূপ হতো তখন আকাশ থেকে 
পাঠাবার কি প্রয়োজন থাকতো? এটা তো আল্লাহর রহমত যে, যখন তিনি 
মাখলূকের কাছে কোন রাসূল প্রেরণ করেন তখন তিনি তাকে "তাদের মধ্য 
থেকেই প্রেরণ করে থাকেন, যাতে একে অপরের সাথে কথা বলতে পারে এবং 
সেই রাসূল থেকে উপকার লাভ করা এ লোকদের জন্যে সম্ভবপর হয়।” যেমন 
আল্লাহ তা'আলা বলেনঃ “মুমিনদের উপর আল্লাহর এটা অনুগ্রহ যে, তাদের 
পেশ করে থাকে এবং তাদেরকে (পাপ থেকে) পবিত্র করে থাকে, নতুবা 
(ফেরেশতা পাঠালে) ফেরেশতার ওঁজ্তবল্যের কারণে তার দিকে তারা তাকাতেও 
পারতো না এবং এর ফলে ব্যাপারটা তাদের কাছে সন্দেহজনকই থেকে যেতো । 
আর হে নবী (সঃ)! তোমার পূর্ববর্তী নবীদের সাথেও তো এইরূপ উপহাসমূলক 
ব্যবহার করা হয়েছিল! তারা তাদেরকে বিদ্রবপ ও উপহাস করেছিল বলেই 
তাদেরকে ধ্বংস করে দেয়া হয়েছিল!” এখানে নবী (সঃ)-কে উৎসাহ প্রদানপূর্বক 
বলা হচ্ছে, যদি কেউ তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তবে তুমি মোটেই খ্রাহ্য 
করো না। অতঃপর মুমিনদেরকে সাহায্য করার পরিণাম ভাল করার ওয়াদা দেয়া 
হয়েছে। পরিশেষে তাদেরকে বলা হয়েছে-তোমরা ভূ-পৃষ্ঠে ভ্রমণ করে দেখো যে, 
অতীতে যারা তাদের নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তাদের বাসভূমি 
কিভাবে ধ্বংস হয়ে গেছে! আজ তাদের বাড়ী ঘরের চিহনটুকু শুধু বাকী রয়েছে। 
এটা তাদের পার্থিব শাস্তি । অতঃপর পরকালে তাদের জন্যে পৃথক শাস্তির ব্যবস্থা 
রয়েছে। তারা এরূপ শাস্তির কবলে পতিত হয়েছিল বটে, কিন্তু রাসূল ও 
মুমিনদেরকে এঁ শাস্তি থেকে রক্ষা করা হয়েছিল। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ 


১৭ 


১২। তুমি (হে নবী সঃ!) জিজ্ঞেস 
কর-আকাশ মণ্ডলে ও ধরাধামে 


১৩ । রাতের অন্ধকারের মধ্যে এবং 


দিনের আলোতে যা কিছু 
বসবাস করে ও 'বর্তমান 
রয়েছে, এসব কিছুই আল্লাহর; 
তিনি সব কিছুই শুনেন ও 
জানেন। 


১৪। (হে নবী সঃ!) তুমি জিজ্ঞেস 


পারাঃ ৭ 


% 244323 
AE 
blue 23 সুপ 


PR 


EEEL NEE 


2 37 280d 
A oc He 


AAT es কা ইপাৰ্ল 


33 বর 2230 রর 


O Ur2RY mt il 
2% AA Ad (Ad 
lo ds 


L220 


SEG YY 


ol 


Ed 


AB ~~ 


02) om bl 
yw 22%, 237/77 323 
ENE NE 


cososcd by (23/2/2332 


el dsl CEASA 


292 OE 


© US il 4 GSS KE 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ১৮ পারাঃ ৭ 


ED MAA 2 3 " 
হয়েছে- তুমি মুশরিকদের মধ্যে oS} ০-০ 
IAAT Iwi BT A 
১৫। তুমি বল-আমি আমার Si Mian © MERU 
প্রতিপালকের অবাধ্য 2 
হলে-আমি মহা বিচারের 0 mb 
দিনের মহা শাস্তির ভয় করছি। _ /2/32/?./252- Na 
১৬। সেই দিন যার উপর হতে ?” iE 
G27 4 পণ 
ELL DSS >) LL 


করবেন, আর এটাই হচ্ছে ea 
প্রকাশ্য মহা সাফল্য । 0 =" 


জানিয়ে দেয়া হচ্ছে যে, আল্লাহ পাক আকাশ ও পৃথিবীর মালিক এবং তিনি 
নিজের উপর দয়া ও অনুগ্রহকে ওয়াজিব করে নিয়েছেন । সহীহ্‌ বুখারী ও সহীহ্‌ 
মুসলিমে হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) 
বলেছেনঃ “আল্লাহ তা‘আলা মাখলূককে সৃষ্টি করার পর লাওহে মাহফুযে লিখে 
দেন- আমার রহমত আমার গযবের উপর জয়যুক্ত থাকবে৷” 

ইরশাদ হচ্ছে-অবশ্যই তিনি কিয়ামতের দিন তোমাদের সকলকে একত্রিত 
করবেন । এখানে ॥ব টি কসমের জন্যে ব্যবহৃত হয়েছে। আল্লাহ পাক যেন কসম 
খেয়ে বলছেন যে, তিনি নির্ধারিত দিনে তার সকল বান্দাকে একত্রিত করবেন। 
মুমিনদেরতো এ ব্যাপারে কোনই সন্দেহ নেই । কিন্তু কাফিরদের এতে সন্দেহ 
রয়েছে। রাসূলুল্লাহ (সঃ)-কে জিজ্ঞেস করা হয়েছিল, সেখানে কি প্রস্রবণও 
রয়েছে? তিনি উত্তরে বলেছিলেনঃ “আল্লাহর কসম! তথায় প্রস্রবণ রয়েছে। 
নিশ্চয়ই আল্লাহর সৎ বান্দারা নবীদের হাওযে অবতরণ করবে আল্লাহ তা'আলা 
সত্তর হাজার ফেরেশ্তা পাঠাবেন যাদের হাতে আগুনের ডাগ্তা থাকবে এবং 
নবীদের হাওযের উপর অবতরণকারী কাফিরদেরকে সেখান থেকে ডাক দিতে 
থাকবে” এই হাদীসটি গারীব। জামিউত্‌ তিরমিযীতে রয়েছে যে, রাসূলুল্লাহ 
(সঃ) বলেছেনঃ “প্রত্যেক নবীর একটি করে হাওয থাকবে এবং আমি আশা করি 
যে, আমার হাওযে জনগণের ভীড় বেশী হবে।” 


বলা 'হচ্ছে-যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতি ও ধ্বংসের মুখে ফেলেছে, 
তারাই ঈমান আনে না এবং পরকাল সম্পর্কে ভয় রাখে না। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ১৯ পারাঃ ৭ 


এরপর আল্লাহ তা'আলা বলেনঃ রাত্রিকালে এবং দিবাভাগে যা কিছু বসবাস 
করে সব কিছুই আল্লাহর ব্যবস্থাপনায় রয়েছে, তিনি বান্দাদের সমস্ত কথাই শুনেন 
এবং তাদের সম্পর্কে সব কিছুই অবগত আছেন। তিনি তাদের অন্তরের কথা 
সম্পর্কেও পূর্ণ ওয়াকেফহাল । 

তঃপর তার যে রাসূল (সঃ)-কে মহান একত্ববাদ এবং সুদৃঢ় শরীয়ত প্রদান 

করা হয়েছে তাকে তিনি সম্বোধন করে বলেনঃ “তুমি লোকদেরকে সিরাতে 
মুসতাকীমের দিকে আহ্বান কর এবং তাদেরকে বলে দাও- আমি কি আকাশ ও 
পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে নিজের পৃষ্ঠপোষক ও বন্ধ 
রূপে গ্রহণ করবো?” যেমন তিনি অন্য জায়গায় বলেছেনঃ 

“(হে নবী সঃ!) তুমি বল, হে মূৰ্খ লোকেরা! তোমরা কি আমাকে নির্দেশ 
দিচ্ছ যে, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারও ইবাদত করবো?” ভাবার্থ এই 
যে, আল্লাহ হচ্ছেন আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা । বিনা নমুনায় তিনি নভোমণ্ডল 
ও ভূ-মণ্ডলকে সৃষ্টি করেছেন । সুতরাং আমি এইরূপ মা’বুদকে বাদ দিয়ে অন্য 
কারও কিরূপে ইবাদত করতে পারি? তিনি সকলকে খাওয়াইয়ে থাকেন, তাকে 
খাওয়ানো হয় না, তিনি বান্দার মুখাপেক্ষী নন। যেমন আল্লাহ তা‘আলা 8 
“আমি দানব ও মানবকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যে সৃষ্টি করেছি /” কেউ 
কেউ লা-য্যুৎংআমু শব্দটিকে লা-য়্যাৎংআমু পড়েছেন, অর্থাৎ তিনি নিজে খান 
না। হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেনঃ “আহলে কুবার 
একজন আনসারী রাসূলুল্লাহ (সঃ)-কে দাওয়াত করেন। তার সাথে আমরাও 
গমন করি। খাওয়া শেষে তিনি বলেন- সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি 
যিনি খাওয়ান অথচ নিজে খান না, তিনি আমাদের প্রতি অনুগ্রহ করতঃ 
আমাদেরকে খাওয়ান, পান করান এবং আমাদের উলঙ্গ দেহে কাপড় পরান। 
সুতরাং আমরা সেই আল্লাহকে ছাড়তে পারি না, তার প্রতি অকৃতজ্ঞ হতে পারি 
না এবং আমরা তার থেকে অমুখাপেক্ষীও থাকতে পারি না। তিনি আমাদেরকে 
পথভ্রস্টতা থেকে বাঁচিয়েছেন, আমাদের অন্তরের কালিমা দূর করেছেন এবং সমস্ত 
মাখলুকের উপর আমাদের মর্যাদা দান করেছেন” 

ইরশাদ হচ্ছে- হে নবী (সঃ)! তুমি বল, আমাকে এই নির্দেশ দেয়া হয়েছে 
যে, আমি যেন সর্ব প্রথম মুসলমান হই এবং শির্ক না করি। আমি যদি আল্লাহর 
না-ফরমানী করি তবে ভীষণ দিনের কঠিন শাস্তির আমার ভয় রয়েছে। 
কিয়ামতের দিন যার উপর থেকে আল্লাহর শাস্তি সরিয়ে দেয়া হবে, তার প্রতি 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২০ 


পারাঃ ৭ 


ওটা তার অনুগ্রহই বটে, আর ওটাই হচ্ছে বিরাট সফলতা । যেমন এক জায়গায় 
আল্লাহ পাক বলেনঃ “যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জার্নাতে প্রবেশ 
করানো হবে সেই ব্যক্তি হবে পূর্ণ সফলকাম ৷” আর সফলতা হচ্ছে উপকার 


লাভ করা এবং ক্ষতি হতে বেঁচে থাকা । 


১৭ । যদি আল্লাহ কারও ক্ষতি 
সাধন করেন তবে তিনি ছাড়া 
সেই ক্ষতি দূর করার আর 
কেউই নেই, আর যদি তিনি 
কারও কল্যাণ করেন, (তবে 
তিনি সেটাও করতে পারেন, 
কেননা) তিনি প্রতিটি he 
উপর ক্ষমতাবান 
কৰ্তৃত্বশালী । 

১৮। তিনিই তার বান্দাদের উপর 
একচ্ছত্র ক্ষমতার অধিকারী, 
তিনিই মহাজ্ঞানী ও সর্ব বিষয়ে 
ওয়াকিফহাল । 

১৯। (হে মুহাম্মাদ সঃ!) তুমি 
সাক্ষ্য সবচেয়ে বেশী গণ্য ? 
তুমি বলে দাও, আমার ও 
তোমাদের মধ্যে আল্লাহই 
হচ্ছেন সাক্ষী, আর এই কুরআন 
আমার নিকট অহীর মাধ্যমে 
পাঠানো হয়েছে, যেন আমি 
তোমাদেরকে এবং যাদের নিকট 
এটা পৌছবে তাদের সকলকে 
এর দ্বারা সতর্ক ও সাবধান 
করি বাস্তবিকই তোমরা কি 
এই সাক্ষ্য দিতে পার যে, 
আল্লাহর সাথে অন্য কোন 
মা’বূদ রয়েছে? তুমি বল-আমি 


2 9Y LE 


7/7 7 


SOE 


LEAL 2 23/265 
Ee 2d ws 
nrg 


A PAE TAD 


EE a 


B22 P22 22 AB 


24 EA 2 


bb) 
2% PISA 


2 

EECA TNO 

AA 23, টে 22 2 
294 2# 39 


sol FER 


PARA 27722960 ,2 ALTA 
OE 2 
i292, AAD 
Belgas 
AF 9 rtp 25 


CLAY 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ২১ রাঃ ৭ 


এই J দিতে পারি না, তুমি » ED) 44 
ঘোষণা কর যে, তিনিই একমাত্র 2:৩7:১১ +1} 
মা’বুদ আর তোমরা যে শিরকে 
লিপ্ত রয়েছো, আমার সাথে ওর OLS ms 
কোনই সম্পর্ক নেই । Z 
২০। যাদেরকে আমি কিতাব দান "! Perl oc) OE TE 
করেছি, তারা রাসূল (সঃ)-কে ০ রা ০১ 
এম বে জানে ও চিনে, A292 122 277274033 3/ 
বেৰগ তার লাজত অন্তান los LS 5 2s 
সমন্ততিদেরকে জানে ও চিনে, ENT ed +০25, 
কিন্তু যারা নিজেদেরকে ধ্বংসের 4 Mil > nl 


মুখে ফেলে দিয়েছে তারা ঈমান E -239 22-7 
আনবেনা। OussR> 
২১। যে ব্যক্তি আল্লাহর প্রতি I 2224 22 


মিথ্যা দোষারোপ করে কিংবা spss) 
আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা 4 
প্রতিপন্ন করে, তার চেয়ে বড় AT Fa 
ae R33 2 Sa 
এরূপ লোক ক COB ALS ail ae 
সাফল্য লাভ করতে পারবেনা। * সী গে ০৪৯১ 
এখানে আল্লাহ তা‘আলা সংবাদ দিচ্ছেন যে, তিনি লাভ ও ক্ষতির মালিক । 
তিনি তার সৃষ্টির মধ্যে নিজের ইচ্ছামত ব্যবস্থাপনা চালিয়ে থাকেন । তার 
নির্দেশকে না কেউ পিছনে সরাতে পারে, না তার মীমাংসাকে কেউ বাধা প্রদান 
করতে পারে। যদি তিনি অকল্যাণ ও অমঙ্গলকে থামিয়ে দেন তবে সেটা কেউ 
Te EER 
কেউ থামাতে পারে ন! । যেমন তিনি বলেছেন 


TUK OP odn 0293 eas 


dha Mss G 230 Le N Lo5 TN 

অর্থাৎ “আল্লাহ মানুষকে য়ে বহম়ত দিত চান ওটা কেউ বর করতে গার 
এবং যার থেকে তিনি তা বন্ধ রাখেন ওটা কেউ প্রদান করতে পারে না৷” 
(৩৫৪২) সহীহ হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলতেনঃ 


Ld Brrr, BLALAITII IA 


4) Led HET CAS UJ Gaels Cahael UJ y Ch 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২২ পারাঃ ৭ 


7/7/23 77 73 


এই জন্যেই আল্লাহ তা'আলা বলেন £ ১345 5+5 251225 অৰ্থাৎ তিনি সেই 
আল্লাহ যার জন্যে মানুষের মাথা নুয়ে পড়েছে, তিনি প্রত্যেক জিনিসের উপর 
জয়যুক্ত, তার শ্রেষ্ঠত্‌ ও উচ্চ সর্যাদার সামনে সব কিছুই নতি স্বীকার করেছে। 
তাঁর সমস্ত কাজ হিকমতে পরিপূর্ণ । তিনি বস্তুসমূহের স্থান সম্পর্কে পূর্ণ 
ওয়াকিফহাল ৷ তিনি কিছু প্রদান করলে ওর প্রাপককেই প্রদান করে থাকেন এবং 
কিছ বাংলো তে কয রহ তারক রগ 


তিনি বলেনঃ EEE: £15 অর্থত, হে মুহাম্মাদ (সঃ)! তুমি 
তাদেরকে জিজ্ঞেস কর যে, কার সাক্ষ্য সবচেয়ে বেশী গণ্যঃ 


213/377 7 1/02? 72 


CK LL J থা, হে নবী (সঃ)! তুমিই তাদেরকে উত্তরে 
বলে দাও- আমার ও তোমাদের মধ্যে আল্লাহই হচ্ছেন সাক্ষী। আর এই কুরআন 
আমার নিকট অহীর মাধ্যমে প্রেরণ করা হয়েছে, যেন আমি এর মাধ্যমে 
তোমাদেরকে ভয় প্রদর্শন করি এবং তাকেও ভয় দেখাই যার নিকট এই 
কুরআনের বাণী পৌছবে। যেমন আল্লাহ তা'আলা বলেনঃ 


(2 2/72 G4 (3/37 7 143397 


ee) IG sll ur 5 AS O42 

অৰ্থাৎ “ওঁ লোকদের মধ্যে যারা কুফুরী করবে, জাহান্নাম হবে তাদের 
ওয়াদাকৃত স্থান৷” (১১৪ ১৭) আর যার কাছে কুরআনের বাণী পৌছবে সে যেন 
নবী (সঃ)-এর সাথেই সাক্ষাৎ করলো। রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “যার কাছে 
কুরআন পৌছে গেল তার কাছে যেন স্বয়ং আমিই তবলীগ করলাম ৷” নবী (সঃ) 
আরও বলেছেনঃ “আল্লাহর আয়াতগুলো পৌছিয়ে দাও ৷ যার কাছে আল্লাহর 
কিতাবের কোন আয়াত পৌছে গেল তার কাছে তার হুকুম পৌছে গেল ৷” রাবী 
ইবনে আনাস বলেছেন, রাসূল (সঃ)-এর অনুসারীর এটা অবশ্য কর্তব্য যে, 
ইসলামের দাওয়াত সে এমনভাবে দেবে যেমনভাবে রাসূলুল্লাহ (সঃ) দিয়েছিলেন 
এবং এমনভাবে ভয় প্রদর্শন করবে যেমনভাবে রাসূলুল্লাহ (সঃ) ভয় প্রদর্শন 
করেছিলেন। ইরশাদ হচ্ছে- 


2729/0423 975, PA AAS ETA 
ALY Bb srlil li AED SSS 
অর্থাৎ হে মুশরিকরা, তোমরা কি সাক্ষ্য দিচ্ছ যে, আল্লাহর সাথে অন্যান্য 
মা’বুদ রয়েছে? তুমি বলে দাও-এরূপ সাক্ষ্য আমি তো দিতে পারি না । যেমন 
অন্য জায়গায় তিনি বলেছেনঃ 


ED TANASE CD MASE 


~~ EVA agt bo) 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন'আম ৬ ২৩ পারাঃ ৭ 


অর্থাৎ “যদি তারা সাক্ষ্য দিয়েই ফেলে তবে হে নবী (সঃ)! তুমি কিন্তু তাদের 
ls dL 1! (৬৪ ১৫০) আল্লাহ তা'আলা বলেনঃ 
CLT POE EE EE 
অৰ্থাৎ EE HOE ot যে, তিনিই একমাত্র মা’বুদ, 
আর তোমরা যে শিরকে লিপ্ত রয়েছো, আমার সাথে ওর কোনই সম্পর্ক নেই । 
অতঃপর আল্লাহ তা'আলা আহলে কিতাবদের সম্পর্কে বলছেন যে, তারা এই 
কুরআনকে এমন উত্তম রূপে জানে যেমন উত্তম রূপে জানে তারা নিজেদের 
পুত্রদেরকে ৷ কেননা, তাদের কিতাবে পূর্ববর্তী নবীদের সংবাদ রয়েছে। তারা 
HU ILL Bua be CE ari SLL 
ER 
IAAT 7227 
- 022%) il Ls nl 
অর্থাৎ ‘যারা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে তারা ঈমান আনবে 
না৷’ অথচ ব্যাপারটা খুবই পরিষ্কার যে, নবীগণ তার সুসংবাদ দিয়েছেন এবং 
প্রাচীন যুগ থেকে তাঁর নবুওয়াত ও আবির্ভাবের ভবিষ্যদ্বাণী করে গেছেন। 
বলা হচ্ছে- ৮ ০5) Le Ee BAS 
অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা দোষারোপ করে কিংবা আল্লাহর 
আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, তার চেয়ে বড় যালিম আর কে হতে পারে? 
অর্থাৎ তার চেয়ে বড়,যালিম আর কেউই হতে পারে না। এরপর ঘোষণা করা 
হন 5248 CU 3 Se এরূপ আল্লাহর উপর মিথ্যা দোষারোপকারী 
এবং আল্লাহর আয়াতসমূহকে অস্বীকারকারী কখনই সাফল্য লাভ করতে পারবে 
না। 


২২ । সেই দিনটিও স্মরণযোগ্য L223 L338 03 
যেদিন আমি সকলকে একত্রিত ৮ ৯০? ১০৯2-1! 
করবো, অতঃপর যারা আমার ১,2 ০৮৪2/০ 9223/7 
সাথে শির্ক করেছে, তাদেরকে 2১১ 
আমি বলবো, তোমাদের সেই 39229,-9 82227 Lu, 
শরীকগণ এখন কোথায় "5০৯43: 
যাদেরকে তোমরা মা’বুদ বলে cfg 
ধারণা করতে? ik 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ 


২৩ । অতঃপর তারা মিথ্যা কথা 
বলা ব্যতীত আর কোন ফিৎ্না 
সৃষ্টি করতে পারবে না, তারা 
বলবে যে, আল্লাহর কসম, হে 
আমাদের প্রতিপালক! আমরা 
মুশরিক ছিলাম না । 

২৪ । লক্ষ্য কর, তারা নিজেদের 
সম্পর্কে কিরূপ মিথ্যা বলছে! 
তখন যাদেরকে তারা মিথ্যা 
মা’বৃদ মনোনীত করেছিল, 
তারা সবাই নিরুদ্দেশ হয়ে 
যাবে। 

২৫ । তাদের মধ্যে এমন লোকও 
রয়েছে, যারা মনোযোগ 
কথা শুনে থাকে, (অথচ গ্রহণ 


করে না, কিন্তু তাদের কর্ম 


ফলে) তোমার কথা যাতে তারা 
ভালরূপে বুঝতে না পারে সে 
উপর আবরণ রেখে দিয়েছি 
এবং তাদের কর্ণে কঠিন ভার 
(বধিরতা) অর্পণ করেছি (যাতে 
শুনতে না পায়), তারা যদি 
সমস্ত আয়াত ও প্রমাণাদিও 
অবলোকন করে তবুও তারা 
ঈমান আনবে না, এমন কি 
যখন তারা তোমার কাছে আসে 
তখন তোমার সাথে অর্থহীন 
কাফির লোকেরা (সব কথা 
শোনার পর) বলে, এটা 


২৪ 


পারাঃ ৭ 

2/05 33972 HAY ্ 
RT i Ll -া 

G2 rN 15 রশ 

2 4 
2 23 
Ou 
DD 29 PAA 292.8 

Ve EEE OE 
2374 Bas2/ 77 2 327 
AIA 

Mois 

[< 


AE ‘29 0292 Ed 
L032 II) Ir 
2 2} 2 2323 2627 
—l rl 
+৯ 


ঠি 1S 2 2752 “| EP) 
Edd EES 
24 


B23 70n22 AE 


a VEER Js 


2) 2 


2328/2233 7 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন'আম ৬ ২৫ পারাঃ ৭ 


প্রাচীনকালের লোকদের কিস্সা 
সায় কিছুই 24 Pid ran sn 
ন! ULSI ws UES feat) লা 


২৬। তারা নিজেরা তো তা থেকে ১১৪ ০3,5, 
বিরত থাকে, অধিকন্তু অন্য ১১৫০০ 
লোকদেরকেও তারা তা থেকে 7 


বিরত রাখতে চায়; বস্তুতঃ তারা EH HE 
L (e) 

ধ্বংস করছে শুধুমাত্র Saige 3 fd! 
নিজেদেরকেই অথচ তারা 

অনুভব করছে না। 


এখানে আল্লাহ তা'আলা মুশরিকদের সম্পর্কে সংবাদ দিচ্ছেন- আমি যখন 
কিয়ামতের দিন তাদেরকে একত্রিত করবো তখন তাদেরকে এসব প্রতিমা সম্বন্ধে 
জিজ্ঞাসাবাদ করবো আল্লাহকে ছেড়ে তারা যেগুলোর উপাসনা করতো । তিনি 
বলবেন, আল্লাহ তা'আলার সাথে তোমরা যেসব প্রতিমাকে শরীক করতে 
সেগুলো আজ কোথায়? আল্লাহ পাক্‌ বলেনঃ ) 


732 392032 7, LIB LID 077 19477 

Bel EU Cds Be HS SG 
অর্থাৎ, তাদের ওযর-আপত্তি ও দলীল শুধুমাত্র এরই হবে থে, ভট 
বলবে-আল্লাহর কসম! আমরা মুশরিক ছিলাম না । হযরত ইবনে আব্বাস (রাঃ) 
হতে বর্ণিত আছে যে, তাঁর কাছে একটি লোক এসে বললো, হে ইবনে আব্বাস 
(রাঃ)! আপনি তো শুনেছেন যে, আল্লাহ তা'আলা বলেছেন- SCE 
£57 অৰ্থাৎ, আল্লাহর কসম! আমরা মুশরিক ছিলাম না। কিন্তু এটা কিভাবে 
হবে? তখন তিনি বললেন, যখন মুশরিকরা দেখবে যে, নামাযী ছাড়া আর কেউ 
জান্নাতে প্রবেশ করছে না তখন তারা পরস্পর বলাবলি করবে- ‘এসো আমরা 
শিরক করাকে অস্বীকার করি।’ একথা বলে তারা নিজেদের মুশরিক হওয়াকে 
অস্বীকার করে বসবে । তখন আল্লাহ পাক তাদের মুখে মোহর লাগিয়ে দিবেন। 
তঃপর তাদের হাত পা তাদের মুশরিক হওয়ার সাক্ষ্য দিতে থাকবে, ফলে তারা 
কোন কথাই আর গোপন করতে পারবে না । হে প্রশ্নকারী! সুতরাং এখন তো 
তোমার মনে কোন সন্দেহ রইলো না যে, কুরআন কারীমে এমন কোন কথা 
অবশিষ্ট নেই যা খুলে খুলে বলার অপেক্ষা রাখে । কিন্তু তুমি বুঝতে পার না এবং 
ব্যাখ্যা বিশ্লেষণ করতেও সক্ষম নও । হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২৬ পারাঃ ৭ 


এই আয়াতটি মুনাফিকদের ব্যাপারে অবতীর্ণ হয়েছিল। কিন্তু এখানে সন্দেহের 
উদ্ৰেক. হচ্ছে যে, এই আয়াতটি তো মক্কায় অবতীর্ণ হয়েছিল, আর মক্কায় আবার 
মুনাফিক ছিল কোথায়? মদীনায় ইসলাম সাধারণভাবে গৃহীত হওয়ার পরে তো 
তাদের দল সৃষ্টি হয়। মুনাফিকদের ব্যাপারে যে আয়াত অবতীর্ণ হয় তা হচ্ছে 
আয়াতে মুজাদালাহ ৷ তা হচ্ছে- 


(4/23 7/7 2739 A TEC 
Lrdrs br Dl tian pS 
অর্থাৎ “যেই দিন আল্লাহ তাদেরকে একত্রিত করবেন (অর্থাৎ কিয়ামতের 
দিন), সেই দিন তারা আল্লাহর নামে কসম খেয়ে খেয়ে বর্ণনা করতে থাকবে” 
(৫৮৪ ১0) অতকণতকে ত হক গাল শতকের গহে বকের 


723777 297 SG 3292/ 2/79 7 #22 22235 
HEE AE LE ele LS ts hil 
অর্থাৎ লক্ষ্য কর, তারা নিজেদের সম্পর্কে কিরূপ মিথ্যা বলছে! তখন 
যাদেরকে তারা মিথ্যা মা’বৃদ মনোনীত করেছিল, তারা সবাই নিরুদ্দেশ হয়ে 
যাবে। 


ইরশাদ হচ্ছে-তাদের মধ্যে এমন লোকও রয়েছে যারা মনোযোগ সহকারে 
কান লাগিয়ে তোমার (মুহাম্মাদ সঃ) কথা শুনে থাকে, কিন্তু তাদের দুষ্কর্মের 
কারণে যাতে তারা তোমার কথা ভালরূপে বুঝতে না পারে সে জন্যে আমি 
তাদের অন্তরের উপর আবরণ রেখে দিয়েছি এবং তাদের কানে বধিরতা রেখেছি, 
যাতে তারা শুনতে না পায়, তারা যদি সমস্ত আয়াত ও প্রমাণাদিও অবলোকন 
করে তথাপি তারা ঈমান আনবে না । তারা অহী শুনবার জন্যে এসে থাকে, কিন্তু 
এই শ্রবণে তাদের কোনই উপকার হয় না। যেমন আল্লাহ তা'আলা অপর এক 
জায়গায় বলেছেন, তাদের দৃষ্টান্ত সেই চতুষ্পদ জন্তুর ন্যায় যে তার রাখালের শব্দ 
ও ডাক শুনে বটে, কিন্তু অর্থ কিছুই বুঝে না । অতঃপর মহান আল্লাহ বলেন যে, 
তারা দলীল প্রমাণাদি অবলোকন করে থাকে বটে, কিন্তু তাদের না আছে কোন 
বিবেক বুদ্ধি এবং না তার ন্যায়পরায়ণতার সাথে কাজ করে থাকে, সুতরাং তারা 
ঈমান আনবে কিরূপেঃ এরপর আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ (সঃ)-কে সম্বোধন 
করে বলেনঃ যদি তাদের মধ্যে কল্যাণ লাভের সামর্থ্য থাকতো তবে আল্লাহ্‌ 
তাদেরকে শুনবার তাওফীক দিতেন । আর যখন তারা তোমার কাছে আসে তখন 
তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যায় এবং বাতিল ও অযৌক্তিক কথা পেশ করতঃ সত্যকে 
লোপ করে দেয়ার চেষ্টা করে তারা বলে- হে মুহাম্মাদ (সঃ)! যেসব কথা 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২৭ পারাঃ ৭ 


আপনি অহীর নাম দিয়ে পেশ করছেন ওগুলো তো পূর্ববর্তী লোকদের কাহিনী 
ছাড়া আর কিছুই নয়। তারা জনগণকে নবী (সঃ)-এর সাথে যোগাযোগ করতে 
বাধা প্রদান করে এবং তারা নিজেরাও দূরে সরে থাকে। 


AI 27 


৩% “এর তাফসীরে দু'টি উক্তি রয়েছে। একটি হচ্ছে যে, তারা জনগণকে 
সত্যের অনুসরণ, রাসূলুল্লাহ (সঃ)-এর সত্যতা স্বীকারকরণ এবং কুরআন 
কারীমের অনুসরণ হতে বিরত রাখে এবং নিজেরাও এগুলো থেকে দূরে সরে 
থাকে৷ তারা যেন দু'টি খারাপ করে থাকে ৷ তা হল এই যে, তারা না নিজেরা 
উপকৃত হয়, না অন্যদেরকে উপকার লাভ করতে দেয় । দ্বিতীয় উক্তি হল এই যে, 
৮ 5,4-এর ভাবার্থ হল-জনগণ রাসূলুল্লাহ (সঃ)-কে কষ্ট দেয়ার চেষ্টা করলে 
আবু তালিব তাদেরকে বাধা দিতেন। সেই সম্পর্কেই এই আয়াত অবতীর্ণ হয়। 
সাঈদ ইবনে আবূ হিলাল বলেন যে, রাসূলুল্লাহ (সঃ)-এর দশজন চাচা সম্পর্কে 
এই আয়াত অবতীৰ্ণ হয়। তারা সবাই লোকদেরকে তাকে হত্যা করা থেকে বাধা 
প্রদান করতো বটে, কিন্তু বড়ই দুঃখের বিষয় এই' যে, তারা নিজেরা ঈমানের 
বরকত লাভ থেকে বঞ্চিত থাকতেন। সুতরাং তারা ছিলেন বাহ্যতঃ তাঁর প্রতি 
হচ্ছে যে, তারা নিরবুঁদ্ধিতা বশতঃ নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে । তারা 
এ কথাটা মোটেই বুঝছে না যে, তারা নিজেরাই নিজেদের ক্ষতি ও ধ্বংস টেনে 
আনছে! 

২৭। তুমি যদি তাদের সেই 

সময়ের অবস্থাটি অবলোকন oe GB HG G22 

করতে যখন তাদেরকে EAE 15 2; -YV 

জাহান্নামের কিনারায় দাড় 
করানো হবে, তখন তারা 5705, ul 
বলবে-হায়! আমরা যদি 

আবার দুনিয়ায় ফিরে যেতে A232 aur Ho wil 

পারতাম, আমরা সেখানে ৬১৯১১ ৮১ ৩-৬ 2-১; 

আমাদের প্রতিপালকের 


(2 29292 


নিদর্শনসমূহ অবলোকন HEE 
তাতো শট 

করতাম এবং আমরা ঈমানদার UE 

হয়ে যেতাম! 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ২৮ 
২৮ ৷ (এই কথা বলার কারণ হলো) 


পারাঃ ৭ 


23 / 137/37 


যেই সত্য তারা পূর্বে গোপন 
করেছিল, তা তখন তাদের নিকট 
সুস্পষ্টক্লপে প্রতিভাত হয়ে 
পড়বে, আর একান্তই যদি 
তাদেরকে সাবেক পার্থিব জীবনে 
ফিরে যেতে দেয়া হয়, তবুও যা 
করতে তাদেরকে নিষেধ করা 
হয়েছিল তারা তা-ই করবে, 
নিঃসন্দেহে তারা মিথ্যাবাদী । 
২৯। তারা বলে-এই পার্থিব 
জীবনই প্রকৃত জীবন, এরপর 
আর কোন জীবন নেই, আর 
আমাদেরকে পুনরুখিতও করা 
হবেনা। 

৩০ । হায়! তুমি যদি সেই দৃশ্যটি 
দেখতে, যখন তাদেরকে তাদের 
প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান 
করা হবে, তখন আল্লাহ্‌ 


EE Et HL -YA 


28937 2929/72 732323 


[১,১ ur 


P27 23 397 


422, A 
0 ux+ ~~ 


rE 2 2 PEA 


AA hl As 


elas EEE 


A232 2DI29/ 
Oo 
A 


ন 


2 2? ADA 


li ls :- 


তা‘আলা জিজ্ঞেস করবেন- এটা 945 > EU 
(কিয়ামত) কি সত্য নয়? তখন ME + 
তারা উত্তরে বলবে-হে আমাদের 422০০27! 
প্রতিপালক! আমরা আমাদের ৮৮৮5-৬ Ie 
প্রতিপালকের (আল্লাহর) শপথ AA Ah 


করে বলছি-এটা বাস্তব ও সত্য 
বিষয়, তখন আল্লাহ বলবেন- 
তবে তোমরা এটাকে অস্বীকার ও 
অমান্য করার ফল স্বরূপ শাস্তির 
স্বাদ গ্রহণ কর । 


lil Sl JL PL 


E A237 22323 VS 
O৬2 ~ 


A 


<0 


আল্লাহ পাক এখানে কাফিরদের অবস্থা বর্ণনা করছেন যে, কিয়ামতের দিন 
যখন তাদেরকে আগুনের সামনে দাড় করানো হবে, তারা ওর কড়া ও শৃংখল 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ২৯ পারাঃ ৭ 


দেখতে পাবে, তখন আফসোস করে বলবেঃ হায়! পুনরায় যদি আমাদেরকে 
দুনিয়ায় ফিরিয়ে দেয়া হতো তবে আমরা ভাল কাজ করতাম এবং আমাদের 
প্রতিপালকের আয়াতসমূহ অবিশ্বাস করতাম না। বরং এগুলোর উপর ঈমান 
আনয়ন করতাম । আল্লাহ পাক বলেনঃ না, না, বরং কথা এই যে, কুফ্র, 
অবিশ্বাস ও বিরোধিতার যে ব্যাপারগুলো তারা অন্তরে গোপন রেখেছিল সেগুলো 
আজ প্রকাশ হয়ে গেল । যদিও দুনিয়া বা আখিরাতে তারা তা অস্বীকার করেছে। 
যেমন মহান আল্লাহ বলেনঃ “তাদের যুক্তি শুধুমাত্র এটাই যে, তারা বলে-আমরা 
মুশরিক ছিলাম না । লক্ষ্য কর, তারা কিরূপ মিথ্যা কথা বানিয়ে নিয়েছে।” এর 
অর্থ এও হতে পারে -দুনিয়ায় তারা যে রাসূলুল্লাহ (সঃ)-এর সত্যতা জানা 
সত্বেও তার উপর ঈমান আনেনি সেটা কিয়ামতের দিন তাদের কাছে প্রকাশ 
পেয়ে যাবে এবং তখন তারা আফসোস করতে থাকবে । দুনিয়ায় কিন্তু সেটা 
প্রকাশ পায়নি । যেমন হযরত মূসা (আঃ) ফিরাউনকে বলেছিলেনঃ “হে ফিরাউন! 
তুমি তো ভালরূপেই জান যে, এটা আল্লাহই অবতীর্ণ করেছেন!” আর আল্লাহ 
পাকও ফিরাউন ও তার কওযম সম্পর্কে বলেছেনঃ “তারা অস্বীকার করেছে বটে, 
কিন্তু তাদের অন্তরে এই বিশ্বাস রয়েছে যে, ওটা তাদের পক্ষ থেকে অত্যাচার ও 
বাড়াবাড়ি ।'” এর ভাবার্থ এটা হওয়ারও সম্ভাবনা রয়েছে যে, এর দ্বারা এ 
বটে, কিন্তু ভিতরে ছিল কাফির । এর মাধ্যমে এই কাফিরদের এ কথার সংবাদ 
দেয়া হচ্ছে যেই কথা তারা কিয়ামতের দিন বলবে ৷ যদিও এই সূরাটি মক্কী এবং 
নিফাক তো ছিল মদীনাবাসী বা ওর আশে পাশের লোকদের মধ্যে, তবুও এতে 
কোন ক্ষতি নেই । কেননা, আল্লাহ তাআলা তো মক্কী সূরার মধ্যেও নিফাকের 
বৰ্ণনা দিয়েছেন এবং সেটা হচ্ছে সূরায়ে আনকাবুত । এই সূরায় আল্লাহ তা'আলা 
বলেনঃ 


42 a L777 197) 72 52১ L247 


okie alas al cull abl salads 


HON AUT METER 
তাদেরকেও জানেন’ (২৯৪ ১১) এর উপর ভিত্তি করেই বলা হয়েছে যে, 
পরকালে মুনাফিকরা যখন শাস্তি অবলোকন করবে তখন কুফ্র ও নিফাক গোপন 
করার পর তাদের কাছে এটা সুস্পষ্ট হয়ে উঠবে যে, তাদের ঈমান ছিল বাহ্যিক 
ঈমান ৷ সুতরাং এখানে আল্লাহ পাক যে বলেছেন, ‘তারা যা গোপন করতো এখন 
তা প্রকাশ পেয়েছে’ এর ভাবার্থ এই যে, তারা পুনরায় দুনিয়ায় ফিরে যেতে চাচ্ছে 
তা যে ঈমানের প্রতি ভালবাসা ও আগ্রহের কারণে তা নয়। বরং কিয়ামতের 
দিনের শাস্তি দেখে ভীত-সন্তরস্ত হয়েই তারা এ কথা বলছে । উদ্দেশ্য হচ্ছে এ কথা 


wwwi.islamfind.wordpress.com 


সুূরাঃ আন‘আম ৬ ৩০ পারাঃ ৭ 


বলে সাময়িকভাবে জাহান্নামের শাস্তি হতে মুক্তি লাভ । আর যদি তাদেরকে 
পুনরায় দুনিয়ায় পাঠানোও হয় তবে আবারও তারা কূফরী করতেই থাকবে। 
তারা যে বলছে, ‘আমরা আর অবিশ্বাস করবো না, বরং ঈমানদার হয়ে যাবো’ এ 
সব মিথ্যা কথা । তারা তো বলে-এই পার্থিব জীবনই প্রকৃত জীবন, এরপর আর 
কোন জীবন নেই, আর আমাদেরকে পুনরুখিতও করা হবে না । আল্লাহ পাক 
মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সঃ)-কে সম্বোধন করে বলেনঃ হায়! তুমি যদি সেই দৃশ্যটি 
দেখতে, যখন তাদেরকে তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান করা হবে, তখন 
আল্লাহ তা‘আলা তাদেরকে জিজ্ঞেস করবেন- এটা (অর্থাৎ কিয়ামত) কি সত্য 
নয়? তারা উত্তরে বলবেঃ হ্যা, আপনার কসম! এটা সত্য । তখন তাদেরকে 
নির্দেশ দেয়া হবে- তাহলে তোমরা শাস্তির স্বাদ গ্রহণ কর, এটা কি যাদু? 
তোমাদেরকে কি অন্তর্দৃষ্টি দেয়া হয়নি? 
৩১। এসব লোকই ক্ষতিগ্রস্ত হলো 


যারা আল্লাহর সাথে সাক্ষাৎ 
হওয়ার সংবাদকে মিথ্যা 


LE / 


29207 


/) 
0, CL 


৩২। এই পৰ্থিব জীবন খেল 


তামাশা ও আমোদ প্রমোদের 
ব্যাপার ছাড়া কিছুই নয়, 
প্রকৃতপক্ষে পরকালের আরামই 
হবে তাদের জন্যে মঙ্গলময় 
যারা ধ্বংস হতে বেঁচে থাকতে 
চায়, ওগো তোমরা কি চিন্তা 
ভাবনা করবে না? 


Aor) Id 2I3, SG 


Eh | GLa 
ATR 
sels ws 


od ww 2293 


0iszL Ll oP 


5 4+25 


I) CE ed TEL 


ESD 2459 A 
Nl te “ 


১ 


2 
7 8 GL//2, 489s? পা 


J LS i? 


AIDS Dao 


0 unl 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৩১ পারাঃ ৭ 


এখানে মহান আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়াকে যারা অস্বীকার করে তাদের 
সম্পর্কে এবং তাদের উদ্দেশ্য সফল না হওয়া ও তাদের নৈরাশ্য সম্পর্কে বর্ণনা 
দেয়া হচ্ছে। আল্লাহ পাক বলছেন যে, যখন কিয়ামত হঠাৎ এসে পড়বে তখন 
তারা তাদের খারাপ আমলের জন্যে কতই না লজ্জিত হবে! তারা বলবে $ হায়! 
আমরা যদি সত্যের বিরোধিতা না করতাম তবে কতই না ভাল হতো! (5, 
শব্দের ৬ সর্বনামটি পার্থিব জীবনের দিকেও ফিরতে পারে এবং আমলের দিকেও 
ফিরতে পারে। 


আল্লাহ তা'আলা বলেনঃ তারা তাদের গুনাহর বোঝা নিজেদের পিঠে বহন 
CC 
কাতাদা (রঃ) 52257 শব্দটিকে $১ পড়তেন । ইবনে আবি হাতিম (রঃ) আবু 
মিরযাওক (রঃ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেনঃ যখন কাফির বা পাপী 
ব্যক্তি কবর থেকে উঠবে তখন একটা অত্যন্ত জঘন্য আকৃতির লোক তাকে 
অভ্যর্থনা করবে তার থেকে ভীষণ দুর্গন্ধ ছুটবে! এ কাফির ব্যক্তি তখন তাকে 
জিজ্ঞেস করবে, ‘তুমি কে?’ সে উত্তরে বলবেঃ “তুমি. আমাকে চিনতে পারছো 
না? আমি তো তোমারই নিকৃষ্ট আমলের প্রতিকৃতি, যে আমল তুমি দুনিয়ায় 
করতে । দুনিয়ায় বহু দিন যাবত তুমি আমার উপর সওয়ার ছিলে। এখন আমি 
তোমার উপর সওয়ার হবো ।”> এই পরিপ্রেক্ষিতেই বলা হয়েছে যে, তারা তাদের 
পিঠের উপর তাদের বোঝা বহন করবে। সুদ্দী (রঃ) বলেন যে, যখনই কোন 
পাপী ব্যক্তিকে কবরে প্রবেশ করানো হয় তখনই এক অত্যন্ত জঘন্য প্রতিকৃতি 
তার কাছে এসে থাকে । এ প্রতিকৃতি অত্যন্ত কৃষ্ণ বর্ণের এবং ওর পরনের কাপড় 
খুবই ময়লাযুক্ত । তার থেকে বিকট দুর্গন্ধ ছুটতে থাকে। সে এ ব্যক্তির কবরে 
অবস্থান করতে থাকে । সে তাকে দেখে বলে, ‘তোমার চেহারা কতই জঘন্য ৷’ 
সে তখন বলে, ‘আমি তোমার জঘন্য কাজেরই প্রতিকৃতি । তোমার কাজগুলো 
ছিল এই রূপই দুর্গন্ধময় ৷” সে বলবেঃ ‘তুমি কে?’ সেই প্রতিকৃতি উত্তরে বলবেঃ 
‘আমি তোমারই আমল ৷’ অতঃপর সে কিয়ামত পর্যন্ত তার সাথে তার কবরেই 
অবস্থান করবে ৷ কিয়ামতের দিন সে তাকে বলবেঃ ‘দুনিয়ায় আমি তোমাকে কাম 
ও উপভোগের আকারে বহন করে এসেছিলাম । আজ তুমিই আমাকে বহন 
করবে৷’ অতঃপর তার আমলের প্রতিকৃতি তার পিঠের উপর সওয়ার হয়ে তাকে 
জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যা এটাই । 


১. এটা ইবনে আবি হাতিম আমর ইবনে কায়েসের হাদীস থেকে আবূ মিরযাওক হতে বর্ণনা 
করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৩২ পারাঃ ৭ 


ইরশাদ হচ্ছে যে, পার্থিব জীবন খেল তামাশা ও আমোদ-প্রমোদের ব্যাপার 
ছাড়া আর কিছুই নয়, আর মুত্তাকীদের জন্যে পরকালই হচ্ছে মঙ্গলময় । 


৩৩ । তাদের কথাবার্তায় তোমার 


৩৪ । 


যে খুব দুঃখ ও মনঃকষ্ট হয় 
তা আমি খুব ভালভাবেই 
জানি। তারা শুধুমাত্র 
তোমাকেই মিথ্যা প্রতিপন্ন 
করছে না, বরং এই পাপিষ্ঠ 
যালিমরা আল্লাহর 
আয়াতসমূহকেও অস্বীকার 


এবং অমান্য করছে। 
তোমার পূর্বে বহু 
নবী-রাসূলকেও মিথ্যা প্রতিপন্ন 


করা হয়েছে। অতঃপর তারা 
এই মিথ্যা প্রতিপন্নকে এবং 
তাদের প্রতি কৃত নির্যাতন ও 
উৎপীড়নকে অম্নান বদনে সহ্য 
করেছে, শেষ পর্যন্ত তাদের 
কাছে আমার সাহায্য এসে 
পৌছেছে, আল্লাহর কালামকে 
পরিবর্তন করার মত কেউই 
নেই, তোমার কাছে কোন কোন 
সাবেক নবীদের কিছু কিছু 
সংবাদ ও কাহিনী তো পৌছে 
গেছে। 

৩৫ । আর যদি তাদের অনাগ্রহ ও 
উপেক্ষা সহ্য করা তোমার 
কাছে কঠিন হয়ে পড়ে, তবে 
ক্ষমতা থাকলে মাটির কোন 
সুড়ঙ্গ অনুসন্ধান কর বা 


2359 2 7045 Brac 2D, 
Ll S- শা 
229 7 282 £42 ) 


Ee) 


locas 


a) 53 


) 1) 
722930 274 


O Li lool 


2933 2D BD Badr 


OEE Ht 


2504S CL PP) 45 Fd 2 
Ep 2 ol. 22222 
iN Sud > 535, 

EAA MH AwaPar 


i, all RES JS, 


22725 +02 Tr 


EL S৮৮ 


AEG 


Le SIITS, S15 - ০ 


HENGE 


MESSE ss 


RH না bee 222 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ৩৩ পারাঃ ৭ 


আকাশে সিঁড়ি লাগিয়ে দাও, AMEE EE 

অতঃপর তাদের কাছে কোন ESOC (EES 
নিদর্শন নিয়ে এসো, আল্লাহ BE PTE Ef 
ইচ্ছা করলে তাদের সকলকে ১+) ১ 5 
তিনি হেদায়াতের উপর 


সমবেত করতেন, সুতরাং তুমি op 
গণ্ডমূৰ্খদের মত হয়ে যেয়ো f 
না। Hl SN 


৩৬ । যারা (মনোযোগ দিয়ে) শুনে ০, 12/2 2,০, 
থাকে তারাই সত্যের ডাকে eh Sir Le 
সাড়া দেয়, আল্লাহ মৃতদেরকে 4/23/22 ne 
জীবিত করে উঠাবেন, অতঃপর 0 Un i) Ul 
তারা তারই কাছে ফিরে যাবে । 


লোকেরা যে নবী (সঃ)-কে মিথ্যা প্রতিপন্ন করছে এবং তার বিরুচদ্ধাচরণে 
উঠে পড়ে লেগেছে সে জন্যে আল্লাহ পাক তাকে সান্ত্বনার সুরে বলছেন, হে নবী 
(সঃ)! তাদের তোমাকে মিথ্যা প্রতিপন্ন করা এবং এর ফলে তোমার দুঃখিত ও 
চিন্তিত হওয়ার ব্যাপারটা আমার অজানা নয়। যেমন তিনি বলেছেনঃ 
N20 2 307 F979 2/3/47 
Drs ite Sd ai 
ই তলকা থা (৩৫৪ ৮) অন্য 
জায়গায় ls 29 2323/6 0, 22077 
SOE. SE MO EC HEEE OEE 
তাদের জন্যে তোমার জীবন বিসর্জন করে দেবে 1” (২৬৪ ৩) অন্য স্থানে 


['] 
{|} 


7/ 2772 7) ly Ed AL 229 2d b70/ 
fs) 


ৰ Sagal lit eh bl ale Sati ol lla 
অর্থাৎ “হে নবী (সঃ)! তারা যদি ঈমান ন! আনে তবে হয়তো তাদের পিছনে 
আফসোস করে করে তুমি তোমার জীবন বিসর্জন করবে।” (১৮৪ ৬) 
ইরশাদ হচ্ছে- “নিশ্চয়ই তারা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করছে না, বরং এই 
যালিমরা আল্লাহর আয়াত সমূহকেই অস্বীকার করছে।” অর্থাৎ হে মুহাম্মাদ 


IJ f fl 
wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন‘আম ৬ ৩৪ পারাঃ ৭ 


(সঃ)! তারা তোমার উপর মিথ্যা বলার অপবাদ দিচ্ছে না, বরং প্রকৃতপক্ষে এই 
করছে। এ সম্পর্কে-ই হযরত আলী (রাঃ) হতে বর্ণিত আছে যে, আবূ জেহেল 
নবী (সঃ)-কে বলেছিল- “আমরা তোমাকে তো মিথ্যাবাদী বলছি না, বরং যে 
দ্বীন তুমি নিয়ে এসেছ ওটাকেই আমরা মিথ্যা ও অসত্য বলছি।” তখন আল্লাহ 
তা'আলা এই আয়াত অবতীৰ্ণ করেন। 


ইবনে আবি হাতিম (রঃ) আবূ ইয়াধীদ আল মাদানী (রঃ) হতে বর্ণনা 
করেছেন যে, নবী (সঃ)-এর সঙ্গে আবূ জেহেলের সাক্ষাৎ হয়। তখন সে তীর 
সাথে মুসাফাহ্‌ (কর মর্দন) করে। এ দেখে তার এক সাথী তাকে বলেঃ ‘তুমি 
এঁর সাথে মুসাফাহ্‌ করলে?’ উত্তরে আবু জেহেল বলেঃ “আল্লাহর শপথ! অবশ্যই 
আমি জানি যে, ইনি আল্লাহর নবী । কিন্তু আমরা কি কখনও আবদে মানাফের 
অনুগত হতে পারি?” 

আবু জেহেলের কাহিনীর ব্যাপারে বলা হয়েছে যে, সে রাত্রিকালে গোপনে 
রাসূলুল্লাহ (সঃ)-এর কিরাত শুনবার জন্যে আগমন করে । অনুরূপভাবে আবূ 
সুফইয়ান ও আখনাস ইবনে শুরাইকও আসে ৷ কিন্তু তারা একে অপরের খবর 
জানতো না। তিনজনই সকাল পৰ্যন্ত কুরআন শুনতে থাকে। সকালের আলো 
প্রকাশিত হয়ে উঠলে তারা বাড়ীর দিকে প্রত্যাবর্তন করে। পথে তিনজনেরই 
সাক্ষাৎ ঘটে । তারা তখন একে অপরকে জিজ্ঞাসাবাদ করেঃ ‘কি উদ্দেশ্যে 
এসেছিলে?’ তারা প্রত্যেকেই তাদের আগমনের উদ্দেশ্যের কথা বলে দেয়। 
অতঃপর তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে, আর তারা এ কাজে আসবে না । কেননা, হতে 
পারে যে, তাদের দেখাদেখি কুরায়েশদের যুবকরাও আসতে শুরু করে দেবে এবং 
তারা পরীক্ষার মধ্যে পড়ে যাবে। দ্বিতীয় রাত্রে প্রত্যেকেই ধারণা করে যে, ওরা 
দু'জন তো আসবে না । সুতরাং কুরআন কারীম শুনতে যাওয়া যাক । এ ধারণার 
বশবর্তী হয়ে সবাই এসে যায় এবং ফিরবার পথে পুনরায় পথে তাদের সাক্ষাৎ 
হয়। প্রতিজ্ঞা ভঙ্গের কারণে একে অপরকে তিরস্কার করে এবং পুনরাবৃত্তি না 
করার অঙ্গীকার করে। তৃতীয় রাত্রেও তারা তিনজনই এসে যায় এবং সকালে 
পুনরায় তাদের সাক্ষাৎ ঘটে । এবার তারা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে, আর 
কখনও কুরআন শুনতে আসবে না। এক্ষণে আখনাস ইবনে শুরাইক আবূ 
সুফইয়ান ইবনে হারবের কাছে গমন করে এবং বলেঃ ‘হে আবূ হানযালা! তুমি 
মুহাম্মাদ (সঃ)-এর মুখে যে কুরআন শুনেছো সে সম্পর্কে তোমার মতামত কি?’ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৩৫ পারাঃ ৭ 


উত্তরে আবু সুফইয়ান বললেনঃ “হে আবু সা’লাবা! আল্লাহর কসম! আমি এমন 
কিছু শুনেছি যা আমার নিকট খুবই পরিচিত এবং ওর ভাবার্থও আমি ভালভাবে 
বুঝেছি। আবার এমন কিছুও শুনেছি যা আমি জানিও না এবং ওর ভাবার্থও 
বুঝতে পারিনি।” তখন আখনাস বললোঃ ‘আল্লাহর কসম! আমার অবস্থাও 
তাই ৷’ এরপর আখনাস সেখান থেকে ফিরে এসে আবূ জেহেলের নিকট গমন 
করে এবং তাকে বলে, হে আবুল হাকাম! মুহাম্মাদ (সঃ)-এর নিকট থেকে যা 
কিছু শুনেছো সে সম্পর্কে তোমার অভিমত কি? তখন আবূ জেহেল বলল, 
“গৌরব লাভের ব্যাপারে আমরা আবদে মানাফের সাথে প্রতিদ্বিন্দিতা কর? 5 
রয়েছি। তারা দাওয়াত করলে আমরাও দাওয়াত করি তারা দান খয়রাত করলে 
আমরাও করি। অবশেষে আমরা হাতপা গুটিয়ে বসে আছি এমন সময় তারা 
দাবী করেছে যে, তাদের কাছে আল্লাহর নবী (সঃ) রয়েছেন এবং তার কাছে 
আকাশ থেকে অহী আসে, আমরা তো এ কথা বলতে পারছি না। সুতরাং 
আল্লাহর কসম! আমরা কখনও ওর উপর ঈমান আনবো না এবং তার 
নবুওয়াতের উপরও বিশ্বাস স্থাপন করবো না৷” আখনাস এ কথা শুনে সেখান 
থেকে চলে যায় । 


“তারা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে না, বরং অত্যাচারীরা আল্লাহর আয়াত 
সমূহকেই অবিশ্বাস করছে।” এই আয়াত সম্পর্কে সুদ্দী (রঃ) বলেন যে, বদরের 
দিন আখনাস বিন শুরাইক বানী যুহরাকে বলেঃ “মুহাম্মাদ (সঃ) তোমাদের 
ভাগ্নে । সুতরাং তোমাদের তাঁরই পক্ষ অবলম্বন করা উচিত । যদি সত্যি তিনি 
নবীই হন তবে আজ বদরের দিনে তোমাদের তার সাথে যুদ্ধ না করাই সমীচীন । 
আর যদি তিনি মিথ্যাবাদীই হন তবে তোমাদের ভাগ্নে হিসেবে তার থেকে বিরত 
থাকাই তোমাদের কর্তব্য । তোমরা তীর সাথে যুদ্ধও করবে না এবং তাকে 
সাহায্যও করবে না। অপেক্ষা কর আমি আবুল হাকামের সাথে সাক্ষাৎ করি। 
যদি সে মুহাম্মাদ (সঃ)-এর উপর জয়যুক্ত হয় তবে তোমরা নিরাপদে দেশে ফিরে 
যাবে। আর যদি মুহাম্মাদ (সঃ) জয়যুক্ত হন তবে তোমরা তোমাদের কওমের 
বিক্ুদ্ধে যুদ্ধ করনি বলে তারা তোমাদের কোন ক্ষতি করবে না। সুতরাং 
তোমাদের যুদ্ধ থেকে বিরত থাকাই উচিত৷” সেদিন থেকেই তার নাম আখনাস 
হয়ে যায়। পূর্বে তার নাম ছিল উবাই । এখন আখনাস আবূ জেহেলের সাথে 
নিৰ্জ্জনে মিলিত হয়। সে তাকে জিজ্ঞেস করে, হে আবুল হাকাম! এখানে তো 
আমি ও তুমি ছাড়া কুরায়েশদের আর কেউ নেই। আমাকে বলতো, মুহাম্মাদ 
(সঃ) সত্যবাদী, না মিথ্যাবাদী? আবূ জেহেল উত্তরে বলেঃ “আরে নরাধম! 
মুহ্যস্বাদ (সঃ) তো সত্যবাদী বটেই ৷ তিনি জীবনে কখনও মিথ্যা কথা বলেননি । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৩৬ পারাঃ ৭ 


কিন্তু কথা এই যে, বানু কুসাইরাই যদি পতাকাধারীও হয়, হজ্বের মৌসুমে 
হাজীদেরকে পানি সরবরাহকারী তারাই হয় এবং কা’বা ঘরের চাবি রাখার 
হকদার তারাই হয়, আবার তাদের নবুওয়াতও সবাই মেনে নেয় তবে অন্যান্য 
কুরাইশদের জন্যে বাকী থাকলো কি? এই কলর অস্বীকার 


করছি ।” তখন আল্লাহ তা'আলা ১১৯৯০৫ ..... ৩U ১45) 5৬ -এই আয়াতটি 
অবতীর্ণ করেন। আর মুহাম্মাদও (সঃ) তো আল্লাহর আয়াত ৷ 


72397 237 G29 97/498 2,7, 


Ue ofl csi iS LY, -এই আয়াতে নবী (সঃ)-কে 
সান্তনা দেয়া হয়েছে এবং তাকে সাহায্য করার ওয়াদা করা হয়েছে। যেমনভাবে 
তার পূর্ববর্তী নবীদেরকেও সাহায্য করা হয়েছিল। শেষ পর্যন্ত কওমের মিথ্যা 
প্রতিপন্ন করা ও তাদের কষ্ট পৌছানোর পরে তীদের সাথে ওয়াদা করা হয়েছিল 
যে, পরিণাম তাদেরই ভাল হবে। এমন কি দুনিয়াতেও তাদের উপর আল্লাহর 
সাহায্য নেমে এসেছিল । আর পরকালে তো সাহায্য অবধারিত রয়েছেই । এই 
জন্যেই বলা হয়েছে যে, আল্লাহর কথার কোন পরিবর্তন নেই এবং সাহায্যের যে 
ওয়াদা করা হয়েছে তা অবশ্যই পুরো করা হবে। যেমন তিনি এক জায়গায় 
বলেছেন- 

(7 72997 7 yp AB P0207 
ol bsnl GxelS Ci 0 

জত ত জান হে তব বায খে? নাযায় কর রায়ান লছ 

করেছে৷’ ' (৩৭৪ ১৭১) আর এক জায়গায় তিনি 


4,39, c/Yy [A 987 A ct 


Ls bs ley os UI oUEY a LS 


অর্থাৎ “আল্লাহ ফরয করে নিয়েছেন- অবশ্যই আমি এবং আমার রাসূলগণই 
জয়যুক্ত হবো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমতাবান ও পরাক্রমশালী ৷” (৫৮৪ ২১) 


7 28272 ANA 


আল্লাহ পাক বলেনঃ Nh Ed, ’ অৰ্থাৎ হে নবী (সঃ)! 
অবশ্যই তোমার কাছে রাসূলদের খবর এসে গেছে। আর তাদের জীবনীতে 
তোমার জন্যে উত্তম আদর্শ রয়েছে। 


BSL 7 7309/77 


এরপর ইরশাদ হচ্ছে- belle IG ; অৰ্থাৎ তাদেরকে এড়িয়ে 
Ee oleae Cre ‘তবে তুমি এর কোন প্রতিকার করতে পারবে 
কি? ভূপৃষ্ঠে সুড়ঙ্গ তৈরি কর এবং সেখান থেকে তাদের জন্যে আল্লাহর 
নির্দেশাবলী বের করে নিয়ে এসো অথবা আকাশে সিঁড়ি লাগিয়ে উপরে উঠে যাও 

এবং সেখানে কোন নিদর্শন অনুসন্ধান কর, আর তা তাদের কাছে পেশ কর। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৩৭ পারাঃ ৭ 


সম্ভব হলে এসব কাজ কর । কিন্তু এটা কখনও সম্ভব নয়। তাছাড়া এরূপ করলেও 
তারা ঈমান আনবে না । চাইলে আল্লাহ তাদের সকলকে ঈমানের উপর একত্রিত 
করতেন। সুতরাং হে নবী (সঃ)! কথা বুঝবার চেষ্টা কর । অযথা দুঃখ করো না 
এবং মূর্খদের মত হয়ো না। যেমন আল্লাহ তা'আলা বলেনঃ 


9 RCT 22 27 ,4\N7 rr "2 2 277 


bet MS FN Sor OY dy li 
অর্থাৎ “যদি তোমার প্রভু চাইতেন তবে অবশ্যই পৃথিবীর সকলেই ঈমান 
আনতো ৷” (১০৪ ৯৯) এই আয়াত সম্পৰ্কে হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে 
বর্ণিত আছে যে, সমস্ত লোকই যেন ঈমান আনয়ন করে এবং হিদায়াতের 
অনুসারী হয়ে যায় এই চেষ্টাই রাসূলুল্লাহ (সঃ) করতে রয়েছিলেন। তখন আল্লাহ 
রাব্বুল আলামীন তাকে জানিয়ে দিলেন যে, যার ভাগ্যে পূর্বেই ঈমান লিপিবদ্ধ 
রয়েছে একমাত্র সেই ঈমান আনবে । 


223870372 FEE 


আল্লাহ পাক বলেন ৪ ৪৯০ ০ ০ 5 অর্থাৎ যারা মনোযোগ 
দিয়ে শুনে তারাই সত্যের ডাকে সাড়া দেবে এবং সত্য অনুধাবন করবে। 


A287 329 I/ 222s B92 NI? 
urn 4 SAEs rid 
অর্থাৎ আল্লাহ মৃতদেরকে জীবিত করে উঠাবেন, অতঃপর তাদেরকে তারই 
কাছে ফিরিয়ে নেয়া হবে। ৯ দ্বারা কাফিরদেরকে বুঝানো হয়েছে, কেননা 
তাদের অন্তর মৃত ৷ এ জন্যে জীবিতাবস্থাতেই তাদেরকে মৃত বলে উল্লেখ করা 
হয়েছে এবং দেহের মরে যাওয়ার সাথে সাদৃশ্য যুক্ত করা হয়েছে। এর উদ্দেশ্য 
হচ্ছে তাদেরকে লাঞ্চিত করা । 

৩৭ । তারা বলে যে, তার রবের $4) 2//2/4/32/29 
নিকট হতে তার প্রতি কোন il JN) GG; YY 
নিদর্শন কেন অবতীর্ণ করা LG 233,42 
হলো না? তুমি বলে দাও- sd 1b 
নিদর্শন অবতীর্ণ করাতে $5 7৫০1421 
আন্পাহ নিঃসন্দেহে পূর্ণ Sl ial Mn er 
ক্ষমতাবান, কিন্তু অধিকাংশ লস লিপ 
লোকই তা জ্ঞাত নয় । rd I 

242 Lis od 

৩৮ । ভূ-পৃষ্ঠে চলমান প্রতিটি জীব 20)! ১৪১ A 
এবং বায়ুমন্ডলে ডানার "Zs Arad 22 i] Wie 
সাহায্যে উড়ন্ত প্রতিটি পাখিই ১1-৮০২ ৮ 4৯১; 


wwwi.islamfind.wordpress.com 


বস্তুর কোন বিষয়ই লিপিবদ্ধ ) 52 27? } 2 

করতে ছাড়িনি, অতঃপর 4৫০+ 5-১ 

তাদের সকলকে তাদের 7293722 9 wr 

প্রতিপালকের কাছে সমবেত 0 ars 
Ll 


ব্‌যিম ₹09! Et Ar ৭ 


A Fd G29 
সমূহকে মিথ্যা মনে করে, তারা Er oN Te 
ও ur 

বধির, আল্লাহ যাকে ইচ্ছা Ee 

পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা en 

করেন হিদায়াতের সরল সহজ 0 pi bg 

পথের সন্ধান দেন। 

মুশরিকদের ব্যাপারে ইরশাদ হচ্ছে- তারা বলেঃ হে মুহাম্মাদ (সঃ)! আমাদের 
চাহিদা অনুযায়ী কোন নিদর্শন বা অলৌকিক জিনিস আল্লাহ আপনার উপর 
অবতীর্ণ করেন না কেন? যেমন যমীনে ঝরণা প্রবাহিত হওয়া ইত্যাদি। তাই 
ইরশাদ হচ্ছে-হে মুহাম্মাদ (সঃ)! তুমি বলে দাও যে, আল্লাহ তো এই কাজের 
উপর পূর্ণ ক্ষমতাবান কিন্তু এর বিলম্বে দূরদর্শিতা রয়েছে। তা এই যে, যদি 
তাদের চাহিদা অনুযায়ী মহান আল্লাহ কোন নিদর্শন অবতীর্ণ করে দেন এবং এর 
পরেও তারা ঈমান না আনে তবে তৎক্ষণাৎ তাদের উপর তার শাস্তি নেমে 
আসবে, মৃত্যু পর্যন্ত তাদেরকে অবসর দেয়া হবে না। যেমন পূর্ববর্তী উন্মতদের 
সাথে এরূপ ব্যবহারই করা হয়েছিল । আহলে সামূদের দৃষ্টান্ত তো তোমাদের 
সামনেই বিদ্যমান রয়েছে। আমি ইচ্ছে করলে নিদর্শনও দেখাতে পারি। 

আল্লাহ পাক বলেনঃ ..... 413942 অৰ্থাৎ হে মুশরিকদের দল! ভূ-পৃষ্ঠ 
বিচরণকারী জীব-জস্তু এবং আকাশে উডটীয়মান পাখিও তোমাদের মতই বিভিন্ন 
প্রকারের রয়েছে। 

মুজাহিদ (রঃ) বলেন যে, এইসব জীব-জস্তু ও পাখির কতগুলো প্রকার রয়েছে 
যেগুলোর নাম প্রসিদ্ধ হয়ে আছে। কাতাদা (রঃ) বলেন যে, পাখিও একটি উম্মত 
এবং মানব-দানবও এক একটি উন্মত । এইসব উন্মতও তোমাদের মতই 


আল্লাহর সৃষ্টজীব ৷ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৩৯ পারাঃ ৭ 


... 5% অৰ্থাৎ সমস্ত জীবেরই আল্লাহ খবর রাখেন। কাউকেও আহার্য 
দান করতে তিনি ভুলে যান না । জলচরই হোক বা স্থলচরই হোক । যেমন অন্য 
জায়গায় রয়েছে- f 


রড, bt KY ol od Hs 

অর্থাৎ 'ভু-পৃষ্ঠে বিচরণকারী প্রত্যেক প্রাণীরই জীবিকার দায়িত্ব আল্লাহর উপর 
রয়েছে।’ (১১৪ ৬) অর্থাৎ তিনি এঁ সব প্রাণীর সংখ্যা, বাসস্থান ইত্যাদি সম্পর্কে 
পূর্ণ অবগত । এমন কি ওগুলোর অঙ্গভঙ্গি সম্পর্কেও তিনি পূর্ণ ওয়াকিফহাল। 
আর এক জায়গায় রয়েছে - | 

29/2932 G0 73°02 A33%3w AA? BAG Ici” 

el sl fn ix Bl 5 LAY Al xs 2, 

অর্থাৎ “এমন বহু প্রাণী রয়েছে যেগুলোর জীবিকার দায়িত্ব তোমার উপর 
নেই, আল্লাহই তাদেরকে এবং তোমাদেরকে জীবিকা দান করছেন, তিনি 
শ্রবণকারী, মহাজ্ঞানী ।” (২৯৪ ৬০) হযরত জাবির ইবনে আব্দুল্লাহ (রাঃ) হতে 
বর্ণিত আছে যে, হযরত উমার (রাঃ)-এর খিলাফতের যুগে এক বছর ফড়িং 
অদৃশ্য হয়ে যায়। তিনি লোকদেরকে জিজ্ঞাসাবাদ করেও কোন সন্ধান পেলেন 
না। ফলে তিনি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন । অতঃপর তিনি ইরাক, সিরিয়া প্রভৃতি 
দেশে লোক পাঠিয়ে সংবাদ নিলেন যে, কোন ফড়িং দেখা যায় কি-না । তখন 
ইয়ামান হতে আগত লোক কতগুলো ফড়িং তার সামনে এনে হাযির করে। তা 
দেখে তিনি তিনবার ‘আল্লাহু আকবার’ পাঠ করেন এবং বলেনঃ রাসূলুল্লাহ (সঃ) 
বলতেন, “আল্লাহ তা'আলা এক হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন, ছয়শ’ জলচর 
এবং চারশ’ স্থলচর ৷ সর্ব প্রথম আল্লাহ পাক ফড়িংকে ধ্বংস করবেন। তারপর 
ক্ৰমাৱয়ে অন্যান্য সৃষ্টজীবকে ধ্বংস করতে থাকবেন, যেমনভাবে তাসবীহ্র দানা 
ঝরতে থাকে ।” 


729/29 74/7) 42 


৩১৮১০০ ১০ ০! অতঃপর তাদেরকে তাদের প্রভুর নিকট সমবেত করা 
ভর | উরি যুতয ন তচিত হাঁ হত হৰল দারা 
(রাঃ) বলেন যে, চতুষ্পদ জন্তুর মৃত্যুই ওদের হাশর হওয়া । এই সম্পর্কে অন্য 
একটি উক্তি এই রয়েছে যে, ৰহ ছল ভগা 1770 চাল দুলি 
উঠানো হবে। যেহেতু আল্লাহ পাক বলেছেন- ৩152 2529) 0, অৰ্থাৎ * এবং 
যখন চতুষ্পদ জস্তুপগ্ুলোকে একত্রিত করা হবে’ (৮১৪ ৫) হযরত আবু যার 
(রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) দু'টি ছাগলকে দেখলেন যারা একে 
অপরকে শিং দ্বারা মারছিল। তখন বললেনঃ হে আবূ যার (রাঃ)! এরা কিভাবে 
লড়াই করছে তা কি তুমি জান? তিনি উত্তরে বললেনঃ 'জ্রীনা ।' রাসূলুল্লাহ (সঃ) 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন‘আম ৬ 80 পারাঃ ৭ 


তখন বললেনঃ ‘আল্লাহ কিন্তু অত্যাচারীকে জানেন এবং কিয়ামতের দিন এদেরও 
তিনি বিচার করবেন’ আবু যার (রাঃ) বলেনঃ রাসূলুল্লাহ (সঃ) আমাদেরকে 
উড়ন্ত পাখী সম্পর্কেও জ্ঞান দান করেছেন। তিনি বলেন যে, শিং রিশিষ্ট বকরী 
হতে শিং বিহীন বকরী কিয়ামতের দিন প্রতিশোধ নিয়ে নেবে। ৫ 
সম্পর্কে হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন যে, কিয়ামতের দিন আল্লাহ চতুষ্পদ 
জন্তু, ভূপৃষ্ঠে বিচরণকারী প্রাণী এবং পাখীসমূহকেও সৃষ্টি করবেন। প্রত্যেকেই 
অপর হতে নিজ নিজ প্রতিশোধ গ্রহণ করবে। অতঃপর আল্লাহ তা‘আলা 
ওগুলোকে সম্বোধন করে বলবেনঃ ‘তোমরা সব মাটি হয়ে যাও! সেই সময় 
কাফিররাও আফসোস করে বলবেঃ ‘হায়! আমরাও যদি মাটি হয়ে যেতাম!' 


22 9925879 7) 29 


sll BEL Coal bl 5251S ৰ্থাৎ, যারা আমার 
আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে তারা তাদের মূর্খতা ও নির্বুদ্ধিতার কারণে 
বধির ও মুকদের মত আর তারা অন্ধকারের মধ্যে রয়েছে। তারা কিছুই দেখতে 
পাচ্ছে না। এমতাবস্থায় এই লোকগুলো সঠিক ও সোজা রাস্তার উপর. কিরূপে 
চলতে পারে? তাদের দৃষ্টান্ত এ ব্যক্তির মত, যে আগুন জ্রালিয়েছে। ফলে ওর 
আশে-পাশের স্থান আলোকিত হয়েছে। হঠাৎ এ আগুন নিভে গেছে। কাজেই সে 
অন্ধকারের মধ্যে পড়ে গেছে। কিছুই সে দেখতে পায় না। এ জন্যেই আল্লাহ 
পাক বলেছেন- J 


১4/37/74 7/9 37/22 388 935 


PES bo Elias oo aa abl Cs 52 


অর্থাৎ ঝাল্লাহ যাকে চান পথভ্রষ্ট করেন এবং যাকে চান সোজা সরল পথের 
উপর পরিচালিত করেন। 


৪০ । তুমি তাদেরকে বল, তোমরা 
যদি নিজেদের আদর্শে 28/2 213/377 223 
সত্যবাদী হও তবে চিন্তা করে ১! +! 5 -£- 
দেখতো যদি তোমাদের প্রতি ERY 
আন্লাহর শাস্তি এসে পড়ে তা, FEU EE 
অথবা তোমাদের নিকট ২,0৬,2০4 ০৪১০৪- 
কিয়ামত এসে উপস্থিত হয়, ৩১৮০৯ | lil 


তখনও কি তোমরা আল্লাহকে ge NEI 
ব্যতীত অন্য কাউকেও 02 mS 
ডাকবে? | 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ 


8১। বরং তাকেই তোমরা ডাকতে 
থাকবে, অতএব যার জন্যে 
করলে তিনি তা তোমাদের 
থেকে দূর করে দিবেন, আর 
যাদেরকে তোমরা অংশী 
করেছিলে তাদের কথা ভুলিয়ে 
দিবেন। 


৪২। আর আমি তোমাদের 


পূর্বেকার জাতিসমূহের কাছে 

বহু রাসূল পাঠিয়েছি, (কিন্তু 
তাদেরকে অমান্য করার 
কারণে) আমি তাদের প্রতি 
ক্ষুধা, দারিদ্র ও রোগ-ব্যাধি 
চাপিয়ে দিয়েছি, যেন তারা 
নমতা প্রকাশ করে আমার 
সামনে নতি স্বীকার করে। 


৪৩ ৷ সুতরাং তাদের প্রতি যখন 
আমার শাস্তি পৌছলো তখন 
তারা কেন নম্রতা ও বিনয় 
প্রকাশ করলো না? বরং তাদের 
অন্তর আরও কঠিন হয়ে 
কাজকে তাদের চোখের সামনে 
শোভাময় করে দেখালো । 

88৪ । অতঃপর তাদেরকে যা কিছু 
উপদেশ ও নসীহত করা 
হয়েছিল তা যখন তারা ভুলে 
গেল তখন আমি সুখ-শাস্তির 
জন্যে প্রতিটি বস্তুর দরজা 
উন্ুক্ত করে দিলাম, শেষ পর্যন্ত 
যখন তারা তাদেরকে দানকৃত 


পারাঃ ৭ 


b) 2/7/23 3095 24 


LS UPS bl -£\ 


Pn Ad (2427 


& 22 cs 
0 15 x5 UY 


HEE, 


ডি 23) 2rd 32 


2 Je ds 


LES 
23 4/25 Lr 2% A 


O usr Pl 5 lal, 


A399 23/ 2? a 


Lb 23 Nb tr 
24242325" 


mils 


32)25 B37 I4/ 2332037 


ED 259 hr 


ALAIDBILIA IF 


0 Ly IL 


D383 2 38/ 


BLT Cb - tt 


/ পপ 24 ee 


Hore 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৪8২ পারাঃ ৭ 


বন্ধু লাভ করে খুব আনন্দিত ও 3 4/2০34)? 47 6329 
উল্লুসিত হলো, তখন হঠাৎ ES DEEPEN [ssl 


একদিন আমি তাদেরকে 222 25 

পাকড়াও করলাম, আর তারা 0 Ue 

সেই অবস্থায় নিরাশ হয়ে 

পড়লো । a 2 £5 a =f 
Rl rs ed ATE [*) 


8৪৫ । অতঃপর অত্যাচারী Lo 
সম্পদায়ের মূল শিকড় কেটে a EES Oe 
ফেলা হলো, আর সমস্ত ; 
প্রশংসা বিশ্ব প্রভু আল্লাহরই Gall 
জন্যে । 
আল্লাহ তা'আলা স্বীয় সৃষ্টির মধ্যে সর্ব প্রকারের ক্ষমতা প্রয়োগে সক্ষম । না 

কেউ তার কোন হুকুম পরিবর্তন করতে পারে, না তার নির্দেশকে পিছনে ফেলতে 

পারে। যদি তীর কাছে কিছু চাওয়া হয় তবে ইচ্ছা করলে তিনি তা কবূল করে 
থাকেন তিনি বলেনঃ তোমরা কি দেখ না যে, যদি হঠাৎ করে কিয়ামত এসে 
পড়ে কিংবা আকস্মিকভাবে আল্লাহর শাস্তি এসে যায় তবে তোমরা আল্লাহ ছাড়া 
আর কাউকেও ডাকবে না। কেননা, তোমরা জান যে, আল্লাহ ছাড়া আর কেউ 
এই শাস্তি সরাতে পারে না । যদি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকেও মা'বুদ 
বলে মেনে নেয়ার ব্যাপারে সত্যবাদী হও তবে চিন্তা করে দেখ তো, তখন তো 
তোমরা আল্লাহকেই ডাকতে থাকবে । অতঃপর তিনি ইচ্ছা করলে এঁ শাস্তি 
সরিয়ে দেবেন । এ সময় তোমরা এসব অংশীদার ও প্রতিমাকে ভুলে যাবে। 
সমুদ্রে অবস্থানরত অবস্থায় যখন তোমরা কোন বিপদে পতিত হও তখন অন্যান্য 
অংশীদারদেরকে ভুলে গিয়ে তোমরা একমাত্র আল্লাহকেই ডেকে থাক । 
আল্লাহ পাক বলেনঃ তোমাদের পূর্ববর্তী উন্মতদের নিকটেও আমি নবীদেরকে 
পাঠিয়েছিলাম । যখন তারা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করে তখন আমি তাদেরকে 
ক্ষুধা ও সংকীর্ণতার শান্তিতে জড়িয়ে ফেলি এবং ব্যাধি ও রোগ যন্ত্রণায় ভুগাতে 
থাকি। উদ্দেশ্য এই যে, তারা যেন একমাত্র আমাকেই ডাকতে থাকে এবং 
আমার কাছে বিনয় ও নমতা প্রকাশ করে। তাহলে যখন আমি তাদেরকে শাস্তি 
প্রদান করি তখন তারা আমার নিকট বিনয়ী হয় না কেন? কথা এই যে, তাদের 
অন্তর পাথরের মত শক্ত হয়ে গেছে। তাই কোন কিছুই তাতে ক্রিয়াশীল হয় না। 
শয়তান তাদের শির্ক ও বিদ্রোহমূলক কার্যকলাপকে তাদের চোখে শোভনীয় 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন‘আম ৬ ৪৩ পারাঃ ৭ 


করে তুলেছে। সুতরাং তারা যখন আমার সতর্কবাণীকে ভুলে গেছে এবং ঈমানের 
ব্যাপারে সন্দেহ পোষণ করছে, আমি তখন তাদের জীবিকার দরজাকে পূর্ণভাবে 
খুলে দিয়েছি, যেন তাদের রশি আরও ঢিল পড়ে যায়। তারা যখন আল্লাহর 
বিধান ভুলে গিয়ে পার্থিব সুখ-শান্তিতে মেতে উঠেছে এবং ধন-সম্পদ ও 
সন্তান-সন্ততির মোহে পড়ে আমাকে সম্পূর্ণরূপে ভুলে বসেছে, এমতাবস্থায় হঠাৎ 
তাদের উপর আমার শাস্তি নেমে এসেছে কিংবা তারা মৃত্যুমুখে পতিত হয়েছে। 
হযরত হাসান বসরী (রঃ) বলেনঃ “যার জীবিকা প্রশস্ত হয়ে যায় সে এ কথা 
চিন্তাই করে না যে, এটাও আল্লাহ পাকের একটা পরীক্ষামূলক নীতি, পক্ষান্তরে 
যার জীবিকা সংকীর্ণ হয়ে যায় সেও এটা চিন্তা করে না যে, তাকে পরীক্ষা করা 
হচ্ছে এবং অবকাশ দেয়া হচ্ছে। কা'বার প্রভুর শপথ! যখন আন্লাহ তাআলা 
পাপীকে পাকড়াও করার ইচ্ছা করেন তখন তাকে তিনি পার্থিব সুখ-শান্তিতে 
ডুবিয়ে দেন।” কাতাদা (রঃ) বলেনঃ আল্লাহ তা'আলা কোন কওমকে ততক্ষণ 
পর্যন্ত পাকড়াও করেননি যতক্ষণ পর্যন্ত তারা সুখ সাগরে নিমগ্ন না হয়েছে। 

প্রতারিত হয়ো না। ফাসিক ও পাপী লোকেরাই প্রতারিত হয়ে থাকে । {০ 
£০5% দ্বারা পার্থিব সুখ-শান্তি ও স্বচ্ছলতাকেই বুঝানো হয়েছে। ইবনুল আমির 
রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ “যখন তোমরা কাউকে দেখতে 
পাও যে, সে আল্লাহর নাফরমানী করছে, অথচ আল্লাহ তাকে পার্থিব সুখ-সম্পদে 
ডুবিয়ে রেখেছেন তখন তুমি বিশ্বাস করে নাও যে, এটা ছিল আল্লাহ পাকের 
তাকে ঢিল দেয়ার সময় এবং তা এখন শেষ হতে চলেছে।” অতঃপর তিনি উক্ত 
আয়াতটি পাঠ করেন। রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ আল্লাহ তা'আলা যখন কোন 
কওমকে অবশিষ্ট রাখার এবং তাদেরকে উন্নতি প্রদানের ইচ্ছে করেন তখন 
তাদেরকে পবিত্র থাকার এবং মধ্যমপন্থা অবলম্বী হওয়ার তাওফীক দান করে 
থাকেন। পক্ষান্তরে যে কওমের সাথে সম্পর্ক ছিন্ন করার তিনি ইচ্ছে করেন 
তাদের উপর তিনি খিয়ানতের দরযা খুলে দেন এবং যখন সে গর্বিত হয়ে পড়ে 
তখন হঠাৎ তাকে পাকড়াও করেন। ফলে সে নিরাশ হয়ে বসে পড়ে । অতঃপর এঁ 
কওমের মূল শিকড় কেটে ফেলা হয়। আর সমস্ত প্রশংসা বিশ্বপ্রভু আল্লাহরই 
জন্যে । 


৪৬। (হে মুহাম্মাদ সঃ)! তুমি ES 
জিজ্ঞেস কর, আল্লাহ যদি EE £1 
তোমাদের শ্রবণশক্তি ও 


ন্‌ তি কেড়ে নেন এবং AE eA MN He 2/ 
তোমাদের মনের কপাটে তালা ol a 


wwwi.islamfind.wordpress.com 


কায়দায় পেশ করছি, এর 
পরেও তারা তা থেকে ফিরে 
আসছে! 

8৪৭ । তুমি আরও জিজ্ঞেস কর, 
আল্লাহর শাস্তি যদি হঠাৎ করে 
বা প্রকাশ্যে তোমাদের উপর 
এসে পড়ে, তবে কি 
UR 

ংস হবে? 

EU 0 IIT 
এই উদ্দেশ্যে পাঠিয়ে থাকি যে, 
তারা (সৎ লোকদেরকে) 
সুসংবাদ দেবে এবং (অসৎ 
লোকদেরকে) ভয় দেখাবে, 
সুতরাং যারা ঈমান এনেছে ও 
চরিত্র সংশোধন করেছে তাদের 
জন্যে কোন ভয়ভীতি থাকবে 
না এবং তারা চিন্তিতও হবে 
না। 


৪৯। আর যারা আমার আয়াত ও 


নিদর্শন সমূহকে মিথ্যা 
প্রতিপন্ন করবে, তারা নিজেদের 
ফাসেকীর কারণে শাস্তি ভোগ 
করবে। 


পারাঃ ৭ 


224/81 2522, 222 ) 
Edn SS 
2 /339295 332 22 
AS Bla Sb 40 
2252. 112 2 At 


A283 24 
0 uri 
A2 29 cards 


CPE CEN -£V 


) 
Dood A 


Sil i hl lie 


b 2272 D123 


NLA 


4 42722 
< SER LE / 
2 2/7 EAE ST 
C2822 2" 
0 ৬৯2 ৯১, 
2)! 


EEE EEC EE 


Vr) ie B22 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ 8৫ পারাঃ ৭ 


মহান আল্লাহ রাসূলুল্লাহ (সঃ)-কে বলছেনঃ হে মুহাম্মাদ (সঃ)! এই সব 
মিথ্যা প্রতিপন্বকারী ও বিরোধিতাকারীকে বলে দাও-আল্লাহ তা'আলা যদি 
তোমাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি ছিনিয়ে নেন যা তিনি তোমাদেরকে দান 
করেছেন, তাহলে কে এমন আছে, যে তোমাদেরকে তা প্রদান করতে পারে! 
যেমন তিনি বলেছেনঃ 


2 79/970734 PE r0a8 2/39, 
ST ENA Ln SSI 2 (৬৭৪ ২৩) আবার এর 
ভাবার্থ এও হতে পারে যে, তাদের চক্ষু ও কর্ণ বিদ্যমান থাকা সত্ত্বেও শরঈ 


উপকার লাভ করা থেকে যদি তাদেরকে তিনি বঞ্চিত করে দেন এবং সত্য কথার 
23 2 

উপকারিতা থেকে তারা অন্ধ ও বধির হয়ে যায়। আর .. 22s LES 
142075 25754 


-এরও ভাবার্থ এটাই ৷ যেমন আল্লাহ তা'আলা বলেনঃ 41; [SEE oS al 
(১০৪ ৩১) এবং আর এক জায়গায় বলেনঃ 
ils el ee AE 

অর্থাৎ ‘তোমরা জেনে রেখো যে, আল্লাহ মানুষ ও তার অন্তরের মধ্যে ফিরে 
থাকেন!’ (৮৪ ২৪) অর্থাৎ যদি তিনি তোমাদের অন্তরের উপর মোহর লাগিয়ে 
দেন তবে কে এমন আছে, যে এ মোহরকে ভেঙ্গে দিতে পারে? এই জন্যেই তিনি 
বলেনঃ তোমরা একটু চিন্তা করে দেখো যে, আমি কিভাবে নিজের কথাকে 
বিস্তারিতভাবে বর্ণনা করে থাকি । যা এর স্পষ্ট দলীল যে, আল্লাহ ছাড়া অন্য কোন 
মা’বুদ নেই এবং তিনি ছাড়া যত মা’বুদ রয়েছে সবই মিথ্যা ও বাতিল । এই 
স্পষ্ট বর্ণনার পরেও তারা সত্যের অনুসরণ থেকে মানুষকে বিরত রাখছে এবং 
নিজেরাও বিরত থাকছে। মহান আল্লাহ বলেনঃ তোমরা কি জান যে, যদি 
আকস্মিকভাবে তোমাদের উপর আল্লাহর শাস্তি নেমে আসে কিংবা তোমাদের 
চোখের সামনে শাস্তি এসে পড়ে তবে এই পথভ্রষ্ট সম্প্রদায় ছাড়া আর কেউ 
ধ্বংস হবে না! তবে এঁ লোকেরা মুক্তি পেয়ে যাবে যারা এক আল্লাহরই ইবাদত 
করে। তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না । যেমন আল্লাহ পাক 


AST 29 72897232397, সা +223 29/4? Cg 07, 2197S 79 7 
-Ospe m 3 Nl op DL De) il oy zal onl 
অর্থাৎ “যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে শিরক দ্বারা কলংকিত 
করেনি তাদের জন্যে শাস্তি ও নিরাপত্তা রয়েছে এবং তারা সুপথ প্রাপ্ত ।' (৬৪৮২) 
ইরশাদ হচ্ছে-আমি নবীদেরকে জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নাম হতে 
ভয় প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি। তারা মুমিন ও সৎ লোকদেরকে শুভ 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন'আম ৬ ৪৬ 


পারাঃ ৭ 


সুসংবাদ দেয় এবং কাফির ও পাপী লোকদেরকে ভয় প্রদর্শন করে থাকে। এ 
জন্যেই আল্লাহ তা'আলা বলেন যে, যারা অন্তরের সাথে ঈমান এনেছে এব 
নবীদের অনুসরণ করেছে তাদের ভবিষ্যতের জন্যে কোন ভয় নেই এবং অতীতের 
জন্যেও তাদের কোন দুঃখ ও আফসোস নেই । কেননা, তারা দুনিয়ায় যেসব 
আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব রেখে যাবে তাদের অভিভাবক স্বয়ং আল্লাহ । এরপর 
আল্লাহ পাক বলেনঃ যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে 
তাদেরকে তাদের কুফর ও পাপের কারণে ভীষণ শাস্তির সম্মুখীন হতে হবে। 
কেননা, তারা মহান আল্লাহর আদেশসমূহ অমান্য করেছে এবং তার নিষেধকৃত 
কাজে লিপ্ত হয়ে পড়েছে। আর তারা তাঁর সীমা অতিক্রম করেছে। 


৫০। (হে মুহাম্মাদ সঃ)! তুমি 
(তাদেরকে) বল- আমি 
তোমাদেরকে এ কথা বলি না 
যে, আমার কাছে আল্লাহর ধন 
ভাণ্ডার রয়েছে, আর আমি 

জগতেরও কোন জ্ঞান 
রাখি না, এবং আমি 
তোমাদেরকে এ কথাও বলি না 
যে, আমি একজন ফেরেশ্তা, 
আমার কাছে যা কিছু অহীরূপে 
পাঠানো হয়, আমি শুধুমাত্র 
তারই অনুসরণ করে থাকি । 
তুমি (তাদেরকে) জিজ্ঞেস 
কর-অন্ধ ও চক্ষুন্মান কি 
সমমানের? সুতরাং তোমরা 
কেন চিন্তা ভাবনা কর না? 


৫১। (হে মুহাম্মাদ সঃ)! তুমি এর 
(অহীর) সাহায্যে এসব 
লোককে ভীতি প্রদর্শন কর 
যারা ভয় করে যে, তাদেরকে 
তাদের প্রতিপালকের কাছে 
এমন অবস্থায় সমবেত করা 


> 2» 287032195, 2 f 
SEIN b- 0. 
2202 Beal dt hye 


Be at 
lel Y , LSS 


E L333 0777 Ad p22 0) 
0 5255 Hl al 


A 2 ঠ Ed ES 
— ln -0\ 
) Gg c23s0 33, 
Ll Li lu 
2372 W233 co IT wr 


52005 74 0 I 


Al 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ 


৫২। 


হবে যেখানে তিনি ছাড়া 
তাদের না কোন সাহায্যকারী 
হবে, না থাকবে কোন 
সুপারিশকারী, হয়তো এই 
কারণে তারা মুত্তাকী হবে। 
আর যেসব লোক 
সকাল-সন্ধ্যায় তাদের 
প্রতিপালকের ইবাদত করে 
এবং এর মাধ্যমে তার সন্তুষ্টি 
কামনা করে, তাদেরকে তুমি 
দূরে সরিয়ে দিবে না, তাদের 
হিসাব-নিকাশের কোন কিছুর 
দায়িত্ব তোমার উপর নেই এবং 
কিছুর দায়িত্ব তাদের উপর 
নেই । এর পরও যদি তুমি 
তাদেরকে দূরে সরিয়ে দাও, 
তবে তুমি যালিমদের মধ্যে 
শামিল হয়ে যাবে । 


৫৩ । এমনিভাবেই আমি একজন 
দ্বারা অপরজনকে পরীক্ষায় 
নিপতিত করে থাকি, যেন তারা 
বলতে থাকে যে, এরাই কি 
এসব লোক যে, আমাদের 
মধ্যে এদের প্রতি আল্লাহ 
অনুখহ ও মেহেরবানি 
করেছেন? ব্যাপারটা কি এটা 
নয় যে, আল্লাহ 
কৃতজ্ঞতাপরায়ণ লোকদেরকে 
ভালভাবেই জানেন? 


8৭ 


L223 2727259 BEA 


uh rl bY ;-oY 


2 coc Se 2/4227 3 


de Lh 


LIP rd Ipod HA 


orp rh= 
“2 
ol) 


232 dB Nr 


ae ES DAS oN 


ডু A fet 2 


EDS A 2/0242 27/9 


Cc SAE 


222/23 


Ee et 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম৬ 8৮ পারাঃ ৭ 


৫৪ । আমার আয়াতসমূহের উপর rt ed hes 

বিশ্বাস স্থাপনকারীরা যখন wu f- -0t 

তোমার নিকট আসে তখন 

তাদেরকে বল-তোমাদের প্রতি oe SCALE 
শান্তি বর্ষিত হোক, তোমাদের 

প্রতিপালক নিজের উপর দয়া “22 Be < EELS 

ও অনুগ্রহ করার নীতি eos 

বা করে নিয়েছেন, L20b7D 224 

bli চল ব্যক্তি Be CO CEO HE 
অজ্ঞানতা ও মূৰ্খতাবশতঃ EO A [ 

কোন খারাপ কাজ করে বসে, Le 
অতঃপর সে যদি তাওবা করে 92/5/7472 

ও নিজেকে সংশোধন করে EST St Ss 

নেয়, তবে জানবে যে, তিনি PE 
হচ্ছেন ক্ষমাপরায়ণ, 012 

কৃপানিধান । 

আল্লাহ পাক হযরত মুহাম্মাদ (সঃ)-কে বলছেনঃ হে রাসূল (সঃ)! তুমি 
তাদেরকে বলে দাও-আমি এই দাবী কখন করি যে, আমার কাছে আল্লাহর ধন 
ভাণ্ডার রয়েছে? আর আমি এই দাবীও করি না যে, আমি ভবিষ্যতের বিষয় 
অবগত রয়েছি । ভবিষ্যতের জ্ঞানতো একমাত্র আল্লাহ তা‘আলারই রয়েছে। তিনি 
আমাকে যেটুকু জানিয়েছেন আমি শুধু এটুকুই জানি। আমি এ কথাও বলি না 
যে, আমি একজন ফেরেশ্তা । আমি একজন মানুষ ছাড়া কিছুই নই । আমার 
বৈশিষ্ট্য শুধু এটুকুই যে, আমার কাছে আল্লাহর অহী বা প্রত্যাদেশ এসে থাকে। 
আল্লাহ তা'আলা আমাকে এরই মর্যাদা দান করেছেন এবং আমার প্রতি অনুগ্রহ 
করেছেন। এ জন্যেই আমি অহী ছাড়া অন্য কিছুর অনুসরণ করি না এবং অহীর 
সীমা হতে অর্ধ হাতও আগে বাড়ি না। 

ইরশাদ হচ্ছে- হে মুহাম্মাদ (সঃ)! তুমি তাদেরকে বল, অন্ধ ও চক্ষুন্মান কি 
সমান হতে পারে? অর্থাৎ সত্যের অনুসরণকারী এবং পথভ্রষ্ট ব্যক্তি কি কখনও 
“মান হয়? তোমরা কি এটা চিন্তা করে দেখো না? যেমন তিনি অন্য জায়গায় 
*লেছেনঃ ‘হে মুহাম্মাদ (সঃ)! তোমার উপর তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ 8৯ পারাঃ ৭ 


কিছু অবতীর্ণ হয়েছে তা যে সত্য এটা যে ব্যক্তি জানে সে কি অন্ধ ব্যক্তির মত 
হতে পারে? 


এরপর ঘোষিত হচ্ছে-হে মুহান্মাদ (সঃ)! এই কুরআনের মাধ্যমে তুমি এ 
লোকদেরকে ভয় প্রদর্শন কর যাদের এই ভয় রয়েছে যে, তাদেরকে আল্লাহর 
সামনে হাজির হতে হবে এবং এই বিশ্বাস আছে যে, আল্লাহ ছাড়া তাদের কোন 
অভিভাবক নেই, আর কোন সুপারিশকারী দ্বারাও কিছুই উপকার হবে না। যারা 
আল্লাহর ভয়ে ভীত-সন্তরস্ত থাকে এবং হিসাবের দিনের ভয় রাখে, আর এই ভয় 
রাখে যে, তাদেরকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে । সেই দিন তাদের জন্যে 
না কোন বন্ধু থাকবে এবং না কোন সুপারিশকারী থাকবে, যে সুপারিশ করে 
তাদেরকে আল্লাহর শান্তি থেকে মুক্তির ব্যবস্থা করবে । তাদেরকে সেই দিনের ভয় 
প্রদর্শন কর যেই দিন আল্লাহ ছাড়া আর কারও হুকুমত চলবে না । এর ফলে 
হয়তো তারা আল্লাহকে ভয় করবে এবং দুনিয়ায় এমন আমল করবে যা 
তাদেরকে কিয়ামতের দিনের শাস্তি হতে মুক্তি দেবে এবং প্রতিদান পেলে দ্বিগুণ 
প্রতিদান পাবে। 

মহান আল্লাহ বলেনঃ (হে মুহাম্মাদ সঃ!) যারা সকাল-সন্ধ্যায় আল্লাহকে স্মরণ 
করে এবং সেই সময় তাদের চিত্ত সম্পূর্ণরূপে নির্মল থাকে, তুমি তাদেরকে 
তোমার নিকট থেকে দূর করে দিয়ো না, বরং তাদেরকে তোমার সাহচর্য লাভের 
তুমার দান কর তনত গড্যা আাবযাণ বলল 


1/9 294779997774 EAA ASSES 

(১৮৪ ২৮) EA sal 4D uri il ce lS ols 
আাহ পাকের ডিং 22% -এর ভাবার্থ হচ্ছে- তারা তার ইবাদত 
করে এবং তাঁর নিকট যজ্ঞ করে। 4,54৬, ন ছে 


টুল ভুয় বলত এর দ্বারা ‘ফরয নামায’ বুঝানো হয়েছে।' 
2/7 43/? Le El 


অর্থাৎ it WO te ENE TEE BNE 
করবো ৷’ (৪০৪ ৬০) 


(7/7/7237 3 


4250342 (১৮৪ ২৮) অর্থাৎ এই আমলের মাধ্যমে তারা মহান আল্লাহর 
সন্তুষ্টি কামনা করে। আর এই আমল তারা আন্তরিকতার সাথে করে। 


১. এটা মুজাহিদ (রঃ), হাসান (রঃ) এবং কাতাদারও (রঃ) উক্তি । 


78 Wwwvui.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৫০ পারাঃ ৭ 


ইরশাদ হচ্ছে-হে মুহাম্মাদ (সঃ)! না তাদের হিসাব তোমার কাছে নেয়া হবে, 
না তোমার হিসাব তাদের কাছে নেয়া হবে। যেমন যারা হযরত নূহ (আঃ)-কে 
বলেছিলঃ ‘আমরা কি তোমার উপর ঈমান আনবো? অথচ আমাদের যারা নিম্ন 
শ্ৰেণীর লোক তারাই তোমার অনুসরণ করছে!’ আদের এ কথার উত্তরে হযরত 
নূহ (আঃ) তাদেরকে বলেছিলেনঃ “তারা কি আমল করছে তা তো আমার জানা 
নেই । তোমাদের যদি তা জানা থাকে তবে তোমরা তা জেনেই থাক, তাদের 
সম্পর্কে আল্লাহ তা‘আলাই সব কিছু জানেন এবং তিনিই তাদের হিসাব 
গ্রহণকারী ৷” 

ঘোষিত হচ্ছে-হে মুহাম্মাদ (সঃ)! যদি তুমি তাদেরকে তোমার নিকট থেকে 
সরিয়ে দাও তবে তুমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। হযরত ইবনে 
মাসউদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, কুরাইশদের একটি দল নবী 
(সঃ)-এর নিকট আগমন করে। এঁ সময় তার কাছে হযরত খাব্বাব (রাঃ), 
হযরত সুহাইব (রাঃ), হযরত বিলাল (রাঃ) এবং হযরত আম্মার (রাঃ) উপবিষ্ট 
ছিলেন। তখন তাদের সন্মানিত লোকেরা বললোঃ “হে মুহাম্মাদ (সঃ)! কওমের 
এই লোকেরাই কি তোমার নিকট পছন্দনীয়? এরাই কি এমন লোক যে, আল্লাহ 
তা‘আলা আমাদেরকে ছেড়ে তাদের উপর অনুগ্রহ করেছেন? এখন আমরা তাদের 
দলে মিলিত থেকে কিভাবে তোমার অনুসরণ করতে পারি? তুমি তাদেরকে 
তোমার নিকট থেকে সরিয়ে দাও। তাহলে আমরা তোমার অনুসরণ করবো” 
তখন এই আয়াত অবতীর্ণ হয়। এই স্থলে মহান আল্লাহ পাক বলেনঃ এভাবেই 
আমি এককে অপরের দ্বারা পরীক্ষায় ফেলে থাকি। 

নবী (সঃ)-এর পাশে এ দুর্বল মুমিন লোকগুলোকে দেখে তারা তাঁদের ঘৃণার 
চোখে দেখেছিল। তাই তারা নবী (সঃ)-কে গোপনীয়ভাবে বলেছিলঃ “আমরা 
আপনার মজলিসে শরীক থাকতে চাই । তবে গ্রাম্য লোকেরা আমাদের মর্যাদা 
সম্পর্কে অবহিত রয়েছে। আরব প্রতিনিধিরা আপনার কাছে যাতায়াত করতে 
আছে। তারা আমাদেরকে এই নিম্ন শ্রেণীর লোকদের সাথে দেখবে, এতে আমরা 
লজ্জা বোধ করছি। সুতরাং আমরা যখন আপনার নিকট অবস্থান করবো তখন 
আপনি এই লোকদেরকে আপনার নিকট থেকে সরিয়ে দিবেন । অতঃপর যখন 
আমরা আপনার নিকট থেকে চলে যাবো তখন ইচ্ছে করলে আপনি তাদেরকে 
‘আপনার নিকট বসাতে পারেন।” একথা শুনে নবী (সঃ) তাদেরকে বলেনঃ 
“আচ্ছা, ঠিক আছে৷” তখন চারা বলেঃ “এই চুক্তির উপর আমাদেরকে একটা 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৫১ পারাঃ ৭ 


সনদ লিখে দিন।” তাদের এই কথামত রাসূলুল্লাহ (সঃ) কাগজ আনতে বলেন 
এবং সনদ লিখবার জন্যে হযরত আলী (রাঃ)-কে ডেকে পাঠান। সেই সময় এ 
দুর্বল মুমিন লোকগুলো এক কোণে বসেছিলেন। এ অবস্থায় এই আয়াত অবতীর্ণ 
হয়, তাতে বলা হয়- হে মুহাম্মাদ(সঃ)! এই লোকদেরকে তোমার নিকট থেকে 
সরিয়ে দেবে না। তারা আল্লাহকে স্মরণ করে থাকে । তখন রাসূলুল্লাহ (সঃ) 
হযরত আলীর হাত থেকে কাগজ নিয়ে তা ছুঁড়ে ফেলে দেন। এরপর তিনি এঁ 
দুর্বল মুমিন লোকদেরকে নিজের কাছে ডেকে নেন। * এই হাদীসটি গারীব। 
কেননা এই আয়াতটি মক্কী। আর আকরা ইবনে হাবিস আত্তামীমী এবং 
উয়াইনা ইবনে হাসন আল ফাযারী হিজরতের পরে ইসলাম গ্রহণ করেন৷ হযরত 
সা’দ বলেন যে, এই আয়াতটি রাসুলুল্লাহ (সঃ)-এর ছয়জন সাহাবীর ব্যাপারে 
অবতীর্ণ হয়, যাদের মধ্যে হযরত ইবনে মাসউদও (রাঃ) রয়েছেন । তিনি বলেনঃ 
“আমরা রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট পৌছার ব্যাপারে একে অপরকে ছাড়িয়ে 
যেতাম ৷ তিনি আমাদেরকে তার কাছে বসিয়ে নিতেন । তখন কুরাইশরা বলতোঃ 
“আপনি আমাদেরকে ছেড়ে এদেরকে আপনার কাছে বসিয়ে নিচ্ছেন।” * 


ইরশাদ হচ্ছে-তাদের মধ্যে কে কেমন তা আমি পরীক্ষা করে নিয়েছি। এই 
পরীক্ষার ফলাফল এই ছিল যে, কাফির কুরাইশরা বলতোঃ এরাই কি এঁ সব 
লোক যে, আমাদেরকে বাদ দিয়ে আল্লাহ তাদের উপর অনুগ্রহ করেছেন? 
ব্যাপারটা ছিল এই যে, প্রথম যুগে বেশীর ভাগ এসব লোকই ইসলাম গ্রহণ 
করেছিলেন যারা ছিলেন দুর্বল ও নিম্ন শ্রেণীর লোক । আমীর ও নেতৃস্থানীয়দের 
খুব কম লোকই ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন। যেমন হযরত নূহ (আঃ)-এর 
কওমের নেতৃস্থানীয় লোকেরা তাকে বলেছিলঃ “আমরা তো দেখছি যে, নিম্ন 
শ্রেণীর লোকেরাই আপনার অনুসরণ করছে, কোন সন্তরান্ত ও প্রভাবশালী লোক 
তো আপনার অনুসরণ করছে না৷” অনুরূপভাবে রোম-সম্বাট হিরাক্লিয়াস আবূ 
সুফিয়ান (রাঃ)-কে জিজ্ঞেস করেছিলঃ ‘কওমের ধনী ও সন্তরান্ত লোকেরা তার 
(মুহাম্মাদ সঃ -এর) অনুসরণ করছে, না দরিদ্র লোকেরা?’ আবু সুফিয়ান (রাঃ) 
উত্তরে বলেছিলেনঃ ‘বেশীর ভাগ দুর্বল ও গরীব লোকেরাই তার অনুসরণ করছে ।' 


১. এটা ইবনে আবি হাতিম (রঃ) তাখরীজ করেছেন এবং ইমাম ইবনে জারীরও (রঃ) 
আসবাত ইবনে নাসরের হাদীস থেকে এটা বর্ণনা করেছেন! 

২. এটা ইমাম হাকিম স্বীয় ‘মুসতাদরাক' গ্রন্থে বর্ণনা করেছেন এবং ইমাম বুখারী (রঃ) ও 
ইমাম মুসলিম (রঃ)-এর শর্তের উপর বলেছেন এবং ইবনে হিব্বান তাঁর সহীহ গ্রন্থে এটা 
তাখরীজ করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৫২ পারাঃ ৭ 


তখন হিরাক্লিয়াস মন্তব্য করেছিলঃ ‘এরূপ লোকেরাই রাসূলদের অনুসরণ করে 
VER কাফির কুরাইশরা এ দুর্বল মুমিনদেরকে বিদ্বপ করতো 
এবং তাদের উপর কর্তৃত্ব লাভ করলে তাদেরকে কষ্ট দিতো । তাদের কথা এই 
Oe rE TEA en CE 
পা রেখেছে সেটা যদি ভালই হয় তবে আল্লাহ তাদেরকেই বা ছাড়লেন কেন? 
থেকে কখনও বেড়ে যেতে পারতো না ।'যেমন মহান আল্লাহ বলেনঃ যখন তাদের 
সামনে আমার স্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয় তখন এঁ কাফিররা মুমিনদেরকে 
বলে- ‘আচ্ছা বল তো তোমাদের দু’দলের মধ্যে ভাল কোন্‌ দল? অথবা সম্মানিত 
সম্পদশালী কারা?’ এর জবাবে আল্লাহ বলেনঃ “তাদের পূর্বে আমি এমন বহু 
কওমকে ধ্বংস করে দিয়েছি যারা এদের চেয়ে বেশী সম্মানিত, জায়গা জমির 
মালিক ও জাকজমকপূর্ণ ছিল।” আর যারা বলেছিলঃ ‘আমাদের উপর এদেরকে 
আল্লাহ কেন প্রাধান্য দিয়েছেন?’ তাদের উত্তরে আল্লাহ তা'আলা বলেনঃ “আল্লাহ্‌ 
তা'আলা কি কৃতজ্ঞ, ভাল অন্তরের অধিকারী ও সৎকর্মশীল লোকদেরকে জানেন 
নাঃ? মহান আল্লাহ এ ধরনের লোকদেরকেই ভাল কাজের তাওফীক দিয়ে 
থাকেন। কেননা, তিনি সৎকর্মশীল লোকদের সাথেই রয়েছেন।” সহীহ হাদীসে 
রয়েছে- ‘আল্লাহ তোমাদের আকৃতি ও রং এর দিকে দেখেন না, বরং তিনি 
তোমাদের অন্তর ও আমলের দিকেই দেখে থাকেন!” 

(হে মুহাম্মাদ সঃ!) তুমি ভীতি প্ৰদৰ্শন কর এ লোকদেরকে যাদের আল্লাহর 
সামনে হাযির হওয়ার ভয় রয়েছে- এই আয়াত সম্পর্কে এই বর্ণনা রয়েছে যে, 
বানী আবদে মানাফ গোত্রের কয়েকজন সন্তান্ত লোক আবু তালিবের নিকট এসে 
বলেঃ “হে আবূ তালিব! যদি আপনার ভ্রাতুম্পুত্র মুহাম্মাদ (সঃ) আমাদের গোলাম 
ও নিম্ন শ্রেণীর লোকদেরকে তার নিকট থেকে সরিয়ে দিতেন তবে কতই না ভাল 
হতো! কেননা তারা আমাদের গোলাম ও সেবক আর তাদের সাথে উঠা বসা 
করা আমাদের কাছে খুবই কঠিন ঠেকছে। সুতরাং যদি তিনি তাদেরকে তার 
নিকট থেকে সরিয়ে দেন তবে আমরা তার অনুসরণ করবো এবং তার সত্যতা 
স্বীকার করবো” তখন আবু তালিব রাসূলুল্লাহ (সঃ)-এর কাছে এসে তা বর্ণনা 
করেন। হযরত উমার (রাঃ) তখন রাসূলুল্লাহ (সঃ)-কে বলেনঃ “ঠিক আছে, 


B97 7700 5 


১ ইমাম মুসলিম (র $) হাদীসটিকে নিম্নরূপ শব্দের সাথে তাখরীজ করেছেনঃ bs Yall 
Re রা তলাতল তের 
অক্ৃতির প্রতি নযর করেন না ৷ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৫৩ পারাঃ ৭ 


এরূপই করে দেখুন! এর দ্বারা তাদের উদ্দেশ্য জানা যাবে এবং এর পরে তারা 
কি-করে তা দেখা যাবে।” সেই সময় এই আয়াত অবতীর্ণ হয়। শেষ পর্যন্ত 
আল্লাহ পাক বলেনঃ ‘আল্লাহ কৃতজ্ঞ বান্দাদেরকে কি জানেন না?’ কৃতজ্ঞ 
বান্দাদের দ্বারা নিম্ন লিখিত লোকদেরকে বুঝানো হয়েছেঃ হযরত বিলাল (রাঃ), 
হযরত আম্মার ইবনে 'ইয়াসির (রাঃ), হযরত হুযাইফার (রাঃ) গোলাম হযরত 
সালিম (রাঃ), হযরত উসাইদের (রাঃ) আযাদকৃত গোলাম ও হযরত ইবনে 
মাসউদের (রাঃ) মিত্র হযরত সুবাইহা (রাঃ), হযরত মিকদাদ ইবনে আমর 
(রাঃ), হযরত মাসউদ (রাঃ), হযরত ইবনুল কারী (রাঃ), হযরত ওয়াকিদ ইবনে 
আবদুল্লাহ হানযালী (রাঃ), আমর ইবনে আবদি আমর (রাঃ), যুশ্‌ শিমালাইন 
(রাঃ), মুরছিদ ইবনে আবি মুরছিদ (রাঃ) এবং হযরত হামযা ইবনে আবদিল 
মুত্তালিব (রাঃ)-এর মিত্র হযরত আবূ মুরছিদ আল গানাভী (রাঃ) । আর এই 
আয়াত কাফির কুরাইশদের নেতৃস্থানীয় লোক ও তাদের মিত্রদের ব্যাপারে 
অবতীর্ণ হয়। যখন এই আয়াত অবতীৰ্ণ হয় তখন হযরত উমার (রাঃ) তড়িৎ 
গতিতে রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট গমন করেন এৰং নিজের ভুল পরামর্শ দানের 
জন্যে ক্ষমা প্রার্থনা করেন। 

তাই ইরশাদ হচ্ছে- যখন আমার আয়াতসমূহের উপর বিশ্বাস স্থাপনকারী 
লোকেরা তোমার নিকট আগমন করে তখন তাদেরকে বল, তোমাদের উপর 
শান্তি বর্ষিত হোক। অর্থাৎ হে মুহাম্মাদ (সঃ)! তাদের প্রতি সালাম জানিয়ে 
তাদের সম্মান বাড়িয়ে দাও এবং তাদেরকে মহান আল্লাহর ব্যাপক রহমতের 

ংবাদ প্রদান কর । এজন্যেই মহান আল্লাহ বলেন, আল্লাহ নিজের উপর 
রহমতকে ওয়াজিব করে দিয়েছেন। এরপর তিনি বলেন, তোমাদের মধ্যে যে 
ব্যক্তি অজ্ঞানতা ও মূৰ্খতা বশতঃ কোন খারাপ কাজ করে বসে, অতঃপর সে যদি 
তাওবা করে নিজেকে সংশোধন করে নেয়, তবে জানবে যে, তিনি হচ্ছেন 
ক্ষমাশীল, কৃপানিধান। 

হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
যখন আল্লাহ তা‘আলা মাখলুকের উপর তাকদীর স্থাপন করেন তখন তিনি স্বীয় 
কিতাব লাওহে মাহফুযে লিপিবদ্ধ করেন, যা আরশের উপর রয়েছেঃ ‘আমার 
ক্রেসধের উপর আমার রহমত জয়যুক্ত থাকবে’ অতঃপর রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ 
যখন আল্লাহ তা‘আলা স্বীয় মাখলূকের উপর নির্দেশ জারী করে ফেলবেন তখন 
তিনি আরশের উপর থেকে কিতাব গ্রহণ করবেন যাতে লিখিত থাকবেঃ ‘আমি 
আরহামুর রাহিমীন ৷’ তারপর তিনি এক বা দুই মুষ্ঠিপূর্ণ মাখলূককে জাহান্নাম 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৫৪ পারাঃ ৭ 


থেকে বের করবেন যারা একটিও ভাল কাজু করেনি। আর তাদের চক্ষুদ্য়ের 
মধ্যস্থলে মাথার উপর লিখিত থাকবেঃ 4/2 অৰ্থাৎ এরা হচ্ছে আল্লাহর 
আযাদকৃত ৷ £4 % 4:45 আল্লাহ তা'আলার এই উক্তি সম্পর্কে 
হযরত সালমান ফারসী (রাঃ) লিখেছেন, “তাওরাত গ্রন্থে আমরা লিখিত পাই 
যে, আল্লাহ তা‘আলা যমীন ও আসমান সৃষ্টি করেন এবং স্বীয় একশ’টি রহমতও 
সৃষ্টি করেন, আর এটা তিনি মাখলূককে সৃষ্টি করার পূর্বেই সৃষ্টি করেন । তারপর 
তিনি মাখলূককে সৃষ্টি করেন এবং একশ’টি রহমতের মধ্যে মাত্র একটি রহমত 
তিনি মাখলূকের মধ্যে বন্টন করে দেন। আর নিজের মধ্যে তিনি নিরানব্বইটি 
রহমত রেখে দেন। এই একটি মাত্র রহমতের বরকতেই মানুষ পরস্পরের মধ্যে 
দয়া ও ভালবাসা দেখিয়ে থাকে, পরস্পর মিলেমিশে বাস করে, উস্ত্রী, গাভী ও 
ছাগী এই একটি রহমত থেকেই অংশ নিয়ে স্বীয় বাচ্চাদের প্রতি স্নেহ ও মমতা 
দেখিয়ে থাকে এবং সমুদ্রে দু'টি সাপ পরস্পর মিলে জুলে অবস্থান করে। 
‘কিয়ামতের দিন মহান আল্লাহ এইসব রহমত এবং নিজের রহমত সমস্তই স্বীয় 
পাপী বান্দাদের জন্যে ব্যবহার করবেন ।” এই বিষয়ে বহু হাদীস বর্ণিত আছে যে, 
রাসূলুল্লাহ (সঃ) সাহাবীদেরকে জিজ্ঞেস করেনঃ ‘বান্দাদের উপর আল্লাহর কি হক 
রয়েছে তা কি তোমরা জান?’ অতঃপর তিনি বলেনঃ “বান্দাদের উপর আল্লাহর 
হক এই যে, তারা তারই ইবাদত করবে এবং তার সাথে কাউকেও শরীক করবে 
না।” তারপর তিনি জিজ্ঞেস করেনঃ “আল্লাহর উপর তার বান্দাদের কি হক 
রয়েছে তা কি তোমরা অবগত আছ? তা এই যে, তিনি তাদেরকে ক্ষমা করে 
দেবেন এবং তাদেরকে শাস্তি দেবেন না।” 
৫৫ । এমনিভাবে আমি আমার 
ত ও ৰ্শনস - eT 
LAER LE 
যেন অপরাধী লোকদের পথটি ££.» ot 
সুস্পষ্ট হয়ে পড়ে। 02 br ES 
৫৬। (হে মুহাম্মাদ সঃ)! তুমি ৯/9» 25" 
কাফিরদের বলে দাও- তোমরা lo SLB - 0" 
আল্লাহকে ছেড়ে যার ইবাদত ১১ 2122 72 23/720 
কর, আমাকে তার ইবাদত | ১৪৯৩৪ ৬১৮৯ | 
করতে নিষেধ করে দেয়া 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ৫৫ পারাঃ ৭ 
হয়েছে। তুমি আরও ্ 
— 2 23 “is /3,2 
বল-আমি তোমাদের ইচ্ছা ও ALI 
মনোবৃত্তির অনুসরণ করবো চন 


Pd PNA FARES LRA 
না, কেননা, তা করলে আমি 0 FY 
পথহারা হয়ে পড়বো এবং % - 
আমি আর পথ প্রাপ্তদের মধ্যে /> /233 
থাকবোনা। ll 0 nl 


৫৭। তুমি বল- আমি আমার ১০০) ০ ০০ 22 
প্রতিপালকের প্রদত্ত একটি ৬2-০ 5-6 
সুস্পষ্ট উজ্বল যুক্তি-প্রমাণের A232 2320, নকর্ঠ 
উপর প্রতিষ্ঠি, আর তোমরা ১3২-৩১ 
সেই দলীলকে মিথ্যা মনে ১,9. es 
করছো, যে বিষয়টি তোমরা ১৬ 2০১১-০ 
খুব তাড়াতাড়ি পেতে চাওতার ১) ৪, ১32 >' 
ইখতিয়ার আমার হাতে নেই, $১94 

মালিক আল্লাহ ছাড়া 23327 2472 $82 
আঁর কেউই নয়, তিনি সত্য ও +০৯১৩ ০% 


বাস্তবানুগ কথা বর্ণনা করেন, es 
তিনিই হচ্ছেন সর্বোত্তম 0 zl 
ফায়সালাকারী । 


৫৮। বল- তোমরা যে বস্তুটি / > 6/2622 
el তাঁবন্ি ==“ ০৫৪ 
আমার ইখতিয়ারভুক্ত থাকতো, AH 422 2/৩ 

Pe) + 
তবে তো আমার ও তোমাদের ** CE TE 
ফ্রধ্যে চূড়ান্ত ফায়সালা অনেক 24244 (23/3 24 
আগেই হয়ে যেতো, আর PAM pent i 

la ) 
ৰাপিমদেরকে আল্লাহ PIN 
করেই জানেন। i Mh ০৬ ~~ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ৫৬ পারাঃ ৭ 
৫৯। অদৃশ্য জগতের চাবিকাঠি dL 2/2 gpg Lolo? 
তারই নিকট রয়েছে; তিনি Yo Sie if 3 — 08 


ছাড়া আর কেউই তা জ্ঞাত 


- ELA ত 272 


নয়, স্থল ও জলভাগের সব 0 Ese 

কিছুই তিনি অবগত রয়েছেন, 4,9" 2) oo 
তার অবগতি ব্যতীত বৃক্ষ হতে fA i ls 
একটি পাতাও ঝরে পড়ে না le VS bis 
এবং ভূপৃষ্ঠের অন্ধকারের মধ্যে 2/2 132 » RACAL 


একটি দানাও পড়ে না, 


2b SiN, 


এমনিভাবে কোন সরস ও LE 
নিরস বস্তুও পতিত হয় না; Yo 3 3 st 923 


সমস্ত বস্তুই সুস্পষ্ট কিতাবে EN 
OE AS 
লিপিবদ্ধ রয়েছে। EEA A 


ইরশাদ হচ্ছে- যেমন আমি পূর্ববর্তী বর্ণনায় দলীল প্রমাণাদির মাধ্যমে 
সাধুতা, হিদায়াত ইত্যাদিকে প্রকাশ করে দিয়েছি, তেমনই যে আয়াতগুলোর 
সম্বোধিত ব্যক্তি প্রকাশ্য বর্ণনার মুখাপেক্ষী তার কাছে আমি এ আয়াতগুলো 
স্পষ্টভাবে বর্ণনা করেছি। এর কারণ এটাও যে, যেন অপরাধীদের পথ সুস্পষ্ট হয়ে 
পড়ে ৷ আল্লাহ তা‘আলা স্বীয় রাসূল (সঃ)-কে সম্বোধন করে বলছেন, হে মুহাম্মাদ 
(সঃ)! তুমি কাফিরদেরকে বলে দাও-আল্লাহ তা'আলা যে অহী আমার নিকট 
পাঠিয়েছেন আমি তা অন্তর্দৃষ্টি দিয়ে দেখে ওর উপর প্রতিষ্ঠিত রয়েছি। পক্ষান্তরে 
তোমরা সত্যকে মিথ্যা জেনেছো। তোমরা যে শাস্তির জন্য তাড়াহুড়া করছো তা 
আমার হাতে নেই । হুকুমের মালিক তো একমাত্র আল্লাহ । যদি তিনি সত্ব্র 
তোমাদের উপর শাস্তি আনয়নের ইচ্ছে করেন তবে সেই শাস্তি সত্বরই তোমাদের 
উপর এসে পড়বে । আর যদি তিনি কোন মহান উদ্দেশ্যকে সামনে রেখে শাস্তি 
প্রদানে বিলম্ব করেন এবং তোমাদেরকে অবকাশ দেন তবে ওটারও তার অধিকার 
রয়েছে। এজন্যেই আল্লাহ পাক বলেনঃ তিনি সত্যপন্থা অবলম্বন করে থাকেন 
এবং তিনি কোন নির্দেশ জারী. ও বান্দাদের মধ্যে কোন হুকুম চালুর ব্যাপারে 
সত্যের উপর প্রতিষ্ঠিত থাকেন। হে নরী (সঃ)! তুমি তাদেরকে রল-যদি 
তোমাদের উপর সত্বর শাস্তি আনয়ন আমার অধিকারভুক্ত হতো তবে তোমরা যে 
শাস্তির যোগ্য তা আমি সত্বরই তোমাদের উপর অবতীর্ণ করতাম । আর আল্লাহ 
তো অত্যাচারীদেরকে ভালরূপেই জানেন । যদি প্রশ্ন করা হয় যে, এই আয়াত 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ৫৭ পারাঃ ৭ 


এবং সহীহ বুখারী ও সহীহ মুসলিমে বর্ণিত হাদীস পরস্পর বিরোধী, তাহলে 
উভয়ের মধ্যে আনুকূল্য আনয়নের উপায় কি? হাদীসটি নিম্নে বর্ণিত হলোঃ 

হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (সঃ)-কে 
জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল (সঃ)! উহুদের দিবস অপেক্ষা কঠিনতর 
কোন দিন কি আপনার জীবনে এসেছিল? তিনি উত্তরে বলেনঃ হে আয়েশা 
(রাঃ)! তোমার কওমের পক্ষ থেকে যে ভীষণতম কষ্ট আমার উপর পৌঁছেছিল 
তা হচ্ছে আকাবা দিবসের কষ্ট । যখন আমি ইবনে আবদি ইয়ালীল ইবনে আবদি 
কিলালের উপর নিজেকে পেশ করি তখন সে আমার আহ্বানে সাড়া না দিয়ে 
তা প্রত্যাখ্যান করে। আমি তখন অত্যন্ত দুঃখিত মনে সেখান থেকে ফিরে যাই ৷ 
কারণে সাআ'লিব নামক স্থানে পৌঁছে আমার জ্ঞান ফিরে আসে । আমি মাথা 
উঠিয়ে দেখি যে, আমার উপরে এক খণ্ড মেঘ ছেয়ে আছে। আমি ওর মধ্যে 
হযরত জিবরাঈল (আঃ)-কে দেখতে পাই । তিনি আমাকে বলেন, হে মুহাম্মাদ 
(সঃ)! আপনার কওমের লোকেরা আপনাকে যা ব্বলছে তা আল্লাহ্‌ শুনেছেন! 
তিনি আপনার সাহয্যার্থে পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়েছেন যাতে আপনি যা 
চান তাকে তাই নির্দেশ দেন! পাহাড়ের ফেরেশতাও সাড়া দিলেন এবং তাকে 
সালাম জানালেন। অতঃপর বললেন, আল্লাহ আমাকে আপনার সাহায্যার্থে 
পাঠিয়েছেন সুতরাং যদি আপনি আমাকে হুকুম করেন তবে আমি এই পাহাড় 
দু'টি আপনার কওমের উপর নিক্ষেপ করি। তখন রাসুলুল্লাহ (সঃ) বললেন, আমি 
আশা রাখছি যে, আল্লাহ এই কাফিরদের বংশ হতে এমন লোকও বের করবেন 
যারা মুমিন হবে এবং আল্লাহর সাথে আর কাউকেও শরীক করবে না। 

সহীহ মুসলিমে নিম্নরূপ শব্দ রয়েছে- তাদের উপর ফেরেশতা শাস্তি পেশ 
করলে রাসূলুল্লাহ (সঃ) তাদেরকে অবকাশ দিতে বললেন এবং শাস্তি প্রদানে 
বিলম্ব করণের ইচ্ছা প্রকাশ করলেন, যাতে তাদের বংশ থেকে মুমিনদের জন্মলাভ 
হতে পারে। তাহলে এখন সমস্যা দেখা দিচ্ছে যে, আল্লাহর উল্লিখিত উক্তি এবং 
এই হাদীসের মধ্যে আনুকূল্যের উপায় কি? পূর্ববর্তী উক্তি এই যে, রাসূলুল্লাহ 
(সঃ)-কে বলতে বলা হচ্ছে- তোমরা যে শাস্তি চাচ্ছ তা যদি আমার অধিকারে 
থাকতো তাহলে তো এখনই আমার ও তোমাদের মধ্যে ফায়সালা হয়েই যেতো 
এবং এবনই আমি তোমাদের উপর শাস্তি অবতীর্ণ করতাম ৷ আর এখানে শাস্তি 
প্রদানের অধিকার লাভ সত্ত্বেও রাসূলুল্লাহ (সঃ) তাদের উপর শাস্তি অবতীর্ণ 
করছেন না! এই সমস্যার সমাধান এইভাবে হতে পারেঃ পবিত্র আয়াত দ্বারা 
এটাই প্রমাণিত হচ্ছে যে, যে শাস্তি তারা চাচ্ছে তা তাদের চাওয়ার কারণেই 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘'আম ৬ ৫৮ পারাঃ ৭ 


তাদের উপর পতিত হতো । আর উক্ত হাদীসে এটা উল্লেখ নেই যে, তারা শাস্তি 
চেয়েছিল । বরং ফেরেশতা তাদের উপর শাস্তি পেশ করতে চেয়েছিলেন এবং 
বলেছিলেন, হে মুহাম্মাদ (সঃ)! যদি আপনি চান তবে আমি এই ‘আখশাবাইন’ 
পাহাড় দু‘টিকে তাদের উপর নিক্ষেপ করে দেই, যে পাহাড় দুটি মক্কায় অবস্থিত 
এবং মক্কাকে উত্তর ও দক্ষিণ দিক থেকে ঘিরে রয়েছে। কিন্তু রাসূলুল্লাহ (সঃ) 
নমনীয়তা প্রদর্শন করতঃ বিলম্বের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। 


ইরশাদ হচ্ছে- অদৃশ্যের কথা আল্লাহ ছাড়া আর কেউ জানে না । রাসুলুল্লাহ 
(সঃ) বলেছেন, “গায়েবের বিষয় হচ্ছে পীচটি । (১) কিয়ামতের সময়ের কথা 
আল্লাহ ছাড়া আর কারও জানা নেই । (২) বৃষ্টি বর্ষণ করা । (৩) গর্ভবতীর গর্ভে 
পুত্র সন্তান আছে কি কন্যা সন্তান আছে। (8) কোন লোক আগামীকল্য কি 
উপার্জন করবে। (৫) কোন লোকই এটা জানে না যে, কোন্‌ ভূমিতে সে 
মৃত্যুবরণ করবে । একমাত্র আল্লাহই এসব বিষয়ের খবর রাখেন” হযরত উমার 
(রাঃ) বর্ণিত হাদীসে রয়েছে যে, এক সময় হযরত জিবরাঈল (আঃ) একজন 
গ্রাম্য লোকের রূপ ধারণ করে রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট আগমন করেন এবং 
ঈমান, ইসলাম ও ইহসান সম্পর্কে তাকে জিজ্ঞেস করেন। রাসুলুল্লাহ (সঃ) তখন 
উত্তর দিতে গিয়ে এক পর্যায়ে বলেনঃ “পীচটি বিষয়ের, জ্ঞন আল্লাহ ছাড়া আর 
কারও নেই ।” অতঃপর তিনি leeds, (৩১৪ ৩৪) -এই 
আয়াতটি পাঠ করেন। আর আল্লাহ পাকের উক্তিঃ A DLL 
ভাবার্থ এই যে, জলভাগে ও স্থলভাগে যত কিছু অজৈব বস্তু বিদ্যমান রয়েছে, 
আল্লাহ পাকের জ্ঞান সেই সব কিছুকেই পরিবেষ্টন করে রয়েছে। যমীন ও 
bl ASIN LALA SGML 


না সুন্দর কথা bo 3/7 ad 
Af BEY ole CU ald BS 
অর্থাৎ “আল্লাহ থেকে কোন অণু পরিমান জিনিসও গোপন থাকতে পরে না, 


দর্শকের সামনে তা প্রকাশিতই হোক বা গোপনীয়ই থাক না কেন ।” 
29/7370 7/229 3299/7 77 


le V5 hs Le ১ আল্লাহ পাকের এই উক্তির তাৎপর্য এই যে, 
তিনি যখন অজৈব বস্তুর গতিরও খবর রাখেন তখন তিনি প্রাণীসমূহ, বিশেষ করে 
দানব ও মানবের গতি ও আমলের খবর কেন রাখবেন না? কেননা, তাদের উপর 
তো ইবাদত বন্দেগীর দায়িত্ব অর্পিত হয়েছে! যেমন এক জায়গায় তিনি বলেনঃ 


wwwi.islamfind.wordpress.com 


| 1 সূচীপত্র | 
সূরাঃ আন‘আম ৬ ৫৯ পারাঃ ৭ 


222 2, 218 83%, 


142) A 3 5০০১15554০ অৰ্থাৎ “তিনি চক্ষুসমূহের অবিশ্বস্ততা ও 
অন্তরের গোপন কথাও জানেন।” (৪০৪ ১৯) স্থলভাগ ও জলভাগের প্রত্যেক 
বৃক্ষের উপরও একজন করে নিযুক্ত রয়েছেন, যিনি পাতাসমূহের পতনের শব্দ 
পর্যন্ত গণে রাখেন ৷ লাওহে মাহফুযে প্রত্যেক আদ্র-শু্ক, প্রত্যেক সরল-বক্র এবং 
ভূ-পৃষ্ঠের অন্ধকারের মধ্যকার এক একটি অণু পরিমাণ বস্তুও লিখিত রয়েছে। 
প্রত্যেক গাছ এমন কি সূচের ছিদ্রের উপরও ফেরেশতা নিযুক্ত রয়েছেন। তিনি 
গাছ সম্পর্কে লিখতে রয়েছেন যে, কখন সেটা সজীব হলো এবং কখন শুকিয়ে 
গেল । হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, আল্লাহ তা'আলা দোয়াত ও লিপি 
সৃষ্টি করেন এবং দুনিয়ায় যত কিছু হবে, সবই লিপিবদ্ধ করেন। অর্থাৎ কিরূপ 
মাখলূক সৃষ্টি করা হবে, তার জীবিকা হালাল হবে কি হারাম হবে, তার আমল 
ভাল হবে কি মন্দ হবে ইত্যাদি সব কিছুই লিপিবদ্ধ করেন। হযরত আমর ইবনুল 
আস (রাঃ) হতে বর্ণিত আছে যে, তৃতীয় যমীনের নীচের এবং চতুর্থ যমীনের 
উপরের জ্রিনেরা তাদের নূর বা আলো প্রকাশ করতে চাইলো, কিন্তু কোন কোণ 
থেকেই তাদের নূর বা আলো প্রকাশ করতে পারলো না। এ হচ্ছে আল্লাহ 
তাআলার মহরসমূহ ৷ প্রত্যেক মহরের উপর একজন ফেরেশতা রয়েছেন। 
আল্লাহ পাক প্রত্যহ একজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বলেনঃ “যে মহরের 
দায়িত্ব তোমার উপর রয়েছে, তুমি তার হিফাযত করবে।” 


৬০। আর সেই মহা প্রভুই 


রাত্রিকালে নিদ্রারূপে তোমাদের ৯ - ER ্ 
এক প্রকার মৃত্যু ঘটিয়ে Sis 2!" 
থাকেন, আর বেলা 232/072 ee 8/377 25 


তোমরা যে পরিশ্রম করে থাক ৮৮৫ ০১৯০১১৬, 
তিনি সেটাও সম্যক পরিজ্ঞাত; EEE? Sy 
অতঃপর তিনি নির্দিষ্ট ৯54০, cl 
সময়কাল পূরণের নিমিত্ত * , 2 
তোমাদেরকে 1 থেকে 52658-4694 1 22 
জাগিয়ে EE পর 


পরিশেষে তার কাছেই 3294959923 3/৪7 


তোমাদেরকে ফিরে যেতে হবে, শর ১3:2! 


তখন তিনি তোমাদেরকে E 2372/2929 
তোমাদের কৃত-কর্ম সম্পর্কে 0 aw mS 


wwwi.islamfind.wordpress.com 


তোমরা জেনে রেখো যে, এ 


সুরাঃ আন‘আম ৬ ৬০ পারাঃ ৭ 
৬১। আর আল্লাহই স্বীয় বান্দাদের 
উপর প্রতাপশালী, তিনি Ue 555 BON T-N 
উপর | od PAT YD) > 
নিযুক্ত করে পাঠিয়ে থাকেন, 454 en 
এমন কি যখন তোমাদের 
কারও মৃত্যুর সময় সমুপস্থিত 2s AE 
হয়, তখন আমার প্রেরিত _ 
দূতগণ তার প্রাণ হরণ করে ও 39 
নেয়, এ ব্যাপারে তারা বিন্দুমাত্র as 
ক্ৰুটি করেনা । 0 usb 
৬২। তারপর সকলকে তাদের se lh Bs 
আসল প্রভু আল্লাহর কাছে 4942401 3 ১% = 
প্রত্যাবর্তিত করানো হয়, ey ME 1 


< AEE NI | 
দিন একমাত্র আল্লাহই রায় ” ” লে 


খুবই ত্বড়িত হিসাব থৃহণকারী । 


আল্লাহ পাক বলেন যে, তিনি স্বীয় বান্দাদেরকে রাত্রিকালে নিদ্রারূপ মৃত্যুদান 
করে থাকেন এবং এটা হচ্ছে %1 55 বা ছোট মৃত্যু যেমন তিনি বলেনঃ 
“যখন আল্লাহ বলেন-হে ঈসা (আঃ)! নিশ্চয়ই আমি তোমাকে মৃত্যু দানকারী 
এবং আমার কাছে উত্তোলনকারী ৷” অন্য জায়গায় তিনি বলেনঃ “আল্লাহ মৃত্যুর 
সময় প্রাণগুলোকে ওফাত দিয়ে থাকেন, আর যে প্রাণ নিদ্রার সময় মৃত্যুবরণ করে 
না তা এমন প্রাণ যে, ওর উপর আগমনকারী মৃত্যুকে থামিয়ে দেয়া হয় এবং ওর 
উপর অন্য মৃত্যুকে পাঠিয়ে দেয়া হয় অর্থাৎ নিদ্রা, আর এটা নির্ধারিত মৃত্যু পর্যন্ত 
চলতে থাকে।"এই আয়াতে দু'টি ওফাতের উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে 
4/৩৬১, অৰ্থাৎ বড় মৃত্যু এবং অপরটি হচ্ছে $১০, বা ছোট মৃত্যু । 

ইরশাদ হচ্ছে- তিনি রাত্রিকালে তোমাদেরকে ওফাত দিয়ে থাকেন। তখন 
তোমরা কাজ কারবার থেকে বিরত থাক । কিন্তু দিনের বেলায় তোমরা নিজ 
নিজ কাজে লিপ্ত থাক । আর তিনি তোমাদের দিনের এসব কাজ কারবার সম্পর্কে 
পূর্ণ ওয়াকিফহাল । এটি একটি নতুন ও পৃথক বাক্য যা এটাই প্রমাণ করছে যে, 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৬১ পারাঃ ৭ 


আল্লাহ তা'আলার জ্ঞান তার সমস্ত মাখলূকের উপর পরিবেষ্টিত রয়েছে। 
রাত্রিকালে যখন নীরবতা বিরাজ করে তখনও এবং দিনের বেলায় যখন সারা 
বির কামিবিত থাকে তাও যেমন ভিনি ৰজো 


JIL 33738377 4 77 9 20377 ,0 
4 Pee PO FERRIER Gt 
PS 


0S 
অর্থাৎ গোপনীয় ও প্রকাশ্য, রাত্রিকালের বা দিবাভাগের সমস্ত ব্যাপারেই তার 
পূর্ণ জ্ঞান রয়েছে। (১৩৪ ১০) আর এক জায়গায় তিনি বলেনঃ 


279 a 7 3 38397 7% Ww S90 777 425? 
deh LEY Tas LS SENT IIS rr S05 035 
অর্থাৎ “এটা আল্লাহর একটা অনুগ্রহ যে, তিনি তোমাদের জন্যে দিন ও রাত 
করেছেন যেন তোমরা রাত্রে বিশ্রাম ও শান্তি লাভ কর এবং দিনে জীবিকা অর্জন 
কর ।” (২৮৫% ৭৩) তিনি আরও বলেনঃ HEA 
Ge ul bbe - LY fl Le 3 

অর্থাৎ “আমি রাত্রিকে তোমাদের জন্যে পোশাক বানিয়েছি এবং দিনকে 
তোমাদের জন্যে জীবিকা উপার্জনের সময় করেছি।” (৭৮৪ ১০-১১) এজন্যেই 
জিনি ব্য 

28377 23/7277 5 23,7729 09 

Do eto FET IWATE অর্থাৎ তিনি রাত্রিকালে 
তোমাদেরকে মৃত্যু দান করেন এবং দিবাভাগে তোমরা যা কিছু আমল করেছ বা 
যা কিছু উপার্জন করেছ তা তিনি সম্যক অবগত ৷ অতঃপর তিনি তোমাদের এই 
বাহ্যিক মৃত্যুর পরে তোমাদেরকে দিনে পূর্ণ জীবন দান করেন । রাসূলুল্লাহ (সঃ) 
বলেছেন, “প্রত্যেক মানুষের সাথে একজন ফেরেশতা থাকেন। যখন সে ঘুমিয়ে 
পড়ে তখন সেই ফেরেশতা তার প্রাণ বের করে নিয়ে আল্লাহ তা'আলার নিকট 
চলে যান। আল্লাহ পাক সেই প্রাণকে রেখে দিতে বলুলে রেখে দেন, নতুবা 
পুনরায় তা তার দেহে ফিরিয়ে দেন৷” 143০ 4)। 7% -এই উক্তির ভাবার্থ 
টহ্‌ 4 B0G// 23 

মহান আল্লাহ বলেনঃ £5141০ অৰ্থাৎ প্ৰত্যেক ব্যক্তির নির্ধারিত 
সময় পূর্ণ হয়ে যাওয়ার পর তার প্রাণ আল্লাহ্‌ তা'আলার নিকট পৌছিয়ে দেয়া 
হয়। সে যে আমল করেছিল তা তিনি তাকে জানিয়ে দেন। অতঃপর তিনি তাকে 
বিনিময় প্রদান করেন । ভাল হলে ভাল বিনিময় এবং মন্দ হলে মন্দ বিনিময় । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ৬২ পারাঃ ৭ 


STA NAA 


১১ 555520 54 9 তিনি তাঁর বান্দাদের উপর প্ৰতাপশালী অর্থাৎ তিনি 
সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান এবং সমস্তই তার সামনে অবনত । তিনি 
মানুষের উপর ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যিনি সর্বক্ষণ তার রক্ষণাবেক্ষণ 
করে থাকেন। যেমন তিনি বলেনঃ “মানুষের সামনে ও পিছনে ফেরেশতা অবস্থান 


করে, যে আল্লাহর নির্দেশক্রমে তার রক্ষণাবেক্ষণ করে থাকে” আল্লাহ পাক 
“I AA i 
বলেনঃ ৬৬% ৫০ ১! 5 অর্থাৎ “নিশ্চয়ই তোমাদের উপর রক্ষকগণ রয়েছেন।” 
(৮২৪ so) অন্য জায়গায় তিনি বলেনঃ 
G29? 42/072 IZ 2307s 


“iE ED EY NUS os bi Le 


অর্থাৎ “সে যখনই কোন কথা মুখ দিয়ে বের করে তখনই তার নিকট 
একজন রক্ষক বিদ্যমান থাকে৷” (৫০৪ A BE SL Be A 


G2 > Jarrss odd? 


Ss ICE 3 el of sien HE) 

অর্থাৎ “যখন ডানে ও বামে উপবিষ্ট দু'জন পাকড়াওকারী পাকড়াও করবে ।” 
(৫০৪ ১৭) আল্লাহ তা'আলা আর এক জায়গায় বলেনঃ “যখন তোমাদের কারও 
মৃত্যু এসে যায় তখন আমার ফেরেশতাগণ তার রূহ্‌ কবয করে নেয়।” হযরত 
ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, মালাকুল-মাওত বা মৃত্যুর ফেরেশতার 
কয়েকজন সাহায্যকারী ফেরেশতা রয়েছেন যারা দেহ থেকে রূহকে টানতে 
থাকেন। যখন সেই রুহ্‌ গলা পর্যন্ত পৌছে যায় তবন মৃত্যুর ফেরেশতা তা কবয 
করে নেয়। JUL PATER Ter (১৪৪ ২৭) -এই আয়াতের 
তাফসীরের সময় এর বর্ণনা আসবে। 


732 WAB 093 / 


ob Y ons অর্থাৎ এ ফেরেশতাগণ সেই ওফাতপ্রাপ্ত রূহের রক্ষণাবেক্ষণে 
বিন্দুমাত্র ক্ৰুটি করেন না। অতঃপর তারা ওকে এঁ স্থানে পৌছিয়ে দেন যেখানে 
পৌছানোর আল্লাহ ইচ্ছা করেন। যদি তা সৎ হয় তবে ওকে ইন্মীয়্যিন নামক 
স্থানে জায়গা দেয়া হয়। আর যদি ওটা অসৎ হয় তবে ওকে সিজ্জীনে রাখা হয় । 
সিজ্জীন হচ্ছে জাহান্নামের একটা স্তর । আমরা এটা থেকে আল্লাহ পাকের কাছে 
আশ্রয় চাচ্ছি। অতঃপর এ ফেরেশতাগণ এই রূহগুলোকে তাদের প্রকৃত প্রভু 
অর্থাৎ আল্লাহর কাছে ফিরিয়ে দেন। 


এখানে আমরা একটি হাদীস বর্ণনা করছি, যা ইমাম আহমাদ (রঃ) হযরত 
আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, মরণ শয্যায় 
শায়িত ব্যক্তির কাছে ফেরেশতাগণ আগমন করেন। যদি সে সৎকর্মশীল হয় তবে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ৬৩ পারাঃ ৭ 


তারা বলেনঃ “হে পবিত্র আত্মা! তুমি এসে যাও । তুমি পবিত্র দেহের মধ্যে 
ছিলে। দুনিয়া হতে তুমি প্রশংসিত অবস্থায় ফিরে এসো ৷ তোমাকে জারবাতের রূহ 
ও ঈমানের সুসংবাদ দিচ্ছি। আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট নন।” যখন তারা 
ক্রমাগত এ কথা বলতে থাকেন তখন রূহ দেহ হতে বেরিয়ে আসে। 
ফেরেশতারা তখন তাকে নিয়ে আকাশে উঠে যান । তার জন্যে আকাশের দরযা 
খুলে দেয়া হয়। জিজ্ঞেস করা হয়, কে? উত্তরে বলা হয়, অমুকের আত্মা । তখন 
আকাশের ফেরেশতা বলেনঃ “মারহাবা! হে পবিত্র আত্মা! তুমি পবিত্র দেহের 
মধ্যে ছিলে। তোমার জন্যে সুসংবাদ ৷’ শেষ পর্যন্ত তিনি তাকে নিয়ে এ আকাশ 
পর্যন্ত উঠে যান যেখানে আল্লাহ তা'আলা রয়েছেন। আর যদি ওটা অসৎ ও পাপী 
লোকের আত্মা হয় তবে ফেরেশতাগণ তাকে সম্বোধন করে বলেনঃ “হে অপবিত্র 
দেহের ভিতরে অবস্থানকারী অপবিত্র প্রাণ! তুমি লাঞ্চিত অবস্থায় বেরিয়ে এসো । 
তোমাকে গরম পানি ও রক্ত-পুঁজের সুসংবাদ এবং এই গরম পানি ও রক্ত-পুঁজ 
ছাড়াও তোমার জন্যে অন্য শাস্তিও রয়েছে।” বার ,রার বলার পর যখন সে 
বেরিয়ে আসে তখন তাকে নিয়ে ফেরেশতাগণ আকাশে উঠে যান । আকাশের 
দ্রযা খুলে দেয়া হয় এবং জিজ্ঞেস করা হয়, কে? উত্তর দেয়া হয়, অমুক ৷ তখন 
ফেরেশ্তা বলেনঃ ‘হে অপবিত্র নফস! তোমার উপর লা'নাত বর্ষিত হোক। 
তোমার জন্যে আকাশের দরযা খোলা হবে না!’ তারপর এঁ রূহকে তার কবরে 
ফনরিয়ে দেয়া হয়। এই হাদীসটি গারীব। এর ভাবার্থ নিম্নরূপ হতে পারেঃ 
Ff অর্থত সমস্ত মাখলূককে কিয়ামতের দিন আল্লাহ তা'আলার নিকট 
ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এবং মহান আল্লাহ ইনসাফ ভিত্তিক তাদের উপর 
নির্দেশ জারী করবেন । যেমন তিনি বলেনঃ 


Pd 
23295 237 “2 2383387377 723 \2/7/732479 


Es Ge Sr > sli 5) UF - ll odsNl ol 
0 নিশ্চয়ই পূর্ববতীগণকে নির্দিষ্ট দিনে নিদিষ্ট স্থানে একত্রিত করা 
” (৫৬৪ 8৪৯-৫০) অন্য জায়গায় তিনি বলেনঃ eta 50 CS pty 
তাং “আমি তাদের সকলকেই উঠাবো, কাউকেই ছাড়বো না এবং আমি 
তাদের কারও উপর অত্যাচার করবো না।” (১৮৪ ৪৭) এ জন্যেই আল্লাহ্‌ পাক 
হয়, তোমরা জেনে রেখো যে, এ দিন একমাত্র আল্লাহই রায় প্রদানকারী হবেন, 
আর তিনি খুবই ত্রিত হিসাব গ্রহণকারী । 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন‘আম ৬ ৬৪ পারাঃ ৭ 


৬৩ ৷ (হে মুহাম্মাদ সঃ)! তুমি 
তাদেরকে জিজ্ঞেস কর, স্থলভাগ 
ও জল ভাগের অন্ধকার 
(বিপদ) থেকে তোমাদেরকে কে 
পরিত্রাণ দিয়ে থাকে, যখন 
কাতর কষ্ঠে ও বিনীতভাবে এবং 
চুপে চুপে তাঁর কাছে প্রার্থনা 
করে থাক, আর বলতে থাক- 


৬৪ । (হেনৰী সঃ)! তুমি বলে 
দাও-আল্লাহই তোমাদেরকে এ 
বিপদ এবং অন্যান্য প্রতিটি 
বিপদ আপদ থেকে রক্ষা করে 
থাকেন, কিন্তু এর পরও তোমরা 
শির্ক করতে থাক । 

৬৫। (হে রাসূল সঃ)! তুমি বলে 
দাও -আন্লাহ তোমাদের 
উর্ধলোক হতে এবং তোমাদের 
পায়ের তলদেশ হতে শাস্তি 
প্রেরণ করতে যথেষ্ট ক্ষমতাবান, 
অথবা তোমাদেরকে দলে দলে 
বিচ্ছিন্ন করে এক দলের দ্বারা 
অপর দলের শক্তি স্বাদ গ্রহণ 
করাবেন; লক্ষ্য কর, আমি বারে 
বারে বিভিন্ন উপায়ে আমার 
নিদর্শন ও যুক্তিপ্রমাণ বর্ণনা 
করেছি । উদ্দেশ্য হলো, যেন 
বিষয়টিকে তারা পূর্ণর্ূপে 
জ্ঞানায়ত্ব ও হৃদয়ঙ্গম করে নিতে 
পারে। 


223, 2 wo 22 
MEE ME -শা 


(23237 | A 
or) 
4 )272 oF ণ] To 


il od iid 1 nia 


/ L232 77 


} 2 


hom (mh 
i শা 


22 
0 nl 
7 AI I8 320032 
eves tt 1 
23224283 2 4 ww? 
wi — 2 
d23 223 
OU 
A272 32S 


NES OEE HOS -"6 


2w 8 dd 323s 2 


2 (EU 


IF 32/7 2/7 2 23/289 32/ 
Selo 2 11S 
722,294 A 28 722 
i a 

ET PE TCV 
28295 3/723237239 > 
112 Lut ee 


AIGA 


O Ln 


i 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ - ৬৫ পারাঃ ৭ 


মহান আল্লাহ স্বীয় বান্দাদের প্রতি তাঁর অনুগ্রহের বর্ণনা দিতে গিয়ে বলেছেন- 
যখন বান্দা স্থলভাগ ও জলভাগের অন্ধকারের মধ্যে অর্থাৎ কঠিন বিপদ-আপদের 
মধ্যে পতিত হয় তখন আমি তাদেরকে কি প্রকারে মুক্তি দিয়ে থাকি । যখন বান্দা 
সমুদ্রের ঘূর্ণির মধ্যে পড়ে গিয়েছিল এবং সেখানে বিচ্ছিন্ন বায়ু প্রবাহিত হচ্ছিল 
তখন তারা প্রার্থনার জন্যে এক আল্লাহকেই নির্দিষ্ট করে নিয়েছিল। যেমন এক 
জায়গায় বলেনঃ 
YG L893, 2 Lh 224, 


UMS Spal 507 

অর্থাৎ “যখন সমুদ্রে তোমাদের উপর কোন বিপদ পৌছে তখন সমস্ত 
অংশীদারকে ভুলে গিয়ে একমাত্র আল্লাহকেই ডেকে থাক ।” (১৭৪ ৬৭) আল্লাহ 
পাক এক স্থানে বলেনঃ “তিনি সেই আল্লাহ যিনি জলে ও স্থলে তোমাদেরকে 
ভ্রমণ করিয়ে থাকেন। যখন জাহাজ উত্তম ও অনুকূল বাতাসে চলতে থাকে তখন 
তোমরা খুবই খুশী হও। আর যখন বিচ্ছিন্ন ও প্রতিকূল বাতাস প্রবাহিত হয় এবং 
সব দিক থেকে ঢেউ এসে পড়ে আর তোমাদের মনে এই বিশ্বাস জন্মে যে, মৃত্যু 
তোমাদেরকে ঘিরে ফেলেছে, তখন তোমরা অত্যন্ত আন্তরিকতার সাথে 
আল্লাহকেই ডাকতে থাক এবং বল-হে আল্লাহ! যদি আপনি আমাদেরকে এই 
বিপদ থেকে মুক্তি দান করেন তবে অবশ্যই আমরা কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত 
হয়ে যাবো ৷” 

ইরশাদ হচ্ছে- চিন্তা কর তো, জল ও স্থলের অন্ধকারের মধ্যে তোমাদেরকে 
সোজা পথে কে পরিচালিত করে? আর স্বীয় অনুগ্রহে নির্মল বাতাস কে প্রবাহিত 
নিয়েছে? 


মহান আল্লাহ বলেনঃ স্থলভাগের ও জলভাগের অন্ধকার থেকে কে 
তোমাদেরকে মুক্তি দিয়ে থাকেন? যাঁকে তোমরা প্রকাশ্যে ও গোপনে ডেকে 
ডেকে বল- যদি আপনি আমাদেরকে বিপদ থেকে মুক্তি দান করেন তবে আমরা 
আপনার কৃতজ্ঞ বান্দা হয়ে যাবো । হে রাসূল (সাঃ)! তুমি তাদেরকে বলে দাও- 
আল্লাহই তোমাদেরকে এই সমুদয় বিপদ-আপদ থেকে মুক্তি দান করে থাকেন। 
অথচ তোমরা খুশী মনে প্রতিমাগুলোকে তাঁর শরীক বানিয়ে নিচ্ছ! আল্লাহ্‌ 
তোমাদের উপর শাস্তি অবতীর্ণ করতে পূর্ণ ক্ষমতাবান ৷ যেমন সূরায়ে ‘সুবহানে' 
রয়েছে, তোমাদের প্রতিপালকই জাহাজসমূহ সমুদ্রে চালিয়ে থাকেন যেন তোমরা 
সম্পদ উপার্জন করতে পার। তিনি তোমাদের প্রতি দাতা ও দয়ালু । যখন 


0৫ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৬৬ পারাঃ ৭ 


তোমাদের উপর কোন বিপদ এসে পড়ে তখন তোমরা তোমাদের সমুদয় মূর্তিকে 
ভুলে গিয়ে আল্লাহকেই স্মরণ করে থাকো । আর যখন তিনি তোমাদেরকে 
সমুদ্রের বিপদ থেকে বাঁচিয়ে স্থলভাগে আনয়ন করেন তখন তোমরা আল্লাহকে 
এড়িয়ে চল, মানুষ খুবই অকৃতজ্ঞ । তোমরা কি মনে করেছো যে, স্থলভাগে 
এসেই রক্ষা পেয়ে গেছো? তিনি ইচ্ছে করলে তোমাদেরকে পানিতে ডুবিয়ে 
দেয়ার মত যমীনেও ঢুকিয়ে দিতে পারেন কিংবা আকাশ থেকে তোমাদের উপর 
পাথর বর্ষণ করতে পারেন, অতঃপর তোমাদের কোন সাহায্যকারী থাকবে না। ' 
পুনরায় তিনি তোমাদেরকে সমুদ্রে ভ্রমণ করিয়ে প্রতিকূল বায়ু প্রবাহিত করতঃ 
পানিতে ডুবিয়ে দিতে সক্ষম বা তোমাদের পায়ের নীচে থেকেই তোমাদের প্রতি 
শাস্তি প্রেরণে পূর্ণ ক্ষমতাবান ৷ হাসান বলেন যে, এর দ্বারা মুশরিকদেরকে সম্বোধন 
করা হয়েছে। আল্লাহ পাক ক্ষমা করুন। আমরা তারই উপর ভরসা করি। 
এখানে আমরা উপরোক্ত আয়াতের সাথে সম্পর্কযুক্ত কতগুলো হাদীস বর্ণনা 
করবোঃ 


ইমাম বুখারী (রাঃ) বলেন যে, ॥$-5 -এর অর্থ হচ্ছে- তোমরা বিভিন্ন 
দলে বিভক্ত হয়ে গিয়ে পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে পড় । অর্থাৎ আল্লাহ 
তা'আলা ইচ্ছে করলে তোমাদেরকে এই ধরনের শাস্তিতে জড়িত করতে পারেন । 


sped 


হযরত জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, যখন ১ U০ 


22 27/7 2 23297 


*53+5 -এই আয়াতটি অবতীৰ্ণ হয় তখন রাসুলুল্লাহ (সাঃ) বলেনঃ desg isl 
অর্থাৎ ‘আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি ৷' 


138 997 9/7 4 27 #2937 
আর ॥9%, ৩ -এর সময়ও বলেনঃ এ2+: ১+! অর্থাৎ ‘আমি আপনারই কাছে 


আশ্রয় চাচ্ছি ।' ‘ আবার যখন তিনি (54! টিনেন তখন বলেনঃ 5১৯ 
9 অৰ্থাৎ তুলনামূলকভাবে এটা, অনেকটা সহজ ॥ হযরত জাবির (রাঃ) হতে 
বৰ্ণিত আছে যে, যখন 5351 25 -এই আয়াত অবতীৰ্ণ হয় তখন রাসূলুল্লাহ 
(সঃ) বলেনঃ 4 2৬ {+ অৰ্থাৎ ‘এর থেকে আমি আল্লাহর নিকট আশ্রয় 
চাচ্ছি।’ অতঃপর FILOF BO -এটুকু শুনে বলেন {ঃ £ 05,2 অৰ্থাৎ ‘আমি 
আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি।’ তারপর 5 -এটুকু শুনে বলেনঃ ‘এটা 
সহজতর বটে !' তিনি ওটা থেকে আশ্রয় চাইলেও চাইতে পারতেন। হযরত সা'দ 
ইবনে আবি ওয়াক্‌কাস (রাঃ) হতেও বর্ণিত আছে যে, এই আয়াত শুনে 


রাসুলুল্লাহ (সঃ) বলেন ঃ ‘এটা অবশ্যই হবে, এখন পর্যন্ত হয়নি ৷’ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৬৭ পারাঃ ৭ 


হযরত সা’দ ইবনে আবি ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন ঃ 
‘আমরা রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে চলছিলাম ৷ শেষ পর্যন্ত আমরা বানী 
মু'আবিয়া (রাঃ)-এর মসজিদে আগমন করি। তিনি মসজিদে প্রবেশ করে 
দু'রাকআত নামায পড়েন। অতঃপর দীর্ঘক্ষণ ধরে তিনি মহা মহিমান্বিত আল্লাহর 
দরবারে মুনাজাত করতে থাকেন । তারপর তিনি বলেনঃ “আমি আমার 
প্রতিপালকের কাছে তিনটি জিনিসের আবেদন জানিয়েছিলাম- (১) আমার উন্মত 
যেন পানিতে ডুবে যাওয়ার মাধ্যমে ধ্বংস হয়ে না যায়। তিনি তা কবূল 
করেছেন। (২) আমার উন্মত যেন £4. বা দুর্ভিক্ষে ধ্বংস হয়ে না যায়। তিনি 
ওটাও কবূল করেছেন। (৩) তাদের পরস্পরের মধ্যে যেন যুদ্ধ-বিগ্রহের সৃষ্টি না 
হয়। তিনি ওটা না মঞ্জুর করেন৷” * 

ইমাম আহমাদ (রঃ) হযরত আবদুল্লাহ ইবনে আব্দিল্লাহ ইবনে জাবির ইবনে 
উতাইক (রাঃ) হতে বর্ণনা করেছেন .যে, তিনি বলেনঃ বানু মু‘আবিয়া পল্লীতে 
হযরত আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) আমাদেরু নিকট আগমন করেন, ওটা হচ্ছে 
আনসারদের একটা গ্রাম। এসে তিনি বলেন- ‘তোমাদের এই মসজিদে 
রাসুলুল্লাহ (সঃ) কোথায় নামায পড়েছিলেন তা তুমি জান কি?’ আমি বললাম, 
হ্যা, এবং একটি কোণের দিকে ইশারা করলাম । তিনি পুনরায় জিজ্ঞেস করলেনঃ 
‘তিনি তিনটি কি কি জিনিসের জন্যে প্রার্থনা করেছিলেন তা কি তুমি জান?’ 
আমি উত্তরে বললাম, হ্যা । তিনি বললেনঃ ‘এগুলোর সংবাদ আমাকে দাও!’ 
আমি তখন বললাম, তিনি প্রার্থনা করেছিলেন যে, তার উম্মতের উপর যেন কোন 
শক্ৰ জয়যুক্ত না হয় এবং তারা যেন দুর্ভিক্ষের কবলে পড়ে ধ্বংস হয়ে না যায়। এ 
দু'টি মঞ্জুর করে নেয়া হয়। আর তিনি এই প্রার্থনাও করেন যে, তারা যেন 
পরস্পরে যুদ্ধে লিপ্ত হয়ে না পড়ে। এটা গৃহীত হয়নি ৷ হযরত আবদুল্লাহ ইবনে 
উমার (রাঃ) তখন বলেনঃ তুমি ঠিকই বলেছো । কিয়ামত পর্যন্ত মুসলমানদের 
পরস্পরের মধ্যে যুদ্ধ হতেই থাকবে ৷ * 

ইমাম আহমাদ (রঃ) হযরত আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণনা 
ৰুব্ৰেছেন যে, তিনি বলেনঃ ‘সফরে একদা আমি রাসুলুল্লাহ (সঃ)-কে দেখেছি যে, 
ভিনি চাশতের আট রাকআত নামায পড়লেন। অতঃপর নামায শেষ করে তিনি 
১. এই হ্যদীসঢি ইমাম মুসলিম (মঃ) কিতাবুল ফিতানের মধ্যে তাখরীজ করেছেন 1 শব্দের 

অর্থ হচ্ছে দুর্ভিক্ষ । 
২_ইৰনে ৰূসীর (রঃ) বলেন যে, এই হাদীসটির ইসনাদ খুবই উত্তম ও মযবুত বটে, কিন্তু ছ’টি 

বিজ্তচ্ধ হাদীস প্রস্থের মধ্যে এটি বর্ণিত হয়নি । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৬৮ পারাঃ ৭ 


বললেনঃ আমি ‘রগবত’ ও '‘রহবতের’ (আগ্রহ ও ভীতির) নামায পড়লাম । 
আমার প্রভুর কাছে আমি তিনটি জিনিসের জন্যে প্রার্থনা করলাম । তিনি দু'টি 
কবূল করলেন কিন্তু একটি কবূল করলেন না। আমি প্রার্থনা করলাম যে, আমার 
' উম্মত যেন দুর্ভিক্ষের কবলে না পড়ে । এটা তিনি মঞ্জুর করলেন। আমি আবেদন 
জানালাম যে, আমার উন্মতের উপর যেন তাদের শক্ররা জয়যুক্ত হতে না পারে। 
এটাও তিনি কবুল করলেন। আমি দরখাস্ত করলাম যে, আমার উন্মত যেন দলে 
দলে বিভক্ত হয়ে না পড়ে । এটা তিনি মঞ্জুর করলেন না । 


হযরত মুআয্‌ ইবনে জাবাল (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেনঃ আমি 
রাসুলুল্লাহ (সঃ)-এর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে গেলাম । বলা হলো যে, তিনি 
এখনই বেরিয়ে গেলেন। যেখানেই যাই সেখানেই বলা হয় যে, তিনি এখনই 
চলে গেলেন । অবশেষে আমি তাকে এক জায়গায় নামাযের অবস্থায় দেখতে 
পেলাম । আমি তার সাথে নামাযে দাড়িয়ে গেলাম । তিনি দীর্ঘক্ষণ ধরে নামায 
পড়লেন । নামাযের পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল (সঃ)! 
আপনি এতো দীর্ঘক্ষণ ধরে নামায পড়লেন কেন? তিনি উত্তরে বললেন £ ‘আমি 
ভয় ও আগ্রহের নামায পড়ছিলাম ৷’ অতঃপর তিনি উপরোক্ত তিনটি প্রার্থনার 
বৰ্ণনা দেন। 


ইমাম আহমাদ (রঃ) বানী যাহরার গোলাম খাব্বাব ইবনে আরত (রাঃ) হতে 
বর্ণনা করেছেন, তিনি রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ 
করেছিলেন, তিনি বলেনঃ একদা আমি সারা রাত ধরে রাসূলুল্লাহ (সঃ)-এর 
সাথে নামায পড়ছিলাম ৷ তিনি নামাযের সালাম ফিরালে আমি তাকে জিজ্ঞেস 
করলাম, হে আল্লাহর রাসূল (সঃ)! আপনি আজ এতো দীর্ঘ সময় ধরে নামায 
পড়লেন যে, এর পূর্বে কোন দিন আমি আপনাকে এত লম্বা সময় ধরে নামায 
পড়তে দেখিনি (এর কারণ কি?)! তিনি বললেনঃ হ্যা, এটা ছিল রগবত ও 
ভীতির নামায । এই নামাযে আমি আমার মহা মহিমান্বিত প্রভুর নিকট তিনটি 
জিনিসের জন্যে প্রার্থনা করেছিলাম । দু'টি তিনি মঞ্জুর করেছেন এবং একটি 
মঞ্জুর করেননি । আমার মহান প্রভুর কাছে প্রার্থনা করলাম যে, আমাদের পূর্ববর্তী 
উন্মতদেরকে যে জিনিসে ধ্বংস করে দিয়েছিল তা যেন আমাদেরকে ধ্বংস না 
করে। এটা তিনি কবুল করেছেন। আমার সম্মানিত প্রভুর নিকট আমি আবেদন 
জানালাম যে, আমাদের উপর আমাদের শক্ররা যেন জয়যুক্ত হতে না পারে। 
এটাও গৃহীত হয়েছে। আমার মহা মর্যাদাবান প্রতিপালকের কাছে আমি দরখাস্ত 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ৬৯ পারাঃ ৭ 


করলাম যে, আমরা যেন বিভিন্ন দলে বিভক্ত হয়ে না পড়ি। এটা তিনি কবুল 
করলেন না।”’ আবূ মালিক (রঃ) বলেনঃ ‘আমি বর্ণনাকারী নাফে’ ইবনে 
খালিদকে জিজ্ঞেস করলাম, আপনি কি এই হাদীসটি রাসুলুল্লাহ (সঃ)-এর মুখে 
শুনেছেন? তিনি উত্তরে বললেনঃ হ্যা, আমি এ লোকদের মুখে শুনেছি যারা 
স্বয়ং রাসূলুল্লাহ (সঃ)-এর মুখে শুনেছিলেন। 

হযরত শাদ্‌দাদ ইবনে আউস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) 
বলেছেন, নিশ্চয়ই আল্লাহ আমার জন্যে যমীনকে নিকটবর্তী করে দিয়েছেন, এমন 
কি আমি ওর মাশ্রিক ও মাগরিবকে দেখতে পাই এবং আমার উন্মত এই সবের 
মালিক হয়ে য্‌বে। আমাকে দু'টি ধন-ভাণ্ডার দেয়া হয়েছে। একটি সাদা ও 
অপরটি লাল।* আমি আমার মহা মহিমান্বিত প্রভুর নিকট প্রার্থনা করেছিলাম 
যে, আমার উন্মত যেন সাধারণ দুর্ভিক্ষের কবলে পতিত না হয়। আরও প্রার্থনা 
জানিয়েছিলাম যে, তাদের উপর শত্রুরা যেন এমনভাবে জয়যুক্ত না হয় যার ফলে 
তারা সাধারণভাবে ধ্বংস হয়ে যায়। আমার প্রার্থনা এটাও ছিল যে, আমার উম্মত 
যেন দলে দলে বিভক্ত না হয়। তখন আল্লাহ তা‘আলা' বলেনঃ “হে মুহাম্মাদ 
(সঃ)! আমি যে ভাগ্য নির্ধারণ করে দিয়েছি তা রদ হবে না। আমি তোমার এই 
প্রার্থনা মঞ্জুর করলাম যে, তোমার উন্মত সাধারণ দুর্ভিক্ষের কবলে পড়বে না। 
আর আমি তোমার এই প্রার্থনাও কবুল করলাম যে, তোমার উম্মতের উপর 
তাদের শত্রুরা এমনভাবে জয়যুক্ত হবে না যে, তাদেরকে ধ্বংস করবে, হত্যা 
করবে এবং বন্দী করবে” রাসুলুল্লাহ (সঃ) বলেনঃ “আমি শুধুমাত্র আমার 
উম্মতের পথভ্রষ্ট ইমাম ও নেতৃবর্গকে ভয় করি। যদি একবার আমার উন্মতের 
উপর তরবারী চড়ে যায় তবে তা আর নামবার নয় । বরং কিয়ামত পর্যন্ত তাদের 
পরস্পরের মধ্যে যুদ্ধ-বিগহ চলতে থাকবে৷” * 

তিবরানী (রঃ) হযরত জাবির ইবনে সুমরাতুস সুওয়ারী (রাঃ) হতে বর্ণনা 
করেছেন যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, আমি আমার প্রতিপালকের নিকট তিনটি 
জিনিসের জন্যে আবেদন জানিয়েছিলাম। তিনি দু'টি মঞ্জুর করেছেন এবং একটি 
না মঞ্জুর করেছেন। আমি প্রার্থনা করেছিলাম, হে আমার প্রভু! আমার উম্মতকে 
জ্বাপনি ক্ষুধায় ধ্বংস করবেন না। তিনি বললেনঃ “এটা তোমার জন্যে কবূল করা 
৯. ঞই হাদীসটি ইমাম আহমাদ (রঃ), ইমাম নাসাঈ (রঃ), ইবনে হিব্বান (রঃ) এবং ইমাম 


ভিক্ষিবী (রঃ) বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিযী (রঃ) এটাকে হাসান ও সহীহ 
ৰলেছেন। 


২ ফ্ল্প ও লাল ধন-ভাগ্তার দ্বারা স্বর্ণ ও রৌপ্য বুঝানো হয়েছে। 


জু. ইৰানে কাসীর (রঃ) বলেন যে, এই হাদীসটি ছ'টি বিশুদ্ধ হাদীস গ্রন্থে বর্ণিত হয়নি। তবে 
শুকত ইসনাদ খুবই উত্তম ও মযবুত ৷ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৭০ পারাঃ ৭ 


হলো ।” আমি বললাম, হে আমার প্রভু! আপনি তাদের উপর তাদের ছাড়া 
অন্যদেরকে অর্থাৎ মুশরিকদেরকে এমনভাবে জয়যুক্ত করবেন না যে, তারা 
তাদেরকে ধ্বংস করে দেবে। তিনি বললেনঃ “এটাও তোমার জন্যে মঞ্জুর 
করলাম ।” আমি প্রার্থনায় বললাম, হে আমার প্রতিপালক! আপনি আমার 
উন্মতের পরস্পরের মধ্যে যুদ্ধ-বিগ্রহ সৃষ্টি করবেন না। রাসূলুল্লাহ (সঃ) বলেন 
আমার প্রভু এটা মঞ্জুর করলেন না। 

হ্যরত নাফে’ ইবনে খালিদ খুযায়ী (রঃ) তার পিতা থেকে বর্ণনা করেছেন, 
যিনি ছিলেন রাসূলুল্লাহ্‌ (সঃ)-এর সাহাবীদের মধ্যে একজন এবং বৃক্ষের নীচে 
অনুষ্ঠিত বায়আতুর রিযওয়ানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ 
(সঃ) নামায পড়েন। জনগণ তাকে ঘিরে রয়েছিলেন। তিনি হালকাভাবে নামায 
আদায় করেন, তবে রুকূ’ ও সিজদা পূর্ণভাবেই করেন। কিন্তু তার নামাযের 
বৈঠক খুবই দীৰ্ঘ হয়। এমন কি আমরা একে অপরকে ইঙ্গিতে বলি যে, সম্ভবতঃ 
তার উপর অহী অবতীর্ণ হচ্ছে। তখন রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “না, রগবত ও 
ভীতির নামায পড়ছিলাম ৷” এই পূর্ণ হাদীসটি শোনার পর নাফে’ ইবনে খালিদ 
খুযায়ীকে বলি, আপনার পিতা কি রাসূলুল্লাহ (সঃ)-এর মুখ থেকে শুনেছেন? 
তিনি উত্তরে বলেনঃ “হ্যা, আমার পিতা বলেছেন যে, তিনি রাসুলুল্লাহ (সঃ)-এর 
মুখে তার দশটি অঙ্গুলির মত দশবার শুনেছেন।” 

হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, 
আমি আমার মহা মহিমান্বিত প্রভুর নিকট প্রার্থনা করেছি যে, তিনি যেন 
তাদেরকে চারটি জিনিস থেকে দূরে রাখেন । তখন আল্লাহ তাদেরকে দু'টি 
জিনিস থেকে বাচিয়ে রেখেছেন। আমি আন্লাহ তা'আলার কাছে প্রার্থনা 
করেছিলাম যে, তিনি যেন আমার উন্মতের উপর আকাশ থেকে পাথর বর্ষণ না 
করেন, তারা যেন ফিরাউন ও তার লোকজনদের মত ডুবে না মরে, তারা যেন 
দলে দলে বিভক্ত হয়ে না পড়ে এবং তারা যেন পরস্পরে যুদ্ধে লিপ্ত হয়ে না পড়ে । 
মহান আল্লাহ তখন পাথর বর্ষণ না করা এবং ডুবে না মরার প্রার্থনা কবুল 
করেছেন বটে, কিন্তু তারা দলে দলে বিভক্ত না হওয়া এবং তাদের পরস্পরের 
মধ্যে যুদ্ধ-বিগ্রহ সংঘটিত না হওয়া এই প্ৰাৰ্থনা দুটি তিনি কবুল করেননি । 

হ্যুরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, যখন এই আয়াত অবতীৰ্ণ হয়ঃ 

le তখন নবী (সঃ) উঠে অযু করেন এবং দুআ করতে থাকেনঃ “হে 
আল্লাহ! উপর ও নীচ হতে আমার উন্মতের উপর শাস্তি অবতীর্ণ করবেন না এবং 
তাদের মধ্যে যেন দলাদলি সৃষ্টি না হয়, তারা যেন পরস্পরে যুদ্ধে লিপ্ত হয়ে না 
পড়ে” তখন হযরত জিবরাঈল (আঃ) এসে বলেন, “হে মুহাম্মাদ (সঃ)! আল্লাহ্‌ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৭১ পারাঃ ৭ 


তা'আলা আপনার উম্মতকে আকাশ থেকে শাস্তি অবতীর্ণ হওয়া থেকে এবং 
পায়ের নীচ হতে আযাব নাযিল হওয়া থেকে রক্ষা করেছেন।” এর পরে এই 
শ্ৰেণীরও এই বিষয়ের আরও কয়েকটি হাদীস বর্ণিত হয়েছে, যেগুলোর পুনরাবৃত্তি 
তরজমা ও তাফসীর পাঠকদের জন্যে নিষ্পুয়োজন ৷ 


আসমানী আযাব দ্বারা পাথর বর্ষণ এবং পায়ের নীচের শাস্তি দ্বারা যমীন ধ্বসে 
যাওয়া বুঝানো হয়েছে। উল্লিখিত চারটি জিনিসের মধ্যে দু’টি নবী (সঃ)-এর 
ইন্তেকালের পঁচিশ বছর পর থেকেই প্রকাশ পেতে থাকে ৷ অর্থাৎ মুসলমানদের 
মধ্যে মতভেদ ও দলাদলি সৃষ্টি এবং তাদের দু’দলের মধ্যে যুদ্ধ-বিগ্রহ শুরু । আর 
আকাশ থেকে পাথর বর্ষণ ও যমীন ধ্বসে যাওয়া থেকে উন্মতে মুহান্মদিয়াকে 
মাহফ্য ও নিরাপদ রাখা হয়েছে। মুজাহিদ (রঃ), সাঈদ ইবনে জুবাইর (রঃ), 
সুদ্দী (রঃ), ইবনে যায়েদ (রঃ) এবং ইবনে জারীর (রঃ) ভাবার্থ এটাই গ্রহণ 
করেছেন। 

এই আয়াতের ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে "মাসউদ (রাঃ) মসজিদে 
অথবা মিম্বরের উপরে অবস্থানরত অবস্থায় চীৎকার করে বলেছিলেন, “হে লোক 
সকল! তোমাদের উপর আল্লাহর আয়াত অবতীর্ণ হয়েছে। যদি আকাশ থেকে 
শাস্তি এসে যায় তবে কারও রক্ষা নেই । আর যদি পায়ের নীচ থেকে আযাব এসে 
পড়ে তবে তোমাদেরকে নিয়ে যমীন ধ্বসে যাবে এবং তোমরা ধ্বংস হয়ে যাবে। 
যদি তোমরা দলে দলে বিভক্ত হয়ে পড় এবং পরস্পর যুদ্ধ-বিগ্রহে লিপ্ত হয়ে যাও 
তবে এটা সবচেয়ে জঘন্য ব্যাপার হবে।” হযরত ইবনে আব্বাস (রাঃ) বলতেন 


wld 


যে, উপরোক্ত আয়াতের $5, 9 U5 দ্বারা দুষ্ট নেতাদেরকে বুঝানো হয়েছে 


এবং 42.5. দ্বারা বুঝানো হয়েছে দুষ্ট খাদেম এবং খারাপ অনুসারীদেরকে । 
অথবা এর দ্বারা আমীর ও গরীবদেরকে বুঝানো হয়েছে। ইবনে জারীর (রঃ) 
বলেন যে, এই উক্তিটি যুক্তিপূর্ণ হলেও প্রথম উক্তিটিই বেশী স্পষ্ট ও মযবুত। 
তিনি বলেন যে, এর সঠিকতার সাক্ষ্য স্বয়ং মহান আল্লাহর নিমের উক্তিটি বহন 
করছেঃ 

129427 299 7 42222 4 127 A 


9° DEAD 2 A793 Eo 


AX AS Lnhind bol ARES ie 
অর্থাৎ “তোমরা কি এর থেকে নিরাপদ হয়ে গেছ যে, আল্লাহ্‌ যমীনকে 
ধ্বসিয়ে দিয়ে তোমাদেরকে ওর ভিত্ররে ঢুকিয়ে দিবেন এবং ওটা গরম হয়ে গিয়ে 


Ed 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৭২ পারাঃ ৭ 


টগবগ করে ফুটতে থাকবে? অথবা তোমরা কি এর থেকে নিরাপত্তা লাভ করেছ 
যে, তিনি তোমাদের উপর পূর্ববর্তী কওমের মত আকাশ থেকে পাথর বর্ষণ 
করবেন? সত্বরই তোমরা জানতে পারবে যে, আমার ভীতি প্রদর্শন কিরূপ সঠিক 
ছিল।” (৬৭৪ ১৬-১৭) 

হাদীসে রয়েছে যে, আকাশ থেকে পাথর বর্ষিত হওয়া, যমীন ধ্বসে পড়া, 
আকৃতি পরিবর্তিত হওয়া, এইগুলো এই উন্মতের মধ্যে সংঘটিত হবে এবং 
এইগুলো হচ্ছে কিয়ামতের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত । কিয়ামতের পূর্বে এই 
নিদৰ্শনগুলো প্রকাশিত হবে এবং ইনশাআল্লাহ এইগুলোর বর্ণনা ওর স্থানে দেয়া 


27 397 


হবে। ৬৮ ৪ দ্বারা বিভিন্ন ফিরকা বুঝানো হয়েছে। রাসূলুল্লাহ (সঃ) 
বলেছেনঃ আমার উন্মত তেহাত্তর ফিরকায় বিভক্ত হয়ে যাবে। এক ফিরকা ছাড়া 
বাকী সবগুলোই জাহান্নামী হবে। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, শাস্তি 
ও হত্যার মাধ্যমে এক দলকে অন্য দলের উপর বিজয়ী করে দেয়া হবে। 


4224993677 N32 Pw787 23277323 


: ld oN 5003 0,7 7 অৰ্থাৎ লক্ষ্য কর? আমি বারে বারে 
বিভিন্ন উপায়ে আমার নিদর্শন ও যুক্তি প্রমাণ বর্ণনা করছি, উদ্দেশ্য এই যে, যেন 
বিষয়টিকে তারা পূর্ণরূপে জ্ঞানায়ত্ব ও হৃদয়ঙ্গম করে নিতে পারে। হযরত যায়েদ 
ইবনে আসলাম (রাঃ) বলেন যে, যখন . vs -এই আয়াতটি অবতীৰ্ণ হয় 
তখন রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “আমার পরে তোমরা কাফির হয়ে যেয়ো না যে, 
তরবারী দ্বারা একে অপরের গর্দান উড়িয়ে দেবে।” তখন জনগণ বলেন, আমরা 
তো সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন মা’বুদ নেই এবং আপনি আল্লাহর রাসূল 
(এর পরেও কি আমরা এরূপ কাজ করবো?) রাসুলুল্লাহ (সঃ) বলেনঃ “হ্যা ।” 
তখন তাদের কেউ একজন বলেন, আমরা যখন মুসলমান তখন এটা হতে পারে 
নাযে, আমাদের একে অপুরকে হত্যা করবে। সেই সময় এই আয়াত অবতীর্ণ 

22 1870427 
হয়। ইরশাদ হচ্ছে- . AE NEE হে নবী (সঃ)! তোমার 
সম্পুদায় একে মিথ্যা প্রতিপন্ন করছে অথচ এটা প্রমাণিত সত্য, তুমি বলে দাও- 
আমি তোমাদের উকিল হয়ে আসিনি ৷ মহান আল্লাহ বলেনঃ 


422197 ০. +2247 “4 ws 
=U Td Facial 5 JS 


অৰ্ঘ প্রতোর চিসরোদ একানের একটি নিরিঃ সয়র রযেছে। অভি শী 
তোমরা নিজেদের পরিণতি সম্পর্কে অবহিত হতে পারবে" 


১. এটা ইবনে আবি হাতিম (রঃ) ও ইবনে জারীর (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৭৩ 


৬৬ । (হে মুহাম্মাদ সঃ)! তোমার 
সম্প্রদায়ের লোকেরা ওকে 
মিথ্যা প্রতিপন্ন করছে, অথচ 
ওটা প্রমাণিত সত্য, তুমি বলে 
দাও- আমি তোমাদের উকিল 
হয়ে আসিনি । 


৬৭ । প্রত্যেকটি সংবাদ প্রকাশের 
একটি নির্দিষ্ট সময় রয়েছে, 
অতি শীঘ্রই তোমরা নিজেদের 
পরিণতি সম্পর্কে অবহিত হতে 
পারবে। 

৬৮। যখন তুমি দেখবে যে 
দোষ-ত্ৰুটি অনুসন্ধান করছে 
তখন তুমি তাদের নিকট হতে 
দূরে সরে যাবে, যতক্ষণ না 
তারা অন্য কোন প্রসঙ্গে নিমগ্ন 
হয়; শয়তান যদি তোমাকে 
এটা বিস্মৃত করে দেয় তবে 
স্মরণ হওয়ার পর আর এই 
যালিম লোকদের সাথে তুমি 
বসবেনা। 

৬৯। যালিম লোকদের হিসাব 
নিকাশের দায়-দায়িত্ব মুত্তাকী 
লোকদের উপর কিছুমাত্র 
অর্পিত নয়, তবে তাদের উপর 
ওদেরকে উপদেশ প্রদানের 
দায়িত্ব রয়েছে, হয়তো বা 
উপদেশের ফলে ওরা পাপাচার 
হতে বেঁচে থাকতে পারবে। 


পারাঃ ৭ 


PS MEAL MME 49 A 


sh eS - 1 


28 3d 225923” js ন 
dl 
৯b / 
- 5 


“ ATT He 


AI 2d 


Ou 


Dad 


Ft NEMS -AA 


LL }) rs Be 22 


L237 ttt 


EA 2359 
Ls tl 


Pd Ly Ed 


(24222 Z/2)25 
lS 


SG il 


oh AL es 


rad deen ARAN 

uu 2S (iP FE 
1g 2/32w 2 2 

Sls x gs wl 


2236/2357 [2 


Oui A SSS 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ৭8 পারাঃ ৭ 


আল্লাহ তাআলা স্বীয় রাসূল (সঃ)-কে সম্বোধন করে বলছেন, তোমার কওম 
অর্থাৎ কুরায়েশরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করছে, অথচ এটা ছাড়া সত্য আর 
কিছুই নেই । 

তুমি তাদেরকে বল-আমি তোমাদের রক্ষক ও জিন্মাদার নই ৷ যেমন মহান 
আল্লাহ অন্য জায়গায় বলেনঃ 


“(হে মুহাম্মাদ সঃ)! তুমি বল-এটা তোমাদের প্রভুর পক্ষ থেকে সত্য, 
সুতরাং যার ইচ্ছা হবে সে ঈমান আনবে এবং যে ইচ্ছা করবে সে অমান্য 
করবে ।” অর্থাৎ আমার দায়িত্ব তো হচ্ছে শুধু প্রচার করে দেয়া, আর তোমাদের 
কাজ হচ্ছে শ্রবণ করা ও মেনে নেয়া । যে আমার কথা মান্য করবে সে দুনিয়া ও 
আখিরাতে উজ্জ্বল চেহারা বিশিষ্ট হবে এবং যে বিরুচদ্ধাচরণ করবে সে উভয় 
জায়গাতেই হতভাগ্য হবে। এ জন্যেই ইরশাদ হচ্ছে - প্রত্যেক সংবাদের জন্যেই 
একটি নির্দিষ্ট সময় রয়েছে, যদিও সেটা বিলম্বে হয়। যেমন অন্যত্র আল্লাহ পাক 
বলেনঃ Ee £457 অৰ্থাৎ “অবশ্যই তোমরা ওর সংবাদ, পরে 
জানতে“পারবে।” (৩৮৪ ৮৮) তিনি আরও বলেনঃ LSI অৰ্থাৎ 
“প্রত্যেক মৃত্যুর জন্যেই একটা নির্ধারিত সময় রয়েছে।” (১৩৪ ৩৮) এটা হচ্ছে 
ধমক ও ভীতি প্রদর্শন । এ জন্যেই মহান আল্লাহ বলেনঃ “সত্বরই তোমরা 
জানতে পারবে” 


299/92 93// 7১১ L323 297779 PES PRA 


ME bb Gal donor nil cal Bl ; -অৰ্থাৎ হে মুহাম্মাদ (সঃ)! 
যখন তুমি কাফিরদেরকে দেখবে যে, তারা মিথ্যা প্রতিপন্নতা ও বিদ্রপের সঙ্গে 
আমার আয়াতসমূহ সম্পর্কে সমালোচনা করছে, তখন তুমি তাদের নিকট থেকে 
দুরে বরে যান গাড়ি নাতারা অন্যকোন ধরতে থিত ওারারতি শরার 
তোমাকে এটা ভুলিয়ে দেয় তবে স্মরণ হওয়া মাত্রই তুমি এই অত্যাচারীদের 
সাথে আর বসবে না । ভাবার্থ এই যে, রাসুলুল্লাহ (সঃ)-এর উন্মতের কোন 
লোকই যেন এঁ সব অবিশ্বাসকারী ও মিথ্যা প্রতিপন্নকারীর সাথে উঠা-বসা না 
করে যারা আল্লাহর আয়াতসমূহকে পরিবর্তন করে ফেলে এবং ওগুলোকে সঠিক 
ও প্ৰকাশমান ভাবার্থের উপর কায়েম রাখে না। এ জন্যেই হাদীসে এসেছে, 
রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আমার উম্মত ভুল বশতঃ বা বাধ্য হয়ে কোন কাজ 
করে বসলে ত ক্ষমা করে দেয়া হয়েছে।” * কুরআন কারীমের “যখন তোমরা 


১. হাদীসটি ইবনে মাজাহ (রঃ) তাখরীজ করেছেন এবং তাঁর হাদীস গ্রন্থের ভাষা হচ্ছে নিম্নরূপঃ 
bn ls 5° । 51 অৰ্থাৎ “নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতের ভুলক্রটি ক্ষমা করে 
দিয়েছেন” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৭৫ পারাঃ ৭ 


শুনতে পাও যে, আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরী করা হচ্ছে এবং ওগুলোকে 
বিদ্বপ করা হচ্ছে তখন তোমরা তাদের নিকট থেকে উঠে যাও যে পর্যন্ত না তারা 
অন্য প্রসঙ্গে নিমগু হয়, নতুবা তোমরা তাদেরই সমতুল্য হয়ে যাবে” -এই 
আয়াতে এঁ দিকেই ইঙ্গিত করা হয়েছে। 


12/997 7 2 72347792 Ar 


মহান আল্লাহ বলেনঃ ; 4 5 ০ ৪ ১% HILL অর্থাৎ যালিম 
লোকদের হিসাব নিকাশের দায়-দায়িত্ব মুত্তাকী লোকদের উপর কিছুমাত্র অর্পিত 
নয়। অর্থাৎ মুত্তাকী লোকেরা যখন এ সব কাফির ও যালিমের সাথে উঠাবসা 
- করবে না, বরং তাদের নিকট থেকে উঠে যাবে তখন তারা তাদের দায়িত্ব পালন 
করলো । ফলে তারা তাদের সাথে পাপে জড়িত হবে না । সাঈদ ইবনে জুবাইর 
(রাঃ) এর ভাবার্থ বলেনঃ যদি এ যালিম ও কাফিররা আল্লাহর আয়াতসমূহকে 
ক্ৰটিযুক্ত করার চেষ্টায় লেগে থাকে তবে এখন মুসলমানদের উপর কোন দায়িত্‌ 
অর্পিত হবে না যদি তারা তাদের থেকে দূরে সরে থাকে । কিন্তু অন্যান্য 
আলেমগণ এর ভাবার্থ বর্ণনায় বলেছেনঃ মুসলমানরা এ যালিমদের সাথে 
উঠাবসা করলেও তাদের বিদ্বূপ করণের িন্মাদারী তাদের উপর পড়বে না । 


272 8/w 


তাদের ধারণায় এই আয়াতটি 51? -এর আয়াত দ্বারা মানসূখ হয়ে 
গেছে। আয়াতটি হচ্ছে 4:5 4, অর্থাৎ খর অবস্থায় তোমরাও তাদের 
সমতুল্য হয়ে যাবে। (৪৪ ১৪০) আয়াতের এই ব্যাখ্যা CCEA 0 
-এই আয়াতের সাথে সম্পর্কযুক্ত ছিল। এটা ছিল মুজাহিদ (রঃ), সুদ্দী (রঃ), 
ইবনে জুরাইজ (রঃ) প্রমুখ ম্নীষীর উক্তি । তাদের এই কথার ভিত্তিতে আল্লাহ 
পাকের ১৮/৪ 4/345) 5 -এই উক্তির ভাবার্থ হবে নিম্নরূপঃ “কিন্তু আমি 
তোমাদেরকে এরূপ অবস্থায় তাদের থেকে পরান্মুখ থাকার নির্দেশ দিয়েছি, যাতে 
ওটা তাদের জন্যে শিক্ষা ও উপদেশ হয়, হয়তো তারা এর ফলে সতর্ক হয়ে যাবে 
এবং ভবিষ্যতে আর এর পুনরাবৃত্তি করবে না। 

৭০। যারা নিজেদের দ্বীনকে ০১> 22/4 =. 
খেল-তামাশার বস্তুতে পরিণত 3 LSS nl 5 ন 
করেছে তুমি তাদেরকে বর্জন AAA 
করে চলবে, এই পার্থিব জগত ১৮! ++, 1০, 
তাদেরকে সম্মোহিত করে ১ 2/ ১এ০০ ০১০৪ 
ধোকায় নিপতিত করেছে, Lose Sl 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৭৬ পারাঃ ৭ 


কুরআন দ্বারা তাদেরকে 
উপদেশ দিতে থাক, যাতে “4 242" Eo 
কোন ব্যক্তি স্বীয় কৃতকর্মের Bd GoM 
জন্য ধ্বংস না হয়, আল্লাহ i, 40% hE 
ছাড়া তার কোন বন্ধু, গো ১2০2১১৯১৩৪ 
সাহায্যকারী ও সুপারিশকারী EA 2452.2 2/2 
থাকবে না, আর এই অবস্থার 2% J 3০15 
খীন না হয় যে, দুনিয়াভর 23.25 "2 
বিনিময় বস্তু দিয়েও মুক্তি FC ees EN Eee 
পেতে চাইলে সেই বিনিময় 4g ০/০০০ 
গহণ করা হবে না, তারা ৮-১ ৮১ =. 
এমনই লোক যে, নিজেদের AAA 
কর্মদোষে আটকা পড়ে গেছে, loli 
তাদের কুফরী করার কারণে 
তাদের শাস্তির জন্যে ফুটন্ত 
গরম পানীয় এবং যন্ত্রণাদায়ক 
শাস্তি রয়েছে। 
আল্লাহ তা'আলা রাসুলুল্লাহ (সঃ)-কে সম্বোধন করে বলেনঃ যারা দ্বীনকে 
খেল-তামাশার বস্তু বানিয়ে নিয়েছে তুমি তাদেরকে ছেড়ে দাও। কেননা, তারা 
ভয়াবহ শাস্তির দিকে এগিয়ে যাচ্ছে। এ জন্যেই মহান আল্লাহ বলেনঃ তুমি 
কুরআন কারীমের মাধ্যমে তাদেরকে উপদেশ দিতে থাক, আল্লাহর আযাব থেকে 
' ভয় প্রদর্শন কর, যাতে তাদেরকে তাদের দুষ্কার্যের কারণে ধ্বংস করে দেয়া না 
হয়। যহৃহাক (রঃ) } 7 শব্দকে (5 অর্থে ব্যবহার করেছেন। অর্থাৎ যেন সঁপে 
দেয়া না হয়। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, এর অর্থ হচ্ছে- যেন 
তাকে লাঞ্ছিত ও অপমানিত না করা হয়। কাতাদা (রঃ) বলেন যে, এর অর্থ 
হচ্ছে- যেন তাকে আটকিয়ে দেয়া না হয়। আর মুররা (রঃ) ও ইবনে যায়েদ 
(রঃ) এর অর্থ নিয়েছেন ‘পাকড়াও করা’ । এই সমুদয় উক্তির ভাবার্থ প্রায় একই । 
মোটকথা এই যে, ধ্বংসের জন্যে ছেড়ে দেয়া, কল্যাণ থেকে বিমুখ করা, উদ্দেশ্য 
সফল না করা ধরায় একই অর্থ । য্যেনু সুহান আল্লাহ এক জায়গায় 


272 hrs CESAR 


বলেনঃ eal TE St ne 4 অৰ্থাৎ “প্ৰত্যেক কাক্তি স্বীয় 


t “2333 28 
O AS (5 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ৭৭ পারাঃ ৭ 


কৃতকর্মের জন্যে আটককৃত, শুধু যার ডান হাতে আমল নামা দেয়া হবে সে 
নয়।” (৭88 ৩৮) 
292 7/772 


আল্লাহ পাকের উক্তিঃ LEE 32s (2 অৰ্থ “আল্লাহ ছাড়া 
তার কোন বন্ধু ও সুপারিশকারী থাকবে না।” যেমন মহান আল্লাহ আর এক 
জায়গায় বলেনঃ 


73290 22 733 \3/ 3777740919 (০ oo G37 282/ 2,75 
-Llll 3 O25 ALLY, Io Vy ad CY rb ol 5 ow 

অর্থাৎ “(মানুষের সাবধান হওয়া উচিত) এমন দিন আসার পূর্বে যেই দিন না 
ক্ৰয়-বিক্ৰয় চলবে, না বন্ধুত্ব থাকবে, না সুপারিশ চলবে, কাফিররা পূর্ণরূপে 
অত্যাচারী ।” 

77 7/3835 9/092? 377 

আল্লাহ তা'আলার উক্তিঃ (৫4১১52 ১ J॥-৪ ৪4১5 5,৪ অৰ্থাৎ আল্লাহর 

আযাব থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে যদি সে'দুনিয়াভর বিনয় বস্তু ও দিতে চায় 


তৃথাপি তা গ্রহণ করা হবে না ।,যেমন যেমন তিনি অন্যত্র বলেনঃ Rf Ve) 
Plz 3/9939 09 01399//999 99,7 

iN brs hi ob ? অর্থাৎ “নিশ্চয়ই যারা কাফির হয়ে 
থাকা অবস্থাতেই মারা গেল, রম তারা (২৭িনিয় ছিল) ঢা লোনা 


প্রদান করে তথাপি তা কখনও গ্রহণ করা হবে না।” (৩৪ ৯১) 


এরপর ঘোষিত হচ্ছে- তারা এমনই লোক যে, তারা নিজেদের কর্মদোষে 
আটকা পড়ে গেছে, তাদের জন্যে রয়েছে ফুটন্ত গরম পানীয় এবং যন্ত্রণাদায়ক 
শাস্তি । 


৭১। হে মুহাম্মাদ (সঃ!) তুমি বলে w 222 72332022 
দাও-আমরা কি আল্লাহ ছাড়া ১৪১৩ ০! 5 - -v\ 
এমন বস্তুর ইবাদত করবো, ‘22 Ad ALB IDA, 0 
যারা আমাদের কোন উপকার HOE PAF 
করতে পারবে না এবং 2 
আমাদের কোন ক্ষতিও করতে 3 ০১৫% Ve 
পারবে না? অধিকন্তু 

B22 $20 Ld 

BSA Es Syl SIS MLL 
9 কি tl (3 SSA 2/73 22) 

ব্যক্তির ন্যায় হবো যাকে rhs 


wwwi.islamfind.wordpress.com 


৭৩। 


সূরাঃ আন'আম ৬ 


শয়তান মকুভূমির মধ্যে 
বিভ্রান্ত করে ফেলেছে এবং যে 
মরছে? তার সঙ্গীগণ তাকে 
হিদায়াতের দিকে ডেকে 
বলছে-তুমি আমাদের সঙ্গে 
এসো, তুমি বল-আল্লাহর 
হিদায়াতই হচ্ছে সত্যিকারের 
সারা জাহানের প্রতিপালকের 
সামনে মাথা নত করার নির্দেশ 
দেয়া হয়েছে । 

৭২। আর তুমি নিয়মিতভাবে 
নামায কায়েম কর এবং সেই 
প্রভুকে ভয় করে চল যার 
নিকট তোমাদের সকলকে 
সমবেত করা হবে। 

সেই প্রতিপালকই 
আকাশমণ্ডলকে ও ভূ-মণ্ডলকে 
যথাযথভাবে সৃষ্টি করেছেন, 
যেদিন তিনি বলবেন হাশর 
হও; সেদিন হাশর হয়ে যাবে, 
তীর কথা খুবই যথার্থ 
বাস্তবানুগ; যেদিন শিঙ্গায় 
ফুৎকার দেয়া হবে, সেইদিন 
একমাত্র তাঁরই হবে বাদশাহী 
ও রাজত্ব, গোপন ও প্রকাশ্য 
হচ্ছেন প্রজ্ঞাময়, সর্ববিদিত । 


৭৮ 


পারাঃ ৭ 


Les 22591 2c 


AOE AEE 


co 2327 AE £32 


al Ss sl bs | ll 


L183 3,2) 22 3 
CEE 
oll we 

2 


24) 
cid 35 -vY 
24 7 107) 32 #9 
A338 22 

O Im 


1) ০/০ EXE AS Fa 
৯ 
P22 MARES 
Ji p21 PU 02011, 


টেৰ” B23 28 


feed ds LS SS 


2/22 2/9222 


i eh us 


3242 22 2? 


bear 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৭৯ পারাঃ ৭ 


মুশরিকরা মুসলমানদেরকে বলেছিল-তোমরা মুহাম্মাদের দ্বীনকে পরিত্যাগ 
কর। তখন আল্লাহ তা'আলা এই আয়াত অবতীর্ণ করেন । তিনি বলেনঃ হে 
মুহাম্মাদ (সঃ)! তুমি মুশরিকদেরকে বলে দাও-আমরা কি আল্লাহকে ছেড়ে এ 
সব মূর্তির পূজা করবো যারা আমাদের কোন উপকারও করতে পারবে না এবং 
কোন ক্ষতি করারও শক্তি তাদের নেই? কুফরী অবলম্বন করে কি আমরা উল্টো 
পথে ফিরে যাবো? অথচ আল্লাহ তা'আলা আমাদেরকে আলো দান করেছেন! 
তাহলে তো শয়তান যাকে পথভ্রষ্ট করেছে আমাদের দৃষ্টান্ত তার মতই হবে। 
অর্থাৎ ঈমান আনয়নের পর কুফরী অবলন্বন করা এরূপই যেমন একটি লোক 
সফররত অবস্থায় পথ ভুলে গেল এবং শয়তানরা তাকে পথভ্রষ্ট করলো । আর 
তার সঙ্গী সরল পথে রইলো এবং তাকে ডেকে বললোঃ আমাদের কাছে এসো ৷ 
আমরা সরল সোজা পথে রয়েছি। সে কিন্তু যেতে অস্বীকার করলো। এটা এ 
ব্যক্তি যে নবী (সঃ)-কে ভালভাবে জানা সত্বেও পথভ্রষ্টদের অনুসরণ করে কাফের 
হয়ে যাচ্ছে এবং নবী (সঃ) তাকে সোজা পথে আসার জন্যে ডাক দিচ্ছেন। এই 
পথ হচ্ছে ইসলামের পথ। 


[,24/ 3 এতে মূৰ্তি ও মূৰ্তিপূজকদের দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে এবং এঁ 
লোকদের দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে যারা তাদেরকে আল্লাহর হিদায়াতের দিকে 
ডাকতে রয়েছে। যেমন কেউ পথ ভুলে গেছে। অতঃপর কোন আহবানকারী 
তাকে ডাক দিয়ে বলছে- হে অমুক! তুমি পথের দিকে এসো । আর তার অন্য 
সাথী বলছে- তুমি বিভ্রান্ত হয়ো না, আমাদের সোজা পথের দিকে এসো । এখন 
সে যদি পূর্ববর্তী আহ্বানকারীর ডাকে সাড়া দিয়ে দেয় তবে সে তাকে নিয়ে গিয়ে 

ংসের গর্তে ফেলে দেবে। কিন্তু যদি অন্য সঙ্গীর কথা মেনে নেয় তবে সে 
তাকে সোজা ও হিদায়াতের পথে নিয়ে আসবে প্রথম আহ্বানকারী হচ্ছে 
জঙ্গলের শয়তানের অন্তর্ভুক্ত । এটা হচ্ছে এ ব্যক্তির দৃষ্টান্ত, যে আল্লাহর নিকট 
থেকে সরে গিয়ে মূর্তিপূজা করতে শুরু করে দেয় এবং ওর মধ্যেই মঙ্গল নিহিত 
আছে বলে মনে করে। আর যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন লজ্জিত 
হতে হবে । এটা হচ্ছে পথত্রষ্টকারী শয়তান যে তাকে তার বাপ-দাদার নাম নিয়ে 
এবং তার নাম নিয়ে ডাক দেয়। তখন সে তার অনুসরণ করতে শুরু করে দেয় 
এবং ওটাকেই কল্যাণকর বলে মনে করে। তখন শয়তান তাকে ধ্বংসের মধ্যে 
নিক্ষেপ করে। তাকে সে ক্ষুধা পিপাসায় কাতর করে জংগলে ঘুরিয়ে নিয়ে 
বেড়ায়, যাতে সে ধ্বংস হয়ে যায় । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ৮০ পারাঃ ৭ 


১৩> শব্দ দ্বারা হতবুদ্ধি লোককে বুঝানো হয়েছে। যেমন কোন লোক পথ 
ভুলে হতবুদ্ধি হয়ে ঘুরে বেড়ায় । হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, এর 
দ্বারা এ ব্যক্তিকে বুঝানো হয়েছে যে ব্যক্তি আল্লাহর হিদায়াত কবূল না করে 
শয়তানের অনুসরণ ও পাপের কাজ করে থাকে। অথচ তার সাথী তাকে 
হিদায়াতের দিকে আহ্বান করতে থাকে । মহান আল্লাহ্‌ বলেন যে, সে শয়তান 
কর্তৃক পথভ্রষ্ট ব্যক্তি যার ওলী হচ্ছে মানুষ ৷ আল্লাহর হিদায়াতই হচ্ছে প্রকৃত 
হিদায়াত এবং পথভ্রষ্টতা হচ্ছে ওটাই যার দিকে শয়তান ডেকে থাকে । এটা 
ইবনে জারীর (রঃ) বর্ণনা করেছেন। অতঃপর তিনি বলেনঃ সে এরই উপযোগী 
যে, তার সাথী তাকে পথভ্রষ্টতার দিকে আহ্বান করছে। আর সে ধারণা করছে 
যে ওটাই হচ্ছে সঠিক পথ । হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, এটা প্রকাশ্য 
আয়াতের উল্টো কেননা আল্লাহ তা'আলা বলেছেনঃ তার সফরের সঙ্গী তাকে 
হিদায়াতের দিকে আহ্বান করছে। সুতরাং এটা জায়েয নয় যে, ওটাকে পথভ্রষ্টতা 
বলা হবে, অথচ আল্লাহ তো ওটাকে হিদায়াত বলে খবর দিয়েছেন। আর ইবনে, 
জারীর (রঃ) যা বলেছেন রচনাভঙগী ওরই দাবীদার তা এই যে, ১ এর 
9 23 ৩59% এটা 4% হওয়ার কারণে এ -এর স্থানে রয়েছে। 
অর্থাৎ কিংকৰ্তব্যবিমূঢ়তা, পথভ্রষ্টতা এবং অজ্ঞতা ও মূর্খতার অবস্থায়, আর তার 
সঙ্গী সাথীরা এ পথেই চলছে এবং এঁ পথেই তাদেরকে আসতে বলছে, যেটাকে 
আল্লাহ পাক দৃষ্টান্তস্বরূপ বর্ণনা করেছেন। তখন এই বাক্যের অর্থ হবে-সে তাকে 
আহ্বানকৃত পথে যেতে অস্বীকার করছে এবং ওর দিকে মনোনিবেশ করছে না। 
যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে তাকে হিদায়াত করতেন এবং সোজা-সঠিক 
পথে পরিচালিত করতেন । এই জন্যেই তিনি বলেছেন-আল্লাহর হিদায়াতই হচ্ছে 
সঠিক হিদায়াত । যেমন তিনি অন্য জায়গায় বলেছেনঃ “যাকে আল্লাহ হিদায়াত 
করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না।” তিনি আর এক জায়গায় বলেছেনঃ 


72 L2u?3/ EE B77 32/0/44 G29 \N2 72 372 


“ns nl 3 LA or SH DY Dl SG ee se ofl 

অর্থাৎ “হে নবী (সঃ)! তুমি তাদেরকে হিদায়াতের উপর আনবার লোভ 
করলেও আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কে হিদায়াতের উপর আনতে পারে? 
এবং তাদের জন্যে কোন সাহায্যকারী নেই ।” (১৬৪ ৩৭) 


A2/N 2 wr 22/2 


ইরশাদ হচ্ছে- 9:১4 ১% ০১-4 0, অর্থাৎ আমাদেরকে সারা জাহানের 
প্রতিপালকের সামনে মার্থা নত করার নির্দেশ দেয়া হয়েছে। এর ভাবার্থ 
হচ্ছে-আমাদের প্রতি এই নির্দেশ রয়েছে যে, আমরা যেন আন্তরিকতার সাথে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৮১ পারাঃ ৭ 


তার ইবাদত করি, নামায সুপ্রতিষ্ঠিত করি, আল্লাহকে ভয় করি এবং সর্বাবস্থায় 
তাকওয়া অবলম্বন করি। কিয়ামতের দিন তারই কাছে সকলকে সমবেত করা 
হবে। তিনিই আকাশ ও যমীনকে ভারসাম্য রক্ষা করে সৃষ্টি করেছেন। তিনিই এ 
দু'টির মালিক । কিয়ামতের দিন তিনি শুধু €$ বা ‘হও’ বলবেন আর তখনি 


2230997,3, 
চোখের পলকে সমস্ত কিছুর অস্তিত্‌ পুনরায় এসে যাবে। এখানে CH 
25% -এই বাকে + শব্দকে হয়তো বা, -এর উপর ৮% বা সংযোনের 

232387797 290 
কারণে ৬ দেয়া হয়েছে। সেই সময় বাক্যের রূপ হবে $ J,4: ৯ fey 
BIG 


D9 -এইক্ূপ । অথবা +, শব্দকে এর উপর ভিত্তি করে 4 দেয়া হয়েছে যে, 


ওর সংযোগ হয়েছে ৩১/9 -এর উপর । যেহেতু সৃষ্টির সুচনা ও সৃষ্টির 
পুনরাবৃত্তির উল্লেখ করা হয়েছে। আর এটাই বেশী যুক্তিসঙ্গত বটে। কিংবা 


DAA 


BIL oN LL PO =; দেয়া 
হয়েছে। তখন বাক্যের রূপ হবে ১,5 5 4+ ০% 5313 এইরূপ । 

ইরশাদ হচ্ছে- 40014 730914, এখানে রয়েছে দু'টি বাক্য। এই উভয় 
বাক্যের 4 হচ্ছে এটা এর উপর ভিত্তি করে হয়েছে যে, এ দুটোই এ 
24 প 2/37 


sll -এর ৩£০ বা বিশেষণ হয়েছে। আর আল্লাহ তা'আলার উজ্তিঃ irs 
A BES 40a 4% হতে পারে। আবার এরও সম্ভাবনা 
রয়েছে যে, ১ 541/97 -এর ওটা 5% হবে। যেমন আল্লাহ 
পাক বলেনঃ 6 fd hifedY ০2 অৰ্থাৎ আজ রাজত্ব কার? আজ 
বল পরাকরযগাতরী একক দারাহাই রাজ সত 7 8 ১৬) যেমন মহান 


AON 


CIAL? 2 OLAS 2? SA 
EET SE UE TOTES 
উপর অত্যন্ত কঠিন bal 1” oy ২৬) 


93,9 


মুফাস্সিরগণ ১ 5 এই ব্যাপারে মতভেদ করেছেন। কেউ কেউ 
বলেছেন যে, 575 শব্দটি হচ্ছে £2 শব্দের বহুবচন। ইবনে জারীর (রঃ) বলেন, 
যেমন“; বলা হয় প্রাচীর বেষ্টিত শহরকে এবং এটা হচ্ছে -এর বহুবচন, 
অদ্বপ এটাও সঠিক কথা হচ্ছে এটাই যে, *,/ এর অর্থ হচ্ছে সেই শিঙ্গা যার 


শত 
wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৮২ পারাঃ ৭ 


মধ্যে হযরত ইসরাফীল (আঃ) ফুঁ দেবেন। ইবনে জারীর (রঃ) বলেন যে, সঠিক 
ওটাই যার উপর হাদীসে রাসূল (সঃ) দ্বারা আলোকপাত করা হয়েছে। অর্থাৎ 
রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “হযরত ইসরাফীল (আঃ) শিঙ্গা মুখে লাগিয়ে 
রয়েছেন । তিনি মাথা নীচু করে অপেক্ষমান রয়েছেন যে, কখন শিঙ্গায় ফুৎকার 
PS NA একজন গ্রাম্য লোকও রাসূলুল্লাহ (সঃ)-কে সিজ্ঞেস করেছিলঃ 

75 কি জিনিস? তখন তিনি উত্তরে বলেছিলেনঃ “এটা হচ্ছে শিঙ্গা, যাতে 
ককা নিযে বাজ লাজ 


একদা নবী (সঃ) সাহাবীদের সাথে বসেছিলেন। সেই সময় তিনি বলেনঃ 
আল্লাহ তা'আলা আকাশ ও পৃথিবী সৃষ্টি করার পর 2 বা শিঙ্গাকে সৃষ্টি করেন 
এবং তা তিনি হযরত ইসরাফীল (আঃ)-কে প্রদান করেন। ওটাতে তিনি মুখ 
লাগিয়ে রয়েছেন। তিনি আরশের দিকে তাকিয়ে আছেন। কখন শিঙ্গায় ফুৎকার 
দিয়া হয বা ভাগ ভাগতে যা রয়েছেন হমগত আব হা রা) 
বলেন, আমি তখন জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল (সঃ)! £৩ >-কি জিনিস? 
তিনি উত্তরে বললেনঃ “ওটা হচ্ছে শিঙ্গা ।” তিমি পুনরায় জিজ্ঞেস করলেনঃ “ওটা 
কিরূপ?” তিনি জবাব দিলেন, ওটা খুবই বড় । যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন 
তার শপথ! ওর প্রস্থ হচ্ছে আকাশ ও পৃথিবীর প্রস্থের সমান। ওতে তিনবার 
ফুৎকার দেয়া হবে। প্রথম ফুৎকার হবে ভয় ও সন্ত্রাস সৃষ্টির ফুৎকার। দ্বিতীয় 
ফুৎকার সবাইকে বেহুশ করে ফেলবে এবং তৃতীয় ফুৎকারের সময় সবাই 
as ate AES ue LEE 
নির্দেশ দিবেন তখন সারা দুনিয়ার লোক হতবুদ্ধি হয়ে পড়বে, তবে তিনি যাকে 
স্বাভাবিক অবস্থায় রাখবেন তার অবস্থা ঠিকই থাকবে ৷ দ্বিতীয় ফুৎকারের হুকুম 
না হওয়া পর্যন্ত প্রথম ফুৎকার চলতেই থাকবে, থামবে না । যেমন আল্লাহ 
তা'আলা এক জায়গায় বলেনঃ 


(72 08d Bern, kA i 
3 0; wi ls ০ Nl NY 
অৰ্থাৎ Re AEG MT MERE যাতে শ্বাস 
গ্রহণেরও অবকাশ হবে না।” (৩৮৪ ১৫) ওটা একটা ভীষণ ও উচ্চ শব্দ হবে, 
যার ফলে পাহাড় মেঘের মত উড়তে থাকবে এবং যমীন হেলতে দুলতে থাকবে। 
যেমন নড়বড়ে নৌকাকে সমুদ্রের তরঙ্গ চারদিকে হেলাতে দুলাতে থাকে এবং 
যেমন ছাদে লটকান লণ্ঠনকে বাতাস দোল দিতে থাকে। যেমন মহান আল্লাহ 


5 229% /2 


বলেনঃ . i Sa (৭৯৪ ৬)অর্থাৎ “যেই দিন কম্পনকারী বস্তু 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন‘আম ৬ ৮৩ পারাঃ ৭ 


প্রকম্পিত করবে । যার পর আর এক পশ্চাদগামী বস্তু এসে পড়বে । সেই দিন 
সবাই ভীষণ আতংকিত হবে। লোকেরা পড়ে যাবে। মায়েরা দুগ্ধপোষ্য 
শিশুদেরকে ভুলে যাবে। গর্ভবতী স্ত্রীলোকদের গর্ভপাত হয়ে যাবে। ভয়ে ছেলেদের 
E00 MEET CEC Cs 
প্রান্তে পালিয়ে যাবে। কিন্তু ফেরেশতাগণ তাদেরকে মেরে মেরে ফিরিয়ে 
আনবেন । একে অপরকে ডাকতে থাকবে, কিন্তু আল্লাহ ছাড়া কেউ কাউকেও 
আশ্রয় দিতে পারবে না । মানুষ এরূপ ভয় ও সন্ত্রাসের মধ্যে থাকবে এমন সময় 
যমীন প্রত্যেক কোণ থেকে ফাটতে শুরু করবে। সেই সময় এমন ভয়াবহ 
অবস্থার সৃষ্টি হবে যা পূর্বে কখনও দেখা যায়নি । এমন ব্যাকুলতা ও সন্ত্রাস দেখা 
দেবে যা একমাত্র আল্লাহই জানেন। তারপর মানুষ আকাশের দিকে তাকাতে 
থাকবে। তখন তারা দেখতে পাবে যে, ওর টুকরাগুলো উড়তে রয়েছে। 
তারকাগুলো নিক্ষিপ্ত হবে। চন্দ্র ও সূর্য কৃষ্ণ বর্ণ ধারণ করবে৷” রাসুলুল্লাহ (সঃ) 
বলেন যে, মৃত লোকেরা এর কোন সংবাদই রাখবেন না। হযরত আবু হুরাইরা 


পণ 


ক ) বলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আল্লাহ তা'আলা তো বলেছেন- (5% 
ln ESIGN GL অৰ্থাৎ “আল্লাহ যাদেরকে চাইবেন 
তারা ছাড়া আকাশ ও পৃথিবীতে যারা রয়েছে তারা সবাই হতবুদ্ধি হয়ে পড়বে ৷” 
(২৭৪ ৮৭) তাহলে তিনি সেই দিন কাদেরকে হতবুদ্ধি হওয়া থেকে মুক্ত 
রাখবেন? রাসুলুল্লাহ (সঃ) উত্তরে বলেনঃ তারা হচ্ছে শহীদ । হতবুদ্ধি এবং ভীত 
সন্ত্রস্ত তো হয় জীবিত লোকেরা । আর শঙ্থ।দেরা জীবিত বটে, কিন্তু তারা অবস্থান 
করছে আল্লাহ তা'আলার নিকট, আল্লাহ তাদেরকে জীবিকা দান করছেন। তিনি 
সেই দিনের সন্ত্রাস থেকে তাদেরকে রক্ষা করবেন। কেননা, ওটা তো হচ্ছে 
আল্লাহর আযাব । আর তার আযাব তো বর্ষিত হবে অসৎ লোকদের উপর । 


7383228797 


এটাকেই আল্লাহ ...... Lon bis (২২৪ ২) -এই আয়াতে বর্ণনা করেছেন 

যে, সেই দিন প্রত্যেক দুঞ্ধবতী স্ত্রী লোক তার দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং 
প্রত্যেক গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে। আল্লাহ যতদিন চাইবেন ততদিন তারা 
এই আযাবে ডুবে থাকবে। দীর্ঘদিন পর্যন্ত এই অবস্থা থাকবে তারপর আল্লাহ 
পাক হযরত ইসরাফীল (আঃ)-কে জ্ঞান লোপকারী ফুৎকার দেয়ার নির্দেশ 
দিবেন । ফলে সমস্ত আকাশবাসী ও যমীনবাসী অজ্ঞান হয়ে পড়বে । তবে আল্লাহ্‌ 
যাকে চাইবেন তার জ্ঞান ঠিকই থাকবে৷ মৃত্যুর ফেরেশতা আল্লাহ তাআলার 
নিকট এসে বলবেনঃ “হে আল্লাহ! সবাই মরে গেছে।” আল্লাহ তো জানেনই । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৮৪ পারাঃ ৭ 


তবু তিনি জিজ্ঞেস করবেনঃ “অবশিষ্ট কে আছে?” তিনি বলবেনঃ “অবশিষ্ট 
একমাত্র আপনি আছেন। আপনার তো কখনও মৃত্যু হবে না। তা ছাড়া আরশ 
বহনকারী ফেরেশতাগণও বাকী রয়েছেন। আর বাকী রয়েছেন জিবরাঈল এবং 
মিকাঈলও ৷ বাকী আমিও রয়েছি।” তখন আল্লাহ তা'আলা বলবেনঃ “জিবরাঈল 
ও মীকাঈলের তো মৃত্যু হওয়া উচিত।” তখন আরশ বলে উঠবেঃ “হে আমার 
প্রভু! জিবরাঈল এবং মীকাঈলও মরে যাবেন?” আল্লাহ তা‘আলা উত্তরে বলবেনঃ 
“কথা বলো না । আরশের নীচে যত কিছু আছে সবাইকেই মরতে হবে” মৃত্যুর 
ফেরেশ্তা পুনরায় আরয করবেন- “হে প্রভু! জিবরাঈল এবং মীকাঈলও মরে 
গেছেন।” আল্লাহ জিজ্ঞেস করবেনঃ “এখন আর কে বাকী আছে?” তিনি উত্তরে 
বলবেনঃ “বাকী আছেন আপনি, আপনার তো মৃত্যু নেই। এখন আমি বাকী 
আছি এবং বাকী আছেন আরশ বহনকারী ফেরেশতাগণ ৷” তখন আল্লাহ 
তা'আলা বলবেনঃ “আরশ বহনকারীদেরকেও তো মরতে হবে।” তারাও মরে 
যাবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেনঃ “এখন বাকী আছে কে?” আয্রাঈল 
(মৃত্যুর ফেরেশতা) তখন বলবেনঃ “মৃত্যুবরণ না কারী আপনি বাকী আছেন, 
আর বাকী আছি আমি ৷” আল্লাহ তা'আলা তখন ইসরাফীলের নিকট থেকে শিঙ্গা 
নিয়ে নেয়ার জন্যে আরশকে হুকুম করবেন এবং ইসরাফীল (আঃ)-কে তিনি 
বলবেনঃ “তুমিও আমার মাখলূক, সুতরাং তুমিও মরে যাও” তিনি তৎক্ষণাৎ 
মরে যাবেন এবং একমাত্র আল্লাহই অবশিষ্ট থাকবেন যিনি এক, অমুখাপেক্ষী, 
তার কোন সন্তান নেই এবং তিনিও কারও সন্তান নন। তারপর আসমান ও 
যমীনকে জড়িয়ে নেয়া হবে যেমনভাবে ‘তূমার’কে জড়িয়ে নেয়া হয়। ও দু'টোকে 
তিনবার খুলে দেয়া হবে এবং তিনবার জড়িয়ে নেয়া হবে তারপর মহান আল্লাহ্‌ 
বলবেনঃ “আমি জাব্বার (সর্ব শক্তিমান ও বিজয়ী), আমি জাব্বার, আমি 
জাব্বার।” এরপর তিনবার তিনি উচ্চস্বরে বলবেনঃ “আজকের দিন রাজত্ 
কারঃ” উত্তর দেবে কে? সুতরাং স্বয়ং তিনিই বলবেনঃ “আজকের দিন আল্লাহরই 
রাজত্ৃ্‌ যিনি একক ও প্রবল পরাক্রান্ত ।” 


অতঃপর তিনি দ্বিতীয় যমীন ও আসমান সৃষ্টি করবেন, anliei R 
এবং দীর্ঘ করবেন । ও দু’টোর মধ্যে কোন বক্রতা ও ক্রটি থাকবে না। তারপর 
আল্লাহ তা'আলার পক্ষ থেকে মাখলূকের প্রতি এক ভীষণ শব্দ হবে। তখন 
নতুনভাবে সৃষ্ট যমীনে সবাই পূর্বের মত হয়ে যাবে। যারা যমীনের মধ্যে ছিল 
তারা যমীনের মধ্যেই হবে এবং যারা বাইরে ছিল তারা বাইরেই হবে। অতঃপর 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন‘আম ৬ ৮৫ পারাঃ ৭ 


আরশের নীচ থেকে আল্লাহ পানি বর্ষণ করবেন। আকাশকে তিনি পানি বর্ষণের 
নির্দেশ দিবেন। চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি বর্ষিত হতে থাকবে। তারপর তিনি 
দেহগুলোকে নির্দেশ দিবেন যে, ওগুলো যেন যমীন থেকে এমনভাবে প্রকাশিত 
হয় যেমনভাবে ঘাসপাতা ও শাক-শজী অঙ্কুরিত হয়। যখন দেহগুলো পূর্বের ন্যায় 
পরিপূর্ণ হয়ে যাবে তখন সর্বপ্রথম আরশের ফেরেশৃ্তাদেরকে জীবিত করা হবে। 
আল্লাহ ইসরাফীল (আঃ)-কে শিঙ্গা গ্রহণ করতে বলবেন। তিনি তা গ্রহণ 
করবেন। তারপর মহান আল্লাহ জিবরাঈল (আঃ) ও মীকাঈল (আ)-কে জীবিত 
করবেন। এরপর আত্মাগুলোকে ডাক দেয়া হবে। মুসলমানদের আত্মা আলোর 
মত চমকিতে থাকবে । আর কাফিরদের আত্মা অন্ধকারের ন্যায় থাকবে। এই 
সবকে নিয়ে শিঙ্গার মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ তা'আলা হযরত ইসরাফীল 
(আঃ)-কে হুকুম করবেন যে, পুনজীর্বনের জন্যে যেন শিঙ্গায় ফুৎকার দেয়া হয়। 
সুতরাং শিঙ্গায় ফু দেয়া হবে, ফলে রূহগুলো মৌমাছির মত তীব্র বেগে বেরিয়ে 
আসবে। তাদের দ্বারা যমীন ও আসমান ভরে যাবে। এরপর আল্লাহ্‌ তা'আলা 
রূহগুলোকে দেহের ভিতর প্রবেশ করার নির্দেশ দিবেন। তখন দুনিয়ার সমস্ত রূহ 
নিজ নিজ দেহের মধ্যে প্রবেশ করতে শুরু করবে এবং দেহগুলোর মধ্যে নাকের 
ছিদ্বের পথ হয়ে যাবে, যেমন কোন সর্পদষ্ট ব্যক্তির দেহের মধ্যে বিষ অনুপ্রবেশ 
করে থাকে। তারপর যমীন ফাটতে শুরু করবে এবং মানুষেরা উঠে উঠে 
নিজেদের প্রতিপালকের দিকে মুখ করবে । রাসূলুল্লাহ (সঃ) বলেন, সর্বপ্রথম 
আমার কবর খুলে যাবে। মহান আল্লাহর দিকে চলে যাব । কাফিররা বলবেঃ 
‘এদিন তো বড় কঠিন বলে মনে হচ্ছে।’ লোকেরা সব উলঙ্গ হয়ে থাকবে। তারা 
সবাই একই জায়গায় দণ্ডায়মান হবে। সত্তর বছর পর্যন্ত এই অবস্থাই থাকবে। 
আল্লাহ তা'আলা তাদের দিকে দেখবেনও না এবং কোন ফায়সালাও করবেন না। 
লোকেরা ক্রন্দন এবং বিলাপ করতে থাকবে। তাদের অশ্রু শেষ হয়ে যাবে। 
তখন তাদের চক্ষু দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকবে নিজেদের শরীরের ঘামে 
তারা ভিজে যাবে। ঘাম এতো বেশী ঝরবে যে, সেই ঘামের পানিতে তাদের 
থুতনী পর্যন্ত ডুবে যাবে । লোকেরা পরস্পর বলাবলি করবে যে, আল্লাহর নিকট 
সুপারিশের জন্যে কাউকে পাঠানো হোক, যেন তিনি কোন মীমাংসা করে দেন। 
তারা তখন পরস্পর মন্তব্য করবে যে, পিতা আদম (আঃ) ছাড়া কে এমন আছেন 
যিনি আল্লাহর সামনে কথা বলার সাহস রাখেন? আল্লাহ তাআলা তাকে নিজের 
হাতে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে রূহ ফুঁকেছেন। আর সর্বপ্রথম তিনি তাঁর 
সাথে কথা বলেছেন। অতঃপর তারা হযরত আদম (আঃ)-এর কাছে যাবে এবং 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আর্ন‘আম ৬ ৮৬ পারাঃ ৭ 


নিজেদের উদ্দেশ্য পেশ করবে তিনি সুপারিশ করতে অস্বীকৃতি জানাবেন এবং 
বলবেনঃ “আমি এর যোগ্য নই ।” অতঃপর তারা পৃথক পৃথকভাবে এক একজন 
নবীর কাছে যাবে৷ যার কাছেই যাবে তিনিই অস্বীকার করবেন । রাসূলুল্লাহ (সঃ) 
বলেন, এরপর তারা আমার কাছে আসবে। আমি তখন যাবো এবং ‘ফাহস’ -এর 
উপর সিজদায় পড়ে যাবো । হযরত আবু হুরাইরা (রাঃ) জিজ্ঞেস করেন, “হে 
আল্লাহর রাসূল (সাঃ) ‘ফাহস’ কি জিনিস?” তিনি উত্তরে বলেন, ওটা হচ্ছে 
আরশের সামনের অংশ । তখন আল্লাহ তা'আলা একজন ফেরেশতা পাঠাবেন। 
তিনি আমাকে আমার বাহু ধরে উঠাবেন। মহামহিমান্বিত আল্লাহ আমাকে 
সম্বোধন করে বলবেনঃ “তুমি কি বলতে চাও?” আমি আরয করবো- হে আমার 
প্রভূ! আপনি আমাকে সুপারিশ করার অধিকার দানের ওয়াদা করেছেন। অতএব 
এই অধিকার আমাকে দান করুন এবং লোকদের মধ্যে ফায়সালা করুন৷ আল্লাহ 
পাক তখন বলবেনঃ “আচ্ছা ঠিক আছে। তুমি সুপারিশ করতে পার এবং আমি 
লোকদের মধ্যে ফায়সালা করবো” রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ আমি তখন ফিরে 
এসে লোকদের সাথে দাড়িয়ে যাবো । আমরা সব দাড়িয়েই থাকবো.-এমন সময় 
হঠাৎ আকাশ থেকে এক ভীষণ শব্দ আসবে । আমরা চিন্তান্রিত হয়ে পড়বো। 
পৃথিবীবাসী দানব ও মানবের দ্বিগুণ সংখ্যক ফেরেশতা আকাশ থেকে অবতরণ 
করবেন তারা যমীনের নিকটবর্তী হবেন । যমীন তাদের আলোতে উজ্জ্বল হয়ে 
উঠবে ৷ তারা সারিবদ্ধভাবে দাড়িয়ে যাবেন । আমরা তাদেরকে জিজ্ঞেস করবো- 
আপনাদের মধ্যে কি মহান আল্লাহ রয়েছেন? তারা উত্তরে বলবেনঃ “না, তবে 
তিনি অবশ্যই আসবেন” দ্বিতীয়বার আকাশ থেকে ফেরেশতাগণ অবতরণ 
করবেন। তাদের সংখ্যা পূর্বের অবতারিত ফেরেশতাদের সংখ্যার দ্বিগুণ এবং 
দানব ও মানবের সংখ্যার দ্বিগুণ হবে। যমীন তাদের আলোকে চমকিত হয়ে 
উঠবে ৷ তারা দাড়িয়ে যাবেন । আমরা জিজ্ঞেস করবো- আল্লাহ কি আপনাদের 
মধ্যে রয়েছেন? তারা জবাবে বলবেনঃ “না, তবে তিনি অবশ্যই এসে পড়বেন!” 
তারপর তৃতীয়বার ওর চেয়েও দ্বিগুণ সংখ্যক ফেরেশতা অবতরণ করবেন । তখন 
মহাপ্রতাপাণ্বিত ও মহামহিমাব্বিত আল্লাহ মেঘের ছত্র লাগিয়ে আটজন ফেরেশতা 
দ্বারা স্বীয় তখৃত বহন করিয়ে নিয়ে তাশরিফ আনবেন, অথচ এখন তো তার 
তথখ্ত চারজন ফেরেশতা বহন করতে রয়েছেন। তাদের পা যমীনের সর্বশেষ 
স্তরের তলায় রয়েছে। আসমান ও যমীন হচ্ছে তাদের দেহের অর্ধাংশের সমান। 
আল্লাহ তা'আলার আরশ তাদের স্কন্ধের উপর রয়েছে। তাদের মুখে তাসবীহ ও 
তাহমীদ উচ্চারিত হতে থাকবে । তারা বলতে থাকবেনঃ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৮৭ পারাঃ ৭ 


2A232289 I3/7/7 7 972 29/79 29 
si SAL gs SE EIN pr a3 IE 
9 939 5 ISA 2929 972929 fe 
(EET গোঁ ef) EET Lata) ~~ ৩% uo EE Y sl cl 
73/73 Ue L223 94 7 7 গ, /? ৰ 7230742 934 
sl ESI Et) BLN 2 sted 5 i 25 94 
SETAE 222° 4 


Y7 Del Cs HI 


ME AEE NS SE 
অধিকারী । আমরা পবিত্রতা বর্ণনা করছি তারই যিনি রাজ্য, রাজত্ব ও আধ্যাত্মিক 
জগতের মালিক । আমরা তারই পবিত্রতা বর্ণনা করছি যিনি মৃত্যুবরণ করেন না। 
আমরা তারই পবিত্রতা ঘোষণা করছি যিনি সমস্ত মাখলূকের মৃত্যু ঘটিয়ে থাকেন 
কিন্তু নিজে মৃত্যুবরণ করেন না। আমরা তারই তসবীহ পাঠ করছি। তিনি 
পবিত্র, তিনি পবিত্র, তিনি পবিত্র । আমরা আমাদের মহান প্রভুর পবিত্রতা বর্ণনা 
করছি যিনি ফেরেশ্তামণ্ডলী ও রূহের (জিবরাঈল আঃ-এর) প্রভু । আমরা 
আমাদের সর্বোচ্চ প্রভুর পবিত্রতা বর্ণনা করছি যিনি সারা মাখলূকের মৃত্যু ঘটিয়ে 
থাকেন কিন্তু নিজে মৃত্যুবরণ করবেন না।” তারপর আল্লাহ তা'আলা স্বীয় 
কুরসীর উপর উপবেশন করবেন। একটা শব্দ হবে- “হে দানব ও মানবের দল! 
তোমাদেরকে সৃষ্টি করার পর থেকে আজ পর্যন্ত আমি নীরব ছিলাম । তোমাদের 
কথা শুনে এসেছি এবং তোমাদের কাজকর্ম দেখে এসেছি । এখন তোমরা নীরব 
থাক । তোমাদের আমলের সহীফা তোমাদেরকে পাঠ করে শুনানো হবে। যদি 
ওটা ভাল সাব্যস্ত হয় তবে আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করবে। আর যদি 
মন্দ হয় তবে নিজেদেরকেই তিরস্কার করবে৷” অতঃপর আল্লাহ তা'আলা 
জাহান্নামকে নির্দেশ দিবেন, তখন ওর মধ্যে ভীষণ কৃষ্ণকায় এক আকৃতি দেখা 
দেবে। তখন আল্লাহ তাআলা বলবেনঃ “হে আদম সন্তান! আমি কি 
তোমাদেরকে বলিনি যে, তোমরা শয়তানের উপাসনা করবে না। কারণ, সে 
তোমাদের প্রকাশ্য শত্রু? এটা সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে দেয়া 
হয়েছিল এবং যাকে তোমরা অবিশ্বাস করতে ৷ সুতরাং হে পাপীর দল! সৎ 
লোকদের থেকে এখন তোমরা পৃথক হয়ে যাও ৷” একথা বলে আল্লাহ তা'আলা 
উস্মতদেরকে পৃথক করে দিবেন। এরশাদ হচ্ছে- ‘হে নবী (সঃ)! তুমি প্রত্যেক 
ভন্বতকে জানুর ভরে পতিত দেখতে পাবে। প্রত্যেক উন্মতের পাশে তার 
আমলনামা থাকবে এবং স্বীয় কৃতকর্মের প্রতিফল পাবে। এরপর আল্লাহ স্বীয় 
মাখলূকের মধ্যে ফায়সালার কাজ শুরু করবেন। কিন্তু জ্বীন ও মানুষের বিচার 
তথনও শুক্ৰ হবে না। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৮৮ পারাঃ ৭ 


প্রথমে আল্লাহ হিস ও চতুষ্পদ জন্তুর বিচার শুরু করবেন। এমন কি এক 
অত্যাচারী শিং বিশিষ্ট ছাগলের অত্যাচারের প্রতিশোধও অন্য ছাগলের দ্বারা গ্রহণ 
করাবেন। শেষ পর্যন্ত যখন তিনি জস্তুগুলোকে সম্বোধন করে বললেনঃ “তোমরা 
মাটি হয়ে যাও” এ দেখে কাফিররা বলবেঃ “হায়! আমরাও যদি মাটি হয়ে 
যেতাম তবে এই শাস্তি থেকে বাচতে পারতাম” অতঃপর বান্দাদের বিচারকার্য 
শুরু হবে। সর্বপ্রথম হত্যা ও খুনের মোকদ্দমা পেশ করা হবে। তখন এমন 
প্রত্যেক নিহত ব্যক্তি আসবে যাকে আল্লাহর পথে হত্যাকারী হত্যা করেছিল; 
আল্লাহ তাআলা হত্যাকারীকে হুকুম করবেন তখন সে এঁ নিহত ব্যক্তির মাথা 
উঠিয়ে নেবে। এঁ মাথা তখন বলবেঃ “হে আল্লাহ! একে জিজ্ঞেস করুন, কেন সে 
আমাকে হত্যা করেছিল?” আল্লাহ তখন তাকে জিজ্ঞেস করবেন (অথচ আল্লাহ 
নিজেই জানেন)ঃ “কেন তাকে হত্যা করেছিলে?” সেই গাযী তখন বলবেঃ “হে 
আল্লাহ! আপনার মর্যাদা ও আপনারই নামের জন্যে ৷” তখন আল্লাহ তা'আলা 
বলবেনঃ “তুমি সত্য বলেছো” সেই সময় তার মুখমণ্ডল সূর্যের আলোকের মত 
চমকাতে থাকবে। ফেরেশতাগণ তাকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। 
অনুরূপভাবে অন্যান্য নিহতগণ নিজ নিজ নাড়ি ভূড়ি মাথায় নিয়ে আসবে ৷ আল্লাহ 
পাক ওদের হত্যাকারীদের জিজ্ঞেস করবেন- “কেন হত্যা করেছিলে?” তারা 
উত্তরে বলতে বাধ্য হবে যে, নিজের নাম ও খ্যাতির উদ্দেশ্যে । তখন আল্লাহ্‌ 
তাআলা বলবেনঃ “ধ্বংস হয়ে যাও” মোটকথা, প্রত্যেক নিহত ব্যক্তির 
মোকদ্দমা পেশ করা হবে এবং বিচার হবে। প্রত্যেক অত্যাচারের প্রতিশোধ 
অত্যাচারী থেকে নেয়া হবে যে অত্যাচারীকে আল্লাহ ইচ্ছা করবেন শাস্তি দেবেন 
এবং যার উপর ইচ্ছা রহমত বর্ষণ করবেন । তারপর সারা মাখলুকের বিচার করা 
হবে এবং এমন কোন অত্যাচারী অবশিষ্ট থাকবে না যে, সে অত্যাচারী থেকে 
প্রতিশোধ গ্রহণ করেনি। এমন কি যে ব্যক্তি দুধে পানি মিশিয়ে বিক্রি করতো 
এবং বলতো যে, দুধ খীটি, তাকেও শাস্তি দেয়া হবে। আর ক্রেতাকে তার পুণ্য 
দেয়া হবে। এই কার্য সমাপ্তির পর এক আহ্বানকারী আহ্বান করবে যা সারা 
মাখলুূক শুনতে পাবে। সেই আহ্বান হবে নিম্নরূপঃ 

“প্রত্যেক দল যেন নিজ নিজ মা’বুদের কাছে চলে যায় এবং তার অঞ্চল চেপে 
 ধরে।” তখন এমন কোন মূর্তিপূজক থাকবে না যার সামনে তার মূর্তি লাঞ্ছিত 
অবস্থায় পড়ে না থাকবে। এঁদিন একজন ফেরেশৃ্তা হযরত উযায়ের (আঃ)-এর 
রূপ ধরে আসবেন এবং আর একজন ফেরেশতা হযরত ঈসা ইবনে মারইয়াম 
(আঃ)-এর রূপ ধরে আগমন করবেন। তখন ইয়াহুদীরা হযরত উযায়ের 


wwu.islamfind.wordpress.com 


সুরাঃ আন‘আম ৬ ৮৯ পারাঃ ৭ 


(আঃ)-এর পিছনে চলে আসবে এবং খ্রীষ্টানেরা আসবে হযরত ঈসা (আঃ)-এর 
পিছনে ৷ অতঃপর তাদের এই কল্পিত মা’বুদ তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে 
যাবে। তখন তারা বলবে যে, যদি ওরা তাদের প্রকৃত মা’বূদ হতো তবে 
তাদেরকে কখনও জাহান্নামে নিয়ে যেতো না । তারা জাহান্নামে চিরকাল অবস্থান 
করবে। এখন শুধু মুমিনরাই বাকী থাকবে এবং তাদের মধ্যে মুনাফিকরাও 
থাকবে। আল্লাহ তাআলা নিজের ইচ্ছামত পরিবর্তিত আকৃতিতে তাদের কাছে 
আসবেন এবং বলবেনঃ “হে লোক সকল! সবাই নিজ নিজ মা’বুদের সাথে 
মিলিত হয়েছে। সুতরাং তোমরাও যাদের ইবাদত করতে তাদের সাথে মিলিত 
হও।” তখন মুনাফিক মিশ্ৰিত মুমিনরা বলবেঃ “আল্লাহর শপথ! আমাদের 
মা’বূদ তো আপনিই ছিলেন। আপনাকে ছাড়া আমরা আর কাউকেও মানতাম 
না।” এরপর আল্লাহ তাআলা তাদের নিকট থেকে সরে যাবেন। অতঃপর তিনি 
নিজেই প্রকৃত দীপ্তি ও জীকজমকের সাথে আসবেন এবং যতক্ষণ চাইবেন 
ততক্ষণ তাদের থেকে সরে থাকবেন । তারপর তিনি তাদের সামনে আসবেন 
এবং পুনরায় বলবেনঃ “হে লোকেরা! সবাই নিজ নিজ মা’বুদের সাথে মিলিত 
হয়েছে। সুতরাং তোমাদের মা’বূদের সাথে মিলিত হও” তারা বলবেঃ 
“আল্লাহর শপথ! আপনি ছাড়া আমাদের অন্য কোন মা’বুদ নেই । আমরা 
একমাত্র আপনারই ইবাদত করতাম ৷” তখন আল্লাহ পাক তাদের পায়ের গোছা 
খুলে দেবেন। এবং মর্যাদা গুণে তাদের কাছে এটা স্পষ্ট হয়ে উঠবে যে, তার 
মা’বূদ তিনিই । তারপর সবাই মাথার ভরে সিজদায় পড়ে যাবে। কিন্তু 
মুনাফিকরা পিঠের ভরে পড়বে সিজদার জন্যে তারা ঝুঁকে পড়তে পারবে না। 
তাদের পিঠ গাভীর পিঠের মত সোজা হয়ে থাকবে। যখন আল্লাহ তাআলা 
তাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুকুম করবেন । তখন তাদের সামনে পুলসিরাত 
এসে পড়বে । ওটা তরবারীর ধারের চেয়ে তীক্ষু হবে। ওর স্থানে স্থানে আকড়া ও 
কাটা থাকবে এবং অত্যন্ত পিচ্ছিল ও বিপজ্জনক হবে। ওর নীচে আরও একটি 
পিচ্ছিল সেতু থাকবে ভাল লোকেরা চক্ষের পলকে দ্রুত গতিতে ওটা পার হয়ে 
যাবে। যেমন বিদ্যুৎ চমকিত হয় বা প্রবল বেগে বায়ু প্রবাহিত হয় অথবা 
দ্রুতগামী ঘোড়া কিংবা দ্রুত দৌড়ালু মানুষ চলে থাকে। কতগুলো লোক তো 
সম্পূর্ণরূপে অক্ষত থাকবে ও পরিত্রাণ পেয়ে যাবে। কতগুলো লোক আহত হবে 
এবং বহু লোক কেটে জাহান্নামে পড়ে যাবে। অতঃপর জান্নাতীদেরকে যখন 
জান্নাতে পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করা হবে তখন তারা বলবেঃ “আমাদের জন্যে 
আল্লাহর নিকট সুপারিশ করবে কে?” তারা হযরত আদম (আঃ)-এর নিকট 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ৯০ পারাঃ ৭ 


গিয়ে সুপারিশের আবেদন জানাবে । তখন তিনি নিজের পাপের কথা উল্লেখ করে 
বলবেনঃ “আমার এর যোগ্যতা নেই । তোমরা হযরত নূহ (আঃ)-এর নিকট 
যাও। তাকে আল্লাহর প্রথম রাসূল বলা হয়।” লোকেরা তখন হযরত নূহ 
(আঃ)-এর কাছে যাবে। তিনিও নিজের অপরাধের কথা উল্লেখ করে বলবেনঃ 
“আমার তো এই কাজের যোগ্যতা নেই । তোমরা হযরত ইবরাহীম (আঃ)-এর 
কাছে যাও। আল্লাহ তা'আলা তাকে নিজের বন্ধু বলেছেন।’”’ তারা তার কাছে 
যাবে। তিনিও নিজের দোষের কথা উল্লেখ করে বলবেনঃ “তোমরা হযরত মূসা 
(আঃ)-এর কাছে যাও । আল্লাহ তা'আলা তার সাথে কথা বলেছেন এবং তার 
উপর তাওরাত অবতীর্ণ করেছেন” তারা তখন হযরত মূসা (আঃ)-এর কাছে 
যাবে এবং সুপারিশের জন্যে আবেদন করবে । তিনি নিজের হত্যার পাপের কথা 
উল্লেখ করে বলবেনঃ “আমি এই কাজের যোগ্য নই । তোমরা বরং হযরত ঈসা 
রূহুল্লার (আঃ) কাছে যাও । তিনি আল্লাহর রূহ ও তাঁর কালেমা ৷” হযরত ঈসাও 
(আঃ) বলবেনঃ “না, আমি এ কাজের যোগ্য নই ৷ তোমরা হযরত মুহাম্মাদ 
(সঃ)-এর কাছে যাও ৷” রাসূলুল্লাহ (সঃ) বলেন- তখন লোকেরা আমার কাছে 
আসবে ৷ আল্লাহ তা'আলা আমাকে শাফা‘আতের অধিকার দিয়েছেন এবং ওয়াদা 
করেছেন। আমি জান্নাতের দিকে যাবো এবং জান্নাতের দরজায় করাঘাত 
করবো। জান্নাতের দরজা খুলে যাবে এবং আমাকে অভ্যর্থনা জানানো হবে। 
জান্নাতে প্রবেশ করে আমি আল্লাহ পাকের দিকে দৃষ্টিপাত করবো এবং সিজদায় 
পড়ে যাবো । আল্লাহ তা'আলা আমাকে এমন তাহমীদ ও তামজীদের অধিকার 
দান করবেন যা তিনি অন্য কাউকেও শিখিয়ে দেননি । অতঃপর তিনি বলবেনঃ 
“হে মুহাম্মাদ (সঃ)! মাথা উঠাও সুপারিশ করতে হয় কর । তোমার সুপারিশ 
কবুল করা হবে এবং তোমার আবেদন মঞ্জুর করা হবে।" আমি তখন আমার 
মাথা উঠাবো। আল্লাহ জিজ্ঞেস করবেনঃ “কি বলতে চাও?” আমি বলবো, হে 
আমার প্রভু! আপনি আমাকে সুপারিশ করার অধিকার দিয়েছেন। জান্নাতীদের 
ব্যাপারে আমার শাফা‘আত কবূল করুন! তারা যেন জান্নাতে প্রবেশ করতে 
পারে। তখন তিনি বলবেনঃ “ঠিক আছে, আমি অনুমতি দিলাম । এই লোকগুলো 
জান্নাতে প্রবেশ করতে পারে।” নবী (সঃ) বলেনঃ আল্লাহর শপথ! দুনিয়ায় 
তোমরা তোমাদের বাসস্থান ও স্ত্রীদেরকে যেমন চিনতে পার তার চেয়ে 
তাড়াতাড়ি তোমরা তোমাদের জান্নাতের বাসস্থান ও স্ত্রীদেরকে চিনতে পারবে । 
প্রত্যেক লোককে বাহাত্তরটি স্ত্রী দেয়া হবে। তারা আদম সন্তানদের মধ্য থেকে 
হবে দু'জন এবং হুরদের থেকে হবে সত্তরজন ৷ এঁ সত্তরজনের উপর এই দু'জনের 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন‘আম ৬ ৯১ পারাঃ ৭ 


মর্যাদা, দান করা হবে। কেননা, এই সতী সাধ্বী মহিলারা দুনিয়ায় খুব বেশী 
বেশী করে আল্লাহর ইবাদত করতো । জান্নাতবাসী যখন একজনের কাছে যাবে 
তখন দেখতে পাবে যে, সে ইয়াকুতের ঘরে মণিমুক্তা দ্বারা সজ্জিতা হয়ে সোনার 
সিংহাসনে বসে আছে। সে মিহীন সবুজ রেশমের সত্তরটি জান্নাতী হুল্পা পরিধান 
করে রয়েছে। সে যখন তার কাধের উপর হাত দেবে তখন তার বক্ষের উপর 
কাপড়, দেহ, মাংস ইত্যাদি থাকা সত্ত্বেও ওগুলো ভেদ করে বক্ষের অপর দিকে 
তার হাতের প্রতিবিশ্ব দেখা যাবে। তার দেহ এত স্বচ্ছ হবে যে, তার পায়ের 
গোছার মজ্জা পর্যন্ত দেখতে পাওয়া যাবে। মনে হবে যে, তোমরা যেন ইয়াকূতের 
ছুরি দেখতে রয়েছো। তার অন্তর এর জন্যে এবং এর অন্তর তার জন্যে আয়না 
বানানো হবে। না এ ওর থেকে ক্লান্ত হবে এবং না ও এর থেকে ক্লান্ত হবে। সে 
যখন কখনো কোন মহিলার কাছে আসবে তখন সে তাকে কুমারী রূপেই 
পাবে। না স্বামী স্ত্রীর ক্লান্তির অভিযোগ করবে এবং না স্ত্রী স্বামীর ক্লান্তির 
অভিযোগ করবে। এমনই অবস্থায় শব্দ শোনা যাবেঃ “তোমাদের কারো প্রাণ 
ভরবে না এটা তো আমার জানা আছে। কিন্তু অন্যান্য স্ত্রীরাও তো রয়েছে৷” 
সুতরাং সে পালাক্রমে তাদের কাছে যাবে। যার কাছেই সে যাবে সে-ই বলবেঃ 
“আল্লাহর কসম! জান্নাতে তোমার চেয়ে সুন্দর আর কেউ নেই এবং আমার 
কাছে তোমার চেয়ে প্রিয়তম কেউই নেই!” কিন্তু জাহান্নামীদেরকে যখন 
জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন আগুন কারও পা পর্যন্ত পৌঁছবে কারও পায়ের 
গোছার অর্ধেক পর্যন্ত পৌছবে, কারও পৌছবে জানু পর্যন্ত, কারও কোমর পর্যন্ত 
এবং কারও শুধু মুখমণ্ডল বাদ দিয়ে সমস্ত দেহ পর্যন্ত পৌঁছে যাবে। কেননা, 
মুখমণ্ডলের উপর আগুনকে হারাম করে দেয়া হয়েছে। রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ 
আমি আল্লাহ তা‘আলাকে বলবো- হে আমার প্রভু! আমার উন্মতের 
জাহান্নামবাসীদের ব্যাপারে আমার শাফা‘আত কবূল করুন। তখন আল্লাহ 
তা‘আলা বলবেনঃ “তুমি তোমার উন্মতের যাদেরকে চিনো তাদেরকে জাহার্নাম 
থেকে বের করে নাও” সুতরাং কোন উন্মতই অবশিষ্ট থাকবে না। তারপর 
সাধারণ শাফা‘আতের অনুমতি দেয়া হবে। তখন প্রত্যেক নবী ও প্রত্যেক শহীদ 
নিজ নিজ শাফা‘আত পেশ করবে। আল্লাহ পাক তখন বলবেনঃ “যার অন্তরে 
এক দীনারের ওজন পরিমাণও ঈমান রয়েছে তাকে জাহান্নাম থেকে বের করে 
নাও” তারপর বলবেনঃ “এক দীনারের এক তৃতীয়াংশ ঈমান থাকলেও তাকে 
বের কর ।” এরপর বলবেনঃ “এক দীনারের দুই তৃতীয়াংশ ঈমান থাকলেও 
তাকে বের কর। এক চতুর্থাংশ হলেও বের কর। এক কীরাত বরাবর হলেও বের 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৯২ পারাঃ ৭ 


করে নাও । এমন কি কারও অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকলে তাকেও 
বের করে নাও । তারপর যারা আল্লাহর জন্যে কোন একটি ভাল কাজও করেছে 
তাকেও বের কর” তখন আর এমন কেউই বাকী থাকবে না যে শাফা‘আতের 
যোগ্য । এমন কি আল্লাহ তাআলার এই সাধারণ রহমত দেখে শয়তানের লোভ 
হবে যে, যদি কেউ তার জন্যেও সুপারিশ করতেন । আল্লাহ তা'আলা বলবেনঃ 
“আমি তো হচ্ছি সবচেয়ে বড় দয়ালু ৷” অতঃপর তিনি জাহান্নামে স্বীয় হাতটি 
রাখবেন এবং এতো অসংখ্য জাহান্নামীকে বের করবেন যারা পুড়ে কয়লার মত 
হয়ে যাবে। তাদেরকে জান্নাতের ‘নাহরে হায়ওয়ান’ নামক একটি নদীতে নিক্ষেপ 
করা হবে। তারা এমনভাবে নব জীবন লাভ করবে যেমনভাবে কোন জলাশয়ের 
ধারে উদ্ভিদ অংকুরিত হয় এবং রোদের আলোতে সবুজ আকার ধারণ করে। 
আবার ছায়ায় থাকলে ফ্যাকাশে হয়ে থাকে। এ জাহান্নামীরা জান্নাতের এঁ নদীতে 
গোসল করার পর শ্যামল সবুজ উদ্ভিদের মত সুন্দর আকার ধারণ করবে। 
তাদের কপালে লিখা থাকবে ‘আল্লাহর আযাদকৃত জাহান্নামী’ ৷ তাদের এই চিহ্ন 
দেখে জান্নাতবাসীরা তাদেরকে চিনতে পারবে যে, তারা কিছু ভাল কাজ 
করেছিল । কিছুকাল তারা এইভাবেই জান্নাতে অবস্থান করবে। তারপর তারা 
মহান আল্লাহর নিকট আবেদন করবে যে, তাদের এ কপালের লিখাটা যেন 
মিটিয়ে দেয়া হয়। তখন তা মিটিয়ে দেয়া হবে৷” 

এটি একটি মাশ্হুর ও দীর্ঘ হাদীস ৷ হাদীসটি অত্যন্ত গারীব এবং বিভিন্ন 
হাদীসের বিভিন্ন অংশ বিশেষ । এর কতগুলো কথা তো একেবারে 
অস্বীকারযোগ্য । মদীনার কাযী ইসমাঈল ইবনে রাফে’ একাই এর বর্ণনাকারী । 
এর বিশুদ্ধতার ব্যাপারে মতানৈক্য রয়েছে। কেউ কেউ এটাকে বিশ্বাসযোগ্য 
বলেছেন এবং কেউ কেউ একে দুর্বল বলেছেন। আবার কেউ কেউ সম্পূর্ণরূপেই 
অস্বীকার করেছেন। যেমন আহমাদ ইবনে হাম্বল (রঃ), আবূ হাতিম রাযী (রঃ) 
এবং উমার ইবনে ফালাস (রঃ) । কেউ কেউ বলেছেন যে, এই হাদীসটি 
সম্পূর্ণরূপে বর্জনীয় । ইবনে আদী (রঃ) বলেন যে, এই হাদীসটির ব্যাপারে চিন্তা 
ভাবনার অবকাশ রয়েছে। এর বর্ণনাকারীরা সবাই দুর্বল । আমি বলি যে, 
কয়েকটি কারণে এর ইসনাদে মতভেদ রয়েছে। আমি এটাকে পৃথক একটি খণ্ডে 
বর্ণনা করেছি। এর বর্ণনাভঙ্গীও বিস্ময়কর ৷ বহু হাদীস মিলিয়ে একটি হাদীস 
বানিয়ে নেয়া হয়েছে। এজন্যেই এটা অস্বীকারযোগ্য হয়ে গেছে। আমি আমার 
শিক্ষক হাফিয আবুল হাজ্জাজ আল মুযী (রঃ)-এর কাছে শুনেছি যে, এটা 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ৯৩ 


পারাঃ ৭ 


ওয়ালীদ ইবনে মুসলিমের একটি রচনা, যা তিনি জমা করেছেন। এটা যেন 
কতগুলো পৃথক পৃথক হাদীসের সাক্ষ্য বহনকারী । আল্লাহ তা'আলাই সবচেয়ে 


ভাল জানেন। 
৭8 । (সেই সময়টি স্মরণযোগ্য) 


আপনার সশ্পৃদায়কে প্রকাশ্য 
ভ্রান্তির মধ্যে নিপতিত দেখছি । 

৭৫ । এমনি আমিই ইবরাহীম 
(আঃ) -কে আসমান ও 
যমীনের সৃষ্টি অবলোকন 
করিয়েছি, যাতে সে 
বিশ্বাসীদের অন্তর্ভূক্ত হয়ে 
যায়। 

৭৬ । যখন রাত্রির অন্ধকার তাকে 
আবৃত করলো, তখন সে 
আকাশের একটি নক্ষত্র দেখতে 
পেলো, আর বললো- 
(তোমাদের মতে) এটাই 
আমার প্রতিপালক । কিন্তু যখন 
ওটা অস্তমিত হলো তখন সে 
বললো- আমি অস্তমিত বস্তুকে 
ভালবাসি না । 

৭৭। আর যখন সে আকাশে 
চন্দরকে উজ্জ্বল আভায় দেখতে 
পেলো তখন বললে- এটাই 
আমার প্রতিপালক, কিন্তু ওটাও 
যখন অন্তমিত হলো, তখন 


325 2ণর্ডণ 


2 র 82 ae Ti Vv 
Amma > a Vt 
Ft pHa nl = 


EL og so 3scaP peorrrl! 


2/234 ১/7 
Hebd 
2 

id BH 

722 N27) PAA 


j fel AIS 
TEE 
“> 229 A rr 
0 Sl 2 5 

ie] 


ILE 


ATG 2) 


JE EI, 


(oY 


> 
213 EEE ER 15 
+ 
‘2 I> 
O Wa 


EA 


সা Td 


JSS LS 


2wd 2 2.22 পন 


I ACEC COE, 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ৯৪ 


বললো- আমার প্রতিপালক 
যদি আমাকে পথ প্রদর্শন না 
করেন তবে আমি পথভ্রষ্ট 
সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে 
যাবো। 


পারাঃ ৭ 
Oe bd [] 42 BRA 
০2শ" 
oii 


ELA 


HE TREC NE 
৭৮। অতঃপর যখন সে সূর্যকে su ° 


DAL CTA SA Ld) 


bell kat iS LAL Sis bo 
তখন বললো- এট আমার 
5 wos 5 A2w 
UL 
A228 25 
বললো, হে আমার সন্পৃদায়! 04S 


তোমরা যাকে আল্লাহ্র অংশী $$ ০926, 
কর, তা থেকে আমি মুক্ত । ) S 
৭৯। আমার মুখমণ্ডলকে আমি 
সেই মহান সত্তার দিকে 
ফিরাচ্ছি যিনি গগণমণ্ডুল ও / /. 
ভু-মণ্ডল সৃষ্টি করেছেন, আর - 
আমি মুশরিকদের অন্তর্ভূক্ত 
নই । - “ 
হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, হযরত ইবরাহীম 
(আঃ)-এর পিতার নাম আযর ছিল না! বরং তার নাম ছিল তারেখ। আল্লাহ 
পাকের উক্তি ...... eel I -এই সম্পর্কে হযরত ইবনে 
আব্বাস (রাঃ) বলেন যে, এখানে ‘আযর' দ্বারা মূর্তিকে বুঝানো হয়েছে। হযরত 
ইবরাহিম (আঃ)-এর পিতার নাম ছিল তারেখ, মাতার নাম ছিল শা'নী এবং 
স্ত্রীর নাম ছিল সারা। আর হযরত ইসমাঈল (আঃ)-এর মাতার নাম ছিল 
হাজেরা । তিনি ছিলেন হযরত ইবরাহীম (আঃ)-এর ক্রীতদাসী । উলামায়ে 
নাসাবের (বংশ তালিকা যাদের জানা আছে) অধিকাংশের এটাই উক্তি । আযর 
ছিল একটা মূর্তির নাম । হযরত ইবরাহীম (আঃ)-এর পিতা এই মূর্তির খাদেম 
ছিল বলে সে এই নামেই প্ৰসিদ্ধি লাভ করেছিল । আল্লাহ তা‘আলাই সবেচেয়ে 
ভাল জানেন । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৯৫ পারাঃ ৭ 


ইবনে জারীর প্রমুখ গুরুজনেরা বলেন যে, এঁ যুগের লোকদের পরিভাষায় 
‘আযর' শব্দটি গালি ও দূষণীয় কথা হিসেবে ব্যবহৃত হতো । ‘আযর’ শব্দের অর্থ 
হচ্ছে বক্রতা। ইবনে আবি হাতিম (রঃ) বলেন যে, মু'’তামির ইবনে সুলাইমান 
বর্ণনা করেছেন, আমি আমার পিতা থেকে শুনেছি যে, তিনি ‘আযর’ শব্দের অর্থ 
বক্তা বলতেন এবং এটা হচ্ছে একটা শক্ত কথা যা হযরত ইবরাহীম (আঃ) 
মুখে উচ্চারণ করেছিলেন । ইবনে জারীর (রঃ) বলেনঃ “সঠিক কথা হচ্ছে এটাই 
যে, হযরত ইবরাহীম (আঃ)-এর পিতার নাম ছিল তারেখ। তারপর তিনি বলেন 
যে, তার দু'টো নাম ছিল, যেমন অধিকাংশ লোকের দু’টো নাম থাকে। অথবা 
হতে পারে যে, একটি ছিল প্রকৃত নাম এবং আর একটি ছিল উপাধি ও পরিচিতি 
হিসাবে নাম৷ এটাই একটা উত্তম কারণ হতে পারে। আল্লাহ তা‘আলাই সবচেয়ে 
বেশী জানেন। 

হযরত হাসান বসরী (রঃ) ও হযরত আবু ইয়াষীদ মাদানী (রঃ) বলেন যে, 
এর অর্থ হচ্ছে-হে আযর! তুমি কি প্রতিমাগুলোকে মা'বৃদ রূপে সাব্যস্ত করছো? 
এখানে যেন আযরকে সম্বোধন করা হয়েছে। জমহুর উলামা | শব্দকে ৯ বা 
যবর দিয়ে পড়েছেন। হাসান বসরী (রঃ)-এর মতে একে পেশ দিয়ে পড়া হয়নি । 
এর ভাবার্থ এই হল যে, এই শব্দটি হচ্ছে মা’রেফা ও আ'লাম । এই হিসেবে 
একে ১,4 %£ মনে করা হবে এবং এটা যেন +53 হতে এ হয়েছে এবং এর 
উপর ভিত্তি করেই এতে যবর দেয়া হয়েছে। অথবা একে ১/২ মনে করা 
হবে । আর এটাই বেশী সঠিক হতে পারে। কতক লোক একে ৩5; বলে থাকেন, 
যেমনি ও ১54 শব্দগুলো 5৮৭ ০% রূপে ব্যবহৃত । কিনতু কতক লোকের 
ধার্ণা এই যে, ওটা fee হওয়ার ভিত্তিতে ৮৮ হয়েছে। কেননা ৮% 
Wy lel -এর প্রকৃত রপ 4 রর এই রকম হবে। 
অর্থাৎ হে পিতঃ! আযর মূর্তিগলোকে কি আপনি মা'বৃদ বানিয়ে নিচ্ছেন?’ কিন্তু 

৩%; -এর দিক দিয়ে এই উক্তিটি বহু দূরের ৷ কেননা, যে অক্ষরটি - -এর 
পরে হয় সেটি ওর পূর্ববতী অক্ষরের উপর আমল করে না। কারণ এই 
el -এর জন্যে তো (3 5 হওয়া চাই। ইবনে জারীর (রঃ) প্রমুখ 
মনীষীগণ এর সত্যতা স্বীকার করেছেন এবং আরবী ব্যাকরণে এটাই প্রসিদ্ধ হয়ে 
আছে। উদ্দেশ্য এই যে, হযরত ইবরাহীম (আঃ) স্বীয় পিতাকে উপদেশ দেন। 
মূর্তিপূজায় তার বিকরুদ্ধাচরণ করেন। তাকে তার থেকে বিরত রাখার চেষ্টা 
করেন। কিন্তু তার পিতা ফিরে আসলেন না । হযরত ইবরাহীম (আঃ) তীর 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ৯৬ পারাঃ ৭ 


পিতাকে বললেনঃ “আপনি কি প্রতিমাগুলোকে মা'’বূদ বানিয়ে নিয়েছেন? আমি 
তো আপনার এবং আপনার অনুসারীদেরকে বড়ই বিভ্রান্তির মধ্যে পাচ্ছি?” 
তাদেরকে মূর্খ ও বিভ্রান্ত বলে ঘোষণা করা প্রত্যেক স্থিরবুদ্ধির অধিকারীর জন্যে 
একটা স্পষ্ট দলীল । 


মহান আল্লাহ ঘোষণা করছেন- কুরআন হাকীমে ইবরাহীম (আঃ)-এর 
বর্ণনার প্রতি লক্ষ্য কর । তিনি ছিলেন সত্যের সাধক ও নবী ৷ তিনি স্বীয় পিতাকে 
বলেছিলেন- “হে পিতঃ! এমন বস্তুর উপাসনা করো না যে শুনেও না, দেখেও না 
এবং তোমাদের কোন কাজেও আসে না। হে পিতঃ, আল্লাহর পক্ষ থেকে আমি 
এমন জ্ঞান লাভ করেছি, যে জ্ঞান আপনার নেই । কাজেই আপনি আমার কথা 
শুনুন । আমি আপনাকে সরল সঠিক পথ প্রদর্শন করবো । আব্বা! শয়তানের 
উপাসনা করবেন না । শয়তান আল্লাহর শত্রু । হে পিতঃ, আমার ভয় হচ্ছে যে, 
আপনার উপর আল্লাহর আযাব এসে পড়বে এবং আপনি শয়তানের বন্ধুতে 
পরিণত হয়ে যাবেন” তখন আযর উত্তরে বললোঃ “হে ইবরাহীম (আঃ)! তুমি 
কি আমার মা'’বুদগুলো থেকে বিমুখ? তুমি যদি এই কাজ থেকে বিরত না হও 
তবে আমি তোমাকে প্রস্তর নিক্ষেপে হত্যা করবো এবং তোমাকে সম্পূর্ণরূপে 
পরিত্যাগ করবো।” ইবরাহীম (আঃ) বললেনঃ “আমি আপনাকে সালাম 
জানাচ্ছি। আপনার জন্যে আমি আল্লাহ তা'আলার নিকট ক্ষমা প্রার্থনা করবো! 
আমার প্রভু অত্যন্ত দয়ালু । কিন্তু আমিও আপনাকে ছেড়ে দিলাম এবং ছেড়ে 
দিলাম আপনার কপোল কল্পিত মা'বুদগুলোকেও ৷ আমার প্রভুর সঙ্গেই আমি 
সংযোগ স্থাপন করবো । আমি আশা রাখি যে, আমার প্রভু আমাকে বিমুখ 
করবেন না৷” তখন থেকে হযরত ইবরাহীম (আঃ) তার পিতার জন্যে ক্ষমা 
প্রার্থনা করতে থাকেন। অতঃপর তার পিতা যখন শিরকের উপরই মারা গেল 
এবং তিনি জানতে পারলেন যে, মুশরিকের জন্যে ক্ষমা প্রার্থনা কোন কাজে আসে 
না তখন তিনি তার জন্যে ক্ষমা প্রার্থনা করা ছেড়ে দিলেন। যেমন আল্লাহ্‌ 
তা'আলা বলেনঃ “ইবরাহীম (আঃ)-এর তার পিতার জন্যে ক্ষমা প্রার্থনা শুধু এই 
কারণেই ছিল যে, সে তার পিতার সাথে ওয়াদা করেছিল। কিন্তু যখন সে জানতে 
পারলো যে, সে আল্লাহর শত্রু, তখন সে তার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করলো, 
নিশ্চয়ই ইবরাহীম ছিল আবিদ ও সহনশীল” বিশুদ্ধ হাদীসে রয়েছে যে, 
কিয়ামতের দিন হযরত ইবরাহীম (আঃ) তার পিতার সাথে মিলিত হবেন। 
তখন আযর তাকে বলবেঃ “হে আমার প্রিয় পুত্র! আজ আমি তোমার 
অবাধ্যাচরণ করবো না!” তখন হযরত ইবরাহীম (আঃ) স্বীয় প্রভুর নিকট আরয 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ৯৭ পারাঃ ৭ 


করবেন- “হে আমার প্রভু! আপনি আমাকে কিয়ামতের দিন লজ্জিত করবেন 
না। এই ওয়াদা কি আপনি আমার সাথে করেননি? আজ আমার পিতা যে 
অবস্থায় আছে এর চেয়ে লজ্জাজনক অবস্থা আমার জন্যে আর কি হতে পারে? 
আল্লাহ তা'আলা তখন ইবরাহীম (আঃ)-কে বলবেনঃ “হে ইবরাহীম (আঃ)! 
তুমি তোমার পিছন দিকে ফিরে তাকাও” তখন তিনি স্বীয় পিতাকে দেখার 
পরিবর্তে একটা বেজীকে দেখতে পাবেন, যার সারা দেহ কাদাময় হয়ে থাকবে। 
আর দেখা যাবে যে, তার পা ধরে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। 
তাই মহান আল্লাহ বলেন-আমি ইবরাহীম (আঃ)-কে আসমান ও যমীনের সৃষ্টি 
অবলোকন করিয়েছি এবং তার দৃষ্টিতে এই দলীল কায়েম করেছি যে, কিভাবে 
মহামহিমাব্বিত আল্লাহর একত্ববাদের উপর যমীন ও আসমান সৃষ্টির ভিত্তি 
স্থাপিত রয়েছে। এর দ্বারা দলীল গ্রহণ করা যেতে পারে যে, আল্লাহ ছাড়া আর 
কোন প্রতিপালক নেই । এরূপ দৃষ্টির প্রমাণকেই “মালাকৃত’ বলা হয় । দৃষ্টির 
প্রমাণ সর্বপ্রথম লাভ করেছিলেন হযরত ইবরাহীম (আঃ) ৷ যেমন আল্লাহ্‌ 
তা‘আলা বলেনঃ 


‘7 29/7 2 2 L377 
i ES CEB MESA SOE? 
এই বিষয়ে গবেষণা করে না)?” (৭৪ ১৮৫) মহান আল্লাহ আর এক জায়গায় 


2/7 / PES LRA 79, 97274 


ESE NE Ar Cs een Er bl [2 wl 

অর্থাৎ “তারা কি যমীনের মধ্যকার সৃষ্টির প্রতি (শিক্ষা গ্রহণের) দৃষ্টি নিক্ষেপ 
করে না? তাদের সামনের, পিছনের, আকাশের ও যমীনের প্রতি চিন্তাযুক্ত দৃষ্টি 
নিক্ষেপ করা উচিত (তাহলে তারা বুঝতে পারবে) আমি যদি ইচ্ছা করি তবে 
তাদেরকে যমীনে ধ্বসিয়ে দিতে পারি এবং ইচ্ছা করলে তাদের উপর আকাশের 
খণ্ড নিক্ষেপ করতে পারি, অবশ্যই আগ্রহশীল ও আল্লাহর দ্কে 
প্রত্যাবর্তনকারীদের জন্যে এতে নিদর্শনসমূহ রয়েছে।” (৩৪৪ ৯) কিন্তু ৩৫. 
সম্পর্কে ইবনে জারীর (রঃ) প্রমুখ গুরুজন বলেন যে, হযরত ইবরাহীম 
(আঃ)-এর দৃষ্টির সামনে আকাশ ফেটে গিয়েছিল এবং তিনি আকাশের সমুদয় 
জিনিসই দেখতে পাচ্ছিলেন। এমন কি তীর দৃষ্টি আরশ পর্যন্ত পৌঁছে যায় এবং 
জিনিসগুলো দেখতে থাকেন। কেউ কেউ এই বিষয়টিকে আরও একটু বাড়িয়ে 


0a 
wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন'আম ৬ ৯৮ পারাঃ ৭ 


দিয়েছেন এবং তারা বলেছেন যে, হযরত ইবরাহীম (আঃ) লোকদের 
পাপগুলোকেও দেখতে পাচ্ছিলেন এবং এ পাপীদের জন্যে তিনি বদ দুআ করতে 
শুরু করেছিলেন। তখন আল্লাহ তাআলা তাকে বলেছিলেন- “হে ইবরাহীম 
(আঃ)! আমি তাদের উপর তোমার চেয়ে বহুগুণে বেশী দয়ালু । এতে বিস্ময়ের 
কিছুই নেই যে, তারা হয়তো তাওবা করে আমার দিকে ফিরে আসবে ৷” 

এই আয়াতের ব্যাপারে হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, আল্লাহ 
তা'আলা স্বীয় ক্ষমতাবলে হযরত ইবরাহীম (আঃ)-কে আসমান ও যমীনের 
প্রকাশ্য ও গোপনীয় সমস্ত জিনিস দেখিয়ে দেন। কোন কিছুই তার কাছে গোপন 
ছিল না । যখন তিনি পাপীদের প্রতি লা'নত বর্ষণ করতে শুরু করেন তখন 
আল্লাহ তা‘আলা তাকে বলেনঃ ‘না, এরূপ করা চলবে না’ এভাবে মহান আল্লাহ্‌ 
তাকে বদ দুআ করা থেকে বিরত রাখেন । সুতরাং হতে পারে যে, তার চোখের 
সামনে থেকে পর্দা সরে গিয়েছিল এবং সব কিছুই তার কাছে স্পষ্ট হয়ে 
উঠেছিল। আবার এও হতে পারে যে, তার অন্তর্চক্ষু খুলে গিয়েছিল এবং ওর 
দ্বারাই তিনি সবকিছু অবলোকন করেছিলেন। আর তিনি আল্লাহ তা'আলার 
প্রকাশিত হিকমত এবং অকাট্য প্রমাণ সম্পর্কে অবহিত হয়েছিলেন। 

যেমন ইমাম আহমাদ (রঃ) এবং তিরমিযী (রঃ) হতে বর্ণিত আছে যে, 
রাসূলুল্লাহ (সঃ) বলেছেন- স্বপ্নে আল্লাহ তা'আলা অতি সুন্দর আকৃতিতে আমার 
কাছে হাযির হন এবং আমাকে বলেনঃ “হে মুহাম্মাদ (সঃ)! মালায়ে আ*’লাতে কি 
নিয়ে আলোচনা চলছে?” আমি বললাম, হে আমার প্রভু! আমি তো জ্ঞানি না। 
তিনি তখন তার হাতখানা আমার দু'কাধের মধ্যভাগে রাখলেন, আমি তার 
অঙ্গুলিগুলোর শীতলতা আমার বক্ষে অনুভব করলাম । তখন সমস্ত জিনিস আমার 
সামনে প্রকাশিত হয়ে পড়লো এবং আমি সবকিছু দেখতে লাগলাম ।” আল্লাহ 
পাকের ৩১5,*/ 55435 -এই উক্তি সম্পর্কে বলা হয়েছে যে, এখানে 5; টি 
তির সামাতের পকুততরপ হবে- 


2 a ) tL 7237 


A ERS OE EY -এই মত । অৰ্থাৎ ; yl 
HE oS Ct 2 


(3 39399 ,7/23279/ 7 \\9 Jw/37 ১\)3/ 


tad nd SON Pat YY 3 2 (৬৪ ৫৫)-এই আয়াতে ৩১১ 
-এর পরেও 3|, অক্ষরটি অতিরিক্ত রয়েছে। এখানে শুধু পরবর্তা কথার ভিত্তির 
উপর কথা উঠানো হয়েছে। অর্থাৎ “আমি ইবরাহীম (আঃ)-এর উপর ৩ 
প্রকাশ করে দিয়েছি, যেন সে দেখে নেয় এবং বিশ্বাসও করে নেয়।” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ৯৯ পারাঃ ৭ 


আল্লাহ তা‘আলার উক্তিঃ যখন অন্ধকার রাত এসে গেল এবং ইবরাহীম 
(আঃ) তারকা দেখতে পেলো তখন বললো- এটা আমার প্রতিপালক । কিন্তু ওটা 
যখন অস্তমিত হয়ে গেল তখন সে বললো- যা অস্তমিত হয় তাকে তো আমি 
পছন্দ করি না এবং যা অদৃশ্য হয়ে যায় সে তো প্রতিপালক হতে পারেনা। 


কাতাদা (রঃ) বলেন যে, প্রভু যিনি হবেন তিনি যে ধ্বংস ও নষ্ট হতে পারেন 
না এটা হযরত ইবরাহীম (আঃ) জানতে পারলেন। 


আল্লাহ বলেনঃ অতঃপর যখন ইবরাহীম (আঃ) চন্দ্রকে উজ্জ্বল দেখলো তখন 
বলল- এটাই আমার প্রতিপালক ৷ কিন্তু ওটাও যখন ডুবে গেল তখন সে 
বললো- এটাও আমার প্রভু নয়। যদি সত্য প্রভু আমাকে পথ প্রদর্শন না করেন 
তবে আমি অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবো । 


মহান আল্লাহ বলেনঃ তারপর ইবরাহীম (আঃ) যখন সূর্যকে উদিত হতে 
দেখলো তখন বললোঃ এটা উজ্জ্বল ও বৃহত্তম । সুতরাং এটাই আমার প্রভু । কিন্তু 
ওটাও যখন অস্তমিত হয়ে গেল তখন সে বললো- হে৷ আমার সনম্পৃদায়! 
তোমাদের শিরকীর সাথে আমার আদোৌ কোন সম্পর্কে নেই, আমি মুক্ত । আমি 
তো আমার মুখমণ্ডল সেই সত্তার দিকে ফিরাচ্ছি যিনি আসমান ও যমীন সৃষ্টি 
করেছেন। আমি এখন সম্পূর্ণরূপে তারই হয়ে গেলাম এবং আমি মুশরিকদের 
অন্তর্ভুক্ত হতে পারি না। আমি আমার ইবাদত তারই জন্যে নির্দিষ্ট করছি যিনি 
' আসমান ও যমীন সৃষ্টি করেছেন, অথচ ও দু'টো সৃষ্টি করার সময় তার সামনে 
কোন নমুনা ছিল না । এভাবে আমি শিরক থেকে তাওহীদের দিকে ফিরে 
আসছি। 


এই স্থানে মুফাস্সিরদের মধ্যে মতানৈক্য রয়েছে যে, এটা কি হযরত 
ইবরাহীম (আঃ)-এর গভীর চিন্তা ও গবেষণার স্থান, কিংবা কওমের সাথে 
বচসার স্থান? হযরত ইবনে আব্বাস (রাঃ) এটাকে হযরত ইবরাহীম (আঃ)-এর 
নিম্নের উক্তি দ্বারা দলীল গ্রহণ করেছেন- “যদি আমার প্রভু আমাকে সুপথ প্রদর্শন 
না করেন তবে আমি অবশ্যই পথভ্রষ্ট কওমের অন্তর্ভুক্ত হয়ে যাবো ।” মুহাম্মাদ 
ইবনে ইসহাক (রঃ) বলেন যে, এই কথা হযরত ইবরাহীম (আঃ) এঁ সময় 
বলেছিলেন যেই সময় তিনি প্রথমবার এঁ গুহা হতে বাইরে এসেছিলেন যেখানে 
তার মা তাকে প্রসব করেছিলেন। কেননা নমরূদ ইবনে কিন্‌আনের ভয়ে প্রসবের 
সময় তার মা ওঁ গুহার মধ্যে ঢুকে পড়েছিলেন। জ্যোতির্বিদরা নমরূদকে 
বলেছিলঃ ‘এমন এক শিশু জন্মগ্রহণ করবে যার হাতে আপনার রাজ্য ধ্বংস হয়ে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১০০ পারাঃ ৭ 


যাবে।’ তখন সে ঘোষণা করেছিল যে, এ বছর যত পুত্র সন্তান জন্মঘহণ করবে 
সবাইকে যেন হত্যা করে দেয়া হয়। হযরত ইবরাহীম (আঃ)-এর মা যখন 
গর্ভবতী হন এবং তার প্রসবের সময় ঘনিয়ে আসে তখন তিনি শহরের বাইরে 
এক গুহার ভিতরে প্রবেশ করেন। সেখানেই তিনি হযরত ইবরাহীম (আঃ)-কে 
প্রসব করেন এবং ওখানেই তাকে একাকী রেখে চলে আসেন । মুহাম্মাদ ইবনে 
ইসহাক এখানে এক অলৌকিক ঘটনার উল্লেখ করেছেন এবং এর উপর ভিত্তি 
করেই পূর্ববর্তী ও পরবর্তী মুফাস্সিরগণও ওগুলো বর্ণনা করেছেন। কিন্তু সত্য 
কথা এই যে, হযরত ইবরাহীম (আঃ)-এর তার কওমের কাছে এটা বর্ণনা করা 
তর্কের খাতিরেই ছিল । তার উদ্দেশ্য ছিল তাদের বিশ্বাসকে বাতিল সাব্যস্ত করা 
যে, তারা যেসব প্রতিমার পূজা করছে সেগুলো বাজে ও ভিত্তিহীন । সূচনাতেই 
তিনি প্রতিমাপূজা সম্পর্কে স্বীয় পিতার ভুল প্রকাশ করছেন । প্রতিমাগুলোকে 
তারা মালাইকাদের আকারে বানিয়ে রেখেছিল। ওদের উদ্দেশ্য ছিল এই যে, এ 
প্রতিমাগুলো মহান সৃষ্টিকর্তা আল্লাহ তা'আলার সামনে তাদের জন্যে সুপারিশ 
করবে । অথচ এ মূর্তিগুলো স্বয়ং তাদের দৃষ্টিতেও ছিল ঘৃণ্য ও তুচ্ছ। কিন্তু তারা 
যেন মালাইকাদের ইবাদত করে এই চাচ্ছিল যে, তারা জীবিকা এবং অন্যান্য 
প্রয়োজনের ব্যাপারে তাদের জন্যে আল্লাহ তা'আলার কাছে সুপারিশ করবে। এই 
স্থলে তাদের ভুল ও পথত্রষ্টতা প্রকাশ করা হয়েছে। এই প্রতিমাগুলো সাতটি 
নক্ষত্রের নামে ছিল। সেগুলো হচ্ছে ‘কামার’, ‘আতারিদ’, ‘যুহরা’, ‘শামস’, 
“মিররীখ’, মুশতারী’ এবং “যাহল’। সবচেয়ে বেশী উজ্বল নক্ষত্র হচ্ছে ‘শামস’ । 
তারপর ‘কামার’ । সমস্ত তারকার মধ্যে উজ্জ্বলতম হচ্ছে ‘যুহরা’'। হযরত 
ইবরাহীম (আঃ) সর্বপ্রথম এই ‘যুহরা’ তারকা থেকেই শুরু করলেন । তিনি তার 
কওমের লোকদেরকে বললেন যে, এই তারকাগুলোর মধ্যে মা’বুদ হওয়ার 
যোগ্যতা নেই । এরা তো দাসত্বের শৃংখলে আবদ্ধ । তাদের গতি সীমিত । তাদের 
স্বেচ্ছায় ডানে-বামে যাবার কোন অধিকার নেই। এগুলো তো হচ্ছে আকাশের 
নক্ষত্র যেগুলোকে আল্লাহ পাক আলো দানকারী রূপে সৃষ্টি করেছেন এবং এতে 
তার বিশেষ নৈপুণ্য নিহিত রয়েছে। এরা তো পূর্ব দিক থেকে বের হয় এবং পূর্ব 
ও পশ্চিমের মধ্যে পথ অতিক্রম করে চক্ষু হতে অদৃশ্য হয়ে যায়। পরবর্তী রাত্রে 
পুনরায় প্রকাশিত হয়। সুতরাং এই বস্তুগুলো তো হচ্ছে বাধা ধরা অভ্যাসের দাস। 
কাজেই এদের মা’বুদ হওয়া কিরূপে সম্ভব? এরপর তিনি ‘কামার’ -এর দিকে 
আসলেন এবং ‘যুহরা’ সম্পর্কে যা বলেছিলেন এর সম্পর্কেও সেই কথাই 
বললেন । তারপর তিনি ‘শামস’ -এর বর্ণনা দিলেন। তার বক্তব্যের মাধ্যমে তিনি 
এটাই প্রমাণ করলেন যে, এই উজ্জ্বলতম নক্ষত্রগুলোর মধ্যে মা’বৃদ বনবার 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১০১ পারাঃ ৭ 


যোগ্যতা মোটেই নেই । অতঃপর তিনি কওমের লোককে সম্বোধন করে বললেনঃ 
হে আমার কওম! তোমরা যাদেরকে মা’বুদ রূপে কল্পনা করছো আমি এর থেকে 
সম্পূর্ণরূপে মুক্ত। যদি এরা মা’বূদ হয় তবে তোমরা এদেরকে সাহায্যকারী 
বানিয়ে নিয়ে আমার বিরুচদ্ধাচরণ কর এবং আমার প্রতি মোটেই অনুগ্রহ প্রদর্শন 
করো না। আমি তো আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তার একজন দাসে পরিণত 
হয়েছি। আমি তোমাদের মত শিরকের পাপে লিপ্ত হবো না। আমি এই 
বস্তগুলোর সৃষ্টিকর্তার ইবাদত করবো যিনি এইগুলোর পরিচালক ও নিয়ন্ত্রণকারী । 
প্রত্যেক বস্তুর আনুগত্যের সম্পর্ক তারই হাতে রয়েছে। যেমন তিনি বলেন- 
“তোমাদের প্রভু তো একমাত্র তিনিই যিনি ছয় দিনে আসমান ও যমীন সৃষ্টি 
করেছেন। অতঃপর তিনি আরশের উপর প্রতিষ্ঠিত হয়েছেন, তিনি রাতকে দিন 
দ্বারা এবং দিনকে রাত দ্বারা ঢেকে দেন, একে অপরের পিছনে আসা যাওয়া 
করছে, সূর্য, চন্দ্র এবং তারকারাজি সবই তার অনুগত ও বাধ্য, সবই তার 
হুকুমের দাস, তিনি বিশ্বপ্রভু ও বড় কল্যাণময় ।” 

এটা কিরূপে সম্ভব হতে পারে যে, এই ব্যাপারে ইবরাহীম (আঃ) চিন্তা ভাবনা 
করবেন এবং প্রথমে শিরকের কল্পনা তার মনে বদ্ধমূল থাকবে! অথচ আল্লাহ 
তাআলা তার সম্পর্কে বলে দিচ্ছেন- “আমি প্রথম থেকেই ইবরাহীম (আঃ)-কে 
হিদায়াত দান করেছিলাম । আমি তাকে খুব ভালরূপেই জানি। সে স্বয়ং নিজের 
পিতা ও কওমের লোককে বলেছিলঃ এগুলো কেমন মূর্তি যেগুলোর তোমরা 
উপাসনা করছো?” হযরত ইবরাহীম (আঃ) সম্পর্কে আল্লাহ তা'আলা আরও 
বলেনঃ “সে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতকারী এবং সে হচ্ছে আল্লাহর বিশিষ্ট 
ও মনোনীত বান্দা । সে কখনও শিরক করেনি। সে আল্লাহর নিয়ামতের উপর 
কৃতজ্ঞতা প্রকাশকারী। আল্লাহ তাকে মনোনীত করেছেন এবং সরল সঠিক পথে 
পরিচালিত করেছেন। দুনিয়াতেও আল্লাহ তাকে পুণ্য ও কল্যাণ দান করেছেন 
এবং পরকালেও সে সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে। হে নবী (সঃ)! আমি তোমার 
কাছে অহী করছি যে, তুমি মিল্লাতে ইবরাহীমের অনুসরণ করবে। সে ছিল 
একনিষ্ঠ, সে মুশরিক ছিল না৷” মহান আল্লাহ আরও বলেনঃ “হে নবী (সঃ)! 
তুমি বলে দাও-আমার প্রতিপালক আমাকে সরল সঠিক পথের সন্ধান দিয়েছেন, 
যার উপর ইবরাহীম প্রতিষ্ঠিত ছিলেন এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন 
না।” 

সহীহ হাদীস দ্বারা সাব্যস্ত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “প্রত্যেক শিশু 
ফিতরাত বা প্রকৃতির উপর জন্মখহণ করে থাকে” নবী (সঃ) বলেছেনঃ “আল্লাহ 
স্বীয় বান্দাকে ‘হানীফ’ বা একনিষ্ঠরূপে সৃষ্টি করেছেন, অর্থাৎ তারা তারই হয়ে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১০২ 


থাকবে ।” তিনি আরও বলেছেনঃ “আল্লাহর ফিতরাত হচ্ছে ওটাই যার উপর 
মানুষের সৃষ্টিকার্য সম্পন্ন হয়েছে এবং যে জিনিসকে যেভাবে সৃষ্টি করা হয়েছে ওর 
উপর কোন পরিবর্তন আসতে পারে না৷” যেমন আল্লাহ পাক বলেছেন: 


2 EO 297 4w27 72323 2 UE bes ? 
il sb pa 3 My Bb og 2 08 Ly lS E) 
29,” 287 


(৭৪ ১৭২) kG Sn cl 

a একটি উক্তির রীতি হিসেবে যার অর্থ এটাই। যেমন তিনি বলেছেন- Ss 
(4% 669 2. এ (৩০৪ ৩০) যাৱ বৰ্ণনা পরে আসবে। অর্থাৎ “মানুষকে 
‘ আল্লাহ তা'আলা তার ফিতরাতের উপর সৃষ্টি করেছেন, তার সৃষ্টির কোন 
পরিবর্তন নেই৷” যখন আল্লাহর আনুগত্যের ফিতরাত ও দাসত্বের স্বীকারোক্তি 
সব কিছুই মাখলূকের ব্যাপারে প্রযোজ্য তখন ইবরাহীম খলীলুল্লাহ (আঃ)-এর 
ব্যাপারে এটা প্রযোজ্য হবে না কেন? আর তিনি মহান আল্লাহর ব্যাপারে সন্দেহ 
পোষণকারী হতে পারেন কিরূপে? তিনি তো ভদ্র প্রকৃতির দিক দিয়ে উত্তম 
অস্তিত্ব ছিলেন! বরং নিঃসন্দেহে বলা যায় যে, এঁ স্থলে তিনি স্বীয় কওমের সাথে 
তর্ক ও বচসা করছিলেন এবং যে শিরকে তারা জড়িত ছিল, তাদের সেই ধারণা 
ও কল্পনাকে দলীল প্রমাণের সাহায্যে দূর করে দিচ্ছিলেন। এ কথা নয় যে, তিনি 
স্বয়ং সন্দেহে পতিত ছিলেন। 
৮০। আর তার জাতির লোকেরা , 

তার সাথে ঝগড়া করতে +422 (654 / 

থাকলে সে তাদেরকে বললো- | 

তোমরা কি আল্লাহর ব্যাপারে 

আমার সাথে ঝগড়া করছো? 


পারাঃ ৭ 


অথচ তিনি আমাকে সঠিক 
পথের সঙন্ধান দিয়েছেন! 
তোমরা আল্লাহর সাথে যা কিছু 
শরীক করছো আমি ওটাকে 
ভয় করি না তবে যদি আমার 
প্রতিপালক কিছু চান, প্রতিটি 
' বস্তু সম্পর্কে আমার 
প্রতিপালকের জ্ঞান খুবই 
ব্যাপক, এর পরও কি তোমরা 
উপদেশ গ্রহণ করবে না? 


L328 233 LB ALD 
Z5 ৮০৮১১ ০৯ 


ES LL 
০ ০2০৭" Ce ad 


নোণোৰ্2 2/22 wr 


Ede PER RE es 


+2239 A 
O৬১ 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন‘আম ৬ ১০৩ পারাঃ ৭ 


৮১। 


বানানো শরীকদেরকে আমি 
কিরূপে ভয় করতে পারি? 
অথচ তোমরা এই ভয় করছো 
না যে, অল্লাহর সাথে 
যাদেরকে তোমরা শরীক 
করছো তাদের ব্যাপারে আল্লাহ্‌ 
তোমাদের কাছে কোন দলীল 
প্রমাণ অবতীর্ণ করেননি, 
আমাদের দুই দলের মধ্যে 
কারা অধিকতর শাস্তি ও 
নিরাপত্তা লাভের অধিকারী 
যদি তোমাদের জানা থাকে, 
তবে বল তো? 


৮২। প্রকৃতপক্ষে তারাই শাস্তি ও 
নিরাপত্তার অধিকারী এবং 
তারাই সঠিক পথে 
পরিচালিত-যারা নিজেদের 
ঈমানকে যুলুমের সাথে 
(শিরকের সাথে) সংমিশ্রিত 
করেনি । 


৮৩। আর এটাই ছিল আমার 


যুক্তি-ধমাণ, যা আমি 
ইবরাহীম (আঃ)-কে তার 
স্বজাতির মোকাবিলায় দান 
করেছিলাম, আমি যাকে ইচ্ছা 
করি সম্মান-মরতবা ও মহত্ব 
বাড়িয়ে দিয়ে থাকি, 
নিঃসন্দেহে তোমার পথভু 
প্রস্ঞাময় ও বিজ্ঞ 


তোমাদের মনগড়া ও ) 


sods dd 


Cal Sl -A\ 


220773239 ,7 dd 3337027 
Et 
2/272 Sl ¥ )22 2892/7 
4 Als LiL 
bd 
289228920292 /2 ১ 
LE -3"°? 
ASIA 2A 


O Lyles 


53 2/02/ 72239/)/2 9 
sh [yal 201 -AY 


ATEN 


E EE I A827 
O U3 5 5° 


ed Lt 4d Lt 222 


> Ul I-A 


27 2+ sets 2 
er 21 
Shr G25 or 


ENS fs 4 5৫22 


G2 092 x 
O 


“/ * 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন‘আম ৬ ১০৪ পারাঃ ৭ 


মহান আল্লাহ ইবরাহীম খলীল (আঃ)-এর সম্পর্কে বলছেন-যখন তিনি 
একত্বববাদ নিয়ে স্বীয় কওমের সাথে তর্ক বিতর্ক করছিলেন এবং তাদেরকে 
বলছিলেনঃ আল্লাহ তা‘আলার ব্যাপারে কি তোমরা আমার সাথে ঝগড়া করছো? 
তিনি তো এক ও অদ্বিতীয় । তিনি আমাকে সরল সঠিক পথে পরিচালিত 
করেছেন এবং তিনি যে এক ওর দলীল প্রমাণ আমি তোমাদের সামনে পেশ 
করছি । এর পরেও কিভাবে আমি তোমাদের বাজে কথা এবং অহেতুক সন্দেহের 
প্রতি মনোযোগ দিতে পারি? তোমাদের কথা যে বাজে ও ভিত্তিহীন এর দলীল 
আমার কাছে বিদ্যমান রয়েছে। তোমাদের নিজেদের তৈরী এই মুর্তিগুলোর তো 
কোন কিছুই করার ক্ষমতা নেই । আমি ওদেরকে ভয় করি না এবং তিল 
পরিমাণও পরওয়া করি না । যদি এই মূর্তিগুলো আমার কোন ক্ষতি সাধনে সক্ষম 
হয় তবে ক্ষতি করুক দেখি? তবে হ্যা, আমার মহান প্রভু আল্লাহ ইচ্ছা করলে 
আমার ক্ষতি সাধন করতে পারেন। সমস্ত বস্তু সম্পর্কে তার ব্যাপক জ্ঞান রয়েছে। 
কোন কিছুই তার কাছে গোপন নেই । আমি যা কিছু বর্ণনা করছি তোমরা কি 
এর থেকে একটুও শিক্ষা এবং উপদেশ গ্রহণ করবে না? উপদেশ গ্রহণ করলে 
অবশ্যই তোমরা এদের পূজা-অর্চনা থেকে বিরত থাকতে ৷ তাদের সামনে 
এইসব দলীল প্রমাণ পেশ করার ফল ঠিক হযরত হুদ (আঃ)-এর তীর কওমের 
সামনে এইসব দলীল পেশ করার ফলের মতই । এই আ'দ সম্পৃদায়ের ঘটনা 
দুরজান তে লাস অযহে। সারাহ গান তাদের কখন দয 
Cs of 7 Ee Ce HE 
~~ EOE ae (১১৪ ৫৩-৫৬) অর্থাৎ হযরত হুদ (আঃ)-এর 
কওমের লোকেরা তাকে বলেছিল, হে হুদ (আঃ)! আপনি তো আমাদের সামনে 
কোন মু'জিযা পেশ করেননি, শুধু আপনার কথার উপর বিশ্বাস করেই কি আমরা 
আমাদের মা'’বূদগুলোকে পরিত্যাগ করবো? আমরা তো আপনার উপর ঈমান 
আনয়ন করবো না। আমরা তো মনে করছি যে, আমাদের মা'বুদগুলোর পক্ষ 
থেকে আপনার উপর কোন লা’নত বর্ষিত হয়েছে। তখন হুদ (আঃ) বললেনঃ 
আমি আল্লাহকে সাক্ষী করছি এবং তোমরাও সাক্ষী থাকো, আমি এঁ সমস্ত বস্তুর 
সকলে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও, অতঃপর আমাকে সামান্য অবকাশও 
দিয়ো না। আমি আল্লাহর উপর ভরসা করেছি যিনি আমারও রব এবং 
তোমাদেরও রব; ভূ-পৃষ্ঠে যত বিচরণকারী আছে সবারই ঝুটি তারই মুষ্টিতে 
আবদ্ধ; নিশ্চয়ই আমার রব সরল পথে অবস্থিত ৷” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১০৫ পারাঃ ৭ 


পরবর্তী আয়াতে হযরত ইবরাহীম (আঃ)-এর উক্তি তুলে ধরা হয়েছে- আমি 
তোমাদের বাতিল মুূর্তিগুলোকে ভয় করবো কেন? অথচ তোমরা আল্লাহকে ছেড়ে 
প্রতিমাগুলোকে নিজেদের মা’বূদ বানিয়ে নিতে ভয় করছো না এবং তোমাদের 
কাছে এর কোন দলীল প্রমাণও নেই৷ যেমন এক, জায়গায় আল্লাহ পাক বলেনঃ 


272/37 7 B/ 387/70 BY 
dal JC pdr et Te (৪২৪ ২১) তিনি আর এক 
জায়ৰ্গায় বলেছেনঃ E) AA AEA AE ই 
(৫৩৪২৩) 5.4 5 f boas bel 1 5 5 

অতঃপর ইরশাদ হচ্ছে- তোমরাই বল তো যে, তোমাদের এবং আমার 
দলের মধ্যে কোন্‌ দলটি সত্যের উপর রয়েছে? সেই মা'’বূদ কি সত্যের উপর 
রয়েছেন যিনি সবকিছু করতে সক্ষম, না এ মা'বুদগুলো সত্যের উপর রয়েছে 
যেগুলো লাভ ও ক্ষতি কোনটারই মালিক নয়? 

এরপর ঘোষিত হচ্ছে- যারা ঈমান এনেছে এবং ঈমানের উপর যুলুম অর্থাৎ 
শির্ককে সংমিশ্ৰিত করেনি, শান্তি ও নিরাপত্তার অধিকারী তো তারাই এবং 
তারাই সঠিক পথে পরিচালিত ৷ তারা ইবাদতকে একমাত্র আল্লাহর জন্যে নির্দিষ্ট 
করেছিল এবং সেই ইবাদতকে শির্ক থেকে সম্পূর্ণরূপে মুক্ত রেখেছিল । তাই 
দুনিয়া ও আখিরাত তাদেরই অধিকারে রয়েছে। nts 

সহীহ বুখারীতে হযরত আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, hs 

he {4 -এই আয়াতটি যখন অবতীৰ্ণ হয় তখন সাহাবীগণ রাসূলুল্লাহ 
(সঃ)-কে জিজ্ঞেস করেন, “হে আল্লাহ্‌র রাসূল (সঃ)! কে এমন আছে যে নিজের 
নফসের উপর যুলুম করেনি?” তখন. 95 5) এই আয়াতটি অবতীর্ণ 
হয়। অর্থাৎ “নিশ্চয়ই শির্কই হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার ৷” (৩১৪ ১৩) 

যখন উপরোল্লিখিত আয়াত অবতীর্ণ হয় এবং লোকেরা ভুল বুঝে নেয়, তখন 
বালা 01) ভালো বেন, তো রাত বরে তনয় রাশ জং 
লোকমান হাকীম কি বলেছিলেন তা কি তোমরা শুননি? তিনি স্বীয় পুত্রকে 
সম্বোধন করে বলেছিলেনঃ - R 

92 7092/7 2 ন 2 31297 275) 
ES DiS du SE I 

অর্থাৎ “হে আমার প্রিয় পুত্র! আল্লাহর সাথে শরীক স্থাপন করো না, নিশ্চয়ই 
তার সাথে শরীক স্থাপন করা হচ্ছে বড় অত্যাচার ।” (৩১৪ ১৩) এখানে যুলুম 
দ্বারা শির্ককে বুঝানো হয়েছে। * 
১. এটা ইমাম আহমাদ (রঃ) ও ইবনে আবি হাতিম্‌ রঃ) বর্ণনা করেছেন। ইমাম বুখারী (রঃ) এটাকে 


2s 27723 w/ ATA) 4 


ILL LS ds ALY বি অ রর হাগীছ করেছেন 


wwwi.islamfind.wordpress.com 


| সূচীপত্র 
সূরাঃ আন‘আম ৬ ১০৬ পারাঃ ৭ 


UL 28 39/77 


EEN ET EKER 

হযরত আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, যখন bs eh 
-এই আয়াতটি অবতীর্ণ হয় তখন রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “আমাকে বলা হয়েছে 
যে, তুমি এ ঈমানদার লোকদেরই অন্তর্ভুক্ত ।” 


হযরত জারীর ইবনে আব্দুল্লাহ (রাঃ) বলেনঃ একদা আমরা রাসূলুল্লাহ 
(সঃ)-এর সাথে চলছিলাম। আমরা যখন মদীনা হতে বাইরে চলে যাই তখন 
একজন উগ্্রারোহীকে আমাদের দিকে আসতে দেখা যায়৷ রাসুলুল্লাহ (সঃ) 
বললেনঃ “এই উস্্রারোহী তোমাদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যেই আসছে।” যখন 
সে আমাদের কাছে পৌছে যায় তখন নবী (সঃ) তাকে জিজ্ঞেস করেনঃ “কোথা 
থেকে আসছো?” সে উত্তরে বললোঃ “আমার পরিবারবর্গ ও গোত্রের নিকট 
থেকে আসছি” রাসূলুল্লাহ (সঃ) জিজ্ঞেস করলেনঃ “কোথায় যাবে?” সে জবাবে 
বললোঃ “আমি রাসুলুল্লাহ (সঃ)-এর সাথে সাক্ষাৎ করতে চাই ।” তখন 
রাসুলুল্লাহ (সঃ) বললেনঃ “আচ্ছা, কি বলতে চাও বল, আমিই আল্লাহর রাসূল ।” 
সে বললোঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমাকে ঈমান সম্পর্কে শিক্ষা দান 
করুন৷” তিনি বললেনঃ “তুমি সাক্ষ্য দান করবে যে, আল্লাহ ছাড়া অন্য কোন 
মা’বূদ নেই এবং আরও সাক্ষ্য দেবে যে, মুহাম্মাদ (সঃ) আল্লাহর রাসূল । আর 
তুমি নামায সুপ্রতিষ্ঠিত করবে, যাকাত দেবে, রমযানের রোযা রাখবে এবং 
বায়তুল্লাহর হজ্ব করবে।” সে বললোঃ “আমি এগুলো স্বীকার করলাম ।” 
বর্ণনাকারী বলেন যে, (সে ফিরে যেতে উদ্যত হলে) তার উটের সামনের পা 

ংলী ইঁদুরের গর্তে ঢুকে যায় । ফলে উটটি পড়ে যায় এবং সাথে সাথে লোকটিও 
পড়ে যায়। এই কারণে তার মাথা ফেটে যায় এবং গর্দান ভেঙ্গে যায় । রাসুলুল্লাহ 
(সঃ) তখন বলেনঃ “লোকটির রক্ষণাবেক্ষণ করা আমার দায়িত্ব ।” সাথে সাথে 
হযরত আম্মার ইবনে ইয়াসির (রাঃ) ও হযরত হুযাইফা (রাঃ) দৌড়ে গিয়ে 
উঠালেন। তারপর তীরা বলে উঠলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! লোকটির তো 
প্রাণবায়ু বেরিয়ে গেছে!” একথা শুনে তিনি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে 
নেন তারপর তিনি তাদেরকে বলেনঃ “আমি লোকটির দিক থেকে কেন মুখ 
ফিরিয়ে নিয়েছিলাম তা কি তোমরা জান? (এর কারণ এই যে,) আমি দেখতে 
পাচ্ছিলাম যে, দু’জন ফেরেশতা তার মুখে জান্নাতের ফল দিতে রয়েছেন! এর 
দ্বারা আমি বুঝতে পারলাম যে, লোকটি ক্ষুধার্ত অবস্থায় মারা গেছে।” এরপর 
রসূলুল্লাহ (সঃ) বললেনঃ এ লোকটি এ লোকদের অন্তর্ভুক্ত ছিল যাদের সম্পর্কে 
আল্লাহ তা‘আলা বলেছেন- “তারা তাদের ঈমানের সাথে যুলুম অর্থাৎ শিরিককে 
সংমিশ্ৰিত করে না।” তারপর তিনি বললেনঃ “তোমাদের ভাইয়ের কাফন 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ১০৭ পারাঃ ৭ 


দাফনের ব্যবস্থা কর ।” আমরা তখন তাকে গোসল দিলাম, কাফন পরালাম ও 
সুগন্ধি লাগালাম। অতঃপর তাকে কবরের দিকে বহন করে নিয়ে গেলাম । 
এরপর রাসুলুল্লাহ (সঃ) আসলেন এবং কবরের ধারে বসে পড়লেন। অতঃপর 
তিনি বললেনঃ “বগলী কবর খনন কর, খোলা কবর করো না । আমাদের কবর 
বগলীই হয়ে থাকে এবং অন্যদের জন্যে হয় খোলা কবর । এই লোকটি এ 
লোকদের অন্তর্ভুক্ত ছিল যারা অল্প আমল করে অধিক পুণ্য লাভ করে থাকে ৷” 


ইবনে আব্বাস (রাঃ) হাদীসটি আরো একটু বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। 
তিনি বলেনঃ “আমরা রাসুলুল্লাহ (সঃ)-এর সাথে পথ চলছিলাম ৷ এমন সময় 
একজন গ্রাম্য লোক আমাদের সামনে এসে পড়ে এবং বলতে শুরু করেঃ “হে 
আল্লাহর রাসূল (সঃ)! যে আল্লাহ আপনাকে সত্যসহ পাঠিয়েছেন তাঁর শপথ করে 
আমি বলছি যে, আমি আমার দেশ, ছেলেমেয়ে এবং মালধন ছেড়ে আপনার 
নিকট এসেছি । উদ্দেশ্য এই যে, আপনার মাধ্যমে আমি হিদায়াত লাভ করবো। 
আমার অবস্থা এই যে, পথে শুধু ঘাস-পাতা খেয়ে আপনার কাছে পৌছেছি। 
এখন আপনি আমাকে দ্বীনের শিক্ষা দান করুন!” রাসুলুল্লাহ (সঃ) তখন তাকে 
দ্বীন শিক্ষা দিলেন এবং সে তা কবূল করল । আমরা তার চারদিকে ভীড় 
জমালাম । সে ফিরে যেতে উদ্যত হলো। এমন সময় তার উটের পা জংলী 
ইঁদুরের গর্তে ঢুকে গেল । তখন উটটি পড়ে গেল এবং ধাক্কা খেয়ে লোকটির ঘাড় 
ভেঙ্গে গেল ৷ তখন রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ “আল্লাহর কসম! লোকটি ঠিকই 
বলেছিল যে, দেশ ও ছেলেমেয়ে ছেড়ে শুধুমাত্র হিদায়াত ও দ্বীন লাভের উদ্দেশ্যে 
আমার নিকট আগমন করেছিল। সে দ্বীনী শিক্ষা লাভ করেছে। আমি জানতে 
পারলাম যে, এই সফরে সে শুধু যমীনের ঘাস পাতা খেয়ে দিন কাটিযয়ছে। সে 
আমল করেছে অল্প কিন্তু পুণ্য লাভ করেছে অধিক । “যারা তাদের ঈমানের সাথে 
যুলুম অর্থাৎ শিরককে মিশ্রিত করেনি তারাই শান্তি ও নিরাপত্তা লাভের 
অধিকারী । তারাই প্রকৃত হিদায়াত প্রাপ্ত ।' এই কথা যাদের সম্পর্কে বলা হয়েছে 
এ লোকটি তাদেরই একজন ৷” 


হযরত আবদুল্লাহ ইবনে সাখীরা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, 
রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যাকে দেয়া হলে কৃতজ্ঞতা প্রকাশ করে, না দেয়া 
হলে ধৈর্যধারণ করে, কারও উপর যুলুম করলে তার কাছে ক্ষমা প্রার্থনা করে 
এবং তার উপর যুলুম করা হলে যুলুমকারীকে ক্ষমা করে দেয়” -এ পর্যন্ত বলে 
তিনি নীরব হয়ে গেলেন। তখন সাহাবীগণ জিজ্ঞেস করলেনঃ “হে আল্লাহর 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১০৮ পারাঃ ৭ 

S77 
রাসূল (সঃ)! তার জন্যে কি রয়েছে?” তখন তিনি পাঠ করলেন-* ws 
228/072 29/2? 


62247 ০০৭ অৰ্থাৎ এই লোকদের জন্যে রয়েছে শাস্তি ও নিরাপত্তা এবং 
এরাই হচ্ছে সুপথ প্রাপ্ত। ” 


#3 AR 71270 2243, 2? 


42 ৮ 22 (451 :2১> এ}, অৰ্থাৎ “এটাই ছিল আমার যুক্তি-প্রমাণ 
যা আমি ইবরাহীম (আঃ)-কে তার স্বজাতির মুকাবিলায় দান করেছিলাম” 
আল্লাহ পাকের এই উক্তির মধ্যে যে যুক্তি-প্রমাণের কথা রয়েছে তা এই যে, 
হযরত ইবরাহীম (আঃ) তাঁর সম্পৃদায়ের লোককে বলেছিলেনঃ “তোমরা যখন 
কোন দলীল প্রমাণ ছাড়াই আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করতে ভয় কর না, তখন 
আমি তোমাদের এই সব শক্তিহীন মা’বূদকে ভয় করবো কেন? এখন তোমরা 
নিজেরাই দেখে নেবে যে, আমাদের দুই দলের মধ্যে কারা বেশী নিজেদের রক্ষার 


ব্যবস্থা করেছে৷” মহান আল্লাহ এটারই নাম দিয়েছেনু শাত্তি, j নিরাপত্তা এবং 
হিদায়াত । অতঃপর আল্লাহ তা'আলা বলেছেনঃ ...... eae a 
পরে বলেছেনঃ 


BLL No37% 3/1) 479 \2170N90) 034» 

UES 2 G35 Er G5 EPPA El Cen OS এখানে ১১ 
শব্দটিকে ৩5% -এর সঙ্গেও পড়া হয়েছে এবং ৩551 ছাড়াও পড়া হয়েছে। 
দু*টোর অর্থ প্রায় একই । যেমন সূরায়ে > -এ রয়েছে। 


G2.799 7,04, 


i LIL অর্থাৎ “তিনি নিজের কথায় হাকীম বা প্রজ্ঞাময় এবং 
নিজের কাজে আলীম বা বিজ্ঞ ।” (১২৪ ৬) অর্থাৎ তিনি যাকে চান হিদায়াত দান 
করেন এবং যাকে চান পথভ্রষ্ট করেন । যেমন তিনি এক জায়গায় বলেছেনঃ 


lb # +\bs29397 7 2/7 / EAA Ad EOE 


sl IS og ‘> ,- Wg Y sly ef Fe EE 0 ul 
42/7 


- Nl Ee 
অর্থাৎ “হে নবী (সঃ)! নিশ্চয়ই যাদের উপর তোমার প্রভুর কথা ও ফায়সালা 
সাব্যস্ত হয়ে গেছে তারা সমস্ত নিদর্শন দেখলেও ঈমান আনবে না, যে পর্যন্ত না 

তারা যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করে।” (১০৪ ৯৬-৯৭) 

১. লুবাব গ্রন্থে ইবনে আবি হাতিম (রঃ) তাখরীজ করেছেন যে, একজন মুসলিম-শক্রু 
মুসলমানদের উপর আক্রমণ চলিয়ে পর পর তিনজনকে শহীদ করে দেয়। তারপর সে 
রাসূলুল্লাহ (সঃ)-কে জিজ্ঞেস করেঃ ‘এখন আমার ইসলাম গ্রহণে কোন উপকার হবে কি?’ 
তিনি উত্তরে বলেনঃ ‘হ্যা ৷’ তখন সে ঘোড়া চালিয়ে মুসলমানদের মধ্যে প্রবেশ করে। 
অতঃপর তার সঙ্গীদের উপর আক্রমণ চালিয়ে পর পর তিনজনকে হত্যা করে। কয়েকজন 


2’ 228/ 


মনীষী মনে করেন যে, ...... [| ৷ -এই আয়াতটি তারই ব্যাপারে অবতীর্ণ হয়। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন'আম ৬ ১০৯ পারাঃ ৭ 


৮৪ । আমি তাকে, ইসহাক (আঃ) ০০৯০০০ 
ও ইয়াকৃব (আঃ)-কে দান 5; [৮৯১ ১-॥ 
করেছি এবং উভয়কেই সঠিক ES TE NET 
পথের সন্ধান দিয়েছি, আর ELLE J as 
তার পূর্বে (এমনিভাবে) নূহ 9, ০৯০৯ ০৯০০ 
(আঃ)-কেও সঠিক পথের E2022 on 
্দায়াত দিয়েছি: আৱ ভার, nba 
(ইবরাহীমের) বংশের মধ্যে ,০>!১০_ ০,১৪১ 
দাউদ, সুলাইমান, আইয়ূব, 22231 / \52 3 PAA SD) 
ইউসুফ, মূসা ও হারূন 799১১; 3৯ 
(আঃ)-কে এমনিভাবেই সঠিক 
পথের সন্ধান দিয়েছি; O url SH IIS 
এমনিভাবেই আমি সৎ ও 
পুণ্যশীল লোকদেরকে প্রতিদান 1b 
দিয়ে থাকি । Er +2 

৮৫। আর যাকারিয়া, ইয়াহইয়া ৩৪১১/৮, 


ঈসা ও ইলিয়াস, তারা 5) EM 
প্রতেকেই সৎ লোকদের 0 ul 
ৰ্ভু্ত ছিল | AAA DD A/T 


৮৬ । আর ইসমাঈল, ইয়াসাআ’, Tod cae Hl 
ইউনুস ও লূত (আঃ) এদের “25/7 59> NK fds 
প্রত্যেককেই আমি নবুওয়াত US, by; + 
দান করে সমগ্র বিশ্বের উপর ঠৰ)? A 
মহত্ব ও শ্রেষ্ঠত্ব দান করেছি। 0 us 

৮৭। আর এদের বাপ-দাদা, 72 ৬৪? 2 
সন্তান-সন্ততি, ভাই-ব্রাদারের LL 
মধ্যে অনেককে আমি সম্মানিত DLAC IE 
করে নিজস্ব করে নিয়েছি এবং Fe “ 
সঠিক ও সোজা পথে পে 122124" 
পরিচালিত করেছি । EAN 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১১০ পারাঃ ৭ 


৮৮। এটাই আল্লাহর হিদায়াত | ES EE 
তিনি তার বান্দার মধ্যে যাকে Led OE 
চান এই পথে পরিচালিত LE HDs 
Fae কিন্তু তারা যদি শির্ক CRATE EG 
করতো তবে তারা যা কিছুই ০,১০ 6292/০ ০০2372 
করতো, সবই পণ্ড হয়ে ৮৩ ৮৮০ ৯০.15, 
যেতো । ADS 2 
৮৯। এরা ছিল সেই লোক, 
যাদেরকে আমি কিতাব, ++' a 9 
f 4 EEE -AA 
শাসনভার ও নবুওয়াত দান oo Ee 
করেছি, সুতরাং যদি এরা {378,777 372 g 
নবুওয়াত অস্বীকার করে, তবে ++! ১ 
2d 97 a 2732292, 
তাদের স্থলে আমি এমন এক Gin sl 


জাতিকে নিয়োগ করবো, যারা EY 
ওটা অস্বীকার করেনা । ECTS 
৯০। এরা হচ্ছে ওরাই, যাদেরকে 

আল্লাহ সুপথ প্রদর্শন SES 


করেছিলেন, সুতরাং তুমিও 20 L229 ড় 
তাদের পথ অনুসরণ করে চল, GEL - 
তুমি বলে দাও- আমি কুরআন 2237230 G 13%, a2 32) 237 

ও দ্বীনের তাবলীগের বিনিময়ে Saal a ৫ 

তোমাদের কাছে কোন কিছুই EA 


প্রার্থনা করি না, এই কুরআন EE Te Pe 
সমথ্ জগতবাসীর জন্যে E22 ck 
উপদেশের ভাণ্ডার ছাড়া কিছুই 0s 


নয়। 

আল্লাহ পাক বলেন-ইবরাহীম (আঃ)-কে আমি ইসহাকের ন্যায় সুসন্তান দান 
করেছি, অথচ বার্ধক্যের কারণে সে এবং তার স্ত্রী সন্তান থেকে নিরাশ হয়ে 
গিয়েছিল। ফেরেশতা তাদের কাছে আসেন এবং তারা হযরত লূত (আঃ)-এর 
কাছেও যাচ্ছিলেন। ফেরেশতাগণ স্বামী-স্ত্রী দু'জনকেই হযরত ইসহাক 


wwwi.islamfind.wordpress.com 


| সূচীপত্র 

সুরাঃ আন'আম ৬ ১১১ পারাঃ ৭ 
(আঃ)-এর জন্মের সুসংবাদ দেন। তখন স্ত্রী হতবুদ্ধি হয়ে বলেনঃ “হায়! হায়! কি 
করে আমাদের সন্তান হবে! আমি তো বন্ধ্যা ও বৃদ্ধা এবং আমার স্বামী 
(ইবরাহীম আঃ) অতি বৃদ্ধ! সুতরাং এটা কতই বিস্ময়কর কথা!” তখন 
ফেরেশতাগণ বলেনঃ “আপনি কি আল্লাহর কাজে বিস্ময় বোধ করছেন? হে 
বাড়ীর মালিকগণ! আপনাদের উপর আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক ।” 
ফেরেশতাগণ তাদেরকে এ সুসংবাদও দেন যে, ইসহাক (আঃ) নবীও হবেন এবং 
তাঁর বংশ বৃদ্ধিও হবে। যেমন আল্লাহ পাক বলেনঃ 5 4০% 
9৩4। অর্থাৎ “আমি তাকে ইসহাক (আঃ) -এর সুসংবাদ“ দিলাম, যে নবী 
হবে ও সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে।” (৩৭৪ ১১২) এটা বড় সুসংবাদ এব্‌ং বড় 


ue oD 


নিয়ামতও বটে_ আর এক জায়গায় মহান আল্লাহ বলেনঃ EF OU PHEHE 
Cots Ges অৰ্থাৎ “আমি তাকে ইসহাক (আঃ) -এর শুভ সংবাদ দিলাম 
এবং এ সুসংবাদও দিলাম যে, ইসহাক (আঃ) -এর গুঁরষে ইয়াকুব (আঃ) 
জন্মগ্রহণ করবে।” (১১৪ ৭১) মহান আল্লাহ হযরত ইবরাহীম (আঃ) ও তার 
স্ত্রীকে এ সংবাদ দেন যে, তাদের জীবদ্দশাতেই ইসহাকের আঃ গুঁরষে হযরত 
ইয়াকুব (আঃ) জন্মগৃহণ করবেন । সুতরাং পুত্র ইসহাকের জন্মখহণের ফলে 
যেমন তাঁদের চক্ষু ঠাণ্ডা হবে, অনুরূপভাবে পৌত্র ইয়াকুব (আঃ) -এর 
জন্মগ্হণের ফলেও তাদের চক্ষু ঠাণ্ডা হবে। কেননা, বংশ বৃদ্ধির কারণ হিসেবে 
পৌত্রের জন্মলাভ খুবই খুশীর ব্যাপার ৷ বৃদ্ধ ও বৃদ্ধা যখন সন্তান থেকে নিরাশ 
হয়ে যাচ্ছেন যে, তাদের সন্তান লাভ সম্ভব নয়, এমতাবস্থায় পুত্র ইসহাক (আঃ) 
-এর জন্মলাভ এবং ইসহাক (আঃ) -এর পুত্র ইয়াকুব (আঃ) -এর জন্মলাভ এটা 
কি কম খুশীর কথা! এতে কে না খুশী হয়? এটা ছিল হযরত ইবরাহীমের নেক 
ও জাতিকে ছেড়ে দিয়ে দূর দূরাস্তের পথে পাড়ি জমালেন। এর প্রতিদানই ছিল 
তার ওঁরষজাত নেককার সন্তানগণ, যাদের কারণে তার চক্ষু ঠাণ্ডা হয়েছিল । 
যেমন আল্লাহ পাক বলেনঃ “যখন ইবরাহীম স্বীয় কওম ও তাদের মা’বূদদেরকে 
পরিত্যাগ করলো তখন আমি তাকে প্রতিদান হিসাবে ইসহাক ও ইয়কূবকে দান 


করলাম ।” আর এখানে বলেনঃ 


7277 223 9997772 7 1377/7 


bas NS pin 3 Glad ns 


অর্থাৎ “আমি তাকে ইসহাক ও ইয়াকুবকে দান করেছি এবং উভয়কেই 
সঠিক পথের সন্ধান দিয়েছি।” এরপর বলেনঃ 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন‘'আম ৬ ১১২ পারাঃ ৭ 
la oho 

অর্থাৎ “আর তার পূর্বে এমনিভাবে নূহ (আঃ)-কেও সঠিক পথ প্রদর্শন 
করেছি ।” মহান আল্লাহ আরও বলেনঃ আমি ইবরাহীম (আঃ)-কে ভাল বংশ দান 
করেছি । ইসহাক (আঃ) ও ইয়াকূব (আঃ) বিরাট বৈশিষ্ট্য লাভ করেছিলেন। 
আল্লাহ্‌ তা‘আলা যখন হযরত নূহ (আঃ)-এর সময় সমস্ত দুনিয়াবাসীকে ধ্বংস 
করেছিলেন। সেই সময় শুধুমাত্র এ লোকগুলো রক্ষা পেয়েছিল যারা হযরত নূহ 
(আঃ) -এর উপর ঈমান এনে তার নৌকায় আরোহণ করেছিল! এই পরিত্রাণ 
প্রাপ্ত লোকগুলোই ছিল হযরত নূহের সন্তান এবং সারা দুনিয়ার লোক হচ্ছে 
এদের সন্তান । আর ইবরাহীম (আঃ) -এর পরে তার সন্তানদের মধ্য থেকেই 
আল্লাহ নবী প্রেরণ করেন । যেমন তিনি বলেনঃ 


PAL 772320 LS 2 377 
3 dl 03 cd bles 
অর্থাৎ “আমি তার সন্তানদের মধ্যে নবুওয়াত ও কিতাব রেখেছি ।” 
(২৯৪২৭) তিনি আর এক জায়গায় বলেনঃ 


অর্থাৎ “অবশ্যই আমি নূহ (আঃ) ও ইবরাহীম (আঃ)-কে প্রেরণ করেছি এবং 
তাদের সন্তানদের মধ্যে নবুওয়াত ও কিতাব রেখেছি ।” (৫৭৪ ২৬) আল্লাহ 
তা'আলা আরও বলেছেনঃ “নবীদের মধ্যে এমন লোকও রয়েছে যাদেরকে আল্লাহ 
পুরস্কৃত করেছেন, তারা আদম (আঃ)-এর সন্তানদের অন্তর্ভুক্ত, আর এ লোকদের 
অন্তর্ভুক্ত যাদেরকে আমি নূহ (আঃ)-এর সাথে নৌকায় উঠিয়েছিলাম এবং তারা 
ইবরাহীম (আঃ) ও ইসমাঈল (আঃ)-এর সন্তানদের অন্তর্ভুক্ত, যাদেরকে আমি 
সুপথ প্রদর্শন করেছিলাম ও মনোনীত করেছিলাম, যখন তাদের সামনে আল্লাহর 
আয়াতসমূহ পাঠ করা হয় তখন তারা ক্রন্দররত অবস্থায় সিজদায় পড়ে যায়।” 


এই আয়াতে কারীমায় 4,557 শব্দ রয়েছে। এর অর্থ হবেঃ আমি তার 
সন্তানদেরকেও সুপথ দেখিয়েছি অৰ্থাৎ দাদ (আঃ) ও সুলাহয়নান (আঃ)-কেও 
হিদায়াত দান করেছি। কিন্তু যদি 3 -এর সর্বনামটিকে [%; -এর দিকে 
ফিরানো হয়, কেননা ওটা ০৯ ; শব্দের নিকটতর, তবে এটা তো একেবারে 
পরিষ্কার কথা, এতে কোন জটিলতা নেই । ইবনে জারীরও (রঃ) এটাই গ্রহণ 
করেছেন। কিন্তু যদি সর্বনামটিকে ৯, শব্দের দিকে ফিরানো হয়, কেননা 
বাকরীতি এরূপই বটে, তবে তো খুবই ভাল কথা । কিন্তু এতে একটু জটিলতা 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আর্ন‘আম ৬ ১১৩ পারাঃ ৭ 


এই রয়েছে যে, হযরত ইবরাহীম (আঃ)-এর সন্তানদের ক্রমপরম্পরায় ‘লূত’ 
শব্দটিও এসে গেছে। অথচ হযরত লূত (আঃ) হযরত ইবরাহীম (আঃ)-এর 
সন্তানদের অন্তর্ভুক্ত নন। বরং তিনি হচ্ছেন তার ভাই হারূন ইবনে আযরের 
ছেলে। তবে এতে বিস্ময়ের কিছুই নেই যে, হযরত ইবরাহীম (আঃ)-এর 
সন্তানদের সংখ্যাধিক্যের কারণেই হয়তো হযরত লূত (আঃ)-কেও তার 
সন্তানদের অন্তর্ভুক্ত করে নেয়া হয়েছে। যেমন আল্লাহর নিম্নের উক্তিতেও রয়েছেঃ 


2 2702 SIRF 7 Id 2 GI/A7 LRI 797 Wg 9337, 
Sin 59 IMS be a3) db Ll nin o> 3 Tg mS pl 


EA 2/2 CAV 2) 3337 29/ 


LT gl Spl BU SL aes bl 
(২৪ ১৩৩) CC 
এখানে ইয়াকুব (আঃ)-এর পূর্বপুরুষদের ক্রমপরম্পরায় হযরত ইসমাঈল 
(আঃ)-এর নামও চলে এসেছে, অথচ হযরত ইসমাঈল (আঃ) তো তার চাচা 
ছিলেন। এটাও আধিক্য হিসাবেই হয়েছে। অনুরূপভাবে নিম্নের আয়াতেও 
রয়েছেঃ 
li: APH ELM 1 (৩৮৪ ৭৩-৭৪) এখানে ইবলীসকে 
ফেরেশতাদের মধ্যে শামিল করা হয়েছে। কেননা, ফেরেশতাদের সাথে তার 
সাদৃশ্য ছিল । প্রকৃতপক্ষে সে ফেরেশতা ছিল না । বরং সে ছিল জ্রবিন, তার প্রকৃতি 
হচ্ছে আগুন এবং ফেরেশতাদের প্রকৃতি হচ্ছে আলো । তা ছাড়া এই কারণেও যে, 
হযরত ঈসা (আঃ)-কে হযরত ইবরাহীম (আঃ) বা হযরত নুহ (আঃ)-এর 
সন্তানদের ক্রমপরম্পরায় আনা হয়েছে। তাকেও যেন ইবরাহীম (আঃ)-এরই 
বংশধর বলা হয়েছে। এরূপ করা হয়েছে এই দলীলের উপর ভিত্তি করেই যে, 
কন্যার সন্তানদেরকেও তার পিতার বংশধর মনে করা হয়। এখন যদি হযরত 
ইবরাহীম (আঃ)-এর সঙ্গে হযরত ঈসা (আঃ)-এর কোন সম্পর্ক থাকে তা শুধু 
এর উপর ভিত্তি করেই যে, তার মা মারইয়াম (আঃ) হযরত ইবরাহীম 
(আঃ)-এর বংশধর ছিলেন। নতুবা হযরত ঈসা (আঃ)-এর তো পিতাই ছিল না। 


বর্ণিত আছে যে, হাজ্জাজ ইয়াহইয়া ইবনে ইয়াসারকে বলেনঃ “আমার নিকট 
সংবাদ পৌছেছে যে, আপনি নাকি হযরত হাসান (রাঃ) ও হ্যরত হুসাইন 
(রাঃ)-কে নবী (সঃ)-এর সন্তানদের অন্তর্ভুক্ত বলে থাকেন? অথচ তারা তো 
হযরত আলী (রাঃ) ও আবূ তালীবের বংশধর, আবার এও নাকি দাবী করেন যে, 
কুরআন কারীম দ্বারাই এটা প্রমাণিত? আমি তো কুরআন কারীম প্রথম থেকে 


17৮ 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন‘আম ৬ ১১৪ পারাঃ ৭ 
শেষ পর্যন্ত পাঠ করেছি, কিন্তু কোন জায়গাতেই এটা পাইনি তো!” তখন ইবনে 


ইয়াসার তাকে বলেনঃ “আপনি কি সূরায়ে আন'আমের (90432 
এবং ০০ 9০% পর্যন্ত পড়েন) -এই আয়াতগুলো পাঠ করেননি?” হাজ্জাজ 
উত্তরে বলেনঃ “হ্যা, পড়েছি তো” তিনি তখন বলেনঃ “এখানে হযরত ঈসা 
(আঃ)-কে হযরত ইবরাহীম (আঃ)-এর সন্তানদের অন্তর্ভুক্ত বলা হয়েছে, অথচ 
তার তো পিতাই ছিল না । শুধুমাত্র কন্যার সম্পর্কের কারণেই তাকে সন্তান ধরা 
হয়েছে। তাহলে কন্যার সম্পর্কের কারণে হযরত হাসান (রাঃ) ও হযরত হুসাইন 
(রাঃ)-কে নবীর সন্তান বলা হবে না কেন?” হাজ্জাজ তখন বলেনঃ “আপনি ঠিক 
কথাই বলেছেন।” 

এ কারণেই যখন কোন লোক স্বীয় মীরাস নিজের সন্তানের নামে অসিয়ত 
করে কিংবা ওয়াকফ বা হিবা করে, তখন এঁ সন্তানদের মধ্যে কন্যার সন্তানদেরও 
ধরে নেয়া হয়। কিন্তু যখন সে পুত্রদের নামে অসিয়ত বা ওয়াক্‌ফ করে তখন 
নির্দিষ্টভাবে ওুরষজাত পুত্র বা পুত্রের পুত্ররাই হকদার হয়ে থাকে । অন্যান্যরা বলে 
থাকেন যে, এতে কন্যার সন্তানেরাও শামিল থাকবে। কেননা, সহীহ বুখারীতে 
রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) হযরত হাসান (রাঃ) সম্পর্কে বলেছিলেনঃ “নিশ্চয়ই 
আমার এই পুত্র সাইয়েদ বা নেতা এবং আল্লাহ এর মাধ্যমে মুসলমানদের দু'টি 
বড় দলের মধ্যে সন্ধি করিয়ে দিবেন এবং যুদ্ধের ফিৎনা প্রশমিত করবেন।” 
এখানে রাসুলুল্লাহ (সঃ) হযরত হাসান (রাঃ)- কে পুত্র বলেছেন্‌, ১ যা এটা প্ৰমাণ 
করে যে, , তাকে তার পুত্ররূপে গণ্য করা যেতে পারে। 4১ Ll 
"$)৯ আল্লাহ তা'আলার এই উক্তির মধ্যে 'নসল' ও ‘সব’ এই দু’টিরই 
উঁল্লেখ রয়েছে এবং হিদায়াত ও মনোনয়ন সবারই উপর প্রযোজ্য হয়েছে। এ 
জন্যেই মহান আল্লাহ্‌ বলেনঃ 


2. (7% Mie 2933773 7 
অৰ্থাৎ HEE SHE fe BEE Re CUT 
করেছি ।” 


/ 


720327 2? 37 y 737) 
sles i, অর্থাৎ এটাই আল্লাহর হিদায়াত; 
তিনি স্বীয় বান্দাদের মধ্যে যাকে চান এই পথে পরিচালিত করেন। 


7280297 297 L292 Arr I9/3/ Hr 


osha IHS Logs bel [9,41 ৪, অৰ্থাৎ যদি তারা শিরক করতো তবে 
তারা যা কিছুই করতো, সবই পণ্ড হয়ে যেতো । এখানে এটা বলাই উদ্দেশ্য যে, 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ১১৫ পারাঃ ৭ 


শিরকটা কতই কঠিন ব্যাপার এবং এর পরিণাম কতই না জঘন্য ৷ যেমন আল্লাহ 
তাআলা বলেনঃ 


te Sf CASTE Ef 
অর্থাৎ “হে নবী (সঃ)! আমি তোমার কাছে ও তোমার পূর্ববর্তী নবীদের 
কাছে এই অহী করেছি যে, যদি তুমি শিরক কর তবে অবশ্যই তোমার আমল 
পণ্ড হয়ে যাবে।” (৩৯৪ ৬৫) এই বাক্যটি শর্তের স্থানে রয়েছে, আর শর্তের 

জন্যে এটা জরুরী নয় যে, ওটা সংঘটিত হবেই । যেমন মহান আল্লাহ বলেনঃ 


79 ACL )2 


lds UU AEE অর্থাৎ “হে নবী (সঃ)! তুমি বলে 
দাও- যদি রহমানের অর্থাৎ আল্লাহর সন্তান হয় তবে আমি প্রথম উপাসনাকারী 
হয়ে যাবো ৷” (৪৩৪ ৮১) আল্লাহ তা'আলা আরও বলেনঃ 


O57 3959/72 %370 70 BILAN 77 


OE 2 Ul ms sdsY Ld Sl bal 
অর্থাৎ “যদি আমি খেল-তামাসা বানাতে চাইতাম তবে নিজের নিকট 
থেকেই বানিয়ে নিতাম ৷” (২১৪ ১৭) আর এক জায়গায় আল্লাহ তা'আলা 
বৃলেনঃ 


2১ WY ) CU) IAIT, 7 2397 ৰ NASA 47, , 3% 22729) EAA AA 

all ain sl (EA 2 Le 3 Le cio) Ws is of DS 
BLL yg “42 
lal yl 


অর্থাৎ “যদি আল্লাহ সন্তান বানিয়ে নেয়ার ইচ্ছা করতেন তবে স্বীয় মাখলূকের 
মধ্য হতে যাকে ইচ্ছা মনোনীত করে নিতেন, কিন্তু এর থেকে তিনি সম্পূর্ণরূপে 
পবিত্র এবং তিনি এক ও মৃহাপরাক্রমশালী I” (৩৯৪ 8) 

CA RF 3837) 429 

ils 7259024251 0344) এৱা সেই লোক যাদেরকে আমি 
কিতাব, শাসনভার ও নবুওয়াত দান করেছি। আর এদের কারণেই আমি আমার 
বান্দাদেরকে নিয়[মত ও দ্বীনের অধিকারী করেছি। সুতরাং যদি এই লোকেরা 
অর্থাৎ মক্কাবাসী ” নবুওয়াতকে অস্বীকার করে তবে আমি তাদের স্থলে এমন 
লোকদেরকে নিয়োগ করবো যারা ওটা অস্বীকার করবে না, বরং তারা আমার 
কৃতজ্ঞতা প্রকাশ করবে । এখন এঁ অস্বীকারকারীরা কুরায়েশই হোক বা অন্যেরাই 
হোক, আরবী হোক বা আজমীই হোক অথবা আহলে কিতাবই হোক, ওদের 
স্থলে অন্য জাতিকে অর্থাৎ মুহাজির ও আনসারদেরকে নিয়োগ করবো । তারা 
আমার কোন কথাকেই অস্বীকার করে না এবং প্রত্যাখ্যানও করে না । বরং তারা 
কুরআন কারীমের সমস্ত আয়াতের উপরই বিশ্বাস রাখে। আয়াতগুলো স্পষ্ট মর্ম 
বিশিষ্টই হোক অথবা অস্পষ্ট মৰ্ম বিশিষ্ট হোক । 
১. এটা ইবনে আব্বাস (রাঃ), যহ্হাক (রঃ), কাতাদা (রঃ) প্রমুখ মনীষীদের উক্তি । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১১৬ পারাঃ ৭ 


এখন আল্লাহ্‌ পাক স্বীয় রাসূল (সঃ)-কে সম্বোধন করে বলছেনঃ “উল্লিখিত 
নবীরা এবং তাদের বাপ-দাদা, সন্তান-সন্ততি ও ভাই বেরাদর এমনই লোক, 
যাদেরকে আল্লাহ সুপথ প্রদর্শন করেছিলেন, সুতরাং তুমি তাদের অনুসরণ কর ৷” 


রাসূল (সঃ)-এর জন্যে যখন এই আদেশ, তখন তার উন্মত তো তারই 
অনুসারী, EU SUEDE IML 


হযরত ইবনে আব্বাস (রাঃ)-কে প্রশ্ন করা হয়েছিল- সূরায়ে ৮ এ 
সিজদা রয়েছে? তিনি উত্তরে বললেনঃ “হ্যা ৷” অতঃপর তিনি ৯ ee 
হতে ১১37244 পৰ্যন্ত আয়াতগুলা পাঠ করে বলেনঃ তি তাল 
অন্তর্ভুক্ত । ইয়াযিদ ইবনে হারূন, মুহাম্মাদ ইবনে উবাইদ ও সুহাইল ইবনে 


ইউসুফ আওয়াম হতে, তিনি মুজাহিদ হতে নিমের কথাটুকু বেশী বর্ণনা করেনঃ 

মুজাহিদ বলেনঃ আমি ইবনে আব্বাস (রাঃ)-কে এ সম্পর্কে জিজ্ঞেস করলে 
তিনি বলেন- “তোমাদের নবী (সঃ) তাদেরই অন্তর্ভুক্ত যাদেরকে তাদের 
অনুসরণ করার নির্দেশ দেয়া হয়েছে।” 


D327 377 3198735 


elle হে নবী (সঃ)! তুমি লোকদেরকে বলে দাও-আমি 
ON Sea Elen Fos SE Ted Rl 


7237)2 )» 0,9 


4০১ ০/53 ১} 2৯5) এটা তো হচ্ছে সমগ্র বিশ্ববাসীর জন্যে উপদেশের 
ভাণ্তার, “যেন তারা এর মাধ্যমে গুমরাহী থেকে হিদায়াতের দিকে আসতে পারে 
এবং কুফরী ছেড়ে ঈমান আনয়ন করতে পারে। 

৯১। এই লোকেরা আন্রাহ 
é A 2 774 / 

< eb, Ue le Sd LTE 

বললো-আল্লাহ কোন মানুষের CAA 

উপর কোন কিছু অবতীর্ণ IC BG 5 

করেননি; (হে নবী সঃ) তুমি L227 234 2 4 

তাদেরকে জিজ্ঞেস কর- J»! 8; ৩৬2 7+ 

j S md 25 /) 
বর্তিকারূপে যে কিতাব মূসা 57 lS 

আঃ) এনেছিল, তা কে > ৰ 

অতীৱ করেছেন? তোমরা 2/27 694594 

সেই কিতাব খণ্ড খণ্ড করে “** TE 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১১৭ পারাঃ ৭ 


বিভিন্ন পত্রে রেখেছো , ওর 

কিয়দাংশ তোমরা প্রকাশ 09420427 
করছো, এবং বহুলাংশ গোপন ০ ৪৯০১ Ee 
রাখছো, (এ কিতাব দ্বারা) 24 6292423 E72 / 
তোমাদেরকে বহু বিষয়ে ৮৮-৯৮০১ 
অবহিত করা হয়েছে, যা HSAPL id o000 Ba 
তোমরা ও তোমাদের J SIUIY sl ols 
পূৰ্বপুরুষরা lal LB 242 2237497 
বলে দাও -তা 5 3 all 

“ ১ 

অবতীর্ণ করেছেন। সুতরাং so Sak d 


তুমি তাদেরকে তাদের বাতিল Sel 
ধারণার উপর ছেড়ে দাও, তারা us 
খেলা করতে থাকুক । SAE 


৯২। আর - এই কিতাবও ৩ IS bo 7 -Y 

(কুরআন) আমিই অবতীৰ্ণ A 2/2? Sw Ed Z 
করেছি; যা খুব বরকতময় ১4৬০৩১১১৩১১ 
ADI BCS pi AAR TAGS 23 
থাকে, যেন তুমি = BLE > 2 5 Sl BL 
নগরী এবং ওর চতুলার্ম্বস্থ 4/17 122 22/2 8 
জনপদের লোকদেরকে ওর ১৮১৮৩৮৮৯৮০৮১, 
দ্বারা ভীতি প্রদর্শন কর, যারা yo23 7 L928 22 
পরকালে বিশ্বাস রাখে তারা ১১3৩৮ 
এই কিতাবকেও বিশ্বাস করবে 


L293 823 sr 


এবং ওর প্রতি ঈমান আনবে, 0 sbi 
আর তারা নিয়মিতভাবে “ 
নামাযষও আদায় করে থাকে । 


আল্লাহ পাক বলেন-তারা যখন আল্লাহর রাসূল (সঃ)-কে অবিশ্বাস করলো 
তখন বুঝা গেল যে, তারা আল্লাহ্‌ তা'আলার মর্যাদার হক আদায় করলো না। 
জ্বাৰদুল্লাহ ইবনে কাসীর (রঃ) বলেন যে, এই আয়াতটি কুরায়েশদের ব্যাপারে 
জ্ঞবতীর্ণ হয়। আবার একথাও বলা হয়েছে যে, এটা ইয়াহুদীদের ব্যাপারে অবতীর্ণ 
হয় ৷ অথবা এটা অবতীর্ণ হয় মালিক ইবনে সায়েফের ব্যাপারে । এই নির্বোধদের 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১১৮ পারাঃ ৭ 


উক্তি এই যে, আল্লাহ তা'আলা কোন মানুষের উপর কিতাব অবতীর্ণ করেননি । 
শানে নুযূল হিসেবে প্রথম উক্তিটিই সঠিকতম। কেননা, এ আয়াতটি মক্কায় 
অবতীর্ণ হয়। আর ইয়াহ্‌্দীরা তো এ কথা বলতো না যে, মানুষের উপর কোন 
কিতাব অবতীর্ণ হয়নি । কেননা, তারা তো এটা স্বীকার করে যে, তাওরাত 
হযরত মুসা (আঃ)-এর উপর অবতীর্ণ হয়েছিল । মক্কার অধিবাসী কুরায়েশ ও 
আরবরাই মুহাম্মাদ (সঃ)-কে অস্বীকার করতো । তাদের দলীল ছিল এই যে, 
মুহাম্মাদ (সঃ) একজন মানুষ এবং মানুষের উপর কিতাব অবতীর্ণ হয় না। যেমন 
আল্লাহ তা‘আলা বলেনঃ 


2 MASSES ER El AA AA 
dit FI J sll Le EG 

অর্থাৎ “আমি মানুষের মধ্য হতে কারও উপর অহী পাঠাই- তুমি তাদেরকে 
(কুফরী থেকে) ভয় প্রদর্শন কর, এতে কি মানুষেরা বিস্ময় বোধ করে?” (১০৪২) 
আরও ইরশাদ হচ্ছে- 

\27232 72 FAO We 
eas se en EL 

অর্থাৎ “যখন তাদের কাছে হিদায়াত পৌঁছে তখন যে জিনিস তাদেরকে ঈমান 
আনয়নে বাধা দেয় তা হচ্ছে এই যে, তাদের কথা ছিল- আল্লাহ কি কোন 
মানুষকে রাসূল করে পাঠিয়েছেন? হে নবী (সঃ)! তুমি তাদেরকে বল, 
ফেরেশতারা যদি ভূ-পৃষ্ঠে চলাফেরা করার প্রাণী হতো তবে কোন ফেরেশতাকেই 
আমি রাসূল করে পাঠাতাম।” (১৮৪ ৫৫) এখন আল্লাহ পাক এখানে বলেনঃ 
আল্লাহর যেরূপ মর্যাদা দেয়া উচিত তা তারা দেয়নি । অর্থাৎ তারা বলে দিলো 
যে, আল্লাহ কোন মানুষের উপর কিছু অবতীর্ণ করেননি । হে নবী (সঃ)! তুমি 
তাদেরকে বলে দাও- আল্লাহ মূসা (আঃ)-এর উপর কিতাব অবতীর্ণ 
করেছিলেন। যে কিতাব লোকদের উপর নুর ও হিদায়াত রূপে প্রমাণিত হয়েছে। 
হযরত মূসা (আঃ) কর্তৃক পেশকৃত কিতাব ‘তাওরাত’ কার দ্বারা অবতীর্ণ করা 
হয়েছে? তোমরা এবং সবাই একথা অবগত যে, মূসা ইবনে ইমরান (আঃ)-এর 
কিতাব আল্লাহ কর্তৃকই অবতারিত ছিল। যদ্‌দ্বারা মানুষ হিদায়াতের আলো লাভ 
করতো এবং সন্দেহের অন্ধকারে সোজা সরল পথ খুঁজে পেতো । 

মহান আল্লাহ বলেন, তোমরা তাওরাতকে খণ্ড খণ্ড করে বিভিন্ন পত্রে 
রেখেছো, কিন্তু তাতে লিখতে গিয়ে নিজেদের পক্ষ থেকে পরিবর্ধনও করতে 
রয়েছো। আর বলতে রয়েছো, এটাও আল্লাহরই আয়াত । এজন্যে আল্লাহ পাক 
বলেন, কিছু কিছু প্রকৃত আয়াত প্রকাশ করছো বটে, কিন্তু অধিকাংশ আয়াতকেই 
তোমরা গোপন করছো। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ১১৯ পারাঃ ৭ 


আল্লাহ তা'আলার উক্তি- এই কিতাবের মাধ্যমে তোমরা এমন কিছু 
জেনেছো যা তোমরাও জানতে না এবং তোমাদের পূর্বপুরুষরা । অর্থাৎ হে 
কুরায়েশের দল! কে এই কুরআন অবতীর্ণ করেছেন, যাতে অতীতের 
রয়েছে এবং ভবিষ্যত বাণীও বিদ্যমান আছে? যেগুলো না তোমরা জানতে, না 
তোমাদের বাপ-দাদারা জানত ৷ কাতাদা (রঃ) বলেন যে, এই সম্বোধন আরবের 
মুশরিকদেরকে করা হয়েছে। আর মুজাহিদ (রঃ) বলেন যে, এই সম্বোধন 
মুসলমানদেরকেই করা হয়েছে। যখন আল্লাহ তা'আলা বলেনঃ এই প্রশ্নের উত্তর 
তুমি নিজেই প্রদান কর যে, এই কুরআন আল্লাহই অবতীর্ণ করেছেন। এটা হচ্ছে 
ওটাই যা হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেছেন এবং এই শব্দের তাফসীরে 
এটাই নিদিষ্ট । তাফসীর এই রূপ নয় যা পরবর্তী গুরুজনরা বলেছেন। তা এই 
যে, dg -এর অর্থ হচ্ছে- হে মুহাম্মাদ (সঃ)! তাদের প্রতি তোমার সন্বোধন 
এটা ছাড়া নয় যে, এই শব্দ শুধু একক শব্দ, অর্থাৎ শব্দটি হচ্ছে ‘আল্লাহ’ । এতে 
এটা অবশ্যম্ভাবী হয়ে পড়বে যে, একটা একক শব্দ বাক্যও হতে পারে যা 
বা মিশ্ৰিত শব্দ। কিছু একক শব্দকে আরবী অভিধানে 43% মনে 
করা হয় এবং ওর উপর ৩, বা নীরবতা চলতে পারে না। 


আল্লাহ পাকের উক্তি- হে নবী (সঃ)! তুমি তাদেরকে বাতিল ধারণার উপর 
ছেড়ে দাও, তারা খেলা করতে থাকুক । অবশেষে মৃত্যুর পর তাদের বিশ্বাসের 
চক্ষু খুলে যাবে এবং পরিশেষে তারা আল্লাহ সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করবে। 

মহান আল্লাহর উক্তি- এই কুরআন হচ্ছে অত্যন্ত বরকতময় এবং এই কিতাব 
পূর্ববর্তী সমস্ত কিতাবকে সত্যায়িত করে থাকে । এ কিতাব তিনি এই জন্যেই 
অবতীর্ণ করেছেন যেন তুমি এর মাধ্যমে মক্কা ও তার চতুল্পার্শ্বে বসবাসকারী 
আরব গোত্রগুলোকে এবং আরব ও আজমের আদম সন্তানদেরকে কুফর ও 
শিরকের ভয়াবহ পরিনাম থেকে ভীতি প্রদর্শন করতে পার। যেমন অন্য আয়াতে 
রয়েছে- 


FAY 22 


ne C0 hr oo oll ul bs 

অর্থাৎ “হে রাসূল (সঃ)! তুমি বলে দাও- হে লোক সকল! নিশ্চয়ই আমি 

তোমাদের সকলের প্রতি রাসূল রূপে প্রেরিত হয়েছি, যেন আমি তোমাদেরকে 

সতর্ক করি এবং তাদেরকেও, যাদের কাছে আমার পয়গাম পৌঁছে যাবে।” 
(৭৪১৫৮) মহান আল্লাহ আরও বলেনঃ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১২০ পারাঃ ৭ 
0) I/F 7 73/9 , 2972597 7 
sy UG SN 5s 5 ASS SE 
অর্থাৎ “দলসমূহের মধ্য থেকে যারা এর সাথে কুফরী করবে, তাদের জন্যে 
জাহান্নামের অঙ্গীকার রয়েছে।”(১১৪ ১৭) আল্লাহ তা'আলা আর এক জায়গায় 


বলেনঃ 
- ks onl 8 ne EA Ee 
অর্থাৎ “এ সত্তা কল্যাণময় যিনি স্বীয় বান্দার উপর (মুহাম্মাদ সঃ -এর উপর) 
ফুরকান (কুরআন) অবতীর্ণ করেছেন, যেন সে সারা বিশ্ববাসীর জন্যে ভয় প্রদর্শক 
ban le (২৫৪ ১) আল্লাহ পাক আর এক জায়গায় বলেনঃ 


A/ 3372373739 2/9// 3497 2 379,29 5422, 


ols Lol MS Hi S) asl ol ysl eS) bs 


“5 Xn 2IN/3 23/04, “22,০ 


- ie a DNS ET le CSG Uys 


অর্থাৎ “হে নবী (সঃ)! তু তুমি আহলে কিতাব ও মূৰ্খদেরকে (মুশরিকদেরকে) 
বলে দাও- EE SET dea 
তবে সুপথ লাভ করবে, আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে (তুমি সে জন্যে দায়ী 
নও) তোমার দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেয়া । আল্লাহ স্বীয় বান্দাদের সম্পর্কে পূর্ণ 
ওয়াকিফহাল।” (৩৪ ২০) সহীহ বুখারী ও সহীহ মুসলিমে রয়েছে যে, রাসুলুল্লাহ 
(সঃ) বলেছেনঃ “আমাকে এমন পাঁচটি জিনিস দেয়া হয়েছে যেগুলো আমার 
পূর্ববর্তী নবীদের কাউকেই দেয়া হয়নি । ওগুলোর মধ্যে একটি এই যে, প্রত্যেক 
নবী নির্দিষ্টভাবে নিজের কওমের নিকটেই প্রেরিত হয়েছিলেন, আর আমি সারা 
বিশ্ববাসীর কাছেই প্রেরিত হয়েছি।” এজন্যেই আল্লাহ পাক বলেনঃ 


1 
728272 772 7933 3377 Wy 


SB sh ENC O34 nl 
অর্থাৎ “যারা আল্লাহর উপর বির্্বাস স্থাপন করে তারা এই কিতাবের 
(কুরআনের) উপরও বিশ্বাস রাখে যা আমি (হে মুহাম্মাদ সঃ) তোমার উপর 
অবতীর্ণ করেছি ।”” মহান আল্লাহ বলেনঃ 


128 733 // Nag 
shies plo se 2 
অর্থাৎ “তারা এমনই মুমিন যে, তারা স্বীয় নামাযসমূহের পাবন্দী করে।” 
অর্থাৎ আল্লাহ তা'আলা যেমনভাবে সময়মত নামায আদায় করা তাদের উপর 
ফরয করে দিয়েছেন তারা সেভাবেই নামায আদায় করে থাকে । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১২১ 


৯৩। আর এ ব্যক্তি অপেক্ষা 
অধিক অত্যাচারী কে হতে 


পারাঃ ৭ 


LEE GB 2/2 27/7 


EER 


পারে যে আল্লাহর প্রতি মিথ্যা 
আরোপ করেছে? অথবা এরূপ 
বলে- আমার উপর অহী 
নাযিল করা হয়েছে, অথচ তার 
উপর প্রকৃতপক্ষে কোন অহীই 
নাযিল করা হয়নি এবং যে 
ব্যক্তি এরূপ বলে- যেরূপ 
কালাম আল্লাহ নাযিল 
করেছেন তদ্রপ আমিও 
আনয়ন করছি; আর তুমি যদি 
দেখতে পেতে (এ সময়ের 
অবস্থা) যে সময় যালিমরা 
হবে মৃত্যু সংকটে 
(পরিবেষ্টিত); আর 
বলবে-নিজেদের প্রাণগুলো 
বের কর, আজ তোমাদেরকে 
সেই সব অপরাধের শাস্তি 
হিসেবে লাঞ্ছনাময় শাস্তি দেয়া 
হবে যে, তোমরা আল্লাহর 


Sih bt RB 


EN) Sed Tf 


L222, LOGE 


Edy J 5 
3290 CASA 


EE ACNE Ey 


2/2 ৮/2422 w 
Ed Pt Os bl 
k- 2 232 Lon, - 


rl bl SS, 


৯ 
co2r20d23 A(332/9 3 2 


ed SAE ferSie 


2272 7 Load? 2 
2 


A922 1°2 


wwwi.islamfind.wordpress.com 


24 1) gg 
উপর মিথ্যা দোষারোপ করে £2 EE 
অকারণ প্রলাপ বকছিলে এবং iE aE AE 
তার আয়াতসমূহ কবূল করা 4+_--: df onl 
হতে অহংকার করছিলে । AG 

৯৪। আর তোমরা আমার কাছে 0 Um 
এককভাবে এসেছো, যেভাবে Sits 
থমবারে তোমাদেরকে পন AP A289? PLLA 
He Sh ৫ > 45) 3-4 
সৃষ্টি করেছিলাম, আর যা কিছু 
আমি তোমাদেরকে দিয়েছিলাম $ 22242 4d B22! 2 
তা তোমরা নিজেদের পশ্চাতেই 41+ 23৮৩)! 


সূরাঃ আন‘আম ৬ ১২২ পারাঃ ৭ 


ছেড়ে এসেছো, আর আমি তো DPE 0 
তোমাদের সাথে তোমাদের Leah “ 
G3 2 FDS | >> 
সেই সুপারিশকারীদেরকে 5 Ei 
দেখছি না যাদের সম্বন্ধে “? TE L222, yr 
Ck 
তোমরা দাবী করতে যে, তারা ত ) sr 
তোমাদের কাজেকর্মে (আমার) ee te AE 
শরীক; বাস্তবিকই তোমাদের Se tl met) 
রস্পরের সম্প তো বিচ্ছিন্ন 222/75, 422/244 815 
হয়ে গেছে, আর তোমরা যা be Ls bo 5 een CLL 


কিছু ধারণা করতে তা সবই E ed | 
আজ তোমাদের নিকট থেকে 0 Gree3 mS 
উধাও হয়ে গেছে। 


আল্লাহ তা‘আলা বলেনঃ আল্লাহর উপর মিথ্যা আরোপকারীদের চেয়ে বড় 
অত্যাচারী আর কে আছেঃ? সে তার শরীক স্থাপন করছে বা বলছে যে, তার 
সন্তান রয়েছে, কিংবা দাবী করছে যে, আল্লাহ তাকে রাসূল করে পাঠিয়েছেন, 
অথচ তাকে পাঠানো হয়নি । এ জন্যেই আল্লাহ পাক বলেন, সে বলছে যে, তার 
কাছেও অহী পাঠানো হয়েছে, অথচ তার কাছে তা পাঠানো হয়নি। ইকরামা ও 
কাতাদা বলেন যে, এই আয়াতটি মুসাইলামা কাষ্যাবের ব্যাপারে অবতীর্ণ হয়। 

আর তার চেয়ে বড় যালিম আর কে আছে যে বলে, আল্লাহ যেমন কুরআন 
অবতীর্ণ করেছেন আমিও তদ্বপ অবতীর্ণ করতে পারি। অর্থাৎ সে দাবী করছে 
যে, আল্লাহর মত অহী সেও অবতীর্ণ করতে পারে।” যেমন যেমনু মৃহান আল্লাহ্‌ বলেনঃ 


AN 3 AIG 2/72 73/0 29/7/35 33,7 N22 
OEE lis Jie UD. SC 3 IG Clee ts 15S 
অর্থাৎ “যখন তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তারা 
বলে- আমরা শুনলাম এবং ইচ্ছা করলে আমরাও এরূপ বলতে পারি।” 

(৮৪৩১) 

TD ইবনে জ্যরীর হৃতে তাখরীজ করা হয়েছে যে, SAB DT 
Lol adm hl OS -এই আয়াতটি মুসাইলামার ব্যাপারে 
অবতৰণ হয়৷ আর "রর 9294804 % 5 -এই আয়াতটি অবতৰণ হয় আন্ুললাহ 
ইবনে সা'দের ব্যাপারে ৷ সুদ্দী (রঃ) হতে বর্ণিত আছে যে, আব্দুল্লাহ ইবনে সা’দ বলতো- 
যদি মুহাম্মাদ (সঃ)-এর কাছে অহী করা হয়ে থাকে তবে আমার কাছেও অহী করা হয়ে 
থাকে । আর যদি আল্লাহ তার কাছে (কুরআন) অবতীর্ণ করে থাকেন তবে আমিও তদ্রপ 


277247, CE SAAMI 


অবতীর্ণ করতে পারি। মুহাম্মাদ (সঃ) বলেনঃ ০ ৬৬০" আর আমি 5> ৮ বলি । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১২৩ পারাঃ ৭ 


72/2? ৮/2729 


EOE EDA EG “অৰ্থাৎ হে নবী (সঃ)! যদি তুমি এ 
দেখতে, যে সময় যালিমের মৃত্যু যন্ত্রণায় পরিবেষ্টিত হবে! 


2 293072 DPR 
xl ,2, :$4).)), অৰ্থাৎ ফেরেশতারা মারবার জন্যে হাত উঠাবে। যেমন 
Id ন 


মহান আল্লাহ এক জায়গায় বলেনঃ EOE DOMES অর্থাৎ “(হে কাবীল 
আমাকে হত্যা করার জন্যে) যদি তুমি আমার দিকে হাত উঠাও] (৫৪ ২৮) 


Ah ee Ge 20 39937 
আর এক জায়গায় তিনি বলেনঃ SU tll stl শর, ০অৰ্থাৎ 
“(হে নবী সঃ) তারা তোমাকে কষ্ট দেয়ার জন্যে ও ভালমন্দ বলার জন্যে তোমার 
দিকে হাত ও জিহ্বা প্রসারিত করে।” (৬০৪ ২) যহৃহাক (রঃ) ও আবু সালিহ 
(রঃ) বলেন যে, এখানে ভাবার্থ হচ্ছে শাস্তির জন্যে হাত উঠানো ৷ যেমন আল্লাহ্‌ 
তা'আলা বলেনঃ 


227427 7233/7333 ,93 978 N29 377,94 S777? Azad 


bal 4 MIE nr isl AS wl ETN SE 
অর্থাৎ “(হে মুহাম্মাদ সঃ)! যদি তুমি দেখতে যখন মৃত্যুমুখী কাফিরদেরকে 
ফেরেশতারা তাদের চেহারায় ও পিঠে মারতে রয়েছে!” এজন্যই আন্গাহ পাক 
বলেনঃ ৫:2! 1,2,04434017 অৰ্থাৎ এ ফেরেশতারা তাদের দেহ থেকে প্রাণ 
বের করার জন্যে তাদের দিকে তাদের হস্ত প্রসারিত করবেন। তারা তাদেরকে 
বলবেন, তোমরা তোমাদের প্রাণগুলো বের করে দাও । যখন কাফিরদের মৃত্যুর 
সময় নিকটবর্তী হবে তখন ফেরেশতারা তাদেরকে শাস্তি, শৃংখল, জাহান্নাম, 
গরম পানি এবং আল্লাহর গযবের সংবাদ প্রদান করবেন। তখন তাদের 
আত্মাপগুলো বেরিয়ে আসতে অস্বীকার করবে এবং তাদের দেহের মধ্যে ফিরতে 
থাকবে । সেই সময় ফেরেশতারা তাদেরকে প্রহার করতে থাকবেন যে পর্যন্ত না 
তাদের আত্মাগুলো বেরিয়ে আসে। আর তারা বলবেন, নিজেদের প্রাণগুলো বের 
করে দাও । তোমরা যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করতে তারই শাস্তি স্বরূপ 
আজকে তোমাদেরকে অপমানজনক আযাব প্রদান করা হবে। মুমিন ও 
কাফিরদের মৃত্যু সম্পর্কীয় বহু হাদীস এসেছে। আল্লাহ তা'আলা বলেনঃ 
“মুমিনদেরকে আল্লাহ পার্থিব জগতে ও পরকালে সঠিক কথার উপর অটল 
রাখবেন” ইবনে মিরদুওয়াই (রঃ) এখানে গারীব সনদে একটি সুদীর্ঘ হাদীস 
বর্ণনা করেছেন। হাদীসটি হ্যরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত হয়েছে বলে 
কথিত আছে। ইরশাদ হচ্ছে- 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১২৪ পারাঃ ৭ 
EAP SRA HCN 
অর্থাৎ “তোমরা আমার কাছে এককভাবে এসেছো, যেভাবে আমি প্রথমবার 
তোমাদেরকে সৃষ্টি করেছিলাম ৷” একথা তাদেরকে কিয়ামতের দিন বলা হবে। 
যেমন আল্লাহ অন্য জায়গায় বলেনঃ 
Ld d723) 3/0 C7 09339 I4/ Bows yA 22237 
ir Jl pI LS Ups A bo dy she le 3 
অর্থাৎ “(হে নবী সঃ)! তাদেরকে তোমার প্রভুর সামনে সারিবদ্ধভাবে পেশ 
করা হবে, (তাদেরকে আল্লাহ বলবেন) তোমরা আমার কাছে এককভাবে 
এসেছো, যেভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। আর তোমরা 
এটা অস্বীকার করতে এবং এই কিয়ামতের দিনকে বহু দূরের ব্যাপার মনে 
করতে । এটাই হচ্ছে পুনরুথানের দিন।” (১৮৪ ৪৮) তিনি আরও বলেনঃ 
22 3323 595 )7G7 0132/77 
2 2 els Sly Lb Sy 
অর্থাৎ “আমি তোমাদেরকে দুনিয়ায় যে নিয়ামত ও মালধন দান করেছিলাম 
তা তোমরা শুধু জমা করেই রেখেছিলে, ওগুলো দুনিয়ায় তোমাদের পিছনে ছেড়ে 
এসেছো ৷” সহীহ হাদীসে রয়েছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “ইবনে আদম 
(আদম সন্তান) বলে- আমার মাল, আমার মাল । অথচ তোমার মাল তো 
এতটুকুই যা তুমি খেয়ে শেষ করছো, যা পরিধান করে পুরানা করেছো এবং যা 
দান-খয়রাত করে বাকী রেখেছো, এ ছাড়া তোমার সমস্ত সম্পদ অন্যের জন্যে । 
(তুমি রেখে গেলে) ৷” আল্লাহ পাক আদম সন্তানকে জিজ্ঞেস করবেনঃ ‘তুমি যা 
জমা করেছিলে তা আজ কোথায়?’ সে উত্তরে বলবেঃ “হে আমার প্রভু! আমি 
দুনিয়াতে জমা করেছিলাম, বাড়িয়ে ছিলাম এবং তা সেখানেই ছেড়ে এসেছি ৷” 
তঃপর তিনি বলবেনঃ “তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে 
তোমাদের সেই সব সুপারিশকারী কোথায়? এখন তারা সুপারিশ করছে না 
কেন?” এর দ্বারা তাদেরকে ভর্ৎসনা ও তিরস্কার করা হচ্ছে। কেননা, তারা 
দুনিয়ায় মূর্তির পূজা করতো এবং মনে করতো যে, ওগুলো পার্থিব জীবনে ও 
পারলৌকিক জীবনে তাদের জন্যে উপকারী হবে। কিন্তু কিয়ামতের দিন সমস্ত 
সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। পথভ্রষ্টতা শেষ হয়ে যাবে, মূর্তিগুলোর রাজত্বের অবসান 
ঘটবে এবং আল্লাহ পাক লোকদেরকে সম্বোধন করে বলবেনঃ “যেসব মূর্তিকে 
তোমরা আমার শরীক মনে করতে সেগুলো আজ কোথায়?” তাদেরকে আরও 
বলা হবে- “এখন তোমাদের মিথ্যা মা’বুদগুলো কোথায়? তারা কি এখন 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ১২৫ পারাঃ ৭ 


তোমাদের কোন সাহায্য করতে পারবে, বা তোমরাই তাদেরকে কোন সাহায্য 
করতে পারবে কি?”’ এজন্যেই তিনি বলেনঃ “আমি তো তোমাদের সাথে 
তোমাদের সেই সুপারিশকারীদেরকে দেখছি না যাদের সম্বন্ধে তোমরা দাবী 
করতে যে, তারা তোমাদের কাজেকর্মে আমার শরীক ৷ বাস্তবিকই তোমাদের 
পরস্পরের সম্পর্ক তো বিচ্ছিন্ন হয়ে গেছে! বায়নাকুম শব্দটিকে যদি (55 দিয়ে 
অর্থাৎ বায়নুকুম পড়া যায় তবে অর্থ হবে- তোমাদের দলগুলো ভেঙ্গে দেয়া হবে। 
আর যদি 4; দিয়ে পড়া হয় তবে ভাবার্থ হবে- তোমাদের পরস্পরের সম্পর্ক 
ছিন্ন হয়ে যাবে এবং মুূর্তিগুলোর নিকট থেকে তোমরা যা কিছু পাওয়ার আশা 
করতে সে আশা গুড়ে বালি । যেমন তিনি বলেনঃ “যখন মাতব্বরগণ 
তাবে'দারগণ থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যাবে এবং সবাই শাস্তি প্রত্যক্ষ করবে, 
আর তাদের যে পারস্পরিক সম্পর্ক ছিল তা বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এই 
তাবে'দারগণ বলবে-যদি আমরা একটু (দুনিয়ায়) ফিরে যেতে পারতাম, তবে 
আমরাও তাদের থেকে সম্পূর্ণ পৃথক হতাম যেমন (আজ) তারা আমাদের থেকে 
পরিষ্কারভাবে পৃথক হয়ে পড়েছে । আল্লাহ এরূপই তাদেরকে তাদের কুকর্মগুলো 
নিষ্ফল আকাংখারূপে দেখিয়ে দিবেন, আর তাদের জাহান্নাম থেকে বের হওয়া 
কখনও নসীবে ঘটবে না৷” মহান আল্লাহ আর এক জায়গায় বলেনঃ “যখন 
শিঙ্গায় ফুৎকার দেয়া হবে তখন তাদের পারস্পরিক বংশ সম্পর্ক কিছুই অবশিষ্ট 
থাকবে না এবং তারা একে অপরের সম্পর্কে জিজ্ঞাসাবাদও করবে না।” তিনি 
অন্য জায়গায় বলেনঃ “তোমরা দুনিয়ায় যে তাদের পূজা-অর্চনা করতে তা 
শুধুমাত্র পাথিরব জীবনে মহব্বত ও ভালবাসার খাতিরে। কিন্তু কিয়ামতের দিন 
তোমরা একে অপরকে অস্বীকার করে বসবে এবং একে অপরকে তিরস্কার করতে 
থাকবে, সেদিন তোমাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম এবং তোমাদের কেউ 
সাহায্যকারী হবে না।” আর এক স্থানে আল্লাহ পাক বলেনঃ “তাদেরকে বলা 
হবে-তোমাদের শরীকদেরকে (যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরীক বানিয়ে 
নিয়েছিলে তাদেরকে) ডাক, তারা তখন তাদেরকে ডাকতে থাকবে, কিন্তু তারা 
তাদেরকে কোন উত্তর দেবে না।” কুরআন কারীমে এ সম্পর্কীয় বহু সংখ্যক 
আয়াত বিদ্যমান রয়েছে। 
L “ 

ae BE el ILSIND sy -o 
তিনিই জীবস্তকে প্রাণহীন 72 772 2.2৯15 
থেকে বের করেন এবং তিনিই sets"! 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন‘আম ৬ ১২৬ পারাঃ ৭ 


প্রাণহীনকে নির্গতকারী জীবস্ত 
হতে, তিনিই তো আল্লাহ, 
তাহলে তোমরা উদ্ভ্রান্ত হয়ে 
(লক্ষ্যত্ৰষ্ট হয়ে) কোথায় 
যাচ্ছো? 


৯৬। তিনিই রাত্রির আবরণ 


বিদীর্ণ করে রঙ্গীন প্রভাতের 
উন্মেষকারী, তিনিই রজনীকে 
বিশ্রামকাল এবং সূর্য ও চন্দ্রকে 
সময়ের নিরূপক করে 
দিয়েছেন; এটা হচ্ছে সেই 
পরম পরাক্রান্ত ও 
সর্বপরিজ্ঞাতার (আন্নাহর) 
নির্ধারণ । 


৯৭ । আর তিনিই তোমাদের জন্যে 


নক্ষত্ররাজিকে সৃষ্টি করেছেন 
-যেন তোমরা ওগুলোর 
সাহায্যে অন্ধকারে পথের 
সন্ধান পেতে পার, স্থলভাগেও 
এবং সমুদ্রেও; নিশ্চয়ই আমি 
প্রমাণসমূহ খুব বিশদভাবে 
বর্ণনা করে দিয়েছি এ সব 
লোকের জন্যে যারা জ্ঞান 


wi? PF IF, wei? 


ত! গোঁ 2 5১5! 
| 


2 
SMI 


PAS 


velds A329 Lec 22 
ills EAE 
2/2322 1 223 
EE nnd cd aaa 

‘P23 


0 nil 
TS SAA Pd > 4 CAA 
HCE 


227 3 423% 


EE EERE >| 


27283 72/472 32 


lb 


ls 


723/28 2/7 1}21/29, 


04m PH Yl Les 
2 


রাখে । 

আল্লাহ পাক সংবাদ দিচ্ছেন যে, তিনি যমীনের বপনকৃত দানাকে উপরে এনে 
চৌচির করে দেন এবং তার থেকে বিভিন্ন প্রকারের সজি ও বর্ধনশীল উদ্ভিদ 
পয়দা করেন । ওগুলোর রং পৃথক, আকৃতি এবং ডাটা পৃথক । $১315 I 
-এর তাফসীরে বলা হয়েছে যে, তিনি একটা প্রাণহীন জিনিসের মধ্য থেকে 
একটা প্রাণযুক্ত জিনিস অর্থাৎ উদ্ভিদ সৃষ্টি করে থাকেন এবং জীবস্ত জিনিস থেকে 
নির্জীব জিনিস পয়দা করেন। যেমন বীজ ও দানা যা হচ্ছে নির্জীব জিনিস, এটা 
তিনি জীবন্ত উদ্ভিদ থেকে পয়দা করে থাকেন । যেমন তিনি বলেনঃ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ১২৭ পারাঃ ৭ 


233397339 4, 23 3703/7 7)93/7/373/7 3 37939I0/N 
-Ub as > Ws tefl eel Ll Nl Dl 

অর্থাৎ “তাদের জন্যে একটি নিদর্শন হচ্ছে নির্জীব যসীন, আমি ওকে সঞ্জীবিত 
করেছি এবং তা থেকে শস্য উৎপন্ন করেছি, ফলে তারা তা থেকে আহার করে 
থাকে৷” (৩৬৪ 2 | 

Ret Sls -এটা 2 -এর উপর সংযুক্ত । তারপর এর 
তাফসীর করা হয়েছে। অতঃপর ৬% £24 -কে এর উপর সংযো গ স্থাপন করা 
হয়েছে। এই সবগুলোরই অর্থ প্রায় একই । কেউ কেউ বলেন যে, এর দ্বারা 
প্রাণহীন ডিম হতে জীবন্ত মুরগী পয়দা করা বুঝানো হয়েছে। কিংবা এর 
বিপরীত । আবার কেউ কেউ বলেন যে, এর অর্থ হচ্ছে পাপাচারের গুরষে সৎ 
সন্তানের জন্মলাভ এবং সৎ ব্যক্তির গুরষে পাপাচার ছেলের জন্মলাভ ৷ কেননা, 
টবি ত রিতের জা হল রিং তোক মুতের রাজ তুর 
ছাড়া আরও বনু অর্থ হতে পারে। 

আল্লাহ পাক বলেনঃ PE EEE EE ETT 
কোন অংশীদার নেই । তাহলে তোমরা বিভ্রান্ত হয়ে কোন্‌ দিকে যাচ্ছ? সত্য 
থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? আল্লাহ ছাড়া তোমাদের অন্য কারও ইবাদত 
করার কারণ কি? আলো ও অন্ধকারের সৃষ্টিকর্তা তো তিনিই । যেমন তিনি অত্র 
সূরার শুরুতেই বলেছেনঃ 4, aL, অর্থাৎ “তিনিই অন্ধকার ও 
আলো বানিয়েছেন” (৬৪ ১) অর্থাৎ তিনি দিনের আলোকের মধ্য থেকে রাতের 
অন্ধকারকেও বের করেছেন, আবার তিনি রাতের মধ্য থেকে দিনের আলোকে 
বের করেছেন যা সারা প্রান্তকে উজ্জ্বলময় করে দিয়েছে। রাত্রি শেষে অন্ধকার 
দূরীভূত হয় এবং উজ্জ্বল দিন প্রকাশিত হয়। যেমন মহান আল্লাহ বলেনঃ 

308194 ০5% অৰ্থাৎ “রাত্রি দিনকে ঢেকে ফেলে” (৭৪ ৫৪) এইভাবে 
মহান আল্লাহ পরস্পর বিপরীতমুখী জিনিসগুলো সৃষ্টি করে স্বীয় ব্যাপক ক্ষমতার 
পরিচয় দিয়েছেন।. এজন্যেই তিনি বলেন যে, তিনি রাতের মধ্য থেকে দিনকে 
ফেড়ে বের করে থাকেন রাতকে তিনি বিশ্রামকাল করেছেন যেন সমুদয় জিনিস 
জঁতে শাত্ধি ও জুম রা করতে গাঁরে। যেমন তিমি র্যোচেই 

SEG TU ১7 অৰ্থাৎ “কসম দিনের আলোকের এবং রাত্রির, 
যৰন তা প্রশান্ত হয়।” (৯৩৪ ১- ২) তিনি আরও বলেছেনঃ 


wwwi.islamfind.wordpress.com 


স্রাঃ আন'আম ৬ ১২৮ পারাঃ ৭ 


2 51 s.- rd Lbs ; অৰ্থাৎ “শপথ রাত্রির যখন ওটা (সূর্যকে) 
আচ্ছন্ন করে ফেলে, আর দিবসের যখন ওটা আলোকিত হয়ে পড়ে ৷” (৯২৪১-২) 
মহান আল্লাহ আর এক জায়গায় বলেছেনঃ f 

(N37 7 2974 6৮ 
ii BLS Ue tL, 

অর্থাৎ “কসম দিবসের যখন ওটা ওকে ভালরূপে আলোকিত করে এবং 

কসম রাত্রির যখন ওটা ওকে সমাচ্ছন্ন করে।” (৯১৪ ৩-৪) 


হযরত সুহাইব রূমী (রাঃ)-এর স্ত্রী তার অধিক রাত্রি জাগরণের অভিযোগ 
করে বলেনঃ “আল্লাহ তা'আলা সবারই জন্যে রাত্রিকে বিশ্রামকাল ও আরামের 
সময় বানিয়েছেন বটে, কিন্তু সুহাইব (রাঃ)-এর জন্যে নয়। কেননা, যখন তার 
জান্নাতের কথা স্মরণ হয় তখন তিনি ওর আগ্রহাতিশয্যে সারা রাত শয়নই করেন 
না। বরং সারা রাত্রি ধরে ইবাদতে মগন থাকেন। আবার যখন তার জাহান্নামের 
কথা স্মরণ হয় তখন তার নি্দ্রাই উড়ে যায়।”” মহান আল্লাহ বলেনঃ “সূর্য ও চন্দ্র 
নিজ নিজ রীতিনীতি ও নিয়ম শৃংখলার উপর চলতে রয়েছে। ওদের গতির 
নিয়মের মধ্যে অণু পরিমাণও পরিবর্তন ঘটে না, ওগুলো এদিক ওদিক চলে যায় 
না, বরং প্রত্যেকটির কক্ষপথ নির্ধারিত রয়েছে। গ্রীষ্মকালে ও শীতকালে ওরা 
নিজ নিজ কক্ষপথে চলতে রয়েছে। এই শৃংখলিত নিয়মের ফলেই দিন রাত্রি 
কমতে ও বাড়তে রয়েছে । যেমন আল্লাহ পাক বলেনঃ “তিনিই সেই আল্লাহ্‌ যিনি 
সূর্যকে দীপ্তিময় বানিয়েছেন এবং চন্দ্রকে কোমল আলো দান করেছেন এবং ত্রাস 
বৃদ্ধির মনযিল নির্ধারণ করেছেন।” যেমন তিনি বলেনঃ “সূর্যের সাধ্য নেই যে 
চন্দরকে ধরে নিবে, আর না রাত্রি দিবসের পূর্বে আসতে পারবে এবং প্রত্যেকেই 
এক একটি চক্রের মধ্যে সম্তরণ করতে রয়েছে।” তিনি আরও বলেনঃ “সূর্য, চন্দ 
ও তারকারাজি তার আদেশ পালনে সদা নিয়োজিত রয়েছে।” আল্লাহ পাক 
আরও বলেছেনঃ “এটা তারই নির্ধারিত পরিমাণ, যিনি মহা পরাক্রান্ত, 
জ্ঞানময়!” কেউ তার বিরুদ্ধাচরণ করতে পারে না। কেউই তার অগোচরে 
থাকতে সক্ষম নয়, সেটা যমীন আসমানের অণু পরিমাণই জিনিস হোক না 
কেন। 


আল্লাহ তা‘আলা যেখানেই রাত্রি ও দিন এবং সূর্য ও চন্তরের সৃষ্টির কথা বর্ণনা 
করেছেন সেখানেই তিনি বাক্যকে £3 ও ও শব্দ দ্বারাই শেষ করেছেন। যেমন 
এখানেও এঁ নিয়মের ব্যক্তিক্রম ঘটেনি। 


১. এই হাদীসটি ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘'আম ৬ ১২৯ পারাঃ ৭ 


মহান আল্লাহ বলেনঃ “তাদের জানবার পক্ষে রাত্রিও একটা নিদর্শন যে, ওর 
মধ্য থেকে আমি দিনকে অপসারণ করি, তৎক্ষণাৎ তারা অন্ধকারের মধ্যে থেকে 
যায়। আর সূর্যও স্বীয় গতিপথে চলতে রয়েছে এবং স্বীয় নির্ধারিত কক্ষের দিকে 
অগ্রসর হচ্ছে। এটা সেই মহা পরাক্রান্ত ও জ্ঞানময়েরই নির্ধারিত পরিমাপ এবং 
মাপকাঠি ৷” মহান আল্লাহ ॥/%51/ সূরার প্রথমভাগে যমীন, আসমান এবং 
এতদুভয়ের মধ্যবর্তী বস্ুসমূহের সৃষ্টি সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে বলেন 


2.42 ioe eA ALAS Sh 24, 


cl 0 LADY Eni eas ll: eal 9 


অৰ্থাৎ “আমি এই নিকটবর্তাঁ আসমানকে নক্ষত্ররাজি দ্বারা সুশোভিত করেছি 
এবং ওকে সুরক্ষিত করেছি, এটা মহাপরাক্রান্ত, মহাজ্ঞানীর নিয়ন্ত্রণ ৷” (৪১৪১২) 


আল্লাহ পাকের উক্তিঃ তিনি তোমাদের জন্যে নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন-যেন 
তোমরা ওগুলোর সাহায্যে অন্ধকারে পথের সন্ধান পেতে পার, স্থলভাগেও এবং 
সমুদ্েও ৷ 

আন্মাহ তা'আলা বলেন যে, এই তারকাগুলো এক তো হচ্ছে আকাশের 
সৌন্দর্য, দ্বিতীয়তঃ এগুলো দ্বারা শয়তানদেরকে প্রহার করা হয় এবং তৃতীয়তঃ 
এগুলোর মাধ্যমে স্থলভাগ ও সমুদ্রের অন্ধকারে পথ চেনা যায় পূর্ববর্তী 
গুরুজনদের কেউ কেউ বলেছেন যে, তারকারাজি সৃষ্টির মধ্যে শুধুমাত্র তিনটি 
উদ্দেশ্যই নিহিত রয়েছে। এছাড়া অন্য কোন উদ্দেশ্য নেই । যদি কেউ মনে করেন 
যে, এই তিনটি উদ্দেশ্য ছাড়া আরো উদ্দেশ্য রয়েছে তবে তিনি ভুল বুঝেছেন 
এবং কুরআনের আয়াতের উপর বাড়াবাড়ি করেছেন। এরপর মহান আল্লাহ 
বলেনঃ আমি প্রমাণসমূহ খুব বিশদভাবে বর্ণনা করে দিয়েছি, যাতে লোকেরা কিছু 
জ্ঞান লাভ করতে পারে এবং সত্য ও ন্যায়কে চিনে নিয়ে অসত্য ও অন্যায়কে 
পরিহার করে। 

৯৮ । তিনিই তোমাদেরকে এক GE 
ব্যক্তি হতে সৃষ্টি করেছেন, EEE 0d 
অনন্তর 5 জন্যে) a aad 4 IE 
একটি স্থল অধিক দিন 5/2448 
থাকবার জন্যে এবং একটি It 2 
স্থূল অল্প দিন থাকবার জন্যে 1127257, 703,522 
রয়েছে, এই নিদর্শনসমূহ আমি 5২১ ০5 5 ১৮ 
তাদের জন্যে সুস্পষ্টভাবে 


2223/2 র্ড১>ণ/ 


বর্ণনা করলাম যাদের বুদ্ধি Oui 3 
বিবেচনা আছে। DD 
7৯> 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ১৩০ পারাঃ ৭ 
৯৯। আর তিনি আকাশ হতে 4421. 
সাজ সৰ কর তদ 6, i Re 
অতঃপর তা থেকে সবুজ শাখা 22 ARE 742 


se oY dos 2 5s 


5s > ss ES 


বের করেছি, ফলতঃ তা থেকে 
আমি উপর্যুপরি উত্ধিত বীজ - 

উৎপন্ন করে থাকি । আর খেজুর ** 
92 

বৃক্ষ লা বলক জন I ib 2) > 

“22 Ey “ 

যায়তুন ও আনার যা পরস্পর 


5. 22225) 4/2325 9 


3 ei te 5 Lm 


সাদৃশ্যযুক্ত, প্রত্যেক ফলের 
প্রতি লক্ষ্য কর যখন ওটা ফলে 
এবং ওর পরিপক্ক হওয়ার প্রতি 
লক্ষ্য কর; এই সমুদয়ের 
মধ্যে নিদর্শনসমূহ রয়েছে 


+ 
0 ) 592272 AAPA 


ed dl sl alin pk 


0 \,» 4 > WE 


St dE 


23 2 2am! 


তাদেরই জন্যে যারা ' ঈমান 
রাখে । 


আল্লাহ পাক বলেনঃ তিনিই তোমাদেরকে একটা আত্মা হযরত আদম (আঃ) 
থেকে সৃষ্টি করেছেন। যেমন তিনি বলেনঃ “হে মানবমণ্ডলী! তোমরা স্বীয় 
প্রতিপালক (এর বিরোধিতা)কে ভয় কর, যিনি তোমাদেরকে একই প্রাণী (আদম 
আঃ) হতে সৃষ্টি করেছেন এবং এ প্রাণী হঁতে তার জোড়া (বিবি হাওয়াকে) সৃষ্টি 


করেছেন, আর এতদুভয় হতে বহু নর ও নারী বিস্তার করেছেন৷” 
4973, 4% 7/7 / 

Ee -এ দুটি: শব্দের ব্যাপারে মুফাসসিরদের মধ্যে মতানৈক্য 
রয়েছে। হযরত ইবনে মাসউদ (রাঃ), হযরত ইবনে আব্বাস (রাঃ) oi 
মণীনীগণ বলেন যে, “4 শব্দ দ্বারা মায়ের গর্ভকে বুঝানো হয়েছে 
আর? 3,722 শব্দ দ্বারা পিতার পিঠকে বুঝানো হয়েছে। আবার কারো মতে 


9/9/29 


হচ্ছে দুনিয়ার অবস্থান এবং {১,৯ হচ্ছে মৃত্যুর পর পরকালের অবস্থান । 


O uit }- = 
aro rh 3 


brs 
মতে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৩১ পারাঃ ৭ 


হযরত সাঈদ ইবনে জুবাইর (রঃ) বলেন যে, এ দু'টো হচ্ছে দুনিয়ার মাতৃগর্ভে ও 
ভূঁ-পৃষ্ঠে অবস্থান এবং মৃত্যুর পরের অবস্থান । হযরত হাসান বসরী (রঃ) বলেন 
যে, মৃত্যুর পর আমল বন্ধ হয়ে যাওয়া হচ্ছে ££ এবং দারে আখিরাত 
হছে ৷ কিন্তু প্ৰথম উক্তিটিই সঠিকতম। 

Arie BREE 27 আমি 1 a 
সুস্পষ্টরপে বর্ণনা করে দিয়েছি যারা বুঝে অর্থাৎ আল্লাহর কালাম ও ওর অর্থ 
সম্পর্কে যারা সম্যক জ্ঞান রাখে। 


মহান আল্লাহ বলেনঃ তিনিই সেই আল্লাহ যিনি আকাশ থেকে পানি বর্ষণ 
করেছেন, ওর সাহায্যে তিনি সব রকমের উদ্ভিদ উৎপন্ন করেছেন। তারপর তা 
থেকে সবুজ শাখা বের করেছেন অর্থাৎ চারাগাছ পয়দা করেছেন। অতঃপর তাতে 
তিনি দানা ও ফল সৃষ্টি করেছেন । যেমন তিনি বলেনঃ পানি দ্বারাই সমস্ত জিনিস 
জীবন লাভ করে থাকে। এর ফলেই ভূমির শস্য ও সবুজ উদ্ভিদ উৎপন্ন হয়ে 
থাকে । এসব গাছে আবার দানা ও ফল পয়দা হয়। ওগুলোর মধ্য থেকে আমি 
এমন দানা বের করে থাকি যা একে অপুরের্‌ সাথে জুড়িয়ে থাকে। একে গুচ্ছ 
বলা হয়। খুরমা গাছে গুচ্ছযুক্ত শাখা হয়। ১,5 শব্দটি 5 শব্দের বহু বচন। এর 
অর্থ হচ্ছে তাজা খেজুরের গুচ্ছ যা কাছাকাছি একে অপরের সাথে জড়িত থাকে 
হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, 5/১5/75 দ্বারা এ ছোট ছোট খেজুর 
পাছ বুঝানো হয়েছে যেগুলোর গুচ্ছ মাটির সাথে লেগে থাকে। হেজাযবাসী তো 

একে 1,5 পড়ে থাকে, কিনতু বানু তামীম গোত্র একে 5 অর্থাৎ -এর সঙ্গে 
পড়ে৷ 0110: বহ বচন বেগ "০০ শব্দটি $০ -এর বহু বচন। 
এরপর আল্লাহ পাক বলেনঃ ‘আঙ্গুরের বাগানসমূহ' অর্থাৎ আমি যমীনে আঙ্গুরের 
ৰাগান পয়দা করেছি । মহান আল্লাহ খুরমা ও আঙ্গুরের বর্ণনা দিয়েছেন। কেননা, 
হেজাযবাসীদের কাছে এ দু'টো ফলই সর্বোত্তম ফল বলে গণ্য হয়। শুধু 
হেজ্ঞাযবাসী নয়, বরং সারা দুনিয়ার লোক এ দু'টো ফলকে সবেত্তিম ফল মনে 
ৰুৱ্ৰে থাকে । আল্লাহ তা‘আলা স্বীয় ইহ্‌সানের বর্ণনা দিচ্ছেন যে, এই সব খুরমা 
ও আঙ্গুর ফল দ্বারা তোমরা মদ তৈরী করে থাক এবং নিজেদের জন্যে উত্তম 
ঝাদ্য প্ৰভুত কর। এটা হচ্ছে মদ হারাম হওয়ার পূর্বেকার আয়াত ৷ আল্লাহ 
ভা‘আলা বলেনঃ যমীনে আমি খুরমা ও আঙ্গুরের বাগান বানিয়েছি । তিনি আরও 
বলেনঃ আমি যায়তুন ও আনারেরও বাগান করে দিয়েছি যা পাতা ও আকৃতির 
দিক দিয়ে একে অপরের সাথে সাদৃশ্যযুক্ত বটে, কিন্তু ফল, গঠন, স্বাদ এবং 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৩২ পারাঃ ৭ 


স্বভাব ও প্রকৃতির দিক দিয়ে সম্পূর্ণ পৃথক! আল্লাহ পাক বলেনঃ যখন ফল পেকে 
যায় তখন এগুলোর প্রতি লক্ষ্য করে দেখো! অর্থাৎ হে মানুষ! তোমরা আল্লাহর 
ক্ষমতা সম্পর্কে চিন্তা করে দেখো যে, তিনি কিভাবে ওগুলোকে অস্তিত্হীনতা 
থেকে অস্তিত্বে আনয়ন করেছেন । ফল ধরার পূর্বে গাছগুলো তো জ্বালানী কাষ্ঠ 
ছাড়া আর কিছুই ছিল না। এই কাঠের মধ্য থেকেই মহান আল্লাহ এসব সুমিষ্ট 
খুরমা, আঙ্গুর এবং অন্যান্য ফল বের করেছেন! যেমন তিনি বলেনঃ যমীনে ঘন 
বৃক্ষ, আঙ্গুর এবং শস্যের বাগানসমূহ রয়েছে, ওগুলোর মধ্যে কিছু কিছু গুচ্ছ 
বিশিষ্ট এবং কিছু কিছু গুচ্ছবিহীন । সবগুলো একই পানি পেয়ে থাকে অথচ খেতে 
একটি অপরটি হতে বহুগুণে উত্তম । এ জন্যেই আল্লাহ পাক এখানে বলেনঃ “হে 
লোকেরা! এগুলো আল্লাহর ব্যাপক ক্ষমতা ও পূর্ণ নৈপুণ্যের পরিচয় বহন করছে। 
ঈমানদার লোকেরাই এগুলো বুঝতে পারে এবং তারাই আল্লাহ ও তার রাসূল 
(সঃ)-এর সত্যতা স্বীকার করে থাকে!” 


১০০ । আর এই (অজ্ঞ) লোকেরা 3১ ৪১০০ 
জ্বিনদেরকে আল্লাহর শরীক NET 
বানিয়ে নিয়েছে, অথচ AES LAA TAA 
আল্লাহই এগুলোকে সৃষ্টি 41৮5৮44১ ১০$। 
করেছেন, আর না জেনে না ৯? > ০৮2. 
বুঝে তারা তাঁর জন্যে ote ne sty > U0 Ls 
পুত্ৰ-কন্যা রচনা করে; তিনি % RE Er UTE 2 2 
মহিমান্বিত (পবিত্ৰ), এদের | 
আরোপিত বিশেষণগুলো হতে EAL ot 

a 

বহু উর্ধে তিনি। পিল 

এখানে মুশরিকদের কথাকে অগ্রাহ্য করা হচ্ছে যারা আল্লাহর সাথে অন্যকে 
শরীক বানিয়ে নেয় এবং শয়তানের উপাসনায় লিপ্ত হয়ে পড়ে । যদি প্রশ্ন করা হয় 
যে, তারা তো মুর্তিগুলোর পূজা করতো, তাহলে শয়তানের পূজা করার ভাবার্থ 
কি? উত্তরে বলা যাবে যে, তারা তো শয়তান কর্তৃক পথভ্রষ্ট হয়ে এবং তার 
অনুগত হয়েই মূৰ্তিপূজা করতো । যেমন আল্লাহ পাক বলেনঃ “তারা অল্লাহকে 
পরিত্যাগ করে শুধুমাত্র কয়েকটি নারী জাতীয় বস্তুর পূজা করে (অর্থাৎ 
শুরু করে। নাউযুবিল্লাহি মিন যালিক), আর শুধু শয়তানের পূজা করে, যে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৩৩ পারাঃ ৭ 


(আল্লাহর) নির্দেশ লংঘনকারী ৷ যাকে আল্লাহ্‌ স্বীয় (বিশেষ) করুণা হতে দূরে 
নিক্ষেপ করেছেন এবং যে (আল্লাহকে) বলেছিল- আমি অবশ্যই আপনার 
বান্দাগণ হতে স্বীয় নির্ধারিত অংশ নিয়ে নেবো, (আনুগত্যের দ্বারা) আমি 
ওদেরকে পথভ্রষ্ট করবো এবং তাদেরকে বৃথা আশ্বাস প্রদান করবো আর আমি 
তাদেরকে শিক্ষা দেবো যেন তারা (প্রতিমার নামে) চতুষ্পদ জস্তুর কান কর্তন 
করে এবং তাদেরকে (আরও) শিক্ষা দেবো যেন তারা আল্লাহর সৃষ্ট আকৃতিকে 
বিকৃত করে দেয়। আর যে ব্যক্তি আল্লাহকে ত্যাগ করে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ 
করবে, সে নিশ্চয়ই প্রকাশ্য ক্ষতিতে নিপতিত হবে। শয়তান তাদের সাথে 
অঙ্গীকার করে ও বৃথা আশ্বাস দেয়; আর শয়তান এদের সাথে শুধু মিথ্যে 
(প্রবঞ্চনা মূলক) অঙ্গীকার করে।” যেমন মহান আল্লাহ অন্য জায়গায় বলেনঃ 
“তোমরা কি আমাকে ছেড়ে শয়তান ও তার সন্তানদেরকে বন্ধু বানিয়ে নিয়েছো? 
অথচ তোমাদের উচিত ছিল আমারই অঞ্চল চেপে ধরা ।” ইবরাহীম (আঃ) তার 
পিতাকে বলেছিলেনঃ “হে পিতা! আপনি শয়তানের ইবাদত করবেন না, শয়তান 
তো হচ্ছে রহমানের (আল্লাহর) অবাধ্য !” যেমন আল্লাহ তা'আলা বলেনঃ “হে 
আদম সন্তানগণ! (এবং হে জ্রীনগণ) আমি কি তোমাদেরকে সতর্ক করে দেইনি 
যে, তোমরা শয়তানের পূজা করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু । আর এও 
যে, তোমরা শুধু আমারই ইবাদত করো; এটাই সরল পথ৷” কিয়ামতের দিন 
ফেরেশতাগণ বলবেনঃ “আপনি পবিত্র । আপনি আমাদের অলী । এই মুশরিকরা 
যদিও আমাদেরকে ‘আল্লাহর কন্যা’ -এ কথা বলে পূজা করেছে, কিন্তু আমাদের 
তাদের সাথে কোনই সম্পর্ক নেই । এরা তো প্রকৃতপক্ষে শয়তানেরই পূজা 
করেছে!” যেমন আল্লাহ তা'আলা এখানে বলেনঃ “এই মুশরিকরা শয়তানদেরকে 
আল্লাহর শরীক বানিয়ে নিয়েছে, অথচ তাদেরকেও এক ও অদ্বিতীয় আল্লাহই সৃষ্টি 
করেছেন। সুতরাং তারা আল্লাহর সাথে তারই মাখলুক বা সৃষ্টকে কি করে পূজা 
করছে!” যেমন হযরত ইবরাহীম (আঃ) বলেছিলেনঃ “তোমরা কি এমন 
জিনিসের পূজা করছো যাদেরকে তোমরা স্বয়ং নিজ হস্তে বানিয়েছ? অথচ 
তোমাদেরকেও এবং তোমাদের এইসব বানানো জিনিসকেও আল্লাহই সৃষ্টি 
করেছেন। এ জন্যে তোমাদের উচিত যে, তোমরা একমাত্র এক-অদ্বিতীয় 
আল্লাহরই ইবাদত করে তীর সাথে সম্পর্ক স্থাপন করবে!” আল্লাহ পাক বলেনঃ 
“তারা না জেনে না বুঝে আল্লাহর জন্যে পুত্ৰ-কন্যা রচনা করে।” এখানে আল্লাহ 
তা'আলার গুণাবলীর মধ্যে বিভ্রান্তের বিভ্রান্তির উপর সাবধান বাণী উচ্চারণ করা 
হচ্ছে। যেমন ইয়াহুদীরা বলে যে, উযায়ের (আঃ) আল্লাহর পুত্র, অথচ তিনি 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ১৩৪ পারাঃ ৭ 


একজন পয়গন্বর। আর খ্ৰীষ্টানরা বলে যে, ঈসা (আঃ) আল্লাহর পুত্র এবং 
যে উক্তি করছে, আল্লাহ তা থেকে বহু উর্ধে । 


3877 


-1;5,> শব্দের অর্থ হচ্ছে- তারা মন দ্বারা গড়িয়ে নিয়েছে। হযরত ইবনে 
আব্বাস (রাঃ) বলেন যে, এর অর্থ হচ্ছে- তারা অনুমান করে নিয়েছে। আওফী 
(রঃ) বলেন যে, এর অর্থ হচ্ছে-তারা মীমাংসা করে নিয়েছে। মুজাহিদ (রঃ) 
বলেন যে, এর অর্থ হচ্ছে তারা মিথ্যা কথা বানিয়ে নিয়েছে। ভাবার্থ হলো এই 
যে, যাদেরকে তারা ইবাদতে শরীক করে নিচ্ছে তাদেরকে আল্লাহ তা‘আলাই 
সৃষ্টি করেছেন। তারা প্রকৃত ব্যাপার সম্পর্কে ওয়াকিফহাল না হয়েই এইসব কথা 
বলছে । তারা আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্‌ ও বুযুপী সম্পর্কে একেবারেই অজ্ঞ যিনি 
আল্লাহ, তাঁর পুত্র, কন্যা, স্ত্রী কি করে হতে পারে! এ জন্যেই তিনি বলেনঃ তিনি 
মহিমাৱিত, তাদের আরোপিত বিশেষণগুলো হতে বহু উর্ধ্বে 


১০১। তিনি আসমান ও যমীনের Yb 2/3 7 AE 
উদ্ভাবক; তার সন্তান হবে কি Nex) \ 
< EE ANTI b 
করে? অথচ তার জীবন সঙ্গিনী HF OLN! 
কেউ নেই! তিনিই প্রত্যেকটি - OME PS 
জিনিস সৃষ্টি করেছেন, +১০" 5৮০ এ 
PAE 872 7 3/702 2 
প্রত্যেকটি জিনিস সম্পর্কে তার Om so JS 
ভালরূপ জ্ঞান রয়েছে। ৰ a 
আল্লাহ তা‘আলাই হচ্ছেন আসমান ও যমীনের উদ্ভাবক ও সৃষ্টিকর্তা। এ 
দুটো সৃষ্টি করার সময় কোন নমুনা তার সামনে ছিল না । বিদ্‌আতকে বিদ্আত 
বলার কারণ এই যে, প্রাচীন যুগে এর কোন নধযীর থাকে না। মানুষ কোন 


আমলকে নিজের পক্ষ থেকে আবিষ্কার করে নিয়ে ওকে পুণ্যের কাজ মনে করে 
থাকে । 

আল্লাহ পাক বলেনঃ আল্লাহর সন্তান হবে কিরূপে? তার তো জীবন সঙ্গিনী 
নেই ৷ সন্তান তো দু’টি অনুরূপ জিনিসের মাধ্যমে জন্মলাভ করে থাকে! আর 
সজ মা 


$ 2371937 3/7 


BLEED Sat FY 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন‘আম ৬ ১৩৫ | পারাঃ ৭ 


অর্থাৎ “তারা বলে যে, রহমান (আল্লাহ) সন্তান বানিয়ে নিয়েছেন, এটা 
তোমরা বড়ই মিথ্যা কথা বলছো!” (১৯৪ ৮৮-৮৯) 
তিনিই তো সবকিছু সৃষ্টি করেছেন। অতএব, তারই সৃষ্ট কিরূপে তার স্ত্রী 
হতে পারে? তার কোন নযীর নেই । এতদসত্ত্েও তার নযীর হয়ে সন্তান কিরূপে 
আসতে পারে? আল্লাহর সত্তা এসব থেকে সম্পূর্ণরূপে পবিত্র । 
১০২। তিনি আল্লাহ তোমাদের A L832 vw 23 
' পরওয়ারদেগার, তিনি ছাড়া 3 ১ | 59১-1 
অন্য কেউই মা’বুদ নেই, 2/423 83 
প্রত্যেক বতুরই স্রষ্টা তিনি, ১১৩৮-১, 
অতএব তোমরা তারই ইবাদত ws ) 3/333 32 
UMASS EN 
রতে থাকবে, তিনিই সব MES? 
2 7] 2/ 
জিনিসের উপর দায়িত্বশীল । 025 
১০৩। তাকে তো কারও দৃষ্টি 2s 7 2/2 339 237 
পরিবেষ্টন করতে পারে না, AE. bed 
আর তিনি সকল দৃষ্টি ০3/5 ০/21? 72-2 
[1 
পরিবেষ্টনকারী এবং তিনি **2+-__শয ৩৬১০৯১ 
অতীব সুস্মদর্শী এবং সব otf Ar 
বিষয়ে ওয়াকিফহাল । 
আল্লাহ তা'আলা বলেনঃ তিনিই তোমাদের প্রভু যিনি প্রত্যেক জিনিস সৃষ্টি 
করেছেন । তিনিই প্রত্যেক জিনিসের সৃষ্টিকর্তা । সুতরাং তোমরা তারই ইবাদত 
কর এবং তার একত্ববাদ স্বীকার করে নাও । তীর কোন সন্তান নেই, পিতা নেই, 
জীবন সঙ্গিনী নেই এবং সমতুল্যও কেউ নেই । প্রত্যেক বস্তুর উপর তিনি রক্ষক । 
প্রত্যেক জিনিসের তিনি তদবীরকারী। তিনিই জীবিকা দান করে থাকেন। 
রাত-দিন তিনিই বানিয়েছেন। কারও দৃষ্টি তাকে পরিবেষ্টন করতে পারে না। এই 
মাসআলায় পূর্ববর্তী গুরুজনদের কয়েকটি উক্তি রয়েছে। একটি উক্তি এই যে, 
পরকালে চক্ষু দ্বারা তাকে দেখা যাবে বটে, কিন্তু দুনিয়াতে তাকে দেখা যাবে না। 
নবী (সঃ)-এর হাদীসের মাধ্যমে ক্রমাগতভাবে এটাই প্রমাণিত আছে। যেমন 
হযরত মাসরূক (রাঃ) হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, তিনি 
বলেছেনঃ যে ব্যক্তি এই ধারণা করে যে, মুহাম্মাদ (সঃ) স্বীয় প্রতিপালককে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ১৩৬ পারাঃ ৭ 


দেখেছেন সে আল্লাহর উপর মিথ্যা আরোপ করেছে। কেননা, আল্লাহ তা'আলা 
তো বলেছেনঃ “তাকে কারও দৃষ্টি পরিবেষ্টন করতে পারে না, আর তিনি সকল 
দৃষ্টি পরিবেষ্টনকারী ৷” হযরত ইবনে আব্বাস (রাঃ) এর বিপরীত মত পোষণ 
করেছেন। তিনি আল্লাহ-দর্শনকে ‘মুত্লাক’ বা অনির্দিষ্ট রেখেছেন এবং তার 
থেকে এটাও বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) অন্তর্দৃষ্টিতে আল্লাহ তা‘আলাকে 
দু'বার দেখেছেন। এই মাসআলাটি সূরায়ে নাজমে ইনশাআল্লাহ বর্ণিত হবে। 
ইবনে উয়াইনা বলেন যে, দুনিয়াতে চক্ষুণগ্ডলো তাকে দেখতে পাবে না। 
অন্যান্যদের মতে এর ভাবার্থ হচ্ছে এই যে, চোখ ভরে কেউ তাকে দেখতে পাবে 
না। এর থেকে এ দর্শনের স্বাতন্ত্য রয়েছে যা আখিরাতে মুমিনরা লাভ করবে। 
মুতাযিলারা নিজেদের বিবেকের চাহিদার ভিত্তিতে এর ভাবার্থ এই বুঝেছে যে, 
চক্ষু দ্বারা আল্লাহকে ইহজগতেও দেখা যাবে না এবং পরজগতেও না । তাদের 
এই বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিপরীত ৷ এটা মুতাযিলাদের 
অজ্ঞতারই পরিচায়ক ৷ কেননা, আল্লাহ তা'আলাকে যে দ্রেখা যাবে এটাতো তীর 
উক্তি ্বারাই প্রমাণিত হয়। তিনি বলেনঃ & 4!!. 2250 2227 অৰ্থাৎ 
“সেই দিন বহু মুখমণ্ডল উজ্জ্বল ও জ্যোতির্ময় হবে। (এবং) স্বীয় প্রতিপালকের 
দিকে তাকাতে থাকবে।” (৭৫৪ ২২-২৩) আবার কাফিরদের সম্পর্কে আল্লাহ 
তা'আলা বলেনঃ ০ le tse Ee 3 অর্থাৎ “(তারা যেরূপ ধারণা 
করছে সেরূপ) কখনও নয়, এসব লোক সেই দিন তাদের প্রতিপালক (এর দর্শন 
লাভ) হতে প্রতিকরুদ্ধ থাকবে ।” (৮৩৪ ১৫) অর্থাৎ তারা মহান আল্লাহকে দেখতে . 
পাবে না। এর দ্বারা একথা প্রমাণিত হয় যে, মুমিনদের জন্যে আল্লাহ তা'আলার 
দৰ্শন লাভের ব্যাপারে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। মুতাওয়াতির হাদীস 
দ্বারাও এটা প্রমাণিত হয় যে, দারুল আখিরাতে মুমিনরা জান্নাতে স্পষ্টভাবে 
আল্লাহ তা‘আলাকে দেখতে পাবে। মহান আল্লাহর অনুগ্রহের ফলেই তারা এই 
মর্যাদার অধিকারী হবে। তিনি আমাদেরকে স্বীয় ফযল ও করমে তাদের অন্তর্ভুক্ত 
করুন! আমীন! 

আর ভাবার্থ সম্পর্কে এও বলা হয়েছে যে, জ্ঞান তাকে পরিবেষ্টন করতে 
পারবে না। এরূপ ধারণা খুবই বিস্ময়কর বটে এটা প্রকাশ্য আয়াতের উল্টো । 
এর ভাবার্থ হলো এই যে, ‘ইদরাক’ -এর অর্থ হচ্ছে দর্শন। আল্লাহ তা'আলাই 
সবচেয়ে ভাল জানেন। তাছাড়া অন্যান্যদের এই ধারণা রয়েছে যে, দর্শন প্রমাণিত 
হওয়াকে মেনে নেয়া ‘ইদরাক’কে অস্বীকার করার বিপরীত নয়। কেননা ‘ইদরাক’ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৩৭ পারাঃ ৭ 


দৰ্শন হতে বিশিষ্টতর ৷ আর বিশিষ্টের অস্বীকৃতিতে সাধারণের অস্বীকৃতি হয় না। 
যে ‘ইদরাক’কে এখানে অস্বীকার করা হয়েছে সেটা কোন্‌ প্রকারের সে ব্যাপারে 
কয়েকটি উক্তি রয়েছে। যেমন হাকীকতকে জানা । আর হাকীকতের জ্ঞান তো 
আল্লাহ ছাড়া আর কারও থাকতে পারে না । যদিও মুমিনদের দর্শন লাভ হবে 
তথাপি হাকীকত অন্য জিনিস । চন্দকে তো সবাই দেখে থাকে। কিন্তু ওর 
হাকীকত, মূলতত্ত্ব ও রহস্য সম্পর্কে কারও জ্ঞান থাকতে পারে না। সুতরাং 
আল্লাহর সমতুল্য তো কেউই নেই । ইবনে আলিয়্যাহ্‌ বলেন যে, আল্লাহকে 
দেখতে না পাওয়া দুনিয়ার মধ্যে নির্দিষ্ট । অর্থাৎ দুনিয়ায় আল্লাহ তা‘আলাকে চক্ষু 
দ্বারা দেখা যাবে না। কেউ কেউ বলেন যে, ‘ইদরাক’ ‘রূইয়াত’ হতে বিশিষ্টতর । 
কেননা, পরিবেষ্টন করাকে ইদরাক বলা হয়। আর পবিবেষ্টন না করা দর্শন না 
করাকে অপরিহার্য করে না। যেমন সমুদয় জ্ঞানকে পরিবেষ্টন করতে না পারা 
এটা অপরিহার্য করে না যে, সাধারণ জ্ঞানও লাভ করা যাবে না। মানুষ যে 
ইল্মকে স্বীয় আবেষ্টনীর মধ্যে আনতে পারবে না তা নিম্নের আয়াত দ্বারা 
প্রমাণিত হয়। আল্লাহ পাক বলেনঃ ০ 5%:22 39 অৰ্থাৎ “তারা ইলমকে 
পরিবেষ্টন করতে পারে না।” (২০৪ ১১০) 

সহীহ মুসলিমে রয়েছে যে, রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ “হে আল্লাহ! আমি 
আপনার প্রশংসাকে পরিবেষ্টন করতে পারি না।” এর অর্থ এটা নয় যে, তিনি 
আল্লাহর সাধারণ প্রশংসাও করতে পারবেন না। হযরত ইবনে আব্বাস 
(রাঃ)-এর উক্তি রয়েছে যে, কারও দুষ্টি আল্লাহকে পরিবেষ্টন করতে পারে না। 
ইকরামা (রঃ)-কে বলা হয়ঃ /4! SY 5 $ অৰ্থাৎ “চোখগুলো তীকে পরিবেষ্টন 
করে না।” তখন তিনি বলেনঃ “তোমরা কি আকাশ দেখতে পাও নাঃ” উত্তরে 
বলা হয়ঃ “হ্যা, পাই তো।” পুনরায় তিনি জিজ্ঞেস করেনঃ “এক দৃষ্টিতেই কি 
সম্পূর্ণ আকাশটা দেখতে পাওঃ” মোটকথা, আল্লাহ পাকের উপর যে দৃষ্টিগুলো 
পড়বে তা থেকে তিনি বহু উর্ধে । 

আল্লাহ তা'আলা বলেন যে, মুমিনদের মুখমণ্ডল উজ্জ্বল ও জ্যোতির্ময় হবে 
এবং তারা তাদের প্রতিপালককে দেখতে থাকবে। কিন্তু তার শ্রেষ্ঠত্ব ও বুযুগীর 
কারণে তাকে প্রিবেষ্টন করতে সক্ষম হবে না। এই আয়াতের তাফসীরে যে 
হাদীসটি এসেছে যে, “যদি সমস্ত দানব, মানব, শয়তান এবং ফেরেশতার একটি 
সারি বানানো হয় তথাপিও তাকে পরিবেষ্টন করা যাবে না।” সেই হাদীসটি 
খুবই গারীব বা দুর্বল এবং ছয়খানা বিশুদ্ধ হাদীস গ্রন্থের কোনটার মধ্যেই বর্ণিত 
হয়নি । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৩৮ পারাঃ ৭ 
হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, নবী (সঃ) আল্লাহ তা‘আলাকে 


দেখেছিলেন। তখন তাকে জিজ্ঞেস করা হয়ঃ 2241, 3 (দৃষ্টিসমূহ তাকে 
পরিবেষ্টন করতে পারে না) একথা কি আল্লাহ্‌ তা‘আলা বলেননি? তিনি উত্তরে 
বলেনঃ ওটা তো হল আল্লাহর নূর বা জ্যোতি । কিন্তু এই আয়াতের ভাবার্থ এই 
যে, যদি আল্লাহ পাক স্বীয় সমস্ত নূরসহ প্রকাশিত হন তবে চক্ষুসমূহ তাকে 
দেখতে সক্ষম হবে না। আবার কেউ কেউ এই ভাবার্থ বর্ণনা করেন যে, কোন 
জিনিস তাঁর সামনে প্রতিষ্ঠিত থাকতে পারে না। আল্লাহ তা'আলা নিদ্রা যান না 
এবং নিদ্রা যাওয়া তার পক্ষে শোভনীয়ও নয়। তিনি দাড়িপাল্লা দাড় করে 
রেখেছেন । দিনের আমলগুলো রাত্রির পূর্বে এবং রাত্রির আমলগুলো দিনের পূর্বে 
তীর সামনে পেশ করা হয়৷ তীর পর্দা আলো বা আগুন যদি তিনি উঠে পড়েন 
তবে তীর জ্যোতি সারা দুনিয়াকে জ্বালিয়ে দেবে। 

পূর্ববর্তী কিতাবগুলোতে রয়েছে যে, আল্লাহ তা'আলা হযরত মূসা (আঃ)-কে 
বলেছিলেনঃ “হে মূসা (আঃ)! কোন প্রাণী আমার গুজ্ববল্য পেয়ে জীবিত থাকতে 
পারে না এবং কোন শুষ্ক জিনিস ধ্বংস ছাড়া আর কিছুই থাকতে পারে না৷” 
আল্লাহ তা'আলা বলেনঃ “যখন আল্লাহ পাহাড়ের উপর স্বীয় জ্যোতি বিচ্ছুরিত 
করলেন তখন পাহাড় বিদীর্ণ হয়ে গেল এবং মূসা (আঃ) অজ্ঞান হয়ে পড়ে গেল। 
যখন তার জ্ঞান ফিরলো তখন বললো- আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, 
আর আপনার দিকে প্রত্যাবর্তন করছি এবং আমিই হলাম বিশ্বাস স্থাপনকারীদের 
প্রথম ব্যক্তি ৷” ইদরাকে খাস বা বিশেষ পরিবেষ্টন কিয়ামতের দিনের রূইয়াত বা 
দর্শনকে অস্বীকার করে না । আল্লাহ তাআলা স্বীয় মুমিন বান্দাদের উপর নিজের 
জ্যোতি প্রকাশ করবেন। তীর জ্যোতি এবং শ্রেষ্ঠত্ব ও বুযুগী তার অভিপ্রায় 
অনুযায়ী হবে। দৃষ্টিসমূহ তা পুরোপুরিভাবে পরিবেষ্টন করতে পারবে না। এ 
কারণেই হযরত আয়েশা (রাঃ) আখিরাতের দর্শনের প্রতি স্বীকৃতি দান করেন 
এবং দুনিয়ার দর্শনকে অস্বীকার করেন। তিনিও এই আয়াতকেই দলীল হিসেবে 
গ্রহণ করেছেন। সুতরাং ‘ইদরাক’ যা অস্বীকার করছে তা হচ্ছে এ শ্রেষ্ঠত্‌ ও 
বুযুগীরি দর্শন । এটা কোন মানব বা ফেরেশ্তার পক্ষে সম্ভবপর নয়। 


2232/77 97 


ইরশাদ হচ্ছে- 7/41৩, 283 অর্থাৎ তিনি সকল দৃষ্টি পরিবেষ্টনকারী । 
কেননা তিনিই মানুষের চক্ষু সৃষ্টি করেছেন। কাজেই তিনি তা পরিবেষ্টন করতে 
পারবেন না কেন? তিনি বলেনঃ তিনি কি স্বীয় সৃষ্ট বস্তুকে জানবেন না? তিনি তো 
অতীব সুক্মদর্শী ও সব বিষয় ওয়াকিফহাল। কখনও কখনও (2 শব্দ দ্বারা 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ১৩৯ পারাঃ ৭ 


43 32 


২৮2, বুঝানো হয়ে থাকে। অর্থাৎ দর্শকরা তাকে দেখতে পারে না। তিনি 
হচ্ছেন £545 অর্থাৎ কোন কিছু বের করার ব্যাপারে খুবই সৃক্ম্মদর্শী এবং তিনি 
le fA ao NE OE 
তা‘আলাই সবচেয়ে ভাল জানেন । যেমন মহানু আল্লাহ হযরত লোকমানের 
উক্তির উদ্ধৃতি দিয়ে বলেনঃ 941... 7 909 2 5132 অর্থাৎ 
(লোক জাত বীৰ পরতে লেন নিতে তলে) হে বত বদলান 
কার্য (অতি গুপ্তও হয়, যেমন) সরিষা বীজের পরিমাণ হয়, অতঃপর তা পাথরের 
অভ্যন্তরে থাকে অথবা আসমান সমূহের ভিতরে কিংবা যমীনের অভ্যন্তরে থাকে, 
তথাপি আল্লাহ তা এনে উপস্থিত করবেন; নিঃসন্দেহে আল্লাহ বড়ই সুক্ষ্দর্শী সর্ব 
বিষয়ে খবরদার ।” (৩১৪১৬) 


১০৪ । এখন নিশ্চয়ই তোমাদের 
কাছে তোমাদের প্রতিপালকের 2? ৯» ৬2১29" 
পক্ষ হতে সত্য দর্শনের EEA i 
উপায়সমূহ পৌঁছেছে, এখন যে Kd 2d corr 2/2/4৯3০ 
ব্যক্তি নিজের গভীর দৃষ্টিতে ১-১৮ ০০৯ 
বে, সে নিজেরই PSEA Aad 
কল্যাণ সাধন করবে, আর যে (17 ০ ত ৩% 
অন্ধ থাকবে সে নিজেই 
ক্ষতিগ্রস্ত হবে, আর আমি তো SM Le CE 
Obi 
তোমাদের প্রহরী নই । EAA ats 
১০৫। এরূপেই আমি EE 
w ন Lr 
নিদর্শনসমূহ প্রকাশ করে ENO YEA 
থাকি, যেন তুমি সকলকে 
পৌঁছিয়ে দাও এবং যেন Cowes 2823/7 


eo 


লোকেরা বলে-তুমি কারও “5224-২ His 
নিকট থেকে পড়ে নিয়েছো, A 2% 
আর যেন আমি একে বুদ্ধিমান id ana Fav 
লোকদের জন্যে প্রকাশ করে 

দেই। 


-4/ শব্দের অর্থ হচ্ছে দলীল প্রমাণাদি এবং নিদর্শনাবলী যা কুরআন 
মাজীদের মধ্যে রয়েছে এবং যা রাসুলুল্লাহ (সঃ) পেশ করেছেন। সুতরাং যে 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন‘আম ৬ ১৪০ পারাঃ ৭ 


ব্যক্তি এগুলো অনুযায়ী কাজ করলো সে নিজেরই উপকার সাধন করলো। যেমন 
আল্লাহ পাক বলেনঃ “যে ব্যক্তি হিদায়াত গ্রহণ করবে সে তার নিজের উপকারের 
জন্যে করবে, আর যে পথভ্রষ্ট হবে তার পথভ্রষ্টতার শাস্তি তার নিজের উপরই 
বর্তিত হবে৷” এজন্যেই এখানে মহান আল্লাহ বলেন, যে অন্ধ থাকবে সে নিজেই 
ক্ষতিগ্রস্ত হবে। যেমন তিনি অন্য জায়গায় বলেনঃ “তাদের চক্ষু অন্ধ হয় না, বরং 
তাদের অন্তরগুলো অন্ধ হয়ে থাকে৷” আল্লাহ্‌ পাক স্বীয় রাসূল (সঃ)-কে বলেনঃ 
হে রাসূল (সঃ)! তুমি তাদেরকে বলে দাও-আমি তো তোমাদের প্রহরী নই । 
আমি শুধুমাত্র একজন প্রচারক । হিদায়াতের মালিক তো আল্লাহ । তিনি যাকে 
চান হিদায়াত করেন এবং যাকে ইচ্ছা করেন পথভ্রষ্ট করেন। 


ইরশাদ হচ্ছে- এরূপেই আমি নিদর্শনসমূহ বিভিন্ন ধারায় বর্ণনা করে থাকি । 
যেমন তিনি এই সূরায় একত্ববাদের বর্ণনা করেছেন এবং এর উপর ভিত্তি করেও 
যে, মুশরিক ও কাফিররা বলে-হে মুহাম্মাদ (সঃ)! আপনি এইসব কথা পূর্ববর্তী 
কিতাবগুলো হতে নকল করেছেন এবং ওগুলো শিখে নিয়েই আমাদেরকে 
শুনাচ্ছেন। ” 

হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, 3 শব্দের অর্থ ০% অর্থাৎ 
‘আপনি পাঠ করেছেন।’ তাদের এ কথাগুলো তর্ক বিতর্ক ও ঝগড়ার স্থলে ছিল। 
যেমন আল্লাহ তাআলা এঁ কাফিরদের মিথ্যা অপবাদ ও বিরোধিতার সংবাদ দিয়ে 
বলেনঃ “কাফিররা বলে-এটা তো বানানো মিথ্যা কথা এবং অন্যান্যরাও এই 
কুরআন তৈরী করতে সাহায্য করেছে। এটাই বড়ই অত্যাচার ও মিথ্যা প্রতিপন্ন 
করার কথা । তারা বলে- এটা তো পূর্ববর্তী লোকদের কথিত ও লিখিত কথা যা 
তিনিও (নবী সঃ) লিখে নিয়েছেন।” কাফিরদের মিথ্যা ধারণা সম্পর্কে আল্লাহ্‌ 
তাআলা বলেনঃ “সে চিন্তা করলো, তৎপর একটা মন্তব্য স্থির করলো? সুতরাং 
সে ধ্বংস হোক, কেমন মন্তব্য সে স্থির করল? অতঃপর সে দৃষ্টিপাত করলো । 
তৎপর মুখ বিকৃত করলো, আরও অধিক বিকৃত করলো। তৎপর সে মুখ ফিরিয়ে 
নিলো এবং গর্ব করলো । অনন্তর বললো- এটা তো নকল করা যাদু । এটা তো 
মানুষের উক্তি ৷” 

আল্লাহ পাক রলেনঃ আমি একে জ্ঞানবান লোকদের জন্যে স্পষ্টভাবে বর্ণনা 
করে থাকি যারা সত্যকে জেনে নেয়ার পর ওর অনুসরণ করে থাকে এবং মিথ্যা 


১. এটা ইবনে আব্বাস (রাঃ), মুজাহিদ (রঃ), সাঈদ ইবনে জুবাইর (রঃ), যহহাক (রঃ) এবং 
অন্যান্যদের উক্তি । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ১৪১ পারাঃ ৭ 


ও অন্যায় কাজ থেকে বিরত থাকে । কাফিরদের পথভ্রষ্টতা এবং মুমিনদের 
সত্যকে স্বীকার করে নেয়ার মধ্যে আল্লাহ তা'আলার কৌশল ও যৌক্তিকতা 
রয়েছে। যেমন আল্লাহ তা'আলা বলেনঃ “তিনি এর দ্বারা অনেককে বিপথগামী 
করে থাকেন এবং অনেককে সুপথগামী করে থাকেন।” অন্য জায়গায় মহান 
আল্লাহ বলেনঃ “যাদের অন্তরে রোগ আছে এবং যাদের অন্তর (পাথরের মত) 
শক্ত, শয়তান তাদের অন্তরে ফিৎনা নিক্ষেপ করে থাকে এবং এই জিনিসগুলো 
তাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা বনে যায়, আর আল্লাহ মুমিনদেরকে 
সরল সোজা পথ প্রদর্শন করে থাকেন!” আল্লাহ তা'আলা আর এক জায়গায় 
বলেনঃ “আমি জাহান্নামে ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছি এবং তাদের 
নির্ধারিত সংখ্যা (১৯) কাফিরদের জন্যে একটা ফিৎনার কারণ, কিন্তু এর 
মাধ্যমেই আহলে কিতাব ও মুমিনদের ঈমান আরও বৃদ্ধি পেয়ে থাকে, আহলে 
কিতাব ও মুমিনরা এতে সন্দেহ পোষণ করে না (কেননা, আহলে কিতাব 
নিজেদের কিতাবেও এই নির্ধারিত সংখ্যার উল্লেখ পেয়ে থাকে), কিন্তু কাফির ও 
রোগাক্রান্ত অন্তর বিশিষ্ট লোকেরা বলে থাকে -এসব কথা বলার আল্লাহর কি 
প্রয়োজন ছিল? এভাবেই বহু লোক পথভ্রষ্ট হয়ে যায় এবং বহু লোক সুপথ প্রাপ্ত 
হয়, আল্লাহ ছাড়া তার সেনাবাহিনী সম্পর্কে কার জ্ঞান রয়েছে?” আল্লাহ তা'আলা 
বলেনঃ “আমি এমন বস্তু অর্থাৎ কুরআন নাযিল করেছি যে, ওটা ঈমানদারদের 
জন্যে শেফা ও রহমত এবং ওর দ্বারা যালিমদের শুধু অনিষ্টই বর্ধিত হয়।” তিনি 
আর এক জায়গায় বলেনঃ “ (হে মুহাম্মাদ সঃ!) তুমি বলে দাও-এই কুরআন 
মুমিনদের জন্যে হিদায়াত ও শেফা আর কাফিরদের কানে কর্ক বা ছিপি লাগা 
আছে এবং তারা অন্ধ ।” কুরআন মুমিনদের জন্যে যে হিদায়াত স্বরূপ এবং 
হিদায়াত ও পথভ্ৰষ্টতা যে তারই ইচ্ছার উপর নির্ভরশীল এ সম্পর্কে বহু আয়াত 
রয়েছে। এ জন্যেই এখানে তিনি বলেনঃ “এরূপেই আমি নিদর্শনসমূহ বিভিন্ন 
ধারায় প্রকাশ করে থাকি, কিন্তু কাফিররা একথাই বলছে যে, তুমি কারও নিকট 
থেকে লিখিয়ে নিয়েছো।” 

হযরত ইবনে আব্বাস (রাঃ) 7 শব্দের অর্থ 5,3 এবং ৰ বৰ্ণনা 
করেছেন। হাসান (রঃ) এটার অর্থ 449 বলেছেন। ইবনে যুবাইর (রঃ) 
বলেনঃ “ছেলেরা এখানে 4,15 পড়ে থাকে, অথচ 4/2 রয়েছে। হযরত ইবনে 
মাসউদ (রাঃ)-এর কিরআতে দারাসতা রয়েছে এবং এর অর্থ ১৪ -ই বটে । 
এর ভাবার্থ হচ্ছে- “হে মুহাম্মাদ (সঃ)! যেসব কথা আপনি আমাদেরকে 
১. মুজাহিদ (রহঃ), সুদ্দী (রহঃ) এবং যহৃহাক (রহঃ) হতেও এটা বর্ণিত আছে। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন‘আম ৬ ১৪২ পারাঃ ৭ 
শুনাচ্ছেন সেগুলো আমরা পূর্ববর্তীদের মাধ্যমে অবগত রয়েছি।” হযরত ইবনে 
মাসউদের কিরআতে ,-; রয়েছে। অর্থাৎ মুহাম্মাদ (সঃ) ওটা শিখে রেখেছেন। 
এই মতভেদ বিস্ময়করই বটে । হযরত উবাই ইবনে কাব (রাঃ) বলেনঃ 
“রাসুলুল্লাহ (সঃ) আমাকে ‘ওয়া লিয়াকুলু দারাস্তা’এইরূপ শুনিয়েছেন। 

১০৬ । (হে মুহাম্মাদ সঃ)! তোমার 


2 Ir 23% 259 
প্রতি তোমার প্রভুর পক্ষ থেকে 2 les le “ 
যে অহী নাযিল হয়েছে, তুমি g ©, 00 
তারই অনুসরণ করে চল, তিনি SAMI 
ছাড়া অন্য কেউই মা’বূদ নেই, rh Naa 
আর অংশীবাদীদের থেকে (2222, 
বিমুখ থাক। lh aon oe 


১০৭। আর যদি আল্লাহর 2373/7390 
অভিপ্রায় হতো তবে এরা 5! ৮ |. EEE M 
শিরক করতো না; আর আমি ৪৫» ৮» 27/2/77 7/০ 
তোমাকে এদের পর্যবেক্ষক 3 ৬০> $০ ৯2 ৬, 


নিযুক্ত করিনি এবং তুমি nA Be a 32 

তাদের উপর ক্ষমতা প্রাপ্তও OS me SIL 
PHA 

নও । 


আল্লাহ পাক রাসূলুল্লাহ (সঃ) ও তার উম্মতকে নির্দেশ দিচ্ছেন- তোমরা 
অহীরই অনুসরণ কর এবং ওর উপরই আমল কর । কেননা, এটাই সত্য এবং 
এতে কোন ভেজাল বা মিশ্রণ নেই । আর তোমরা এই মুশরিকদেরকে এড়িয়ে 
চল, তাদেরকে ক্ষমা কর এবং তারা যে কষ্ট দিচ্ছে তা সহ্য করে নাও যে পর্যন্ত 
না তোমাদেরকে আল্লাহ তাদের উপর জয়যুক্ত ও সফলকাম করেন। জেনে রেখো 
যে, তাদেরকে পথত্রষ্ট করার মধ্যে আল্লাহর নৈপুণ্য নিহিত রয়েছে। আল্লাহ ইচ্ছা 
করলে তো সারা দুনিয়াবাসীই হিদায়াত লাভ করতো এবং মুশরিকরা শিরকই 
করতো না । এর মধ্যে মহান আল্লাহর বিশেষ নিপুণতা রয়েছে। তিনি যা কিছু 
করেন তাতে কোন প্রতিবাদ করো না । তবে হ্যা, তিনি সবারই পুঙ্খানুপুজ্খরূপে 
বিচার করতে সক্ষম ৷ হে নবী (সঃ)! আমি তোমাকে তাদের পর্যবেক্ষক নিযুক্ত 
করিনি। তাদের মনে যা আসে তাই তাদেরকে বলতে ও করতে দাও । আমি 
তোমার উপর দেখা শোনার ভার অর্পণ করিনি । তুমি তাদেরকে আহার্যও প্রদান 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ১৪৩ পারাঃ ৭ 


কর না । তোমার কাজ তো শুধু প্রচার করা । যেমন আল্লাহ্‌ পাক বলেনঃ “তুমি 
শুধুমাত্র উপদেশ দিতে থাক, তুমি তো একজন উপদেষ্টা মাত্র । তুমি তাদের 
উপর দায়গ্রস্ত অধিকারী নও ৷” অন্য জায়গায় তিনি বলেনঃ “তোমার কাজ শুধু 
পৌছিয়ে দেয়া, আর হিসাব গ্রহণের দায়িত্‌ আমার ৷” 


১০৮। (হে মুমিনগণ)! এরা 
£ দা দিয়ে l 2 ‘ € BME ALEAA 
ইবাদত (পূজা-অচনা) করে >» ০১,-\.A 
তোমরা তাদেরকে গালাগালি sd A Hl 
করো না, তাহলে তারা Lod ys I 
ৰ 3900 LF 
3 I 7) 722 24 tb 22:40 
আল্লাহকেই গালাগালি দিতে DIS ds x as ad 
শুরু করবে, আমি তো এরূপেই 7 +47" / 
প্রতিটি জনগোষ্ঠির জন্যে FF { 
তাদের আমলকে চাকচিক্যময় dl Hee il JN bs 


করে দিয়েছি, শেষ পর্যন্ত 292 w/3d 2333 352 w/ 
তাদেরকে তাদের প্রভুর কাছে SSG ts 
ফিরে যেতে হবে, তখন তারা 223737 .234/ 
কি কি কাজ করতেছিল তা 0 Ls 5S 
তিনি তাদেরকে জানিয়ে 

দিবেন। 


আল্লাহ পাক স্বীয় রাসূল (সঃ) এবং মুমিনদেরকে সম্বোধন করে বলছেন যে, 
তারা যেন মুশরিকদের দেবতাগুলোকে গালাগালি না করে এবং ভালমন্দ না 
বলে । এতে কিছুটা যৌক্তিকতা থাকলেও এর ফলে ঝগড়া ফাসাদ ও বিবাদ 
বিসম্বাদ বৃদ্ধি পায়। অর্থাৎ তাদের দেবতাদেরকে গালি দিলে তারাও মুসলমানদের 
প্রভু আল্লাহকে গালি দেবে। মুশরিকরা বলতোঃ “হে মুহাম্মাদ (সঃ)! আপনারা 
আমাদের দেবতাদের গালি দেয়া হতে বিরত থাকুন, নতুবা আমরাও আপনাদের 
প্রভুর নিন্দে করবো ।” তাই আল্লাহ তাআলা মুশরিকদের দেবতাদেরকে গালি 
দিতে মুসলমানদেরকে নিষেধ করলেন হযরত কাতাদা (রঃ) হতে বর্ণিত আছে 
যে, মুসলমানরা কাফিরদের মূর্তিগুলোকে গালি দিতেন। তখন কাফিররাও 
হাকীকত না বুঝে বৈরীভাব নিয়ে আল্লাহ তা‘আলাকে ভালমন্দ বলতো । যখন 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৪৪ পারাঃ ৭ 


আবূ তালিব মৃত্যু শয্যায় শায়িত হন তখন কুরায়েশরা পরামর্শ করে- “চল 
আমরা আবূ তালিবের কাছে যাই এবং তাকে অনুরোধ করি যে, তিনি যেন স্বীয় 
ভ্রাতুম্পুত্রকে আমাদের বিরুদ্ধাচরণ করতে নিষেধ করে দেন। কেননা, এটা 
আমাদের জন্যে লজ্জাজনক ব্যাপার হবে যে, আবূ তালিবের মৃত্যুর পর আমরা 
মুহাম্মাদ (সঃ)-কে হত্যা করে ফেলবো । কারণ, এরূপ করলে আরববাসী বলবে 
যে, আবূ তালিবের জীবদ্দশায় তো কাপুরুষরা কিছুই করতে পারলো না, আর 
যেমনই তিনি মারা গেলেন তেমনই তারা তাকে হত্যা করে ফেললো ৷” সুতরাং 
আবূ জাহেল, আবূ সুফিয়ান, আমর ইবনুল আস এবং আরও কয়েকজন লোক 
প্রতিনিধি হিসেবে আগমন করে। তারা মুত্তালিব নামক একটি লোককে অনুমতি 
লাভের জন্যে প্রেরণ করে। আবূ তালিব তাদেরকে ডেকে নেন। তারা তখন 
তাকে বলেঃ “হে আবূ তালিব! আপনি আমাদের বড় এবং.আমাদের নেতা । 
মুহাম্মাদ (সঃ) আমাদেরকে কষ্ট দিচ্ছেন এবং আমাদের দেবতাদেরকে কষ্ট 
দিচ্ছেন এবং আমাদের দেবতাদেরকে গালি দিচ্ছেন। আমরা চাই যে, আপনি 
তাকে ডেকে নিয়ে নিষেধ করে দেন। তিনি যেন আমাদের দেবতাদের নাম পর্যন্ত 
না নেন! নতুবা আমরাও তাকে ও তার আল্লাহকে ছেড়ে দেব না।” এ কথা শুনে 
আবু তালিব মুহাম্মাদ (সঃ)-কে ডেকে পাঠান এবং তাকে বলেনঃ ‘এরা তোমারই 
কওম এবং তোমারই চাচার সন্তান’ রাসূলুল্লাহ (সঃ) তখন তাকে বলেনঃ 
‘চাচা! খবর কি? এবং এরা চায় কি?’ তখন তারা বলেঃ “আমাদের উদ্দেশ্য এই 
যে, আপনি আমাদের উপর এবং আমাদের দেবতাদের উপর কোন হস্তক্ষেপ 
করবেন না। তাহলে আমরাও আপনার উপর এবং আপনার আল্লাহর উপর কোন 
হস্তক্ষেপ করবো না৷” রাসূলুল্লাহ (সঃ) তাদের কথার উত্তরে বলেনঃ “আমি কি 
তোমাদেরকে এমন একটি কথা বলে দেবো যে, যদি তোমরা ওটা মেনে নাও 
তবে তোমরা আরব ও আজমের মালিক হয়ে যাবে এবং সমস্ত দেশ থেকে 
তোমাদের কাছে রাজস্বের সম্পদ আসতে থাকবে?” উত্তরে আবূ জাহেল বললোঃ 
‘আপনার একটা কথা কেন, দশটা কথা মানতে রাজি আছি। বলুন সেটা কি?” 
তিনি বললেনঃ ‘বল - “/ 312) (আল্লাহ ছাড়া আর কেউ মা'বদ নেই) ৷” 
তারা সেটা অস্বীকার করল এবং মুখ ফিরিয়ে নিলো। আবূ তালিব তখন 
রাসূলুল্লাহ (সঃ)-কে বললেনঃ “হে ভাতিজা! এটা ছাড়া অন্য কথা বল । তোমার 
কওম তো একথাতে আরও অগ্নিশৰ্মা হয়ে উঠছে।” একথা শুনে রাসুলুল্লাহ (সঃ) 
বললেনঃ “চাচাজান! এটা ছাড়া অন্য কিছু বলার আমার কি অধিকার আছে? এরা 
যদি আমার হাতে সূর্যও এনে দেয় তথাপি আমি এটা ছাড়া অন্য কিছুই বলতে 


wwwi.islamfind.wordpress.com 


সুূরাঃ আন‘আম ৬ ১৪৫ পারাঃ ৭ 


পারি না।” একথা দ্বারা তাদেরকে নিরাশ করাই তার উদ্দেশ্য ছিল। সুতরাং 
তারা তেলে-বেগুনে জ্বলে উঠে তাকে বললোঃ “আমাদের দেবতাদেরকে ভালমন্দ 
বলা থেকে বিরত থাকুন, নতুবা আমরাও আপনাকে ও আপনার আল্লাহকে গালি 
দিব।” এ জন্যেই আল্লাহ পাক বলেনঃ ‘তারা অজ্ঞানতা বশতঃ বৈরীভাবে 
আল্লাহকেই গালি দিতে শুরু করবে ৷’ সুতরাং তাদের দেবতাদেরকে গালি দিবার 
যৌক্তিকতা থাকলেও এই অবস্থার প্রতি লক্ষ্য রেখে তা থেকে বিরত থাকা 
উচিত৷ কেননা, এতে বিবাদ বিসম্বাদ আরও বেড়ে যাবে। রাসূলুল্লাহ (সঃ) 
বলেছেনঃ ‘ যে তার পিতা-মাতাকে গালি দেয় সে অভিশপ্ত!’ সাহাবীগণ জিজ্ঞেস 
করেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! কোন লোক কি তার পিতা-মাতাকে গালি 
দিতে পারে?” তিনি উত্তরে বলেনঃ “যে কোন লোকের পিতাকে গালি দেয়, তখন 
লোকটি এর পিতাকে গালি দেয় এবং যে কোন লোকের মাকে গালি দেয়, সে 
তখন এর মাকে গালি দেয়, সুতরাং প্রথম লোকটি যেন নিজের পিতা-মাতাকেই 
গালি দিলো ৷” | 

আল্লাহ পাক বলেনঃ 1 21% 949 অৰ্থ “এভাবেই আমি প্ৰতিটি 
জনগোষ্ঠির জন্যে তাদের আমলকে চাকচিক্যময় করে দিয়েছি ।” অর্থাৎ যেমন 
এই কওয মূর্তির প্রতি আসক্তিকেই পছন্দ করেছে, তদ্রুপ পূর্ববর্তী উন্মতও পথভ্রষ্ট 
ছিল এবং তারাও নিজেদের আমলকেই পছন্দ করতো । 

আল্লাহ তা‘আলা যা ইচ্ছা তাই করে থাকেন এবং তাতেই নিপুণতা নিহিত 
থাকে। শেষ পর্যন্ত মানুষকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। সেইদিন তারা 
তাদের দুনিয়ার কৃত কার্যগুলো ভাল কি মন্দ তা জানতে পারবে। যদি সেগুলো 
ভাল হয় তবে তারা ভাল বিনিময় পাবে এবং যদি মন্দ হয় তবে মন্দ বিনিময়ই 
প্রাপ্ত হবে। 
১০৯। আর কঠিন অঙ্গীকার 

সহকারে আল্লাহর নামে কসম />2/ ০ 223/24 

করে তারা বলে- কোন একটা "4 %৮ ৮! ১-4 

নিদর্শন (মু’জিযা) তাদের $.1,,, 2, - A 

কাছে আসলে তারা ঈমান 4০৮০ -$-! 

আনবে (হে মুহাম্মাদ সঃ)! #2) L290, B23 235 

তুমি বলে দাও- নিদর্শনগুলো ৩২! ১ ৫ ০৬১ 

সমস্তই আল্লাহর অধিকারে । 


“]>০ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৪৬ পারাঃ ৭ 
আর (হে মুসলমানরা)! কি 26/2929 7 ১ ০৯> 
করে তোমাদেরকে বুঝানো +৯ ৮১,৯০০ - 
যাবে যে, নিদর্শন আসলেও 422229 2 
তারা ঈমান আনবে না! Our Yb 

A237 24 pwd, 


১১০ । আর যেহেতু তারা প্রথমবার 1-255 -. 
ঈমান আনেনি, এর ফলে rd 38333 33,772 
তাদের মনোভাবের ও $৮৮৯৮ ৮৯৮! 
দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে দিবো , 222745. 59 ৮ র% 
এবং তাদেরকে তাদের UE HEELS 

A287 2/4 2 A? a 
অবাধ্যতার মধ্যেই বিভ্রান্ত SOL HO) 
থাকতে দিবো। 
মুশরিকরা আল্লাহর নামে কসম করে বলে-যদি মুহাম্মাদ (সঃ)-কে কোন 

মু'জিযা দেয়া হয় এবং তার দ্বারা অলৌকিক ঘটনা সংঘটিত হয় তবে ঈমান 
আনবো তাদের এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তা'আলা স্বীয় রাসূল (সঃ)-কে 
বলেন, হে নবী (সঃ)! তুমি তাদেরকে বলে দাও, মু'জিযা তো আল্লাহ্‌ তাআলার 
কাছে রয়েছে। তিনি ইচ্ছা করলে আমাকে মু’জিযা প্রদান করবেন, ইচ্ছা না 
করলে না করবেন কুরায়েশরা রাসুলুল্লাহ (সঃ)-কে বলেছিল- “হে মুহাম্মাদ 

(সঃ)! আপনি তো আমাদেরকে বলেছেন যে, হযরত মূসা (আঃ) তীর লাঠিখানা 

পাথরের উপর মারা মাত্রই তাতে বারোটি ঝরণা বের হয়েছিল। হযরত ঈসা 

(আঃ) মৃতকে জীবিত করতেন। সামুদ জাতিও (হযরত সালিহ আঃ -এর কাছে) 

উদ্ত্রীর মু’জিযা দেখেছিল। সুতরাং আপনিও যদি এ ধরনের কোন মু’জিযা 

আমাদের সামনে পেশ করতে পারেন তবে আমরা আপনাকে সত্য নবী বলে 
মেনে নেবো” রাসূলুল্লাহ (সঃ) তখন তাদেরকে বলেছিলেনঃ “তোমরা কি 
মু'জিযা দেখতে চাও?” তারা উত্তরে বলেছিলঃ “এই সাফা পাহাড়কে আমাদের 
জন্যে সোনা বানিয়ে দিন।” তিনি তাদেরকে বলেনঃ “যদি এরূপ হয়ে যায় তবে 
তোমরা একত্ববাদে বিশ্বাস করবে তো?” তারা উত্তরে বলেঃ “হ্যা, আমরা সবাই 
ঈমান আনবো” তিনি তখন উঠেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু 
করেন। তখন জিবরাঈল (আঃ) আগমন করেন এবং বলেনঃ “আপনি চাইলে 
সাফা পাহাড়কে সোনায় পরিণত করা হবে। কিন্তু তারপরেও যদি তারা ঈমান না 
আনে তবে তৎক্ষণাৎ তাদের উপর আল্লাহর শাস্তি নেমে আসবে । আর আপনি 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ১৪৭ পারাঃ ৭ 


এদের মধ্যে কেউ কেউ ঈমান আনবে এবং তাওবা করবে” তাই, আল্লাহ পাক 
ঈমান আনবে না৷” কিন্তু কথা এই যে, তাদের অধিকাংশই অজ্ঞ ও মূর্খ । আল্লাহ 
পাক বলেনঃ মু’জিযা প্রেরণে আমার কাছে শুধু এটাই প্রতিবন্ধক হয়ে দাড়িয়েছে 
যে, তাদের পূর্ববর্তী লোকেরা মু’জিযা দেখার পরেও ঈমান আনেনি সুতরাং 
এরাও যদি মু’জিযা দেখার পরেও ঈমান আনয়ন না করে তবে সাথে সাথেই 
তাদের উপর শাস্তি এসে পড়বে এবং যে অবকাশ তাদেরকে দেয়া হয়েছে তা 
আর থাকবে না। তোমাদেরকে কি করে বুঝানো যাবে যে, তাদের কাছে মু’জিযা 
জ্বাসলেও তারা ঈমান আনবে না। 


কেউ কেউ বলেছেন যে, $= দ্বারা মুশরিকদেরকে সম্বোধন করা হয়েছে। 
ম্রাল্লাহ পাক যেন তাদেরকে বলছেন- যে ঈমান যুক্ত কথাগুলো কসম করে করে 


রলা হচ্ছে: সেগুলো কি তোমরা পরকৃতহ লত্য মনে ক্ষরছো। 


AISTIP A, 7 AEA 


3323 3 ৩০০৮ 151 ৫5! এখানেও i) -এর ১;}৯% -কে যের দিয়ে পড়া হয়েছে 


ঞ্ই ভিত্তিতে যে, মু’জিযা দেখার পর ঈমান না আনার সংবাদ শুরু করা হয়েছে। 
ৰাজেই ‘ইন্না’ পড়তে হচ্ছে। কেউ কেউ 9% অর্থাৎ ৩ দ্বারা পড়েছেন এবং 


FLIIA 


ৰুলা হয়েছে যে, PGA দ্বারা মুমিনদেরকে সম্বোধন করা হয়েছে। অর্থাৎ 
“হে মুমিনগণ! তোমরা কি জান যে, এই নিদর্শনগুলো প্রকাশিত হওয়ার পরেও 
ঞরা ঈমান আনবে না?” এই অবস্থায় পো -এর ১১% -কে যবরের সাথেও পড়া 
ৰেতে পারে এবং যেরের সাথেও পড়া যেতে পারে। অর্থাৎ এটা 5% -এর 
297 738277 


4৮৭" হয়ে এবং এই অবস্থায় ১2:৪5 ১ -এর এ হবে। যেমন আল্লাহ তা'আলা 
A83%// 2 232 LG AAS 
ৰালেনঃ ৩ al Sf ees NUGLL Le (48 ১২) এখানেও 4 -এ 9 শব্দটি 4০ 
ES pen RENE A 7 
সবেছে। আহ পাক বলেনঃ 229 401229 02 7 G2 30) 
ঞঞ্টনেও অনুরূপ অবস্থা । ...... 74 , _এই আয়াতের লুক্বায়িত ভাবার্থ 
হচ্ছে হে মুমিনগণ! তোমাদের কাছে এর কি প্রমাণ আছে যে, এরা এদের 
চাওরা নিদর্শন ও মু'জিযা দেখে অবশ্যই ঈমান আনবে? কেউ কেউ একথাও 
ৰূলেছেন যে, এখানে নু অর্থে ব্যবহূত হয়েছে। এ কথা শোনা গেছে খে, 


HILAL /s নপৰ 


জ্ঞারববাসী বলে থাকেঃ Ot EEL £5 sb 5 (1423 অৰ্থাৎ তুমি বাজারে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৪৮ পারাঃ ৭ 


37/79, 


যাও এবং আমাদের জন্যে কিছু খরিদ করে আনবে। অর্থাৎ = এ সম্ভবতঃ 
তুমি খরিদ করবে। অনুরূপভাবে এই দাবীর অনুকূলে আরবদের কবিতা পেশ 


করা হয়েছে। 
ATTA 237927 i 29/42/77 239//9/23wW/3, 
আল্লাহ্‌ পাক বলেনঃ; J+! ৬ ৪%) lal s EAS A, 
অর্থাত লেও ত রা এধনবার ইয়ান আনেনি. এর কলে ভরি তালের 
মনোভাবের ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে দেবো” অর্থাৎ তাদের অস্বীকার ও 
কুফরীর কারণে আল্লাহ্‌ তাআলা তাদের অন্তর এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন 
ঘটিয়েছেন। তারা এখন কিছুই মানতে রাজী নয়। তাদের মধ্যে ও ঈমানের মধ্যে 
বিচ্ছেদ এসে গেছে। তারা সারা দুনিয়ার নিদর্শন ও মু'জিযা দেখলেও ঈমান 
আনবে না । যেমন প্রথমবার তাদের মধ্যে ও তাদের ঈমানের মধ্যে 
প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল । হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, তারা যা 
বলবে তা বলার পূর্বেই আল্লাহ ওর সংবাদ দিয়েছেন এবং তারা যে আমল করবে, 
পূর্বেই তিনি সেই খবর দিয়েছেন। মহান আল্লাহ বলেনঃ 2} 
অর্থাৎ “(মহা মহিমাৰিত) খবরদাতার মত কেউ তোমাকে খবর দিতে পারে 
না৷” (৩৫ঃ ১৪) “মানুষ বলবে, হায়, আফসোস! যে বাড়াবাড়ি ও পাপ কার্য 
আমি করেছি ...... যদি আমাকে পুনরায় দুনিয়ায় ফিরিয়ে দেয়া হতো, তবে 
আমি সৎকর্মশীল লোকদের অন্তর্ভুক্ত হতাম ৷” আল্লাহ তা'আলা বলেনঃ “যদি 
তাদেরকে দুনিয়ায় পুনরায় ফিরিয়ে দেয়াও হয় তথাপি আবারও তারা হিদায়াতের 
উপর থাকবে না৷” তিনি আরও বলেনঃ “যদি তাদেরকে (দুনিয়ায়) ফিরিয়ে 
দেয়াও হয় তবুও তারা নিষিদ্ধ কাজগুলোতেই পুনরায় লিপ্ত হয়ে পড়বে, নিশ্চয়ই 
তারা মিথ্যাবাদী ৷” অর্থাৎ দ্বিতীয়বার দুনিয়ায় ফিরে যাওয়ার পরেও তারা পূর্বের 
মতই ঈমান আনবে না । কেননা, এই সময়ের ন্যায় এ সময়েও আল্লাহ তাদের 
অন্তর ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাবেন এবং আবারও তাদের মধ্যে ঈমানের 
প্রতিবন্ধতকার সৃষ্টি হয়ে যাবে । আর আল্লাহ পাক তাদেরকে তাদের অবাধ্যতার 
মধ্যেই বিভ্রান্ত থাকতে দেবেন। 


A 


সপ্তম পারা সমাপ্ত 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৪৯ পারাঃ ৮ 


১১১ । আমি যদি তাদের কাছে 2 2 পনর +6০2" 
ফেরেশ্তাও অবতীর্ণ করতাম, "$৮ ০০১4; - 


আর মৃতগণও যদি তাদের et 33 85/ণপ 
সাথে ক ৰ এবং sl AACA UNET 


LI3 DAL B err 
J CS 
th ros 23 237 
করতাম. রও তয়! মলে = 711 ed sc 
আনতো না আল্লাহর ইচ্ছা 
L323/37 230/27 0 1s 
ব্যতীত, কিন্তু তাদের OES S| rd 
ধকাংশই অজ্ঞ । 
আল্লাহ পাক বলেনঃ যারা কসম করে করে বলে যে, তারা কোন নিদর্শনও 
মু'জিযা দেখতে পেলে অবশ্যই ঈমান আনবে, তাদের প্রার্থনা যদি আমি কবূল 
করি এবং তাদের উপর ফেরেশতাও অবতীর্ণ করি যারা রাসূলদেরকে সত্যায়িত 
করবে এবং তোমার (মুহাম্মাদ সঃ-এর) রিসালাতের সাক্ষ্য প্রদান করবে, 
তথাপিও তারা ঈমান আনবে না । যেমন আল্লাহ তাআলা তাদের উক্তি উদ্ধৃত 
করে বলেনঃ “আপনি আল্লাহ এবং ফেরেশতাদেরকে এনে হাজির করুন। আর 
আমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত অন্যান্য রাসূলদের মত 
আপনিও নিদর্শনসমূহ পেশ না করবেন।” “যারা আমার সাথে সাক্ষাতের বিশ্বাস 
রাখে না তারা বলে- আমাদের উপর কেন ফেরেশতা অবতীর্ণ করা হয় না, কেন 
আমরা আমাদের প্রভুকে দেখতে পাই না? এরা বড়ই একগুয়েমি ও অবাধ্যতার 
মধ্যে রয়েছে।” “আর যদি ফেরেশতাও তাদের কাছে এসে কথা বলে এবং 
করে দেয়, তথাপি তারা ঈমান আনবে না” শব্দটিকে কেউ কেউ ও -এ 
যের দিয়ে এবং :{ -কে যবর দিয়ে পড়েছেন, যার অর্থ হচ্ছে প্রতিদ্বন্বিতা । আবার 
কেউ কেউ দু'টোকেই পেশ দিয়ে পড়েছেন, যার কারণে অর্থ দাড়িয়েছে-“দলে 
দলে লোক এসেও যদি রাসূলদেরকে সত্যায়িত করে তথাপিও তারা ঈমান 
আ্বানবে না। হিদায়াত দান তো একমাত্র আল্লাহর হাতে । যতই লোক হোক না 
কেন তাদেরকে হিদায়াত করতে পারবে না। তিনি যা চান তা-ই করেন। তিনি 
সকলকেই প্ৰশ্ন করবেন, কিন্তু তাকে প্রশ্ব করা যেতে পারে না৷” যেমন তিনি 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন‘আম ৬ ১৫০ 


পারাঃ ৮ 


বলেনঃ “(হে নবী সঃ!) যাদের উপর তোমার প্রভুর কথা সত্য ও পূর্ণ হয়ে গেছে 
তারা সমস্ত নিদর্শন দেখলেও ঈমান আনবে না, যে পর্যন্ত না তারা বেদনাদায়ক 


শাস্তি অবলোকন করে” 


১১২ । আর এমনিভাবেই আমি 


প্রত্যেক নবীর জন্যে বহু 
শয়তানকে শত্রচ্্ূপে সৃষ্টি 
করেছি, তাদের কতক শয়তান 
মানুষের মধ্যে এবং কতক 
শয়তান জ্বিনদের হতে হয়ে 
থাকে, এরা একে অন্যকে 
কতগুলো মনোমুগ্ধকর, 
ধোকাপূর্ণ ও প্রতারণাময় কথা 
দ্বারা প্ররোচিত করে থাকে, 
তোমার প্রতিপালকের ইচ্ছা 
হলে তারা এমন কাজ করতে 
পারতো না, সুতরাং তুমি 
তাদেরকে এবং তাদের মিথ্যা 
রচনাগুলোকে বর্জন করে 
চলবে । 


১১৩ । (তাদের এরূপ 
প্ররোচনামূলক কথার উদ্দেশ্য 
হলো) যারা পরকালের প্রতি 
ঈমান রাখে না তাদের অন্তরকে 
এঁ দিকে অনুরক্ত করা; এবং 
তারা যেন তাতে সন্তুষ্ট থাকে 
আর তারা যেসব কাজ করে তা 
যেন তারাও করতে থাকে । 


wf A? A 


HOLLY 


SE EAR 
AEE FE 
22322 242? 24 rh 
22 A322 


SBI gel! 


“ঠ ce —+ 2223 2 


Pe Re HE Lt 


ddI 8923 Lr 


১১১৩ 
A 29/2 
O Lr 
F723 


sli fer NN 


ts 422 33 CAD ] 


Ep A222 cH 
Ed 


4/229 728% 


Ozh 


আল্লাহ তা‘আলা স্বীয় রাসূল (সঃ)-কে বলেনঃ হে মুহাম্মাদ (সঃ)! তোমার 
যেমন বিরোধিতাকারী ও শত্রু রয়েছে, অনুরূপভাবে তোমার পূর্ববর্তী নবীদেরও 
বিরোধিতাকারী ও শত্রুতাকারী ছিল। সুতরাং তুমি তাদের বিরোধিতার কারণে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ১৫১ পারাঃ ৮ 


দুঃখিত হয়ো না। মহান আল্লাহ স্বীয় নবী (সঃ)-কে আরও বলেনঃ তোমার 
পূর্ববর্তী নবীরা এমনই ছিল যে, লোকেরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন ও অবিশ্বাস 
করতো এবং বিভিন্ন প্রকারের কষ্ট দিতো, তথাপি তারা ধৈর্যধারণ করতো। হে 
রাসূল (সঃ)! এই লোকগুলো তোমাকে যা কিছু বলছে, তোমার পূর্ববর্তী 
রাসূলদেরকেও এসব কথাই বলা হয়েছিল । জেনে রেখো যে, আল্লাহ যেমন 
ক্ষমতাশীল তেমনই কঠিন শাস্তিদাতাও বটে । আল্লাহ পাক বলেনঃ ‘এভাবেই 
আমি প্রত্যেক নবীর জন্যে মানুষ ও জ্বিনের শয়তানদেরকে শক্রুরপে সৃষ্টি 
করেছি । ওয়ারাকা ইবনে নওফল রাসূলুল্লাহ (সঃ)-কে বলেছিলেনঃ “হে মুহাম্মাদ 
(সঃ)! এই কুরায়েশরা আপনার সাথে শত্রুতা করবে এবং যে কোন নবীই 
আপনার মত,কথা স্বীয় উন্মতকে বলেছেন তাঁর সাথেই, শত্রুতা করা হয়েছে।"' 

5 319 হচ্ছে 0১; এবং [১% হচ্ছে £১4 অর্থাৎ তাদের শক্রুরা 
হৰ্চ্ছে মানুষ ও জ্বিনদের মধ্যকার শয়তানগণ। আর শয়তান এমন সবকেই বলা 
হয় যাদের দুষ্টামির কোন নযীর থাকে না । এ রাসূলদের শত্রুতা এঁ শয়তানরা 
ছাড়া আর কে-ই বা করতে পারে যারা তাদেরই জাতি ও শ্রেণীভুক্ত? কাতাদা 
(রঃ) বলেন যে, জ্বিনদের মধ্যেও শয়তান আছে এবং মানুষের মধ্যেও শয়তান 
রয়েছে। তারা নিজ নিজ দলভুক্তদেরকে পাপকার্য শিক্ষা দিয়ে থাকে । কাতাদা 
(রঃ) বলেনঃ আমার কাছে এ সংবাদ পৌছেছে যে, হযরত আবু যার (রাঃ) একদা 
নামায পড়ছিলেন। সে সময় নবী (সঃ) তাকে বলেছিলেন- “হে আবূ যার (রাঃ)! 
মানুষ ও জ্বিনের শয়তান থেকে আশ্রয় প্রার্থনা কর।” তখন তিনি বলেন, মানুষের 
মধ্যেও কি শয়তান রয়েছে? উত্তরে রাসূলুল্লাহ (সঃ) বলেন, “হ্যা” ।” ইবনে 
জারীর (রঃ) হযরত আবূ যার (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, আমি 
একদা রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট আগমন করি। মজলিস বড় হয়ে যায়। 
রাসূলুল্লাহ (সঃ) আমাকে বলেনঃ “হে আবু যার (রাঃ)! তুমি কি নামায পড়েছ?” 
আমি উত্তরে বললাম, হে আল্লাহ্র রাসূল (সঃ)! না (আমি নামায পড়িনি) । তিনি 
বললেন, উঠ, দু'রাক‘আত নামায পড় । তিনি (আবু যার রাঃ) বলেনঃ (আমি 
দু'রাক‘আত নামায পড়লাম) অতঃপর তীর কাছে এসে বসে পড়লাম। তখন 
তিনি বললেন, “হে আবু যার (রাঃ)! তুমি কি জ্বিন ও মানুষের শয়তানদের থেকে 


১। এটি একটি কট দীর্ঘ হাদীসের অংশ বিশেষ, যে হাদীসটি ইমাম বুখারী (রঃ) স্বীয় ‘সহীহ’ গ্রন্থে 


৬+! - অনুচ্ছেদে তাখরীজ করেছেন। 
২ ' ইবনে কাসীর (রঃ) বলেন যে, এটা তো কাতাদা ও আবু যার (রাঃ)-এর মধ্যে ১% হচ্ছে! 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আর্ন'আম ৬ ১৫২ পারাঃ ৮ 


আশ্ৰয় প্রার্থনা করেছো?” আমি বললাম, না, হে আল্লাহ্‌র রাসূল (সঃ)! মানুষের 
মধ্যেও কি শয়তান রয়েছে? তিনি উত্তরে বললেন, “হ্যা, তারা জ্বিনের শয়তানদের 
চেয়েও দুষ্টতম ৷”” 

ইবনে আবি হাতিম (রঃ) আবূ উমামা (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, 
রাসুলুল্লাহ (সঃ) বলেনঃ হে আবূ যার (রাঃ)! তুমি জ্বিন ও মানুষের শয়তানদের 
থেকে আশ্রয় প্রার্থনা করেছো?” তিনি উত্তরে বলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! 
মানুষের মধ্যেও কি শয়তান রয়েছে?” রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ হ্যা’ । 

ইকরামা (রঃ) বলেন যে, জ্বিনের শয়তানরা মানবরূপী শয়তানদের কাছে 
অহী নিয়ে আসে এবং মানবরূপী শয়তানরা জ্বিনের শয়তানদের কাছে অহী নিয়ে ' 
আসে। 


L398 379 7/933 37) 3128397, >» 229 


La I 5755 ০2% ০] 4-০ ০১% আল্লাহ পাকের এই উক্তি সম্পর্কে 
ইকরামা (রঃ) বলেন যে, মানুষের মধ্যেও শয়তান আছে এবং জ্রিনদের মধ্যেও 
আছে । এখন মানবক্সপী শয়তানরা জ্বিন-শয়তানদের কাছে তাদের মনের 
সংকল্পের কথা প্রকাশ করে থাকে । তারা একে অপরের কাছে খারাপ কথার অহী 
করে। ইকরামা (রঃ) বলেন যে, মানবীয় শয়তান হচ্ছে তারাই যারা মানুষকে 
পাপকার্যের পরামর্শ দান করে এবং জ্রিনদের মধ্যকার শয়তানরা জ্বিনদেরকে 
পথভ্রষ্ট করে থাকে। সুতরাং প্রত্যেকেই নিজ নিজ সাথীকে বলে- “আমি তো 
আমার সঙ্গীকে পথভ্রষ্ট করেছি, তুমিও এভাবে তোমার সঙ্গীকে পথভ্রষ্ট কর ৷” 
এইভাবে তারা একে অপরকে পাপকার্যের শিক্ষা দান করতে থাকে। মোটকথা, 
ইবনে জারীর (রঃ) এটাই মনে করেছেন যে, ইকরামা ও সুদ্দীর মতে মানবীয় 
করে থাকে । অর্থ এটা নয় যে, মানুষের মধ্যে মানবীয় জভ্বিনও রয়েছে। এতে 
কোন সন্দেহ নেই যে, ইকরামার কথা দ্বারা এটাই প্রকাশ পাচ্ছে, কিন্তু সুদ্দীর 
কথা দ্বারা এ অর্থ বুঝায় না, যদিও এর সম্ভাবনা রয়েছে। 

যহৃহাক (রঃ)-এর বর্ণনায় রয়েছে যে, জ্বিনদের মধ্যেও শয়তান আছে যারা 
তাদেরকে বিভ্রান্ত করে থাকে, যেমন মানবীয় শয়তান মানুষের বিভ্রান্তির কারণ 
হয়ে দাড়ায় । এখন মানবীয় শয়তান দানবীয় শয়তানদের সাথে মিলিত হয়ে 
বলে- তাকে এর দ্বারা বিভ্রান্ত কর এবং এভাবে বিভ্রান্ত কর । যেমন আল্লাহ পাক 
বলেনঃ 


IA 9 ed MS) 
১। এতেও {&&;| রয়েছে। আহমাদ ও ইবনে মিরদুওয়াই থেকে J} রূপে অনুরূপ বর্ণিত 
হয়েছে। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৫৩ পারাঃ ৮ 
2239 2/2 793293 93,) 3332/7 23 
Dar JA S25 ax dl mean 32 
অর্থাৎ “তারা একে অপরকে কতগুলো মনোমুগ্ধকর ধোকার্পুণ ও প্রতারণাময় 
কথা দ্বারা প্ররোচিত করে থাকে৷” মোটকথা, সঠিক কথা হচ্ছে ওটাই যা হযরত 
আবু যার (রাঃ) বর্ণিত হাদীসে বর্ণনা করা হয়েছে। তা হচ্ছে এই যে, মানুষের 
মধ্যেও মানবীয় শয়তান রয়েছে এবং প্রত্যেক জিনিসের শয়তান হচ্ছে ওরই 
শ্ৰেণীভুক্ত অবাধ্য ও উদ্ধত জিনিসটা । সহীহ মুসলিমে হযরত আবু যার (রাঃ) 
হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন- “কালো কুকুর শয়তান হয়ে 
থাকে” এর অর্থ এটাই দাড়ায় যে, ওটা কুকুরের মধ্যে শয়তান । মুজাহিদ (রঃ) 
এই আয়াতের তাফসীরে লিখেছেন যে, জ্বিন জাতির কাফিররা হচ্ছে দানবীয় 
শয়তান এবং এঁ শয়তানরা মানবীয় শয়তানদের কাছে অহী পাঠিয়ে থাকে । আর 
মানব জাতির কাফিররা হচ্ছে মানবীয় শয়তান । 


ইকরামা (রঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেনঃ আমি একদা মুখতারের কাছে 
গমন করি। সে আমাকে অতিথি হিসেবে গ্রহণ করে এবং রাতেও আমাকে তার 
কাছে অবস্থান করায় । অতঃপর সে আমাকে বলে, “আমার কওমের কাছে যাও 
এবং তাদেরকে হাদীস শুনাও।” আমি তখন তার কথামত তাদের কাছে গমন 
করি। একটি লোক আমার সামনে এসে বলে- “অহী সম্পর্কে আপনার মতামত 
কিঃ” আমি উত্তরে বলি- অহী দু’ প্রকারের হয়ে থাকে আল্লাহ পাক বলেন, 


91% 1৯ 24/0279 অৰ্থাৎ “(হে নবী সঃ!) আমি এই কুরআন তোমার কাছে 
অহী করেছি ।” (১২৪ ৩) আর এক জায়গায় তিনি বলেনঃ 


HI83 3,77 7393 37 29292°/9 2394 2 / 37/7), 

oe Jl TE al dl fe nen KE at eo us okt 
অর্থাৎ “মানবী শয়তান ও দানবীয় শয়তানরা একে অপরের কাছে কতগুলো 
মনোমুগ্ধকর ধোৌকাপূর্ণ ও প্রতারণাময় কথার অহী করে থাকে।” এ কথা 
শোনামাত্র তারা আমার উপর আক্রমণ করে বসে এবং আমাকে মার পিট 
করতে উদ্যত হয়। আমি তাদেরকে বলি, এটা তোমাদের কি ধরনের আচরণ? 
আমি তো তোমাদের একজন মেহমান! শেষ পর্যন্ত তারা আমাকে ছেড়ে দেয় । 
ইকরামা (রঃ) মুখতারের কাছে এ কথাটা পেশ করেছিলেন। সে ছিল আবূ 
উবাইদের পুত্র । আল্লাহ তার মঙ্গল না করুন! সে ধারণা করতো যে, তার কাছেও 
অহী এসে থাকে তার বোন সুফিয়া হযরত আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ)-এর স্ত্রী 
ছিলেন। তিনি একজন সতী সাধ্বী মহিলা ছিলেন। আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) 
যখন খবর দেন যে, মুখতার তার উপর অহী আসার দাবী করে থাকে, তখন 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৫৪ পারাঃ ৮ 


ইকরামা (রঃ) বলেনঃ “আল্লাহ তা'আলা সত্য বলেছেন যে, শয়তানেরা তাদের 
বন্ধুদের কাছে অহী করতে থাকে এবং একে অপরের কাছে মিথ্যে কথা পৌছিয়ে 
বেড়ায়, যা শোনার ফলে শ্রবণকারী তার উপর প্রভাবিত হয়ে পড়ে । আল্লাহ 
তা'আলা বলেনঃ যদি আল্লাহ চাইতেন তবে তারা এরূপ করতো না। অর্থাৎ এ 
সবকিছু আল্লাহ তা‘আলার ইচ্ছা ও মর্জিতেই হচ্ছে যে, প্রত্যেক নবীরই শত্রু 
লোকদের মধ্য থেকেই হয়ে থাকে। সুতরাং হে নবী (সঃ)! তুমি তাদেরকে ক্ষমা 
করে দাও এবং তাদের মিথ্যা অপবাদ থেকে মুখ ফিরিয়ে নাও। তাদের শত্রুতার 
ব্যাপারে তুমি আল্লাহর উপরই ভরসা কর । তিনিই তোমার জন্যে যথেষ্ট । 


24 27 


445৯৭2, আল্লাহ পাকের এ উক্তির অর্থ এই যে, যারা পরকালের উপর 
বিশ্বাস করে না তারা এসব শয়তানের দিকে ঝুঁকে পড়ে এবং তাদের বন্ধু ও 
TT 


273 Hl 797 ) EE 422921 HA 


i ঘা এবং তোমাদের উপাস্যগণ (সমবেত তয়ে) ভাতা হতে 
কাউকেও ফিরাতে পারবে না। এঁ ব্যক্তি ছাড়া, যে জাহান্নামে প্রবেশকারী হবে।” 
(৩৭৪ ১৬১-১৬৩) আর এক জায়গায় বলেনঃ 


2237 273/724 422 2/327229 


Hl oe wc Ss - se 5 cd ES) 
অর্থাৎ রশ্যই তোমরা কিয়ামত সমন্ধে বিভিন মত পেষণ করে ধক ওটা 
হতে এ ব্যক্তিই নিরস্ত থাকে, যে (সম্পূর্ণরূপে মঙ্গল হতে) বিরত থাকতে চায় ।” 

(৫১৪ ৮-৯) iy 
মহান আল্লাহ বলেনঃ tl [5774 অৰ্থাৎ হে নবী (সঃ)! যদি তারা 

শয়তান হয়ে বিভ্রান্ত করতে থাকে এবং লোকেরা তাদের দিকে ঝুঁকে পড়ে, তবে 

তারা যা উপার্জন করতে রয়েছে তা তাদেরকে উপার্জন করতে দাও । 

2১৪ । (হে মুহাম্মাদ সঃ! তুমি Pls pew oad 
তাদেরকে জিজ্ঞেস কর) তবে OEE FEET EY 
কি আমি আল্লাহকে বর্জন করে Sib ARG AE BA 
অন্য কাউকে মীমাংসাকারী ও HSA sl ms 
বিচারকরূপে অনুসন্ধান i 

222, 285% MAE 


করবো? অথচ তিনিই te 
তোমাদের কাছে এই কিতাবকে (00d হং 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন‘আম ৬ ১৫৫ পারাঃ ৮ 


করেছেন! আর আমি যাদেরকে (OTE 2 
কিতাব দান করেছি তারা জানে ০ এ S১৮৯ 54 


যে, এই কিতাব তোমার 6/22, HE Vy 
প্রতিপালকের পক্ষ হতেই 2০% ১৩ ৪৬% 
যথার্থ ও সঠিকভাবে অবতীর্ণ FE 
করা হয়েছে, সুতরাং তুমি O cnr 
সন্দেহ পোষণকারীদের মধ্যে 
শামিল হয়ো না। duis cI cr 


১১৫। তোমার প্রতিপালকের বানী 2245-১7৪ 
সত্যতা ও ইনসাফের দিক ০০০০৪৮০2. 
দিয়ে পরিপূর্ণতায় পরিণত 23-১১১০, ১-০ 
হয়েছে, তার বাণী ২,2০2 32 6 ০৪০8) 

কেউই নেই, om sl 25 EAN 

তিনি সবকিছু শোনেন ও 

সবকিছু জানেন । 

মহান আল্লাহ্‌ স্বীয় নবীকে সম্বোধন করে বলেছেন, হে নবী (সঃ)! তুমি এই 
মুশরিকদেরকে বলে দাও- আমি কি আমার ও তোমাদের মধ্যে আল্লাহকে ছাড়া 
আর কাউকেও বিচারক ও মীমাংসাকারী রূপে অনুসন্ধান করবো? অথচ তিনি 
তোমাদের কাছে একটি বিস্তারিতভাবে লিখিত কিতাব অবতীর্ণ করেছেন। শুধু 
তোমাদের জন্যে নয়, বরং এই কিতাব তিনি আহলে কিতাবদের জন্যেও অবতীর্ণ 
করেছেন। ইয়াহ্‌্দী ও নাসারা সবাই এটা জানে যে, এই কিতাব সত্য সত্যই 
আল্লাহ তা'আলার নিকট থেকেই অবতীর্ণ হয়েছে। কেননা, তোমাদের ব্যাপারে 
তাদের কিতাবে পূর্ববর্তী নবীদের শুভ সংবাদ বিদ্যমান রয়েছে। সুতরাং তোমরা 
সন্দেহের মধ্যে পতিত হয়ো না। যেমন আল্লাহ পাক্‌ বলেনঃ “আমি তোমার 
উপর যা অবতীর্ণ করেছি তাতে যদি তোমার কোন সন্দেহ হয় তবে তোমার 
পক্ষ থেকে সত্য জিনিসই এসেছে, সুতরাং তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত 
হয়ো না।” এই আয়াতটি শৰ্তরূপে এসেছে, আর শর্ত প্রকাশিত হওয়া জরুরী 
নয়। এ জন্যেই নবী (সঃ) বলেন্‌ঃ “আমি সন্দেহও করি না এবং জিজ্ঞেস করারও 
আমার প্রয়োজন নেই ।” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৫৬ পারাঃ ৮ 


23/427 euleg 9? yt 


Ya; Gods অর্থাৎ হে নবী (সঃ)! তোমার প্রভুর বাণী 
সত্যতা ও ইনসাফের দিক দিয়ে পরিপূর্ণতা লাভ করেছে। যা কিছু তিনি বলেন 
তার সবই সত্য । তা যে সত্য এতে কোন সন্দেহই থাকতে পারে না। আর যা 
কিছু তিনি হুকুম করেন তা ইনসাফ ছাড়া আর কিছু হতে পারে না। তিনি যা 
থেকে বিরত থাকতে বলেন তা বাতিল ও ভিত্তিহীনই হয়ে থাকে । তিনি খারাপ 
ও অন্যায় থেকেই বিরত থাকতে বলেন। যেমন তিনি বলেনঃ Saal Nl 
1 ৬244০১ অৰ্থাৎ “তিনি তাদেরকে ভাল কাজের আদেশ করেন এবং মন্দ 
কাজ থেকে নিষেধ করেন ।” (৭৪ ১৫৭) SITS অর্থাৎ দুনিয়া ও 
আখিরাতে তাঁর হুকুম পরিবর্তনকারী কেউই 'নেই। তিনি স্বীয় বান্দাদের কথা 
শুনে থাকেন এবং তাদের সমুদয় কাজ সম্পর্কে তিনি পূর্ণ ওয়াকিফহাল ৷ প্রত্যেক 
আমলকারীর আমলের বিনিময় তিনি আমল অনুযায়ীই দিয়ে থাকেন। 

১১৬ । (হে নবী সঃ)! তুমি যদি fs 
দুনিয়াবাসীদের অধিকাংশ AE IES 51 ~\ 
লোকের কথামত চল, তবে OO OE 
Ee 2 


তারা নিছক ধারণা ও 2/5 23452 

অনুমানের ভিত্তিতেই চলে ILE Ih 
তারা ধারণা ও অনুমান ছাড়া 4223232 S$ 23 
কিছুই করছে না। 0 Lx Yl 


১১৭ । কোন্‌ ব্যক্তি আল্লাহর পথ 2412" FS 
হতে বিভ্রান্ত হয়েছে তা | BLT 
তোমার প্রতিপালক EO FA 
অবগত 1 Ld E) MEA BM 
নিশ্চিতভাবে আছেন, mdi——— 2 
আর তিনি তার পথের an LE 
পথিকগণ সম্পর্কেও খুব 6 itl 
ভালভাবে জ্ঞাত রয়েছেন। % 
আল্লাহ পাক বলেনঃ বানী আদমের অধি হশের অবস্থা বিভ্রান্তিতে পরিপূর্ণ । 


2642 9/97/3373 07 37 


যেমন তিনি বলেনঃ EAN ELOY ESA “তাদের পূর্ববর্তী লোকদের 
অধিকাংশই ভ্রান্তির পথ অবলম্বন করেছিল ।” (৩৭৪ ৭১) আর এক জায়গায় 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ১৫৭ পারাঃ ৮ 


(2 338 23/3/77 I 972 


তিনি বলেন, OE SPIES EE 1 Er অর্থাৎ “(হে নবী সঃ)! তুমি 
আকাঙ্কা করলেও লোকদের অধিকাংশই মুমিন নয়।” (১২৪ ১০৩) তারা 
ভ্রান্তির মধ্যে রয়েছে। মজার কথা এই যে, তাদের আমলের উপর তাদের 
নিজেদেরই বিশ্বাস নেই । তারা মিথ্যা ধারণার উপর বিভ্রান্ত হয়ে ফিরতে রয়েছে। 
তারা অনুমানে কথা বলছে এবং সন্দেহের মধ্যে পতিত হয়েছে। 


7338389/4, 77 


৩+০/>4১ ৪০০ শব্দের অর্থ হচ্ছে আন্দাজ ও অনুমান করা । বৃক্ষ ও চারা 
গাছের অনুমান করাকে বলা হয় J541 4% বা খেজুর গাছের অনুমান করণ । 
আল্লাহ তা'আলার ইচ্ছা ও অনুমান এই যে, তিনি স্বীয় পথ হতে বিভ্রান্ত 
পথিককে ভালভাবেই জানেন। এ জন্যেই তিনি তার পক্ষে বিভ্রান্ত হওয়াকে সহজ 
করে দেন। আর যারা সুপথ প্রাপ্ত, তিনি তাদের সম্পর্কেও পূর্ণ ওয়াকিফহাল। 
তিনি তাদের জন্যেও হিদায়াতকে সহজ করে দেন। যে জিনিস যার জন্যে 
সমীচীন তাই তিনি তার জন্যে সহজ করে থাকেন। 


১১৮। অতএব, যে জীবকে f 
2/3 9 ES SAA 
আল্লাহর নাম নিয়ে যবাই করা ? EC NEE GLH 
হয়েছে তা তোমরা ভক্ষণ কর- 
যদি তোমরা আল্লাহর বিধানের 11 323° 
প্রতি ঈমান রাখ ৷ er PEAT 
১১৯ । যে জন্তুর উপর যবাই করার Rn 
সময় আল্লাহর নাম উচ্চারণ Eo 
করা হয়েছে, তা ভক্ষণ না পৰণা 23 / 
করার তোমাদের কাছে কি [+5৮৭ FA 


কারণ থাকতে পারে? অথচ 
আল্লাহ পাক তোমাদের উপর 
যা কিছু হারাম করেছেন, তা 
তিনি সবিস্তারে বর্ণনা 
করেছেন, তবে নিরুপায় 
অবস্থায় তোমরা উক্ত হারাম 
বস্তুও আহার করতে পার, 
নিঃসন্দেহে কোন ইলম না 
থাকা সত্বেও নিজেদের ইচ্ছা, 


LAAT 


ra LS 


2332/4 75 / Le: 22/9 / 


ৰ 74? 


Nn 239232 


nl : U3 HE 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন'আম ৬ ১৫৮ পারাঃ ৮ 


বাসনা ও ভ্রান্ত ধারণার 
ভিত্তিতে বহুলোক পথভ্রষ্ট +4212 4189 


৯, 


হচ্ছে, নিশ্চয়ই তোমার ls lps 
প্রতিপালক সীমালংঘনকারীগণ : 722472 
সম্পর্কে ভালভাবেই RN 
ওয়াকিফহাল । 


আল্লাহ তা'আলা স্বীয় মুমিন বান্দারদেরকে অনুমতি দিচ্ছেন যে, কোন জীবকে 
যবাই করার সময় বিসমিল্লাহ বলা হলে তারা সেই জীবের গোশত খেতে 
পারে। অর্থাৎ যে জন্তুকে আল্লাহর নাম না নিয়ে যবাই করা হয় তা হারাম ৷ 
যেমন কাফির কুরায়শরা মৃত জন্তুকে ভক্ষণ করতো এবং যে জন্তুগুলোকে মূর্তি 
ইত্যাদির নামে যবাই করা হতো সেগুলোকেও খেতো । মহান আল্লাহ বলেন, যে 
জন্তুর উপর আল্লাহর নাম নেয়া হয়েছে তা তোমরা খাবে না কেন? তিনি তো 
হারাম জিনিসগুলো তোমাদের জন্যে বর্ণনা করে দিয়েছেন এবং স্পষ্টভাবে বুঝিয়ে 
দিয়েছেন। কেউ কেউ ফাস্সালা অর্থাৎ তাশদীদসহ পড়েছেন এবং কেউ কেউ 
ফাসালা অর্থাৎ তাখফীফসহ পড়েছেন। দু’টোরই অর্থ হচ্ছে বিস্তারিতভাবে বর্ণনা 
করা। আল্লাহ পাক বলেনঃ তবে হ্যা, অত্যন্ত নিরুপায় অবস্থায় পতিত হলে 
সবকিছুই তোমাদের জন্যে হালাল । 

অতঃপর আল্লাহ তাআলা মুশরিকদের মিথ্যা ও ভিত্তিহীন মতবাদের উল্লেখ 
করে বলেনঃ তারা কিভাবে নিজেদের জন্যে এবং গায়রুল্লাহর নামে যবাইকৃত 
জন্তুকে হালাল করে নিয়েছে! তাদের অধিকাংশই অজ্ঞতার কারণে স্বীয় কুপ্রবৃত্তির 
পিছনে পড়ে পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ এ সব সীমা অতিক্রমকারীকে 
ভালরূপেই অবগত আছেন। 

১২০ । তোমরা প্রকাশ্য পাপকার্য , =» + 7 237 
পরিত্যাগ কর এবং পরিত্যাগ rz 2 ENE 
কর পোপনীয় পাপকার্যও, যারা fe Re 


2I82/ 7 3/22 পপ? > 

তিসত্রই নিজেৰ HU YI 
/ 

ADF ATI 


হবে। EES) 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৫৯ পারাঃ ৮ 


ইরশাদ হচ্ছে- তোমরা প্রকাশ্য ও গোপনীয় সমস্ত পাপকার্য পরিত্যাগ কর । 
মুজাহিদ (রঃ) হতে বর্ণিত আছে যে, এর দ্বারা এ পাপকার্যকে বুঝানো হয়েছে যা 
কার্যে পরিণত করার নিয়ত কোন আমলকারী করেছে। কাতাদা (রঃ) বলেন যে, 
এর দ্বারা গোপনীয় ও প্রকাশ্য এবং কম বেশী গুনাহের কাজ বুঝানো হয়েছে। 
সুদ্দী (রঃ) বলেন যে, প্রকাশ্য পাপ হচ্ছে লজ্জাহীনা নারীদের সাথে সম্পর্ক স্থাপন 
করা, আর গোপনীয় পাপকার্য হচ্ছে গুপ্তভাবে অসতী নারীদের সাথে কুকার্যে লিপ্ত 
হয়ে পড়া ৷ ইকরামা (রঃ) বলেন যে, প্রকাশ্য পাপকার্য হচ্ছে বিবাহ-নিষিদ্ধ 
নারীদেরকে বিয়ে করা । কিন্তু সঠিক কথা এই যে, আয়াতটি ‘আম বা সাধারণ । 
এটা কোন পাপকার্যকেই নির্দিষ্ট করে না। যেমন আল্লাহ তাআলা বলেন, “হে 
নবী (সঃ)! তুমি বলে দাও- আমার প্রতিপালক সর্ব প্রকারের নির্লজ্জতাপূর্ণ 
কাজকে হারাম করে দিয়েছেন, সেগুলো প্রকাশ্যভাবেই হোক বা গোপনীয়ভাবেই 
হোক । এ জন্যেই আল্লাহ পাক বলেন, যারা পাপের কাজ করে, তাদেরকে সত্বরই 
তাদের কৃতকর্মের প্রতিফল দেয়া হবে, সেই কাজ প্রকাশ্যভাবেই হোক বা 
গোপনীয়ভাবেই হোক । নুওয়াস ইবনে সামআন (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, 
আমি রাসূলুল্লাহ (সঃ)-কে “$/ সম্পৰ্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, “যাতে 
তোমার অন্তরে খট্‌কা লগে এবং তুমি এটা পছন্দ কর না ঘে, লোকের কাছে তা 
প্রকাশ হয়ে পড়ক তাই". বা গুনাহ ।” 
হা fy 
সময় আল্লাহর নাম উচ্চারণ WL 
করা হয়নি, তা ভক্ষণ JES, MAD 
(Lo 3/7 w 222 
Mia PL SLL Slr ll 
সাথীদের মনে নানা প্রকার 229329442 )5 5 Br 2A 
সন্দেহ ও প্ৰশ্ন সৃষ্টি করে থাকে, LOC of 
যেন তারা তোমাদের সাথে = ses 73 Ls 
ঝগড়া ও বিতর্ক করতে পারে, চট Sb 8 NEE) 
যদি তোমরা তাদের (৪ 297,95 2999997 
আকীদা-বিশ্বাস ও কাজ-কর্মে 00555 5 | 
আনুগত্য কর, তবে নিঃসন্দেহে 
তোমরা মুশরিক হয়ে যাবে। 


১. এই হাদীসটি ইবনে আবি হাতিম (রঃ) নুওয়াস ইবনে সামআন (রাঃ) হতে বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৬০ পারাঃ ৮ 


এই আয়াতে এটাই বলা হয়েছে যে, যখন কোন জন্তুকে যবাই করার সময় 
আল্লাহর নাম নেয়া হবে না তখন সেটা হালাল নয়, যদিও যবাইকারী মুসলমান 
হয়। ফিকাহ্‌ শাস্ত্রের ইমামগণ এই মাসআলায় তিনটি উক্তির উপর মতভেদ 
করেছেন। কেউ বলেছেন যে, যে যবাইকৃত জতুর উপর আল্লাহর নাম নেয়া হয়নি 
সেটা হালাল নয়, নাম না নেয়া ইচ্ছাপূর্বকই হোক বা ভুল বশতঃই হোক ৷” 
আসহাবে মুতাকাদ্দেমীন ও মুতাআখ্খেরীনের একটি দল এ উক্তিকেই সমর্থন 
এই মতটাই গ্রহণ করেছেন । দলীল হিসেবে তারা এ আয়াতটিই পেশ করেছেন। 
আরও পেশ করেছেন শিকার সম্পর্কীয় নিম্নের আয়াতটিঃ 


7 27374 239 / 
Pe PG MCE i ss 

অর্থাৎ “তোমাদের শিকারীজজ্তু তোমাদের জন্যে যা আবদ্ধ রাখে তা তোমরা 
খাও এবং ওর উপর আল্লাহর নাম নিয়ে নাও” (৫ঃ ৪) মহান আল্লাহ এ; 
3-3 দ্বার, আরও গুরুত্ব আরোপ করেছেন এবং বলা হয়েছে যে, SL-ar 
সর্বনামটি -এর দিকে পরত্যাবর্তিত হচ্ছে। অর্থাৎ এরূপ যবাইকৃত জন্তু খাওয়া 
গর্হিত কাজ। আবার এ কথাও বলা হয়েছে যে, 26 -এর দিকে 
প্রত্যাবর্তিত হয়েছে। অর্থাৎ গায়রুল্লাহর নামে যবাই করা গর্হিত কাজ। আর 
যবাই করা ও শিকার করার সময় আল্লাহর নাম নেয়ার যে হাদীসগুলো এসেছে 
সেগ্তলো হচ্ছে আদী ইবনে হাতিম ও আবু সা’লাবা বর্ণিত হাদীসের মতই ৷ তা 
হচ্ছে নিম্নরূপঃ 

“যখন তোমরা তোমাদের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে শিকারের উদ্দেশ্যে পাঠাবে 
এবং পাঠাবার সময় বিসমিল্লাহ বলবে তখন যদি কুকুর তোমাদের জন্যে 
শিকারকে ধরে রাখে এবং তা থেকে কিছুই না খায় তবে তা তোমরা খেতে পার, 
যদিও তা যখমী হয়ে মারা যায়।” হাদীসটি সহীহ বুখারী ও মুসলিমেও রয়েছে। 
রাফি’ ইবনে খাদীজ (রাঃ) বর্ণিত হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন- 
“যা রক্ত প্রবাহিত করে এবং আল্লাহর নাম নেয়া হয় তা তোমরা খাও।” এই 
হাদীসটিও সহীহ বুখারী ও সহীহ মুসলিমে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) 
জভ্বিনদেরকে বলেনঃ “তোমাদের জন্যে প্রত্যেক সেই অস্থি বা হাডিড হালাল যার 
উপর আল্লাহর নাম নেয়া হয়েছে।” * হযরত জুনদুব ইবনে সুফিয়ান (রাঃ) বর্ণিত 


১. এটা ইবনে উমার (রাঃ), শা'বী (রাঃ), নাফি’ (রঃ) এবং মুহাম্মাদ ইবনে সীরীন (রঃ) হতে 
বর্ণিত হয়েছে। 
২. হাদীসটি ইমাম মুসলিম (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ১৬১ পারাঃ ৮ 


হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন- ঈদ-উল-আযহার দিনে যে ব্যক্তি 
ঈদের নামাযের পূর্বে কুরবানী করলো, তার উচিত যে, সে যেন ঈদের নামাযের 
পর পুনরায় কুরবানীর পশু যবাই করে। আর যে ব্যক্তি নামাযের পূর্বে কুরবানী 
করেনি সে যেন নামাযের পর আল্লাহর নাম নিয়ে কুরবানীর পশু যবাই করে।” 

হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত আছে যে, জনগণ রাসূলুল্লাহ (সঃ)-কে 
জিজ্ঞেস করেন, “হে আল্লাহর রাসূল (সঃ)! লোকেরা আমাদের কাছে গোশতের 
উপঢৌকন পাঠিয়ে থাকে, তারা যে ওর উপর আল্লাহর নাম নিয়েছে কি নেয়নি 
তা আমাদের জানা নেই (সুতরাং তা খাওয়া আমাদের জন্যে বৈধ হবে কি?) ।” 
রাসূলুল্লাহ (সঃ) উত্তরে বলেন, “যদি তোমাদের সন্দেহ হয় তবে তোমরা 
নিজেরাই আল্লাহর নাম নিয়ে তা খেয়ে নাও” হযরত আয়েশা (রাঃ) বলেন যে, 
ওঁ লোকগুলো নওমুসলিম ছিল।” জনগণের জিজ্ঞেস করার কারণ এই যে, তীদের 
ধারণায় বিসমিল্লাহ বলা তো জরুরী, কিন্তু লোকগুলো নওমুসলিম হওয়ার কারণে 
বিসমিল্লাহ নাও বলে থাকতে পারে। তাই তারা জিজ্ঞেস করেন এবং রাসুলুল্লাহ 
(সঃ) সতর্কতামূলকভাবে খাওয়ার সময় তাদেরকে বিসমিল্লাহ বলার উপদেশ 
দেন, যাতে ওর উপর বিসমিল্লাহ বলা না হয়ে থাকলেও খাওয়ার সময় বিসমিল্লাহ 
বলে নেয়া ওর বিনিময় হয়ে যায়। আর তিনি জনগণকে নির্দেশ দেন যে, 
ঠিকভাবে যেন ইসলামের আহকাম জারী হয়ে যায় । 

দ্বিতীয় মাযহাব এই যে, যবাই করার সময় বিসমিল্লাহ বলা মোটেই শর্ত নয়, 
বরং মুস্তাহাব । যদি ইচ্ছাপূর্বক বা ভুলবশতঃ আল্লাহর নাম না নেয়াও হয় তবুও 
কোন ক্ষতি নেই। এটাই ইমাম শাফিঈর মাযহাব। ইমাম আহমাদ (রঃ) এবং 
ইমাম মালিকও (রঃ) এ কথাই বলেন । ইমাম শাফিঈ (রঃ) ist 
EER hi GY এই আয়াতকে ১ 04 -এর উপর 4224 করেছেন। 
যেমন আল্লাহ পাকের 4 ০এই উক্তি রয়েছে। ইবনে 
জুরাইজ (রঃ) বলেছেন যে, এখানে খেতে নিষেধ করণ দ্বারা এ যবাইকৃত জন্তু 
যবাইকৃত জীবও হালাল নয়। এটাই এ মাযহাব যার উপর ইমাম শাফিঈ (রঃ) 
চলেছেন এবং এটাই মজরুতও বটে পরবর্তী কোন্‌ কোন মনীষী এই উক্তিটিকে 
এভাবে মজবুত বানাবার চেষ্টা করেছেন যে, $5 এর 3 $0 টি AL রূপে 


১. এই হাদীসটি ইমাম বুখারী (রঃ) বর্ণনা করেছেন। 


4১১ 
wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘'আম ৬ ১৬২ পারাঃ ৮ 


এসেছে । অর্থাৎ আল্লাহ্‌র নাম নেয়া হয়নি এরূপ যবাইকৃত জীব তোমরা খেয়ো 
না, অবস্থা এই যে, এটা হচ্ছে গর্হিত কাজ । আর গর্হিত বস্তু হচ্ছে ওটাই যাকে 
গায়রুল্লাহর নামে যবাই করা হয়। তারপর এই দাবী করা হয়েছে যে, এটা 
নিদিষ্ট এবং 31 টি সংযোগকারী 519 হওয়া বৈধ নয়। কেননা এই অবস্থায় 
0s) এর ২ বা সংযোগ 542 এর উপর 
ঘারে আর এটা ভুল। কেননা এই দলীল এর পরের বাকা ১-4৬-৪১; 
5) দারা ভেঙ্গে যাচ্ছে। কারণ এখানে তো নিশ্চিত রপেই ওবা 
বব আছে। তাহলে যেভাবে পূৰ্বত চকে লা হয়েছে সেভাবেই যদি 
একেও ৮ মেনে নেয়া হয় তবে এর উপর এই বাক্যের সংযোগ অবৈধ হবে। 
আর যদি এর পূর্বের ৮১% -এর উপর এ৯£ বা সংযোগ স্থাপন করা 
হয় তবে যে প্রতিবাদ এঁরা অন্যদের উপর আনয়ন করেছেন সেই প্রতিবাদ তাদের 
নিজেদের উপরই প্রত্যাবর্তিত হবে। তবে হ্যা, যদি এই 30 কে 4৮. না মানা 
হয় তবে এ প্রতিবাদ মিটে যেতে পারে। কিন্তু যে দাবী করা হচ্ছিল তা 


সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে। আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভাল জানেন। 


হযরত ইবনে আব্বাস (রাঃ)-এর উক্তি এই যে, এর দ্বারা এ মৃতজত্তুকে 
বুঝানো হয়েছে যে আপনা আপনিই মারা গেছে। এই মাযহাবের সমর্থনে ইমাম 
আবূ দাউদ (রঃ)-এর একটি ‘মুরসাল’ হাদীসও রয়েছে যাতে আছে যে, 
রাসূলুল্লাহ (সঃ) বলেছেন-“মুসলমান কর্তৃক যবাইকৃত জন্তু হালাল, সে ওর উপর 
আল্লাহর নাম উচ্চারণ করুক বা না-ই করুক তা সে খেতে পারে। কেননা, সে 
নাম নিলে আল্লাহরই নাম নিতো ।” এ হাদীসটি মুরসাল। তবে এর 
পৃষ্ঠপোষকতায় দারে কূতনীর একটি হাদীস রয়েছে যা হযরত ইবনে আব্বাস 
(রাঃ) হতে বর্ণিত আছে। তা এই যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন-“যদি মুসলমান 
যবাই করে এবং সে আল্লাহর নাম নাও নেয় তবুও সে তা খেতে পারে। কেননা, 
সেই মুসলমান স্বয়ং যেন আল্লাহরই একটা নাম৷” সে যখন যবাই করে তখন 
তার নিয়ত এটাই থাকে যে, সে আল্লাহর নামে যবাই করছে। ইমাম বায়হাকী 
(রঃ)-ও পূর্ব বর্ণিত হযরত আয়েশা (রাঃ)-এর হাদীস থেকেই দলীল গ্রহণ 
করেছেন যে, জনগণ জিজ্ঞেস করলোঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! নওমুসলিম 
লোকেরা আমাদের কাছে গোশ্তের উপঢৌকন নিয়ে আসে । তারা (যবাই করার 
সময়) ওর উপর আল্লাহর নাম নেয় কি নেয় না তা আমরা জানি না (সুতরাং তা 
আমরা খেতে পারি কি-না?) ৷” রাসূলুল্লাহ (সঃ) উত্তরে তাদেরকে বলেন, 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আর্ন'আম ৬ ১৬৩ পারাঃ ৮ 


“তোমরা (খাওয়ার সময়) আল্লাহর নাম নিয়ে খেয়ে নাও ৷” কাজেই বুঝা গেল 
যে, যদি আল্লাহর নাম নিয়ে নেয়া জরুরীই হতো তবে রাসূলুল্লাহ (সঃ) প্রকৃত 
তত্ত্ব অনুসন্ধান করা ছাড়া এ গোশ্ত খাওয়ার অনুমতি দিতেন না । আল্লাহ পাকই 
সবচেয়ে বেশী জানেন। 


এই মাসআলায় তৃতীয় উক্তি এই যে, যবাইকৃত জীবের উপর যদি বিসমিল্লাহ 
বলতে ভুলে যায় তবে তা ভক্ষণে কোন দোষ নেই । আর যদি ইচ্ছাপূর্বক 
বিসমিল্লাহ ছেড়ে দেয় তবে তা খাওয়া বৈধ হবে না৷ ইমাম মালিক (রঃ) এবং 
ইমাম আহমাদ (রঃ)-এর প্রসিদ্ধ মাযহাব এটাই । ইমাম আবূ হানীফা (রঃ) এবং 
তার সহচরবৃন্দেরও এটাই উক্তি । ইমাম আবুল হাসান তার ‘হিদায়া’ নামক 
গ্রন্থে লিখেছেনঃ “ইমাম শাফিঈ (রঃ)-এর পূর্বে এর উপর ইজমা ছিল যে, 
ইচ্ছাপূর্বক বিসমিল্লাহ ছেড়ে দেয়া হলে তা হারাম । এ জন্যে ইমাম আবূ ইউসুফ 
(রঃ) ও অন্যান্য গুরুজন বলেছেন যে, যদি কোন শাসনকর্তা এরূপ যবাইকৃত 
জন্তুর গোশ্ত বেচা কেনার অনুমতি দেয় তবে তা মান্য করা চলবে না। কেননা, 
এতে ইজমায়ে উন্মতের বিরোধিতা করা হবে। আর ইজমায়ে উন্মতের 
বিরোধিতার সাথে কোন কিছুই বৈধ হতে পারে না । হিদায়া গ্রন্থকারের এ কথা 
বিস্ময়করই বটে । কেননা, ইমাম শাফিঈ (রঃ)-এর পূর্বেও এরূপ মতভেদ হওয়া 
প্রমাণিত আছে । আল্লাহ তা‘আলাই সবচেয়ে বেশী জানেন। 


ইমাম জা’ফর ইবনে জারীর (রঃ) বলেন যে, বিসমিল্লাহ বলতে ভুলে গেছে 
এমন ব্যক্তির যবাইকৃত গোশত খাওয়াকে যে হারাম বলে সে হুজ্জতের সমস্ত 
উক্তি হতে বেরিয়ে পড়লো এবং রাসূলুল্লাহ (সঃ) হতে যে হাদীসটি বর্ণিত আছে 
তার বিরোধিতা করলো । হাদীসটি এই যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন- 
“মুসলমানের জন্যে স্বয়ং তার মুসলমান হওয়াটাই যথেষ্ট, সুতরাং যদিও সে 
ভুলবশতঃ যবাই করার সময় বিসমিল্লাহ না বলে তবুও তোমরা আল্লাহর নাম 
নিয়ে তা খেতে পার!” এই হাদীসটিকে {১5% ৯ বলা হয়েছে এবং অন্যেরা 
একে দৃঢ় করেছেন । এর দ্বারা এটা সাব্যস্ত হচ্ছে যে, এ হাদীসটিকে মারফ্‌' বলে 
ভুল করেছেন মা’কাল ইবনে উবাইদুল্লাহ আল জাযারী ৷ ইমাম বায়হাকী 
(বঃ)-এর উক্তি অনুসারে এই বর্ণনাটিই বিশুদ্ধতম ৷ ইমাম ইবনে জারীর 
(রঃ)-এর নীতি এই যে, তিনি এমন দু'একটি উক্তির প্রতি মোটেই সম্মান প্রদর্শন 
করেন না যা জমহুরের উক্তির বিপরীত হয় এবং এ ইজমাকেই তিনি আমলের 
যোগ্য মনে করে থাকেন । একটি লোক হাসান বসরী (রঃ)-কে নিমের 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন'আম ৬ ১৬৪ পারাঃ ৮ 


মাসআলাটি জিজ্ঞেস করেঃ “একটি লোকের কাছে জবাইকৃত অনেক পাখী নিয়ে 
আসা হয়। ও গুলির মধ্যে কতকগুলোর উপর আল্লাহর নাম নেয়া হয়েছিল এবং 
কতকণগুলোর উপর ভুলবশতঃ নাম নেয়া হয়নি। আর এই পাখীগুলো পরস্পর 
মিশ্রিত হয়ে গিয়েছিল (এখন ওগুলোর মাংস হালাল হবে কি?)” হযরত হাসান 
বসরী (রঃ) উত্তরে বলেন, “তোমরা সবগুলোই খেতে পার” 


মুহাম্মাদ ইবনে সীরীন (রঃ)-কে এই প্রশ্নই করা হলে তিনি উত্তরে বলেনঃ 
“যেগুলোর উপর আল্লাহর নাম ন্য়ো হয়নি সেগুলো ত্যূসুক্না খেয়ো না। কেননা, 
আল্লাহ তা'আলা বলেছেন- HE hr Fe pd Ey bil S আৰা “যার উপর 
আল্লাহ্‌র নাম উচ্চারণ করা হয়নি তা তোমরা খেয়ো না।” আর ইবনে মাজায় যে 
হাদীসটি রয়েছে ওকে তিনি স্বীয় ফতওয়ার দলীল হিসেবে গ্রহণ করেছেন। অর্থাৎ 
এই তৃতীয় মাযহাবের দলীলরূপে নিম্নের হাদীসটিকেও পেশ করা হচ্ছে, 
রাসূলুল্লাহ (সঃ) বলেছেন- “আল্লাহ আমার উন্মতের উপর থেকে ভুল ও 
বিস্মৃতিকে ক্ষমা করে দিয়েছেন এবং বাধ্য হয়ে কৃত ভুল ও অপরাধকেও মাফ 
করেছেন।” কিন্তু এটা চিন্তাযোগ্য বিষয় । হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত 
আছে যে, একটি লোক নবী (সঃ)-এর কাছে এসে জিজ্ঞাসা করেঃ “হে আল্লাহর 
রাসূল (সঃ)! যদি আমাদের মধ্যকার কোন লোক যবাই করে এবং বিসমিল্লাহ 
বলতে ভুলে যায় তবে হুকুম কি?” তিনি উত্তরে বলেনঃ “মুসলমানদের মুসলমান 
হওয়াটাই যথেষ্ট । সে স্বয়ং তো আল্লাহ্‌র নাম বা প্রত্যেক মুসলমানের উপর 
আল্লাহর নাম রয়েছে৷” কিন্তু এই হাদীসটির ইসনাদ দুর্বল । এর বর্ণনাকারী হচ্ছে 
মারওয়ান ইবনে সালিম ও আবূ আবদিল্লাহ শামী । এদের সম্পর্কে বহু ইমাম 
সমালোচনা করেছেন। এই মাসআলার উপর আমি একটি পৃথক রিসালা লিখেছি 
এবং তাতে ইমামদের মাযহাব, ওর উৎস, তাদের দলীল ইত্যাদি সবকিছুর 
উপরই আলোকপাত করেছি। আল্লাহই সবচেয়ে ভাল জানেন। 

ইবনে জারীর (রঃ) বলেন, আহলুল ইল্ম এ ব্যাপারে মতভেদ করেছেন যে, 
এই আয়াতের হুকুম কি মানসূখ বা রহিত কি-না? কেউ কেউ বলেন যে, হুকুম 
মানসূখ নয় বরং এর হুকুম বাকী আছে এবং তা আমলের যোগ্য । মুজাহিদ (রঃ) 
ও সাধারণ আহলুল ইলমের এটাই উক্তি । যদি হুকুম মানসূখ হতো তবে 
মুজাহিদ (রঃ) প্রমুখের উক্তি এটা হতো না । ইকরামা (রঃ) এবং হাসান বসরী 
(রঃ) বলেন, আল্লাহ তা'আলা বলেছেন-যার উপর আল্লাহর নাম নেয়া হয়েছে তা 
তোমরা খাও যদি তোমরা আল্লাহর আয়াতসমূহের উপর ঈমান এনে থাক । এই 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৬৫ পারাঃ ৮ 


জায়গায় মহান আল্লাহ বলেনঃ যার উপর আল্লাহর নাম নেয়া হয়নি তা তোমরা 
খেয়ো না, কেননা এটা গর্হিত বস্তু। অতএব, এই আয়াতটি মানসূখ, কিন্তু নিমের 


আয়াতটি এর থেকে স্বতন্ত্র । 
aid 133 77491352 


Labs 0 bos KOE ERT অর্থাৎ “আহলে 
a nl ee i Ln 
হালাল ।” (৫৪ ৫) ইবনে আবি হাতিমের উক্তি এই যে, আল্লাহ তা'আলা কুরআন 
কারীমে বলেছেন-‘যার উপর আল্লাহর নাম নেয়া হয়নি তা তোমরা খেয়ো না 
অতঃপর এটা তিনি মানসূখ করতঃ মুসলমানদের উপর দয়া করেছেন এবং এর 
পর তিনি বলেছেন, ‘এখন সমস্ত পবিত্র জিনিস তোমাদের জন্যে বৈধ করা হলো 
এবং আহলে কিতাবের যবাইকৃত জীবও তোমাদের জন্যে হালাল ৷’ সুতরাং প্রথম 
হুকুমকে তিনি এই আয়াত দ্বারা মানসূখ করলেন এবং আহলে কিতাবের 
যবাইকৃত জীবও হালাল ঘোষণা করলেন। ইমাম ইবনে জারীর (রঃ) 
বল্নে-সঠিক কথা তো এটাই যে, আহলে কিতাবের খাদ্য হালাল হওয়া এবং 
আল্লাহর নাম নেয়া হয়নি এমন যবাইকৃত জীব হারাম হওয়ার মধ্যে পরস্পর 
কোন বৈপরীত্য নেই ৷ এই বর্ণনাটিই বিশুদ্ধ হওয়ার দাবীদার । আর যিনি একে 
মানসূখ বলেছেন তিনি এটাকে খাস বা নির্দিষ্ট করে নিয়েছেন মাত্র, এ ছাড়া আর 
কিছুই নয়। আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভাল জানেন। 


আল্লাহ পাক বলেনঃ FA es ALN ede অর্থাৎ 
“শয়তানরা তাদের বন্ধুদের কাছে তাদের কথাগুলো অহী করে থাকে, উদ্দেশ্য 
এই যে, তারা (তাদের বন্ধুরা) যেন তোমাদের (মুসলমানদের) সাথে বিতর্কে 
লিপ্ত হতে পারে।” একটি লোক হযরত ইবনে উমার (রাঃ)-কে বললোঃ 
eb bea UA He তার কাছে না কি অহী আসে?’ হযরত ইবনে উমার 


“2 N০৩ 


রাঃ) উত্তরে বলেনঃ ‘সে সত্য কথাই বলেছে।' অতঃপর তিনি ৬৬১০! 


7223727 


EE ৬2> - -এই আয়াতটি পাঠ করেন। 


আবূ যামীল হতে বর্ণিত আছে, তিনি বলেনঃ আমি একদা হযরত ইবনে 
আব্বাস (রাঃ)-এর কাছে বসেছিলাম । সেই সময় মুখতার হজ্ব করতে এসেছিল। 
তখন একটি লোক হযরত ইবনে আব্বাস (রাঃ)-এর কাছে এসে বলে- “হে 
ইবনে আব্বাস (রাঃ)! আবূ ইসহাক (অর্থাৎ মুখতার) ধারণা করছে যে, আজ 
রাত্রে নাকি তার কাছে অহী এসেছে।” এ কথা শুনে হযরত ইবনে আব্বাস 
রাঃ) বলেন, “সে সত্য কথাই বলেছে।” আমি তখন উদ্বিগ্ন হয়ে পড়লাম এবং 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৬৬ পারাঃ ৮ 


মনে মনে ভাবলাম যে, ইবনে আব্বাস (রাঃ) তাকে সত্যায়িত করছেন! অতঃপর 
হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, “অহী দু’ প্রকার । একটি হচ্ছে আল্লাহর 
অহী এবং অপরটি হচ্ছে শয়তানের অহী । আল্লাহর অহী আসে হযরত মুহাম্মাদ 
(সঃ)-এর নিকট এবং শয়তানের অহী এসে থাকে তার বন্ধুদের নিকট ৷” 
তারপর উপরোক্ত আয়াতটিই পাঠ করেন। ইকরামা (রঃ) হতে অনুরূপ উক্তিও 
পূর্বে বর্ণিত হয়েছে। 

আল্লাহ তা'আলার $1১5, -এ উক্তি সম্পর্কে বলা হয়েছে যে, ইয়াহুদীরা 
নবী (সঃ)-এর সাথে ঝগড়া করতো এবং বলতোঃ “এটা কি বিস্ময়কর ব্যাপার 
যে, রন রক সহিয়া হত্যা বলাযো গা হরর তে (রত সত যা 
যেটা হত্যা করবেন সেটা আমরা খেতে পারবো না।” তখন 4 ৮১, 
10,22 07 ৪-০ আয়তা জৰী হয়। এটাকে সলা রূপে 
বর্ণনা করা হয়েছে। ইমাম আবূ দাউদ (রঃ) “মুত্তাসিল’ ্ূপেই বর্ণনা করেছেন। 
কয়েকটি কারণে এটা চিন্তার ব্যাপার । প্রথমতঃ ইয়াহুদীরা মৃত প্রাণীকে তো 
খাওয়া বৈধই মনে করতো না । তাহলে এই ব্যাপারে তারা কেনই বা মতবিরোধ 
করতে যাবে । দ্বিতীয়তঃ এই আয়াতটি সূরায়ে আর্ন‘আমে রয়েছে আর সূরায়ে 
আন'‘আম হচ্ছে মক্কী সূরা । অথচ ইয়াহুদীরা বাস করতো মদীনায় । তৃতীয়তঃ 
এই হাদীসটি ইমাম তিরমিযী (রঃ) হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণনা 
করেছেন। আর ইমাম তিরমিযী (রঃ) বলেন যে, লোকেরা অর্থাৎ ইয়াহুদীরা নবী 
(সঃ)-এর কাছে এসেছিল। তারপর তিনি এ হাদীসটি বর্ণনা করেন । আর এটা 
বিস্ময়কর কথাই বটে! হাসান (রঃ) বলেন যে, এ হাদীসটি ‘গারীব’। সাঈদ 
ইবনে জুবাইর (রঃ) হতে বর্ণিত আছে যে, এটা একটা ‘মুরসাল’ হাদীস । 

তিবরানী (রঃ) হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণনা করতে গিয়ে 
লিখেছেন-‘যে যবাইকৃত জীবের উপর আল্লাহর নাম নেয়া হয়নি তা তোমরা 
খেয়ো না।' যখন এ আয়াতটি অবতীর্ণ হয় তখন পারস্যাবাসী মক্কায় 
কুরায়েশদেরকে লিখে পাঠায়ঃ “মুহাম্মাদের সাথে তোমরা এ বিষয়ে তর্ক বিতর্ক 
কর এবং তাকে বল- যে জীবকে তোমরা ছুরি দিয়ে হত্যা করলে তা হালাল 
হলো, আর যেটাকে আল্লাহ্‌ স্বীয় সোনালী তরবারী দিয়ে হত্যা করলেন সেটা 
হারাম হয়ে গেল, এটা কি ধরনের কথা?” সেই সময় এ আয়াতটি অবতীর্ণ 
হলো- শয়তানরা তাদের বন্ধুদেরকে শিখিয়ে থাকে যে, তারা যেন মুসলমানদের 
সাথে সদা সর্বদা ঝগড়া-বিবাদ ও তর্ক-বিতর্কে লিপ্ত থাকে। সুতরাং হে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৬৭ পারাঃ ৮ 


মুসলমানরা! যদি তোমরা তাদের কথা মত মৃতকেও হালাল মনে করতে থাক 
তবে তোমরাও মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ভাবার্থ এই যে, পারস্যের 
শয়তানরা কুরায়েশদের কাছে অহী পাঠাতো। ইবনে আব্বাস (রাঃ)-এর হাদীসে 
ইয়াহুদীদের উল্লেখ নেই এবং প্রতিবাদ থেকে বাচবার একমাত্র রূপ এটাই । 
কেননা, আয়াতটি মক্কী এবং এটাও যে, ইয়াহুদীরা তো মৃতকে পছন্দ করতো 
না। আবার কোন কোন শব্দে ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে- “তোমরা 
যে জীবকে নিজেরা হত্যা কর তার উপর আল্লাহর নাম থাকে এবং যা নিজে 
নিজেই মরে যায় ওর উপর আল্লাহর নাম থাকে না (এটা কেমন কথা)!” 
পারস্যবাসীর শিকানোর ফলে মুশরিকরা রাসূলুল্লাহ (সঃ)-এর সাহাবীদের কাছে 
যখন এই প্রতিবাদ করলো তখন মুসলমানদের অন্তরে একটা সন্দেহ জেগে 
উঠলো, সেই সময় এই আয়াত অবতীর্ণ হলো । সুদ্দী (রঃ) এই আয়াতের 
তাফসীরে বলেছেন, মুশরিকরা মুসলমানদেরকে বলেছিল-“তোমরা এই দাবী 
তো করছো যে, তোমরা আল্লাহর সন্তুষ্টি কামনা কর, অথচ আল্লাহর হত্যাকৃত 
জীব তোমরা খাও না, কিন্তু নিজের হত্যাকৃত জীব খাচ্ছ।” তাই আল্লাহ বলছেনঃ 
তোমরা যদি তাদের দলীলের প্রতারণায় পড়ে যাও তবে তোমরাও মুশরিক হয়ে 
মাতে | যেমন তিন বলেনঃ 202/30 I/D 9739737 ral 
ll 533 5 bil l2s palo tis 

অর্থাৎ “তারা আল্লাহকে ছেড়ে তাদের নেতা ও পুরোহিতদেরকে নিজেদের 
প্রভু বানিয়ে নিয়েছে (এবং তাদেরই ইবাদত করতে শুরু করেছে) ৷” (৯৪ ৩১) 
তখন আদী ইবনে হাতিম (রাঃ) বলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! তারা এ 
পুরোহিত নেতাদের তো ইবাদত করে না।” তখন রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “এ 
নেতা ও পুরোহিতরা হালালকে হারাম এবং হারামকে হালাল করে দিয়েছে, আর 
এঁ লোকগুলো এদের কথা মেনে নিয়েছে। এটাই হচ্ছে তাদের ইবাদত করা ।” 
১২২ । এমন ব্যক্তি-যে ছিল _ 

প্রাণহীন তৎপর তাকে আমি 597-১৮ 

জীবন প্রদান করি এবং তার 

জন্যে আমি এমন আলোকের 

(ব্যবস্থা) করে দেই, যার 

সাহায্যে সে জনগণের মধ্যে ANN 

চলাফেরা করতে থাকে, সেকি 2 


LAPS ““2)? ন?্ণপ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৬৮ পারাঃ ৮ 
এমন কোন লোকের মত হতে L327 #3 Iz 
পারে যে (ডুবে) আছে অন্ধকার +৯ SL — 
পুঞ্জের মধ্যে, তা হতে বের PE 1 p 
হওয়ার পথ পাচ্ছে না, এরূপেই ১১ 20১ 
কাফিরদের জন্যে তাদের (৯০০০০9 
কার্যকলাপ মনোহর বানিয়ে ০১ ৯» bY 


দেয়া হয়েছে। 

এটা আল্লাহ তা‘আলা দৃষ্টান্ত হিসাবে বর্ণনা করেছেন যে, মুমিন ব্যক্তি, যে 
প্রথমে মৃত ছিল অর্থাৎ পথত্রষ্টতায় ধ্বংসপ্রাপ্ত ও হয়রান-পেরেশান ছিল, তাকে 
তিনি জীবিত করলেন, অর্থাৎ তার অন্তরে ঈমানরূপ সম্পদ দান করলেন এবং 
রাসূল (সঃ)-এর অনুসরণ করার তাওফীক প্রদান করলেন । তার জন্যে তিনি 
একটা নূর বা আলোকের ব্যবস্থা করলেন, যার সাহায্যে সে পথ চলতে পারছে। 
এই কুরআন নূর বা আলোকই বটে ৷ এই মুমিন কি এঁ ব্যক্তির মত হতে পারে 
যে স্বীয় অজ্ঞতা ও বিভ্রান্তির অন্ধকারে নিমজ্জিত রয়েছে? সে সেই অন্ধকার 
থেকে কোনক্রমেই বের হতে পারছে না বা সেখান থেকে বের হওয়া তার জন্যে 
কখনও সম্ভবই নয়? যেমন নবী (সঃ) বলেছেন- “আল্লাহ তাআলা স্বীয় 
মাখলূককে অন্ধকারের মধ্যে সৃষ্টি করেছেন। তারপর তিনি ওর উপর আলো বর্ষণ 
করেছেন। যে ব্যক্তি এ নূর বা আলো পেয়ে গেলো সে হিদায়াত লাভ করলো । 
আর যে ওটা পেলো না সে দুনিয়াতে পথভ্রষ্টই থেকে গেলো।”” যেমন আল্লাহ 
পাক বলেনঃ “আল্লাহ এ লোকদের ওলী বা অভিভাবক, যারা ঈমান এনেছে, 
যারা কাফির হয়েছে, তাদের ওলী হচ্ছে শয়তানের দল, তারা তাদেরকে আলো 
তারা ওর মধ্যে অনন্তকাল অবস্থান করবে।” 

আল্লাহ্‌ তা'আলা অন্য জায়গায় বলেনঃ “যে ব্যক্তি (হৌচট খেয়ে) উপুড় হয়ে 
পড়তে পড়তে (পথ) চলছে, সে কি গন্তব্যস্থানে তাড়াতাড়ি পৌছতে পারে, না 
সেই ব্যক্তি, যে সোজা এক সমতল পথে গমন করছে?” মহান আল্লাহ আরও 
বলেনঃ “দু’ প্রকারের লোকদের দৃষ্টান্ত হচ্ছে এইরূপ যে, একজন অন্ধ ও বধির 
এবং অন্যজন চক্ষু ও কর্ণ বিশিষ্ট, এ দু'জন কি সমান হতে পারে? তোমরা কি 


>. এটা তিবরানী (রঃ) হাকাম ইবনে আবান (রঃ)-এর হাদীস হতে বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৬৯ পারাঃ ৮ 


এটা মোটেই বুঝছো না?” তিনি আর এক জায়গায় বলেনঃ “অন্ধ ও দৃষ্টিশক্তি 
সম্পন্ন ব্যক্তি সমান হতে পারে না এবং সমান হতে পারে না অন্ধকার ও আলো, 
ছায়া ও (রৌদ্রের) প্রখথরতা, আর সমান হতে পারে না জীবিত ও মৃত, আল্লাহ্‌ 
যাকে চান তাকে শুনিয়ে থাকেন এবং যে ব্যক্তি কবরে রয়েছে তাকে তুমি শুনাতে 
পার না । তুমি তো শুধুমাত্র ভয় প্রদর্শক ৷” Uke AN 


2 AF 77 


বহু আয়াত রয়েছে। এই দৃষ্টা্তগুলোতে ৩/৭১ হচ্ছে অ/লো ও 

A 0 Ms, 
সূরার প্রথমে এই দৃষ্টান্ত দ্বারাই সূচনা করা হয়েছে অর্থাৎ call Lbs 
দ্বারা শুরু করা হয়েছে। 


কারও কারও ধারণা এই যে, এই দৃষ্টান্ত দ্বারা দু'টি নির্দিষ্ট লোককে বুঝানো 
হয়েছে । সুতরাং বলা হয়েছে যে, হযরত উমার ইবনে খাত্তাব (রাঃ) যিনি প্রথমে 
মৃত (পথভ্রষ্ট) ছিলেন, অতঃপর আল্লাহ তাকে জীবিত করেছেন (সুপথ 
দেখিয়েছেন) এবং তাকে নুর বা আলো দান করেছেন। তিনি সেই আলো নিয়ে 
লোকদের মধ্যে চলাফেরা করেছেন। আবার একথাও বলা হয়েছে যে, হযরত 
আম্মার ইবনে ইয়াসির (রাঃ)-কে বুঝানো হয়েছে। কিন্তু যে ব্যক্তি অন্ধকারের 
মধ্যে রয়েছে সে তা থেকে বের হতে পারে না। সে হচ্ছে আবূ জেহেল (আমর 
ইবনে হিশাম) ৷ সঠিক কথা এই যে, এই আয়াতটি ‘আম বা সাধারণ ৷ সমস্ত 


4 AAA Ls’ \/ 
মুমিন ও কাফিরই এর অন্তর্ভুক্ত রয়েছে। 4 3 Gol 5S 
অর্থাৎ এরূপেই কাফিরদের জন্যে তাদের কার্যকলাপ চাকচিক্যময় বানিয়ে দেয়া 
হয়েছে। আর এটা হচ্ছে তাদের অজ্ঞতা ও পথভ্রষ্টতারই কারণ । 

১২৩ । আর এরূপভাবেই আমি 
পথরতেযেক জনপদে ওর ESE NAA Nid 
শীর্ষস্থানীয় লোকদেরকে 45 ৮৯> ৭53 - 
পাপাচারী করেছি, যাতে তারা > dg Va 
সেখানে নিজেদের ধোকা, PACT TEE Los 
বিস্তার করে £ তারা শু 428227 ০/৯০০, 2923? 

» মূলত যু Lf bs 5 
করে থাকে, অথচ তারা (এই 4223242 2324 ্ঠ 
সত্যটাকে) অনুভব করতে ০০১১০১ ৮১ $১5৬ ১ 
পারেনা। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৭০ পারাঃ ৮ 


১২৪ । তাদের সামনে যখন কোন 27 2 REE ad 7 
নিদর্শন আসে তখন তারা 2৬ ৯৫7৬ Sy -\ve 
বলে-আল্লাহর রাসূলদেরকেযা ১/2 22১০৮০০৪ 
কিছু দেয়া হয়েছিল, আমাদের ; 
অনুরূপ জিনিস না দেয়া পর্যন্ত , 9/2/9১/১) 9 39. 3 
আমরা ঈমান আনবো না, ৩২> 3 ey sl 
নবুওয়াতের দায়িত্ব কার উপর _, 9, ০১০০ = 
অর্পণ করবেন তা আল্লাহ ৮+ Lge 43 es 
ভালভাবেই অবগত, এই PRE ES OE 
অপরাধী লোকেরা অতিসত্বরই 5০9401 ১০ ৬০ [22 
তাদের ষড়যন্ত্র ও প্রতারণার LAID fl 
ফলে আল্লাহর নিকট লাঞ্ছনাও ০924 
কঠিন শাস্তি প্রাপ্ত হবে। 
আল্লাহপাক বলেন- হে মুহাম্মাদ (সঃ)! যেমন তোমার দেশের বড় বড় 

লোকেরা পাপী ও কাফির রূপে প্রমাণিত হয়েছে, যারা নিজেরাও আল্লাহর পথ 

থেকে বিমুখ হয়ে আছে এবং অন্যদেরকেও কুফরীর দিকে আহ্বান করতে 
রয়েছে, আর তোমার বিরোধিতায় ও শক্রুতায় অগ্রগামী হয়েছে, তদ্রপ তোমার 
পূর্বের রাসূলদের সাথেও ধনী ও প্রভাবশালী লোকেরা শত্রুতা করে এসেছিল। 
অতঃপর তারা যে শাস্তি প্রাপ্ত হয়েছিল তা তো অজানা নয়। তাই মহান আল্লাহ 
বলেনঃ এভাবেই আমি প্রত্যেক জনপদে ওর প্রভাবশালী ও শীর্ষস্থানীয় 
লোকদেরকে পাপাচারী করেছিলাম এবং নবীদের শক্রু বানিয়ে রেখেছিলাম । অন্য 
জায়গায় আল্লাহ তা'আলা বলেনঃ “আমি যখন কোন জনপদকে ধ্বংস করার 
ইচ্ছা করি তখন তথাকার ধনী ও প্রভাবশালীদের এ জনপদে অশাস্তি সৃষ্টি করার 
ও পাপকার্যে লিপ্ত হওয়ার সুযোগ ঘটে যায়।” ভাবার্থ এই যে, আল্লাহ তা'আলা 
পরিবর্তে তার বিকর্চদ্ধাচরণ করতে শুরু করে দেয়। ফলে আল্লাহ তা‘আলা 
তাদেরকে ধ্বংস করে দেন। মহান আল্লাহ এক স্থানে বলেনঃ “যখনই আমি কোন 
জনপদে কোন ভয় প্রদর্শক পাঠাই তখনই সেখানকার সম্পদশালীরা বলে- 
আমরা তো তোমাকে মানি না।” তারা বলে-আমরা ধন মালে ও সন্তান 
সম্ততিতে তোমাদের উপরে রয়েছি, সুতরাং আমাদের শাস্তি দেয়া হবে না। মহান 
আল্লাহ কাফিরদের উক্তির উদ্ধৃতি দিয়ে বলেনঃ “জনপদে সম্পদশালী ও 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ১৭১ পারাঃ ৮ 


প্রভাবশালী লোকেরা বলে-আমরা আমাদের বাপ-দাদা ও পূর্বপুরুষ্দেরকে এর 
উপরই পেয়েছি এবং আমরা তাদেরই পদাংক অনুসরণ করবো” শব্দের 
এখানে ভাবার্থ হচ্ছে-তারা নিজেদের বাজে ও অসৎ কথা দ্বারা লোকদেরকে 
বিভ্রান্তির পথে ডেকে থাকে } যেমন হযরত নূহ (আঃ)- এর কওযম সম্পর্কে আল্লাহ 
পাক বলেনঃ 471401, অৰ্থাৎ “তারা খুব বড় রকমের প্রতারণা ও 
ষড়যন্ত্রের জাল বিস্তার করেছিল।” (৭১৪ ২২) আর এক জায়গায় তিনি বলেনঃ 
“(হে মুহাম্মাদ সঃ)! যদি তুমি এ অত্যাচারীদেরকে দেখতে! যখন তারা তাদের 
প্রভুর সামনে দাড়িয়ে পরস্পর কথা বলাবলি করবে এবং শিষ্য গুরুকে ও 
অনুসারীরা অনুসৃতদেরকে বলবে যদি আমরা তোমাদের পদাংক অনুসরণ না 
করতাম তবে অবশ্যই আমরা মুমিন হতাম । তখন নেতারা অধীনস্থদেরকে 
বলবে-আমরা তোমাদেরকে হিদায়াত থেকে বাধা তো কমই দিয়েছিলাম, 
তোমরা নিজেরাই তো পাপী ও অপরাধী ছিলে, আর আমরা কুফরী অবলম্বন করি 
এবং আল্লাহর সাথে অংশী স্থাপন করি এটা তোমাদেরই পরামর্শ ছিল, সুতরাং 
তোমরা নিজেদের সাথে আমাদেরকেও জড়িয়ে ফেলেছো।” সুফিয়ান সাওরী 
(রঃ) বলেন যে, কুরআন কারীমে উল্লিখিত 4 -এর ভাবার্থ হচ্ছে আমল বা 
কাজ। 


আল্লাহ পাক বলেন- তারা শুধু নিজেদেরকে নিজেরা প্রবঞ্চিত করছে, অথচ 
তারা এই সত্যটাকে উপলব্ধি করতে পারছে না। অর্থাৎ এই প্রতারণা এবং 
অন্যদেরকে পথপ্রষ্ট করার শাস্তি তাদের নিজেদেরই উপর পতিত হবে এটা তারা 
মোটেই বুঝে উঠছে না । যেমন মহান আল্লাহ বলেনঃ “এই নেতারা নিজেদের 
পাপের বোঝার সাথে অন্যদের পাপের বোঝাও বহন করবে ।” তিনি আরও 
বলেনঃ “পথভ্রষ্টকারীরা কতই নিকৃষ্ট বোঝা বহন করছে, অথচ তারা বুঝছে না 
তারা অন্যদের বোঝাও বহন করতে আছে!” আর এক জায়গায় আল্লাহ তা'আলা 
বলেনঃ “এ লোকদের কাছে যখন আমার কোন নিদর্শন আসে তখন তারা 
বলে-আমরা কখনও ঈমান আনবো না যে পর্যন্ত না আমাদের কাছে এঁ সমস্ত 
নিদর্শন পেশ করা হয় যেগুলো আল্লাহর (পূর্ববর্তী) রাসূলদের প্রদান করা 
হয়েছিল৷” তারা বলতো - দলীল হিসেবে রাসূল (সঃ)-এর সাথে ফেরেশৃ্তাগণও 
কেন আগমন করেন না, যেমন তারা রাসূলদের কাছে অহী পৌছিয়ে থাকেন? 
যেমন আল্লাহ তা‘আলা বলেনঃ “যারা আমার সাথে সাক্ষাৎ করাকে বিশ্বাস করে 
না তারা বলে-আমাদের কাছে ফেরেশ্তাদেরকে কেন অবতীর্ণ করা হয় না অথবা 
কেন আমরা আমাদের প্রভুকে দেখতে পাই না? 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন'আম ৬ ১৭২ পারাঃ ৮ 


AA L/97 297 3097324 


dL) das Sr plcl bl অর্থাৎ নবুওয়াতের দায়িত্‌ কার উপর অর্পণ 
করতে হয় এবং প্রকৃতপক্ষে রাসূল হওয়ার যোগ্য কে তা আল্লাহ ভালরূপেই 
জানেন । যেমন মহান আল্লাহ বলেনঃ “তারা বলে-এই কুরআন দু’টি বড় শহরের 
কোন এক ব্যক্তির উপর কেন অবতীর্ণ করা হয়নি? তারা কি আল্লাহর রহমত 
নিজেদের হাতেই বণ্টন করে নেবে?” এখানে দু’টি শহর বা গ্রাম বলতে মক্কা ও 
তায়েফকে বুঝানো হয়েছে। এ দুষ্ট লোকেরা রাসূলুল্লাহ (সঃ) -এর প্রতি শত্রুতা 
ও হিংসার বশবর্তী হয়ে এবং তাকে তুচ্ছ জ্ঞান করেই একথা বলতো ৷ যেমন 
আল্লাহ পাক বলেনঃ “হে নবী (সঃ)! যখন কাফিররা তোমাকে দেখে তখন তারা 
তোমাকে বিদ্বপ ও উপহাসের পাত্র বানিয়ে নেয় (এবং বলে) এই লোকটিই কি 
তোমাদের মা’বুদদের সম্পর্কে সমালোচনা করে থাকে? অথচ তারা রহমানের 
(আল্লাহর) যিকিরকে ভুলে বসেছে।” আল্লাহ তা'আলা অন্য জায়গায় বলেনঃ 
“যখন তারা তোমাকে দেখে তখন তোমাকে (মুহাম্মাদ সঃ -কে) উপহাসের পাত্র 
বানিয়ে নেয় এবং বলে এটাই কি সেই লোক যাকে আল্লাহ রাসূল করে 
পাঠিয়েছেন?” আর এক জায়গায় আল্লাহ তা'আলা বলেনঃ “হে নবী (সঃ)! 
তোমার পূর্বেও রাসূলদের সাথে এরূপ বিদ্বপ ও উপহাস করা হয়েছিল, কিন্তু 
তাদের সেই উপহাসের জন্যে তাদেরকে ধ্বংস করে দেয়া হয়েছে।” অথচ এ 
দুর্ভাগারা নবী মুহাম্মাদ (সঃ)-এর ফযীলত, বংশ মর্যাদা, গোত্রীয় সন্মান এবং তার 
জন্মভূমি মক্কার শ্রেষ্ঠত্‌ সম্পর্কে পূর্ণ ওয়াকিফহাল ছিল । আল্লাহ, সমস্ত ফেরেশ্তা 
এবং মুমিনদের পক্ষ থেকে তার উপর দরূদ বর্ষিত হোক। এমন কি এ 
লোকগুলো তার নবুওয়াত লাভের পূর্বেও তার মধুর ও নির্মল চরিত্রের এমনভাবে 
স্বীকারোক্তি করেছিল যে, তাকে আল- আমীন (বিশ্বস্ত, সত্যবাদী ও 
আমানতদার) উপাধিতে ভূষিত করেছিল। কাফিরদের নেতা আবু সুফিয়ান পর্যন্ত 
তার সত্যবাদিতায় এতো প্রভাবান্বিত ছিলেন যে, যখন রোম সম্রাট হিরাক্লিয়াস 
তার সম্পর্কে এবং তার বংশ সম্পর্কে তাকে (আবূ সুফিয়ানকে) জিজ্ঞাসাবাদ 
করেন তখন তিনি নিঃসংকোচে উত্তর দেন-“আমাদের মধ্যে তিনি অতি স্তরান্ত 
বংশীয় লোক” তারপর হিরাক্লিয়াস জিজ্ঞেস করেনঃ “এর পূর্বে কখনও তিনি 
মিথ্যাবাদী প্রমাণিত হয়েছিলেন কি?” আবূ সুফিয়ান উত্তরে বলেছিলেনঃ “না৷” 
যাহোক, এটা খুবই দীর্ঘ হাদীস ৷ এর দ্বারা রোম সম্বাট প্রমাণ লাভ করেছিলেন 
যে, মুহাম্মাদ (সঃ) উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তিনি মন্তব্য করেছিলেন যে, 
এসব হচ্ছে তীর নবুওয়াত ও সত্যবাদিতার প্রকৃষ্ট প্রমাণ । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ১৭৩ পারাঃ ৮ 


রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “আল্লাহ তা'আলা ইবরাহীম (আঃ)-এর সন্তানদের 
মধ্য হতে ইসমাঈল (আঃ)-কে মনোনীত করেছেন, বানী ইসমাঈলের মধ্য হতে 
বানী কিনানাকে মনোনীত করেছেন, বানী কিনানার মধ্য হতে কুরায়েশকে বেছে 
নিয়েছেন, কুরায়েশের মধ্য হতে বানী হাশিমকে পছন্দ করেছেন এবং বানী 
হাশিমের মধ্য হতে আমাকে মনোনীত করেছেন।”” সহীহ বুখারীতে হযরত আবূ 
হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “বানী আদমের 
উত্তম যুগ একের পর এক আসতে রয়েছে। শেষ পর্যন্ত এ উত্তম যুগও এসে গেছে 
যার মধ্যে আমি রয়েছি ৷” 

হযরত আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, একদা রাসূলুল্লাহ (সঃ) মিম্বরের 
উপর আরোহণ করে বলেনঃ “আমি কে?” জনগণ উত্তরে বলেনঃ “আপনি 
আল্লাহর রাসূল ৷'’ তখন তিনি বলেনঃ “হ্যা, আমি হচ্ছি মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ 
ইবনে আবদুল মুত্তালিব (সঃ) ৷ আল্লাহ মাখলুকাত সৃষ্টি করেন এবং স্বীয় 
মাখলুকাতের মধ্যে আমাকে সবচেয়ে উত্তম করে সৃষ্টি করেন। লোকদেরকে তিনি 
দু’ দলে ভাগ করেন এবং আমাকে উত্তম দলের অন্তর্ভুক্ত করেন । যখন তিনি 
গোত্ৰগুলো সৃষ্টি করেন তখন তিনি আমার গোত্রকেই উত্তম গোত্র বলে ঘোষণা 
করেন । তিনি বংশ সৃষ্টি করলে আমাকে তিনি সর্বোত্তম বংশের মধ্যেই সৃষ্টি 
করেন । আমি বংশের দিক দিয়ে তোমাদের মধ্যে সর্বোত্তম এবং ব্যক্তি হিসেবেও 
আমি তোমাদের মধ্যে সবচেয়ে ভাল৷” রাসুলুল্লাহ (সঃ) সত্য কথাই বলেছেন। 

হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
জিবরাঈল (আঃ) আমাকে বলেছেন- “হে মুহাম্মাদ (সঃ)! আমি ভু-পৃষ্ঠের পূর্ব ও 
পশ্চিমে সব দিকেই ঘুরেছি, কিন্তু মুহাম্মাদ (সঃ)-এর চেয়ে উত্তম আর কাউকেও 
পাইনি। আমি সমস্ত পূর্ব ও পশ্চিমে অনুসন্ধান করেছি কিন্তু বানু হাশিমের বংশ 
অপেক্ষা মর্যাদা সম্পন্ন বংশ কোথাও পাইনি ।” 

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “আল্লাহ 
স্বীয় বান্দাদের অন্তরের প্রতি দৃষ্টিপাত করেন, তখন তিনি মুহাম্মাদ (সঃ)-এর 
অন্তরকে সমস্ত বান্দার অন্তর অপেক্ষা উত্তম পান। সুতরাং তিনি তাকে নিজের 
জন্যে মনোনীত করেন। অতঃপর তিনি মুহাম্মাদ (সঃ)-এর অন্তর দেখার পর 
অন্যান্য বান্দাদের অন্তরের প্রতি পুনরায় লক্ষ্য করেন। তখন তিনি মুহাম্মাদ 


১. এ হাদীসটি ইমাম মুসলিম (রঃ) ও ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন। 
২. হাদীসটি হাকিম (রঃ) ও বায়হাকী (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৭৪ পারাঃ ৮ 


(সঃ)-এর সাহাবীদের অন্তরকে সর্বাপেক্ষা উত্তম পান। সুতরাং তিনি তাদেরকে 
তার রাসূলের উযীর মনোনীত করেন। তারা তার দ্বীনের উপর সংগ্রাম চালিয়ে 
যান। অতএব, মুসলমানরা যাকে ভাল মনে করে সে আল্লাহর কাছেও ভাল এবং 
মুসলমানরা যাকে মন্দ মনে করে সে আল্লাহর কাছেও মন্দ” 

হযরত সালমান (রাঃ) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সঃ) আমাকে বলেনঃ 
“হে সালমান (রাঃ)! তুমি আমার প্রতি হিংসা ও শত্রুতা পোষণ করো না এবং 
আমার প্রতি অসন্তুষ্ট থেকো না । নতুবা তুমি স্বীয় দ্বীন থেকে সরে পড়বে” 
তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল (সঃ)! কিরূপে আমি আপনার প্রতি 

সা ও শত্ৰুতা পোষণ করতে পারি? আপনার মাধ্যমেই তো আন্মাহ 
আমাদেরকে হিদায়াত দান করেছেন! তখন তিনি বলেনঃ “তুমি যদি আরব 
সম্পুদায়ের প্রতি শত্রুতা পোষণ কর তবে আমার প্রতিই শত্রুতা পোষণ করা 
হবে” 

বর্ণিত আছে যে, একটি লোক হযরত ইবনে আব্বাস (রাঃ)-কে মসজিদে 
প্রবেশ করতে দেখে । যখন তার প্রতি তার দৃষ্টি পড়ে তখন সে ভয় পেয়ে যায় 
এবং লোকদেরকে জিজ্ঞেস করেঃ ‘ইনি কে?’ উত্তরে বলা হয়ঃ ‘ইনি হচ্ছেন 
রাসূলুল্লাহ (সঃ)-এর চাচাতো ভাই হযরত ইবনে আব্বাস (রাঃ) ৷’ লোকটি তখন 
বলেঃ “নবুওয়াতের দায়িত্ব কার উপর অপর্ণ্‌ করা উচিত এবং এর যোগ্য ব্যক্তি 
কে তা আল্লাহ ভালর্ূপেই অবগত আছেন ।”* 


G2 29/7, ১ 73 G/ 7 3298/3772 S23 


wit oles se EL oF 0 REE -এটা রিসালাতের 
অনুসরণ করা থেকে অহংকারকারী এবং রাসূলুল্লাহ (সঃ)-এর আনুগত্য স্বীকার 
করা হতে গর্বকারীর জন্যে কঠিন ধমক ৷ আল্লাহর কাছে তাকে চিরকালের জন্যে 
ঘৃণিত, অপমানিত ও লাঞ্ছিত হতে হবে। অনুরূপভাবে যেসব লোক অহংকার 
করবে, কিয়ামতের দিন তাদের ভাগ্যে লাঞ্ছনাই রয়েছে। যেমন আল্লাহ পাক 
বলেনঃ “যারা আমার ইবাদত করার ব্যাপারে অহংকার করে এবং মুখ ফিরিয়ে 
নেয়, তাদেরকে উল্টো মুখে জাহান্নামে নিক্ষেপ করা হবে।” আল্লাহ তাআলা 
বলেনঃ “তাদের মন্দ কার্যের কারণে তাদেরকে কঠিন শাস্তি দেয়া হবে।” কেননা, 
প্রতারণা সাধারণতঃ ,গোপনীয়ই হয়ে থাকে। অত্যন্ত সূক্মভাবে ঠকবাজী ও 
প্রতারণা করাকে £9 বলা হয় এর প্রতিশোধ হিসেবেই মকরকারীকে 


১. হাদীসটি ইমাম আহমাদ (রঃ) ইবনে মাসউদ (রাঃ) হতে মাওকৃফ রূপে তাখরীজ করেছেন। 
২. এটা ইবনে আবি হাতিম (রঃ) তাখরীজ করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ১৭৫ পারাঃ ৮ 
কিয়ামত্রে দিন পূর্ণ শান্তি প্রদান করা হবে। তাই আল্লাহ তা'আলা বলেনঃ 


EC FRO lie) 7 অর্থাৎ তাদের এই ষড়যন্ত্র ও প্রতারণার কারণেই 
আল্লাহর নিকট হতে তাদেরকে কঠিন শাস্তি দেয়া হবে। কিন্তু তাই বলে শাস্তি 
দেয়ার ব্যাপারে আল্লাহ্‌ কারও উপর মোটেই অত্যাচার করেন না । যেমন তিনি 

বলেনঃ “5% 07 অৰ্থাৎ “সেই দিন সমস্ত গোপনীয় কথা প্রকাশিত হয়ে 
পড়বে ৷” (৮৬৪ ৯) সহীহ বুখারী ও সহীহ মুসলিমে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) 
বলেছেনঃ “প্রত্যেক বিদ্রোহী ও বিশ্বাসঘাতকের জন্যে কিয়ামতের দিন একটা 
পতাকা থাকবে এবং ওটা তার নিতম্বের সাথে লেগে থাকবে । বলা হবে- ওটা 
হচ্ছে অমুকের পুত্র অমুক গাদ্দার বা বিশ্বাসঘাতক ।” এতে হিকমত এই রয়েছে 
যে, প্রতারণা ও বিশ্বাসঘাতকতা যেহেতু গোপনীয়ভাবে থাকে সেহেতু জনগণ 
তার থেকে সতর্ক থাকার সুযোগ পায় না এবং সে যে প্রতারক এটা তারা 
জানতেই পারে না । এই কারণেই কিয়ামতের দিন ওটা একটা পতাকা হয়ে যাবে 
এবং সেটা প্রতারকের প্রতারণার কথা ঘোষণা করতে থাকবে । 


১২৫ । অতএব আল্লাহ যাকে ,, ১92/94 $2, 
হিদায়াত করতে চান, +৫ ০!| 2৩০ - -\Yo0 
ইসলামের জন্যে তার 2/ LE 72 30702373724 
অন্তঃকরণ খুলে দেন, আর ৩:১১-১)১০০ ০২ 
যাকে পথভ্রষ্ট করার ইচ্ছা ,, , ১, ৪০/6 $2০ 
করেন, তার অনস্তকরণ খুব ১১০-০2২৯: ০! ১2 
সংকুচিত করে দেন, এমনভাবে IGA AUG er tur 
সংকুচিত করেন যে, মনে হয় ONE 
যেন সে আকাশে আরোহণ ) ০,০০ 
করছে, এমনিভাবেই যারা rE TT AEA 
ঈমান আনে না তাদেরকে ১,৪22.39, ১, 
আল্লাহ কলুষযুক্ত করে ০১+এ৯৮ ১ ৮ ৯ ৮৫ 
থাকেন। 
এখানে আল্লাহ তা‘আলা বলেন যে, আল্লাহ যাকে হিদায়াত করার ইচ্ছা করেন 
জর অন্তরকে তিনি ইসলামের জন্যে খুলে দেন অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করা 
তার জন্যে সহজ করে দেন। এটা ওরই নিদর্শন যে, তার ভাগ্যে মঙ্গল লিখিত 
জ্মছে। যেমন তিনি বলেনঃ “ইসলামের জন্যে আল্লাহ যার অন্তর খুলে দেন, তার 


NN 


3 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৭৬ পারাঃ ৮ 


জন্যে তার প্রভুর পক্ষ থেকে নূর বা আলো নিদিষ্ট করে দেয়া হয়৷" মহান আল্লাহ 
আরও বলেনঃ “কিন্তু আল্লাহ তোমাদের অন্তরে ঈমানের ভালবাসা স্থাপন 
করেছেন এবং ওটা তোমাদের অন্তরে শোভনীয় করেছেন, আর কুফর, পাপ ও 
অন্যায়াচরণের প্রতি তোমাদের অন্তরে ঘৃণার উদ্রেক করেছেন, এসব লোকই 
সুপথ প্রাপ্ত ৷” হযরত ইবনে আব্বাস (রাঃ) এই আয়াতের ব্যাপারে বলেন যে, 
আল্লাহ তাআলা তাওহীদ ও ঈমান কবূল করার মত প্রশস্ততা তার অন্তরে 
আনয়ন করেন। আবূ মালিক ও অন্যান্যদের মতে এ ভাবার্থই বেশী প্রকাশমান। 
আবূ জা’'ফর হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ)-কে জিজ্ঞেস করা হয়ঃ 
মুমিনদের মধ্যে কোন্‌ ব্যক্তি অধিক বুদ্ধিমান ও জ্ঞানী?’ তিনি উত্তরে বলেনঃ “যে 
ব্যক্তি খুব বেশী মৃত্যুকে স্মরণ করে এবং যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী স্য়য়ের জন্যে 


+ 
¢/ 2972/3 w bor, 


সবেচেয়ে বেশী প্রস্তুতি গ্রহণ করে৷” রাসুলুল্লাহ (সঃ)-কে 24540 ১724 
[50:70 -এই আয়াত সম্পর্কেই জিজ্ঞেস করা হয়। জনগর্ণ তাকে 
জিজ্ঞেস করেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! কিভাবে অন্তরকে খুলে দেয়া হয়?” 
রাসূলুল্লাহ (সঃ) উত্তরে বলেনঃ “একটা নূর অন্তরে নিক্ষেপ করা হয় যার ফলে 
অন্তর খুলে যায় ও প্রশস্ত হয়ে পড়ে । অর্থাৎ মানুষের মধ্যে সংকীৰ্ণতা অবশিষ্ট 
থাকে না।” জনগণ পুনরায় জিজ্ঞেস করেনঃ “কারো অন্তর যে খুলে গেছে এটা 
কি করে জানা যায়?” তিনি জবাবে বলেনঃ “এর পরিচয় এইভাবে পাওয়া যায় 
যে, সে পরকালের দিকে ঝুঁকে পড়ে, দুনিয়ার প্রতি তার আসক্তি থাকে না এবং 
EGO Hn 07 SV MEAG 

59 055030 14445 5239 অৰ্থাৎ যাকে তিনি পথজষ্ট করার 
ইচ্ছা করেন তার ভন্তরকে তিনি খুবই সংকীর্ণ করে দেন। £5 শব্দটির ০৮ 
অক্ষরের উপর * হবে, এ অক্ষরের উপর 5 হবে। কিন্তু অধিকাংশ লোক ও 
অক্ষরে ১,১ ৩,১ দিয়ে পড়ে থাকেন। এ দু'টোর দৃষ্টান্ত হচ্ছে হাইয়ীনুন ও 
হাইনুন শব্দ । £5 শব্দটিকে কেউ কেউ . (১ ও 1,৮5 সহ পড়েছেন। 
আৱ জন্য। বিরত ৬% এবং *{7 5 সহ রয়েছে। অর্থাৎ সে এতদূর 
পথভ্রষ্ট হয়ে পড়ে যে, তার অন্তর হিদায়াতের জন্যে মোটেই প্রশস্ত থাকে না। 
ঈমান সেখানে পথ পায় না৷ হযরত উমার (রাঃ) একজন বেদুইনকে জিজ্ঞেস 
করেনঃ 5. কি জিনিস?” সে উত্তরে বলেঃ “ওটা একটা গাছ, গাছের ভিতরেই 
থাকে। কোন রাখাল ওটা পর্যন্ত পৌছতে পারে না, কোন জীবজন্তু এবং অন্য 
কোন জিনিসও ওর পাত্তা পায় না।” তখন হযরত উমার (রাঃ) বলেনঃ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৭৭ পারাঃ ৮ 


“মুনাফিকদের অন্তরও ঠিক এরূপই হয়ে থাকে। কোন ভাল কথা সেখানে 
প্রবেশই করতে পারে না৷” হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, আল্লাহ 
তা'আলা তার অন্তরের উপর ইসলামকে সংকীর্ণ করে দেন। কেননা, ইসলাম 
তো একটা প্রশস্ত জিনিস । আর কাফিরের অন্তর সংকীর্ণ হয়ে থাকে। সুতরাং 
সেখানে ইসলামের জায়গা হবে কিরূপে? যেমন আল্লাহ তাআলা বলেনঃ &; 
C57 2401 184% 99% অৰ্থাৎ “দ্বীন কবূল করে নেয়ার পর তোমাদের 
অন্তরে কোন সংকীৰ্ণতা থাকতে পারে না। আর আল্লাহ তোমাদের দ্বীনের মধ্যে 
কোন সংকীৰ্ণতা রাখেননি।” (২২ £৭৮) কিন্তু মুনাফিকের, অন্তর সন্দেহের মধ্যে 
জড়িত থাকে এবং অস্তরের সংকীর্ণতার কারণে” $14 -এর স্বীকারোক্তি সে 
করতেই পারে না। ঈমান আনয়ন করা তার উপর এমন কঠিন হয়ে পড়ে যেমন 
কারও উপর আকাশে আরোহণ কঠিন হয়ে থাকে । অর্থাৎ যেরূপ আদম সন্তান 
আকাশে আরোহণ করতে পারে না, তদ্রপ তাওহীদের বিশ্বাস মুনাফিকের অন্তরে 
ঘর করতে পারে না। আওযায়ী (রঃ) বলেন যে, আল্লাহ্‌ তাআলা যার অন্তরকে 
সংকীর্ণ করে দিয়েছেন সে কিভাবে ঈমান আনতে পারে? কাফিরের অন্তর সম্পর্কে 
এটা দৃষ্টান্ত স্বরূপ বলা হয়েছে যে, তার অন্তরে ঈমানের আরোহণ এমনই কঠিন 
যেমন কারও আকাশে আরোহণ করা কঠিন অর্থাৎ যেমন আকাশে চড়া কারো 
পক্ষে সম্ভব নয় তদ্রূপ কাফিরের ঈমান আনয়নও সম্ভব নয় । 


তঃপর ইরশাদ হচ্ছে-যেমন তার অন্তরকে সংকীর্ণ করে দেয়া হয়েছে 
তদ্রূপ আল্লাহ শয়তানকে তার উপর বিজয়ী করে দিয়েছেন, যে তাকে আল্লাহর 
পথ থেকে বি্রাপ্ত করতে রয়েছে। হযরত ইবনে আব্বাস রাঃ) বলেন যে, ১. 
শব্দের অর্থ হচ্ছে শয়তান। আর মুজাহিদ (রঃ) বলেন যে, +2 হচ্ছে প্রত্যেক এ 
জিনিস যাতে কোন মঙ্গল নিহিত নেই । 
১২৬ । আর এটাই হচ্ছে তোমার le 0 aE 
প্রতিপালকের সহজ সরল পথ, 22227 -১7 
i242 A 20023 22 
আমি উপদেশ থৃহণকারী NDI. 
লোকদের জন্যে আয়াতসমূহ - 
A3I3LIL 27 
বিশদভাবে বর্ণনা করে 65d. 


দিয়েছি। 2 


9৯২ wwuw.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৭৮ পারাঃ ৮ 
১২৭ । তাদের জন্যে তাদের 42) 02732331 
প্রতি নিকট 52 -\ YY 
} Ee 2287 7 33% 73,39 w/ 
এক শান্তি নিকেতন তাদের HS Cl PI 


BAM 


কৃতকর্মের কারণে, তিনিই 22872 
হচ্ছেন তাদের অভিভাবক । 0 uy 


আল্লাহ তা‘আলা পথভ্রষ্টদের বর্ণনা দেয়ার পর এখন দ্বীন ও হিদায়াতের 
মর্যাদার বর্ণনা দিচ্ছেন। তিনি বলেনঃ তোমাদের প্রতিপালকের এটাই সরল সহজ 
পথ । ৬ শব্দটি 4 এর ভিত্তিতে ০,৭ হয়েছে। অর্থাৎ হে মুহাম্মাদ 
(সঃ)! এই দ্বীন, যা আমি তোমাকে প্রদান করেছি, সেই অহীর মাধ্যমে, যাকে 
কুরআন বলে, এটাই হচ্ছে সরল সঠিক পথ । যেমন হযরত আলী (রাঃ) 
কুরআনের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে, ওটা হচ্ছে সিরাতে মুসতাকীম, আল্লাহর 


দৃঢ় রজ্জু এবং বিজ্ঞানময় বর্ণনা । 
72959827 ১১৯/296, 


০৮5১020৩2 ৬|০5 35. অৰ্থাৎ আমি কুরআনের আয়াতগুলোকে 
বিশদভাবে বর্ণনা করে দিয়েছি। এর দ্বারা এ লোকেরাই উপকৃত হবে যাদের জ্ঞান 
ও বিবেক রয়েছে। যারা আল্লাহ ও রাসূলুল্লাহ (সঃ)-এর কথাগুলোকে গভীর 
মনোযোগের সাথে চিন্তা করে দেখে এবং ওগুলো বুঝবার চেষ্টা করে, তাদের 
জন্যে কিয়ামতের দিন জার্নাত ও শান্তির ঘর রয়েছে। জার্নাতকে দারুস সালাম 
বা শান্তির ঘর বলার কারণ এই যে, যেমন তারা দুনিয়ায় শান্তির পথে চলছে, 
তেমনই কিয়ামতের দিনেও তারা শান্তির ঘর লাভ করবে । আল্লাহ তাদের রক্ষক, 
সাহয্যকারী ও শক্তিদানকারী। কেননা, তারা ভাল আমল করে থাকে। 

১২৮ । আর যেদিন আল্লাহ তাদের 
সকলকে একত্রিত করবেন, 
সেদিন তিনি বলবেন-হে জ্বিন 
সম্পৃদায়! তোমরা মানুষকে 2৫? 2? 4 ৭ 724) 
বিশাস করতে বিরাট ভুমিকা SS pn 
পালন করেছো, আর ওদের cuss SLL E22 cw 
মধ্যে যাদের মানুষের সাথে ৩-45 31৮ 
বন্ধুত্বের সম্পর্ক ছিল তারা ০,০৪ ০৪০ ০৪ 
স্বীকারোক্তিতে বলবে-হে (০2 | (ত ৩১ 
আমাদের প্রতিপালক! আমরা °° 


bo » 38333 3//732/7 


SE PILE PRI TNA 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ১৭৯ পারাঃ ৮ 


একে অপরের দ্বারা উপকৃত 

হয়েছি, যা আপনি আমাদের + পপ 2র্ড ৮ 
জন্যে নির্দিষ্ট করে রেখেছিলেন, GY 
তখন (কিয়ামতের দিন) e260, 4 
আল্লাহ (সমস্ত কাফির জ্বিন ও Ss Ws 


জাহান্নামই হচ্ছে তোমাদের LIL 


- ঢে-/ ১) 
চিরস্থায়ীভাবে থাকবে, তবে Jl NM 


(তারাই তা থেকে মুক্তি পেতে $2 59 
পারে), তোমাদের প্রতিপালক 0 me 5 
অতিশয় প্রজ্ঞাময় এবং অত্যন্ত 

জ্ঞানবান । 


ages ee CT Ee যখন আল্লাহ এ জ্বিন 
ও শয়তানদেরকে এবং তাদের মানব বন্ধুদেরকে, তারা দুনিয়ায় যাদের ইবাদত 
করতো এবং যাদের কাছে আশ্রয় গহণ করতো, আর দুনিয়ার মজা উপভোগের 
ব্যাপারে একে অপরের কাছে অহী পাঠাতো, তাদের সকলকে সমবেত করবেন 
এবং বলবেনঃ হে জ্বিন ও শয়তানের দল! তোমরা মানব গোষ্ঠীকে বহু প্রকারে 
বিভ্রান্ত করেছিলে । যেমন আল্লাহ পাক বলেনঃ “হে আদম সন্তান! আমি কি 
তোমাদের কাছে এ অঙ্গীকার গ্রহণ করিনি যে, তোমরা শয়তানের উপাসনা 
করবে না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্র?ঃ আর তোমরা আমারই ইবাদত 
করবে, এটাই হচ্ছে সিরাতে মুসতাকীম বা সরল সহজ পথ? তোমাদের বড় বড় 
দলকে এই শয়তানরাই পথভ্রষ্ট করেছে, তাহলে এখনও কি তোমাদের জ্ঞান লাভ 
হবে না?” আর তাদের মানব বন্ধুরা বলবেঃ “হে আমাদের প্রভু! নিশ্চয়ই 
আপনার কথা সত্য । আমরা প্রত্যেকেই একে অপরের দ্বারা উপকার লাভ 
করেছি ।” 

হাসান (রঃ) বলেন, এই প্রকার লাভ করা ছিল এই যে, এ শয়তানরা আদেশ 
ৰুরতো আর এই মূর্খ ও অজ্ঞ মানুষেরা ওর উপর আমল করতো । ইবনে 
জুরায়েজ (রাঃ) বলেন, অজ্ঞতার যুগে কোন লোক সফররত অবস্থায় কোন 
উপত্যকায় পথভ্রষ্ট হয়ে গেলে বলতোঃ ‘আমি এই উপত্যকার সবচেয়ে বড় 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৮০ পারাঃ ৮ 


জ্বিনের আশ্রয় প্রার্থনা করছি।’ এটাই হতো এঁ সব মানুষের উপকার লাভ । 
কিয়ামতের দিন তারা এরই ওযর পেশ করবে । আর জ্রিনদের মানুষদের নিকট 
থেকে উপকার লাভ করা এই যে, মানুষ তাদের সম্মান করতো এবং তাদের 
কাছে সাহায্য প্রার্থনা করতো । ফলে মানুষদের নিকট থেকে তাদের মর্যাদা লাভ 
হতো । তাই তারা বলতোঃ “আমরা জ্রিন ও মানুষের নেতা । আর আপনি 
আমাদের জন্যে যে সময় নির্ধারণ করে দিয়েছিলেন ও ওয়াদা পর্যন্ত আমরা পৌছে 
গেছি।” এর দ্বারা মৃত্যুকে বুঝানো হয়েছে। তখন আল্লাহ তাআলা বলবেনঃ 
“এখন জাহারামই হচ্ছে তোমাদের ও তোমাদের বন্ধুদের বাসস্থান, যার মধ্যে 
তোমরা চিরকাল অবস্থান করবে৷ তারপর আল্লাহ যা চাইবেন তাই করবেন।” 
কেউ কেউ বলেন যে, এই ব্যতিক্রমের অর্থ হচ্ছে বারযাখের দিকে প্রত্যাবর্তন ৷ 
কেউ কেউ এই মত পোষণ করেন যে, এই সময়কাল দুনিয়ার দিকে প্রত্যাবর্তন । 
আবার কেউ কেউ এমন কথা বলেছেন যার বর্ণনা সূরায়ে হুদে আসবে । সেখানে 
আল্লাহ পাক বলেছেনঃ “তারা জাহান্নামে ততকাল থাকবে যতকাল যমীন ও 
আসমান থাকবে । হ্যা, তবে এ ছাড়া আল্লাহ যা চাইবেন তা তীর মর্জি । তিনি 
তো যা ইচ্ছা করেন তা কার্যে পরিণত করার অধিকার তীর রয়েছে।” এই 
আয়াতের তাফসীর এ আয়াত দ্বারা হচ্ছে-জাহান্নাম তোমাদের বাসস্থান, যার 
মধ্যে তোমরা চিরকাল অবস্থান করবে, হ্যা, তবে আল্লাহ যা চান। এটা এমন 
একটি আয়াত যে, আল্লাহর মাখলূকের ব্যাপারে আল্লাহর উপর কোন হুকুম 
লাগানো এবং কাউকে জান্নাতী বা জাহান্নামী বলা কারো মোটেই উচিত নয়। 
১২৯ । এমনিভাবেই আমি _ ০৮) 
যালিমদেরকে (কাফিরদেরকে) NIUE PERE Rl 
তাদের কৃতকর্মের ফলে + 5 
পরস্পরকে পরস্পরের উপর BEML Gs 
প্রভাবশালী ও কর্তৃত্বশালী £2 2-0) 
বানিয়ে দিবো। id dle 
আল্লাহ তাআলা এমন লোকদেরকে একে অপরের বন্ধু বানিয়ে দেন যাদের 
আমল একই রূপ হয়ে থাকে। সুতরাং এক মুমিন অপর মুমিনের বন্ধু হয়ে 
থাকে, সে যেমনই হোক এবং যেখানেই থাক না কেন। পক্ষান্তরে এক কাফির 
অন্য এক কাফিরের বন্ধু হয়ে থাকে সে যেখানেই থাক এবং যেমনই হোক না 
কেন। ঈমান আশা আকাঙ্ক্ষা ও বাহ্যাড়ম্বরের নাম নয়। এ মত ইবনে জারীর 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৮১ পারাঃ ৮ 


(রঃ) পোষণ করেন মালিক ইবনে দীনার (রঃ) বলেন, আমি যাবূরে পড়েছি, 
আল্লাহ তা'আলা বলেছেন- “আমি মুনাফিকদের প্রতিশোধ মুনাফিকদের দ্বারাই 
গ্রহণ করবো, তারপর সমস্ত মুনাফিকের প্রতিশোধ গ্রহণ করবো ।” এটা কুরআন 
কারীমেও রয়েছে। যেমন আল্লাহ পাক বলেনঃ “এভাবেই আমি এক যালিমকে 
অপর যালিমের বন্ধু বানিয়ে দেই ৷” অর্থাৎ জ্বিনের যালিমদেরকে মানব যালিমের 
বন্ধু বানিয়ে দেই । “আর যে ব্যক্তি আল্লাহর যিকির থেকে উদাসীন থাকে, আমি 
তার উপর শয়তানকে বিজয়ী করে দেই এবং সদা সর্বদা সে তারই সাথে অবস্থান 
করতে থাকে” হযরত ইবনে মাসউদ (রাঃ) হতে একটি মারফ্‌’ হাদীস বর্ণিত 
আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “ যে ব্যক্তি যালিমের সাহায্য করে, আল্লাহ্‌ 
তাকে তার উপর বিজয়ী করে দেন” * কোন কব বলেছেন! 


DL HAE I+ FAP TELA 

অর্থাৎ “এমন কোন হাত নেই যার পরে আল্লাহর হাত থাকে না এবং এমন 
কোন যালিম নেই যাকে অন্য যালিমের সাথে লেনদেন বা আদান প্রদান করতে 
হয় না।” আয়াতে কারীমার অর্থ এই দাড়ালোঃ যেভাবে আমি এ ক্ষতিগ্রস্ত 
মানবদের বন্ধু তাদেরকে পথত্রষ্টকারী জ্বিন ও শয়তানদেরকে বানিয়েছি, 
তেমনিভাবে যালিমদের মধ্য হতে এককে অপরের বন্ধু বানিয়ে দেই এবং একে 
অপরের দ্বারা ধ্বংস হয়ে যায়। আর আমি তাদের অত্যাচার, দুষ্টামি এবং 
বিদ্রোহের প্রতিফল একে অপরের দ্বারা প্রদান করিয়ে থাকি । 


১৩০ । (কিয়ামতের দিন আল্লাহ 
জিজ্ঞেস করবেন) হে ভ্বিনি ও ০১,০2! ১ - 
PUG land i" p 2% ণ 

তোমাদের মধ্য হতে —— SEE 
রাসূল আসেনি, যারা as 3 a 
তোমাদের কাছে আমার আয়াত 0 ১% 
সমূহ বৰ্ণনা করতো এবং ন 
Li 328 2D IAL 
আজকার দিনের Ey ssn DY Me 


ভীতি তোমাদেরকে প্রদর্শন 4 +22/74/72 7 


>. এই হাদীসটি হাফিয ইবনে আসাকির বর্ণনা করেছেন। ইবনে কাসীর (রঃ) বলেন যে, এ 
হাদীসটি গারীব । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৮২ পারাঃ ৮ 


হ্যা, আমরাই আমাদের বিরুদ্ধে 22 od 20 32 dr 
সাক্ষ্য দিচ্ছি (অর্থাৎ আমরা ১০৫১ ০ ১4! $১ 


এখানে আল্লাহ পাক কাফির দানব ও মানবকে সতর্ক করে বলছেন-হে জ্রিন 
ও মানব গোষ্ঠী! আমি কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞেস করবো, তোমাদের 
কাছে আমার নবীরা এসে কি তাদের নবুওয়াতের দায়িত্ব পালন করেনি? এটাকে 
52% 44-) বলা হয়। অৰ্থাৎ অবশ্যই তোমাদের কাছে আমার নবীরা এসে 
তোমাদেরকে কিয়ামতের দিন সম্পর্কে ভয় প্রদর্শন করেছিল। রাসূল শুধুমাত্র 
মানুষের মধ্যেই ছিলেন, জ্বিনদের মধ্যে কোন রাসূল হননি । হযরত ইবনে 
আব্বাস (রাঃ) বলেন যে, রাসূল শুধু বানী আদমের মধ্যেই হয়ে থাকেন এবং 
জি্বিনদের মধ্যে থাকে ভয় প্রদর্শক, যারা তাদেরকে আল্লাহর শাস্তি থেকে ভয় 
প্রদর্শন করে থাকে। ইবনে মাযাহিমের ধারণা এই যে, জ্রিনদের মধ্যেও রাসূল 
আছে এবং স্বীয় দাবীর অনুকূলে এই আয়াতে কারীমা দলীল রূপে পেশ 
করেছেন । কিন্তু এটা বিশেষ চিন্তা করার বিষয় । কেননা এটা কোন নিশ্চিত কথা 
নয়। কারণ, কোন আয়াতেই এ বিষয়ের ব্যাখ্যা নেই । খুব বেশী বললে একথা 
বলা যেতে পারে যে, জ্রিনদের মধ্যে নবী হওয়ার সম্ভাবনা রয়েছে মাত্র । আল্লাহই 
সবচেয়ে বেশী জানেন । এটা আল্লাহ পাকের নিমের আয়াতের মত । তিনি বলেনঃ 


\ 374 8/97 79/2/ \ 727 3/3/29 77 
- In Y C52 bem Eb pr Er 
অর্থাৎ “তিনি দু’টি সমুদ্বকে সন্মিলিত করেছেন, ফলে পরস্পরে মিলিত হয়ে 
আছে। এতদুভয়ের মধ্যে একটি অনতিক্রমনীয় অন্তরায় রয়েছে।” (৫৫৪ 
১৯-২০) এরপর তিনি বলেনঃ 


97/3/77 73325 A827? 3229/ 

“sb ls ID Les C2 
অর্থাৎ “এতদুভয়ের মধ্য হতে মুক্তা ও প্রবাল-রত্নসমূহ বের হয়ে থাকে৷” 
(৫৫৪ ২২) এখন এটা স্পষ্ট কথা যে, মুক্তা ও প্রবাল-রত্ন লবণাক্ত সমুদ্রের 
মধ্যেই থাকে, মিষ্ট পানির সমুদ্রের মধ্যে থাকে না । তাহলে যেমন মুক্তা ও 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আরনন‘আম ৬ ১৮৩ পারাঃ ৮ 


প্রবাল-রত্বুকে মিষ্ট ও লবণাক্ত উভয় সমুদ্রের সাথে সন্বন্ধযুক্ত করা হয়েছে, ঠিক 
তদ্রপই রাসূলদেরকে দানব ও মানব উভয়ের মধ্যেই গণনা করা হয়েছে। ইবনে 
জারীর (রঃ)-ও এই উত্তরই দিয়েছেন। রাসূলগণ যে শুধু মানুষের মধ্য থেকেই 
হয়েছেন এটা আল্লাহ পাকের উক্তিতেই রয়েছে। তিনি বলেনঃ 


3/09 ee $773, 23700 ry 2/97 297 2/75, dN) 


22 8 LAA 


ai AR RS RT ; as: ১৬৫) । আর 
ইবরাহীম (আঃ)-এর যিকর সম্পর্কিত আল্লাহ তা'আলার 2847 
a (২৯৪ ২৭) এই উক্তিতেও রয়েছে। এর দ্বারা জানা গেল যে, হযরত 
ইবরাহীম (আঃ)-এর পরে নবুওয়াত ও কিতাবকে তার সন্তানদের মধ্যেই 
সীমাবদ্ধ করে দেয়া হয়েছে। আর কোন লোকেরই এই উক্তি নেই যে, হযরত 
ইবরাহীম (আঃ)-এর পূর্বে নবুওয়াত জ্বিনদের মধ্যে ছিল এবং তাকে প্রেরণ 
করার পরে তাদের নবুওয়াত শেষ হয়ে গেছে। মোটকথা জ্রিনদের মধ্যে নবুওয়াত 
থাকা হযরত ইবরাহীম (আঃ)-এর পূর্বেও প্রমাণিত হচ্ছে না এবং তার পরেও 
না । আল্লাহ তা‘আলা বলেনঃ “হে রাসূল (সঃ)! তোমার পূর্বে আমি যেসব রাসূল 
পাঠিয়েছিলাম তারাও খাদ্য খেতো এবং বাজারে চলাফেরা করতো ।” আর এক 
জায়গায় তিনি বলেনঃ “হে নবী (সঃ)! তোমার পূর্বে আমি যাদেরকে রাসূল 
হিসেবে পাঠিয়েছিলাম তারা তাদের গ্রামবাসীদেরই অন্তর্ভুক্ত ছিল। আর এটা 
জানা কথা যে, রিসালাতের ব্যাপারে জি্বিনেরা মানুষের অনুসারী । এ জন্যেই 
জ্বিনিদের সম্পর্কে খবর দিতে গিয়ে আল্লাহ পাক বলেন-“হে নবী (সঃ)! জ্বিনদের 
একটি দলকে আমি তোমার দিকে ফিরিয়ে দিয়েছি। তারা কুরআন শুনতে 
থাকে। যখন তারা কুরআনের মজলিসে হাযির হয় তখন পরস্পর বলাবলি 
করে-তোমরা নীরবতা অবলম্বন করে কুরআন শুনতে থাক । যখন কুরআন পাঠ 
শেষ হয় তখন তারা তাদের কওমের কাছে গিয়ে তাদেরকে আল্লাহ থেকে ভয় 
প্রদর্শন করে এবং বলে- হে আমার সঙ্গীরা, আমরা একটা কিতাব শুনেছি যা 
হযরত মূসা (আঃ)-এর পরে অবতীর্ণ হয়েছে এবং যা তাওরাতের সত্যতা 
প্রতিপাদনকারী, আর সত্য কথা ও সোজা সরল পথের দিশা দিয়ে থাকে। হে 
বন্ধুরা! আল্লাহর দিকে আহ্বানকারীর আহ্বানে সাড়া দাও এবং তার উপর ঈমান 
আন তাহলে আল্লাহ তোমাদের পাপরাশি ক্ষমা করে দিবেন এবং যন্ত্রণাদায়ক 
শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি দান করবেন। আর যদি কেউ আল্লাহর 
আহ্বানকারীর আহ্বানে সাড়া না দেয় এবং কাফির থেকে যায় তবে সে 
আল্লাহকে অপারগ করতে পারে না এবং আল্লাহ তার ওলী হতে পান্ধন না। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৮৪ পারাঃ ৮ 


এসব লোক বড়ই বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে।” জামিউত তিরমিযীতে রয়েছে 
যে, নবী (সৃঃ) সূরায়ে আর রাহমান পাঠ করেন এবং তাতে নিম্নের আয়াত 


EAE 

পড়েনঃ 50 al Yt 

অর্থাৎ “হে জ্বিন ও মানব! আমি তোমাদের (হিসাব গ্রহণের) নিমিত্ত শীঘ্রই 
অবসর গ্রহণ করবো” (৫৫৪ ৩১) 

মহান আল্লাহ বলেনঃ “হে আমার মানব ও দানবের দল! তোমাদের কাছে কি 
আল্লাহর রাসূলগণ এসেছিল না, যারা আমার আয়াতগুলো তোমাদেরকে পড়ে 
শুনাতো এবং আজকের দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করতো? 
তারা উত্তরে বলবে- হে আল্লাহ! আমরা স্বীকার করছি যে, আপনার রাসূলগণ 
আমাদের কাছে আপনার বাণী প্রচার করেছিলেন এবং আমাদেরকে আপনার 
সাথে সাক্ষাৎ হওয়া সম্পর্কে ভয়ও দেখিয়েছিলেন, আর তারা আমাদেরকে এ 
কথাও বলেছিলেন যে, আজকের এ দিনটা (অর্থাৎ কিয়ামত) অবশ্যই সংঘটিত 

29 72 5 

(2/53./%% 3 অৰ্থাৎ পাৰ্থিব জীবনই তাদেরকে ধোকায় নিপতিত 
EEE LR a CON LSI br Pl SUA BEL 
অত্যন্পের মধ্যে জড়িয়ে পড়েছিল এবং রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করে ও 
মু'জিযাগুলোর বিরুচদ্ধাচরণ করে ধ্বংস হয়ে গিয়েছিল। কেননা, তারা পার্থিব 
জীবনের সুখ সম্ভোগে এবং প্রবৃত্তির অনুসরণে গ্রেপ্তার হয়ে পড়েছিল । আর 
কিয়ামতের দিন তারা নিজেদেরই বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে, তারা কাফির ছিল। 
১৩১। এই রাসূল প্রেরণ এই 5০9,০29 9/ 

জন্যে যে, তোমার প্রতিপালক OO Bd 
কোন জনপদকে ওর _১,৯/ 27 - 
অধিবাসীবৃন্দ সত্য সম্পর্কে CG dt ss 
অজ্ঞাত থাকা অবস্থায় 22.1 
অন্যায়ভাবে ধ্বংস করেন না । 90 


VGliocws 


১৩২ । আর প্রত্যেক লোকই নিজ (_" 223 J5J5-\Y 
নিজ আমলের কারণে মর্যাদা 2 hs 
লাভ করবে, তারা কি আমল EENEEHS os bs 
করতো সে বিষয়ে তোমার 29 72 
প্রতিপালক উদাসীন নন। POSE 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ১৮৫ পারাঃ ৮ 


আল্লাহ পাক বলেনঃ হে রাসূল (সঃ)! এরূপ কখনও হতে পারে না যে, 
তোমার প্রভু আল্লাহ কোন গ্রাম বা শহরকে অন্যায়ভাবে এমন অবস্থায় ধ্বংস 
করবেন যখন ওর অধিবাসীবৃন্দ সত্য সম্পর্কে সম্পূর্ণ উদাসীন থাকে। তিনি 
বলেনঃ আমি এরূপভাবে ধ্বংস করি না, বরং তাদের কাছে রাসূল প্রেরণ করি 
এবং কিতাব অবতীর্ণ করি। এভাবে আমি তাদের ওযর পেশ করার সুযোগ 
হারিয়ে দেই, যাতে কাউকেও অন্যায়ভাবে পাকড়াও করা না হয় এবং তার কাছে 
তাওহীদের দাওয়াত না পৌছে থাকে । আমি লোকদের জন্যে কোন ওযর পেশ 
করার সুযোগ বাকী রাখিনি । আমি যদি কোন কওমের উপর শাস্তি পাঠিয়ে থাকি 
তবে তা তাদের কাছে রাসূল পাঠানোর পর ৷ যেমন মহান আল্লাহ বলেনঃ “কোন 
জনপদ এমন নেই যেখানে আমি আমার পক্ষ থেকে কোন ভয় প্রদর্শক রাসূল 
প্রেরণ করিনি।” তিনি আরও বলেনঃ “আমি প্রত্যেক কওমের মধ্যে রাসূল 
পাঠিয়ে বলেছি-তোমরা আল্লাহরই ইবাদত কর এবং শয়তান থেকে বেঁচে 
থাক।” আর এক জায়গায় তিনি বলেনঃ “আমি শাস্তি প্রদানকারী নই যে পর্যন্ত 
না রাসূল প্রেরণ করি।” আল্লাহ পাক অন্য স্থানে বলেনঃ “যখন কাফিরদেরকে 
জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন সেই জাহার্নামের রক্ষকগণ তাদেরকে জিজ্ঞেস 
করবে- তোমাদের কাছে কি কোন ভয় প্রদর্শনকারী (নবী) আগমন করেননি? 
আমরা অবিশ্বাস করেছিলাম ৷” এ বিষয় সম্পর্কীয় বহু আয়াত রয়েছে। 


ইমাম আবূ জা'ফর (রঃ) বলেন যে, আল্লাহ্‌ তা'আলার ১%, এই উক্তির দু'টি 
যুক্তি বা কারণের সম্ভাবনা রয়েছে। প্রথম কারণ হচ্ছে-আল্লাহর এটা নীতি নয়, 
তিনি কোন কওমকে তাদের শিরকের কারণে এমন অবস্থায় তাদের ধ্বংস 
করবেন যে অবস্থায় তাদের নিজেদের শিরকের কোন সংবাদই থাকে না। অর্থাৎ 
তিনি শাস্তি প্রদানে তাড়াতাড়ি করেন না, যে পর্যন্ত না তাদের কাছে কোন রাসূল 
পাঠিয়ে তাদেরকে শাস্তি সম্পর্কে সতর্ক করেন এবং সেই রাসূল আল্লাহর হুজ্জত 
পূর্ণ করেন, আর আখিরাতের শাস্তি থেকে তাদেরকে ভয় প্রদর্শন করেন। তিনি 
যদি কাউকে তার অজ্ঞাত অবস্থায় পাকড়াও করতেন তবে সে বলতোঃ আমার 
কাছে তো কোন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী আসেননি ৷ দ্বিতীয় কারণ 
হচ্ছে-আল্লাহ পাক বলছেন যে, তিনি তাদেরকে সতর্ক করা ছাড়া এবং রাসূল ও 
আয়াতের মাধ্যমে উপদেশ দান ব্যতীত ধ্বংস করেন না । নতুবা তাদের উপর 
ওটা অত্যাচার হয়ে যেতো । আর আল্লাহ তো স্বীয় বান্দাদের উপর যুলুম করেন 
ন্দ। এর পরে আবূ জা’ফর (রঃ) প্রথম কারণকে প্রাধান্য দেন। এতে কোন 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৮৬ পারাঃ ৮ 
সন্দেহ নেই যে, এ কারণটিই বেশী প্রবল ও উত্তম । আল্লাহই সবচেয়ে ভাল 


জানেন। 
I9 7 Dud ws 
আল্লাহ তা'আলার উক্তি- 1% ৫ £ ২৫22 48) অর্থাৎ প্রত্যেক সৎ ও অসৎ 


আমলকারীর জন্যে আমল হিসেবে মরতবা ও মর্যাদা রয়েছে। যার যেরূপ আমল 
সেই অনুপাতে সে প্রতিফল পাবে। যদি আমল ভাল হয় তবে পরিণাম ভাল হবে, 
আর যদি আমল খারাপ হয় তবে পরিণামও খারাপ হবে। আবার এ অর্থও হতে 
পারে যে, এঁ কাফির দানব ও মানবের কয়েকটি শ্রেণী বিভাগ রয়েছে। প্রত্যেক 
কাফিরের জন্যে জাহান্নামে তার পুুপের পরিণাম অনুযায়ী শ্রেণীভেদ রয়েছে। 
যেমন আল্লাহ তা'আলা বলেনঃ ৯৮১৪) অর্থাৎ “প্রত্যেকের জন্যে দ্বিগুণ 
(শাস্তি) আছে।” (৭৪ ৩৮) আর এক জায়গায় আল্লাহ তা‘আলা বলেনঃ “যারা 
কুফরী করেছে এবং লোকদেরকে সরল সহজ পথ থেকে সরিয়ে রেখেছে, আমি 
নিজেরাও কুফরী করেছে এবং অন্যদেরকেও কুফরীর পথে পরিচালিত করেছে 
আর তারা বিশৃংখলা ও অশান্তি সৃষ্টি করেছে। তোমার প্রভু তো তাদের আমল 
থেকে উদাসীন নন।”এই লোকগুলো আল্লাহর ইলমের মধ্যে রয়েছে। যখন তারা 


১৩৩ । তোমার প্রতিপালক Ce 

অমুখাপেক্ষী ও দয়াশীল, তার ER ES EEE 
2 24727707232 9329/92 
অপসারিত করবেন এবং Ee BG ol 
তোমাদের পর তোমাদের স্থানে _ EEA 
করবেন, যেমন তিনি 2 4 Gussw 233 / 
তোমাদেরকে অন্য এক জাতির 2 EIS 
বংশধর হতে সৃষ্টি করেছেন । > 2 
১৩৪ । তোমাদের নিকট যে বিষয় id del 
সম্পর্কে প্রতিশ্রুতি দেয়া হয়েছে ১ ৮০৪2/22 + 

তা অবশ্যদ্ভাবী, তোমরা ১৬-৮ odie 

” - ede 

আল্লাহকে অক্ষম ও দুর্বল বাল 24" 297 

করতে পারবে না। onze ly 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৮৭ পারাঃ ৮ 
১৩৫ ৷ (হে মুহাম্মাদ সঃ)! তুমি bbe a 0 
বলে দাও-হে আমার ls bs -\o 


সম্পৃদায়! তোমরা নিজ নিজ p 

অবস্থায় আমল করতে থাক, TO LE KEY 

আমিও আমল করছি, অতঃপর f 

শীঘ্ই তোমরা জানতে পারবে £4427 7207০ 

isc ala 

যে, কার পরিণাম কল্যাণকর, Co 

নিঃসন্দেহে অত্যাচারীরা 23 237 

কখনও মুক্তি ও সাফল্য লাভ oS বড wl 

করতে পারবেনা । 

আল্লাহ তা‘আলা স্বীয় রাসূল (সঃ)-কে সম্বোধন করে বলছেন-হে মুহাম্মাদ 
(সঃ)! তোমার প্রতিপালক সমস্ত মাখলুকাত হতে সর্ব দিক দিয়েই অমুখাপেক্ষী । 
সমস্ত ব্যাপারে সবাই তারই মুখাপেক্ষী । তাছাড়া তিনি মহান ও দয়ালুও বটে ৷ 

2 23977 

যেমন তিনি বলেনঃ 23৩ ‘1 Ls ৰ্থাৎ “নিশ্চয়ই আল্লাহ লোকদের 
প্রতি অত্যন্ত করুণাময় ও দয়ালু ।” (২৪ ১৪৩) 

ইরশাদ হচ্ছে-যদি তোমরা তার আদেশ নিষেধ অমান্য কর তবে তিনি ইচ্ছা 
করলে তোমাদেরকে ধ্বংস করে দিবেন, অতঃপর যে কওমকে চাইবেন 
তোমাদের স্থলাভিষিক্ত করবেন, যাতে এই অন্য কওম তার বাধ্য ও অনুগত হয়ে 
যায়। 


23/7) 37 5493902929 12/77 


oi hh of SCSI | ({ যেমন তিনি তোমাদেরকে অন্য এক জাতির 
বংশধর হর্তে সৃষ্টি করেছেন। অর্থাৎ এই কাজের উপর তিনি পূর্ণ ক্ষমতাবান, তীর 
কাছে এটা খুবই সহজ ৷ যেমন তিনি পূর্ব যুগকে ধ্বংস করে ওদের স্থলে অন্য 
কওমকে আনয়ন করতে সক্ষম ৷ তিনি বলেনঃ হে লোকসকল! তোমরা আল্লাহর 
মুখাপেক্ষী এবং তার ফকীর ৷ আর অমুখাপেক্ষী ও প্রশংসিত হচ্ছেন একমাত্র 
আল্লাহ । তিনি ইচ্ছা করলে তোমাদেরকে ধ্বংস করে অন্য মাখলুক সৃষ্টি করবেন। 
এটা তার কাছে মোটেই কঠিন কাজ নয়। তিনি বলেনঃ “যদি তোমরা তীর 
থেকে মুখ ফিরিয়ে নাও তবে তোমাদের পরিবর্তে তিনি অন্য কওমকে আনয়ন 
করবেন, অতঃপর তারা তোমাদের মত হবে না।” আবান ইবনে উসমান এই 
আয়াত সম্পর্কে বলেন যে, £১ মূলকেও বলা হয় এবং বংশকেও বলা হয়। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ১৮৮ পারাঃ ৮ 


29 239/773 NMo3a7233 70 


আল্লাহ পাকের উক্তি- 51০০৩১১১১০5 ৮০) অর্থাৎ হে 
মুহাম্মাদ (সঃ)! তাদেরকে তুমি জানিয়ে দাও যে, কিয়ামত সম্পর্কে তাদেরকে যে 
কথার ওয়াদা দেয়া হয়েছে তা অবশ্য অবশ্যই পালিত হবে। তোমরা আল্লাহকে 
অপারগ করতে পারবে না। তিনি তো এ কাজের উপর ক্ষমাতাবান যে, তোমরা 
মাটি হয়ে যাওয়ার পর এবং তোমাদের হাড়গুলো পচে গলে নষ্ট হয়ে যাওয়ার 
পরও তোমাদেরকে তিনি পুনরজীবিত করবেন । এই আয়াতের তাফসীরে ইবনে 
আবি হাতিম (রঃ) হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, নবী 
(সঃ) বলেছেনঃ “হে আদম সন্তান! যদি তোমরা জ্ঞানবান হও তবে নিজেদেরকে 
মৃতদের মধ্যে গণনা কর। কেননা, যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ! 
তোমাদেরকে যে বিষয় সম্পর্কে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা অবশ্যম্ভাবী এবং 
তোমরা আল্লাহকে অক্ষম ও দুর্বল করতে পারবে না৷” 


ইরশাদ হচ্ছে- হে নবী (সঃ)! তুমি তাদেরকে বলে দাও, তোমরা নিজ নিজ 
অবস্থায় আমল করতে থাক, আমিও আমল করছি । কার পরিণাম কল্যাণকর তা 
তোমরা শীঘ্রই জানতে পারবে । এটা ভয়ানক ধমক ও ভীতি প্রদর্শন । অর্থাৎ যদি 
তোমরা ধারণা করে থাক যে, তোমরা সঠিক পথেই রয়েছো তবে এঁ পথেই চল 
এবং আমিও আমার পথে চলছি । যেমন আল্লাহ পাক বলেনঃ “হে মুহাম্মাদ 
(সঃ)! যারা বিশ্বাস স্থাপন করে না তাদেরকে বলে দাও-তোমরা তোমাদের 
স্থানে আমল করে যাও এবং আমরাও আমল করে যাচ্ছি, তোমরা আমাদের 
জন্যে অপেক্ষা করতে থাক, আমরাও তোমাদের জন্যে অপেক্ষা করতে রয়েছি। 
শীঘ্রই তোমরা জানতে পারবে যে কার পরিণাম কল্যাণকর । জেনে রেখো যে, 
যালিমরা কখনও মুক্তি ও সাফল্য লাভ করতে পারবে না!” আল্লাহ তাআলা স্বীয় 
রাসূল (সঃ)-এর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছেন, তাঁর জন্যে বহু শহর জয় 
করিয়েছেন, দেশসমূহের উপর তাকে ক্ষমতা প্রদান করেছেন, বিরুদ্ধবাদীদের 
মাথা নীচু করিয়েছেন, মক্কার উপর তাকে বিজয়ী করেছেন, সারা মক্কাবাসীর 
উপর তাকে বিজয় দান করেছেন এবং সমস্ত আরব উপদ্বীপের উপর তার শাসন 
কায়েম করেছেন। অনুরূপভাবে ইয়ামন ও বাহরাইনের উপরও তার ক্ষমতা 
প্রতিষ্ঠিত করেছেন। এ সবকিছু তার জীবদ্দশাতেই সংঘটিত হয়েছে। তার 
ইন্তেকালের পর খোলাফায়ে রাশেদীনের আমলে শহরসমূহ এবং বিভিন্ন 
ভূখণগ্ুগুলো বিজিত হতে থাকে । যেমন মহান আল্লাহ বলেনঃ “আল্লাহ লিপিবদ্ধ 
করে রেখেছেন- আমি এবং আমার রাসূল (সঃ) অবশ্যই জয়যুক্ত হবো, আল্লাহ 
ক্ষমতাবান ও প্রতাপশালী ৷” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ১৮৯ 


আল্লাহ তা'আলা বলেনঃ “আমি অবশ্যই স্বীয় রাসূল (সঃ) এবং মুমিনদেরকে 
পার্থিব জীবনেও সাহায্য করবো এবং আখেরাতেও সাহায্য করবো, যেই দিন 
অত্যাচারীদের ওযর তাদের কোনই উপকার করবে না, তাদের জন্যে রয়েছে 
অভিসম্পাত ও জঘন্য বাসস্থান ৷” আর এক জায়গায় তিনি বলেনঃ “যিকরের পর 
যাবূরে আমি লিখে দিয়েছিলাম যে, আমার সৎ বান্দারা যমীনের উত্তরাধিকারী 
হবে।” আর তিনি স্বীয় রাসূলদের সম্পর্কে খবর দিতে গিয়ে বলেনঃ “আমি 
রাসূলদের কাছে অহী পাঠিয়েছিলাম যে, যালিমদেরকে আমি অবশ্যই ধ্বংস করে 
দেবো, অতঃপর তাদের পরে আমি তোমাদেরকে (মুমিনদেরকে) ভূ-পৃষ্ঠে রাজত্ব 
দান করবো, এটা এ লোকদের জন্যে যারা আমাকে ভয় করে।” অন্য জায়গায় 
তিনি বলেনঃ “তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে ও ভাল কাজ করেছে তাদের 
সাথে আল্লাহ ওয়াদা করেছেন যে, তিনি তাদেরকে যমীনে তীর খলিফা বানাবেন 
যেমন তাদের পূর্ববর্তী লোকদেরকে স্বীয় খলিফা বানিয়েছিলেন, আর যে দ্বীনকে 
তিনি পছন্দ করেছেন সেই দ্বীনের উপর তাদেরকে পরিচালিত করবেন এবং 
ভয়ের পরে তাদের জীবনকে শান্তি ও নিরাপত্তার সাথে পরিবর্তন করবেন, কেননা 
তারা আমার ইবাদত করে এবং শির্ক করে না।” আল্লাহ তা'আলা উন্মতে 
মুহাম্মাদিয়াকে এই বিশেষত্ব দান করেছেন। সুতরাং প্রথম ও শেষ এবং প্রকাশ্য ও 
গোপনীয় সমস্ত প্রশংসা ও শুকরিয়া আল্লাহর জন্যে । 
১৩৬ । আর আল্লাহ যেসব শস্য ও 


পারাঃ ৮ 


পশু সৃষ্টি করেছেন,তারা 
(মুশরিকরা) ওর একটি অংশ 
আল্লাহর জন্যে নির্ধারিত করে 
থাকে, আর নিজেদের ধারণা 
মতে তারা বলে যে, এই অংশ 
আল্লাহর জন্যে এবং এই অংশ 
কিন্তু যা তাদের শরীকদের 
জন্যে নিধারিত হয়ে থাকে, তা 
তো আল্লাহর দিকে পৌছতে 
পারে না, পক্ষান্তরে যা 


“নপঠ ৬ ESA AA 
১ EL SAE 


PAA Sd / / 


(8 0 


i222 Ly dA) IBF 7/ 


lio, EY A UT 
oP td 
NSE) 


PAD ME Lot 


eC 


wwwi.islamfind.wordpress.com 


কাছে পৌছে থাকে, এই 239.922 
লোকদের ফায়সালা ও বন্টন lofe 
নীতি কতইনা খারাপ! 


এখানে আল্লাহ তা'আলার পক্ষ থেকে মুশরিকদেরকে তিরস্কার করা হচ্ছে 
যারা বিদআত, শির্ক ও কুফরী ছড়িয়ে দিয়েছিল এবং মাখলুকাতকে তার শরীক 
বানিয়ে ছিল। অথচ প্রত্যেক জিনিসেরই সৃষ্টিকর্তা হচ্ছেন সেই পাক 
পরওয়ারদিগার। এজন্যেই আল্লাহ তা'আলা বলেছেন-এ লোকগুলো জমির 
উৎপাদন এবং পশুর বংশ থেকে যা কিছু পাচ্ছে তার একটা অংশ আল্লাহর নামে 
নিধরিণ করছে এবং নিজেদের ভিত্তিহীন ধারণামতে বলছে; এই অংশ আল্লাহর 
জন্যে এবং এই অংশ আমাদের শরীকদের জন্যে । কিন্তু শরীকদের নামে যেগুলো 
রয়েছে সেগুলো তো আল্লাহর জন্যে খরচ করা হয় না, পক্ষান্তরে যেগুলো 
আল্লাহর নামে রয়েছে সেগুলো তাদের শরীকদের প্রয়োজনে ব্যয় করা হচ্ছে। 
হযরত ইবনে আব্বাস (রাঃ) এই আয়াতের তাফসীরে বলেন যে, আল্লাহ 
তা'আলার এই শত্রুরা যখন শস্যক্ষেত্র হতে শস্য উৎপাদন করতো কিংবা খেজুর 
বৃক্ষ হতে খেজুর লাভ করতো তখন তারা ওগুলোর কতক অংশ আল্লাহর বলে 
নির্ধারণ করতো এবং কতক অংশ মূর্তির নামে নিধরিণ করতো । অতঃপর 
যেগুলো মূর্তির নামে নির্দিষ্ট করতো সেগুলো রক্ষিত রাখতো । অতঃপর আল্লাহর 
জন্যে নির্ধারিত অংশ হতে যদি কোন কিছু মূর্তির জন্যে নির্ধারিত অংশে পড়ে 
যেতো তবে তা এঁ ভাবেই রেখে দিতো এবং বলতো-আল্লাহ সম্পদশালী, তিনি 
মূর্তির মুখাপেক্ষী নন। পক্ষান্তরে মূর্তির জন্যে নির্ধারিত অংশ হতে কোন কিছু 
আল্লাহর জন্মে নির্ধারিত অংশে পড়ে গেলে আল্লাহর অংশ হতে ওটা নিয়ে মূর্তির 
অংশ পূরণ করতো এবং বলতো-এটা আমাদের দেবদেবীরই হক এবং এরা 
দরিদ্র ও মুখাপেক্ষী । আল্লাহর জন্যে নির্ধারিত জমির পানি বেড়ে গিয়ে মূর্তির 
জন্যে নির্ধারিত কর্ষণকৃত জমিকে ভিজিয়ে দিলে তারা এরূপ হতে দিতো এবং 
ওটাকে মূর্তির জন্যেই নির্দিষ্ট করে দিতো । তারা “বাহিরা’,‘সায়েবা’, ‘হাম’ এবং 
‘ওয়াসীলা’ পশুগ্ুলোকে মূর্তির জন্যে নির্দিষ্ট করতো এবং দাবী করতো যে, 
আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই তারা এ পশুগুলো দ্বারা উপকার লাভ করা 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৯১ পারাঃ ৮ 


হারাম মনে করে থাকে । এই আয়াতে এই বিষয়ের উপরই আলোকপাত করা 
হয়েছে। 

ইবনে আসলাম বলেন যে, তারা আল্লাহর জন্যে নির্ধারিত কোন জন্তু যবাই 
করলে আল্লাহর নামের সাথে প্রতিমার নামও উচ্চারণ করতো । ঘটনাক্রমে যদি 
শুধু আল্লাহর নামই নেয়া হতো এবং প্রতিমার নাম না নেয়া হতো তবে তারা এঁ 
জবাইকৃত জন্তুর গোশত খেতো না । পক্ষান্তরে প্রতিমার জন্যে নির্ধারিত জন্তু 
যবাই করার সময় তারা আল্লাহর নাম নিতো না, শুধু প্রতিমার নাম নিতো । 
অতঃপর তিনি £৫ 4“, (অর্থাৎ তাদের ফায়সালা ও বন্টননীতি কতইনা 
জঘন্য!) এই আয়াতটি পাঠ করেন। 


প্রথমে তো তারা বনণ্টনেই ভুল করেছে। কেননা, আল্লাহ তা‘আলাই প্রত্যেক 
জিনিসের প্রতিপালক ও সৃষ্টিকর্তা । তিনিই রাজ্যাধিপতি । সবকিছুই তার ক্ষমতার 
মধ্যে । তিনি ছাড়া অন্য কেউ মা’বৃদ নেই । সবকিছু তার ইচ্ছাধীন । এরপর যে 
বিকৃত বন্টন তারা করলো সেখানেও তারা সঠিক" পন্থা অবলম্বন করলো না, বরং 
তাতেও যুলুম ও অন্যায় করলো । যেমন আল্লাহ তা'আলা বলেনঃ “তারা আল্লাহ্‌র 
জন্যে নির্ধারণ করলো কন্যা, আর নিজেদের জন্যে নির্ধারণ করলো পুত্র!” আল্লাহ্‌ 
পাক আরও বলেনঃ “তারা আল্লাহর বান্দাদেরকেই তার পুত্র বানিয়ে দিলো! 
মানুষ বড়ই অকৃতজ্ঞ ।” আর এক জায়গায় তিনি বলেনঃ “তোমাদের জন্যে ছেলে 
আর আল্লাহর জন্যে মেয়ে, এটা অত্যন্ত অপ্রীতিকর ও বেচঢংগা বণ্টনই বটে!” 


১৩৭ । আর এমনিভাবে অনেক F p 
মুশরিকের দৃষ্টিতে তাদের BH IIUT, rv 
শরীকরা তাদের সন্তান _ 
হত্যাকরণকে শোভনীয় করে 22) CRC ET 
সর্বনাশ করতে পারে এবং JE CS Br i ৰ 
2 3 327 255 
তাদের কাছে তাদের ধমকে es Hh 


* খাওলান গোত্রের ‘আম্মে আনাস’ নামক একটি প্রতিমা ছিল। তারা ওর জন্যে অংশ নির্ধারণ 
করতো এবং আল্লাহর জন্যেও অংশ নির্ধারণ করতো । অতঃপর আল্লাহর জন্যে নির্ধারিত 
অংশের মধ্যে ওর অংশের কিছুটা পড়ে গেলে তারা ওকে ওটা ফিরিয়ে দিত এবং বলতোঃ 
‘এটা দুর্বল মা’বৃদ এভাবেই সুহাইলী ইবনে ইসহাক হতে এটা বর্ণনা করেছেন। এই 
খাওলান গোত্রের লোকেরা হচ্ছে আমর ইবনুল হারিস ইবনে কুযাআর বংশধর । 


[Vd 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৯২ পারাঃ ৮ 


পারে, আল্লাহ চাইলে তারা / Vet > 2/4 
এসব কাজ করতে পারতো না ে oh rsd pt 
সুতরাং তুমি তাদেরকে এবং 2237234 cr 23217033377 
তাদের ভ্রান্ত উক্তিগ্ুলোকে O37 be) 2245 REY 
ছেড়ে দাও । 


আল্লাহ পাক বলেনঃ শয়তানরা যেমন তাদেরকে বলেছে যে, আল্লাহর জন্যে 
প্রতিমাদের থেকে পৃথক একটা অংশ নির্ধারণ করা একটা পছন্দনীয় কাজ তদ্রপ 
দরিদ্র হয়ে যাওয়ার ভয়ে সন্তানদেরকে হত্যা করা এবং লজ্জার ভয়ে কন্যাদেরকে 
জীবিত প্রোথিত করা তাদের কাছে শোভনীয় করেছে। তাদের শরীক শয়তানরাই 
তাদেরকে পরামর্শ দিতো যে, তারা যেন দরিদ্র হয়ে যাওয়ার ভয়ে তাদের 
সন্তানদেরকে জীবিত প্রোথিত করে। হয় তাদের ধ্বংস করার নিয়তই থাকতো 
অথবা ওটাকে তারা একটা ধর্মীয় কাজ মনে করতো । আর তাদের কাছে দ্বীন 
সন্দেহপূর্ণ হয়ে গিয়েছিল । যেমন আল্লাহ তা'আলা বলেনঃ “যখন তাদেরকে কন্যা 
সন্তানের সুসংবাদ দেয়া হয় তখন অসস্তুষ্টির কারণে তাদের মুখ কালো হয়ে 
যায়। লজ্জার কারণে লোকদের থেকে আত্মগোপন করে থাকে” যেমন মহান 
আল্লাহ বলেনঃ “যখন জীবিত প্রোথিতা মেয়েদেরকে জিজ্ঞেস করা হবে-কোন্‌ 
পাপের কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল। (তখন তোমরা কি জবাব 
দেবে)?” তাছাড়া তারা এজন্যেও সন্তানদেরকে হত্যা করতো যে, দরিদ্র হয়ে 
যাওয়ার ভয় তাদেরকে ধরে বসতো এবং তাদেরকে প্রতিপালন করতে মাল ধ্বংস 
হয়ে যাওয়ার তারা ভয় করতো । এসব ছিল শয়তানেরই কারসাজী । 


এরপর আল্লাহ পাক বলেন ঃ যদি আল্লাহ চাইতেন তবে তারা এইরূপ 
করতো না। অর্থাৎ যা কিছু হচ্ছে সবই তার ইচ্ছাতেই হচ্ছে। এর মধ্যে রয়েছে 
পূর্ণ নৈপুণ্য । তার কাজে কেউ প্রতিবাদ করতে পারে না। অতঃপর আল্লাহ 
তা'আলা স্বীয় নবী (সঃ)-কে বলেনঃ হে নবী (সঃ)! তুমি তাদেরকেও ছেড়ে দাও 
এবং তাদের মিথ্যা মা'বৃদদেরকেও ছেড়ে দাও ৷ আল্লাহ তা'আলা তোমাদের ও 
তাদের ফায়সালা করবেন। 
১৩৮ । আর তারা (নিজেদের 

বাতিল ধারণা মতে) বলে £799 5 DG, -\VA 

থাকে যে, এই সব বিশেষিত 7 > 

পশু ও বিশেষিত ক্ষেতের »'প52- £ CLI 


ফসল সুরক্ষিত, কেউই তা £44৩০৭ ১৮%, ১ > 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন'আম ৬ ১৯৩ পারাঃ ৮ 


ভক্ষণ করতে পারবে না, তবে 

যাদেরকে আমরা অনুমতি দিব 24০29, 247? 

(তারাই ভক্ষণ করতে পারবে), ৩১-৮ Hee 
আর (তারা বলে) এই বিশেষ IEG He 
পশুগুলোর উপর আরোহণ করা 5,5১১.০০, 2b 
ও ভার বহন নিষেধ করে দেয়া , 
হয়েছে, আর কতগুলো বিশেষ 4. Bd VT Pa 
পশু রয়েছে যেগুলোকে যবাই 2-৮ 
করার সময় তারা আল্লাহর নাম 722 2b, 


উচ্চারণ করে না, (এসব কথা) 3-৮-5 
শুধু আল্লাহর প্রতি মিথ্যা EET 
আরোপ করার উদ্দেশ্যে Our [5S 


(বলে), আল্লাহ এসব মিথ্যা 
আরোপের প্রতিফল অতি- 
সত্বরই দান করবেন। 


হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, 22> ”, শব্দের অর্থ হচ্ছে হারাম বা 
নিষিদ্ধ অর্থাৎ যাকে তারা ‘ওয়াসীলা' 0 EE নতি তারা 
বলতোঃ এই পশু, এই ক্ষেত্রের ফসল হারাম, আমাদের অনুমতি ছাড়া এটা কেউ 
খেতে পারে না। তারা যে নিজেদের উপর এভাবে হারাম করে নিতো এবং 
কাঠিন্য আনয়ন করতো এটা শয়তানের পক্ষ থেকে ছিল, আল্লাহর পক্ষ থেকে 
ছিল না। ইবনে যায়েদ (রঃ) বলেন যে, তারা তাদের দেবতাদের খাতিরেই 
ওগুলো নিজেদের উপর হারাম করে নিয়েছিল। যেমন আল্লাহ পাক বলেনঃ 
“তোমাদের কি হয়েছে যে, যেটাকে আল্লাহ তোমাদের জীবিকা বানিয়েছিলেন 
সেটাকে তোমরা হারাম করে নিয়েছো এবং হারামকে হালাল করে নিয়েছে? হে 
নবী (সঃ)! তুমি তাদেরকে জিজ্ঞেস কর-আল্লাহ কি তোমাদেরকে এই নির্দেশ 
দিয়েছেন, না তোমরা তার উপর মিথ্যারোপ করছো?” অন্য জায়গায় তিনি 
বলেনঃ “আল্লাহর কাছে ‘বাহীরা’, “সায়েবা,’ ‘ওয়াসীলা’ এবং ‘হাম’-এর কোন 
সনদ নেই, কিন্তু এই কাফিররা আল্লাহর উপর মিথ্যারোপ করেছে এবং তাদের 
ধকাংশই কিছুই বুঝে না!” সুদ্দী (রঃ) বলেন যে, এঁ পশুগুলোকে বাহীরা, 
সায়েবা, ওয়াসীলা এবং হাম বলা হতো যেগুলোর পিঠে সওয়ার হওয়াকে তারা 
১. এটা হচ্ছে মুজাহিদ (রঃ), যহহাক (রঃ), সুদ্দী (রঃ), কাতাদাহ (রঃ), ইবনে যায়েদ (রঃ) 

প্রমুখ গুরুজনের উক্তি । 


১৩ ঢু 
wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন‘আম ৬ ১৯৪ পারাঃ ৮ 


নিজেদের উপর হারাম করেছিল, কিংবা এ পশুগুলোকে বলা হতো যেগুলোর 
উপর তারা আল্লাহর নাম নিতো না, ভূমিষ্ট হওয়ার সময়েও নয় এবং যবাই করার 
সময়েও নয়। আবু ওয়াইল বলেনঃ “কতগুলো পশুর উপর সওয়ার হওয়া হারাম 
ছিল এবং কতগুলো পশুর উপর আল্লাহর নাম নেয়া হতো না।” এই আয়াতে 
কোন্‌ পশু হারাম হওয়ার কথা বলা হয়েছে তা কি আপনারা জানেন? এর দ্বারা 
বাহীরা পশুগুলোকে বুঝানো হয়েছে, যেগুলোর উপর সওয়ার হয়ে তারা হজ্তে 
যেতো না, ওগুলোর উপর সওয়ার হতো না, বোঝা উঠাতো না, ওগুলোর দুধ পান 
করতো না এবং ওগুলোর দ্বারা বংশ বৃদ্ধিও করতো না। এ সবই হচ্ছে আল্লাহর 
উপর মিথ্যা অপবাদ । আল্লাহর এটা হুকুমও নয় এবং এটা আল্লাহর সন্তুষ্টি 
লাভের মাধ্যমও নয়। অতএব আল্লাহ তাদেরকে এই মিথ্যা অপবাদের শাস্তি 
প্রদান করবেন। 
১৩৯ । আর তারা be Bi 
থাকে যে, এ বিশেষ 22292 
পশুগুলোর গর্ভে যা কিছু sh 5 IG, Nr 
রয়েছে, তা বিশেষভাবে 99৪, ০ ০2/72] 
আমাদের পুরুষদের জন্যে ৬১5544 5৮ ০১ ১১৯ 
রক্ষিত; আর আমাদের a ae a Lo 
sl Pith SEB SACS? 
যদি হয়, তবে নারী- Me 0 2.234725 22.5 
Rl SEE Sh SLs i OR 


পারবে, তাদের কৃত এইসব L422? 2০ 
বিশেষণের প্রতিদান CES ত শি 

{ £ 97 
দিবেন, নিঃসন্দেহে তিনি 0m 


হচ্ছেন প্রজ্ঞাময়, সর্ববিদিত । 
হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, কাফিররা যে বলতো, ‘এই 
পশুগুলোর গর্ভে যা কিছু রয়েছে তা আমাদের পুরুষদের জন্যে নির্দিষ্ট ।' এর দ্বারা 
পশুর দুধ উদ্দেশ্য । তারা কোন কোন পশুর দুধ স্ত্রী লোকদের উপর হারাম করে 
দিতো এবং পুরুষেরা পান করতো । যদি বকরীর নর বাচ্চা পয়দা হতো তবে তা 
যবাই করে শুধু পুরুষ লোকেরাই খেতো, নারীদেরকে দিতো না । তাদেরকে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘'আম ৬ ১৯৫ পারাঃ ৮ 


বলতোঃ “তোমাদের জন্যে এটা হারাম ৷” মাদী বাচ্চা হলে ওটাকে যবাই করতো 
না, বরং পালন করতো । আর যদি মৃত বাচ্চা পয়দা হতো তবে পুরুষ নারী সবাই 
মিলিতভাবে খেতো। আল্লাহ এরূপ করতে নিষেধ করলেন। 


শা’বী (রঃ) বলেন যে, “বাহীরা’ পশুর দুধ শুধুমাত্র পুরুষেরাই খেতো। কোন 
পশু মরে গেলে পুরুষদের সাথে নারীদেরকেও অংশ দেয়া হতো । তাই ইরশাদ 
হচ্ছে যে, তাদের কৃত এইসব বিশেষণের প্রতিদান অতিসত্বরই তাদেরকে প্রদান 
করা হবে । যেমন আল্লাহ তা'আলা বলেনঃ - 


19793700 7 4119) 0), 2 323, 18997 / 7 
ES 5 be AEE Gs UY ES 


23320370 709 YL 7099/03/77 > 


-umdi 3 Y 23l Al de ark wl ol Xl hr Kx 

অর্থাৎ “তোমাদের রসনা যে মিথ্যা বলছে তা তোমরা বলো না যে, এটা 

হালাল এবং এটা হারাম, এই উদ্দেশ্যে যে, তোমরা আল্লাহর উপর মিথ্যা 

অপবাদ দেবে, নিশ্চয়ই যারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেবে তারা কখনও 
সফলকাম হবে না৷” (১৬৪ ১১৬) 


আল্লাহ পাক স্বীয় কাজে ও কথায় বড় বিজ্ঞানময় এবং তিনি স্বীয় বান্দাদের 
ভাল ও মন্দ কাজ সম্পর্কে পূর্ণ ওয়াকিফহাল ৷ সুতরাং তিনি তাদেরকে তাদের 
প্রতিদান পূর্ণরূপে প্রদান করবেন। 

১৪০ । যারা নিজেদের Leen Be 
সন্তানদেরকে মূর্খতা ও || 2 5-\. 
অজ্ঞানতার কারণে হত্যা AMAA 
করেছে, আর আল্লাহর সম্পর্কে sr be) 
মিথ্যা রচনা করে তার প্রদত্ত a A AT OA PO 
রিযিককে হারাম করে নিয়েছে, i ns 
তারা বাস্তবিকই ক্ষতিগ্রস্ত হয়ে 287 2/2005 
গেল, তারা নিশ্চিতরূপে পথভ্রষ্ট ৮৩ ৮১ Ssh 5 
হয়েছে, বস্তুতঃ তারা হিদায়াত A) 
গহণ করার পাত্রও ছিল না। O nite 
আল্লাহ পাক বলছেন যে, যারা এসব কাজ করে তারা ইহ্‌কালেও ক্ষতিগ্রস্ত 

এবং পরকালেও ক্ষতিগ্রস্ত । দুনিয়ার ক্ষতি এই যে, সন্তানদেরকে হত্যা করে তারা 

ফ্বংসের মুখে নিপতিত হলো, তাদের ধন-সম্পদে সংকীৰ্ণতা এসে গেল, আর 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ১৯৬ পারাঃ ৮ 


নিজেদের পক্ষ থেকে তারা যে নতুন প্রথা চালু করলো তার ফলে এ উপকারী 
বস্তুগুলো হতে তারা বঞ্চিত হয়ে গেল । পরকালে তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার স্বরূপ 
এই যে, তারা সবচেয়ে জঘন্য বাসস্থানের অধিকারী হলো । যেমন মহান আল্লাহ 
বলেনঃ “নিশ্চয়ই যারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয়, তারা কখনও 
সফলকাম হবে না, অল্প কয়েকদিন তারা দুনিয়ায় মজা উপভোগ করবে, অতঃপর 
তারই কাছে তাদেরকে ফিরে যেতে হবে, তারপর তাদের কুফরীর কারণে 
তাদেরকে কঠিন শাস্তির স্বাদ গহণ করতে হবে।” হযরত ইবনে আব্বাস (রাঃ) 
বলেনঃ “যদি তোমরা আরবদের মূর্খতা ও অজ্ঞতার পরিচয় লাভ করতে আগ্রহী 


A227 


ডে বল আনখাছর একা! ত্রিশ আয়াতের পরে পাঠ কর | > 


rh 0% 


dsl Ls -এই আয়াত ৷” * 


১৪১ । আর সেই আল্লাহই নানা 
প্রকার বাগান ও গুল্মলতা সৃষ্টি 


j 
wd cI Sy 


ss UDP NEN 


কাণ্ডের উপর সন্নিবিষ্ট হ্য়, 292247 *্পৰ্ঠ 2995 
আর কতক কাণ্ডের উপর ঠা 
সন্নিবিষ্ট হয় না, আর খেজুর pando 

বৃক্ষ ও শস্যক্ষেত্ৰ যাতে বিভিন্ন EE 
প্রকারের খাদ্যবস্তু উৎপন্ন হয়ে BL, 324 927 
থাকে, আর তিনি যয়তুন 3০১ = 
(জলপাই) ও আনারের ১, ০3০ ১০৪ 
(ডালিমের) বৃক্ষও সৃষ্টি এ 
করেছেন যা দৃশ্যতঃ অভিন্ন ** Le 2 


হলেও স্বাদে বিভিন্ন, এইসব 
ফল তোমরা আহার কর যখন 
ওতে ফল ধরে, আর ওতে 
শরীয়তের নির্ধারিত যে অংশ 


১. এটা ইমাম বুখারী (রঃ) মানাকিব বা রাসূলুলাহ (সঃ)-এর পরিবারবর্গ ও সাহাবীগণের 
প্রশংসায় বর্ণনা করেছেন এবং ইবনে মিরদুওয়াই (রঃ) এই আয়াতের তাফসীরে এটা 


তাখরীজ করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


¥ 
করে সীমালজ্ঘন করো না, ৩৩৩১৮১) 
নিশ্চয়ই তিনি (আল্লাহ) AE: 
অপব্যয়কারী ও সীমালঙ্ঘন eV 
কারীকে ভালবাসেন না । od 


১৪২ । আর চতুষ্পদ জত্তুগুলোর _,, _ 
মধ্যে কতগুলো (উঁচু আকৃতির) NII - NEY 
ভারবাহী রয়েছে, আর oe 
কতগুলো রয়েছে ছোট A 2 Es eS 

গোশত খাওয়ার ও a eer Gd Eo 
চামড়া দ্বারা বিছানা বানাবার » ০2 122 229 6/74 
যোগ্য, আল্লাহ যা কিছু দান hl hs SS, 


করেছেন তোমরা তা ভক্ষণ S238, 5375 
কর, আর শয়তানের পদাঙ্ক OU me SSL 
অনুসরণ করো না, নিঃসন্দেহে 

সে তোমাদের প্রকাশ্য শত্রু । 


আল্লাহ তা'আলা সমস্ত জিনিসেরই সৃষ্টিকর্তা । শস্য, ফল-ফলাদি এবং 
চতুষ্পদ জন্ত, যেগুলো মুশরিকরা ব্যবহার করতো এবং বিকৃতভাবে ওগুলো বন্টন 
করতঃ কোনটাকে হালাল, আর কোনটাকে হারাম বানিয়ে নিতো । এ সবই 
আল্লাহ তা‘আলাই সৃষ্টি করেছেন। এসব ফলের কতগুলো স্বীয় কাণ্ডের উপর 
সন্নিবিষ্ট হয় এবং কতগুলো কাণ্ডের উপর সন্নিবিষ্ট হয় না, এ সবগুলোরই তিনি 
সৃষ্টিকর্তা । ০+: হচ্ছে এসব গুলালতা যেগুলো পর্দার উপর চড়ানো অবস্থায় 
থাকে, যেমন আঙ্গুর ইত্যাদি । আর ৬: এ সব ফলদার বৃক্ষ যেগুলো 

ংগলে ও পাহাড়ে জন্বে। ওগুলো এক রকমও এবং বিভিন্ন রকমও হয়। অর্থাৎ 
দেখতে একরূপ কিন্তু স্বাদে পৃথক । আল্লাহ পাক বলেনঃ যখন গাছগুলোতে ফল 
ধরে তখন তোমরা সেই ফলগুলো ভক্ষণ কর । আর ফসল কাটার সময় গরীব 
মিসকীনদেরকে দেয়ার যে হক আছে তা আদায় কর কেউ কেউ এর দ্বারা ফরয 
যাকাত অর্থ নিয়েছেন। যখন সেই উৎপাদিত শস্য বা ফল ওযন বা পরিমাপ করা 
হবে সেই দিনই এই হক আদায় করতে হবে। পূর্বে লোকেরা এটা প্রদান করতো 
না । অতঃপর শরীয়ত এক দশমাংশ নির্ধারণ করে। আর যেটা শীষ বা গুচ্ছ থেকে 
খসে পড়বে সেটাও মিসকীনদের হক । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ১৯৮ পারাঃ ৮ 


হযরত জাবির ইবনে আব্ুল্লাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) 
বলেছেন-যার (উৎপাদিত) খেজুরের পরিমাণ দশ ওয়াসাকের” বেশী হবে সে 
যেন একটা গুচ্ছ মিসকীনদের জন্যে মসজিদে লটকিয়ে দেয়৷’ * 


হযরত হাসান বসরী (রঃ) বলেন যে, এটা হচ্ছে শস্য বা ফলের সদকাহ 
অথবা যাকাত আর যাকাত ছাড়াও গরীবদের জন্যে অতিরিক্ত হক রয়েছে। শস্য 
কাটার সময় যাকাত ছাড়াও এই অতিরিক্ত হক প্রদান করা হতো । সেই দিন যদি 
মিসকীন এসে যায় তবে অবশ্য অবশ্যই তাকে কিছু না কিছু দিতে হবে । তিনি 
বলেন যে, কমপক্ষে এক মুষ্টি করে দেয়া উচিত । আর যা শীষ থেকে বা গুচ্ছ 
থেকে পড়ে যাবে সেটাও মিসকীনেরই হক । সাঈদ ইবনে জুবাইর (রঃ) বলেন 
যে, এটা হচ্ছে যাকাত ফরয হওয়ার পূর্বের হুকুম যে, মিসকীনদের জন্যে ছিল 
এক মুষ্টি পরিমাণ এবং জীব-জন্তুর জন্যে ছিল চারা-ভুূষি, আর পতিতগুলোও 
ছিল মিসকীনদের হক । ইবনে মিরদুওয়াই (রঃ) বলেন যে, এগুলো ওয়াজিব 
ছিল। অতঃপর আল্লাহ তা'আলা এটা মানসূখ করে দেন এবং ওশর বা অর্ধ 
ওশরকে ওর স্থানে নিধরিণ করেন। ইবনে জারীর (রঃ)-ও এটাকেই পছন্দ 
করেছেন। আমি বলি যে, এটাকে মানসূখ বলা চিন্তা ভাবনার বিষয়ই বটে । 
কেননা, এটা এমনই একটা জিনিস যা মূলেই ওয়াজিব ছিল। তারপর 
বিস্তারিতভাবে ওর বর্ণনা দেয়া হয়েছে। আর কত দিতে হবে সেই পরিমাণ 
নির্ধারণ করা হয়েছে। বলা হয়েছে যে, এই যাকাত হিজরী দ্বিতীয় সনে ফরয 
হয়েছিল । আল্লাহ তাআলা এ লোকদের নিন্দে করেছেন যারা ফসল কাটতো 
কিন্তু তা থেকে গরীব মিসকীনদেরকে কিছুই দান করতো না। যেমন “সূরায়ে 
নূন’ -এ এক বাগানের মালিকের বর্ণনা দেয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেনঃ 
“যখন তারা শপথ করলো যে, নিশ্চয়ই প্রত্যুষেই ওর ফল পেড়ে নেবে। কিন্তু 
ইনশাআল্লাহ (আল্লাহ যদি চান) বললো না । অতএব, তোমার প্রভুর পক্ষ হতে 
এক পরিভ্রমণকারী (আপদ) ওতে বয়ে গেল, আর তারা ঘুমন্ত ছিল । অতঃপর 
প্রভাতে বাগানটি এমন হয়ে রইলো, যেমন শস্য কাটা ক্ষেত । অনন্তর প্রাতে 
একে অন্যকে ডাকতে লাগলো । নিজ নিজ ক্ষেতের দিকে প্রত্যুষেই চল, যদি ফল 
পাড়তে হয়। অনন্তর চুপি চুপি বলতে বলতে চলল, আজ কোন দরিদ্র তোমাদের 
১. ষাট সা’-এ এক ওয়াসাক। আর এক সা'’-এ হয় পাকি দু’সের এগারো ছটাক বা মতান্তরে 

তিন সের ছ'’ ছটাক। 
২. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) ও ইমাম আবূ দাউদ (রঃ) বর্ণনা করেছেন! এর ইসনাদ 

উত্তম ও মজবুত । 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন'আম ৬ . ১৯৯ পারাঃ ৮ 


কাছে আসতে পারবে না এবং নিজেদেরকে ওটা না দিতে সক্ষম মনে করে 
চললো । অতঃপর যখন বাগান দেখলো তখন তারা বলতে লাগলো-নিশ্চয়ই 
আমরা পথ ভুলে গেছি। বরং আমাদের ভাগ্যই বিরূপ হয়ে গেছে। তাদের 
মধ্যকার ভাল লোকটি বললো, আমি কি তোমাদেরকে বলিনি? এখন কেন ' 
(তাওবা ও) তাসবীহ্‌ (পাঠ) করছো না? সবাই বললো, আমাদের প্রভু পবিত্র, 
নিশ্চয়ই আমরা অপরাধী । অতঃপর একে অপরকে সম্বোধন করে পরস্পর 
দোষারোপ করতে লাগলো ৷ বলতে লাগলো, নিশ্চয়ই আমরা সীমালংঘনকারী 
ছিলাম ৷ সম্ভবতঃ আমাদের প্রতিপালক আমাদেরকে প্রতিদানে এতদপেক্ষা উত্তম 
বাগান দান করতে পারেন, আমরা আমাদের প্রতিপালকের দিকে ফিরে যাচ্ছি 
এভাবেই শাস্তি হয়ে থাকে, আর পরকালের শাস্তি এটা অপেক্ষা গুরুতর, কি 
ভালো হতো, যদি তারা জানতো!” 


772. 3222 270503 33 


আল্লাহ্‌ পাকের উক্তি 65৩০ 4 $5249 অর্থাৎ তোমরা অপব্যয় 
করে সীমালংঘন করো না, নিশ্চয়ই তিনি অপব্যয়কারী ও সীমালংঘনকারীকে 
ভালবাসেন না। অর্থাৎ দেয়ার ব্যাপারে প্রয়োজনের অতিরিক্ত দিতে শুরু করো 
না। কোন কোন লোক ফসল কাটার সময় এতো বেশী দান করতো যে, সেটা 


অপব্যয়ের মধ্যে পড়ে যেতো ৷ তাই মহান আল্লাহ বলেনঃ [৮5,597 অৰ্থাৎ 
অপব্যয় করো না। 


সাবিত ইবনে কায়েস স্বীয় খুরমা গাছের ফল পেড়ে ঘোষণা করে দেনঃ ‘আজ 
যে কেউই আমার কাছে আসবে আমি তাকেই প্রদান করবো” শেষ পর্যন্ত এতো 
বেশী লোক এসে নিয়ে গেল যে, একটা ফলও তার কাছে অবশিষ্ট রইলো না। 
সেই সময় এই আয়াত অবতীর্ণ হয় যে, আল্লাহ তা'আলা অপব্যয়কারী ও 
সীমালংঘনকারীকে ভালবাসেন না । ইবনে জুরাইজ বলেন, এর ভাবার্থ এই যে, 
প্রত্যেক কাজেই অপব্যয় ও সীমালংঘন নিষিদ্ধ । আয়াস ইবনে মু'য়াবিয়া (রঃ) 
বলেন যে, আল্লাহ তা'আলার আদেশ পালনের ব্যাপারে সীমা ছাড়িয়ে গেলেই 
সেটা ‘ইসরাফ’ হয়ে যাবে। সুদ্দী (রঃ) বলেন, এর ভাবার্থ হচ্ছে-এতো বেশী দান 
করো না যে, নিজে সবকিছু থেকে বঞ্চিত হয়ে যাও এবং দরিদ্র হয়ে পড় । 
মুহাম্মাদ ইবনে কা’ব (রঃ) বলেন, যাকাত দেয়া বন্ধ করো না, নতুবা আল্লাহর 
অবাধ্যতা অবশ্যম্ভাবী হয়ে পড়বে । সঠিক কথা এটাই যে, প্রত্যেক ব্যাপারেই 
বাড়াবাড়ি ও সীমালংঘন দূষণীয় । তবে এখানে যে বাড়াবাড়ি না করার কথা বলা 
হয়েছে তা খাওয়ার দিকে প্রত্যাবর্তিত, যা আয়াতের ধরনে অনুমিত হয়। যেমন 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ২০০ পারাঃ ৮ 


আল্লাহ পাক বলেনঃ যখন ফল পেকে যাবে তখন সেই ফল ভক্ষণ কর এবং ফসল 
কাটার সময় গরীবদেরকে তাদের হক প্রদান কর, আর সীমালংঘন করো না 
অর্থাৎ তোমরা খাওয়ার ব্যাপারে বাড়াবাড়ি করো না । কেননা, খুব বেশী খাওয়া 
বুদ্ধি-বিবেক ও দেহের পক্ষে ক্ষতিকর ৷ যেমন মহান আল্লাহ আর এক জায়গায় 
বলেনঃ “তোমরা খাও,পান কর, কিন্তু বাড়াবাড়ি করো না।” সহীহ বুখারীতে 
রয়েছে- “তোমরা বাড়াবাড়ি ও অহংকার প্রদর্শন বাদ দিয়ে খাও, পান কর এবং 
পরিধান কর ।” 
Ladd 2s/ 3272? 


মহামহিমাণ্িত আল্লাহর উক্তি- 2/53১১,->/০১৷১৪১ অৰ্থাৎ আল্লাহ 
তোমাদের জন্যে চতুষ্পদ জত্তু সৃষ্টি করেছেন, যা তোমাদের বোঝা বহন ও 
সওয়ারীর কাজে লাগে, যেমন উট ৷ দ্বারা ছোট ছোট গৃহপালিত জন্তু অথবা 
ছোট শ্রেণীর উট বুঝানো হয়েছে। হযরত ইবনে আব্বাস (রঃ) বলেন যে, 4,2 
শব্দ দ্বারা উট, ঘোড়া, খচ্চর, গাধা এবং ং সর্ব প্রকারের ভারবাহী পশু বুঝানো 
হয়েছে এবং $ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ছাগল মুজাহিদও (রঃ) এরূপই বলেছেন। 
ইবনে জারীর (রঃ) বলেন £ “আমার মনে হয় £2, বলার কারণ এই যে, ওটা 
নিম্ন দেহ বিশিষ্ট হওয়ার ফলে যেন যমীনের ‘ফারশ’ বা বিছানা হয়ে গেছে। 
যহহাক (রঃ) এবং কাতাদা (রঃ) বলেন যে, 0% হচ্ছে উট এবং গরু, আর 
৬: হচ্ছে ছাগল । আব্দুর রহমান ইবনে যায়েদ (রঃ)-এর ধারণা এই যে, te 
হচ্ছে সওয়ারীর জস্তু এবং 25 হচ্ছে ও পশু যাকে যবাই করে গোশত ভক্ষণ 
করা হয় বা ওর দুধ পান করা হয়। ছাগল বোঝা বহন করে না, বরং ওর 
গোশত খাওয়া হয় এবং ওর পশম দিয়ে কম্বল ও বিছানা বানানো হয়। আব্দুর 
রহমান এই আয়াতের যে তাফসীর করেছেন সেটাই সঠিক বটে, আল্লাহ পাকের 
উক্তিও এর সাক্ষ্য বহন করে । তিনি বলেন- 


7732, NA 338/ FG 13/703 3/797 PII AAS Dr 1027 
IHL nd CES Cal lr seth als Ue | 
732927 79 393937 7/39 70937 ALA 
ul 5 45) 0 el; 
অর্থাৎ “তারা কি লক্ষ্য করেনি যে, আমি তাদের জন্যে আমার (কুদরতের) 
হাতে বস্তুসমূহের মধ্যে চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, অতঃপর তারাই এসবের 
মালিক হয়ে যাচ্ছে। আর আমি এই চতুষ্পদ জত্তুগুলোকে তাদের বশীভূত করে 
দিয়েছি, অনন্তর ওর কতক তো তাদের বাহন এবং কতিপয়কে তারা ভক্ষণ করে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২০১ পারাঃ ৮ 


থাকে।” (৩৬৪ ৭১-৭২) আল্লাহ তা‘আলা অন্য জায়গায় বলেনঃ “এই 
পশুগুলোর মধ্যে তোমাদের জন্যে বড়ই শিক্ষণীয় বিষয় ও উপদেশ রয়েছে। 
ওদের রক্ত দ্বারা তৈরীকৃত দুধ আমি তোমাদেরকে পান করিয়ে থাকি । এটা খাঁটি 
দুধ, পানকারীদের জন্যে এটা কতই না সুস্বাদু । ওদের লোম ও পশম তোমাদের 
জন্যে পোষাকের কাজ দেয় এবং তোমাদের অন্যান্য প্রয়োজনে তোমরা তা 
ব্যবহার করে থাক” মহান আল্লাহ অন্য জায়গায় বলেনঃ “তিনিই আল্লাহ যিনি 
তোমাদের জন্যে চতুষ্পদ জস্তুগুলো সৃষ্টি করেছেন যে তোমরা কতগুলোর উপর 
আরোহণ কর, কতগুলোর গোশত ভক্ষণ কর” তোমাদের জন্যে অন্যান্য আরও 
উপকার রয়েছে। তোমরা ওদের দ্বারা তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করে থাক । 
তোমরা ওগুলোর উপর আরোহণ কর। আর তোমরা জাহাজে ও নৌকায় 
তোমাদের বোঝা চাপিয়ে থাক এবং সওয়ার হয়ে থাক । আল্লাহ তোমাদের কাছে 
নিজের কতই না নিদর্শন পেশ করছেন! তোমরা তার কোন্‌ নিদর্শনকে অস্বীকার 


করবে? 

আল্লাহ তা'আলার উজ্ি 55,6, 9 অৰ্থাৎ আল্লাহ তোমাদেরকে যে 
ফল ফলাদি, ফসল, চতুষ্পদ জন্তু ইত্যাদি প্রদান করেছেন সেগুলো তোমরা খাও, 
এগুলো আল্লাহই সৃষ্টি করেছেন এবং তোমাদের জীবিকা বানিয়েছেন। তোমরা 
শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না যেমন এই মুশরিকরা তার পদাঙ্ক অনুসরণ 
করেছে। তারা কোন কোন আহার্যকে নিজেদের উপর হারাম করে নিয়েছে। হে 
লোক সকল! শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অর্থাৎ তোমরা একটু চিন্তা 
করলেই তার শত্রুতা তোমাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে। সুতরাং তোমরাও 
শয়তানকে নিজেদের শক্ৰ বানিয়ে নাও । সে নিজের শয়তানী সেনাবাহিনী নিয়ে 
তোমাদের উপর আক্রমণ চালাচ্ছে, যেন তোমরা জাহান্নামের অধিবাসী হয়ে 
যাও । হে বানী আদম! শয়তান যেন তোমাদেরকে ফিৎনায় না ফেলে, যেমন সে 
তোমাদের পিতা-মাতাকে (আদম ও হাওয়াকে) জান্নাত থেকে বের করে 
দিয়েছিল এবং তাদের দেহ থেকে পোশাক সরিয়ে দিয়েছিল । ফলে তারা উলঙ্গ 
হয়ে পড়েছিল । আল্লাহ পাক বলেনঃ “তোমরা কি আমাকে ছেড়ে শয়তানকে ও 
তার সন্তানদেরকে বন্ধু বানিয়ে নেবে? অথচ তারাতো তোমাদের শক্রু। 
অত্যাচারীদের জন্যে বড়ই জঘন্য বিনিময় রয়েছে।” কুরআন পাকে এই বিষয়ের 
বহু আয়াত রয়েছে। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন'আম ৬ ২০২ পারাঃ ৮ 
১৪৩ ৷ এই পশুগুলো আট প্রকার 7 


রয়েছে, ভেড়ার একজোড়া স্ত্রী 
পুরুষ এবং বকরীর একজোড়া 
স্ত্রী পুরুষ, হে নবী (সঃ)! তুমি 
জিজ্ঞেস কর তো-আল্লাহ কি 
উভয় পুরুষ পশুগুলোকে হারাম 


করেছেন, না উভয় ন্ন্ত্রী' 


পশুগুলোকে, না স্ত্রী দু'টির গর্ভে 
যা আছে তা হারাম করেছেন? 
তোমরা জ্ঞানের সাথে আমাকে 
উত্তর দাও- যদি তোমরা 
সত্যবাদী হয়ে থাক । 

১৪৪ । আর উটের স্ত্রী পুরুষ দু’টি 
এবং গরুর স্ত্রী পুরুষ দু'টি পশু, 
তুমি তাদেরকে জিজ্ঞেস 
কর-আল্লাহ কি এ দু’টি পুরু্ষ 
পশুকে বা এ দু’টি স্ত্রী পশুকে 
হারাম করেছেন, অথবা স্ত্রী গরু 
ও উটের গর্ভে যা রয়েছে তা 
হারাম করেছেন? আল্লাহ যখন 
এসব পশু হালাল-হারাম 
হওয়ার বিধান জারি করেন 
তখন কি তোমরা হাযির ছিলে? 
যে ব্যক্তি বিনা প্রমাণে না 
জেনে মানুষকে বিভ্রান্ত করার 
উদ্দেশ্যে আল্লাহর নামে এরূপ 
মিথ্যা আরোপ করে তার চেয়ে 
বড় যালিম আর কে হতে 
পারে? আল্লাহ যালিমদেরকে 
সুপথ প্রদর্শন করেন না। 


2 ET 3/77 Ny 
al Ss HE -\£1 
A 

25 22/2 2 2/2 


Lal ead 7 


Ld 
27070222 (87 ) 


oY. Ey 
BMA oh a 2 ‘পণ id 
2 2 ENE HES 


“ত 2-৩) 
PP Ar 


2 
ul 
“2 


ajo t 
2S 


rls TG 


24“ 2 9+ RL পন্ডিত 


2/322 3// 


el ETE 


so FERIA dr 82322 
AUPE 3s Lh S 
/2 8 ৪/242) 


srl Ml oe) 


Af rr 
LEE 550) 
0 2 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২০৩ পারাঃ ৮ 


ইসলামের পূর্বে অজ্ঞ আরবরা কতগুলো পশু নিজেদের উপর হারাম করে 
নিয়েছিল এবং ওগুলোর শ্রেণী বিভাগ নিধরিণ করেছিল। অর্থাৎ “বাহীরা’, 
সায়েবা’, ‘ওয়াসীলা’, ‘হাম’ ইত্যাদি পশুগুলো। তারা এরূপ হারাম করে 
নিয়েছিল পশুগুলোর মধ্যেও এবং ফসল ফলাদির মধ্যেও । তাই আল্লাহ তা'আলা 
বলেনঃ তোমাদের এসব বাগান, শস্যক্ষেত্র, ভারবাহী পশু, আরোহণযোগ্য পশু 
ইত্যাদি সবকিছু আল্লাহই সৃষ্টি করেছেন। অতঃপর মহান আল্লাহ চতুষ্পদ 
জত্তুগ্ুলোর প্রকার বর্ণনা করলেন এবং বকরিরও বর্ণনা দিলেন যা সাদা রং এর 
হয়ে থাকে, মেষের বর্ণনা দিলেন যা কাল রং এর হয়। ওগুলোর নর ও মাদীরও 
বর্ণনা করলেন। তারপর উট নর ও মাদী এবং গরু নর ও মাদীর বর্ণনা দিলেন। 
তিনি এ সমুদয়. জন্তুর কোনটাই হারাম করেননি এবং এগুলোর বাচ্চাগুলোকেও 
না। কেননা, তিনি এগুলোকে বানী আদমের খাদ্য, সওয়ারী, বোঝা বহন, দুগ্ধপান 
ইত্যাদি বিভিন্ন প্রকারের উপকার লাভের জন্যে সৃষ্টি করেছেন। যেমন তিনি 
বলেনঃ এই পত্ুগুলোর মধ্য হতে আটি জোড়া তোমাদের জন্য অবতীর্ণ করেছি। 


20% 223974797 2//79377/72 


ELLY sale loc { -এটা দ্বারা কাফিরদের নিম্নের উক্তিকে খণ্ডন 
করা হয়েছেঃ “এই জন্তুগ্ুলোর পেটে যা রয়েছে তা শুধু আমাদের পুরুষদের 
জন্যে, আমাদের স্্্রীলোকদের জন্যে এটা হারাম ।” এখন আল্লাহ পাক বলেনঃ 
তোমরা যদি সত্যবাদী হও তবে আমাকে নিশ্চিত রূপে বল যে, যে জিনিসগুলো 
হারাম হওয়ার তোমরা ধারণা করছো, আল্লাহ কিরূপে ওগুলো তোমাদের উপর 

হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, আট জোড়ার মধ্যে দু'টি মেষ এবং 
দু'টি বকরির চার জোড়া হলো । আল্লাহ পাক বলেন-এগুলোর কোনটিকেই আমি 
হারাম করিনি । এদের বাচ্চা, তা নরই হোক অথবা মাদীই হোক, কোনটাকে 
হালাল এবং কোনটাকে হারাম কিরূপে বানিয়ে নিচ্ছ? যদি তোমরা সত্যবাদী হও 
EE ROT TT 


2\7 397772023992 


আল্লাহ পাকের উক্তিঃ i es le 2 es - -এর দ্বারা কাফির ও 
মুশরিকদেরকে ভর্ংসনা করা হচ্ছে যে, কিভাবে তারা মনগড়া নতুন নতুন কথা 
বলছে এবং নিজেরাই হারাম বানিয়ে নিয়ে আল্লাহ তা'আলার দিকে সম্বন্ধ লাগিয়ে 
দিচ্ছে। সুতরাং যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করতঃ জনগণকে বিভ্রান্ত 
করে, তাদের মত অত্যাচারী আর কে হতে পারে? এটা আমর ইবনে লুহাই 
ইবনে কামআ’ সম্পর্কে বলা হয়েছে। কেননা, সে-ই সর্বপ্রথম নবীদের দ্বীনকে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ২০৪ পারাঃ ৮ 


পরিবর্তন করে দিয়েছিল এবং “সায়েবা’, ‘ওয়াসীলা’, ‘হাম’ ইত্যাদির ই’তেকাদ 
বা বিশ্বাস সৃষ্টি করেছিল । হাদীস দ্বারাও এটা প্রমাণিত ৷ 


১৪৫ (হে মুহাম্মাদ সঃ)! তুমি 


বল-অহীর মাধ্যমে আমার 622 
হয়েছে তাতে কোন ce #25 22 


আহারকারীর জন্যে কোন বস্তু Ld 

হারাম করা হয়েছে- এমন _,, ১০% 

কিছু আমি পাইনি, তবে SSL ESOT 

মৃ তু, প্র Eo / 23 ERAS AAA 

শূৃকরের গোশত এবং যা 5 
র নামে যবাই করা pw 

য়নি, তা হারাম করা হয়ে AA EY 

আআ ES 

শরীয়ত বি EE 

Eee কত্ত eB 


ও সীমালজ্ঘনের উদ্দেশ্য Sd nde Ht 
ব্যতিরেকে নিরুপায় হয়ে পড়ে ILE bs 
(তার পক্ষে এটাও খাওয়া 975 59237 পনঠ/ঠে র্‌ 
বৈধ) কেননা, আল্লাহ Om) i SD ON 
ক্ষমাশীল ও অনুগ্রহশীল। 


মহান আল্লাহ স্বীয় রাসূল (সঃ)-কে সম্বোধন করে বলছেনঃ হে মুহাম্মাদ (সঃ)! 
যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে তার প্রদত্ত রিয্‌ককে হারাম করে 
নিয়েছে তাদেরকে তুমি বলে দাও-আমার উপর যে অহী অবতীর্ণ করা হয়েছে 
তাতে আমি এমন কিছুই হারাম পাইনি যা তোমরা হারাম করে নিয়েছো, 
এগুলো ছাড়া যেগুলো হারাম হওয়ার কথা বর্ণিত হয়েছে। আবার এ কথাও বলা 
হয়েছে, এর অর্থ হচ্ছে জীবজস্তুগুলোর কোনটিই আমি হারাম পাচ্ছি না, এগুলো 
ব্যতীত যেগুলোর হারাম হওয়ার বর্ণনা দেয়া হয়েছে। সুরায়ে মায়েদায় এর বর্ণনা 
দেয়া হয়েছে এবং হাদীসেও ওগুলোর হারাম হওয়ার বর্ণনা রয়েছে। কেউ কেউ 
ওটাকেও মানসূখ বলেছেন । কিন্তু পরবর্তী অধিকাংশ মনীষীর মতে এটা মানসূখ 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন'আম ৬ ২০৫ পারাঃ ৮ 
নয়। কেননা, এতে তো মূলের বৈধতাকেও উঠিয়ে দেয়া অবশ্যন্তাবী হয়ে পড়বে। 


আর. 45% প্রবাহিত রক্তকে বলা হয় যদি এই আয়াতটি না থাকতো তবে 
লোকেরা ও রক্তও নিয়ে নিতো যা শিরাগুলোতে চলাচল করছে। যেমন 
ইয়াহুদীরা সেই.রক্তও নিয়ে থাকে। 

ইমরান ইবনে জারীর (রঃ) বলেনঃ “আমি আবু মুজলিয (রঃ)-কে রক্ত 
সম্পর্কে জিজ্ঞেস করলাম অর্থাৎ এ রক্ত সম্পর্কে যা মাথা, কণ্ঠ ইত্যাদির সাথে 
লেগে থাকে এবং রান্না করার সময় হাড়ির মধ্যে রক্তের যে লালিমা প্রকাশ পায়। 
তিনি উত্তরে বললেনঃ “আল্লাহ তো শুধু প্রবাহিত রক্ত খেতে নিষেধ করেছেন। 
যদি গোশতের সাথে রক্ত লেগে থাকে তবে তাতে কোন দোষ নেই৷” হযরত 
কাসিম (রঃ) হতে বর্ণিত আছে যে, হযরত আয়েশা (রাঃ) বন্য পশুর গোশত 
এবং হাঁড়ির ভিতরের রক্তকে দৃষণীয় মনে করতেন না এবং এই আয়াতটি পাঠ 
করতেন। * 


হযরত জাবির ইবনে আব্দুল্লাহ (রঃ)-কে জিজ্ঞেস করা হলোঃ “জনগণ ধারণা 
করছে যে, রাসূলুল্লাহ (সঃ) খায়বারের যুদ্ধের সময় পালিত গাধার গোশত খেতে 
নিষেধ করেছিলেন (এ সম্পর্কে আপনার অভিমত কি?) ।” তিনি উত্তরে বললেনঃ 
“হাকাম ইবনে আমর (রাঃ) রাসূলুল্লাহ (সঃ) থেকে এরূপ বর্ণনা করে থাকেন 
বটে, কিন্তু তাফসীরের সমুদ্র অর্থাৎ হযরত আব্বাস (রাঃ ) এটা অস্বীকার করেন 
বং La LCL NC SLI Ys -এই আয়াতটি শুনিয়ে 
ন 


হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, অজ্ঞতার যুগের লোকেরা 
কোন জিনিস খেত এবং কোন জিনিসকে মাকরূহ ও অপবিত্র মনে করে 
পরিত্যাগ করত । তাই মহান আল্লাহ স্বীয় নবী (সঃ)-এর উপর আহকাম অবতীর্ণ 
করলেন তিনি হালালকে হালাল এবং হারামকে হারাম বলে দিলেন। আর 
যেগুলো সম্পর্কে নীরবতা অবলম্বন করলেন সেগুলো খাওয়া মুবাহ। অতঃপর 
তিনি উক্ত আয়াতটিই পাঠ করলেন। * 


১. এটা ইবনে জায় (রঃ) হযরত আয়েশা রা£) হতে বর্ণনা করেছেন এবং ইবনে কালীর 
(রঃ) এটাকে সহীহ ও গারীব বলেছেন। 

২. এটা ইমাম বুখারী (রঃ), ইমাম আবু দাউদ (রঃ) এবং ইমাম হাকিম (রঃ) বর্ণনা করেছেন। 
৩. এটা ইবনে মিরদুওয়াই-এর ভাষা । ইমাম আবু দাউদ (রঃ) এটা বর্ণনা করেছেন। আর 
ত জত এর ইসনাদ বিশুদ্ধ কিন্তু তারা দু'জন এটাকে তাখরীজ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ২০৬ পারাঃ ৮ 


হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, হযরত সাওদা বিন্তে 
যামআ (রাঃ)-এর একটি বকরি মারা যায় । তিনি রাসূলুল্লাহ (সঃ) কে বলেনঃ 
“হে আল্লাহর রাসূল (সঃ)! আমার বকরিটি মারা গেছে।” তখন তিনি বললেনঃ 
“তুমি এর চামড়া দ্বারা মশক বানিয়ে নিলে না কেন?” হযরত সাওদা (রাঃ) 
বলেনঃ “বকরি মারা গেলে আমরা ওর চামড়া দ্বারা মশক বানিয়ে নিতাম ।” 
অতঃপর রাসুলুল্লাহ (সঃ) এই আয়াতটি পড়ে হযরত সাওদা (রাঃ)-কে বলেনঃ 
“মৃতজসত্তু, প্রবাহিত রক্ত এবং শুকরের মাংস খাওয়া হারাম । কিন্তু যদি তুমি 
মৃতজনস্তুর চামড়া দাবাগাত বা সংস্কার করে নাও তবে তা ব্যবহার করতে পার ।” 
হযরত সাওদা (রাঃ) তখন এ মৃত বকরিটির চামড়া দ্বারা মশক বানিয়ে নেন, যা 
বহুদিন পর্যন্ত তার কাছে ছিল। * 

সাঈদ ইবনে মানসূর (রঃ) নামীলা ফাযারী (রঃ) হতে বর্ণনা করেছেন যে, 
তিনি বলেনঃ “আমি (একদা) হযরত ইবনে উমার (রাঃ) -এর নিকটে ছিলাম, 
এমন সময় একটি লোক তাকে সজারুর গোশত খাওয়া সম্পর্কে জিজ্ঞেস করে। 
তিনি তখন উপরোক্ত আয়াতটিই পাঠ করেন (অর্থাৎ এ আয়াতে সজারু হারাম 
হওয়ার কোন উল্লেখ নেই ।) তখন তার পাশে উপবিষ্ট একজন বৃদ্ধ বললেনঃ 
“আমি হযরত আবু হুরাইরা (রাঃ) হতে শুনেছি যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, 
সজারু হচ্ছে খারাপ ও অশ্লীল জন্তুসমূহের মধ্যে একটি জন্তু!” তখন হ্যরত 
ইবনে উমার (রাঃ) বলেনঃ “নবী (সঃ) যদি এরূপ বলে থাকেন তবে সেরূপই 
হবে" * A A ‘ 

আল্লাহ পাকের উক্তি- ১% $5 :$ 1১১ অর্থাৎ কেউ যদি হারাম 
বস্তু খেতে বাধ্য হয় এবং একেবারে নিরুপায় হয়ে পড়ে, সে যে প্রবৃত্তির বশবর্তী 
হয়ে এটা করছে তা নয় এবং প্রয়োজনের অতিরিক্তও খাচ্ছে না, তবে তার জন্যে 
এটা খাওয়া বৈধ ৷ কেননা, আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু । এই আয়াতের তাফসীর 
সূরায়ে বাকারায় হয়ে গেছে এবং সেখানে পূর্ণ আলোকপাত করা হয়েছে। এই 
আয়াতের ধরনে বুঝা যায় যে, এখানে উদ্দেশ্য হচ্ছে মুশরিকদের মতবাদ খণ্ডন 
করা । তারা নিজেদের উপর কতগুলো বস্তু হারাম করে নেয়ার বিদআত চালু 
করেছিল। যেমন 'বাহীরা’, ‘সায়েবা’ ইত্যাদি পশুকে হারাম করণ । তাই 
১. হাদীসটি ইমাম আহমাদ (রঃ) তাখরীজ করেছেন এবং ইমাম বুখারী (রঃ) ও ইমাম নাসাঈ 

(রঃ) অনুরূপ বর্ণনা করেছেন। 
২. এটা ইমাম আবূ দাউদ (রঃ) সাঈদ ইবনে মানসূর (রঃ) হতে বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


₹ সূরাঃ আন'আম ৬ ২০৭ পারাঃ ৮ 


রাসুলুল্লাহ (সঃ) তাদেরকে সংবাদ দিয়ে দেন যে, এসব পশু হারাম হওয়ার কথা 
কোন জায়গাতেই উল্লেখ নেই৷ সুতরাং মুসলমানদের এগুলো খাওয়া থেকে 
বিরত থাকার কোনই প্রয়োজন নেই । শুধুমাত্র মৃতজস্তু, প্রবাহিত রক্ত ও শূকরের 

ংস খাওয়া নিষিদ্ধ । আর যে পশুকে গায়রুল্লাহর নামে জবাই করা হয়েছে 
সেটাও হারাম। এ কয়টি ছাড়া আল্লাহ আর কোনকিছুই হারাম করেননি। যা 
থেকে নীরবতা অবলম্বন করা হয়েছে সেটাও ক্ষমার্হ। তাহলে আল্লাহ যা হারাম 
করেননি ওটা তোমরা কোথা থেকে হারাম বানিয়ে নিচ্ছ? এরই ভিত্তিতে অন্যান্য 
জিনিসের অবৈধতা অবশিষ্ট থাকছে না, যেমন আলেমদের মশহুর মাযহাবে 
পালিত গাধা বা বন্য জন্তুর গোশত কিংবা থাবা বিশিষ্ট পাখীর গোশত বৈধ নয়, 
এ সবগুলোর অবৈধতা বাকী থাকছে না। 


১৪৬ ৷ ইয়াহুদীদের প্রতি আমি PEN LL 
সর্বপ্রকার নখ বিশিষ্ট জীব TSE ith 
হারাম করেছিলাম; আর গরু ও LEI? > JS 
ছাগল হতে তাদের জন্যে ০; 
উভয়ের চর্বি রাম ₹ 44157 পুরণ 

bl ও bi Me nhs CSAS A 
চর্বি, নাড়িতুঁড়ির চর্বি ও হাড়ের 4০৫০2 
সাথে মিশ্রিত চৰ্বি এই হারামের Lad hor2 cof I92233 
অন্তর্ভুক্ত ছিল না। তাদের = :;!৮!+1,; sl 4 
বিদ্রোহমূলক আচরণের জন্যে ৷, - ০/০2 
আমি তাদেরকে এই শাস্তি AFD ES 

L283 7 2 Ed 

Rll: ki আমি SAE SO 
ইরশাদ হচ্ছে-আমি ইয়াহুদীদের উপর সর্বপ্রকার নখ বিশিষ্ট জস্তু হারাম করে 
দিয়েছিলাম এবং গরু ও ছাগলের চর্বিও তাদের উপর হারাম করেছিলাম ৷ কিন্তু 
পিঠের চর্বি, নাড়িভূঁড়ির চর্বি এবং হাড়ের সাথে মিশ্রিত চর্বি এই হারামের 
অন্তর্ভুক্ত ছিল না। এই নখ বিশিষ্ট জীব হচ্ছে সেই পশু এবং পাখী যেগুলোর 
অঙ্গুলি কাটা কাটা এবং পৃথক পৃথক নয়। যেমন উট, উট পাখী, রাজ হাঁস এবং 
পাতি হাস । সাঈদ ইবনে জুবাইর (রঃ) বলেন যে, এর দ্বারা এ জন্তুগুলো উদ্দেশ্য 
যেগুলোর অঙ্গুলি চিরা ও ফাটা হয় না। আবার অন্য এক বর্ণনায় সাঈদ (রঃ) 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ২০৮ পারাঃ ৮ 


হতে এটাও বর্ণিত আছে যে, এর দ্বারা এ জন্তুগুলোকে বুঝানো হয়েছে যেগুলোর 
অঙ্গুলি বিচ্ছিন্ন ও পৃথক পৃথক । যেমন মোরগ ৷ কাতাদাহ (রঃ) বলেন যে, এর 
দ্বারা উট, উট পাখী, পাখী এবং মাছ উদ্দেশ্য । তার থেকে আর একটি বর্ণনা 
আছে যে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে পাখী ও পাতি হাঁস এবং অনুরূপভাবে এঁ 
জন্তুগুলো যেগুলো উম্মুক্ত অঙ্গুলি বিশিষ্ট নয়। সুতরাং ইয়াহুদীরা এসব জন্তু এবং 
পাখী খেত যেগুলো উন্ক্ত থাবা বিশিষ্ট । তারা বন্য গাধাও খেত না। কেননা, ওর 
থাবাও উটের মতই উনুুক্ত নয়। 

গরু এবং ছাগলের চর্বি দ্বারা এ চর্বি বুঝানো হয়েছে যা পাছার উপর 
পৃথকভাবে জমা হয়ে থাকে ইয়াহুদীরা বলত-“হযরত ইয়াকুব (আঃ) এগুলো 
হারাম মনে করতেন বলে আমরাও হারাম মনে করে থাকি ৷’ পিঠের চর্বি হারাম 
ছিল না। ইমাম আবূ জা’ফর (রঃ) বলেন যে, (/% শব্দটি বহুবচন ৷ একবচন 
হচ্ছে 15 শব্দ । পেটের মধ্যকার জিনিসগুলোকে 1, বলা হয়, যেমন 
নাড়িভুঁড়ি ইত্যাদি । হাড়ের সঙ্গে যে চর্বি মিশ্রিত থাকে সেটাও হালাল ছিল। 
অনুরূপভাবে পা, বক্ষ, মাথা এবং চোখের চর্বিও হালাল ছিল। আল্লাহ পাক 
বলেনঃ আমি যে তাদের উপর এই সংকীৰ্ণতা আনয়ন করেছিলাম তার 
কারণ টল তাদের বিহ ও বিরুদাচরণ ৷ যেমন ভিনি বলেনঃ £45! 2১ ৪) 

155 -অৰ্থাৎ “যে বস্তুগ্লো তাদের উপর পূর্বে হালাল ও 
Ea UOTE BEE SETAE SUE EEE 2 Ae 
ও বির্নদ্ধাচরণ করেছিল এবং অন্যদেরকে আল্লাহর পথে যেতে বাধা দিয়েছিল । 
সুতরাং এটা ছিল তাদের উপর আমার শাস্তি । আর এই শাস্তি প্রদানে আমি 
সত্যবাদী ও ন্যায়পরায়ণ ৷” (৪৪ ১৬6) 

ইবনে জারীর (রঃ) বলেন যে, ১১৯৯ CS -এর ভাবার্থ হচ্ছে-হে মুহাম্মাদ 
(সঃ)! এর অবৈধতা সম্পর্কে তোমাকে আমি যা বললাম এটাই সত্য ও সঠিক । 
. আর ইয়াহুদীরা যে বলছে হযরত ইয়াকুব (আঃ) ওগুলো হারাম মনে করতেন 
বলেই তারা হারাম মনে করছে এটা মোটেই সত্য নয়। 

হযরত উমার (রাঃ) যখন সংবাদ পান যে, সুমরা মদ বিক্রী করেছে তখন 
তিনি বলেন £ আল্লাহ সুমরাকে ধ্বংস করুন! সে কি জানে না যে, রাসূলুল্লাহ 
(সঃ) বলেছেনঃ “আল্লাহ ইয়াহুদীদের উপর অভিসম্পাত বর্ষণ করুন, কেননা 
তাদের উপর চর্বি হারাম করে দেয়া হয়েছিল, তখন তারা তা বের করে পরিষ্কার 
করতঃ বিক্রী করে দিতো । ” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ২০৯ পারাঃ ৮ 


হযরত জাবির ইবনে আব্দুল্লাহ (রঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “আমি 
রাসূলুল্লাহ (সঃ)-কে মক্কা বিজয়ের বছরে বলতে শুনেছি, নিশ্চয়ই আল্লাহ এবং 
তার রাসুল (সঃ) মদ্য, মৃত, শূকর এবং মূর্তির বিক্রয়ও হারাম করে দিয়েছেন ।” 
তখন জিজ্ঞেস করা হলোঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! মৃতজস্তুর চর্বি দ্বারা 
চামড়ায় তেল লাগানো, নৌকায় এ চর্বি মাখানো এবং ওটা জ্বালিয়ে আলো লাভ 
করণ সম্পর্কে আপনার মত কি?” উত্তরে তিনি বললেনঃ “না, ওটা হারাম ।” 
তারপর তিনি বললেনঃ “আল্লাহ ইয়াহুদীদেরকে ধ্বংস করুন! কেননা, যখন 
তাদের জন্যে চর্বি হারাম করে দেয়া হয় তখন তারা ওটা পরিষ্কার করে বিক্রী 
করতে শুরু করে এবং ওর মূল্য খেতে লাগে।”” 


হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন যে, রাসূলুল্লাহ 
(সঃ) বলেছেন-“আল্লাহ ইয়াহুদীদেরকে ধ্বংস করুন, তাদের উপর চর্বি হারাম 
করা হয়, তখন তারা ওটা বিক্রী করে এবং ওর মূল্য খেতে লাগে ।”* 


ইবনে মিরদুওয়াই (রঃ) হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেছেন 
যে, (একদা) রাসূলুল্লাহ (সঃ) মাকামে ইবরাহীমের পিছনে বসেছিলেন। এমন 
সময় তিনি স্বীয় চক্ষু আকাশের দিকে উঠিয়ে বলেনঃ “আল্লাহ ইয়াহুদীদের উপর 
অভিসম্পাত বৰ্ষণ করুন ।” একথা তিনি তিনবার বলেন । তার পর তিনি বলেনঃ 
“নিশ্চয়ই আল্লাহ তাদের উপর চর্বি হারাম করেছিলেন, তখন তারা ওটা বিক্রী 
করতঃ ওর মূল্য ভক্ষণ করে। অথচ আল্লাহ যখন কোন সম্পৃদায়ের উপর কোন 
জিনিস হারাম করেন তখন ওর মূল্যও তাদের উপর হারাম হয়ে যায়।”* 


ইমাম আহমাদ (রঃ) হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, 
রাসূলুল্লাহ (সঃ) মসজিদে হারামে হাজরে আসওয়াদের দিকে মুখ করে 
বসেছিলেন । এমন সময় তিনি আকাশের দিকে তাকিয়ে হেসে উঠেন । অতঃপর 
বলেনঃ “আল্লাহ ইয়াহুদীদের উপর অভিসম্পাত বর্ষণ করুন! তাদের উপর চর্বি 
হারাম করা হলে তারা ওটা বিক্রী করে এবং ওর মূল্য ভক্ষণ করে। অথচ, 
নিশ্চয়ই আল্লাহ যখন কোন কওমের উপর কোন কিছু হারাম করেন তখন ওর 
মূল্যও তাদের উপর হারাম হয়ে যায় ।”8 
১. একটি দল কয়েক পন্থায় এটা তাখরীজ করেছেন। 
২. এ হাদীসটি ইমাম বুখারী (রঃ) ও ইমাম মুসলিম (রঃ) বর্ণনা করেছেন। 
৩. এ হাদীসটি ইবনে মিরদুওয়াই (রঃ) ইবনে আব্বাস (রঃ) হতে মারফ্‌’ রূপে বর্ণনা 


করেছেন। 
8. ইমাম আহমাদ (রঃ) তার মুসনাদে এটা তাখরীজ করেছেন। 


728 | S 
wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২১০ পারাঃ ৮ 


হযরত উসামা ইবনে যায়েদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “আমরা 
আল্লাহর রাসূল (সঃ)-এর নিকট আগমন করি। সে সময় তিনি রুগু ছিলেন। 
আমরা তার ইয়াদত (রোগী পরিদর্শন) করছিলাম ৷ তিনি শায়িত ছিলেন এবং 
আপন চাদর দ্বারা স্বীয় মুখমণ্ডল ঢেকে ছিলেন। অতঃপর তিনি চাদর খানা সরিয়ে 
দিয়ে বলেনঃ “ইয়াহ্দীদের উপর চর্বি হারাম করা হলে তারা ওটা বিক্রী করে ওর 
মূল্য খেতে শুরু করে, সুতরাং আল্লাহ তাদেরকে ধ্বংস করুন! যা খাওয়া হারাম 
তা বিক্রী করাও হারাম!” 


১৪৭ । সুতরাং (হে নবী সঃ)! এ 
সব বিষয়ে যদি তারা তোমাকে >2%92?/-4*967 > 4 
মিথ্যাবাদী মনে করে তবে তুমি 1% JS JAAS SUS -\ EY 
বলে দাও-তোমাদের প্রভু 2.9/3, ১০৮723 
সুপ্রশস্ত করুণাময়, আর SN 
অপরাধী সনম্পৃ্দায় হতে তার _, EEE 2 
শাস্তিবিধান কখনই প্রত্যাহার op dle 
করা হবেনা । 
আল্লাহ তা‘আলা বলেনঃ হে মুহাম্মাদ (সঃ)! তোমার বিকরুদ্ধবাদী দল ইয়াহুদী 
এবং মুশরিকরা যদি তোমাকে মিথ্যা .প্রতিপন্ব করে তবে তাদেরকে বলে 
দাও-তোমাদের প্রভু বড়ই করুণাময়! একথা বলে তাদেরকে উৎসাহিত করা 
হচ্ছে যে, তারাও যেন তার সুপ্রশস্ত ও ব্যাপক করুণা যাষ্ঞগ করে, তাহলে রাসূল 
(সঃ)-এর অনুসরণের তাদেরকে তাওফীক প্রদান করা হবে। কেননা, যদি তিনি 
অনুগ্রহ না করেন তবে পাপী ও অপরাধীদের থেকে আল্লাহর শাস্তি কেউই টলাতে 
পারবে না। এখানে আগ্রহ উৎপাদন ও ভয় প্রদর্শন উভয়ই হচ্ছে। ভাবার্থ 
হচ্ছে-তোমরা রাসূল (সঃ)-এর বিক্দ্ধাচরণ কর না, নতুবা তার শাস্তিতে 
পাকড়াও হয়ে যাবে। সব জায়গাতেই আল্লাহ তা'আলা আগ্রহ উৎপাদন ও ভয় 
প্রদর্শন এক সাথেই এনেছেন। যেমন এই সূরার শেষে রয়েছে- “আল্লাহ সত্ব্র 
শাস্তি প্রদানকারী এবং ক্ষমাশীল ।” অর্থাৎ তিনি লোকদের পাপরাশি ক্ষমাকারী 
আবার তাদেরকে কঠোর শাস্তি প্রদানকারীও বটে ৷ অন্য জায়গায় তিনি বলেনঃ 
“হে নবী (সঃ)! আমার বান্দাদেরকে তুমি জানিয়ে দাও-আমি ক্ষমাশীল ও দয়ালু 
আর আমার শাস্তিও হচ্ছে অত্যন্ত যন্ত্রণাদায়ক ৷” অন্য জায়গায় তিনি বলেনঃ 
“তিনি পাপ মার্জনাকারী, তাওবা কবূলকারী এবং কঠোর শাস্তি প্রদানকারী ৷” 
আল্লাহ তা'আলা আর এক জায়গায় বলেনঃ “নিশ্চয়ই তোমার প্রভুর পাকড়াও 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২১১ 


পারাঃ ৮ 


অত্যন্ত কঠোর ৷ তিনিই প্রথমবার সৃষ্টি করেন এবং পুনর্বারও সৃষ্টি করবেন। আর 
তিনি অতিশয় ক্ষমাশীল, অত্যন্ত স্নেহ পরায়ণ।”’ এ সম্পর্কীয় বহু আয়াত 


রয়েছে। 
১৪৮। এই মুশরিকরা (তোমার 


কথার উত্তরে) অবশ্যই 
বলবে-আল্লাহ যদি চাইতেন 
তবে আমরা শির্ক করতাম না 
এবং আমার বাপ-দাদারাও 
করতো না, আর কোন 
জিনিসও আমরা হারাম 
করতাম না, বস্তুতঃ এভাবেই 
তাদের পূর্ব যুগের কাফিররা 
(রাসূলদেরকে) মিথ্যা প্রতিপন্ন 
করেছিল, শেষ পর্যন্ত তারা 
আমার শাস্তির স্বাদ গ্রহণ 
করতে বাধ্য হয়েছিল, তুমি 
জিজ্ঞেস কর-তোমাদের কাছে 
কি কোন দলীল প্রমাণ আছে? 
থাকলে আমার সামনে পেশ 
কর, তারা ধারণা ও অনুমান 
ব্যতীত আর কিছুরই অনুসরণ 
করে না, তোমরা সম্পূর্ণ 
আনুমানিক কথা ছাড়া আর 
কিছুই বলছো না । 

১৪৯। তুমি বলে দাও-সত্য 
ভিত্তিক পূর্ণাঙ্গ দলীল প্রমাণ 
তো একমাত্র আল্লাহরই রয়েছে, 
সুতরাং তিনি চাইলে তোমাদের 
সকলকেই হিদায়াত দান 
করতেন। 


29/3242 4 
sil ere -\£A 


ন? 2d 2w 2 


ELE {OL ET 


পএ2্তত০ব০ 32 


MEY EEN 


\ Lt 2/2 


Bd EM) 
ETE 


) LA » 


27028 


(EAE Ce ee 


#323 33/4 2 2w2f#,72 


GE MP 


A238 rs? ত 


TILE ING 


228970 ঠ 2224 


O LoS Yl 


) be 
2 9 22 Ww 23 
EME Hd 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২১২ পারাঃ ৮ 


১৫০। তুমি আরও বলে 
দাও-আল্লাহ এসব পশু হারাম 
করেছেন, এর সাক্ষ্য যারা 
দেবে সেই সাক্ষীদেরকে 
তোমরা নিয়ে এসো, তারা যদি 
সাক্ষ্য দেয় তবে তুমি তাদের 
সাথে সাক্ষ্য দিবে না, তুমি 
এমন লোকদের বাতিল ধ্যান 
ধারণার অনুসরণ করবে না 
যারা আমার আয়াতসমূহকে 
মিথ্যা প্রতিপন্ন করে, পরকালের 
প্রতি ঈমান আনে না এবং 
তারা অন্যান্যদেরকে নিজেদের 
প্রতিপালকের সমমর্যাদা দান 


22 039 NLS IPL 23 


RISES ls SS -\o. 


2 Cj A 23727 

BE de > a ol 54 
[3 

oad 23 7 


Ys ee ES 5 Lat 


i 
235 A $2 A 


2 w 2 
iS nll —- 


A 
A238 2993 corsa wpe } 3 


EE GS 


Ezos3 sc2wrod3 “ls 


Ou En 22 


g 


করে। 


এখানে একটা বিতর্কের অবতারণা করা হয়েছে এবং মুশরিকরা নিজেদের 
শির্ক ও হালালকে হারাম করে নেয়া সম্পর্কে যে সন্দেহ পোষণ করতো, আল্লাহ 
পাক তার বর্ণনা দিয়েছেন। তিনি তাদের শির্ক ও হারাম করে নেয়া সম্পর্কে 
তাদেরকে অবহিত করছেন। সেই সন্দেহ ছিল এই যে, তারা বলতো-আল্লাহ 
ঈমানের তাওফীক প্রদানে সক্ষম ছিলেন এবং আমাদের প্রতিবন্ধক হয়ে তিনি 
আমাদেরকে কুফরী থেকে বিরত রাখতে পারতেন। কিন্তু এরূপ যখন তিনি 
করেননি তখন এটা প্রমাণিত হলো যে, তিনি এটাই চান এবং আমাদের এই 
কাজে তিনি সম্মত । তাই মহান আল্লাহ তাদের কথার উদ্ধৃতি দিয়ে বলেনঃ 
49/73/7739) Dr 
Ez 5,21 ৮:2 9} অৰ্থাৎ আল্লাহ চাইলে আমরা শির্ক করতাম 
না এবং আমাদের বাপ-দাদারাও না, না আমরা কোন জিনিসকে হারাম করে 
নিতাম ৷ অনুরূপভাবে তারা বলতোঃ 
39)2// 79) 2 9/07 3,7 
~~ bol 
অর্থাৎ “আল্লাহ যদি চাইতেন তবে আমরা তাদের ইব্যদত করতাম না।” 
(৪৩৪ ২০) সুতরাং আল্লাহ তা'আলা বলেনঃ 4 2 OS wis অৰ্থাৎ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ২১৩ পারাঃ ৮ 


“এরূপই তাদের পূর্ববর্তী লোকেরাও মিথ্যা প্রতিপন্ন করেছিল।” ভাবার্থ এই যে, 
এভাবেই পূর্ববর্তী লোকেরাও পথভ্রষ্ট হয়েছিল । আর এটা হচ্ছে খুবই নিম্নমানের, 
ভিত্তিহীন ও ছেলেমি যুক্তি । যদি এটা সঠিক হতো তবে তাদের পূর্ববর্তীদের উপর 
কখনও আল্লাহর শাস্তি আসতো না এবং তাদেরকে ধ্বংস করে দেয়া হতো না। 
আর মুশরিকদেরকে প্রতিশোধের শাস্তির স্বাদ গহণ করতে হতো না । আল্লাহ 
তা'আলা স্বীয় নবী (সঃ)-কে সম্বোধন করে বলেনঃ হে নবী (সঃ)! তুমি এ 
কাফির ও মুশরিকদেরকে বলে দাও-তোমরা কি করে জানতে পারলে যে, আল্লাহ 
তোমাদের কাজে সন্তুষ্ট? যদি তোমাদের এ দাবীর পিছনে কোন দলীল থাকে 
তবে তা পেশ কর । তোমরা কখনও এটা প্রমাণ করতে পারবে না । তোমরা শুধু 
অনুমান ও মিথ্যা ধারণার পিছনে পড়ে রয়েছ । ধারণা দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে 
বাজে বিশ্বাস । তোমরা শুধুমাত্র আল্লাহর উপর মিথ্যা আরোপ করছো। এই 
মুশরিকরা বলে- “আমরা শুধু এই উদ্দেশ্যে মূর্তির উপাসনা করছি যে, তাদের 
মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করবো । ” আল্লাহ বলেন যে, তারা তাদের 


মাধ্যমে কখনও আল্লাহ্র নৈকট্য লাভ করতে পারবে না৷ 
22/273 7 


1S 5 Le ad 7 আল্লাহ যদি চাইতেন তবে তারা শিরক করতো না । 
(৬৪ ১০৭) ভাবার্থ এই যে, আল্লাহ ইচ্ছা করলে সবাই যে হিদায়াত লাভ করতো 
এতে ক্লোন সন্দেহ নেই । সত্যভিত্তিক পূর্ণাঙ্গ দলীল প্রমাণ তো একমাত্র 
আল্লাহরই রয়েছে। তিনি ইচ্ছা করলে সবাই সুপথ প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ্‌ 
তা'আলা বলেন, হে মুহাম্মাদ (সঃ)! তুমি বলে দাও যে, আল্লাহর হুজ্জত বা দলীল 
হচ্ছে পূণাঙ্গি দলীল এবং তার হিকমত হচ্ছে পূর্ণাঙ্গ হিকমত ৷ কে যে হিদায়াত 
লাভের অধিকারী এবং কে পথভ্রষ্ট হওয়ার যোগ্য তা তিনিই ভাল জানেন। 
সবকিছুই তার ক্ষমতা ও ইচ্ছার মধ্যে রয়েছে। তিনি মুমিনদের প্রতি সন্তুষ্ট এবং 
কাফিরদের প্রতি অসন্তুষ্ট । তিনি ইচ্ছা করলে ভূ-পৃষ্ঠের সমস্ত লোকই ঈমান 
আনতো । তিনি চাইলে সবকে একই কওম ও একই জাতি বানিয়ে দিতেন। 
তিনি যে ওয়াদা করেছেন যে, জাহান্নাসকে তিনি দানব ও মানব দ্বারা পূর্ণ করবেন 
তার এ ওয়াদা পূর্ণ হবেই । বিদ্রোহী ও বিরুদ্ধবাদীদের কোনই দলীল নেই। তাই 
আল্লাহ পাক স্বীয় রাসূল (সঃ)-কে সম্বোধন করে বলেনঃ তুমি তাদেরকে বলে 
দাও-যদি তোমাদের দাবীর অনুকূলে সাক্ষী থাকে তবে তাদেরকে হাযির কর, 
যারা সাক্ষ্য দেবে যে হ্যা, আল্লাহ এসব জিনিস হারাম করেছিলেন। আর যদি 
তারা এ ধরনের মিথ্যাবাদী সাক্ষী হাযির করেও দেয় তবে হে নবী (সঃ)! তুমি 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ২১৪ পারাঃ ৮ 


কিনু এরূপ সাক্ষ্য দেবে না। কেননা তাদের এ সাক্ষ্য সম্পূর্ণ মিথ্যা ও 
প্রতারণামূলক ৷ তুমি এ লোকদের সঙ্গী হয়ো না যারা আমার আয়াতসমূহকে 
মিথ্যা প্রতিপন্ন করে, আখিরাতের উপর বিশ্বাস রাখে না এবং স্বীয় প্রভুর দিক 
থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্যদেরকে তার শরীক ও সমকক্ষ বানিয়ে নেয়। 


১৫১ । (হে মুহাম্মাদ সঃ)! এ 
লোকদেরকে বল-তোমরা 
এসো! তোমাদের প্রতিপালক 
তোমাদের প্রতি কি কি 
বিধি-নিষেধ আরোপ করেছেন, 
তা আমি তোমাদেরকে পাঠ 
করে শুনাবো, আর তা এই যে, 


ABara rod 23 
4 CPS $5 -\0) 


236222 23//239, 


TEE CET ON 


EL PAA EES Pd 


fe Gs nls Ct 


তোমরা তার সাথে কাউকেও 
শরীক করবে না, পিতা মাতার 
সাথে সদ্ব্যবহার করবে, 
দরিদ্রতার ভয়ে নিজেদের 
সন্তানদেরকে হত্যা করবে না, 
কেননা আমিই তোমাদেরকে ও 
তাদেরকে জীবিকা দিবো, আর 
অশ্ৰলীল কাজ ও কথার নিকটেও 
যেও না, তা প্রকাশ্যই হোক বা 
গোপনীয়ই হোক, আর আল্লাহ 
যার হত্যা নিষিদ্ধ করেছেন; 
যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা 
করো না, এসব বিষয় আল্লাহ 
তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, 
যেন তোমরা অনুধাবন করতে 
পার। 


(2 2w23 A237 33240 7 
EX CSA LA Yy 
ALE 
Y ll 5) 
PAA Pl A272 2d 
Ls TE” 


BAA Dorr EAE AEA 


a ৫ 
435 72> 
ed So Lt 

Lo Cy 


sre; I 3 


22 240334 


O Lys 


হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেন যে, যে ব্যক্তি রাসূলুল্লাহ (সঃ)-এর শেষ 
অসিয়তের প্রতি লক্ষ্য করতে চায় সে যেন উল্লিখিত আয়াতগুলো পাঠ করে। 
হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, সূরায়ে আন‘আমে কতগুলো আয়াত 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২১৫ পারাঃ ৮ 
রয়েছে স্পষ্ট মর্ম বিশিষ্ট এবং এগুলোই হচ্ছে কিতাবের মূল । অতঃপর তিনি 5 


LE -এই আয়াতটি পাঠ করেন । হযরত উবাদা ইবনে সামিত (রাঃ) হতে 
বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ ‘তোমাদের মধ্যে কে 
আমাদের কাছে তিনটি কাজের দীক্ষা গ্রহণ করবে?’ অতঃপর তিনি উক্ত আয়াত 
পাঠ করলেন। পাঠ শেষ করে তিনি বললেনঃ “যে ব্যক্তি এই কথাগুলো 
যথাযথভাবে পালন করবে, তার প্রতিদান আল্লাহর কাছে রয়েছে । পক্ষান্তরে যে 
ব্যক্তি এগুলো পালনে অবহেলা করবে, খুব সম্ভব আল্লাহ তাকে দুনিয়াতেই শাস্তি 
প্রদান করবেন । আর যদি তিনি শাস্তিটাকে পরকাল পর্যন্ত উঠিয়ে রাখেন তবে 
তখন তার মর্জির উপর নির্ভর করবে। ইচ্ছা করলে তিনি তাকে শাস্তি দিবেন, 
অথবা ক্ষমা করে দিবেন” এর তাফসীর নিম্নরূপঃ আল্লাহ তা'আলা স্বীয় রাসূল 
(সঃ)-কে বলেছেনঃ হে মুহাম্মাদ (সঃ)! এই মুশরিকদেরকে বলে দাও, যারা 
গায়রুল্লাহর উপাসনা করছে এবং আল্লাহর হালাল জিনিসকে হারাম করে নিচ্ছে, 
এবং তারা মনগড়া কথা বলছে, (তাদেরকে বলঃ) এসো, আমি তোমাদেরকে 
বলে দেই যে, আল্লাহ কোন্‌ জিনিসগুলোকে হারাম করেছেন। আমি এসব কথা 
ধারণা ও অনুমান করে বলছি না, বরং আল্লাহ আমার কাছে যে অহী করেছেন 
সেই অনুযায়ীই বলছি যে, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকেও শরীক বানিয়ে 
নিও না। আয়াতের ভাষার ধরনে বুঝা যাচ্ছে যে, এখানে $9 শব্দটি উহ্য 
রয়েছে, অর্থাৎ 3৬1% 2% 5 5% এইরূপ রয়েছে। এজন্ই আয়াতের 
শেষে রয়েছে- EAS RPE অর্থাৎ এসব বিষয় আল্লাহ 
তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেন তোমরা অনুধাবন করতে পার। 


সহীহ বুখারী ও সহীহ মুসলিমে হযরত আবু যার (রাঃ) হতে বর্ণিত আছে যে, 
রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “হযরত জিবরাঈল (আঃ) আমার কাছে এসে এ 
ংবাদ দিয়েছেন যে, যে ব্যক্তি শিরক না করা অবস্থায় মারা যাবে সে জান্নাতে 
প্রবেশ করবে ।” আমি বললামঃ যদিও সে ব্যভিচার করে অথবা চুরি করে তবুও 
কিঃ? তিনি উত্তরে বললেনঃ ‘হ্যা, যদিও সে ব্যভিচার করে অথবা চুরি করে৷’ 
আমি তিনবার এই প্রশ্ব করি। প্রতিবারেই তিনি এই উত্তরই দেন এবং 
তৃতীয়বারে বলেনঃ “যদিও সে ব্যভিচার করে, অথবা চুরি করে এবং মদ্যপান 
করে (তবুও সে জান্নাতে প্রবেশ করবে) । কোন কোন বর্ণনায় রয়েছে যে, 
ব্রাসূলুল্লাহ (সঃ)-কে তিনবার প্রশ্বকারী ছিলেন স্বয়ং হযরত আবূ যার (রাঃ) । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২১৬ পারাঃ ৮ 


তৃতীয়বারে রাসূলুল্লাহ (সঃ) হযরত আবূ যার (রাঃ)-কে বলেছিলেনঃ “হ্যা, আবু 
যার (রাঃ)-এর নাক ধূলায় ধূসরিত হোক, যদিও সে ব্যভিচার করে থাকে বা চুরি 
করে থাকে (তবুও জান্নাতে যাবে) ।” হযরত আবু যার (রাঃ) যখনই এ হাদীসটি 
শুনাতেন তখনই হাদীসটি পূর্ণরূপে বর্ণনা করার পর “আবু যার (রাঃ)-এর নাক 
ধূলায় ধূসরিত হোক” এ কথাটিও অবশ্যই বলতেন। 

হযরত আবু যার (রাঃ) হতে আরও বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেন, 
আল্লাহ তা‘আলা বলেন- “হে আদম সন্তান! যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে 
দু‘আ করবে এবং আমার কাছে আশা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি 
তোমাকে ক্ষমা করতে থাকবো যা কিছু গুনাহ তোমার দ্বারা হবে। আর আমি 
তোমার পাপরাশিকে মোটেই গ্রাহ্য করবো না। তুমি যদি আমার কাছে 
পৃথিবীপূর্ণ পাপরাশি নিয়ে আসো তবে আমি তোমাকে পৃথিবীপূর্ণ ক্ষমা প্রদান 
করবো, যদি তুমি আমার সাথে কাউকেও শরীক না করে থাক । যদি তোমার 
পাপরাশি আকাশ ভর্তিও হয় এবং তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা কর তবে 
আমি তোমাকে ক্ষমা করে দেবো” 

কুরআন কারীমে এর সাক্ষ্য মিলে । আল্লাহ তা'আলা বলেনঃ “নিশ্চয়ই আল্লাহ 
শিরকের পাপ ক্ষমা করবেন না, অন্যসব পাপ তিনি ইচ্ছা করলে ক্ষমা করবেন।” 
সহীহ মুসলিমে হযরত ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, যে ব্যক্তি 
আল্লাহর সাথে কাউকেও শরীক না করে মারা গেল সে জান্নাতে প্রবেশ করবে। 
এ সম্পক্কীয় কুরআনের আয়াত এবং হাদীস বহু রয়েছে। হযরত আবু দারদা 
(রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ “তোমরা শিরক করো 
না যদিও তোমাদেরকে কেটে টুকরো টুকরো করা হয় বা শূলে চড়ানো হয় অথবা 
আগুনে জ্বালিয়ে দেয়া হয়।” হযরত উবাদা ইবনে সামিত (রাঃ) হতে বর্ণিত, 
তিনি বলেনঃ “রাসূলুল্লাহ (সাঃ) আমাদেরকে সাতটি খাসলাতের বা অভ্যাসের 
অসিয়ত করেছিলেন। (তন্মধ্যে একটি এই যে,) তোমরা আল্লাহ্র সাথে 
কাউকেও শরীক করবে না, যদিও তোমাদেরকে জ্বালিয়ে দেয়া হয়, কেটে টুকরো 
টুকরো করে দেয়া হয় এবং শূলে চড়ানো হয় ।” * 

ইরশাদ হচ্ছে- LETS অর্থাৎ পিতা-মাতার সাথে সদ্ব্যবহার 
করবে। ভাবার্থ হচ্ছে-আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে, তোমরা 
তোমাদের পিতা-মাতার সাথে সৎ ও উত্তম ব্যবহার করবে । যেমন তিনি বলেনঃ 


১. হাদীসটি ইবনে মিরদুওয়াই (রঃ) ও ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ২১৭ পারাঃ ৮ 


G73 93/7/32 39 OHA AARNE 


UL! dlls i) Sf Las FL 5 3 


অর্থাৎ “তোমাদের প্রভু তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে, তোমরা একমাত্র 
তারই ইবাদত করবে এবং পিতা-মাতার সাথে ভাল ব্যবহার করবে।” (১৭৪২৩) 
আল্লাহ পাক সাধারণ ভাবে নিজের আনুগত্যের সাথে সাথে পিতা-মাতার সাথে 
সদ্ব্যবহার করাকে মিলিয়ে দিয়েছেন। যেমন বলেছেনঃ “আমার এবং স্বীয় 
হবে । আর যদি তারা উভয়ে তোমাকে এ কথার চাপ দেয় যে, তুমি আমার সাথে 
কোন বস্তুকে শরীক সাব্যস্ত কর, যার (উপাস্য হওয়ার) পক্ষে তোমার কাছে কোন 
প্রমাণ নেই, তবে তুমি তাদের কথা মানবে না এবং পার্থিব বিষয়ে সন্ভাবে 
সাহচর্য করে যাবে, আর এ ব্যক্তির পথে চলবে যেই ব্যক্তি আমার দিকে ‘রুজু’ 
হয় (ফিরে আসে), অনন্তর আমার দিকে তোমাদের ফিরে আসতে হবে। 

তঃপর পিতা-মাতার মুশরিক হওয়া সত্বেও তাদের অবস্থা হিসেবে তাদের সাথে 
সদ্ব্যবহার করার নির্দেশ আল্লাহ প্রদান করলেন। আল্লাহ তা'আলা আরও বলেনঃ 
“আমি বানী ইসরাঈলের কাছে অঙ্গীকার নিয়েছিলাম-তোমরা আল্লাহ ছাড়া আর 
কারো ইবাদত করবে না এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করবে৷” এ বিষয় 
সম্পর্কীয় বহু আয়াত রয়েছে। 


সহীহ বুখারী ও সহীহ মুসলিমে রয়েছে যে, ইবনে মাসউদ (রাঃ) জিজ্ঞেস 
করলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! কোন আমলটি উত্তম?” তিনি উত্তরে 
বললেনঃ “নামায সময় মত আদায় করা৷” ইবনে মাসউদ (রাঃ) বলেন, আমি 
বললাম, তারপর কোন্টি? তিনি জবাব দিলেনঃ “পিতা-মাতার সাথে সদ্ব্যবহার 
করা ।” আমি বললাম, তারপর কোন্টি? তিনি উত্তরে বলেনঃ “আল্লাহর পথে 
জিহাদ করা ।” হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেন, আমি যদি প্রশ্ন আরও 
বাড়াতাম তবে তিনি উত্তরও বাড়িয়ে দিতেন । হযরত উবাদা ইবনে সামিত (রাঃ) 
হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) তাকে বলেনঃ “হে ইবনে সামিত (রাঃ)! 
তুমি তোমার পিতা-মাতার অনুগত হয়ে যাও । যদি তারা ‘আমাদেরকে সারা 
দুনিয়া দিয়ে দাও’ একথাও বলে তবে সেটাও পালন কর” এ হাদীসটির ইসনাদ 
দুর্বল ৷ আল্লাহ তা'আলা সবচেয়ে ভাল জানেন 


230 /02323979337 739 30997421 5gs32, 


bls Sin os DL 5253391 1/৮55 ১ , দারিদ্তার ভয়ে তোমরা 
তোমাদের সন্তানদেরকে“হত্যা করো না, কেননা আমিই তোমাদেরকে ও 
তাদেরকে আহার্য দান করে থাকি । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২১৮ পারাঃ ৮ 


পিতা-মাতাকে নির্দেশ দিচ্ছেন-তোমরা দারিদ্রের ভয়ে তোমাদের ছেলে 
মেয়েদেরকে হত্যা করো না৷ শয়তানরা মুশরিকদেরকে বিভ্রান্ত করেছিল বলে 
তারা নিজেদের সন্তানদেরকে জীবন্ত প্রোথিত করতো । তারা লজ্জার ভয়ে কন্যা 
সন্তানদেরকে জীবস্ত গেড়ে ফেলতো । আবার দারিদ্রতার ভয়ে কোন কোন পুত্র 
সন্তানকেও হত্যা করতো । এ জন্যেই সহীহ বুখারী ও সহীহ মুসলিমে হযরত 
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি জিজ্ঞেস করেন, “হে 
আল্লাহর রাসূল (সঃ)! কোন পাপটি সবচেয়ে বড়?” তিনি উত্তরে বলেনঃ “তা 
হচ্ছে এই যে, তুমি আল্লাহর জন্যে শরীক স্থাপন করবে, অথচ তিনিই তোমাকে 
ee OTE SULA LOGE EN BE আমি বললাম, 
তারপর কোনটি? তিনি বলেনঃ “তুমি তোমার সন্তানকে হত্যা করবে এই ভয়ে 
যে, সে তোমার সাথে আহার করবে।” আমি বললাম, তারপর কোনটি? তিনি 
বললেনঃ “তা এই যে, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে 
পড়বে ৷” অতঃপর তিনি নিম্নের আয়াতটি আয়াতটি পাঠ করলেনঃ 


Loy 26/7? 72% 2388237 7 7 77 Lo 222977720 / 
SS ol Pl oli EEC 
4229/7 / 7/2 
- +2 5 


অর্থাৎ “যারা আল্লাহর সাথে অন্য কোন মা’বুদের উপাসনা করে না এবং 
আল্লাহ যাকে (হত্যা করা) হারাম করে দিয়েছেন, তাকে হত্যা করে না শরীয়ত 
সম্মত কারণ ব্যতীত, এবং ব্যভিচার করে না।”* (২৫৪ ৬৮) 

উপরে বর্ণিত ‘ফাকর’ বা দারিলদ্বকে ‘ইমলাক’ বলা হয়। এ জন্যেই আল্লাহ 
পাক সূরায়ে বানী ইসরাঈলে বলেনঃ “জীবিকা তো আমিই তাদেরকে এবং 
তোমাদেরকে দিয়ে থাকি।” ওখানে জীবিকার শুরুতে শিশুদের নাম নেয়া 
হয়েছে। কেননা, সেখানে ব্যবস্থাপনায় তারাই উদ্দেশ্য ছিল অর্থাৎ তাদেরকে 
জীবিকা পৌছানোর কারণে তোমরা দরিদ্র হয়ে যাবে এই ভয়ে তাদেরকে হত্যা 
করো না। কারণ সকলেরই জীবিকার দায়িত্‌ আল্লাহর উপর রয়েছে। কিন্তু 
এখানে যেহেতু দারিদ্র্য বিদ্যমান রয়েছে এ জন্যে এখানে বলেছেন, আমি 
তোমাদেরকে ও তাদেরকে জীবিকা দান করে থাকি । কারণ, এখানে গুরুত্বপূর্ণ 
কথা হচ্ছে তোমাদেরকে জীবিকা আমিই দান করেছি, সুতরাং নিজেদের 
জীবিকার ভয় করো না। 
১. এটা ইমাম বুখারী (রঃ) ও ইমাম মুসলিম (রঃ) আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে 

তাখরীজ করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২১৯ পারাঃ ৮ 


আল্লাহ তা'আলার উক্তি- $40, 246 251741 12% 3, অর্থাৎ 
তোমরা অশ্লীল কাজ ও কথার নিকটেও যেয়ো না, তা প্রকাশ্যেই হোক বা 
গোপনীয়ই হোক । যেমন তিনি অন্য জায়গায় বলেছেনঃ “হে নবী (সঃ) ! তুমি 
বলে দাও-আমার প্রতিপালক প্রকাশ্য ও গোপনীয় সমস্ত অশ্মীলতাই নিষিদ্ধ 
করেছেন, আর তোমরা অন্যায়, পাপ ও বিদ্রোহ থেকে বেঁচে থাক । আর বিরত 
থাক শিরক থেকে যার কোন সনদ নেই এবং এমন কিছু আল্লাহর দিকে সম্বন্ধ 
করা থেকে দুরে থাক যা তোমরা জান না।” এর তাফসীর আল্লাহ পাকের 13 
“& ৮,4) 2৬ -এই উক্তির মধ্যে করা হয়েছে। হযরত ইবনে মাসউদ (রাঃ) 
হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আল্লাহ অপেক্ষা লজ্জাশীল 
আর কেউ হতে পারে না। এ জন্যেই তিনি প্রকাশ্য ও গোপনীয় সমস্ত 
নির্লজ্জতাকে হারাম করে দিয়েছেন।”” সহীহ বুখারী ও সহীহ মুসলিমে বর্ণিত 
আছে যে, হযরত সা'দ ইবনে উবাদা (রাঃ) বলেছেনঃ “আমি যদি আমার স্ত্রীর 
সাথে কোন পর পুরুষকে (ব্যভিচারে লিপ্ত) দেখতে পাই তবে অবশ্যই তাকে 
তরবারী দ্বারা হত্যা করে ফেলবো ৷” রাসুলুল্লাহ (সঃ)-এর কানে এ সংবাদ 
পৌছলে তিনি বলেন, তোমরা কি সা'দ (রাঃ)-এর লজ্জাশীলতায় বিস্ময় বোধ 
করছো! আল্লাহর শপথ! আমি সা’দ (রাঃ) অপেক্ষা অধিক লজ্জাশীল এবং 
আল্লাহ আমার চেয়ে বেশী লজ্জাশীল। এ জন্যেই তিনি সমস্ত নির্লজ্জতাকে 
হারাম করে দিয়েছেন। 


w/?2 03 7472 L724 


AU b> nl 1 3, অৰ্থাৎ আল্লাহ যার হত্যা নিষিদ্ধ 
করেছেন, যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করো না। গুরুত্ব বুঝাবার জন্যেই 
আল্লাহ তা‘আলা পৃথকভাবে এর নিষেধাজ্ঞা আনয়ন করেছেন। নতুবা এটা 
প্রকাশ্য ও গোপনীয় নির্লজ্জতার নিষিদ্ধতারই অন্তর্ভুক্ত । সহীহ বুখারী ও সহীহ 
মুসলিমে হযরত ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) 
বলেছেনঃ “কোন মুসলমানের রক্ত হালাল নয় যে সাক্ষ্য প্রদান করে যে, আল্লাহ 
ছাড়া অন্য কোন মা’বূদ নেই এবং আমি আল্লাহর রাসূল । তবে তিনটির যে কোন 
একটি কারণে হত্যা করা যায় । (১) বিবাহিত ব্যভিচারী, (২) প্রাণের বিনিময়ে 
প্রাণ (অর্থাৎ হত্যার বিনিময়ে হত্যা) এবং (৩) দ্বীন পরিত্যাগকারী ও দলের মধ্যে 
বিচ্ছিন্নতা আনয়নকারী ৷” সহীহ মুসলিমের শব্দ নিম্নরূপ রয়েছে- 

১. ইমাম বুখারী (রঃ) ও ইমাম মুসলিম (রঃ) এ হাদীসটি বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন'আম ৬ ২২০ পারাঃ ৮ 


“যিনি ছাড়া কেউ উপাস্য নেই তার শপথ! কোন মুসলমান ব্যক্তির রক্ত 
হালাল নয়” পরবর্তী ভাষা একইরূপ ৷” আর ইমাম আবু দাউদ (রঃ) এবং ইমাম 
নাসাঈ (রঃ) হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সঃ) 
বলেছেনঃ “কোন মুসলমান লোকের রক্ত হালাল নয় তিনটির কোন একটি 
কারণ ছাড়া । (১) যদি কোন বিবাহিত (পুরুষ বা স্ত্রী) লোক ব্যভিচার করে তবে 
তাকে প্রস্তর নিক্ষেপে হত্যা করা হবে। (২) যদি কোন লোক কোন লোককে 
ইচ্ছাপূর্বক হত্যা করে তবে সেই হত্যার বিনিময়ে তাকে হত্যা করা হবে। (৩) 
যদি কোন লোক ইসলাম থেকে বেরিয়ে যায় এবং আল্লাহ্‌ ও তার রাসূল (সঃ) 
-এর বিরুদ্ধে যুদ্ধ করে তবে তাকে হত্যা করা হবে অথবা শূলী দেয়া হবে কিংবা 
দেশান্তর করা হবে।” 


আমীরুল মুমিনীন হযরত উসমান (রাঃ) যখন বিদ্রোহীগণ কর্তৃক পরিবেষ্টিত 
হন তখন তিনি তাদেরকে বলেনঃ “আমি রাসূলুল্লাহ (সঃ)-কে বলতে শুনেছি, 
তিনটির কোন একটি কারণ ছাড়া কোন মুসলমান লোকের রক্ত হালাল নয় । (১) 
যে ব্যক্তি ইসলাম গ্রহণের পর পুনরায় কাফির হয়ে গেল, (২) যে ব্যক্তি বিবাহিত 
হওয়া সত্ত্বেও ব্যভিচারে লিপ্ত হয়ে পড়লো এবং (৩) যে ব্যক্তি কাউকে অন্যায় 
ভাবে হত্যা করলো । তাহলে আল্লাহর শপথ! আমি কখনও ব্যভিচার করিনি, 
অজ্ঞতার যুগেও না এবং ইসলামের যুগেও না। আমি কখনও এ ইচ্ছা পোষণ 
করিনি যে, ইসলাম গ্রহণের পর এ দ্বীনের পরিবর্তে অন্য দ্বীন গ্রহণ করবো । আর 
আমি কখনও কাউকে হত্যাও করিনি। সুতরাং তোমরা আমাকে কিসের উপর 
ভিত্তি করে হত্যা করতে চাচ্ছ ?”২ যে অমুসলিমের সাথে চুক্তি হয়ে যাবে এবং 
যে হারবীকে (অমুসলিম দেশের অমুসলিম) ইসলামী রাষ্ট্রে বাস করার জন্যে 
নিরাপত্তা দেয়া হবে, তাদেরকে হত্যা করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। 
এমন কি এ ব্যাপারে ধমক ও ভীতি প্রদর্শন করা হয়েছে। ইমাম বুখারী (রঃ) 
হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, নবী (সঃ) 
বলেছেনঃ “যে ব্যক্তি চুক্তিকৃত কোন লোককে হত্যা করবে সে জান্নাতের সুগন্ধও 
পাবে না, অথচ জান্নাতের সুগন্ধ চল্লিশ বছরের পথের দূরত্ব থেকেও পাওয়া 


১. সহীহ বুখারী ও সহীহ মুসলিমের শব্দের মধ্যে পার্থক্য এই যে,সহীহ বুখারীতে  রয়েছেঃ 


CD DEAD A PAP AL) 76327 A EE 
007 1: 4 িষিহ দলিলে ৰঙে FANS TE sil 
কথাগুলো একইরূপ । 


২. RPh Sas ইমাম তিরমীযী (রঃ), ইমাম নাসাঈ (রঃ) এবং ইমাম 
ইবনে মাজাহ (রঃ) বর্ণনা করেছেন। ইমাম তিরমীযী (রঃ) বলেন যে, হাদীসটি হাসান । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২২১ পারাঃ ৮ 


যায়।” হযরত আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ 

“যে ব্যক্তি এমন কোন চুক্তিকৃত ব্যক্তিকে হত্যা করবে যার নিরাপত্তার যিশ্মাদার 

স্বয়ং 2 BU হয়ে গেছেন, সে ব্যক্তি জান্নাতের খোশবু পর্যন্ত পাবে 
13১ 422,24 eA 32 7/232 


না? his Sl eS £53 অর্থাৎ এসব বিষয় আল্লাহ তোমাদেরকে 
নির্দেশ দিয়েছেন, যেন তোমরা অনুধাবন করতে পার। 


১৫২ । আর পিতৃহীনগণ বয়ঃপ্রাপ্ত LE 
না হওয়া পর্যন্ত সদুদ্দেশ্য IL GIAESY Nor 
ব্যতীত তাদের বিষয় সম্পত্তির Tots Fe 
কাছেও যেও না, আর আদান ALLO Dil 
প্রদানে পরিমাণ ও ওযন f Ee A 
সঠিকভাবে করবে, আমি কারো RES Pee fret 
ওপর তার সাধ্যাতীত ভার EE EES 
(দায়িত্ব-কর্তব্য) অর্পণ করি এ ১৬ LS 
না, আর তোমরা যখন কথা p 
2323 wo 23 9 
বলবে তখন স্বজনের বিরুদ্ধে SBT WUE 
হলেও ন্যায়ানুগ কথা বলবে, £128 ০52/423 27 
আর আল্লাহর সাথে কৃত 551350, cb 
অঙ্গীকার পূরণ করবে, আল্লাহ WE _ 
তোমাদেরকে এসব বিষয় SIME 
নির্দেশ দিয়েছেন, যেন তোমরা ১০294 rA23 kr 22 
তার এ নির্দেশ ও উপদেশ 95355 ও ০০; 
গ্রহণ কর । 
যখন ‘ইয়াতীমের মাল খেয়ো না’ -এ আয়াত অবতীর্ণ হয় তখন যার বাড়ীতে 
কোন ইয়াতীম ছিল সে সেই ইয়াতীমের খাদ্য ও পানীয়কে নিজের খাদ্য ও 
পানীয় হতে পৃথক করে দেয় এই ভয়ে যে, না জানি ইয়াতীমের খাদ্য তার 
খাদ্যের সাথে মিশ্রিত হয়ে যাবে। এমন কি ইয়াতীমের আহার করার পর যা 
অবশিষ্ট থাকতো তা তারা তারই জন্যে উঠিয়ে রেখে দিতো, যেন সে আবার তা 
আহার করে। এর ফলে খাবার নষ্ট হয়ে যেতো । এটা ছিল উভয়ের জন্যেই 


১. হাদীসটি ইমাম ইবনে মাজাহ (রঃ) ও ইমাম তিরমীযী বর্ণনা করেছেন এবং ইমাম 
তিব্রমীষী হাদীসটিকে হাসান বলেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২২২ পারাঃ ৮ 


অমঙ্গল ৷ তারা তখন রাসুলুল্লাহ (সঃ)-এর কাছে এ সম্পর্কে আলোচনা করে । 
সেই সময় মহান আল্লাহ স্বীয় রাসূল (সঃ)-এর কাছে অহী পাঠানঃ “লোকেরা 
তোমাকে ইয়াতীমদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে। তুমি তাদেরকে বলে 
দাও-তাদের মঙ্গল কামনাই হচ্ছে ভাল কাজ । সুতরাং যদি তোমরা তাদের সাথে 
একত্রিতভাবে খাও তবে তাতে কোন দোষ নেই, তারা তো তোমাদেরই ভাই, 
এটা এঁ পর্যন্ত চলবে যে পর্যন্ত তারা বালেগ বা বয়োঃপ্রাপ্ত না হয়।” সুদ্দী (রঃ) 
এর সময়কাল বত্রিশ বছর, চল্লিশ বছর এমন কি ষাট বছর পর্যন্তও নির্ধারণ 
করেছেন। এটা এখানকার আলোচ্য বিষয় নয় । 


2 99/7 FEN 


০ (লাদ তা 
করবে। মাপ ও ওযনে ইনসাফ করার ব্যাপারে আল্লাহ তাআলা 
Kh আরোপ করেছেন এবং কঠোরভাবে শাস্তির ভয় দেখিয়েছেন। যেমন 
nae) “নিরতিশয় সর্বনাশ রয়েছে মাপে কমদাতাদের ৷ যখন তারা 
মানুষের নিকট থেকে মেপে নেয়, তখন পুরোপুরিই নেয় । আর যখন তাদেরকে 
মেপে কিংবা ওযন করে দেয়, তখন কম দেয়। তাদের কি এ বিশ্বাস নেই যে, 
তাদেরকে এক অত্যন্ত কঠোর দিবসে উঠান হবে?” পূর্বে এক জাতি মাপে ও 
ওযনে বেঈমানী করার কারণে ধ্বংস হয়ে গিয়েছিল । 


77222 2234087 


{2493/১553 আমি কারো উপর তার সাধ্যাতীত ভার 
(দায়িত্ব-কর্তব্য) অর্পণ করি না। যে ব্যক্তি হক আদায়ে পুরোপুরি চেষ্টা করলো, 
তথাপি পূর্ণ মাত্রায় আদায় করতে পারলো না, তার কোন দোষ নেই এবং 
এজন্যে তাকে জবাবদিহি করতে হবে না । রাসূলুল্লাহ (সঃ) এ আয়াতের ব্যাপারে 
বলেন ঃ “যে ব্যক্তি বিশুদ্ধ নিয়তে মাপলো বা ওযন করলো, আর আন্তাহ তে 


তার নিয়ত সম্পর্কে জানেনই, তাহলে তাকে পাকড়াও করা হবে না।” ৩৯০, 
Ks 


29/7/3779 23273325 


LS BIG SS lye Gl lS 7 যখন কথা বলবে তখন স্বজনের বিরুদ্ধে 
হলেও ন্যায়ানুগ বলবে । যেমন আল্লাহ তা'আলা বলেনঃ “হে মুমিনগণ! আল্লাহর 
জন্যে আদল ও ইনসাফের সাথে সাক্ষ্যের উপর প্রতিষ্ঠিত থাক।” অনুরূপভাবে 
সূরা নিসায় আল্লাহ তা'আলা কথায় ও কাজে ইনসাফের নির্দেশ দিয়েছেন, 
নিকটবতীদের জন্যেই হোক বা দূরবরতীদের জন্যেই হোক। আল্লাহ পাক 
প্রত্যেকের জন্যে, প্রত্যেক সময়ে এবং সর্বাবস্থায় ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকার 
নির্দেশ দিয়েছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ২২৩ পারাঃ ৮ 


ইরশাদ হচ্ছে- ১3914447 অৰ্থাৎ আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ 
করো । এটা পূরণ করার স্বরূপ হচ্ছে- তোমরা তাঁর আদেশ ও নিষেধ মেনে চল 
এবং তীর কিতাব ও সুন্নাতে রাসূল (সঃ)-এর উপর আমল করো । এটাই হচ্ছে 
আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করা। 


PED NALASI LT 7 ) / 
IE SR ড আল্লাহ তোমাদেরকে এসব বষয় নির্দেশ 
দিয়েছেন, যেন তোমরা তীর এ নির্দেশ ও উপদেশ গ্রহণ কর এবং পূর্বের অন্যায় 
72 
ও খারাপ কাজ থেকে বিরত থাক। কেউ কেউ 5১4 শব্দের এ$ -কে এ 


দিয়ে পড়েছেন এবং কেউ কেউ ও করে পড়েছেন। 

১৫৩ । আর এ পথই আমার সরল dna 
পথ; এই পথই তোমরা Lo if-Nor 
অনুসরণ করে চলবে, এই পথ 42257 2 

ছাড়া অন্যান্য কোন পথের Ys EE EEA 
করলে তোমাদেরকে তীর পথ 84% ৮ 
থেকে বিচ্ছিন্ন করে দূরে সরিয়ে 224722) oo 72 


নিবে, আল্লাহ তোমাদেরকে ০১৮০০ 
এই নির্দেশ দিলেন, যেন 2224722470 
| ME 0S 

তোমরা সতর্ক হও । 


ইরশাদ হচ্ছে-তোমরা এদিক ওদিক অন্যান্য পথগুলোর উপর চলো না, 
নতুবা আল্লাহর পথ হতে সরে পড়বে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত রাখ এবং তাতে 
বিচ্ছেদ সৃষ্টি করো না এই প্রকারের আয়াতসমূহে আল্লাহ তা'আলা মুমিনদেরকে 
নির্দেশ দিচ্ছেন যে, তারা যেন দল ছেড়ে না দেয় এবং দলে বিভেদ সৃষ্টি করা 
থেকে তারা যেন বেঁচে থাকে । পূর্ববর্তী লোকেরা দ্বীনের ব্যাপারে ঝগড়া-ফাসাদ 
ও যুদ্ধ-বিগ্রহে লিপ্ত হয়ে পড়েছিল এবং মতানৈক্য সৃষ্টি করেছিল। ফলে তারা 
ধ্বংস হয়ে গিয়েছিল 


হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, একদা 
রাসূলুল্লাহ (সঃ) মাটিতে স্বহস্তে একটি রেখা টানেন। তারপর বলেনঃ “এটা হচ্ছে 
আল্লাহর সরল সোজা পথ ।” অতঃপর তিনি ডানে ও বামে আরও কতগুলো রেখা 
টানেন এবং বলেনঃ “এগুলো হচ্ছে এসব রাস্তা যেগুলোর প্রত্যেকটির উপর 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘'আম ৬ ২২৪ পারাঃ ৮ 


একজন করে শয়তান বসে রয়েছে এবং এ দিকে (মানুষকে) আহ্বান করছে।” 
অতঃপর তিনি ভে ০ ৯ 315 -এই আয়াতটি পাঠ করেন। * 

হযরত জাবির (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী (সঃ)-এর কাছে 
উপবিষ্ট ছিলাম, এমন সময় তিনি এভাবে তীর সামনে একটা রেখা টানেন এবং 
বলেনঃ “এটা হচ্ছে আল্লাহর পথ ।” অতঃপর ডানে ও বামে দু'টি করে রেখা 
টানেন এবং বলেনঃ “এগুলো হচ্ছে শয়তানের পথ৷” তারপর মধ্যভাগের রেখার 
উপর স্বীয় হাতটি রাখেন এবং ....... oie bls (১৯1; এই আয়াতটিই 
পাঠ করেন। * 


হযরত জাবির (রাঃ) হতেই বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সঃ) একটি 
রেখা টামেন। তারপর ডান দিকে একটি রেখা টালেন এবং বামদিকে একটি 
রেখা টানেন। অতঃপর স্বীয় হস্ত মুবারক মধ্যবর্তী রেখাটির উপর রেখে Sl 


737129 2 


2 ৬০ ০৮৩ -এই আয়াতটি পাঠ করেন। * 


হযরত আবান ইবনে উসমান (রাঃ) হতে বর্ণিত আছে যে, একটি লোক 
হযরত ইবনে মাসউদ (রাঃ)-কে জিজ্ঞেস করেনঃ “সিরাতে মুস্তাকীম কি?” তিনি 
উত্তরে বলেনঃ “একদা রাসূলুল্লাহ (সঃ) আমাদেরকে তার নিকটে স্থান 
দিয়েছিলেন এবং তার চক্ষু যেন জান্নাতের দিকে ছিল। তাঁর ডান দিকে একটা 
পথ ছিল এবং বাম দিকে একটা পথ ছিল। পথগুলোর উপর কতগুলো লোক 
অবস্থান করছিল এবং যারা তাদের পার্শ্ব দিয়ে গমন করছিল তাদেরকে তারা 
নিজেদের দিকে আহ্বান করছিল । সুতরাং যারা তাদের ডাকে সাড়া দিয়ে তাদের 
দ্য লো তার জাহ অবে করলে ডাব 7 সা লাহ 7 রা 
তারা জান্নাতে প্রবেশ করলো।” অতঃপর ...... i obl3 bls -এই 
আয়াতটি পাঠ করলেন। 

১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ), ইমাম হাকিম (রঃ) এবং ইমাম নাসাঈ (রঃ) বর্ণনা 
করেছেন। ইমাম হাকিম (রঃ) এটাকে বিশুদ্ধ বলেছেন। তারা দু'জন এটাকে তাখরীজ 
করেননি। 

২. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ), ইমাম তিরমিযী (রঃ), ইবনে মাজাহ (রঃ) এবং বাযযার 
(রঃ) বর্ণনা করেছেন। 

৩. এ হাদীসটি ইবনে মিরদুওয়াই (রঃ) হযরত জাবির ইবনে আবদুল্লাহ (রঃ) হতে বর্ণনা 
করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন‘আম ৬ ২২৫ পারাঃ ৮ 


নাওয়াস ইবনে সামআ'ন (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
আল্লাহ তা‘আলা সিরাতে মুস্তাকিমের দৃষ্টান্ত পেশ করেছেন। এর দু’দিকে দু’টি 
প্রাচীর রয়েছে এবং তাতে খোলা দরজা রয়েছে। দরজাগুলোর উপর পর্দা লটকান 
রয়েছে। সোজা রাস্তাটির দরজার উপর আল্লাহর দিকে আহবানকারী একটি লোক 
বসে আছে এবং বলছেঃ “হে লোক সকল! তোমরা সবাই এই সরল সোজা পথে 
চলে এসো । এদিক ওদিক যেয়ো না।” আর এন“ংট লোক রাস্তার উপর থেকে 
ডাক দিতে রয়েছে। যখনই কোন লোক এঁ দরজাগুলোর কোন একটি দরজা 
খোলার ইচ্ছা করছে তখনই সে তাকে বলছে- “সর্বনাশ! ওটা খোলো না । কারণ 
যদি তুমি দরজাটি খুলে দাও তবে তুমি ওর মধ্যে প্রবেশই করে যাবে৷” 


এখন এই সরল সোজা পথটি হচ্ছে ইসলাম । আর প্রাচীরগুলো হচ্ছে আল্লাহর 
হুদূদ । এই খোলা দরজাগুলো হচ্ছে আল্লাহর নিষিদ্ধ বস্তুসমূহ । রাস্তার মাথায় যে 
বসে আছে ওটা হচ্ছে আল্লাহর কিতাব। আর রাস্তার উপর থেকে যে ডাক দিচ্ছে 
সে হচ্ছে আল্লাহর উপদেশদাতা যা প্রত্যেক মুসলমানের অন্তরে রয়েছে। অন্তর 
যেন তাকে খারাপ কাজ থেকে বাধা দিচ্ছে।” 


হযরত উবাদা ইবনে সামিত (রাঃ) হতে বর্ণিত, Gs 
(সঃ) বলেছেনঃ ‘ ‘তোমাদের মধ্যে কে আমার কাছে এুই তিনটি আয়াতের উপরু 
দীক্ষা গ্রহণ করতে পার?” অতঃপর তিনি SS CS 
এখান থেকে শুরু করে তিনটি আয়াত পাঠ করলেন। আয়াত তিনটির পাঠ শেষ 
করে বললেনঃ “যে ব্যক্তি এগুলোর হক আদায় করলো, তার পুরস্কার আল্লাহর 
কাছে নির্ধারিত হয়ে গেল। আর যে ব্যক্তি এগুলোর আমলে অবহেলা করলো, 
তাকে হয়তো আল্লাহ দুনিয়াতেই শাস্তি দিয়ে দিবেন। আর যদি আল্লাহ তাকে 
অথবা ক্ষমা করে দিবেন।” 


১৫৪ । অতঃপর (আবার বলছি) 


মূসা (আঃ)-কে আমি এমন 7 Sl =O 
একখানা কিতাব প্রদান ah 3 


ত Cr Ge CHE 
পুণ্য কর্মপরায়ণদের জন্যে EE 
পূর্ণাঙ্গ কিতাব, আর তা ছিল +> 7-০/2 
প্রত্যেকটি বস্তুর বিশদ বিবরণ, EEE 0 Ue 

১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ), তিরমীযী (রঃ) এবং নাসাঈ (রঃ) বর্ণনা করেছেন। 


0>৫ 


2-132 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন‘আম ৬ ২২৬ রাঃ ৮ 


পথ নির্দেশ সম্বলিত আল্লাহর 
রহমতের প্রতীক স্বরূপ, 4499-245 22 2 
(উদ্দেশ্য ছিল) যাতে তারা ৫4-১১5৯ ১; 


তাদেৱ প্রতিপালকের সাথে E x20 30 sue TZ 
সাক্ষাৎ হওয়া সম্বন্ধে পূর্ণ Ours 
বিশ্বাস লাভ করতে পারে। 


১৫৫ । আর (এমনিভাবে) আমি SAILS 7-00 
এই কিতাব অবতীর্ণ করেছি যা 
বরকতময় ও কল্যাণময়! ’£ৰ হৰ 2284222 ন 


সুতরাং তোমরা এটা অনুসরণ td a2 
করে চল এবং এর বিরোধিতা 5S 227023 
হতে বেঁচে থাক, হয়তো O Ls 
তোমাদের প্রতি দয়া ও অনুগ্রহ 

প্রদর্শন করা হবে। 


শে শি (441% -এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে-হে মুহাম্মাদ (সঃ)! আম্যরু 
সম্পর্কে আবার বলে দাও আমি মুসা (আঃ)-কে কিতাব দিয়েছিলাম ৷ এটা 5 
A i -এই উক্তি দ্বারা প্রমাণিত হচ্ছে। কিন্তু এটা চিন্তা ভাবনার বিষয় 
বটে ।% Oh epeol la mS GE aL Rl Fo 
এ বা সংযোগের জন্যে এসেছে। ৬১; বুঝাবার জন্যে নয়। (? 


সাধারণতঃ 3 বুঝাবার জন্যেই এসে থাকে) 
£ 73/7922 


এখানে আল্লাহ তা‘আলা যখন স্বীয় উক্তি EA EOE ; -এর 
মাধ্যমে কুরআন সম্পর্কে খবর দিলেন, তখন তিনি ৩% -এর প্রশংসায় দ্বারা 
44 করে বললেনঃ এখন আমি তোমাকে এ সংবাদও দিচ্ছি যে, আমি মূসা 
(আঃ)-কেও কিতাব দিয়েছিলাম । অধিকাংশ স্থানে আল্লাহ পাক মিলিতভাবে 
কুরআন ও তাওরাতের বর্ণনা দিয়েছেন । যেমন তিনি বলেছেনঃ “এর পূর্বে মূসা 
(আঃ)-এর কিতাব ইমাম ও রহমত স্বরূপ ছিল, আর এই কিতাব (কুরআন) 
আরবী ভাষায় এর সত্যতা প্রতিপাদন করছে।” এই সূরার প্রথম দিকে তিনি 
বলেছেনঃ “হে নবী (সঃ) তুমি জিজ্ঞেস কর-যে কিতাব আমি মূসা (আঃ)-কে 
দিয়েছিলাম, যেটাকে আমি লোকদের জন্যে নূর ও হিদায়াত করে পেশ 
করেছিলাম সেটা কে অবতীর্ণ করেছিলেন ? যেটাকে তোমরা কাগজে লিখছো, 
যার মধ্য থেকে তোমরা কিছু গোপন করছো এবং কিছু ঠিক প্রকাশ করছো!” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২২৭ পারাঃ ৮ 


এর পরেই তিনি বলেনঃ “এই কুরআনকে আমি কল্যাণময় রূপে পেশ করেছি ।” 
এখন মুশরিকদের ব্যাপারে বলছেনঃ “যখন আমার পক্ষ থেকে সত্য অর্থাৎ 
কুরআন তাদের কাছে পেশ করা হলো তখন তারা বলতে লাগলো -যেরূপ 
কিতাব মূসা (আঃ)-কে দেয়া হয়েছিল সেরূপ কিতাব আমাদেরকে কেন দেয়া 
হয়নি?” তাই আল্লাহ তা‘আলা এখন বলছেনঃ “মূসা (আঃ)-এর কিতাবের সাথে 
কি কুফরী করা হয়নি এবং এ কথা কি বলা হয়নি যে, এ দু'জন (মূসা আঃ ও 
হারুন আঃ) তো যাদুকর, আমরা তো তাদেরকে মানবো নাঃ?” এরপর মহান 
আল্লাহ জ্বিনদের সম্পর্কে খবর দিচ্ছেন, তারা তাদের কওমকে বলেছিলঃ “হে 
আমাদের কওম! আমরা একটা কিতাব শুনেছি যা মূসা (আঃ)-এর পরে অবতীর্ণ 
হয়েছে এবং তাওরাতের বিষয়বস্তুর সত্যতা প্রতিপাদন করছে; আর হকের পথ 
প্রদর্শন করছে।” অতঃপর কুরআন সম্পর্কে ইরশাদ হচ্ছে- CENLLE 
3% ; অৰ্থাৎ “এতে সমস্ত কথা সুন্দর ও বিস্তারিতভাবে লিখিত আছে এবং 
শরীয়তের সব কিছুরই উল্লেখ আছে।” যেমন তিনি বলেছেনঃ “তাওরাতে আমি 
73/0 9 Ar 
Uhr in BL Ale A অনুরূপভাবে কুরআনকে ৮! $১ Hl 
বলেছেন যেমন তিনি বলেছেন bald \ 7 (7,2 \2? ARs 
Ad ll et টু) 5G te eS) a rn sl SLs 
অর্থাৎ “যখন ইবরাহীম (আঃ)-কে তার এঁডু কতগুলো কথা দ্বারা পরীক্ষা 
করলেন তখন তিনি তা পূর্ণ করলেন, is যকদের 
Be AE As Oh: lets US 3 
“24% অৰ্থাৎ “আমি তাদের মধ্যে বনু ধর্মীয় নেতা করেছিলাম-যারা আমার 
FB OV UNE যখন তারা ধৈর্য ধারণ করেছিল, আর তারা 
আমার হাত হাহকে বসি অত 
Ee Nee LES রে eset rs অর্থাৎ আমি মূসা (আঃ)কে 
এমন কিতাব দিয়েছিলাম যা দানসমূহের মধ্যে সবচেয়ে উত্তম দান ছিল, যা 
দুদ তম কাতার কামর হবে তা এর 


অন্তৰ্নিহিত ভাষা ১2] %% £05 বলেছেন। তিনি যেন ৬১ কে 
ধরেছেন। অর্থাৎ ও কিতাবটি কামিল বা পূর্ণ ছিল $2 উত্তম হওয়ার দি 


227207939292 
দিয়ে । যেমনু আল্লাহ পাক বলেনঃ 254 SUL ss. এখন এখানে sd 
22° rE) 


1,5৬ এর ০৯. হয়ে গেল। আবার কেউ কেউ বলেন যে, এখানে উঠ শিন্দটি 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২২৮ পারাঃ ৮ 
অৰ্থে ব্যবহৃত হয়েছে। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) ও Cs 


3 3/97 720 
{৮০ শ। এরূপ কিরআত করতেন । মুজাহিদ (রঃ) দ্বারা ৬৪% ও 
A? 9H 


৬৬০৫০ উদ্দেশ্য গ্রহণ করতেন বাগাভী (রঃ) ৫১০ এবং উদ্দেশ্য 
নিতেন। অর্থাৎ আমি মুমিন ও মুহসিনদের উপর তাওরাতের ফধীলত প্রকাশ 


করে দিয়েছিলাম যেমন তিনি বলেছেন 8 LO LE LL LI 
3 34,7 23০ অৰ্থাৎ * ‘হে মূসা (আঃ)! আমি তোমাকে স্বীয় রিসালাত ও 
EO HCE RNA 2 Ere OEE TENE 
তা'আলার এ উক্তি দ্বারা এটা অবশ্যম্ভাবী হচ্ছে না যে, হযরত মূসার এই ফযীলত 
হযরত মুহাম্মাদ (সঃ) এবং হযরত ইবরাহীম খলীল (আঃ)-এর উপরও রয়েছে। 
ইয়াহ্‌ইয়া ইবনে ইয়ামার (রঃ) -কে 5 -এর পরিবর্তে = দিয়ে আহসানু 
পড়তেন এবং বলতেন যে, a LLG 2 -এর অর্থে ব্যবহৃত হয়েছে। 
সুতরাং ০১ কে এ দিয়ে পড়াই যুক্তিযুক্ত । আবার কেউ এ কথাও বলেন যে, 
আরবী ভাষা হিসেবে এটা একটা বিশুদ্ধ রূপ হলেও এভাবে ১ দিয়ে পড়া 
উচিত নয়। কেউ কেউ একথাও বলেছেন যে, এটা dh LC 
-এই অর্থে ব্যবহৃত হয়েছে। 

ইরশাদ হচ্ছে-এতে প্রত্যেকটি বস্তুর বিশদ বিবরণ রয়েছে। আর একটা হচ্ছে 
হিদায়াত ও রহমত । আশা যে, তোমরা তোমাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ 
হওয়া সম্বন্ধে পূর্ণ বিশ্বাস লাভ করবে । 

মহান আল্লাহ বলেনঃ আমি যে কিতাব অবতীর্ণ করেছি তা হচ্ছে বরকতময় ও 
কল্যাণময়, সুতরাং তোমরা তার অনুসরণ করে চল এবং আল্লাহকে ভয় কর । 
তাহলে তোমাদের প্রতি দয়া করা হবে। এতে কুরআনের অনুসরণ করার প্রতি 
আহ্বান করা হয়েছে। আল্লাহ তা'আলা স্বীয় বান্দাদেরকে স্বীয় কিতাবের দিকে 
ধাবিত হওয়ার প্রতি উৎসাহিত করেছেন এবং এতে চিন্তা ও গবেষণা করার 
নিৰ্দেশ দিচ্ছেন। 
১৫৬ ৷ (এটা নাযিল করার কারণ _,, ০ ; 
হলো এই যে,) যেন তোমরা HEB ES von 
না বলতে পার-সে কিতাব তো , TE = 
আমাদের পূর্ববর্তী দুই ৩2১৮-১১৮ ৮ 5! 


wwwi.islamfind.wordpress.com 


২২৯ 


সম্পৃদায়ের প্রতি অবতীর্ণ করা 
হয়েছিল এবং আমরা তাদের 
পঠন পাঠনে সম্পূর্ণ অজ্ঞ 


সূরাঃ আন‘আম ৬ 


> 2 Ll 
ছিলাম । Oui 
১৫৭ । অথবা তোমরা যেন এ 
কথাও বলতে না i ’/ 


পার-আমাদের প্রতি কিতাব 
নাযিল করা হলে আমরা oe 


লাভ করতাম; এখন তো 
তোমাদের কাছে তোমাদের 
প্রভুর পক্ষ থেকে এক সুস্পষ্ট 
দলীল এবং পথ পাবার দিক 
নির্দেশ ও রহমত সমাগত 
হয়েছে, অতএব (এর পর 
আল্লাহর) আয়াতকে যে মিথ্যা 
প্রতিপন্ন করবে এবং তা থেকে 
এড়িয়ে থাকবে তার চেয়ে বড় 
অত্যাচারী আর কে হতে পারে? 
যারা আমার আয়াতসমূহ 
এড়িয়ে চলে, তাদেরকে আমি 
করবো । 


208 ws 22 ~~ 2 2 2s 
eds 


5 PL প০2>2প ACI 


Eth 


1-7 2% পচা 


halls 


LI 


Eee EAS 


422 27.22 


0 uy 5 w oul 


ইবনে জারীর (রঃ) বলেন যে, এর অর্থ হচ্ছে, আমি এ কিতাব অবতীর্ণ 
করেছি এই কারণে যে, যেন তোমরা বলতে না পার -আমাদের পূর্বে তো 
ইয়াহুদী ও নাসারাদের উপর কিতাব অবতীর্ণ করা হয়েছিল এবং আমাদের উপর 
অবতীর্ণ করা হয়নি । তাদের ওষর আপত্তি শেষ করে দেয়ার জন্যেই এ বর্ণনা 
দেয়া হয়েছে। যেমন আল্লাহ তা'আলা বলেনঃ “যদি ব্যাপার এটা না হতো যে, 
তাদের প্রতি আপতিত বিপদ তাদেরই কর্মের ফল তবে তারা বলতো-হে 
আমাদের প্রভু! যদি আপনি কোন রাসূল আমাদের কাছে পাঠাতেন তবে আমরাও 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২৩০ পারাঃ ৮ 


2 27, 7 
আপনার নির্দেশ পালন করতাম ৷” ইবনে আব্বাস (রাঃ)বলেন যে, ০৮ বা 
দু'টি দল হচ্ছে ইয়াহুদী ও নাসারা। 


085017234 5 915 অৰ্থাৎ আমরা এই ইয়াহুদী ও নাসারাদের ভাষা 
তো বুঝি না, কাজেই আমরা গাফেল ছিলাম এবং তাদের মত সঠিক আমল 
করতে পারিনি । আর তোমরা যেন এ কথাও বলতে না পার-যদি আমাদের 
উপরও আমাদের ভাষায় কোন আসমানী কিতাব অবতীর্ণ হতো তবে আমরা এই 
ইয়াহ্‌দী ও নাসারাদের চেয়ে বেশী হিদায়াত প্রাপ্ত হতাম । তাই আমি তাদের এই 
ওযর আপত্তি খতম করে দিলাম । যেমন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেনঃ 
“তারা শপথ করে করে বলে যে, যদি তাদের কাছে কোন রাসূল আসতেন তবে 
তারা সবচেয়ে বেশী ভাল আমল করতো এবং হিদায়াত প্রাপ্ত হতো ।” তাই তিনি 
বলেনঃ “এখন তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে হিদায়াত ও 
রহমতযুক্ত কিতাব এসে গেছে।” এই কুরআনে আধযীম তোমাদের ভাষাতেই 
অবতারিত, এতে হালাল ও হারাম সবকিছুরই বর্ণনা রয়েছে। এটা এ লোকদের 
জন্যে রহমত, যারা এর অনুসরণ করে এবং সদা আল্লাহর ইবাদতে নিয়োজিত 
থাকে। 


377777 J NN 570292 S337 7 

Lee Sue s Mlb DLS 3 pl সুতরাং যে ব্যক্তি আল্লাহর 
আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে এবং তার থেকে এড়িয়ে চলে তার চেয়ে 
বড় অত্যাচারী আর কে হতে পারে? সে নিজেও তো কুরআন থেকে উপকার লাভ 
করলো না বা আহকাম মেনে চললই না, এমন কি অন্যান্য লোকদেরকেও 
আল্লাহর আয়াতের অনুসরণ থেকে ফিরিয়ে দিলো এবং হিদায়াতের পথ প্রাপ্তি 
থেকে তাদেরকে বঞ্চিত করলো । যেমন সূরার শুরুতে আল্লাহ পাক বলেছেনঃ 
“তারা নিজেরাও ঈমান আনয়ন থেকে বিরত থাকছে এবং অন্যদেরকেও বিরত 
_রাখছে। তারা নিজেদের জীবনকে নিজেদের হাতেই ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।” 

ইরশাদ হচ্ছে-যারা কুফরী করে এবং আল্লাহর পথ থেকে অন্যান্য 
লোকদেরকেও বাধা প্রদান করে তাদের দ্বিগুণ শাস্তি হবে। আর এই আয়াতে 
কারীমায় বলেনঃ “আমি এ লোকদেরকে ভীষণ শাস্তি প্রদান করবো যারা আল্লাহর 
পথ থেকে মানুষকে বাধা প্রদান করে।” যেমন তিনি বলেছেনঃ “সে বিশ্বাসও 
করেনি, নামাযও পড়েনি বরং মিথ্যা প্রতিপন্ন করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে” 
১. এটা হচ্ছে মুজাহিদ (রঃ), সুদ্দী (রঃ), কাতাদা (রঃ) প্রমুখ পূর্ববর্তী গুরুজনেরও উক্তি । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ২৩১ পারাঃ ৮ 


মোটকথা, বহু আয়াত এটা প্রমাণ করে যে, এই কাফিররা অন্তরে মিথ্যা 
প্রতিপন্ন ও অবিশ্বাস করে এবং বাহ্যিকও ভাল কাজ করে না । 


১৫৮। তারা কি শুধু এ প্রতীক্ষায় 
রয়েছে যে, তাদের কাছে ee 
ফেরেশতা আসবে? কিংবা স্বয়ং ot J -\oA 
তোমার প্রতিপালক আসবেন? SD aio 24 
অথবা তোমার প্রতিপালকের ৬:1 5514-০৬ 
কোন কোন নিদৰ্শন প্রকাশ ur J) g2// 203/27 
ABIL BE dp wlan sb sl Sh) 
প্রকাশ হয়ে পড়বে, সেই ee EA 00 
দিনের পূর্বে যারা ঈমান 4 2 
আনেনি, তাদের তখন ঈমান ০272/7 4/ Le 
আনয়নে কোন উপকার হবে ৩০১ ৮৮-৬ 4 
না, অথবা যারা নিজেদের _ 2442427 = S22) 
ঈমান দ্বারা কোন নেক কাজ ৩০১, RE 
করেনি (তখন নেক কাজ দ্বারা _ 
DA DLA LG BEES GC 


দাও-তোমরা (এরূপ আশা EG 8 
নিয়ে) প্রতীক্ষা করতে থাক, ld ie 
আমিও প্রতীক্ষা করছি । 


রাসূল (সঃ)-এর বিরুদ্ধাচরণ কারীদেরকে ও কাফিরদেরকে হুমকি 
হচ্ছে- তোমরা তো শুধু এরই অপেক্ষা করছো যে, তোমাদের কাছে ফেরেশতারা 
এসে যাবে কিংবা স্বয়ং তোমাদের প্রতিপালক এসে যাবেন, এটা কিয়ামতের দিন 
অবশ্যই হবে, অথবা আল্লাহর কোন কোন নিদর্শন তোমাদের কাছে প্রকাশ হয়ে 
পড়বে! তাহলে যখন এ নিদর্শনগুলো প্রকাশ হয়ে পড়বে তখন কারো ঈমান 
আনয়ন তার কোন উপকারে আসবে না । আর এটা কিয়ামত সংঘটিত হওয়ার 
পূর্বে কিয়ামতের আলামত হিসেবে অবশ্যই প্রকাশ পাবে। যেমন ইমাম বুখারী 
(রঃ) এই আয়াতের তাফসীরে হযরত আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণনা করেছেন 
যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না পশ্চিম 
দিক হতে সূর্য উদিত হবে। আর যখন লোকেরা এ অবস্থা অবলোকন করবে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ২৩২ পারাঃ ৮ 


তখন সারা দুনিয়াবাসীর এটার প্রতি বিশ্বাস হয়ে যাবে এবং তারা ঈমান আনয়ন 
করবে । আর যদি পূর্বে ঈমান না এনে থাকে তবে তখনকার ঈমান আনয়নে 
কোনই ফল হবে না।” অতঃপর তিনি এই আয়াতটি পাঠ করেন। * 


আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যদি 
তিনটি জিনিস প্রকাশ হয়ে পড়ে তবে ওগুলো প্রকাশ পাওয়ার পূর্বে কেউ ঈমান 
এনে না থাকলে তখন ঈমান আনয়ন বিফল হবে এবং পূর্বে ভাল কাজ করে না 
থাকলে তখন ভাল কাজ করে কোনই লাভ হবে না । প্রথম নিদর্শন হচ্ছে পূর্ব 
দিকের স্থলে পশ্চিম দিক হতে সূর্য উদিত হওয়া । দ্বিতীয় নিদর্শন হচ্ছে দাজ্জালের 
আবির্ভাব এবং তৃতীয় নিদর্শন হুচ্ছে দাববাতুল আরদের প্রকাশ ।” হযরত আবূ 
হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “কিয়ামত 
সংঘটিত হবে না যে পর্যন্ত না সূর্য পশ্চিম দিক হতে উদিত হবে। অতঃপর যখন 
সূর্য পশ্চিম দিক হতে উদিত হবে তখন সমস্ত লোক ঈমান আনবে ৷ ওটা এমন 
এক সময় যখন এমন ব্যক্তির ঈমান আনয়ন কোন উপকারে আসবে না যে ব্যক্তি 
ওর পূর্বে ঈমান আনেনি ৷” ২ 

আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যে 
ব্যক্তি সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার পূর্বেই তাওবা করবে তার তাওবা কবূল 
হবে, এর পরে আর তাওবা কবূল হবে না৷” * 


হযরত আবূ যার আল গিফারী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ 
(সঃ) আমাকে বললেনঃ “সূর্য অস্তমিত হওয়ার পর কোথায় যায় তা তুমি জান 
কি?” আমি বললাম, না, আমি জানি না । তিনি বললেনঃ “ওটা আরশের সামনে 
পৌছে এবং সিজদায় পড়ে যায়। তারপর উঠে পড়ে, শেষ পর্যন্ত ওকে বলা 
হয়-ফিরে যাও । হে আবূ যার (রাঃ)! এদিন নিকটবর্তী যেই দিন ওকে বলা 
হবে-তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও । ওটা এমনই এক দিন, 
যেই দিন এঁ ব্যক্তির ঈমান আনয়নে কোনই উপকার হবে না যে ব্যক্তি ওর পূর্বে 
ঈমান আনেনি ।”8 
১. এ হাদীসটি ইমাম বুখারী (রঃ) হযরত আবু হুরাইরা (রাঃ) হতে কয়েকটি পন্থায় তাখরীজ 
করেছেন। 
২. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণনা করেছেন। 
৩. বিশুদ্ধ ছ’খানা হাদীস গ্রন্থের একখানা ছাড়া সবগুলোর মধ্যেই এ হাদীসটি রয়েছে। 
৪. এ হাদীসটি ইমাম বুখারী (রঃ) ও ইমাম মুসলিম (রঃ) আবূ যার গিফারী (রাঃ) হতে 
তাখরীজ করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২৩৩ পারাঃ ৮ 


অপর একটি হাদীস- হুযাইফা ইবনে উসায়েদ (রাঃ) হতে বর্ণিত, তিনি 
বলেন, একদা রাসূলুল্লাহ (সঃ) কক্ষ থেকে বের হয়ে আমাদের কাছে আসলেন, 
সেই সময় আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। অতঃপর তিনি 
বললেনঃ “কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না তোমরা দশটি নিদর্শন 
অবলোকন করবে। (সেগুলো হচ্ছে) পশ্চিম দিক হতে সূর্য উদিত হওয়া, ধোয়া 
ওঠা, দাববাতুল আরদের আবির্ভাব হওয়া, ইয়াজূয মাজুযের আত্মপ্রকাশ ঘটা, 
ঈসা ইবনে মারইয়াম (আঃ)-এর আগমন হওয়া, দাজ্জাল বের হওয়া, তিনটি 
ভূমিকম্প হওয়া বা যমীন ধ্বসে যাওয়া, একটি পূর্ব দিকে, একটি পশ্চিম দিকে 
এবং একটি আরব উপদ্বীপে, আদনে এক আগুন প্রকাশিত হওয়া যার কারণে 
মানুষ দৌড়িয়ে পালাতে থাকবে, তারা রাত্রে কোন জায়গায় ঘুমাতে চাইলে 
সেখানেও এ আগুন বিদ্যমান, আবার দিনে কোন স্থানে শুইতে চাইলে সেখানেও 
ওঁ আগুন হাজির ৷” * 

হযরত হুযাইফা (রাঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ (সঃ)-কে জিজ্ঞেস করলাম- 
হে আল্লাহর রাসূল (সঃ)! পশ্চিম দিক 'থেকে সূর্য উদিত হওয়ার নিদর্শন কিঃ? 
তিনি উত্তরে বললেনঃ “সেই দিন রাত্রি এতো দীর্ঘ হবে যে, দু'টি রাত্রির সমান 
অনুভূত হবে । রাত্রে যারা নামায পড়ে তারা জেগে উঠবে এবং যেভাবে 
তাহাজ্জুদের নামায পড়ে থাকে সেভাবেই পড়বে । তারকাগুলোকে স্ব স্ব স্থানে 
প্রতিষ্ঠিত দেখা যাবে, অস্ত যাবে না। এ লোকগুলো নামায শেষ করে ঘুমিয়ে 
পড়বে পুনরায় জেগে উঠবে এবং নামায পড়বে । আবার শুয়ে যাবে এবং পুনরায় 
জেগে উঠবে ও নামায পড়বে শুয়ে শুয়ে তাদের পার্শ্বদেশ অনড় হয়ে যাবে। 
রাত্রি এতো দীর্ঘ হয়ে যাবে যে, মানুষ হতভষ্ব হয়ে পড়বে, সকাল হবে না । তারা 
অপেক্ষমান থাকবে যে, সূর্য পূর্ব দিক থেকেই উদিত হবে। অকস্মাৎ ওটাকে 
পশ্চিম দিক থেকে উদিত হতে দেখা যাবে। তখন ঈমান আনয়নে কোনই 
উপকার হবে না।”* 

অপর একটি হাদীস সাফওয়ান ইবনে উসসাল (রাঃ) হতে বর্ণিত, তিনি 
বলেনঃ আমি রাসুলুল্লাহ (সঃ)-কে বলতে শুনেছি- “আল্লাহ্‌ তাআলা পশ্চিম 
দিকে একটি দরযা খুলে রেখেছেন যার প্রস্থ সত্তর বছরের পথ । এটা তাওবার 
দরযা। সূর্য বিপরীত দিক থেকে উদিত হওয়ার পূর্বে এটা বন্ধ করা হবে না।” * 
১. ইমাম আহমাদ (রঃ) ও আসহাবুস সুনানিল আরবা’ এটাকে তাখরীজ করেছেন এবং ইমাম 

তিরমিযী (রঃ) এটাকে হাসান সহীহ বলেছেন। 
২. ইবনে মিরদুওয়াই (রঃ) এ হাদীসটি বর্ণনা করেছেন। কিন্তু এই ঢঙ্গে ছ’খানা সহীহ হাদীস 

গ্রন্থের কোন একটাতেও বিদ্যমান নেই । 
৩. ইমাম তিরমিধী (রঃ) এটা বর্ণনা করেছেন এবং নাসাঈ (রঃ) ও ইবনে মাজাহ (রঃ) এটাকে 

বিশুদ্ধ বলেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২৩৪ পারাঃ ৮ 


অপর একটি হাদীসঃ “একটি রাত্রি লোকদের উপর এমন আসবে যা তিন 
রাত্রির সমান হবে । যখন এরূপ ঘটবে তখন যারা তাহাজ্জুদের নামায পড়ে থাকে 
তারা এর পরিচয় পেয়ে যাবে। সুতরাং তারা নফল নামায পড়বে, তারপর শুয়ে 
যাবে, আবার উঠবে, আবার নামায পড়বে । তারা এরূপ বারবার করতে থাকবে 
এমন সময় হঠাৎ শোরগোল উঠবে । লোকেরা চীৎকার করতে থাকবে এবং ভয়ে 
মসজিদের দিকে দৌড়িয়ে যাবে। কেননা সূর্য সে সময় পশ্চিম দিক হতে উদিত 
অবস্থায় রইবে। এখন ওটা আকাশের মধ্যস্থলে এসে আবার পশ্চিম দিকে ফিরে 
যাবে। এরপরে যথা নিয়মে পূর্ব দিক থেকেই উদিত হতে থাকেবে। এ সময় 
ঈমান আনয়ন বিফল হবে।”” 


অপর একটি হাদীসঃ তিনজন মুসলমান মদীনায় মারওয়ানের নিকট উপস্থিত 
ছিলেন এবং তিনি কিয়ামতের নিদর্শনাবলীর আলোচনা করতে গিয়ে বলছিলেন 
যে, দাজ্জাল বের হওয়া কিয়ামতের একটি আলামত ৷ অতঃপর লোকগুলো 
হযরত আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ)-এর কাছে আগমন করেন এবং মারওয়ানের 
কাছে যা শুনেছিলেন তা তার কাছে বর্ণনা করেন । তিনি তখন বললেনঃ 
“মারওয়ান তো কিছুই বলেননি । আমি রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট থেকে যা 
শুনে স্মরণ করে রেখেছি তাই তোমাদেরকে শুনাচ্ছি। প্রথম নিদর্শন এই যে, সূর্য 
পশ্চিম দিক থেকে উদিত হবে। তারপর দাব্বাতুল আরদের আবির্ভাব অথবা 
কোন একটি প্রথমে এবং অন্যটি এরপরে প্রকাশ পাবে।” 


অপর একটি হাদীসঃ আমর ইবনুল আ’স (রাঃ) হতে বর্ণিত আছে যে, 
রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, যখন সূর্য পশ্চিম দিক হতে উদিত হবে তখন ইবলীস 
শয়তান সিজদায় পড়ে যাবে এবং চীৎকার করে বলবে-“হে আমার প্রভু! এখন 
আপনি আমাকে যাকে সিজদা করার হুকুম করতেন তাকেই আমি সিজদা 
করতাম ।” তখন তার দেহরক্ষীরা তাকে বলবে, এসব অনুনয় বিনয় কেন? সে 
মা'লুম পর্যন্ত অবসর দিন। আর আজকের দিনটিই হচ্ছে ওয়াক্তে মা'লূম ।” 
তারপর দাব্বাতুল আর্দ বের হবে। তার প্রথম পা রাখার স্থান হবে ইনতাকিয়া । 
ইবলীস এসে তাকে চপেটাঘাত করবে ।* 


১. এ হাদীসটি গারীব এবং ছ’খানা সহীহ হাদীস গ্রন্থের কোনটাতেই নেই । 

২. এ হাদীসটি গারীব। এর সনদ দুর্বল । সম্ভবতঃ ইবনুল আ’স (রাঃ) এ যখীরা থেকে হাদীসটি 
গ্রহণ করে থাকবেন যা আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) ইয়ারমুকের যুদ্ধে পড়ে পেয়েছিলেন। 
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভাল জানেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন'আম ৬ ২৩৫ পারাঃ ৮ 


ইবনুস্‌ সা’দী (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
“হিজরত লুপ্ত হবে না (বরং অব্যাহত থাকবে) যে পর্যন্ত শত্রু যুদ্ধ করতে 
থাকবে৷” মুআ’বিয়া (রাঃ), আবদুর রহমান ইবনে আ’উফ (রাঃ) এবং 
আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আ'স (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ 
(সঃ) বলেছেন ঃ£ “হিজরত দু'গ্রকারের রয়েছে। একটি হচ্ছে খারাপ কাজ থেকে 
হিজরত করে ভাল কাজের দিকে ধাবিত হওয়া এবং অপরটি হচ্ছে আল্লাহ ও 
রাসূল (সঃ)-এর দিকে হিজরত করা । আর এটা বাকী থাকবে যে পর্যন্ত না 
তাওবার দরযা বন্ধ হবে। সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে তখন প্রত্যেক 
লোকের অন্তরে মোহর লেগে যাবে । যা কিছু তার মধ্যে রয়েছে সেটাই থাকবে 
এবং যা কিছু আমল মানুষ করেছে ওটাই যথেষ্ট হয়েছে (অর্থাৎ এর পরে কোন 
আমল করলে তা কোনই কাজে আসবে না) ।” * 


হযরত ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, কিয়ামতের নিদর্শনগুলো 
সবই ঘটে গেছে, শুধুমাত্র চারটি নিদর্শন আসতে বাকী আছে। (১) পশ্চিম দিক 
থেকে সূর্য উদিত হওয়া, (২) দাজ্জালের আবির্ভাব, (৩) দাব্বাতুল আর্দ বের 
হওয়া এবং (8) ইয়াজৃজ মাজুজের আগমন ৷ হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে 
একটি হাদীস মারফু’রূপে বর্ণিত আছে। হাদীসটি দীর্ঘ এবং গারীব। তা এই যে, 
এ দিন সূর্য ও চন্দ্র মিলিতভাবে পশ্চিম দিক থেকে উদিত হবে এবং অর্ধ আকাশ 
পর্যন্ত এসে পুনরায় এ দিকেই ফিরে যাবে এ হাদীসটি মুনকার ও মাওয়ু’ ৷ কিন্তু 
এর মারফ্‌’ হওয়ার দাবী করা হয়েছে। ইবনে আব্বাস (রাঃ) এবং অহাব ইবনে 
মুনাব্বাহ্‌ (রঃ) পর্যন্ত এসে বর্ণনাকারীদের বিরতি হয়েছে। সুতরাং এটাকে 
সম্পূর্ণরূপে উড়িয়ে দেয়া যায় না। আল্লাহ্‌ তা‘আলাই সবচেয়ে ভাল জানেন। . 


হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত আছে যে, প্রথম আলামত প্রকাশ পাওয়া 
মাত্রই কিরামান কাতেবীনের কাজ শেষ হয়ে যাবে এবং দেহের আমলের উপর 
সাক্ষ্য প্রদানের সময় এসে যাবে। ওর পূর্বেই যারা ঈমানদার ছিল এবং ভাল কাজ 
করতো তারা বড়ই উপকৃত হবে। পক্ষান্তরে যারা পূর্বে ভাল ছিল না, তারা তখনু 


PPR AAA 


তাওবাহ্‌ করতে শুরু করবে। কিন্তু তখন তাওবাহ্‌ করে কি লাভ ? 25৩4, 

a {5% এর ভাবার্থ এটাই অর্থাৎ তখন আর ভাল কাজ কবুল করা হবে না 

যদি পূর্বে ভাল কাজ করে না থাকে। আল্লাহ পাক বলেনঃ “হে নবী (সঃ)! তুমি 

১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন। ইবনে কাসীর (রঃ) বলেন, এ হদীসটির 
ইসনাদ উত্তম ৷ 


www.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২৩৬ পারাঃ ৮ 


বলে দাও-তোমরা এঁ দিনের অপেক্ষা কর, আমিও অপেক্ষা করছি।” এটা 
কাফিরদের প্রতি কঠিন ভৎসনা, যারা ঈমান ও তাওবাহ থেকে উদাসীন রয়েছে, 
শেষ পর্যন্ত এ সময় এসে গেছে। যেমন মহান আল্লাহ বলেনঃ “এরা শুধু 
কিয়ামতের সময়ের অপেক্ষা করছে, যেন তা তাদের কাছে হঠাৎ এসে পড়ে, 
অবশ্যই এর নিদর্শনগুলো তো এসেই পড়েছে, সুতরাং যখন তা সংঘটিত হয়েই 
যাবে তখন তাদের বুঝবার সুযোগ থাকবে কোথায় ?” ইরশাদ হচ্ছে-যখন তারা 
আমার শাস্তি প্রত্যক্ষ করবে তখন বলবে -আমরা একক আল্লাহর উপর ঈমান 
আনলাম এবং শরীকদেরকে অস্বীকার করলাম, কিন্তু শাস্তি দেখার পর ঈমানের 
এসব কথা বাজে ও ভিত্তিহীন ৷ 
১৫৯। নিশ্চয়ই যারা নিজেদের 
দ্বীনের মধ্যে নানা মতবাদ সৃষ্টি ১৪6/225 
করে ওকে খণ্ড-বিখণ্ড করেছে ৫২১ 5 ৯৩] - ১০৭ 
এবং বিভিন্ন দলে উপদলে on ES 
বিভক্ত হয়ে পড়েছে, তাদের eS of 


কোন সম্পর্ক নেই, তাদের 41229987 $৯ ০ 
হাওলায় রয়েছে,পরিশেষে L337 27 Z 23979 
তিনিই তাদেরকে তাদের ০১১৯৯ [৮৬ ০ ৫5২ 


এ আয়াতটি ইয়াহুদী ও খ্ৰীষ্টানদের ব্যাপারে অবতীর্ণ হয়। হযরত মুহাম্মাদ 
(সঃ)-এর নবুওয়াতের পূর্বে ইয়াহুদী ও খ্রীষ্টানেরা পরস্পর মতানৈক্য সৃষ্টি করতো 
এবং নিজ নিজ ধর্ম পৃথক সাব্যস্ত করতো । যখন রাসূলুল্লাহ (সঃ) প্রেরিত হন 
তখন এই আয়াতটি অবতীর্ণ হয়। বলা হয়, হে নবী (সঃ)! যারা নিজেদের ধর্মের 
মধ্যে নানা মতবাদ সৃষ্টি করতঃ ওকে খণ্ড-বিখণ্ড করেছে এবং বিভিন্ন 
দলে-উপদলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের সাথে তোমার কোন সম্পর্ক নেই এবং 
তোমার সাথে তাদেরও কোন সম্পর্ক নেই। এরা হচ্ছে বিদআতী, সন্দেহ 
পোষণকারী পথভ্রষ্ট সম্পৃদায় । কিন্তু এই হাদীসে একটি সনদ ঠিক নয় । 

আবু হুরাইরা (রাঃ) বলেন যে, এটা এই উম্মতের ব্যাপারেই অবতীর্ণ হয় । 
আর 5 155? দ্বারা খারেজীদেরকে বুঝানো হয়েছে। রাসুলুল্লাহ (সঃ) হযরত 


www.islamfind.wordpress.com 


সুরাঃ আন‘আম ৬ ২৩৭ পারাঃ ৮ 


আয়েশা (রাঃ)-কে বলেছিলেন যে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিদআতীরা । এ 
হাদীসটিও গারীব এবং মারফু’ রূপেও বিশুদ্ধ নয়।” তবে প্রকাশ্য কথা এই যে, 
এ আয়াতটি সাধারণ । এমন প্রত্যেক ব্যক্তির উপরই এটা প্রযোজ্য হতে পারে যে 
আল্লাহর দ্বীনে বিচ্ছিন্নতা সৃষ্টি করে এবং দ্বীনের বিরোধী হয়ে যায়। কেননা, 
আল্লাহ তা‘আলা স্বীয় রাসূল (সঃ)-কে সত্য ধর্মের হিদায়াতসহ প্রেরণ করেছেন 
যেন তিনি সমস্ত দ্বীনের উপর দ্বীনে ইসলামকে জয়যুক্ত করেন । ইসলামের পথ 
একটাই ৷ তাতে কোন মতভেদ ও বিচ্ছিন্নতা নেই ৷ যারা পৃথক দল অবলম্বন 
করেছে, যেমন বাহাত্তর দল বিশিষ্ট লোকেরা, আল্লাহর রাসূল (সঃ) তাদের থেকে 
সম্পূর্ণরূপে মুক্ত । এ আয়াতটি এ আয়াতের মতই, যেমন আল্লাহ তাআলা 
বলেছেনঃ “হে নবী (সঃ)! তোমাদের জন্যে আমি এঁ দ্বীনকেই পছন্দ করেছি যা 
নূহ (আঃ) -এর জন্যে ছিল।” হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
“আমরা নবীরা বৈমাত্রেয় সন্তানদের মত । যেমন বৈমাত্রেয় সন্তানদের পিতা 
একজনই হয় তেমনই আমাদের সকলেরই দ্বীন বা ধর্ম একটাই । এটাই হচ্ছে 
সিরাতে মুসতাকীম এবং এটাই হচ্ছে এ হিদায়াত যা রাসূলগণ এক আল্লাহর 
ইবাদত সন্পর্কে পেশ করেছেন এবং সর্বশেষ রাসূল (সঃ)-এর শরীয়তকে 
দৃঢ়ভাবে ধারণ করাকে সিরাতে মুসতাকীম বানিয়েছেন এটা ছাড়া সমস্ত কিছুই 
পথভ্ৰষ্টতা ও মূর্খতা । রাসূলগণ ওগুলো থেকে মুক্ত । যেমন আল্লাহ পাক এখানে 
বলেছেনঃ ; 4 51454 অর্থাৎ হে নবী (সঃ)! তাদের সাথে কোন ব্যাপারে 
তোমার কোন সম্পর্ক নেই। এরপর ইরশাদ হচ্ছে-তাদের বিষয়টি আল্লাহর কাছে 
সোপর্দ করে দাও । কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে তাদের কার্যকলাপ সম্পর্কে 
অবহিত করবেন । যেমন তিনি এক জায়গায় বলেনঃ “যারা ঈমান এনেছে, আর 
যারা ইয়াহুদী রয়েছে বা তারকাপূজক, খ্ৰীষ্টান, মাজুস কিংবা মুশরিক রয়েছে, 
কিয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে ফায়সালা করবেন ।” এখন এরপর আল্লাহ 
তা'আলা কিয়ামতের দিন স্বীয় হুকুম এবং বিচারের মধ্যেও নিজের স্নেহ ও দয়ার 
বৰ্ণনা পরবর্তী আয়াতে দিচ্ছেন। 


১৬০। কেউ কোন ভাল কাজ __ ০, 
করলে সে ওর দশগুণ প্রতিদান 5--এ১* EG 


পাবে, আর কেউ পাপ ও অসৎ AAA 222 + 
কাজ করলে তাকে শুধু * ৩৭১3 J EGE 


১. এটা হচ্ছে মুজাহিদ (রঃ), কাতাদাহ (রঃ), যহ্হাক (রঃ) এবং সুদ্দী (রঃ)-এর উক্তি । 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন‘আম ৬ ২৩৮ পারাঃ ৮ 
ততটুকুই প্রতিফল দেয়া হবে _ . 
যতটুকু পে করেছে, আর তারা LAH ES, 


বেশী প্রতিফল ভোগ করিয়ে SPAT fe 
তাদের প্রতি অত্যাচার করা PG 
হবেনা) । 


এ আয়াতে কারীমায় বিস্তারিতভাবে আলোকপাত করা হয়েছে এবং এর 
পরবর্তী আয়াত সংক্ষিপ্ত । এ আয়াতের সাথে সাদৃশ্যযুক্ত বহু হাদীস রয়েছে। 
হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) 
মহাকল্যাণময় আল্লাহ থেকে বর্ণনা করেছেনঃ “তোমাদের মহামহিমান্বিত আল্লাহ্‌ 
বড় করুণাময় । কেউ যদি কোন ভাল কাজের ইচ্ছা করে, কিন্তু এ কাজ সাধন 
করতে না পারে তবুও তার জন্যে একটা পুণ্য লিখে নেয়া হয়। আর যদি সে এ 
কাজটি সাধন করে তবে তার জন্যে দশটা পুণ্য লিখা হয় এবং তার ভাল 
নিয়তের কারণে এটা বৃদ্ধি হতে হতে সাতশ’ পর্যন্ত পৌছে যায়৷ পক্ষান্তরে কেউ 
যদি কোন খারাপ কাজের ইচ্ছা করে, কিন্তু তা করে না বসে তবে ওর জন্যেও 
একটা পুণ্য লিখা হয়। আর যদি তা করে ফেলে তবে একটা মাত্র পাপ লিখা হয় 
এবং সেটাও ইচ্ছা করলে মহামহিমান্বিত আল্লাহ্‌ ক্ষমা করে দেন” 

আবূ যার (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, 
“মহামহিমান্বিত আল্লাহ বলেন-যে ব্যক্তি একটি ভাল কাজ করবে তার জন্যে 
অনুরূপ দশটি পুণ্য রয়েছে এবং আমি তার চেয়েও বেশী প্রদান করবো । আর যে 
ব্যক্তি একটি খারাপ কাজ করবে, তার অনুরূপ একটি মাত্র পাপ তার জন্যে লিখা 
হবে অথবা আমি ওটাও ক্ষমা করে দেবো । যে ব্যক্তি ভূ-পৃষ্ঠ বরাবর পাপ করে 
আমার সাথে সাক্ষাৎ করবে, কিন্তু আমার সাথে কাউকেও শরীক করবে না, 
আমি সেই পরিমাণই ক্ষমা তার উপর নাযিল করবো। যে ব্যক্তি আমার দিকে 
অর্ধহাত অগ্রসর হবে, আমি তার দিকে এক হাত অগ্রসর হবো। যে ব্যক্তি আমার 
দিকে একহাত অগ্রসর হবে, আমি তার দিকে দু'হাত অগ্রসর হবো । যে ব্যক্তি 
আমার দিকে হেঁটে আসবে, আমি তার দিকে দৌড়িয়ে যাবো ।”২ 
২. এ হাদীসটি ইমাম মুসলিম (রঃ) ও ইবনে মাজাহ (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২৩৯ পারাঃ ৮ 


আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
“যে ব্যক্তি কোন ভাল কাজের ইচ্ছা করলো কিন্তু কাজটা করলো না তবে তার 
জন্যে একটা পুণ্য লিখা হবে৷ আর যদি কাজটি করে নেয় তবে তার জন্যে দশটি 
পুণ্য লিপিবদ্ধ করা হবে। পক্ষান্তরে কেউ যদি কোন খারাপ কাজের ইচ্ছা করে, 
কিন্তু করে না বসে তবে তার জন্যে কিছুই লিখা হবে না । আর যদি কাজটি করে 
ফেলে তবে তার জন্যে একটা পাপ লিখা হবে।”” 


এখানে এটা জেনে নেয়া জরুরী যে, যে ব্যক্তি কোন পাপকার্যের ইচ্ছা করে 
তা করে বসলো না ওটা তিন প্রকার । (১) কখনও এরূপ হয় যে, সে আল্লাহর 
ভয়ে পাপের ইচ্ছা পরিত্যাগ করলো । এ প্রকারের লোককেও পাপকার্য থেকে 
বিরত থাকার কারণে একটি পুণ্য দেয়া হবে এবং এটা আমল ও নিয়তের উপর 
নির্ভরশীল । একারণেই তার জন্যে একটা পুণ্য লিখা হয়। যেমন সহীহ হাদীসে 
রয়েছে, সে আমারই কারণে পাপকার্য পরিত্যাগ.করেছে। (২) কখনও এমন হয় 
যে, এঁ ব্যক্তি পাপকার্যের ইচ্ছা থাকা সত্বেও ভুলে গিয়ে তা ছেড়ে দেয়। এ 
অবস্থায় তার জন্যে শাস্তিও নেই, প্রতিদানও নেই । কেননা, সে ভাল কাজেরও 
নিয়ত করেনি এবং খারাপ কাজও করে বসেনি । (৩) আবার কখনও এমনও হয় 
যে, কোন ব্যক্তি পাপকার্য করে ফেলার চেষ্টা করে থাকে, ওর উপকরণ সংগ্রহ 
করে, কিন্তু ওকে কার্যে পরিণত করতে সে অপারগ হয়ে যায় এবং বাধ্য হয়ে 
তাকে ওটা ছেড়ে দিতে হয়। এরূপ ব্যক্তি যদিও পাপকার্য করে বসলো না তবুও 
তাকে কার্যে পরিণত কারীরূপেই গণ্য করা হবে এবং শাস্তি দেয়া হবে। যেমন 
সহীহ হাদীসে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ “যখন দু'জন মুসলমান 
তরবারী নিয়ে যুদ্ধ করতে শুরু করে তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ই 
জাহান্নামী ।” সাহাবীগণ জিজ্ঞেস করলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! এটা 
হত্যাকারীর ব্যাপারে প্রযোজ্য, কিন্তু নিহত ব্যক্তি জাহান্নামী হবে কেন? তিনি 
উত্তরে বললেনঃ “নিশ্চয়ই সে তার সাথীকে হত্যা করতে উদ্যত ছিল (কিন্তু 
পারেনি) ।”* রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যে ব্যক্তি কোন সৎকার্যের ইচ্ছা করে, 
সেই কাজ সাধনের পূর্বেই তার জন্যে একটি পুণ্য লিখে নেয়া হয়। আর যদি 
সেই কার্য সাধন করে ফেলে তবে আল্লাহর পক্ষ থেকে তার আমলনামায় দশটি 
পুণ্য লিপিবদ্ধ করা হয়। কিন্তু কেউ যদি কোন খারাপ কাজের ইচ্ছা করে তবে 
শুধু তার ইচ্ছার উপর ভিত্তি করে তার নামে কোন পাপ লিখা হয় না যে পর্যন্ত না 


১. হাদীসটি হাফিয আবূ ইয়ালা আল মুসিলী বর্ণনা করেছেন। 
২. এ হাদীসটি ইমাম বুখারী (রঃ) ও ইমাম মুসলিম (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২৪০ পারাঃ ৮ 


সে তা কার্যে পরিণত করে। আর যদি সে এ কাজটি করে বসে তবে দশটি 
পাপের পরিবর্তে একটি মাত্র পাপ লিখা হয়। যদি সে ইচ্ছা সত্ত্বেও সেই পাপ 
কার্য থেকে বিরত থাকে তবে কোন আমল ছাড়াই তার জন্যে একটা পুণ্য লিখা 
হয়। কেননা, আল্লাহ পাক বলেনঃ “আমাকে ভয় করার করণেই সে পাপকার্য 
থেকে বিরত রয়েছে।” 

খুরায়েম ইবনে ফাতিক আসাদী (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) 
বলেছেনঃ “মানুষ চার প্রকার এবং আমল ছয় প্রকার । (চার প্রকার মানুষ হচ্ছে) 
(১) কোন কোন লোক দুনিয়া ও আখিরাত উভয় স্থলেই সৌভাগ্যবান হয়ে 
থাকে। (২) কেউ কেউ দুনিয়ায় ভাগ্যবান কিন্তু পরকালে হতভাগ্য হয়। (৩) 
কোন ব্যক্তি দুনিয়ায় হতভাগ্য কিন্তু পরকালে ভাগ্যবান হয়। (8) আবার কেউ 
কেউ দুনিয়া ও আখিরাত উভয় স্থলেই হতভাগ্য হয়ে থাকে । (ছয় প্রকারের 
আমল হচ্ছে) দু'প্রকারের আমল ওয়াজিবকারী অর্থাৎ আমলের সমান পুণ্য দান 
করা হবে বা দশগুণ বেশী অথবা সাতশ’গুণ বেশী পুণ্য দেয়া হবে । যে দু'টি কাজ 
ওয়াজিবকারী তা হচ্ছে এই যে, যদি কোন মুমিন লোক মারা যায় এবং সে 
আল্লাহর সাথে কাউকেও শরীক না করে থাকে, তবে এর ফলে তার জন্যে 
জান্নাত রয়েছে। পক্ষান্তরে যদি কোন কাফির মারা যায় তবে এর ফল স্বরূপ তার 
জন্যে জাহান্নাম রয়েছে। আর যে ব্যক্তি ভাল কাজের ইচ্ছা করে, কিন্তু কার্য 
সাধনে সক্ষম না হয় তবে আল্লাহ তো জানেন যে তার অন্তরে এটা ছিল এবং 
কার্য সাধনে সে উদ্যতও ছিল, তাই তার জন্যে একটি পুণ্য লিখা হয়। আর কেউ 
যদি কোন খারাপ কাজের ইচ্ছা করে তবে তার জন্যে কোন পাপ লিখা হয় না। 
কিন্তু সে যদি ওটা করে বসে তবে একটিমাত্র পাপ লিখা হয়, ওটা বৃদ্ধি করা হয় 
না। কেউ যদি কোন ভাল কাজ করে তবে তাকে দশগুণ পুণ্য দেয়া হয়। আর 
যে ব্যক্তি আল্লাহর পথে কিছু খরচ করে তখন কখনও তো তাকে দশগুণ পুণ্য 
দান করা হয়, আবার কোন কোন সময় তার সৎ নিয়ত অনুসারে তাকে তার পুণ্য 
বৃদ্ধি করতে করতে সাতশ'গুণ পর্যন্ত প্রদান করা হয়।”” 


আমর ইবনে শুআয়েব (রাঃ) হতে বর্ণিত, তিনি তার পিতা থেকে এবং তিনি 
তার দাদা হতে বর্ণনা করেছেন যে, নবী (সঃ) বলেছেনঃ “তিন ব্যক্তি জুমআ'র 
নামাযে হাযির হয়। একজন তো হাযির হয় প্রথা হিসেবে । তার আগমন বৃথা । 
সুতরাং তার জন্যে কোন অংশও নেই । দ্বিতীয় এমন ব্যক্তি মসজিদে হাযির হয়, 


১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ), তিরমীযী (রঃ) এবং নাসাঈ (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আর্ন'আম ৬ ২৪১ পারাঃ ৮ 


যে হাযির হয়ে দু'আ করে থাকে । সুতরাং আল্লাহ ইচ্ছা করলে তার দুআ কবুল 
করে থাকেন এবং ইচ্ছা করলে কবূল করেন না । তৃতীয় এমন ব্যক্তি নামাযে 
হাযির হয়, যে হাযির হয়ে সম্পূর্ণ নীরব থাকে৷ সে নামাযীদেরকে ভেদ করে 
সামনে অগ্রসর হয় না, কাউকেও ধাক্কাও দেয় না এবং কাউকেও কষ্টও দেয় না। 
তাহলে এখন এই ব্যক্তির নামায আগামী জুমআ’ পর্যন্ত এবং এর পরে আরও 
তিন দিন পর্যন্তও পাপের কাফ্ফারা হয়ে থাকে । এর কারণ এই যে, আল্লাহ্‌ 
তা'আলা বলেছেনঃ “কেউ কোন ভাল কাজ করলে সে ওর দশগুণ প্রতিদান 
পাবে।” * 


আবু যার (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যে ব্যক্তি 
প্রতি মাসে তিনদিন রোযা রাখলো সে যেন সারা বছর রোযা রাখলো।” এই 
প্রতিদানও দেয়া হবে এই মূলনীতির উপর ভিত্তি করেই । কেননা, আল্লাহ্‌ 
তা'আলা এর সত্যতা স্বীয় কিতাবে বলে দিয়েছেন। তাই এক দিনের রোযা হবে 
দশ দিনের রোযার সমান। তাহলে এক বছরে ছত্রিশ দিনের রোযার প্রতিদান 
LR EL AAPA HES IAL SAL 
(রাঃ) হতে বর্ণিত আছে এবং পূর্ববর্তী গুরুজনের একটি দল থেকে নকল করা 
হয়েছে যে, HEF ,<2 2% -এই আয়াতে 4% শব্দ দ্বারা 
কানোমন ভাওহীদ অর্থাৎ লা-ইলাহা ইলাহ বুঝানো হয়েছে এবং 2% 
Vl {5 দ্বারা উদ্দেশ্য হচ্ছে শির্ক । এই আয়াতের তাফসীরে আরও বহু 
0 AT AE FOE SA LD TEN CE 
১৬১ । (হে মুহাম্মাদ সঃ)! তুমি 
বল-নিঃসন্দেহে আমার 4১/০2 ০/2699 
প্রতিপালক আমাকে সঠিক ও 2৫১৮-১ ৩15 - 
নির্ভুল পথে পরিচালিত Ls 2 
করেছেন, ওটাই সুপ্রতিষ্ঠিত ৮১৮১৮-১৯৮2! 
দ্বীন, এবং ইবরাহীম (আঃ) SME 
-এর অবলম্বিত আদর্শ যা সে CTLs lil 5 
একান্তিক নিষ্ঠার সাথে গ্রহণ 


td 2923 op oa 
করেছিল । আর সে মুশরিকদের 04S idl 
অন্তর্ভুক্ত ছিল না । 
১. এ হাদীসটি ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন। 
7১৯৬ 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আন‘আম ৬ ২৪২ পারাঃ ৮ 


১৬২ । তুমি বলে দাও-আমার $০3 
নামায, আমার সকল ইবাদত, 3১ --০৩L১5-"* 
আমার জীবন ও আমার মরণ 24740277" 22 
সব কিছু সারা জাহানের রব ০ ৩৮ ; 
আল্লাহর জন্যে । টল 2 
১৬৩। তার কোন শরীক নেই, ০০5১ %১ 
আমি এর জন্যে আদিষ্ট EME NE 
হয়েছি, আর আত্মসমর্পণ ‘2 A ANT EO 
কারীদের মধ্যে আমিই হলাম ০১৬১৮ J, el 
_প্থ। 
এখানে আল্লাহ তাআলা স্বীয় নবী (সঃ)-কে নির্দেশ দিচ্ছেন, তুমি সংবাদ 
দিয়ে দাও-আল্লাহ তার নবী (সঃ)-এর উপর কিরূপ ইন‘আম বর্ষণ করেছেন যে, 
তাকে সরল সোজা পথে পরিচালিত করেছেন, যার মধ্যে কোন বক্রতা নেই । 
ওটা হচ্ছে একটা সুপ্রতিষ্ঠিত ধর্ম এবং ওটাই হচ্ছে সিল্লাতে ইবরাহীম (আঃ)। 
তিনি একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতেন এবং তিনি কখনও শির্ক 
করেননি । যেমন মহান আল্লাহ বলেনঃ “নির্বোধেরা ছাড়া আর কেউই মিল্লাতে 
ইবরাহীম (আঃ) থেকে মুখ ফিরিয়ে নেয় না।” অন্যত্র আল্লাহ পাক বলেনঃ 
“তোমরা আল্লাহর পথে এমন চেষ্টা তদবীর কর যেমন চেষ্টা তদবীরের হক 
রয়েছে। তিনি তোমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং দ্বীনের ব্যাপারে 
তিনি তোমাদের উপর কোন সংকীৰ্ণতা রাখেননি, এটাই হচ্ছে তোমাদের পিতা 
ইবরাহীম (আঃ)-এর ধর্ম।” আর এক জায়গায় তিনি বলেনঃ “ইবরাহীম বড়ই 
আবেদ ছিল, সে ছিল নিষ্কলুষ অন্তরের অধিকারী এবং শির্ক থেকে বহু দূরে 
অবস্থানকারী । সে ছিল আল্লাহর নিয়ামতের বড়ই কৃতজ্ঞতা প্রকাশকারী । আমি 
তাকে সরল-সোজা পথে পরিচালিত করেছিলাম । দুনিয়াতেও সে বহু পুণ্য লাভ 
করেছিল এবং আখিরাতেও সে আল্লাহর সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হবে। এখন আমি 
তোমার কাছে এই অহী করছি যে, তুমি মিল্লাতে ইবরাহীম (আঃ) এর অনুসরণ 
করো।” নবী (সঃ)-কে মিল্লাতে ইবরাহীম (আঃ)-এর অনুসরণ করতে বলা 
হলো বলে যে তার উপর হ্যরত ইবরাহীম (আঃ)-এর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো তা 
নয়। কেননা, নবী (সঃ) হযরত ইবরাহীম (আঃ)-এর মাযহাবের অনুসরণের 
মাধ্যমে তার মাযহাবকে আরও সুদৃঢ় করেছেন এবং তার মাধ্যমেই হযরত 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২৪৩ পারাঃ ৮ 


ইবরাহীম (আঃ)-এর দ্বীন পূর্ণতা প্রাপ্ত হয়েছে। অন্য কোন নবী তার দ্বীনকে 
পূর্ণতা দানে সক্ষম হননি । আমাদের নবী (সঃ) তো খাতেমুল আম্বিয়া । তিনি 
সাধারণভাবে আদম সন্তানের নেতা এবং মাকামে মাহ্‌মূদের উপর তিনি সমাসীন 
থাকবেন ৷ কিয়ামতের দিন সমস্ত মাখলুক তারই দিকে ফিরে আসবে, এমন কি 
স্বয়ং ইবরাহীম খলীল (আঃ)-ও। ইবনে ইবযী তার পিতা থেকে বর্ণনা করেছেন 
যে, যখন সকাল হতো তখন রাসুলুল্লাহ (সঃ) বলতেনঃ “আমরা মিল্লাতে ইসলাম 
ও কালেমায়ে ইখলাসের উপর এবং আমাদের নবী মুহাম্মাদ (সঃ)-এর দ্বীনের 
উপর ও আমাদের পিতা একনিষ্ঠ ইবরাহীমের মিল্লাতের উপর সকাল করলাম 
যিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।” ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে 
যে, রাসূলুল্লাহ (সঃ)-কে জিজ্ঞেস করা হয়, “হে আল্লাহর রাসূল (সঃ)! আল্লাহর 
কাছে কোন দ্বীন সব চেয়ে প্রিয়?” তিনি উত্তরে বললেনঃ “ইবরাহীম হানীফ 
(আঃ)-এর ধর্ম।” * 

হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি স্বীয় থুত্নী রাসূলুল্লাহ 
(সঃ)-এর কাধের উপর রাখতাম এবং তীর পৃষ্ঠদেশের পিছনে থেকে হাবশীদের 
নাচ দেখতাম ৷ অতঃপর যখন ক্লান্ত হয়ে পড়তাম তখন সরে আসতাম ৷ এঁ দিন 
রাসুলুল্লাহ (সঃ) বলেছিলেনঃ “ইয়াহুদীদের এটা জেনে নেয়া উচিত যে, আমাদের 
ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং আমাকে এমন দ্বীন দিয়ে প্রেরণ করা হয়েছে যা শির্ক 
থেকে সম্পূর্ণরূপে মুক্ত ।” 

ইরশাদ হচ্ছে-হে নবী (সঃ)! তুমি বলে দাও, আমার নামায, আমার সকল 
ইবাদত, আমার জীবন এবং আমার মরণ সবই বিশ্বপ্রভু আল্লাহর জন্যে । যেমন 
অন্য জায়গায় আল্লাহ পাক কলেনঃ “হে নবী (সঃ)! তুমি তোমার প্রভুর জন্যেই 
নামায পড় এবং তারই জন্যে কুরবানী কর ।” 

মুশরিকরা তো মূর্তির পূজা করতো এবং মূর্তির নামেই কুরবানী করতো । 
আল্লাহ তাদের বিরুদ্ধাচরণ করার নির্দেশ দিচ্ছেন এবং ওদের দিক থেকে মুখ 
ফিরিয়ে নিয়ে কলুষমুক্ত অস্তঃকরণ নিয়ে অত্যন্ত দৃঢ়তার সাথে আল্লাহর উপাসনায় 
নিমগু থাকতে মুসলমানদেরকে হুকুম করছেন। যেমন তিনি স্বীয় নবী (সঃ)-কে 
বলতে বললেনঃ “নিশ্চয়ই আমার নামায, আমার ইবাদত-বন্দেগী সব কিছুই বিশ্ব 
প্রভু আল্লাহর জন্যে ৷” £2 হজ্ব ও উমরা পালনের সময় কুরবানী করাকে বলা 
হয়। জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ 
(সঃ) ঈদুল আযহার দিন দু'টি দুশ্বা যবাই করেন এবং যবাই করার সময় বলেন ঃ 


১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) মুসনাদে আহমাদে তাখরীজ করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২৪৪ পারাঃ ৮ 


ES AE ATE RAC A 
LFS F432 ws 7A LG 7 32,8987 2? Lad 
ES EO ENO 

42 339 98/7/73 LLG 2 34 * 


- Gland ds! STN THE 

অর্থাৎ “নিশ্চয়ই আমি আমার মুখমণ্ডল সেই সত্তার দিকে একনিষ্ঠভাবে 

ফিরাচ্ছি যিনি আকাশসমূহ ও ভু-মণ্ডল সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের 

অন্তর্ভুক্ত নই । নিশ্চয়ই আমার নামায, আমার কুরবানী, আমার জীবন ও আমার 

মরণ বিশ্বপ্রভু আল্লাহরই জন্যে । তার কোন অংশীদার নেই, আমি এর জন্যেই 
আদিষ্ট হয়েছি এবং আত্মসমর্পণকারীদের মধ্যে আমিই হলাম প্রথম ৷” 


297229 


৬/9 দ্বারা এ উন্মতের প্রথম মুসলমান বুঝানো হয়েছে। রাসূলুল্লাহ 
(সঃ)-এর পূর্ববর্তী সকল নবী ইসলামেরই দাওয়াত দিতেন। প্রকৃত ইসলাম হচ্ছে 
আল্লাহকে মা’বৃদ মেনে নেয়া এবং তাকে এক ও শরীক বিহীন বলে বিশ্বাস করা । 
যেমন মহান আল্লাহ বলেনঃ “হে নবী (সঃ)! আমি তোমার পূর্বে যতজন নবী 
পাঠিয়েছিলাম তাদের সকলের কাছেই এই অহী করেছিলাম যে, আল্লাহ এক, 
তার কোন অংশীদার নেই, সুতরাং তোমরা তারই ইবাদত কর।” আল্লাহ্‌ 
তা'আলা বলেনঃ “নূহ তার কওমকে বললো-তোমরা যদি আমা থেকে মুখ 
ফিরিয়ে নাও তবে বলতো- আমি কি তাবলীগ করার বিনিময়ে তোমাদের কাছে 
কোন পারিশ্রমিক চাচ্ছি? আমাকে পারিশ্রমিক তো আল্লাহই প্রদান করবেন। 
আমাকে নির্দেশ দেয়া হয়েছে যে, আমি যেন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করি।” আর 
এক জায়গায় আল্লাহ তা'আলা বলেনঃ “যে মিল্লাতে ইবরাহীম (আঃ) থেকে মুখ 
ফিরিয়ে নেয় সে বড়ই নির্বোধ । আমি তাকে দুনিয়াতেও মনোনীত করেছি এবং 
পরকালেও সে আল্লাহর ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হবে।” যখন আল্লাহ ইবরাহীম 
(আঃ)-কে বললেনঃ ইসলাম খহণ কর, তখন সে তৎক্ষণাৎ বলে উঠলো-আমি 
সারা জাহানের প্রভুর কাছে আত্মসমর্পণ করলাম । ইবরাহীম (আঃ) স্বীয় 
সন্তানদেরকে অসিয়ত করেছিলো এবং ইয়াকৃব (আঃ)ঃ “হে আমার সন্তানগণ! 
আল্লাহ তোমাদের জন্যে এই দ্বীনকে নির্দিষ্ট করেছেন, সুতরাং তোমরা কখনও 
মুসলমান না হয়ে মরো না।” হযরত ইউসুফ (আঃ) বলেছিলেনঃ “হে আমার 
প্রভু! আপনি আমাকে রাজত্বের বিরাট অংশ দান করেছেন এবং আমাকে স্বপ্নফল 
বৰ্ণনা শিক্ষা দিয়েছেন, হে আকাশসমূহের ও ভু-মণ্ডলের সৃষ্টিকর্তা! আপনি আমার 


১. এটা ইবনে আবি হাতিম (রঃ) জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২৪৫ পারাঃ ৮ 


কার্য নির্বাহক দুনিয়াতেও আখিরাতেও, আমাকে পূর্ণ আনুগত্যের অবস্থায় দুনিয়া 
হতে উঠিয়ে নিন এবং আমাকে বিশিষ্ট নেক বান্দাদের মধ্যে পরিগণিত করুন৷” 
হযরত মূসা (আঃ) বলেছিলেনঃ “হে আমার কওম! যদি তোমরা আল্লাহর উপর 
ঈমান এনে থাক তবে তারই উপর ভরসা কর যদি তোমরা মুসলমান হও ৷” 
তখন তাঁর উন্মত বলেছিলঃ “আমরা আমাদের প্রভুর উপরই ভরসা করছি। হে 
আমাদের প্রভু! আপনি আমাদেরকে যালিমদের লক্ষ্যস্থল বানাবেন না এবং স্বীয় 


আল্লাহ পাক বলেনঃ “নিশ্চয়ই আমি তাওরাত অবতীর্ণ করেছিলাম যার মধ্যে 
হিদায়াত ও নূর রয়েছে, যার মাধ্যমে আত্মসমর্পণকারী নবীরা ইয়াহুদী, 
আল্লাহওয়ালা ও আলেমদের মধ্যে ফায়সালা করতো ।” অন্যত্র আল্লাহ তাআলা 
বলেনঃ “যখন আমি হাওয়ারীদের কাছে অহী করেছিলাম-তোমরা আমার উপর 
ও আমার রাসূলের উপর ঈমান আনয়ন কর, তখন তারা বললো- আমরা ঈমান 
আনলাম, আপনি সাক্ষী থাকুন যে, আমরা মুসলমান ।” এসবের মাধ্যমে আল্লাহ্‌ 
তা'আলা সংবাদ দিলেন যে, তিনি সমস্ত নবীকে ইসলাম দিয়ে পঠিয়েছিলেন। 
কিন্তু নবীদের উন্মতেরা নিজ নিজ শরীয়তের প্রতি লক্ষ্য রেখে পৃথক পৃথক ধর্মের 
উপর ছিল। কোন কোন নবী পূর্ববর্তী নবীর শাখা ধর্মকে রহিত করে দিয়ে নিজস্ব 
ধর্ম চালু করেন। শেষ পর্যন্ত শরীয়তে মুহাম্মাদীর মাধ্যমে অন্যান্য সমস্ত দ্বীন 
মানসূখ বা রহিত হয়ে যায় এবং দ্বীনে মুহাম্মাদী কখনও রহিত হবে না, বরং চির 
বিদ্যমান থাকবে। কিয়ামত পর্যন্ত এর পতাকা উচু হয়েই থাকবে। এ জন্যেই 
নবী (সঃ) বলেছেনঃ “আমরা নবীরা পরস্পর বৈমাত্রেয় সন্তান । অর্থাৎ বৈমাত্রেয় 
সন্তানদের পিতা একজনই হয় তদ্রপ আমাদেরও সবারই দ্বীন একই । আমরা 
সবাই সেই আল্লাহকে মেনে থাকি যিনি এক ও অংশীবিহীন। আমরা তারই 
ইবাদত করে থাকি । যদিও আমাদের শরীয়ত বিভিন্ন; কিন্তু এই শরীয়তগুলো 
মায়ের মত। যেমন বৈপিত্রেয় ভাই বৈমাত্রেয় ভাই এর বিপরীত হয়ে থাকে । 
অর্থাৎ মা এক এবং পিতা পৃথক পৃথক । আর প্রকৃত ভাই একই মা ও একই 
পিতার সন্তান হয়ে থাকে। তাহলে উন্মতের দৃষ্টান্ত পরস্পর এক মায়েরই 
সন্তানের মত ৷” হযরত আলী (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) যখন 
নামায শুরু করতেন তখন তাকবীর বলতেন। তারপর 5 S০2, 
০ ঠৰ 34241753 ৰলতেন। এরপর নিমের দু'আটি 
বলতেন $ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২৪৬ পারাঃ ৮ 


2. el 72 2482/7 (2 14/7 272% AY P72 ii 


PO OL A Ei 
CASRN HA 3 cul B A 
ET CEL Sd Sl EPIL 00 SSA 
3 207 #97297 7 77/7 CC AN 
- LEMS DE Si ELAN: 
অর্থাৎ “হে আল্লাহ! আপনি বাদশাহ । আপনি ছাড়া অন্য কেউ উপাস্য নেই। 
আপনি আমার প্রভু এবং আমি আপনার দাস । আমি আমার নিজের উপর 
অত্যাচার করেছি এবং আমি আমার পাপের কথা স্বীকার করছি । সুতরাং আপনি 
আমার সমস্ত পাপ ক্ষমা করে দিন। আপনি ছাড়া আর কেউ পাপরাশি ক্ষমা 
করতে পারে না। আমাকে উত্তম চরিত্রের পথ বাতলিয়ে দিন। আপনি ছাড়া অন্য 
কেউ আমাকে উত্তম চরিত্রের পথ বাতলিয়ে দিতে পরে না। আমা থেকে 
দুশ্চরিত্রতা দূর করে দিন। আপনি ছাড়া অন্য কেউ আমা থেকে দুশ্চরিত্রতা দূর 
করতে পারে না । আপনি কল্যাণময় ও উচ্চ মর্যাদার অধিকারী । আমি আপনার 
নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং (পাপকার্য থেকে) আপনার কাছে তাওবা 
করছি ।” তারপর তিনি রুকু’ ও সিজদায় এবং তাশাহ্‌হুদে যা বলেছিলেন 
সেগুলো সম্বলিত সম্পূর্ন হাদীসটি বর্ণনা করা হয়। * 
১৬৪ । (হে মুহাম্মাদ সঃ)! তুমি 
জিজ্ঞেস কর- আমি কি 2 2/4, 22? 
আল্লাহকে বাদ দিয়ে অন্য DAN 
প্রতিপালকের সন্ধান করবো? _ >> 4৯9 ৬০/2 
অথচ তিনিই হচ্ছেন প্রতিটি ১১:১১ ১2 
বস্তুর প্রতিপালক! প্রত্যেক 2 ০০৮% Bp. hale 
ব্যক্তিই স্বীয় কৃতকর্মের জন্যে , ৫০ NL 4 5 
দায়ী হবে, কোন বোঝা ie j 
বহনকারীই অপর কারো বোঝা 848 ০9০৫/4: 
বহন করবে না, পরিশেষে 44233০ 
তোমাদের প্রতিপালকের নিকট 2224/97223 2522, ' 
তোমাদের প্রত্যাবর্তন করতে শি শী 5১০ ০ 


হবে, তৎপর তিনি তোমরা যে EAE /2/ 32,2992 ৮ 
বিষয়ে মতবিরোধ করেছিলে সে 0 ১০4৮৯ 484 5 
বিষয়ের মূল তত্ত্ব তোমাদেরকে 

অবহিত করবেন। 


১. এ হাদীসটি ইমাম মুহাম্মাদ (রঃ) তার সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২৪৭ পারাঃ ৮ 


এখানে আল্লাহ তাআলা স্বীয় নবী (সঃ)-কে সম্বোধন করে বলছেনঃ হে নবী 
(সঃ)! মুশ্রিকদেরকে নির্ভেজাল ইবাদত ও আল্লাহর উপর ভরসাকরণ সম্পর্কে 
তুমি বলে দাও-আমি কি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে স্বীয় প্রতিপালক বানিয়ে 
নিবো ? অথচ তিনিই তো প্রত্যেক বস্তুর প্রতিপালক ৷ সুতরাং আমি তীকেই 
আমার প্রতিপালক বানিয়ে নিবো । আমার এই প্রতিপালক একাকীই আমাকে 
লালন-পালন করে থাকেন, আমার রক্ষণাবেক্ষণ করে থাকেন এবং আমার প্রতিটি 
বিষয়ে তিনি আমার তদবীরকারী । তাই আমি তিনি ছাড়া আর কারও সামনে 
মাথা নত করবো না। কেননা, সমস্ত সৃষ্টবস্তু ও সৃষ্টজীব তারই । নির্দেশ প্রদানের 
হক একমাত্র তারই রয়েছে। মোটকথা, এ আয়াতে ইবাদতে আন্তরিকতা ও 
আল্লাহর উপর ভরসা করার নির্দেশ রয়েছে। যেমন এর পূর্ববর্তী আয়াতে ইবাদতে 
আন্তরিকতা শিক্ষা দেয়া হয়েছিল । আর কুরআন কারীমে এই বিষয়ের 
পারস্পরিক মিলন অধিক পরিলক্ষিত হয়। যেমন আল্লাহ পাক বলেনঃ তোমরা 
বল- “আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য প্রার্থনা 
করি।” অন্য জায়গায় রয়েছেঃ “তারই ইবাদত কর এবং তারই উপর ভরসা 
কর” অন্যত্র বলেনঃ “হে নবী (সঃ)! তুমি বল-তিনি পরম দাতা ও দয়ালু, 
আমরা তারই উপর ঈমান এনেছি এবং তারই উপর ভরসা করেছি।” আর এক 
জায়গায় বলেনঃ “তিনি পূর্ব ও পশ্চিমের প্রভু, তিনি ছাড়া অন্য কোন মা’বূদ 
নেই, সুতরাং তাকেই ভরসার কেন্দ্রস্থল বানিয়ে নাও” এর সাথে সাদৃশ্য যুক্ত 
আয়াত আরও রয়েছে। যেমন আল্লাহ তা'আলা বলেনঃ “কেউ কোন দুc্কর্ম করলে 
ওর পাপের ফল তাকেই ভোগ করতে হবে, কারও পাপের বোঝা অপর কেউ 
বহন করবে না৷” এই আয়াতগুলোর মাধ্যমে এই সংবাদ দেয়া হচ্ছে যে, 
কিয়ামতের দিন যে শাস্তি দেয়া হবে তা নিপুণতা ও ন্যায়ের ভিত্তিতেই হবে। 
আমলের প্রতিফল আমলকারীই পাবে। ভাল লোককে ভাল প্রতিদান এবং মন্দ 
লোককে মন্দ প্রতিদান দেয়া হবে। একজনের পাপের কারণে অপরজনকে শাস্তি 
দেয়া হবে না ৷ যেমন মহান আল্লাহ বলেনঃ “পাপের বোঝা বহনকারী কেউ যদি 
তার সেই বোঝা বহনের জন্যে কাউকে আহ্বান করে তবে সে তার এঁ বোঝা 
EO FUL 
{৬৯ (২০ £১১২) -এর তাফসীরে আলেমগণ বলেন যে, কোন লোককে অপর 
FRET SE CEO AE SANE SI SUSHI BES 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২৪৮ পারাঃ ৮ 


এবং তার পুণ্য কিছু কমিয়ে দিয়েও তার উপর যুলুম করা হবে না । আল্লাহ পাক 
আরও বলেনঃ “প্রত্যেককেই তার কৃতকর্মের জন্যে আবদ্ধ রাখা হবে, শাস্তি 
প্রাপ্তির পূর্বে তাকে ছেড়ে দেয়া হবে না, তবে এটা ডানদিক ওয়ালাদের জন্যে 
প্রযোজ্য নয়।” কেননা, তাদের নেক আমলের বরকত তাদের সন্তান-সন্ততি ও 
আত্মীয়-স্বজন পর্যন্ত পৌছে যাবে । যেমন আল্লাহ তা'আলা সূরায়ে তুরে বলেছেনঃ 
“যারা ঈমান এনেছে এবং যাদের সন্তান-সম্ততিও ঈমান আনয়নে তাদের সঙ্গী 
হয়েছে, আমি তাদের সন্তান-সম্ততিদেরকেও (মর্যাদায়) তাদের সাথে শামিল 
করে দিবো, আর (এই জন্যে) আমি তাদের আমলসমূহ হতে কিছুমাত্রও কম 
করবো না৷” অর্থাৎ পূর্ববর্তীরাও পরবর্তীদের সৎ আমলের পুণ্য লাভ করবে কিন্তু 
তাই বলে পরবর্তীদের প্রতিদান হতে একটুও কম করা হবে না এবং জান্নাতে 
উচ্চ আসনে সৎ সন্তানদের নিকটে তাদের পূর্ব পুরুষদেরকেও পৌছিয়ে দেয়া 
হবে। পুত্রের পুণ্য পিতাও লাভ করে থাকে, যদিও সে সৎ আমলে পুত্রের সাথে 
শরীক না থাকে। এ কারণে যে পুত্রের প্রতিদান কিছু কেটে নেয়া হবে তা নয়, 
বরং দু’'জনকেই সমান সমান বিনিময় প্রদান করা হবে। এমন কি আল্লাহ্‌ 
তাআলা পুত্ৰদেরকেও পিতাদের আমলের বরকতের কারণে তাদের মনযিল পর্যন্ত 
পৌছিয়ে থাকেন। এটা তার বিশেষ অনুগ্রহ । আল্লাহ তা'আলা বলেন যে, 
প্রত্যেকে তার কৃতকর্মের জন্যে আবদ্ধ থাকবে। অর্থাৎ তাকে তার কৃতকর্মের 
কারণে পাকড়াও করা হবে। এরপর আল্লাহ পাক বলেনঃ তোমাদেরকে তোমাদের 
প্রভুর কাছেই ফিরে যেতে হবে। অর্থাৎ তোমরা যা করতে চাও স্বীয় জায়গায় 
করতে থাক, আমিও আমার জায়গায় আমার কাজ করবো । শেষ পর্যন্ত একদিন 
তোমাদেরকে আমার কাছে আসতেই হবে। সেই দিন আমি মুমিন ও মুশরিক 
সবকেই তাদের কৃত্বকর্ম সম্পর্কে অবহিত করবো এবং তারা দুনিয়ায় অবস্থানরত 
অবস্থায় পরকাল সম্পর্কে যে মতানৈক্য রাখতো, সেই দিন সবকিছুই প্রতীয়মান 
হয়ে পড়বে। 

মহান আল্লাহ বলেনঃ “হে নবী (সঃ)! তুমি মুশরিক ও কাফিরদেরকে বলে 
দাও-আমাদের কার্য সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না এবং 
তোমাদের কৃতকর্ম সম্পর্কে আমরাও জিজ্ঞাসিত হবো না। তুমি আরও বল- 
আমাদের প্রভু আমাদের সকলকেই একত্রিত করবেন, অতঃপর তিনি আমাদের 
মধ্যে হক ও ন্যায়ের সাথে ফায়সালা করবেন, তিনি হচ্ছেন সবচেয়ে উত্তম 
ফায়সালাকাযী, সবকিছু অবহিত ৷” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২৪৯ পারাঃ ৮ 


১৬৫ । আর তিনি এমন, যিনি 

তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি ৫1 SD NE: 
করেছেন এবং তোমাদের | 
কতককে কতকের উপর RS SEE 4 IE 


28/337 w Jor 3Iaoroa 


উদ্দেশ্য হলো তোমাদেরকে Ss I G0 
22 Eo 3০ Lo) 

তোমাদেরকে পরীক্ষা করা, er ul AES 

নিঃসন্দেহে তোমার প্রতিপালক ee 30 


EG? IF90d eT EE 


তড়িত শাস্তিদাতা, আর 02) 123 517 ll 


কৃপানিধান । 

ইরশাদ হচ্ছে- তোমরা একের পর এক ভু-পৃষ্ঠে বসতি স্থাপন করে আসছিলে 
এবং পূর্ববর্তীদের পর পরবর্তীদের যুগ আসতে রয়েছিল। আর একে অপরের 
স্থলাভিষিক্ত হচ্ছিল । যেমন মহান আল্লাহ বলেনঃ “যদি আমি ইচ্ছা করতাম তবে 
তোমাদের স্থলাভিষিক্ত তোমাদের সন্তানদেরকে বা অন্য কাউকেও না বানিয়ে 
ফেরেশতাদেরকে বানাতাম এবং তারা তোমাদের পর তোমাদের স্থান দখল করে 
নিতো।” আর এক জায়গায় তিনি বলেনঃ “এ যমীনকে তিনি তোমাদেরকে 
গর্মায়হলে শক দূর অপরকে এদল করছে অন্যত্র তিনি বলেছেনঃ 

‘ভু-পৃষ্ঠে আমি নিজের প্রতিনিধি বানাতে চাই।” আর এক জায়গায় বলেনঃ “এ 
Eo Se UGE EONS FT dA BE 
এবং তোমাদেরকে তাদের স্থানে বসাবেন, অতঃপর তিনি দেখবেন যে, তাদের 
স্থানে তোমরা এসে কিরূপ আমল পেশ করছো ।” 

আল্লাহ পাক বলেনঃ তিনি কতককে কতকের উপর মর্যাদায় উন্নত করেছেন, 
অর্থাৎ জীবিকা, চরিত্র, সৌন্দর্য, সমতা, দৃশ্য, দৈহিক গঠন, রং ইত্যাদিতে একে 
অপরের অপেক্ষা কম-বেশী রয়েছে। যেমন তিনি বলেছেনঃ “আমি তাদের পার্থিব 
জীবনে তাদের পারস্পরিক জীবিকা বন্টন করে দিয়েছি এবং একের মর্যাদা 
অপরের চেয়ে উচ্চ করেছি।” কেউ আমীর, কেউ গরীব, কেউ মনিব এবং কেউ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আন‘আম ৬ ২৫০ পারাঃ ৮ 


তার চাকর ৷ মহান আল্লাহ অন্যত্র বলেনঃ “লক্ষ্য কর, আমি কিভাবে একের 
উপরে অপরকে প্রাধান্য ও মর্যাদা দান করেছি, তবে পার্থিব জীবনের মর্যাদার 
তুলনায় পারলৌকিক মর্যাদা ও প্রাধান্য বহু গুণে গুরুত্বপূর্ণ ৷” আর এক জায়গায় 
তিনি বলেনঃ “এই মর্যাদার বিভিন্নতার উদ্দেশ্য হচ্ছে, আমি তোমাদেরকে পরীক্ষা 
করতে চাই, ধনীকে ধন দিয়ে জিজ্ঞেস করা হবে যে, সে ধন-সম্পদের শোকরিয়া 
কিভাবে আদায় করেছে এবং গরীবকে জিজ্ঞেস করা হবে যে, সে স্বীয় দারিদ্রের 
উপর ধৈর্যধারণ করেছে কি করেনি ৷” 


সহীহ মুসলিমে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “দুনিয়া হচ্ছে সুমিষ্ট, 
শ্যামল ও সবুজ । আল্লাহ তোমাদেরকে অন্যান্যদের পরে দুনিয়া ভোগ করার 
সুযোগ দিয়েছেন এবং তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত বানিয়েছেন এখন তিনি 
দেখতে চান তোমরা কিরূপ আমল করছো। তোমরা দুনিয়াকে ভয় কর এবং 
নারীদেরকেও ভয় করে চল ৷ বানী ইসরাঈলের মধ্যে প্রথম যে ফিৎনা সৃষ্টি 
হয়েছিল তা ছিল নারী সম্পর্কীয়ই ।”* 

আল্লাহ তা'আলার উক্তি 0748-46 3 হে মুহাম্মাদ 
(সঃ)! নিঃসন্দেহে তোমার প্রতিপালক তড়িত শাস্তিদাতা এবং অবশ্যই তিনি 
ক্ষমাশীল ও দয়ালুও বটে । অর্থাৎ তোমাদের পার্থিব জীবন সত্বরই শেষ হয়ে 
যাবে ও তোমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তবে তিনি তত্যন্ত 
ক্ষমাশীল এবং দয়ালুও বটে । 

এখানে ভয়ও প্রদর্শন করা হচ্ছে এবং উৎসাহও প্রদান করা হচ্ছে যে, তার 
হিসাব ও শাস্তি সত্বরই এসে যাবে এবং তার অবাধ্যরা ও তার রাসূল (সঃ)-এর 
বিরোধিতাকারীরা পাকড়াও হয়ে যাবে। আর যারা তাকে বন্ধু হিসেবে গ্রহণ 
করেছে, আল্লাহ তাদের অলী এবং তাদের প্রতি তিনি ক্ষমাশীল ও কৃপানিধান। 
কুরআন কারীমের অধিকাংশ স্থানে এ দু'টি বিশেষণ অর্থাৎ ক্ষমাশীল ও দয়ালু 
এক সাথে এসেছে যেমন তিনি বলেনঃ “তেমাদের প্রভু স্বীয় বান্দাদের পাপরাশি 
ক্ষমা করার ব্যাপারে বড় ক্ষমাশীল, কিন্তু এর সাথে সাথে তার পাকড়াও খুবই 
কঠিন।” আর এক জায়গায় তিনি বলেনঃ “হে নবী (সঃ)! আমার বান্দাদেরকে 
তুমি বলে দাও-আমি ক্ষমাশীল ও দয়ালু এবং আমার শাস্তিও বড়ই কঠিন ।” 
উৎসাহ ও আশা প্রদান এবং ভয় প্রদর্শনের আয়াত অনেক রয়েছে। কখনও তো 


১. এ হাদীসটি ইমাম মুসলিম (রঃ) আবু সাঈদ খুদরী (রাঃ) হতে মারফু'রূপে বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আর্ন‘আম ৬ ২৫১ পারাঃ ৮ 


আল্লাহ পাক জান্নাতের গুণাবলী বর্ণনা করে বান্দাদেরকে উৎসাহ ও আশা 
প্রদান করেন, আবার কখনও জাহান্নামের বর্ণনা দিয়ে ওর শাস্তি এবং কিয়ামতের 
ভয়াবহ দৃশ্য থেকে ভয় প্রদর্শন করে থাকেন। মাঝে মাঝে আবার দুটোর বর্ণনা 
একই সাথে দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে তার বিধানসমূহ মেনে চলার 
তাওফীক প্রদান করেন এবং পাগীদের দল থেকে যেন আমাদেরকে দূরে রাখেন। 

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
“আল্লাহর শাস্তি যে কত কঠিন তা যদি মুমিন জানতো তবে কেউ জান্নাতের 
লালসা করতো না (সে বলতো-যদি জাহান্নাম থেকে মুক্তি পাই তবে এটাই 
যথেষ্ট) ৷ পক্ষান্তরে আল্লাহর দয়া ও রহমত যে কত ব্যাপক তা যদি কাফির 
জানতো তবে কেউ জান্নাত থেকে নিরাশ হতো না (অথচ জান্নাত তো কাফিরের 
প্রাপ্যই নয়) ৷ আল্লাহ একশ’ ভাগ রহমত রেখেছেন। এর মধ্য থেকে একটি মাত্র 
অংশ সারা মাখলুকাতের মধ্যে বণ্টন করে দিয়েছেন। এই এক ভাগ রহমতের 
কারণেই মানুষ ও জীবজসজ্তু একে অপরের উপর দয়া করে থাকে। আর 
নিরানব্বই ভাগ রহমত আল্লাহর কাছেই রয়েছে।”” তার রহমত যে কত বেশী 
তা এটা থেকেই অনুমান করা যেতে পারে! 

আবু হুরাইরা (রাঃ) থেকেই বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ (সঃ)-কে 
বলতে শুনেছেনঃ “আল্লাহ একশ’ ভাগ রহমত রেখেছেন। এর মধ্য থেকে 
নিরানব্বই ভাগ তিনি নিজের কাছে রেখেছেন এবং এক ভাগ যমীনে অবতীর্ণ 
করেছেন। এই এক ভাগ রহমতের বরকতেই সৃষ্টজীবগুলো একে অপরের উপর 
দয়া করে থাকে, এমন কি চতুষ্পদ জস্তুও ওর বাচ্চাকে খুরের আঘাত থেকে 
রক্ষা করে থাকে এই ভয়ে যে, সে কষ্ট পাবে।”* রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, 
যখন আল্লাহ মাখলূকাতকে সৃষ্টি করেন তখন আরশের উপর অবস্থিত লাওহে 
মাহ্‌ফুযে তিনি লিপিবদ্ধ করেনঃ “আমার রহমত আমার গযবের উপর জয়যুক্ত 
থাকবে৷” 


সূরাঃ আন‘আম এর তাফসীর সমাপ্ত 


১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) আবু হুরাইরা (রাঃ) হতে মারফু'র্ূপে তাখরীজ করেছেন। 


২. এ হাদীসটি ইমাম মুসলিম (রঃ) তাঁর সহীহ্‌ গ্রন্থে আবূ হুরাইরা (রাঃ) থেকে মারফ্‌'রূপে 
তাখরীজ করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 


(আয়াত ৪ ২০৬, রুকু’ £ ২৪) 


দয়াময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। 
১। আলিফ লাম মীম সুয়াদ । 


২। (হে মুহাম্মাদ সঃ)! তোমার 
নিকট এ জন্যে কুরআন 
অবতীর্ণ করা হয়েছে যাতে 
তুমি এর দ্বারা মানুষকে সতর্ক 
করতে পার, আর এটা 
মুমিনদের জন্যে উপদেশ 
(ভাণ্ডার),, অতএব, তোমার 


৩। (হে বনী আদম)! তোমাদের 
নিকট তোমাদের প্রতিপালকের 
পক্ষ হতে যা অবতারিত 
হয়েছে, তোমরা তার অনুসরণ 
কর, আর তোমরা আল্লাহকে 
ছেড়ে অন্য কাউকে বন্ধু ও 
অভিভাবকরূপে অনুসরণ করো 
না, তোমরা খুব অল্পই উপদেশ 
গ্রহণ করে থাক । 


২৫২ 


| সূরাঃ আ'রাফ মাক্ী end 


পারাঃ ৮ 


“247,229 


32/4424 


HIG LINIGS- Y 


4.22 9349 7 


IEC SIS 


ed? 2282 


0s IES Tas 


2 w2320 sal 


IIS st -r 


Ad 2289 23 G2 /7323*9 
Ss lS, CE) 
Ed পপ / 


A395 7/7 5 27 2 


ও LZ 
0455 LAY, 


দন]? এবং এগুলোর অর্থ ও এগ্তলো সম্পর্কে যেসব মতবিরোধ 
রয়েছে,এ সবকিছু সূরায়ে বাকারায় আলোচিত হয়েছে। "টো অৰ্থাৎ“ ঢা 
(}2/-এর অর্থ হচ্ছে আমি আল্লাহ বিস্তারিতভাবে বর্ণনা করে থাকি। (হে নবী 
সঃ!) এই কিতাব (কুরআন) তোমার প্রতি তোমার প্রতিপালকের পক্ষ থেকে 
অবতীর্ণ করা হয়েছে। এখন এর প্রচার এবং এর দ্বারা মানুষকে ভয় প্রদর্শনের 
ব্যাপারে তোমার মনে যেন কোন সংকীৰ্ণতা না আসে এবং এমন ধৈর্য অবলম্বন 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৫৩ পারাঃ ৮ 


কর যেমন দুঃসাহসী ও দৃঢ়প্রতিজ্ঞ নবীরা অবলম্বন করেছিল । এটা অবতরণের 
উদ্দেশ্য এই যে, তুমি এর মাধ্যমে কাফিরদেরকে ভয় প্রদর্শন করবে। আর 
মুমিনদের জন্যে তো এ কুরআন উপদেশবাণী । এই মুমিনরা তো কুরআনে 
অবতীর্ণ বিষয়ের অনুসরণ করেছে এবং উন্মী নবী (সঃ) যে কিতাব তাদের সামনে 
পেশ করেছেন তার তারা পদাংক অনুসরণ করেছে। এখন একে ছেড়ে অন্যের 
পিছনে পড়ো না এবং আল্লাহর হুকুমের সীমা ছাড়িয়ে অপরের হুকুমের উপর 
চলো না । কিন্তু উপদেশ ও শিক্ষা গ্রহণকারীর সংখ্যা খুবই কম হয়ে থাকে। হে 
নবী (সঃ)! তুমি যতই বাসনা, কামনা, লোভ ও চেষ্টা কর না কেন এদের 
সকলকে উপদেশ ও শিক্ষা লাভ করাতে পারবে না। 

আল্লাহ পাক বলেনঃ হে নবী (সঃ)! তুমি যদি সকলকেই সন্তুষ্ট রাখার চেষ্টা 
কর তবে এই লোকেরা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে এবং তুমি 
বিভ্রান্ত হয়ে পড়বে । অধিকাংশ লোকই ঈমান আনয়ন করে না, বরং মুশরিকই 
থেকে যায়। 


8৪। আর কত জনপদকেই না 
আমি ধ্বংস করেছি! আমার L৫১০ 


উপর এ 224 PAM Ed 
ঘুমন্ত অবস্থায় অথবা দ্বিপ্রহরে su Lb 
যখন তারা বিশ্রামরত ছিল PE 
তখনই আপতিত হয়েছে । oJ 


৫। আমার শাস্তি যখন তাদের 
কাছে এসে পড়েছিল তখন Ec LE 
তাদের মুখে “বাস্তবিকই r 2,১০ 


আমরা অত্যাচারী ছিলাম” এই 6,9 LLG 
কথা ছাড়া আর কিছুই ছিল 

৬ eins আমি (কিয়ামতের ° sy 
থেরণ কলা হয়েছিল তানেনক 83 SLL 
এবং EL Uh অবশ্যই SL oT 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৫৪ পারাঃ ৮ 
৭। তখন আমি তাদের সমস্ত 


দেবো, যেহেতু আমি পূর্ণরূপে 777 ০০৩৪০০ 
জ্ঞাত আছি, আর আমি তো 0 tile. US as 
কোনকালে বে-খবর ছিলাম i 

না। 


আল্লাহ পাক বলেনঃ রাসূলের বিরুচদ্ধাচরণের কারণে আমি কত লোকালয়কেই 
না ধ্বংস করেছি! আর দুনিয়া ও আখিরাতের লাঞ্ছনা ও অপমান তাদের উপর 
চাপিয়ে দিয়েছি । যেমন তিনি বলেনঃ “(হে নবী সঃ!) তোমার পূর্বে রাসূলদেরকে 
উপহাস করা হয়েছিল, ফলে এ উপহাসের শাস্তি হিসেবে সেই 
উপহাসকারীদেরকে ধ্বংস করে দেয়া হয়েছিল।” যেমন তিনি আর এক জায়গায় 
বলেনঃ “যখন আমি পাপের কারণে বহু জনপদকে ধ্বংস করে দিলাম তখন 
তাদের বড় বড় অকষ্টালিকা ও মজবুত ঘরবাড়ী ভেঙ্গে চুরমার হয়ে পড়লো এবং 
তাদের প্রস্রবণ ও নদী-নালা তছনছ হয়ে গেল।” অন্য জায়গায় বলেনঃ 
“জীবিকার প্রাচুর্যের কারণে যখন তারা অহংকারে ফেটে পড়লো তখন আমি 
তাদেরকে ধ্বংস করে দিলাম, তাদের বাড়ীঘর এমন হয়ে গেল যে, যেন তারা 
তাতে কোন দিন বসবাসই করেনি, কিন্তু অল্প কয়েকজন বেচে গেল, এখন 
তাদের উত্তরাধিকারী একমাত্র আমিই ।” 


আল্লাহ তা‘আলা বলেনঃ আমার শাস্তি তাদের উপর রাত্রিকালে ঘুমন্ত অবস্থায় 
অথবা ভরা দ্বিপ্রহরে যখন তারা বিশ্রামরত ছিল তখনই আপতিত হয়েছে। আর 
এ দু’টোই হচ্ছে উদাসীন থাকার সময় । যেমন তিনি অন্যত্র বলেনঃ “এ 
লোকদের কি এই ভয় নেই যে, আমার শাস্তি রাত্রিকালে ঘুমন্ত অবস্থায় অকস্মাৎ 
তাদেরকে ঘিরে ফেলে অথবা অতি প্রত্যুষে তাদের উপর এসে পড়ে যখন তারা 
অশ্লীল ও বাজে কাজে লিপ্ত থাকে? আর নিজেদের পাপরাশির মাধ্যমে 
চালবাজীকারীরা এটাকে কি ভয় করে না যে, আল্লাহ সম্পূর্ণরূপে তাদেরকে 
ভূ-গর্ভে ধ্বসিয়ে দিতে সক্ষম অথবা এমনভাবে তাদেরকে ভীষণ শাস্তি দ্বারা 
গ্রেফতার করতে পারেন যা তারা কল্পনা বা ধারণাও করতে পারবে নাঃ? কিংবা 
তাদের সফরে তাদেরকে পাকড়াও করবেন যা তারা প্রতিরোধ করতে পারবে 
না?” যেমন তিনি আরও বলেনঃ “যখন তাদের উপর শাস্তি এসেই পড়ে তখন 
বাস্তবিকই আমরা অপরাধী ছিলাম’ একথা বলা ছাড়া তাদের আর কিছুই বলার 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৫৫ পারাঃ ৮ 


থাকে না।” যেমন তিনি আর এক জায়গায় বলেনঃ “যারা সীমালংঘন করেছিল 
এরূপ বহু গ্রামবাসীকে আমি সমূলে ধ্বংস করে দিয়েছি।” উপরোক্ত আয়াতগুলো 
নবী (সঃ)-এর নিম্নের হাদীসের স্পষ্ট দলীলঃ “ কোন কওমকে ধ্বংস করে দেয়া 
হয়নি যে পর্যন্ত না তাদের সমস্ত শাস্তি শেষ করে দেয়া হয়েছে।” আবদুল 
মালিককে জিজ্ঞেস করা হয়েছিলঃ “এটা কিরূপ হবে?” তখন তিনি “আমার 
শাস্তি যখন তাদের কাছে এসেই পড়েছিল তখন তাদের মুখে-বাস্তবিকই আমরা 
অত্যাচারী ছিলাম’ এই কথা ছাড়া আর কিছুই ছিল না” এই আয়াতটিই পাঠ 
করেছিলেন। 
232/07 33093 37/0 

আল্লাহ পাকের উক্তি- $4! ০! ৮2১1 ৬১4১ অর্থাৎ “যাদের কাছে রাসূল 
পাঠানো হয়েছিল আমি তাদেরকে অবশ্যই জিজ্ঞাসবাদ করবো” যেমন তিনি 
আর এক জায়গায় বলেনঃ “রাসূলগণ যখন প্রচারের দায়িত্ব পালন করতে 
গিয়েছিল তখন তোমরা তাদেরকে কি উত্তর দিয়েছিলে?” আরও এক জায়গায় 
তিনি বলেনঃ “সেইদিন আল্লাহ রাসূলদেরকে একত্রিত করে জিজ্ঞেস করবেন- 
তোমাদের কওম তোমাদেরকে কি জবাব দিয়েছিল? তারা উত্তরে 
বলবে-আমাদের জানা নেই, আপনিই গায়েবের সংবাদ রাখেন । তখন আল্লাহ 
কিয়ামতের দিন এ লোকদেরকে জিজ্ঞেস করবেন-তোমরা রাসূলদেরকে কি 
জবাব দিয়েছিলে?” তাই আল্লাহ্‌ তা'আলা এখানে বলেনঃ ‘আমি রাসূলদেরকেও 
জিজ্ঞাসাবাদ করবো’ রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “তোমাদের প্রত্যেকেই 
দায়িত্বশীল নেতা । তোমাদের সকলকেই নিজ নিজ অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসাবাদ 
করা হবে । বাদশাহ্‌ তার প্রজাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে, পুরুষ লোককে তার 
স্ত্রী ও ছেলে মেয়েদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে, স্ত্রীলোক জিজ্ঞাসিত হবে তার 


Fd 


স্বামী সম্পর্কে এবং খাদেমকে জিজ্ঞেস করা হবে তার মনিবের মাল সম্পর্কে ৷” 


মহান আল্লাহ বলেনঃ “আমি তাদের সমস্ত বিবরণ অকপটে প্রকাশ করে 
দেবো, যেহেতু আমি পূর্ণর্ূপে জ্ঞাত আছি, আর আমি তো বে-খবর ছিলাম না৷” 
কিয়ামতের দিন তাদের আমলনামা খুলে দেয়া হবে এবং তাদের আমল পরীক্ষা 
নিরীক্ষা করে দেখা হবে। আল্লাহ তা'আলা সবকিছুই দেখতে রয়েছেন। তিনি 
তো গোপন দৃষ্টিপাত সম্পর্কেও পূর্ণ অবগত । তিনি অন্তরের গোপন কথাও 
জানেন। যদি গাছের কোন পাতা পড়ে যায় বা অন্ধকারে কোন বীজ পড়ে থাকে 
তবে সেটাও তার দৃষ্টির অন্তরালে থাকে না। স্পষ্ট কিতাবের মধ্যে কী নেই? 
আর্দ্রতা ও শুষ্কতা সবকিছুই তো লিপিবদ্ধ রয়েছে এতে! 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৫৬ পারাঃ ৮ 


৮। আর সেই (কিয়ামতের) দিন He 
ন্যায় ও সঠিকভাবে CS] Lita G5 5-A 
(ধত্যেকের আমল) ওজন করা ৬ 9. 2 
হবে, সুতরাং যাদের (পুণ্যে) ৯ ৩, sly CES 
পাল্লা ভারী হবে তারাই হবে PE 
কৃতকার্য ও সফলকাম । 0 uy! 


৯। আর যাদের (পুণ্যের) পাল্লা ১০ ০০ ০০2৪০৯০ - 
হাল্কা হবে, তারা হবে BULLS LS -« 
2 23 4224733 7/০৮28 
ধ্বংস ও ক্ষতি নিজেরাই il hs | 
করেছে, কেননা, তারা আমার SG SE BL 
নিদর্শনসমূহকে (বাণীকে) 0 ume Lb 5 
প্রত্যাখ্যান করতো । A 
ইরশাদ হচ্ছে যে, কিয়ামতের দিন আমলসমূহ ওজন করা হবে এটা সত্য 
কথা, যেন কারো উপর যুলুম না হতে পারে। যেমন এক জায়গায় বলেনঃ 
“কিয়ামতের দিন আমি সত্য ও ন্যায়ের দাড়িপাল্লা স্থাপন করবো যাতে কারো 
উপর বিন্দুমাত্রও যুলুম না হতে পারে। সরিষার দানা পরিমাণও যদি কোন আমল 
থেকে থাকে সেটাও ছুটে যাবে না। গণনার জন্যে আমিই যথেষ্ট ৷” অন্য জায়গায় 
আল্লাহ তা'আলা বলেনঃ “আল্লাহ অণু পরিমাণও কারো উপর অত্যাচার করবেন 
না । যদি একটি পুণ্য হয় তবে ওকে দ্বিগুন ত্রিগুণ করে দেয়া হবে। তীর এই 
বিরাট প্রতিদান তার পক্ষ থেকে পুরস্কার স্বরূপ ।” আর এক জায়গায় তিনি 
বলেনঃ “যার (পুণ্যের) পাল্লা ভারী হবে সে তো তার বাসনানুরূপ সুখে অবস্থান 
করবে । আর যার (পুণ্যের) পাল্লা হাল্‌কা হবে, তার বাসস্থান হবে হাবিয়া। 
তোমার কি জানা আছে, ওটা কি? ওটা হচ্ছে জ্বলন্ত অগ্নি ।” আর এক স্থানে 
তিনি বলেনঃ “যখন শিঙ্গায় ফু দেয়া হবে তখন আত্মীয়তার সমস্ত সম্পর্ক ছিন্ন 
হয়ে যাবে । কেউ কাউকেও কিছুই জিজ্ঞেস করবে না । যার (পুণ্যের) ওজন ভারী 
হবে সে তো হবে কৃতকার্য ও সফলকাম, আর যার (পুণ্যের) ওজন হালকা হবে 
সে বড়ই ক্ষতিগ্রস্ত ও বিফল মনোরথ হবে। আর তার বাসস্থান হবে জাহান্নাম ৷” 
দাড়িপাল্লায় যা ওজন করা হবে তা হচ্ছে কারো কারো মতে স্বয়ং আমল । যদিও 
ওর কোন আকার নেই অর্থাৎ যদিও ওটা কোন দৃশ্যমান অস্তিত্ব বিশিষ্ট পদার্থ নয়, 
তবুও সেই দিন আল্লাহ তা'আলা ওকে পদার্থের আকার দান করবেন। এই 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৫৭ পারাঃ ৮ 


বিষয়েরই হাদীস হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, সূরায়ে 
‘বাকারা’ এবং সূরায়ে ‘আলে-ইমরান’ কিয়ামতের দিন দু'টি মেঘখণ্ডের আকারে 
সামনে আসবে । অথবা দু'টি সামিয়ানার আকারে কিংবা আকাশে ছড়িয়ে পড়া 
পাখীদের ঝাঁকের আকারে আসবে সহীহ হাদীসে রয়েছে যে, কুরআন পাঠকের 
কাছে কুরআন মাজীদ একজন নবযুবকের আকারে হজির হবে। কুরআনের পাঠক 
তাকে জিজ্ঞেস করবেঃ ‘তুমি কে?’ সে উত্তরে বলবেঃ “আমি কুরআন । আমি 
তোমাকে রাত্রিকালে জাগিয়ে রাখতাম এবং সারাদিন রোযার হুকুম পালনার্থে 
পিপাসার্ত রাখতাম” কবরের প্রশ্নের ঘটনায় রয়েছে যে, কবরে মুমিনের কাছে 
একজন সুগন্ধময় সুন্দর যুবক আগমন করবে। কবরবাসী তাকে জিজ্ঞেস করবেঃ 
‘তুমি কে?’ সে বলবেঃ “আমি তোমার সৎ আমল ৷” 


হাদীসে বেতাকার মধ্যে রয়েছে যে, একজন লোককে একটি কাগজের টুকরা 
দেয়া হবে এবং ওটা তারাযুর এক পাল্লায় রাখা হবে। আর অপর পাল্লায় রাখা 
ESOL AG এক একটি দফতর এতো বড়, হবে যে 
যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত ছড়িয়ে থাকবে এঁ কাগজের টুকরায় AE 
Ret le “কোথায় এই কাগজের টুকরাটি এবং কোথায় এ 
বড় বড় দফতরগুলো।” তখন আল্লাহ পাক তাকে বলবেনঃ “আজ কিন্তু তোমার 
উপর অত্যাচার করা হবে না” রাসুলুল্লাহ (সঃ) বলেন যে, তার পাপরাশির বড় 
বড় দফতরের পাল্লা হাল্‌কা হয়ে যাবে এবং এ কাগজখণ্ডের পাল্লা ভারী হয়ে 
যাবে। 


আবার এ কথাও বলা হয়েছে যে, আমল বা আমলনামা ওজন করা হবে না, 
বরং আমলকারীকে ওজন করা হবে। যেমন হাদীসে রয়েছে যে, কিয়ামতের দিন 
একজন মোটা লোকটে আনয়ন করা হবে, কিছু সে আল্লাহর কাছে পাখীর 
EAA Td ALS CEA AS 


পালকের সমানও ওজনের হবে না। অতঃপর তিনি ৬, | 20 DS 
“এই আয়াতটি পাঠ করেন। 


হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, একদা 
রাসূলুল্লাহ (সঃ) তীর প্রশংসা করতে গিয়ে বলেনঃ “তোমরা আবদুল্লাহ ইবনে 
মাসউদ (রাঃ)-এর সরু সরু পা দেখে কেন বিস্ময় বোধ করছো? আল্লাহর শপথ! 
এটা দাঁড়িপাল্লায় ওজন করলে এর ওজন উহুদ পাহাড়ের চেয়েও বেশী হবে।” 
এই তিনটি বর্ণনাকে এভাবে জমা করা যেতে পারে যে, কখনো ওজন করা হবে 
আমল, কখনো আমলনামা এবং কখনো আমলকারীকে । 


0>৭ 
wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৫৮ পারাঃ ৮ 


১০। আর নিশ্চয়ই আমি ২, ১9১৪০, ০০০ 
তোমাদেরকে ভূ-পৃষ্ঠে থাকবার 2)! $5০ এ, -. 
জায়গা দিয়েছি এবং আমি ee A oe 
তোযাদের জন্যে ওডে জীবিকা ০৫% 
নির্বাহের উপকরণগুলো সৃষ্টি ”* oD AEE 
করেছি, তোমরা খুব কমই 65) ze 0 
কৃতজ্ঞতা প্রকাশ করে থাক । 
আল্লাহ তা'আলা স্বীয় বান্দাদের উপর নিজের অনুগ্রহের কথা উল্লেখ করে 

বলেনঃ আমি তোমাদেরকে এতো ক্ষমতা ও প্রতিপত্তি দান করেছি যে, তোমরা 

ভূ-পৃষ্ঠে শাসন কায়েম করেছো এবং দুনিয়ায় নিজেদের মূল শক্ত করে নিয়েছো। 
সেখানে তোমরা নদী-নালা প্রবাহিত করেছো, ঘর ও চাকচিক্যময় অট্টালিকা 
বনিয়েছো এবং নিজেদের জন্যে সমুদয় উপকারী জিনিস উৎপাদন করেছো। আমি 
আমার বান্দাদের জন্যে মেঘমালাকে কাজে লাগিয়ে রেখেছি, উদ্দেশ্য হচ্ছে তার 
থেকে বৃষ্টি বর্ষণ করে তাদের জন্যে ফসল উৎপর্ব করা । যমীনে আমি তাদের 
জীবিকা লাভের বিভিন্ন মাধ্যম রেখেছি। সেখানে তারা ব্যবসা-বাণিজ্য করছে 
এবং নিজেদের জন্যে নানা প্রকারের সুখের সামগ্রী তৈরী করছে। তথাপি তারা 
এসব নিয়ামতের শুকরিয়া আদায় করছে না। যেমন তিনি এক জায়গায় বলেনঃ 

“ যদি তোমরা আমার নিয়ামতরাজি গণনা করার ইচ্ছা কর তবে সেগুলো গণনা 

করতে পারবে না । মানুষ বড়ই অত্যাচারী ও অকৃতজ্ঞ!” ০: £4৬০ শব্দটিকে সবাই 
€$ -এর সাথে পড়ে থাকেন অর্থাৎ ;;4%-এর সাথে “24% পড়েন না। কিনু 

MRS EL CEA 52% দিয়ে পড়েন। অধিকাংশ লোক যেভাবে 

পড়েন সেটাই বিশুদ্ধতম অর্থাৎ 55% 55% দিয়ে না পড়া। কেননা, ৯ শব্দটি 

“£25 এর বহুবচন এটা হচ্ছে 2% এবং এটা {4242 ৰ হৰে। 

এই Ns মূল হচ্ছে মায়ুইশাতুন অর্থাৎ $- তে 5/2 দিয়ে। $- তে 

5" ভারী হওয়ায় $$ টি  - এ দেয়া হয়েছে এবং এভাবে মায়ঁইশাতুন শব্দটি 

মায়ীশাতুন হয়েছে। তারপর এর একবচনকে যখন বহুবচন বানানো হলো তখন 

্‌ “এর ০$,> টি আবার তাতে ফিরে আসলো। কেননা, কাঠিন্য আর অবশিষ্ট 
থাকলো না। বলা হয়েছে যে, 2% দর ওযা হছে AA কেননা এই শব্দে 


WAN 


$ টি মূলে রয়েছে। এটা HL LS a BY -এর মত নয়। এগুলো 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৫৯ পারাঃ ৮ 


#37 G72 2 


হচ্ছে যথাক্রমে ১৮ ১১-০ এ ৫% -এর বহুবচন । কেননা, & অক্ষরটি 
হচ্ছে এখানে অতিরিক্ত । সুতরাং এগুলোর বহুবচন ;4-এর ওযনে হবে। আর 


এখানে ১5১% অক্ষরটিও আসবে। এসব ব্যাপারে আল্লাহ তা'আলাই সবচেয়ে 
ভাল জানেন । 


১১। bs Sn 922 a 1 চং 
করেছি, £ঃপর তোমাদের BE od * Hl 
রূপ দান করেছি, তারপর আমি ” y 

Br “ Leap 2 $2 
ফেরেশতাদেরকে নির্দেশ |, ISL EI Pe) 
দিয়েছি- তোমরা আদম [ 
(আঃ)-কে সিজদা কর, তখন *4 et Lo 
ইবলীস ছাড়া সবাই সিজদা SE. 
করলো, যারা সিজদা করলো CR 


এখানে আল্লাহ পাক মানব-পিতা আদম a এবং তার শত্রু 
ইবলীসের বর্ণনা দিচ্ছেন, যে ইবলীস হযরত আদম (আঃ) ও তার সন্তানদের 
সাথে শত্রুতা রাখে। যেন মানুষ তাদের শত্রু ইবলীস থেকে বেচে থাকে এবং 
তার পথে না চলে৷ তাই তিনি মানব জাতিকে সম্বোধন করে বলেনঃ আমি 
তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের আকৃতি দান করেছি। তারপর আমি 
ফেরেশ্তাদেরকে বলেছি-আদম (আঃ)-কে সিজদা কর। আমার এ নির্দেশ 
পালনার্থে সবাই সিজদা করলো। আল্লাহ তা‘আলা ফেরেশ্তামণ্ডলীকে 
বলেছিলেন-আমি মানব সৃষ্টি করবো, যাকে আমি ঠনঠনে শুষ্ক মাটি দ্বারা তৈরী 
করবো । সুতরাং যখন আমি ওকে তৈরী করে ওতে রূহ ফুঁকে দিলাম এবং 
একটা জীবন্ত দেহ তৈরী হয়ে গেল, তখন আমার এই ক্ষমতা দেখে সবাই 
আদম (আঃ)-এর সিজদায় পড়ে গেল । আর এর প্রয়োজনীয়তা এজন্যেই ছিল 
যে, যখন আল্লাহ তা'আলা আদম (আঃ)-কে নিজের হাতে মসৃন চটচটে মাটি 
দ্বারা তৈরী করলেন এবং তাকে একটা সোজা দেহবিশিষ্ট মানবীয় রূপ দান 
করলেন আর তার মধ্যে রহ ফুঁকে দিলেন, তখন তিনি ফেরেশতাদেরকে নির্দেশ 
দিলেন- ‘কুন’ শব্দ দ্বারা বানানো মাখলূুককে নয়, বরং স্বয়ং আমার হাতে 
বানানো পুতুলকে সিজদা কর। কিন্তু প্রকৃতপক্ষে এটা ছিল কুদরতে ইলাহীকে 
সিজদা করা এবং তার শান শওকতের সম্মান করা। এই নির্দেশ দেয়া মাত্রই 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৬০ পারাঃ ৮ 


সমস্ত ফেরেশ্তা নির্দেশ পালনার্থে সিজদা করলেন । কিন্তু একমাত্র ইবলীস 
সিজদাহ করলো না । প্রথম সূরা অর্থাৎ সূরায়ে বাকারায় এর উপর যথেষ্ট 
আলোচনা হয়েছে। এখন এই স্থানে আমরা যা কিছু আলোচনা করলাম তা হচ্ছে 
ওটাই যা ইবনে জারীর (রঃ) অবলম্বন করেছেন। 


22 1219/7 03929 17/7 


5১১০ // 54১৬৮.-এর তাফসীরে হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, 
প্রথমে মানুষকে পুরুষ লোকদের পৃষ্ঠদেশে সৃষ্টি করা হয়। এরপর স্ত্রী লোকদের 
গর্ভাশয়ে তার আকৃতি দান করা হয়। কাতাদাহ (রঃ) এবং যহৃহাক (রঃ) এই 
আয়াতের তাফসীরে বলেন যে, এর অর্থ হচ্ছে-আমি আদম (আঃ)-কে সৃষ্টি 
করেছি । তারপর তার সন্তানের আকৃতি দান করেছি । কিন্তু এতে চিন্তা_ভাবনার 
অবকাশ রয়েছে। কেননা, এর পরেই আল্লাহ পাক বলেছেন- ১% MIE 
S) -এটা একথাই প্রমাণ করছে যে, এর দ্বারা আদম (আঃ)-কেই বুঝানো 
হয়েছে। আর এখানে বহুবচনের সাথে যে বলা হয়েছে, এর কারণ এই যে, আদম 
lL HL UNE Dh LUNA 
নবী (সঃ)-এর যুগের বানী ইসরাঈলদেরকে ৷ অর্থাৎ 39 0 I 


14/2? 22 


5১01584 74510, (২৪ ৫৭) অৰ্থাৎ ‘গামাম’, ‘মান’ ও ‘সালওয়া’ তো 
এসেছিল বর্তমান যুগের বানী ইসরাঈলের পূর্বপূরুষদের উপর । তাহলে এর দ্বারা 
তো এঁ লোকদেরকেই বুঝানো হয়েছে যারা হযরত মূসা (আঃ)-এর যুগে ছিল। 
কিন্তু বাপ-দাদাদের উপর অনুগ্রহ করাও প্রকৃতপক্ষে তাদের বংশধরদের উপরও 
অনুগহ করা হয়ে থাকে। তাহলে এই অনুগ্রহ যেন সন্তানদের উপরও করা 

হয়েছিল। এ জন্যেই ” দ্বারা সম্বোধন করেছেন। তাহলে যেন “| শব্দ দ্বারা 
আদম (আঃ) EL MARA a Sale Nt LOG 
একত্রিত করা হয়েছে। এটা আল্লাহ পাকের নিমের উক্তির বিপরীতঃ ৬5% i I 
ab Ls ১2 553 (২৩৪ ১২) এখানে joss 
উঁদ্দেশ্য ৷ অর্থাৎ বহুবচন উদ্দেশ্য নয়, বরং একটি আত্মা অর্থাৎ হযরত অদিম 
(আঃ)-এর সত্তা উদ্দেশ্য, যাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল । কিন্তু তার সমস্ত 
সন্তানকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়নি, বরং ‘নুৎফা’ বা বীর্য থেকে সৃষ্টি করা 
হয়েছে। এখন যে বলা হয়-“মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে’ তা শুধু এই 
কারণে যে, মানুষের পিতা আদম (আঃ)-কে মানুষের মত বীর্য থেকে নয়, বরং 
মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছিল । এসব বিষয়ে আল্লাহই সবচেয়ে ভাল জানেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৬১ পারাঃ ৮ 


১২। তিনি (আল্লাহ) তাকে 
(ইবলীসকে) জিজ্ঞেস 190 1- 
করলেন- আমি যখন তোমাকে ks NN 
আদমের নিকট নতশির হতে EAL 22 গপ 
আদেশ করলাম, তখন কোন ১1১০5 এ! ১ ১2 


বস্তু তোমাকে নতশির হতে ্$ $$, 2 7237/3052, 
নিবৃত্ত করলো? সে উত্তরে ১৮০৫ এ 44 = 
বললো-আমি তার চেয়ে শ্রেষ্ঠ, FE 
আপনি আমাকে আগুন দ্বারা O ib cra arile 
সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি Nh 
করেছেন কাদামাটি দ্বারা । 


ALI Dr godr 


কোন কোন আরবী ব্যাকরণবিদের উক্তি অনুসারে $5 3% 
-এই স্থানে খু শব্দটি অতিরিক্ত এবং একে ইনকার বা অস্বীকৃতির প্রতি গুরুত্ব 
আরোপের জন্যে আনা হয়েছে। যেমন কোন কবি বলেছেন- ০% 2 ৮ 
4154 এখানে ১-শব্দটি ১% -এর জন্যে এসেছে এবং একে “রড (এর উপর 

* 2 2937 
গুরুত্ব বুঝাবার জন্যে আনা হয়েছে। এখানে যেন ১ শব্দটি অতিরিক্ত । 2 ৪৬ 
৮১541 আল্লাহ পাকের এই উক্তিটি এর পূর্বেই এসেছে ইবনে জারীর 
(রঃ)-এর উক্তি এই যে, $% অন্য একটি এর অন্তর্ভুক্ত । যার অর্থ হবে- 
“কোন জিনিসটি তোমাকে বাধ্য করেছিল যে, তুমি সিজদা করবে না, অথচ 
আমার নির্দেশ বিদ্যমান ছিল?” এ উক্তিটি সবল ও উত্তম । আল্লাহ তা‘আলাই 
এসব বিষয়ে সবচেয়ে ভাল জানেন । 

ইবলীস উত্তরে বলেছিল-“আমি আদম (আঃ)-এর চেয়ে উত্তম ও শ্রেষ্ঠ । আর 
যে শ্ৰেষ্ঠ সে এমন কাউকে সিজদা করতে পারে না যার উপর তার শ্রেষ্ঠত্‌ 
রয়েছে। সুতরাং আমার প্রতি আদম (আঃ)-এর সিজদা করার হুকুম হল কেন?” 
সে দলীল পেশ করেছিল যে, তাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে। আর আগুন 
হচ্ছে মাটি হতে বেশী মর্যাদা সম্পন্ন যা দ্বারা আদম (আঃ)-কে সৃষ্টি করা হয়েছে। 
সে লক্ষ্য করেছে উপাদানের প্রতি, কিন্তু এ শরীফ আদম (আঃ)-এর প্রতি লক্ষ্য 
করেনি যাকে মহান আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে স্বীয় রূহ 
ভরে দিয়েছেন! সে একটা . বিকৃত অনুমান কায়েম করেছে যা মহান আল্লাহর 
প্রকাশ্য হুকুমের বিরোধী । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৬২ পারাঃ ৮ 


মোটকথা, সমস্ত ফেরেশ্তা সিজদায় পড়ে গেলেন। ইবলীস সিজদা না করার 
কারণে ফেরেশ্তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লো এবং আল্লাহ তা'আলার অনুগ্রহ 
হতে নিরাশ হয়ে গেল। এই নৈরাশ্য প্রকৃতপক্ষে হচ্ছে তার নিজের ভুলেরই 
প্রতিফল এবং সে কিয়াস বা অনুমানেও ভুল করেছিল । তার দাবী ছিল এই যে, 
আগুন মাটি হতে শ্ৰেষ্ঠ । কিন্তু মাটির শান হচ্ছে ধৈর্য, সহিষ্ণুতা, নমতা এবং 
কাজে স্থিরতা । তা ছাড়া মাটি হচ্ছে উদ্ভিদ ও লতাপাতা জন্মিবার স্থান । আগুনের 
শান হচ্ছে পুড়িয়ে দেয়া, ইন্দ্রিয়াবেগ এবং দ্রুততা ৷ ইবলীসের উপাদান তার 
সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর আদম (আঃ)-এর উপাদান রুজু, 
অপারগতা এবং আনুগত্য স্বীকার করে তার উপকার সাধন করেছিল । হযরত 
আয়েশা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
“ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে, ইবলীসকে সৃষ্টি করা হয়েছে 
অগ্নিশিখা দ্বারা, আদম (আঃ)-কে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা এবং হুরদেরকে 
সৃষ্টি করা হয়েছে যা’ফরান দ্বারা ৷” ইবলীস কিয়াস বা অনুমান কায়েমকারী । আর 
সূর্য ও চন্ত্রের ইবাদতও কিয়াসের উপর ভিত্তি করেই শুরু হয় । 


১৩। ; i এই স্থান Ad 2 , 2 r/ 
থেকে নেমে যাও, এখানে থেকে = 2 505-১ 
তুমি অহংকার করবে তা হতে , EAA 
পারে না; সুতরাং বের হয়ে PE GUNES 
যাও, নিশ্চয়ই তুমি অধর্ম ও EA? 
ইতরদের অন্তর্ভুক্ত । SE 2 bl cL 


১৪। সে বললো-(হে আল্লাহ!) 
আমাকে পুনরুখান দিবস 
পর্যন্ত (বেচে থাকার) অবকাশ 
দিন! 

১৫। আন্নাহ বললেন-(ঠিক 

A277 
সাচ) তোমাকে অূমকাহ হয়া ০ los 196 -\0 

_হলোে।৷ 777 
আল্লাহ পাক এখানে ইবলীসকে এমন বিষয় সম্পর্কে সম্বোধন করলেন যা 

অবশ্যই সংঘটিত হবে। তিনি বললেন-তুমি আমার আদেশ অমান্য করা এবং 

আমার আনুগত্য থেকে বের হয়ে যাওয়ার কারণে এখান থেকে বেরিয়ে যাও। 
তোমার অহংকার করার কোন অধিকার ছিল না। 


2/213 232 / 
mlb I —-\t 
PAS LAS 


O LY 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৬৩ পারাঃ ৮ 


ধকাংশ মুফাস্সির (৬ -এর & সর্বনামটিকে ৩% এর দিকে ফিরিয়ে 
থাকেন। আবার ইবলীসের 1৮1 ০,৪১ তে যে মর্যাদা ছিল সেইদিকে & 
সর্বনামটির ফিরারও সম্ভাবনা রয়েছে। 
মহান আল্লাহ বলেন-তুমি বেরিয়ে যাও ৷ নিশ্চয়ই তুমি লাঞ্চিত ও ঘৃণিত । 
এটা ছিল ইবলীসের হঠকারিতারই প্রতিফল । এখানে ইবলীস একটা কথা চিন্তা 
করলো এবং কিয়ামতের দিবস পর্যন্ত অবকাশ চাইলো । সে আরয করলোঃ হে 
আল্লাহ! শাস্তি প্রদানে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ পাক তখন 
তাকে বললেন-“যাও তোমাকে অবকাশ দেয়া হলো ।' এর মধ্যেও আল্লাহ্‌ 
তাআলার নিপুণতা লুকায়িত ছিল এবং তীর ইচ্ছাই কাজ করছিল। তাঁর ইচ্ছার 
বিরুদ্ধাচরণ করা যেতে পারে না । তীর হুকুমের পর আর কারো হুকুম চলতে 
পারে না। তিনি সত্ব্র হিসাব গ্রহণকারী । 
১৬। (ইবলীস) বললো-আপনি 
GAP2070 3 20 cr 
শা ন ON AHL 
বলছি-আমি তাদের (বিভ্রান্ত ১০2.০222 4/০ 237 
করার) জন্যে সরল পথের Opsil dbl s 0 
(মাথায়) অবশ্যই ওঁৎ পেতে 
বসে থাকবো । 2 ons es AV 
১৭। অতঃপর আমি (পথভ্রষ্ট | ২১,০০০০ 2০৪, 
করার উদ্দেশ্যে) তাদের সন্মুখ ৮০০১০৪১৮ ০৪5 
দিয়ে, পিছন দিয়ে, ডান দিক ai, 
দিয়ে এবং বাম দিক দিয়ে ১25); ১১৪, 
তাদের কাছে আসবো, আপনি EEE? 
তাদের অধিকাংশকেই 0 ES 
কৃতজ্ঞরূপে পাবেন না। 
যখন ইবলীস কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ পেয়ে গেল এবং স্বস্তির নিঃশ্বাস 
ফেললো তখন সে বিদ্রোহ ও একগুয়েমী শুরু করে দিলো। সে বললো-“হে 
আল্লাহ! যেমনভাবে আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন, তেমনভাবেই আমিও 
আপনার বান্দাদেরকে সরল সোজা পথ থেকে বিভ্রান্ত করে দেবো।” হযরত 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ২৬৪ পারাঃ ৮ 
ইবনে আব্বাস (রাঃ) '২7%এর অনুবাদ 44 করেছেন। আর অন্যেরা 


7:%%1,{ করেছেন। সে বললো- “আমি আদম (আঃ)-এর প্রতিশোধ ভার 
বংশধর হতে গ্রহণ করবো। কেননা, ত তারই কারণে আমি আপনার দরবার হতে 
বহিষ্কৃত হয়েছি।” সিরাতে মুসতাকীম দ্বারা সত্যপথ ও মুক্তির পথ বুঝানো 
হয়েছে। (ইবলীস বললোঃ) “আমি আপনার বান্দাদেরকে এইভাবে পথভ্রষ্ট ও 
বিভ্রান্ত করবো যে, তারা আপনার ইবাদত করবে না এবং আপনার একত্ববাদ 
থেকে দূরে থাকবে।” কোন কোন আরবী ব্যাকরণবিদ বলেন যে, এখানে 5 
শব্দের ০ আক্ষরটি কসমের জন্যে আনা হয়েছে। যেন বলা হয়েছে-আপনার 
কুপথে পরিচালনার শপথ, যা আমার প্রতি করা হয়েছে। 


মুজাহিদ (রঃ) ‘সিরাত’ 5১> ,* বুঝিয়েছেন। আর মুহাম্মাদ ইবনে সাওকার 
মতে এর দ্বারা ‘মন্ধার পথ’ বুঝানো হয়েছে। আর ইবনে জারীর (রঃ) 
বলেন-সঠিক কথা তো এই যে, এই শব্দটি এই সমুদয় অর্থের জন্যে ‘আম’ বা 
সাধারণ । 

সীরা ইবনে আবিল ফাকা’ হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলতেন, 
শয়তান বিভিন্ন পন্থায় বানী আদমকে পথত্রষ্ট করে থাকে সে ইসলামের পথের . 
উপর এসে বসে পড়ে এবং বলে- “তুমি কি ইসলাম গ্রহণ করবে এবং স্বীয় 
বাপ-দাদার ধর্ম ত্যাগ করবে?” কিন্তু এ লোকটি শয়তানের অবাধ্য হয় এবং 
ইসলাম গ্রহণ করে। তারপর সে লোকটির হিজরতের পথে এসে বসে যায় এবং 
বলে- “তুমি স্বীয় দেশ ছেড়ে কেন হিজরত করছো? মুহাজিরের মর্যাদা একটা 
জানোয়ার ও ঘোড়ার চেয়ে বেশী হয় না” কিন্তু সে তার কথা অমান্য করে ও 
হিজরতের পথ অবলম্বন করে। এরপর শয়তান তার জিহাদে গমন বন্ধ করার 
জন্যে পথে বসে পড়ে । জিহাদ জীবন দিয়েও হতে পারে এবং মালধন দিয়েও 
হতে পারে। সে তাকে বলে- “তুমি কি যুদ্ধ করার জন্যে বের হচ্ছো? সাবধান! 
তুমি নিহত হয়ে যাবে এবং তোমার স্ত্রী অন্যের সাথে বিবাহিতা হয়ে যাবে । আর 
তোমার.মালধন লোকেরা পরস্পরের মধ্যে ভাগ বণ্টন করে নেবে” কিন্তু তবুও 
সে জিহাদের জন্যে বেরিয়ে পড়ে । রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “ যে ব্যক্তি এই কাজ 
করে এবং মারা যায়, তাকে জান্নাতে স্থান দেয়া আল্লাহ পাকের জন্যে 
অবশ্যকর্তব্য হয়ে পড়ে, হয় সে নিহতই হোক বা পথে ডুবেই মরুক অথবা 
পৃথিমধ্যে কোন জীন-জন্তু দ্বারা পদদলিতই হোক ।” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৬৫ পারাঃ ৮ 


শয়তান বললো-আমি বানী আদমের সামনের দিক থেকেও আসবো এবং 
পিছনের দিক থেকেও আসবো । অর্থাৎ পরকাল সম্পর্কে তাদের মনে সন্দেহ সৃষ্টি 
করে দেবো এবং দুনিয়ার আসক্তির প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করবো । আর ডান দিক 
থেকেও আসবো । অর্থাৎ ‘আমরে দ্বীন’ তাদের উপর সন্দেহপূর্ণ করে তুলবো । 
তাদের বাম দিক থেকেও আসবো । অর্থাৎ পাপ ও অবাধ্যতামূলক কার্যকলাপ 
তাদের জন্যে যোগ্য ও গ্রহণীয় বানিয়ে দেবো । 


আবার বিভিন্ন লোক এর বিভিন্ন ভাবার্থ নিয়ে থাকেন, যেগুলো প্রায় 
কাছাকাছি । শয়তান ‘আমি উপরের দিক থেকেও আসবো’ এ কথা বলেনি। 
কেননা, উপর থেকে তো শুধুমাত্র আল্লাহর রহমতই আসতে পারে। 


সে বললোঃ “হে আল্লাহ! আপনি আপনার বান্দাদের অধিকাংশকেই কৃতজ্ঞতা 
প্রকাশকারী অর্থাৎ একত্ববাদীরূপে পাবেন না” এ কথাটা শয়তান স্বীয় খেয়াল ও 
ধারণার ভিত্তিতেই বলেছিল বটে, কিন্তু সেটা সত্যে পরিণত হয়েছে। যেমন 
আল্লাহ তা'আলা বলেনঃ ইবলীসের এ ধারণা ঠিকই ছিল। কেননা, মুমিনরা ছাড়া 
সবাই তার অনুসরণ করছে। কিন্তু মুমিনদের উপর সে তার জাল বিস্তার করতে 
উদ্দেশ্য এই যে, কে পরকালের উপর বিশ্বাস স্থাপনকারী এবং কে সন্দেহ 
পোষণকারী তা যেন প্রকাশ পেয়ে যায়। আর আল্লাহ তো প্রত্যেক জিনিসেরই 
রক্ষক । 

এ জন্যেই তো হাদীসে এসেছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, আল্লাহর কাছে 
শয়তান থেকে এইভাবে আশ্রয় প্রার্থনা কর- “হে আল্লাহ! কোন দিক থেকেই সে 
যেন আমার উপর আধিপত্য বিস্তার করতে না পারে।” যেমন রাসূলুল্লাহ (সঃ) 
স্বয়ং প্রার্থনায় বলতেন- “হে আল্লাহ! আমি আপনার কাছে ক্ষমা ও নিরাপত্তা 
প্রার্থনা করছি, দ্বীনের জন্যেও দুনিয়ার জন্যেও এবং পরিবার ও ধন-সম্পদের 
জন্যেও । হে আল্লাহ! আমার গুনাহগুলো মাফ করে দিন, ভয় থেকে আমাকে 
নিরাপদে রাখুন । আর সামনের দিক থেকেও আমাকে রক্ষা করুন, পিছনের দিক 
থেকেও রক্ষা করুন এবং ডান দিক থেকেও আমাকে হিফাযত করুন, বাম দিক 
থেকেও আমাকে হিফাযত করুন এবং উপর দিক থেকেও রক্ষা করুন! আর 
শয়তান নীচের দিক থেকে আমার উপর প্রতারণার জাল বিস্তার করে, এ থেকে 
আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি!” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৬৬ পারাঃ ৮ 


১৮ ৷ তিনি (আল্লাহ) বলেন- তুমি 
2229323 7 2 2 
এখান থেকে দুর্গত মরদূদ ও nisl iG - SA 
নাজেহাল অবস্থায় বের হয়ে 
2322 7 2 22329 
যাও, তাদের (বানী আদমের) RE CPE OTE 
মধ্যে যারা তোমার অনুসরণ “2 
করবে নিশ্চয়ই আমি A272 2/332 Add 84/244 
) OC . ° ' 

তোমাদের সকলের দ্বারা 2 শো! 5১5 4? ৮০১ 

জাহান্নাম পূর্ণ করবো । 

আল্লাহ পাক মালায়ে আ’লার প্রাসাদ হতে বের হয়ে যাওয়ার নির্দেশ দিতে 
গিয়ে ইবলীসকে বলেনঃ তুমি লাস্ছিত ও বিতাড়িত অবস্থায় এখান থেকে বেরিয়ে 
যাও। ইবনে জারীর (রঃ), বলেন যে, £344 শব্দের অর্থ হচ্ছে দোষী ও 
অপমানিত ৷ দোষের স্থলে "$ শব্দ ব্যবহার করা অপেক্ষা 5 শব্দের ব্যবহারই 
বেশী অলংকারপূর্ণ ৷ শব্দের অর্থ হচ্ছে বিভাড়িত ও 4 ত। প্রকৃতপক্ষে 
ie rl - এর অর্থ একই ৷ আর শয়তানের প্রতি আল্লাহ পাকের “যারা 
তোমার অনুসরণ করবে, আমি এইসব লোক দ্বারা এবং তোমার দলবল দ্বারা 
জাহান্নামকে পূর্ণ করব” এই উক্তি তার প্রতি নিম্নের উক্তিরই অনুরূপ । 

“তুমি বেরিয়ে যাও, যে লোকেরা তোমার অনুসরণ করবে, জাহান্নাম তাদের 
পূর্ণ প্রতিফল যাদের উপর তোমার ক্ষমতা চলে তাদেরকে ডেকে নাও, স্বীয় 
সেনাবাহিনী ও সন্তানদের মাধ্যমে তাদের উপর বিজয় লাভ কর এবং মালধন ও 
সম্তান-সন্ততিতে তাদের শরীক হয়ে যাও । আর তাদের সাথে খুব বেশী বেশী 
মিথ্যা অঙ্গীকার কর। শয়তানের অঙ্গীকার তো শুধুমাত্র প্রতারিত করার জন্যেই 
হয়ে থাকে। কিন্তু আমার বিশিষ্ট বান্দাদের উপর কখনও তোমার ক্ষমতা চলবে 
না। আল্লাহ তাদের দায়িত্বভার গ্রহণ ও প্রতিনিধিত্ব করবেন ।” 

১৯। আর হে আদম! তুমি এবং ১৭০ 
তোমার স্ত্রী জান্নাতে বসবাস ORC KC ACES 
কর এবং এখানে তোমাদের +, , ed 
মনে যা চায় তাই খাও, কিন্তু > ১2 254 

নিকটবতী } ৮/2 dae #2792 

এই বৃক্ষের হয়ো in LY TY, 

না, অন্যথায় অত্যাচারীদের “5, ১ ET PORE 

মধ্যে গণ্য হয়ে পড়বে। Oud ss US sl 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৬৭ 


২০। অতঃপর তাদের লজ্জাস্থান 


পারাঃ ৮ 


Ad Ie 


যা পরস্পরের কাছে গোপন 
রাখা হয়েছিল তা প্রকাশ করার 


1» 5 
be INI 3- =. 


জন্যে শয়তান তাদেরকে ১2 sঞ 
কুমন্ত্রণা দিলো, আর বললো- LL), 
তোমাদের প্রতিপালক এই EOE os 
বৃক্ষের কাছে যেতে নিষেধ ০,০, ০28,৯৭০ 
করেছেন এর কারণ এ ছাড়া et 
কিছুই নয় যে, তোমরা যেন 2A 2233725 Pod 

মালাইকা হয়ে না যাও অথবা ১5৯ ৬555 ১! 3] 5 
(এই জান্নাতে) চিরন্তন জীবন A 
লাভ করতে না পার । ous LS | 


ভে AAAS NOTA 
Eatin 
es TN ost 
ইরশাদ হচ্ছে- আদম (আঃ) ও তার স্ত্রী হাওয়া (আঃ)-এর জন্যে জান্নাতকে 
বাসস্থান বানানো হয়েছিল এবং তাদেরকে বলা হয়েছিল, তোমরা জারনাতের 
একটি গাছের ফল ছাড়া সমস্ত গাছের ফল খেতে পার । এর বিস্তারিত ব্যাখ্যা 
সূরায়ে বাকারায় হয়ে গেছে। এ ব্যাপার দেখে শয়তানের তাদের দু'জনের উপর 
হিংসা হলো। সুতরাং সে প্রতারণার মাধ্যমে কাজ হাসিল করার চেষ্টা করতে 
লাগলো যেন যে নিয়ামত ও সুন্দর পোশাক পরিচ্ছদ তারা লাভ করেছেন তা 
থেকে তাদেরকে বঞ্চিত করে দেয়। এখন ইবলীস আদম (আঃ) ও হাওয়া 
(আঃ)-কে বললোঃ “আল্লাহ তাআলা তোমাদেরকে যে এই গাছের ফল খেতে 
নিষেধ করেছেন এর মধ্যে যৌক্তিকতা এই রয়েছে যে, তোমরা যেন মালাইকা 
হয়ে না যাও এবং এখানে চিরকাল বসবাস করার অধিকারী হয়ে না পড় । সুতরাং 
যদি তোমরা এই গাছের ফল খেয়ে নাও তবে তোমরা এই সুযোগ লাভ করতে 
পারবে।” যেমন সে বলেছিলঃ “হে আদম (আঃ)! আমি কি তোমাকে এমন 
গাছের কথা ও এমন ভূ-সম্পত্তির কথা বলে দেবো যা কখনো ধ্বংস হবে না?” 
যেমন আল্লাহ পাক বলেছেনঃ “আল্লাহ তোমাদেরকে এ কথা খোলাখুল্ভুবে এ 


PE SA 


জন্যে বুঝাতে রয়েছেন যে, যেন তোমরা পথভ্রষ্ট না হয়ে পড়।” এখানে ১. 31 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৬৮ পারাঃ ৮ 


-এর অর্থ হচ্ছে 1/৯; বু 5 অর্থাৎ যেন তোমরা পথভ্রষ্ট না হও। (৪8 ১৭৬) আর 
এক জায়গায় তিনি বলেছেনঃ “তিনি যমীনে পাহাড়ের পেরেক মেরে দিয়েছেন 
যেন তা, হেলা দ্রোলা ও টলমল না করে।” এখানেও Ss ol -এর ভাবার্থ 
হচ্ছে £473 9 অর্থাৎ যেন যমীন তোমাদেরকে নিয়ে টলমল না করে। 
(১৬৪ ১৫) 

ইবনে আব্বাস (রাঃ) ও ইয়াহইয়া ইবনে আবী কাসীর (রঃ) “মালাকাইনে' 
শব্দটিকে ‘মালিকাইনে’ অর্থাৎ £3 দিয়ে পড়তেন। কিন্তু জমহুর উলামা 
দিয়ে পড়ে থাকেন। 

(4567 অৰ্থাৎ ইবলীস হযরত আদম (আঃ) ও হযরত হাওয়া (আঃ)-এর 
সামনে আল্লাহর নামে শপথ করে বললোঃ “আমি তোমাদের শুভাকাংখী । 
তোমাদের পূর্বে আমি এখানে অবস্থান করতাম এবং আমি এই জান্নাতের 
জায়গাগুলোর সঙ্গে সম্যক পরিচিত ।” / ক্রিয়া পদটির ৬( হচ্ছে 
এবং £402 (এর একটি 2%. হচ্ছে "১ বা মিলন। কিনতু কোন কোন 
সময় একমুখীই উদ্দেশ্য হয়ে থাকে৷ অর্থাৎ আদম (আঃ) ও ইবলীস দু'জনে নয়; 
বরং শুধুমাত্র ইরলীসনই_শ্রপুর্র করেছিল। শেষ পর্যন্ত সে প্রতারণায় সফলকাম 
হয়েছিল। আর আল্লাহর নাম নিয়ে মুমিনকে প্রতারিত করা যেতে পারে। কোন 
কোন পণ্ডিত ব্যক্তি বলেনঃ “যে আমাকে আল্লাহর নাম নিয়ে প্রতারণা করেছে, 
আমি সদা-সর্বদা তার কছে প্রতারিত হয়েছি। তাহলে আদম (আঃ) প্রতারিত 
হবেন না কেন?” 


২২। অতঃপর সে (শয়তান) 


MEATS 


তাদের উভয়কে বিভ্রান্ত GE CA - YY 
করলো, যখন তারা সেই : 

A233 oP Dodrad [1 
নিষিদ্ধ গাছের ফলের স্বাদ ৮০ 8) ৩০০ ১2! 
গ্রহণ করলো, তখন তাদের 
লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ = 1 1/,; Nl 

Le ED dl) 
হয়ে পড়লো এবং বাগানের bg ME 

“27 21 


বৃক্ষপত্ৰ দ্বারা নিজেদেরকে 
আবৃত করতে লাগলো, এই 
সময় তাদের প্রতিপালক 
তাদেরকে সম্বোধন করে 


ee 2) ০4১৬; 4s 3১ 


2 Sh বা 


CdS MEE {ol 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ২৬৯ পারাঃ ৮ 


বললেন-আমি কি এই বৃক্ষ EAD NES PA Pd 
সম্পর্কে তোমাদেরকে বিষেধ i EEC EER 
করিনি? আর শয়তান যে 
তোমাদের প্রকাশ্য শত্রু তা কি 
আমি তোমাদেরকে বলিনি? 
২৩। তখন তারা বললো- হে টা বড ++ 
আমাদের প্রতিপালক! আমরা ্ 
নিজেদের প্রতি অন্যায় করেছি, + 42/০4/42. 2/26 + 
আপনি যদি আমাদেরকে ক্ষমা 22০১৮১৯4১ 
না করেন এবং দয়া না করেন, 12 7 S237 
তবে আমরা ক্ষতিথ্ত্তদের oy 52 
অন্তৰ্ভুক্ত হয়ে পড়বো । 
হযরত উবাই ইবনে কা’ব (রাঃ) বলেন যে, হযরত আদম (আঃ) 
খেজুরবৃক্ষের ন্যায় দীর্ঘাকৃতির লোক ছিলেন। তার মাথার চুল ছিল ঘন ও লম্বা । 
যখন তিনি ভুল করে বসলেন তখন তার দেহাবরণ খুলে গেল । এর পূর্বে তিনি 
স্বীয় গুপ্তাঙ্গের প্রতি লক্ষ্য করতেন না। এখন তিনি ব্যাকুল হয়ে জান্নাতের মধ্যে 
এদিক ওদিক ফিরতে লাগলেন । জান্নাতের এক গাছের সঙ্গে তার মাথার চুল 
জড়িয়ে পড়লো । তিনি বলতে লাগলেনঃ হে গাছ! আমাকে ছেড়ে দাও! গাছ বলে 
উঠলোঃ “আমি আপনাকে ছাড়বো না।” তখন মহামহিমাত্বিত আল্লাহ তাকে 
ডাক দিয়ে বললেনঃ “তুমি কি আমার নিকট থেকে পালিয়ে যাচ্ছ?” আদম 
(আঃ) উত্তরে বললেনঃ “হে আমার প্রভু! আমি আপনার. কাছে লজ্জা বোধ 
করছি। কেননা, আমার দেহাবরণ খুলে গেছে।” 
হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, আদম (আঃ)-কে যে গাছের ফল 
খেতে নিষেধ করা হয়েছিল তা ছিল গমের শীষ । যখন আদম (আঃ) ও হাওয়া 
(আঃ) ওটা খেয়ে ফেলেন তখন তাদের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়ে। এখন তারা 
গাছের পাতা দ্বারা দেহ আবৃত করতে থাকেন এবং একটিকে অপরটির সাথে 
জোড়া দিয়ে শরীরের উপর লাগাতে থাকেন। আল্লাহ তা'আলা তাদের সম্বোধন 
করে বলেনঃ “হে আদম (আঃ)! আমি তোমাদেরকে জান্নাত দান করেছিলাম 
এবং তথাকার সব জিনিসই তোমাদের জন্যে বৈধ করে দিয়েছিলাম ৷ একমাত্র 
একটি গাছ তোমাদের জন্যে অবৈধ করেছিলাম এবং ওর ফল খেতে নিষেধ 


B22 27, ) 23 
004 ie LSI Shi 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৭০ পারাঃ ৮ 


করেছিলাম, এটা কি সত্য নয়?” আদম (আঃ) উত্তরে বলেনঃ “হে আমার 
প্রতিপালক! হ্যা এটা সত্য বটে, তবে আপনার মর্যাদার শপথ! আমার এটা 
ধারণাও ছিল না যে, আপনার নামে কসম খেয়ে কেউ মিথ্যা কথা বলতে পারে!” 
নিমিয মহল আল্লাদ বাং 

‘ ae Gp, 77 


EO CTE LLG, 
অর্থাৎ “আমি কসম খেয়ে বলছি যে আমি তোমাদের শুভাকাংখী।” (৭৪ ২১) 
এরপর আল্লাহ তা'আলা আদম (আঃ)-কে বলেনঃ “ আমিও স্বীয় মর্যাদার শপথ 
করে বলছি যে, আমি তোমাদেরকে যমীনে পাঠিয়ে দেবো । সেখানে 
তোমাদেরকে পরিশ্রম করতে হবে ও বিপদ আপদে পড়তে হবে এবং সেখানে 
তোমরা কোন শাস্তি পাবে না।” অতঃপর আল্লাহ পাক বলেনঃ “তোমরা জান্নাত 
থেকে বেরিয়ে নীচে নেমে যাও ৷ জান্নাতে তোমরা সর্বপ্রকারের নিয়ামত ভোগ 
করছিলে, কিন্তু এখন খাদ্য ও পানীয়ের কোন সুস্বাদু নিয়ামত তোমরা প্রাপ্ত হবে 
না ।” মহান আল্লাহ দুনিয়ায় আদম (আঃ)-এর লোহার উপকারিতা সম্পর্কে শিক্ষা 
দান করলেন এবং তাকে কৃষিকার্য শিক্ষা দিলেন । হযরত আদম (আঃ) কৃষিকার্য 
শুরু করে দিলেন। ক্ষেতে পানি সেচন করলেন। শস্য পেকে উঠলে তিনি তা 
কেটে নিলেন এবং ওটা মাড়াই করে দানা বের করলেন । তারপর তা পেষণ 
করলেন এবং ওটা ঠাসলেন। এরপর রুটি পাকিয়ে তা খেয়ে নিলেন। যে কষ্ট 
তাদের ভাগ্যে লিখা ছিল তা আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ীই লিখিত হয়েছিল । 


হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, হযরত আদম (আঃ) 
জান্নাতের ডুমুরের পাতাকে পোশাকের আকারে দেহে জড়িয়েছিলেন। অহাব 
ইবনে মুনাব্বাহ্‌ বলেন যে, হযরত আদম (আঃ) ও হযরত হাওয়া (আঃ)-এর 
নূরানী পোশাক ছিল, ফলে একে অপরকে উলঙ্গর্ূপে দেখতে পেতেন না । যখন 
তাদের উলঙ্গর্ূপ প্রকাশ পেয়ে গেল তখন তা আবৃত করার খেয়াল তাদের 
অন্তরে প্রকৃতিগতভাবে জেগে উঠলো । হযরত কাতাদা (রঃ) বলেন যে, হযরত 
আদম (আঃ) বলেছিলেন-“হে আমার প্রতিপালক! আমার তাওবা ও ক্ষমাপ্রার্থনা 
করার কোন উপায় আছে কিঃ?” উত্তরে আল্লাহ পাক বলেনঃ ‘হ্যা, আছে। এ 
অবস্থায় আমি তোমাদেরকে পুনরায় জান্নাতে প্রবিষ্ট করবো ।' কিন্তু ইবলীস 
তাওবার অনুমতি চাওয়ার পরিবর্তে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অনুমতি 
চাইলো আল্লাহ তা'আলার পক্ষ থেকে দু’'জনকেই তাদের প্রার্থিত জিনিস দান 
করা হলো। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ২৭১ পারাঃ ৮ 


হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, যখন হযরত আদম 
(আঃ) গম খেয়ে নিলেন তখন আল্লাহ তা'আলা তাকে বললেনঃ “আমি তোমাকে 
এ গাছ থেকে নিষেধ করা সত্বেও তুমি এর ফল খেলে কেন?” তখন তিনি -' 
জবাবে বললেনঃ “হাওয়া আমাকে এটা খাওয়ার পরামর্শ দিয়েছিল।” আল্লাহ্‌ 
পাক তখন বললেনঃ “আমি হাওয়াকে এ শান্তি দিলাম যে, গর্ভবতী থাকা অবস্থায় 
সে ব্যথা ও কষ্ট পাবে এবং সন্তান প্রসবের সময়ও তাকে কষ্ট দেয়া হবে।” এ 
কথা শুনে হযরত হাওয়া (আঃ) কাদতে লাগলেন । আল্লাহ তা'আলা আরও 
বললেনঃ “যখন তুমি সন্তান প্রসব করবে তখন তুমি ও তোমার সন্তান উভয়েই 
কাদবে ৷” হযরত আদম (আঃ) তার প্রতিপালকের নিকট থেকে ক্ষমা চাওয়ার 
জন্যে যে কথাগুলো শিখেছিলেন তা হচ্ছে নিম্নরূপঃ 


22 NN? B223°7 790717741221 295 PS NAPA 
ops 5s Gd banps Bas oly Cail Lalb Gy 
অর্থাৎ “ হে আমাদের প্রতিপালক! আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, 
আপনি যদি আমাদের ক্ষমা না করেন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে 
পড়বো ৷” 


২৪ । তিনি (আল্লাহ) বললেন- 123 2/7 2333, 
তোমরা একে অন্যের শত্রুরূপে এ I -Yt 
এখান থেকে নেমে যাও, OG 
তোমাদের জন্যে পৃথিবীতে 55704 7 2 
বসবাস করা ন 


এবং তথায় জীবন ধারণের EAA 8-22 Eq 

উপযোগী সামগ্ৰীর ব্যবস্থা রাখা ৩/০০ ১৮ ১)। 
হয়েছে। 
চহ 

২৫। তিনি আরও বললেন- সেই bt 


পৃথিবীতেই তোমরা জীবন ১১০০০৯০০৪ 

যাপন করবে, সেখানেই 5০১৮০৩ ৫54৬-০ 

তোমাদের মৃত্যু সংঘটিত হবে 

EE c29/02 82 2 A/IIIGI, 

এবং তথা হতেই তোমাদেরকে ০১১১০ ৫2 9 ৬৮১+ 

বের করা হবে। 

জান্নাত হতে নীচে নেমে যাওয়ার এ সম্বোধন আদম (আঃ), হাওয়া (আঃ) ও 
ইবলীসকে করা হচ্ছে। আবার কেউ কেউ সাপকেও এর অন্তর্ভুক্ত করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৭২ পারাঃ ৮ 


কেননা সাপই আদম (আঃ) ও ইবলীসের মধ্যে শত্রুতা সৃষ্টির কারণ হয়ে 
দাড়িয়েছিল। এ জন্যেই সূরায়ে তা’হায় আল্লাহ তা'আলা বলেছেনঃ “তোমরা 
সবাই নেমে যাও ৷” হাওয়া (আঃ) তো আদম (আঃ)-এর বাধ্যই ছিলেন। আর 
সাপকেও যদি এদের অন্তর্ভুক্ত মনে করা হয় তবে সে ছিল ইবলীসের অনুগত ৷ 
মুফাস্সিরগণ এ স্থানগুলোর উল্লেখ করেছেন যেগুলোতে তারা নিক্ষিপ্ত হয়েছিল । 
এসব খবর ইসরাঈলিয়াত হতে নেয়া হয়েছে। এগুলোর সত্যাসত্য সম্পর্কে 
একমাত্র আল্লাহই অবহিত রয়েছেন। যেসব স্থানে তারা পতিত হয়েছিল 
সেগুলোর নির্দিষ্ট করণে যদি কোন উপকারিতা থাকতো তবে অবশ্যই আল্লাহ্‌ 
পাক সেগুলো উল্লেখ করতেন অথবা হাদীসে কোন জায়গায় বর্ণিত হতো। 
ইরশাদ হচ্ছে- পৃথিবীই তোমাদের বাসস্থান হবে এবং মৃত্যু পর্যন্ত সেখানেই 
তোমাদের জীবন ধারণের উপযোগী সামগ্রীর ব্যবস্থা রাখা হয়েছে। এটা ভাগ্যেও 
লিখা ছিল এবং লাওহে মাহ্‌ফ্যেও তা লিপিবদ্ধ ছিল। 

হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, 4 শব্দ দ্বারা কবর 
অথবা পৃথিবীর উপরিভাগ ও তলদেশ বুঝানো হয়েছে। 


ঘোষিত হচ্ছে- এখন তোমাদেরকে পৃথিবীতেই জীবন-যাপন করতে হবে, 
সেখানেই তোমরা মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই পুনরায় উত্থিত হবে। 
যেমন তিনি অন্য জায়গায় বলেনঃ 


2297423 9223 73797999939 97 79/3/23 
SAE BG legs 5a hs Sls Us 
অর্থাৎ “আমি তোমাদেরকে মাটি দ্বারাই সৃষ্টি করেছি, মাটিতেই তোমাদেরকে 
ফিরিয়ে নেবো এবং পুনরায় তোমাদেরকে মাটি থেকেই বের করবো” 
(২০৪৫৫) আল্লাহ তা'আলা সংবাদ দিচ্ছেন যে, আদম (আঃ)-এর জীবন পর্যন্ত 
পৃথিবীকে বাসস্থান বানানো হয়েছে। জীবিতাবস্থায় সে এখানেই থাকবে, এখানেই 
মৃত্যুবরণ করবে, এখানেই তার কবর হবে এবং কিয়ামতের দিন তাকে এখান 
থেকেই উঠানো হবে। অতঃপর স্বীয় আমলের হিসাব দিতে হবে। 


২৬। হে বানী আদম! আমি ০2 44% ৷ 
তোমাদের লজ্জাস্থান আবৃত ৬৮>! _'' 


করার ও বেশভূষার জন্যে 2 # > ERASE TAA 
তোমাদের পোশাক পরিচ্ছদের $//> 
উপকরণ অবতীর্ণ করেছি, ৯০2» ০22), 
(বেশতুষার তুলনায়) ৮: ৯০:১ 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ২৭৩ পারাঃ ৮ 
আল্লাহ-ভীতির পরিচ্ছদই ্ং a 
সবেত্তিম পরিচ্ছদ, এটা - ১ 4১ £25 5 


ESS LAL TT LIA 
অন্যতন নিদৰ্শন, সম্ভবতঃ AE Et die 
মানুষ এটা হতে উপদেশ গ্রহণ 
করবে। 


আল্লাহ পাক বান্দাদের উপর স্বীয় অনুগ্রহের কথা উল্লেখ করে বলেনঃ আমি 
তোমাদেরকে পোশাকে ভূষিত করেছি। পোশাক পরিচ্ছদ তো দেহ ও গুপ্তস্থান 
আবৃত করার কাজে লেগে থাকে। আর :, হচ্ছে এ পোশাক যা সৌন্দর্য বৃদ্ধির 
জন্যে পরিধান করা হয়। প্রথমটা প্রয়োজনীয়তার অন্তর্ভুক্ত এবং দ্বিতীয়টা 
পরিপূর্ণতা ও অতিরিক্ততার অন্তর্ভুক্ত । ইবনে জারীর (রঃ) বলেন যে, আরবী 
ভাষায় বাড়ীর আসবাবপত্র ও প্রয়োজনের অতিরিক্ত পোশাককে $:/, বলা হয়ে 
থাকে। ইবনে আব্বাস (রাঃ)-এর অর্থ নিয়েছেন মালধন ও বিলাসিতা । আবূ 
উমামা (রঃ) যখন কোন নতুন কাপড় কণ্ঠ পর্যন্ত পরিধান করতেন তখন তিনি 
বলতেন- “আমি এঁ আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাকে পোশাক 
পরিয়েছেন, যার দ্বারা আমি জরুরী ভিত্তিতে স্বীয় দেহ আবৃত করছি এবং সাথে 
সাথে নিজের সৌন্দর্যও বৃদ্ধি করছি।” রাসুলুল্লাহ (সঃ) বলেছেন, যে ব্যক্তি কোন 
নতুন কাপড় পরিধান করে তা গলা পর্যন্ত জড়িয়ে নেয়ার পর বলে- “সেই 
আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আমাকে পোশাক পরালেন, যা দ্বারা আমি আমার 
অনাবৃত দেহ আবৃত করলাম এবং যা আমার জীবদ্দশায় আমার সৌন্দর্য বৃদ্ধির 
কারণ” অতঃপর সে তার খুলে ফেলা কাপড় কোন গরীব দুঃখীকে দান করে 
দেয়, সে আল্লাহর দায়িত্বে এসে যায়, এটা জীবদ্দশাতেও এবং মৃত্যুর পরেও । 
হযরত আলী (রাঃ) একটি ছেলের কাছ থেকে তিন দিরহামের বিনিময়ে একটি 
জামা খরিদ করেছিলেন এবং হাতের কজি হতে পায়ের গিঁঠ পর্যুন্ত ওটা পরিধান 
করে বলেছিলেনঃ “ সেই আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আমাকে $2; :, দ্বারা সৌন্দর্য 
মপ্তিত করলেন এবং তা দ্বারা আমি আমার দেহের গুপ্তাংশকে আব্ত করলাম” 
তখন তাঁকে জিজ্ঞেস করা হলোঃ “এটা আপনি নিজের পক্ষ থেকেই বললেন, না 
রাসূলুল্লাহ (সঃ)-এর মুখ থেকে শুনেছেন?” উত্তরে তিনি বললেনঃ “রাসূলুল্লাহ 
(সঃ)-এর মুখে আমি এটা শুনেছি ।” 

ইরশাদ হচ্ছে- ‘তাকওয়ার পোশাকই হচ্ছে সর্বোত্তম পোশাক ।' কেউ কেউ 


AI 


£ ) শব্দটিকে 4 দিয়ে পড়েছেন। আবার কেউ কেউ একে . [০ হিসেবেও, 


1>৮ 
wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৭৪ পারাঃ ৮ 


দিয়ে পড়েছেন 2%. 4} হচ্ছে এর / বা বিধেয়। মুফাসসিরদের মধ্যে 0, 
শব্দের অর্থ নিয়েও মতানৈক্য রয়েছে। ইকরামা (রঃ) বলেন যে, এর দ্বারা এ 
পোশাক বুঝানো হয়েছে যা কিয়ামতের দিন মুত্তাকীদেরকে পরানো হুবে। ইবনে 
জুরাইজ (রঃ) বলেন যে, এর অর্থ হচ্ছে ‘ঈমান’ । উরওরা (রঃ) ৫+)! 40 দ্বারা 
‘আল্লাহর ভয়’ অর্থ নিয়েছেন। এসবের অর্থ প্রায় কাছাকাছিই । এটা নিম্নের 
হাদীসের সহায়কঃ 

হযরত উসমান ইবনে আফফান (রাঃ) একদা রাসূলুল্লাহ (সঃ)-এর মিম্বরের 
উপর উঠলেন। সেই সময় তিনি এমন একটি জামা পরিহিত ছিলেন যার 
বুতামগুলো খোলা ছিল। তিনি কুকুরগুলোকে মেরে ফেলার নির্দেশ দিচ্ছিলেন 
এবং কবুতরবাজি থেকে বিরত রাখছিলেন। তিনি বলছিলেনঃ হে লোক সকল! 
গোপনে গোপনে কাজ করা থেকে বেচে থাক । কেননা রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, 
“আল্লাহর শপথ! কেউ যদি লুকিয়ে চুকিয়ে কোন কাজ করে তবে আল্লাহ সেই 
কাজকে প্রকাশ করে দেবেন। সেই কাজ যদি ভাল হয় তবে তো সুনাম হবে, 
আর মন্দ হলে দুর্ণাম হবে।” অতঃপর তিনি উপরে বর্ণিত আয়াতটিই পাঠ 
করেন। 
২৭। হে৷ আদম সনস্তানগণ! 

শয়তান যেন তোমাদেরকে REL IA _yV 

23300023 2)? 
ফেলতে না পারে যেইরূপ Co ESET 
/ Ss পক 302 “ 


OTE aprod 


এবং তাদেরকে তাদের [FE fo UE 
লঙ্জাত্বাণ দেখাবার জন্যে > (£7 Loess Nod 
বিবস্তু করেছিল, সে নিজে এবং | 
তার দল তোমাদেরকে ff 
এমনভাবে দেখতে পায় যে, ৬৯+ ৬১৮ ) => 
তোমরা তাদেরকে দেখতে পাও __, 4. G5 
না, নিঃসন্দেহে শয়তানকে ১৮১); 
আমি বেঈমান লোকদের বন্ধু 422 22 
ও অভিভাবক বানিয়ে দিয়েছি। 0 urs 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৭৫ পারাঃ ৮ 


আল্লাহ তা'আলা এখানে আদম সন্তানদেরকে ইবলীস ও তার সন্তানদের 
থেকে ভয় প্রদর্শন করে বলছেন- মানব-পিতা আদম (আঃ)-এর প্রতি ইবলীসের 
পুরাতন শত্রুতা রয়েছে। এ কারণেই সে তাকে সুখময় স্থান জান্নাত থেকে বের 
করিয়ে কষ্টের জায়গা নশ্বর জগতে বসতি স্থাপন করিয়েছে। আদম (আঃ) ও 
হাওয়া (আঃ)-এর আবৃত দেহ অনাবৃত হয়ে পড়ে । এসব ছিল তার প্রতি চরম 
শত্রুতারই পরিচায়ক ৷ যেমন মহান আল্লাহ বলেনঃ 


GY /77727 wb 23 2 2P73 127 2273792 PA ALATA AA G//ণ 


“Na nail sds M2 522 03 ONES Sis 
অর্থাৎ “তোমরা কি আমাকে ছেড়ে ইবলীস ও তার সন্তানদেরকে নিজেদের 
বন্ধু বানিয়ে নিচ্ছ? অথচ তারা তো তোমাদের শক্ৰ! অত্যাচারীদের জন্যে জঘন্য 

প্রতিদান রয়েছে।”(১৮৪ ৫০) 

২৮ । যখন তারা কোন লজ্জাকর ও 
অশ্লীল আচরণ করে, তখন 
তারা বলে- আমরা আমাদের 
পূর্বপুরুষদেরকে এসব কাজ 
করতে পেয়েছি এবং আল্লাহও ' 
আমাদেরকে এটা করতে 
নির্দেশ দিয়েছেন, হে মুহাম্মাদ Ce 
APB Ni Le 1 ae ALE PIT) 


Kk ETE IE 
LEG LSI HG -NA 
Ae cara rz sh 


re 2:5 


PET 1 / 


cD 
(Eee TESTA xb! 


আচরণের নির্দেশ দেন না, 
তোমরা কি আল্লাহ্‌ সম্পর্কে 
এমনসব কথা বলছো যে 
বিষয়ে তোমাদের কোন জ্ঞান 
নেই? 

২৯। তুমি ঘোষণা করে দাও- 
আমার প্রতিপালক ন্যায় 
প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন এবং 
(আরও নির্দেশ দিয়েছেন যে,) 
তোমরা প্রত্যেক নামাযের সময় 
তোমাদের মুখমণ্ডলকে স্থির রাখ 


A223 


ET ATES 


29d 2 


Ov 


2 জনালপণ 


722 28 233.292 / 


HAPS el, 


32 325 saws 


yl i—— 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৭৬ পারাঃ ৮ 


ও তাঁরই আনুগত্যে বিশুদ্ধ মনে 8,০ ০7/০ 9 
একনিষ্ঠভাবে তাকেই ডাক, ৮৮১4 ৬-+-- 


তোমাদেরকে প্রথমে যেভাবে A392 3/3 
সৃষ্টি করা হয়েছে, তোমরা 0 0333 542 
তেমনিভাবে ফিরে আসবে । 

Fe #2 A EAE AEA 


৩০ । এক দলকে আল্লাহ সৎপথে > 44154৯ (25. 
পরিচালিত করেছেন এবং POE MAE 
অপর দলের জন্যে সংগত tiled FTO 
কারণেই ভ্রান্তি নির্ধারিত Ml 

Pier Ld $ 
হয়েছে, তারা আল্লাহকে ছেড়ে he EO 
শয়তানকে অভিভাবক ও বন্ধু 2 
বানিয়েছিল এবং নিজেদেরকে 5) ET 22> 
সৎপথগামী মনে f Ot 0 Une 3 


আরবের মুশরিকরা উলঙ্গ হয়ে কা’বার তাওয়াফ করতো এবং বলতোঃ 
“জন্মের সময় আমরা যেমন ছিলাম তেমনভাবেই আমরা তাওয়াফ করবো।” 
স্ত্রীলোকেরা কাপড়ের পরিবর্তে চামড়ার কোন ছোট অংশ বা অন্য কোন বস্তু 
লজ্জাস্থানে বেধে নিতো এবং দেহের অবশিষ্ট অংশগুলো উলঙ্গই থাকতো । 
তাদেরকে বলা হতো- আজ দেহের কিছু অংশ অথবা সম্পূর্ণ অংশ খোলা রাখা 
হবে। কিন্তু যে অংশই খোলা থাকবে তা কারো জন্যে হালাল নয়। তখন আল্লাহ 
তা'আলা এই আয়াত অবতীৰ্ণ করেনঃ “এই লোকগুলো যখন কোন লজ্জাজনক 
কাজ করে তখন বলে-আমরা আমাদের বাপ-দাদাদেরকে এরূপই করতে 
দেখেছি এবং আল্লাহর নির্দেশ এটাই ৷” কুরাইশরা ছাড়া সারা আরববাসী তাদের 
দিন ও রাত্রির পোশাক পরিধান করে তাওয়াফ করতো না এবং এর কারণ বর্ণনা 
করতো যে, যে কাপড় পরিধান করে তারা পাপ কাজ করেছে, সে কাপড় পরে কি 
করে তারা তাওয়াফ করতে পারে? কিন্তু কুরাইশ গোত্র কাপড় পরেই কা’বাঘর 
প্রদক্ষিণ করতো । স্ত্রীলোকেরাও প্রায় উলঙ্গ হয়েই তাওয়াফ করতো এবং তারা 
তাওয়াফ করতো রাত্রে । এগুলো তারা নিজেদের পক্ষ থেকেই আবিষ্কার করে 
নিয়েছিল এবং পূর্বপুরুষদের অনুসরণ করছিল । তাদের বিশ্বাস ছিল এই যে, 
তাদের পূর্বপুরুষদের এই কাজগুলো আল্লাহ তা'আলার হুকুমের ভিত্তিতেই ছিল। 
তাই মহান আল্লাহ তাদের এ দাবী খণ্ডন করে বলেনঃ হে মুহাম্মাদ (সঃ)! 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৭৭ পারাঃ ৮ 


তাদেরকে বলে দাও- তোমরা যে বেহায়াপনা, অশ্লীল ও অশোভনীয় কাজে লিপ্ত 
রয়েছো, আল্লাহ এ ধরনের কাজের কখনও হুকুম দেন না। তোমরা এমন বিষয়ে 
আল্লাহকে সম্বন্ধযুক্ত করছো যে বিষয়ে তোমাদের কোনই জ্ঞান নেই । হে নবী 
(সঃ)! তুমি ঘোষণা করে দাও- আমার প্রভু ন্যায় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে থাকেন 
এবং তিনি এই নির্দেশও দেন যে, তোমরা তার ইবাদতের সময় তোমাদের 
মুখমণ্ডলকে স্থির রাখবে । এতেই রয়েছে রাসূলদের আনুগত্য, যারা আল্লাহ্র 
শয়ীয়ত পেশ করেছেন এবং মু’জিযা প্রদর্শন করে জোর দিয়ে বলেছেনঃ “এখন 
মনের বিশুদ্ধতা আনয়ন কর এবং যে পর্যন্ত এ দু'টো অর্থাৎ শরীয়তের অনুসরণ 
ও ইবাদতে বিশুদ্ধ অস্তঃকরণ না হবে সে পর্যন্ত তোমাদের ইবাদত গৃহীত হবে 


bi BANG G30 9792/0 NAGI 3338 

আল্লাহ্‌ তা'আলার 2)! se > Us san by 53330 5 lw L5-এই 
উক্তির অর্থের ব্যাপারে মুফাস্সিরদের মধ্যে মতানৈক্য রয়েছে। অর্থাৎ মৃত্যুর পরে 
তিনি পুনর্জীবিত করবেন । তিনি দুনিয়ায় সৃষ্টি করেছেন এবং পরকালে উঠাবেন। 
যখন তোমরা কিছুই ছিলে না তখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর 
তোমরা মরে যাবে, এরপর তোমাদেরকে তিনি পুনর্জীবিত করবেন। 

হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, একদা রাসুলুল্লাহ (সঃ) 
ওয়ায ও নসীহত করার জন্যে দাড়ালেন এবং জনগণকে সম্বোধন করে বললেনঃ 
“হে লোক সকল! তোমরা (কিয়ামতের দিন) উলঙ্গ ও খৎনা না করা অবস্থায় 
উদিত হবে। কেননা, তোমরা জন্মগহণের সময় এই রূপই ছিলে । এটা 
আমাদের উপর ফরয । যদি আমাদেরকে করতে হয় তবে এটাই করবো” 
মুজাহিদ (রঃ) বলেন যে, এর ভাবার্থ হচ্ছে- মুসলমানকে মুসলমান অবস্থায় এবং 
কাফিরকে কাফির অবস্থায় উঠানো হবে। আবুল আলিয়া (রঃ) বলেন যে, এর 
অর্থ হচ্ছে - আল্লাহর ইল্ম্‌-অনুযায়ী কিংবা যেরূপ তোমাদের আমল ছিল সে 
অনুযায়ী তোমরা উদিত হবে। মুহাম্মাদ ইবনে কা'ব (রঃ)-এর ধারণায় এর অর্থ 
হচ্ছে- যদি কারো জন্ম হয় দুর্ভাগ্যের উপর তবে তাকে দুর্ভাগা অবস্থায় এবং যদি 
সৌভাগ্যের উপর তার জন্ম হয়ে থাকে তবে ভাগ্যবান অবস্থায় সে উতিত হবে। 
যেমন হযরত মূসা (আঃ)-এর আমলের যাদুকরগণ সারা জীবন ধরে পাপিষ্ঠদের 
আমল করতে রয়েছিল, কিন্তু মানবের সৃষ্টি সৌভাগ্যের ভিত্তির উপর হয়েছিল 
বলেই এ ভিত্তির উপরই তার উত্থান হবে। 


হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, আল্লাহ তা'আলা কাউকে মুমিন করে 
এবং কাউকে কাফির করে সৃষ্টি করেছেন। যেমন তিনি বলেছেন- 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৭৮ পারাঃ ৮ 


6s 24°22? 59 4 332733707 2 4 ys 


HII BE LS SU SH 2 

অর্থাৎ “তিনিই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের মধ্যে 
কেউ কাফির এবং কেউ মুমিন ।” (৬৪৪ ২) 
আসবে!” আল্লাহ পাকের এই উক্তিরই সহায়ক হচ্ছে হযরত ইবনে মাসউদ 
(রাঃ) বর্ণিত সহীহ বুখারীর নিম্নের হাদীসটি- 

রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আল্লাহর শপথ! কোন লোক জার্নাতীদের আমল 
করতে থাকে এমন কি তার ও জার্নাতের মধ্যে মাত্র এক গজের ব্যবধান থেকে 
যায়। এমতাবস্থায় তকদীরের লিখন তার উপর জয়যুক্ত হয়ে যায়, ফলে সে 
জাহান্নামীদের আমল করতে শুরু করে এবং ওর উপরই মৃত্যুবরণ করে। সুতরাং 
সে জাহান্নামে প্রবেশ করে। পক্ষান্তরে কোন লোক সারা জীবন ধরে 
জাহান্নামীদের আমল করতে থাকে এবং জাহান্নাম হতে মাত্র এক গজ দূরে 
অবস্থান করে। এমন সময় আল্লাহরু-লিখন তার উপর জয়যুক্ত হয়, ফলে সে 
জান্নাতীদের আমল শুরু করে দেয় এবং এ অবস্থাতেই মারা গিয়ে জান্নাতে প্রবেশ 
কঁরে। 

রাসূলুল্লাহ (সঃ) আরও বলেছেনঃ “কোন লোকের আমল জনগণের দৃষ্টিতে 
জান্নাতীদের আমলরূপে পরিদৃষ্ট হয়, অথচ প্রকৃতপক্ষে সে জাহান্নামের অধিবাসী । 
অন্য একটি লোকের আমল জাহান্নামীদের আমলরূপে পরিলক্ষিত হয়, অথচ 
প্রকৃতপক্ষে সে জান্নাতের অধিবাসী ৷” সনদ বা দলীল তো হবে এ আমল যা শেষ 
সময়ে প্রকাশ পাবে এবং কালেমায়ে শাহাদাতের উপর প্রাণবায়ু নির্গত হবে। 
যেমন মহান আল্লাহ বলেনঃ “মৃত্যুর সময় যেমন ছিল তেমনিভাবেই উতিত 
হবে।” এখন এই উক্তি ও .... Es ni 2 50 -এই আয়াতের মধ্যে 
সামঞ্জস্য স্থাপিত হওয়া জরু্ী । 

আল্লাহ পাকের উক্তির পৃষ্ঠপোষকতায় নিম্নের হাদীসটিও রয়েছে- রাসূলুল্লাহ 
(সঃ) বলেছেনঃ “প্রত্যেকটি শিশু ইসলামী স্বভাবের উপর জন্মগ্রহণ করে থাকে । 
কিন্তু তার পিতামাতাই তাকে ইয়াহুদী, খ্রীষ্টান এবং মজুসী (অগ্নিপূজক) বানিয়ে 
থাকে৷” রাসূলুল্লাহ (সঃ) আরও বলেছেন-- আল্লাহ তা'আলা বলেনঃ “আমি 
আমার বান্দাদেরকে তো সৎ স্বভাবের উপরই সৃষ্টি করেছিলাম, কিন্তু শয়তানরাই 
তাদেরকে বিভ্রান্ত করে দ্বীন থেকে সরিয়ে দিয়েছে।” মোটকথা, সামঞ্জস্য 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৭৯ পারাঃ ৮ 


বিধানের উপায় হচ্ছে এইরূপঃ আল্লাহ তা'আলা তাদেরকে এমনভাবে সৃষ্টি 
করেছেন যে, প্রথমে তো তারা মুমিনই হবে। কারণ, তাদের স্বভাবের মধ্যেই 
ঈমান রয়েছে। আবার তকদীরে এটাও লিপিবদ্ধ রয়েছে যে, পরে তারা কাফির 
হয়ে যাবে। যদিও সমস্ত মাখলুকের মধ্যে মা'রেফাত ও তাওহীদের স্বভাব রয়েছে, 
যেমন তাদের নিকট থেকে এরূপ অঙ্গীকারও নেয়া হয়েছিল এবং ওটাকে তাদের 
স্বাভাবিক জিনিস বানানো হয়েছিল, তথাপি তাদের তকদীরে এটা লিখিত ছিল 
যে, তারা পাপিষ্ঠ হবে অথবা পুণ্যবান হবে। অন্য হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ 
(সঃ)বলেছেনঃ “মানুষ সকালে উঠে হয় তো বা স্বীয় প্রাণকে মুক্তির হাতে সোপর্দ 
করে, নয়তো ধ্বংসের মুখে ঠেলে দেয় ।” তার মুক্তিতে আল্লাহরই হুকুম প্রকাশ 
পায়। তিনিই আল্লাহ, 450% pe অর্থাৎ যিনি এই মীমাংসা করে, দিয়েছেন 
যে, সে হিদায়াত প্রাপ্ত হবে। (৮৭৪ ৩) S54 CE 75s oh Si অৰ্থা 
যিনি প্রত্যেক জিনিসকে ওর ‘খল্কত’ প্রদান করেছেন, অতঃপর ওকে পথ 
দেখিয়েছেন। (২০৪ ৫০) 

সহীহ বুখারী ও সহীহ মুসলিমে রয়েছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যে 
ব্যক্তি সৎ ও ভাগ্যবান তার কাছে ভাগ্যবানদের আমল কঠিন অনুভুত হয় না। 
আর যে ব্যক্তি পাপিষ্ঠ ও হতভাগ্য তার কাছে হতভাগ্যদের আমল সহজ হয়ে 
যায়।” এ জন্যেই আল্লাহ পাক বলেনঃ ‘এক দলকে আল্লাহ সৎপথে পরিচালিত 
করেছেন এবং অপর দলের জন্যে সংগত কারণেই ভ্রান্তি নির্ধারিত হয়েছে৷’ 

অতঃপর আল্লাহ পাক এর কারণ বর্ণনায় বলেছেনঃ ‘তারা আল্লাহকে ছেড়ে 
শয়তানকে অভিভাবক ও বন্ধু বানিয়ে নিয়েছিল’ এটা এ লোকদের ভুলের উপর 
স্পষ্ট দলীল যারা ধারণা করে থাকে যে, আল্লাহ কাউকেও নাফরমানীর কারণে বা 
ভুল বিশ্বাসের কারণে শাস্তি দিবেন না, যখন তার আমল সঠিক ও বিশুদ্ধ হওয়ার 
উপর তার পূর্ণ বিশ্বাস থাকবে। তবে যদি কেউ জ্ঞান ও বিশ্বাস থাকা সত্বেও 
হঠকারিতা করে না মানে তাহলে তাকে শাস্তি দেয়া হবে। তাদের এ ধারণা ঠিক 
নয়। কেননা, যদি তাদের এ ধারণা ঠিক হয় তবে সেই পথভ্রষ্ট ব্যক্তি যে 
হিদায়াতের উপর আছে বলে বিশ্বাস রাখে এবং সেই ব্যক্তি, যে প্রকৃতপক্ষে ভ্রান্ত 
পথের উপর নেই, বরং হিদায়াতের উপর রয়েছে, এ দু'জনের মধ্যে কোনই 
পার্থক্য থাকে না। অথচ আল্লাহ্‌ তা‘আলা বলে দিচ্ছেন যে, এই দু'’ব্যক্তির মধ্যে 
অবশ্যই পার্থক্য রয়েছে। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৮০ পারাঃ ৮ 


৩১। হে আদম সসম্তানগণ! প্রত্যেক 227.72 22 2 043, 
নামাযের সময় সুন্দর পোশাক 1-4 ১১ এ £-\ 
পরিচ্ছদ গ্রহণ কর, আর খাও 2425 2 পপ 
এবং পান কর (তবে পরিচ্ছদ ss 
ও পানাহারে) অপব্যয় ও 3% 2447012": 

র করবে না, কেননা, EE 
(2 2292 

আল্লাহ অমিতাচারীদের G os ae 

ভালবাসেন না। 

এই আয়াতে মুশরিকদের কাজের প্রতিবাদ করা হচ্ছে যে, তারা উলঙ্গ হয়ে 
বায়তুল্লাহর তাওয়াফ করতো । এটাকেই শরীয়তের বিধান বলে বিশ্বাস করতো । 
দিনে পুরুষ লোকেরা এবং রাত্রে স্ত্রীলোকেরা কাপড় খুলে ফেলে তাওয়াফ 
করতো । তাই আল্লাহ পাক ঘোষণা করেছেন- তোমরা প্রত্যেক নামাযের সময় 

(যার মধ্যে বায়তুল্লাহর তাওয়াফের ইবাদতও রয়েছে) শরীরকে উলঙ্গ অবস্থা 

থেকে রক্ষা কর এবং গুপ্তা্গকে আবৃত করে ফেল । তাছাড়া নিজেদেরকে সুন্দর 

সুন্দর সাজে সজ্জিত কর। পূর্ববর্তী মনীষীগণ এটাই লিখেছেন যে, এ আয়াতটি 
মুশরিকদের উলঙ্গ হয়ে বায়তুল্লাহর তাওয়াফ করা সম্পর্কেই অবতীর্ণ হয়েছে। 
হযরত আনাস (রাঃ) হতে মারফ্‌:রূপে বর্ণিত আছে যে, এটা নামাযের সময় 
জুতা পরিধান করা সম্পর্কে অবতীর্ণ হয়েছে। কিন্তু এর বিশুদ্ধতার ব্যাপারে 
চিন্তাভাবনার অবকাশ রয়েছে। এর উপর ভিত্তি করেই হাদীসে বলা হয়েছে যে, 
নামাযের সময় সুন্দর সুন্দর সাজে সজ্জিত হওয়া মুসতাহাব, বিশেষ করে জুমআ!’ 

ও ঈদের দিন সুগন্ধি ব্যবহার করাও উত্তম । কেননা, এটাও সৌন্দর্যেরই অন্তর্ভুক্ত ৷ 
সবচেয়ে উত্তম পোশাক হচ্ছে সাদা পোশাক রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ 

তোমরা সাদা পোশাক পরিধান কর, কেননা, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম 

পোশাক । নিজেদের মৃতদেরকেও এই কাপড়ের কাফন পরাও ৷ তোমরা চোখে 

সুরমা ব্যবহার কর। কেননা, এটা দৃষ্টিশক্তিকে তীক্ষ্ণ করে এবং জর গঞ্জিয়ে 

থাকে।” এ হাদীসটির ইসনাদ খুবই উত্তম । তামীম দারী (রঃ) এক হাজার 

দিরহামের বিনিময়ে একটি চাদর ক্রয় করেছিলেন এবং ওটা পরিধান করে নামায 

পড়তেন। 
22 3877 33724 33 


আল্লাহ পাক বলেনঃ 1১, [১ {/)$ অৰ্থাৎ ‘তোমরা খাও ও পান কর, 
কিন্তু অপব্যয় ও অমিতাচার করো না’ ৷ এ আয়াতে সুরুচি সম্পন্ন ও পবিত্র 
সমুদয় জিনিসই অন্তর্ভুক্ত রয়েছে। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, এর 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৮১ পারাঃ ৮ 


ভাবাৰ্থ হচ্ছে- তোমরা যা ইচ্ছা খাও এবং যা ইচ্ছা পান কর, তোমাদের উপর 
কোনই দোষারোপ করা হবে না । কিন্তু দু'টি জিনিস নিন্দনীয় বটে । একটি হচ্ছে 
অপব্যয় ও অমিতাচার এবং দ্বিতীয়টি হচ্ছে দর্প ও অহংকার । রাসুলুল্লাহ (সঃ) 
বলেছেনঃ “ তোমরা খাও, পর এবং অপরকেও দাও । কিন্তু অপব্যয় করো না 
এবং তোমাদের মধ্যে যেন অহংকার প্রকাশ না পায়। আল্লাহ তা'আলা তোমাদের 
উপর স্বীয় নিয়ামতরাশি প্রতীয়মান দেখতে চান।” এটা হচ্ছে পরিধান সম্পর্কীয় 
কথা । এখন খাওয়া সম্পর্কীয় কথা এই যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “এ পাত্র 
অপেক্ষা জঘন্য পাত্র আর নেই যে পাত্রের আহার্য পেট পূর্ণ করে ভক্ষণ করা হয়। 
মানুষের জন্যে তো এমন কয়েক গ্রাস খাদ্যই যথেষ্ট যা তাকে স্বীয় অবস্থায় 
কায়েম রাখতে সক্ষম হয়। আর যদি সে আরও কিছু খেতে চায় তবে যেন 
পেটের এক তৃতীয়াংশে খাবার দেয়, এক তৃতীয়াংশে পানি রাখে এবং বাকী এক 
তৃতীয়াংশ সহজভাবে শ্বাস লওয়ার জন্যে ফাকা রেখে দেয়।” রাসূলুল্লাহ (সঃ) 
আরও বলেছেনঃ “ইসরাফ’ বা অপব্যয় হচ্ছে এই যে, মানুষ মনে যা চাইবে তাই 
খাবে।” 

সুদ্দী (রঃ) বলেন যে, যে লোকেরা উলঙ্গ হয়ে বায়তুল্লাহর তাওয়াফ করতো 
তারা হঙ্তবের মৌসুমে নিজেদের উপর চর্বি হারাম করে নিতো । এ জন্যেই আল্লাহ্‌ 
পাক বলেনঃ “চর্বি হারাম নয়। তোমরা খাও, পান কর এবং চর্বিকে হারাম করে 
নেয়ার ব্যাপারে যে বাড়াবড়ি করেছো তা আর করো না৷” মুজাহিদ (রঃ) বলেন 
যে, এর ভাবার্থ হচ্ছে- ‘আল্লাহ তা'আলা তোমাদেরকে যা কিছু দিয়েছেন তা 
তোমরা খাও এবং পান কর ।’ আব্দুর রহমান ইবনে যায়েদ (রঃ) বলেনঃ 
1,3, 53ু-এর ভাবার্থ হচ্ছে- ‘ তোমরা খাও কিন্তু হারাম খেয়ো না। কেননা এটা 
বাড়াবাড়ি ৷’ হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, এর দ্বারা বুঝানো হয়েছে- 
তোমরা খাও পান কর, কিন্তু অতিরিক্ত পানাহার করো না । কেননা এটাই হচ্ছে 
হইসরাফ' বা অপব্যয়। আল্লাহ তা'আলা অপব্যয়কারীকে ভালবাসেন না। &5, 
শব্দ দ্বারা +১44 বা সীমালংঘনকরীকে বুঝানো হয়েছে। যেমন আল্লাহ পাক 
বলেনঃ 5,০29 ৷ 50 অৰ্থাৎ “আল্লাহ তা'আলা সীমালংঘন 
কারীদেরকে ভালবাসেন না!” কেননা, লোকেরা বাড়াবাড়ি করে সাবধানতা 
অবলম্বন করতঃ হালালকেও হারাম করে নিতো অথবা হারামকেও হালাল বানিয়ে 
নিতো । আল্লাহ পাকের অভিপ্রায় হচ্ছে- “তোমরা হালালকে হালাল রাখ এবং 
হারামকে হারাম রাখ। এটাই হচ্ছে ন্যায়পরায়ণতা এবং এরই নির্দেশ দেয়া 


হয়েছে।” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৮২ 


৩২। (হে মুহাম্মাদ সঃ)! od 
জিজ্ঞেস কর যে, আল্লাহ তার 


পারাঃ ৮ 


rE Ha AE 


বান্দাদের জন্যে যেসব 
শোভনীয় বস্তু ও পবিত্র 
জীবিকা সৃষ্টি করেছেন, তা কে 
নিসিদ্ধ করেছে? তুমি ঘোষণা 
করে দাও- এই সব বস্তু পর্থিব 
জীবনে, বিশেষ করে 
কিয়ামতের দিনে এসব 


c/s 


dhl He J gl El 


PHD LIne 
227) 


hy al 


> 7) 9/264 A 


(23725 27 ৰ 2h? 


0 Lye Ex 5 


UA UE TE 
কোন জিনিস নিজের উপরে হারাম করে থাকে, অথচ শরীয়তে তা হারাম নয়। 
মহান আল্লাহ নবী (সঃ)-কে সম্বোধন করে বলেনঃ হে নবী (সঃ)! যেসব মুশরিক 
বাতিল মতাদর্শের বশবর্তী হয়ে নিজেদের উপর এক একটা জিনিস হারাম করে 
নিয়েছে, তাদেরকে জিজ্ঞেস কর- আল্লাহর দেয়া এই শোভনীয় বস্তু ও পবিত্র 
জীবিকা কে হারাম করেছে? আল্লাহ এগুলো তো স্বীয় মুমিন বান্দাদের জন্যে সৃষ্টি 
করেছেন। যদিও এই পার্থিব নিয়ামতে কাফিরগণও শরীক রয়েছে, কিন্তু এই 
নিয়ামতগুলোর হক মুমিনরাই আদায় করে থাকে এবং বিশেষ করে এ 
নিয়ামতগুলো কিয়ামতের দিন তারাই লাভ করবে । সেখানে কাফিররা শরীক 
হবে না। কেননা জান্নাতের নিয়ামতসমূহ কাফিরদের জন্যে হারাম ৷ হযরত ইবনে 
আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, আরববাসী উলঙ্গ অবস্থায় বায়তুল্লাহ 
যিয়ারত করার সময় বাশি ও তালি বাজাত। তখন আল্লাহ তা'আলা বললেনঃ 
এই পোশাক তো হচ্ছে আল্লাহর সোন্দর্য । সুতরাং তোমরা পোশাক পরিধান 
করে তাওয়াফ কর । 

৩৩ । (হে মুহাম্মাদ সঃ)! তুমি 
ঘোষণা করে দাও-আমার 
প্রতিপালক প্রকাশ্য ও 
অপ্রকাশ্য অশ্লীলতা, পাপকাজ, 


LAD AEA J PLAS 


3 ৫-৩ 4৮ ০০৯% 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৮৩ | পারাঃ ৮ 


অন্যায় ও অসংগত বিদ্ৰোহ ও SAG A203 
বিরোধিতা এবং আল্লাহর সাথে i ASN 
কোন কিছুকে শরীক করা যার EAE 
পক্ষে আল্লাহ কোন দলীল MLS sl Sd 
প্রমাণ অবতীর্ণ করেননি, আর SAA Als Be Sane 
আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা Hs 5 le dpe 
যে সম্বন্ধে তোমাদের কোন pl 
জ্ঞান নেই; (ইত্যাদি কাজ ও CT 
বিষয়সমূহ) নিষিদ্ধ করেছেন। LES Ce 
রাসূলুল্লাহ (সঃ) বলেছেন যে, আল্লাহ তা'আলা অপেক্ষা বেশী লজ্জাশীল আর 
কেউ নেই । এ কারণেই প্রকাশ্য ও অপ্রকাশ্য সমুদয় পাপের কাজই তিনি হারাম 
CE 
3 শব্দের অর্থ হচ্ছে অন্যায়ভাবে মানুষের মাল হরণ করা বা মানহানির 
NOE RO Se ‘বাগী’ হচ্ছে এ ব্যক্তি যে স্বয়ং 
নিজের উপর বিদ্রোহ ঘোষণা করে। তাফসীরের সারাংশ এই যে, ' $1 হচ্ছে এ 
পাপ যা পাপীর সভার সাথে সম্পর্কযুক্ত। আর 2% হচ্ছে ও সীমালংঘন বা 
বাড়াবাড়ি যা জনগণ পর্যন্ত পৌছে যায় । আল্লাহ তা'আলা এ দু'টো জিনিস হারাম 
করে দিয়েছেন। তিনি বলেছেন যে, আল্লাহর সাথে শির্ক করা হারাম যার কোন 
সনদ নেই । আল্লাহর সাথে কাউকে শরীক বানানোর অধিকারই নেই । আল্লাহ্‌ 
এটাও হারাম করেছেন যে, তোমরা এমন কথা বলবে যা তোমাদের জানা নেই । 
অর্থাৎ তোমরা (নাউযুবিল্লাহ) বলবে যে, আল্লাহর সন্তান রয়েছে। আর এই 
প্রকারের কথা বলা যার সম্পর্কে কোন জ্ঞান ও বিশ্বাসই নেই । যেমন তিনি 
বলেনঃ “তোমরা মূর্তিপূজার অপবিত্রতা থেকে বেচে থাকো” 
৩৪ । প্রত্যেক জাতির জন্যে একটি ০ $394৪ ১, 
নির্দিষ্ট সময় রয়েছে, সুতরাং PU OE FA 
যখন সেই নির্দিষ্ট সময় ৫2,০০৪৪, 
সমুপস্থিত হবে তখন তা এক 2-৮ EEN £ Y pts! 


ও আগে এবং পরে 223/27, 
0 unin’ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 


৩৫ । হে আদম সন্তান! স্মরণ রাখ, 
তোমাদের মধ্য হতে যদি এমন 
কোন রাসূল তোমাদের নিকট 
আসে এবং আমার বাণী ও 
নিদৰ্শন তোমাদের কাছে বিবৃত 
করে; তখন যারা সতর্ক হবে 
এবং নিজেদেরকে সংশোধন 
করে নেবে, তাদের কোন 
ভয়ভীতি থাকবে না এবং তারা 
দুঃখিত ও চিন্তিত হবে না। 

৩৬ । আর যারা আমার নিদর্শন ও 
বিধানকে মিথ্যা প্রতিপন্ন 
করেছে এবং অহংকার করে 
ওটা হতে দূরে সরে রয়েছে, 
তারাই হবে জাহান্নামী, 
সেখানে তারা চিরকাল অবস্থান 
করবে। 


২৮৪ 


led ay 


usr ~~ 2 


পারাঃ ৮ 


2320732, 


Sl EE 27) 0 


3223/74/2 $ 3/2325 22 
~ Ua HS by 


EAMES TE 


4/29/2723 বু 2323/7 $ 2/7 


2৯ 


PRA ১! 225 A 22,8, 
De) [iS nl YN 


BL) 2dr সা > 25/2/72 


el SL, PEE PIR CHM 


A232 4? 22 


04> 5 m2 | 


ইরশাদ হচ্ছে- প্রত্যেক দলের জন্যে একটি নির্দিষ্ট দণ্ডায়মান-স্থান এবং নির্দিষ্ট 
সময় নির্ধারিত রয়েছে। যখনই সেই সময় এসে যাবে তখন মুহূর্তকালও 
আগা-পিছা হতে পারে না। অতঃপর আল্লাহ পাক আদম সন্তানকে ভয় প্রদর্শন 
করে বলছেন- দেখ! তোমাদের কাছে আমার রাসূলগণ যাবে। তারা 
তোমাদেরকে আমার আয়াতসমূহ শুনাবে, শুভ সংবাদও দেবে এবং ভয় প্রদর্শনও 
করবে । সুতরাং যারা ভয় করবে, নিজেদেরকে সংশোধন করে নেবে, নিষিদ্ধ 
জিনিসগুলো পরিত্যাগ করবে এবং আনুগত্যের কাজ করবে, তাদের কোন ভয়ও 
থাকবে না এবং তারা চিন্তিত হবে না । কিন্তু যারা আমার আয়াতগুলো অবিশ্বাস 
করবে ও মিথ্যা জানবে এবং অহংকার করবে, তারাই হবে জাহান্নামবাসী । তারা 


তথায় চিরকাল অবস্থান করবে। 


৩৭। যে ব্যক্তি আল্লাহর উপর 
মিথ্যা আরোপ করে এবং তার 


নিদৰ্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন 


করে; তার অপেক্ষা বড় 


EAL (247 


৯) I / ৬ 


lS 2 Fd 


KAA 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৮৫ পারাঃ ৮ 
অত্যাচারী আর কে হতে পারে? EC TE 
তাদের ভাগ্যলিপিতে লিখিত Es i LY 
নির্ধারিত অংশ তাদের নিকট 

232, / 


পৌছবেই, পরিশেষে যখন 
আমার প্রেরিত ফেরেশ্তা 
তাদের প্রাণ হ্রণের জন্যে 
তাদের নিকট আসবে, তখন 
ফেরেশ্তারা জিজ্ঞেস করবে- 
আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে 
তোমরা ডাকতে তারা কোথায়? 
তখন তারা উত্তরে বলবে- 
আমাদের হতে তারা অন্তর্হিত 


~ FESO 
y 

227 27 ES 2% Ard r3s2s 

ll i Ly 

bd 233 A 229/9399 


Dl WET AS bs 


22327 29%7/2 


হয়েছে, আর নিজেরাই !৮৮5*4 SB 
স্বীকারোক্তি করবে যে, তারা DY 
কাফির বা সত্য প্রত্যাখ্যানকারী 0 
ছিল। 


ইরশাদ হচ্ছে- এ ব্যক্তি অপেক্ষা বড় অত্যাচারী আর কেউই নেই যে আল্লাহর 
উপর মিথ্যা আরোপ করে অথবা তার আয়াতসমূহকে এবং মু'জিযাগুলোকে 
মিথ্যা প্রতিপন্ন করে। এই লোকগুলো তাদের তকদীরে লিখিত অংশ অবশ্যই 
পেয়ে যাবে। মুফাস্সিরগণ এর অর্থে মতভেদ করেছেন। হযরত ইবনে আব্বাস 
(রাঃ) বলেন যে, তাদের মুখমণ্ডল কালো হয়ে যাবে, অথবা এর অর্থ এই যে, যে 
ভাল কাজ করবে সে ভাল প্রতিদান পাবে এবং যে মন্দ কাজ করবে সে পাবে মন্দ 
প্রতিদান । অথবা নিজের অংশ দ্বারা নিজের আমল, নিজের জীবিকা এবং নিজের 
বয়স বুঝানো হয়েছে। আর এই উক্তি রচনা ভঙ্গীর দিক দিয়ে বেশী মজবুত । 
আল্লাহ পাকের নিম্নের উক্তিটিকে এর প্রমাণ হিসেবে উল্লেখ করা যেতে পারেঃ 
“আমার ফেরেশতারা যখন তাদের রূহ কব্য্‌ করার জন্যে আসবে।” এই 
আয়াতের অনুরূপ অর্থ বিশিষ্ট হচ্ছে মহান আল্লাহর এই উক্তিটিঃ “যারা আল্লাহর 
উপর মিথ্যা আরোপ করে, তারা পার্থিব উপভোগ হিসেবে কোনই সফলতা লাভ 
করবে না, অতঃপর তারা আমারই কাছে প্রত্যাবর্তন করবে, আমি তখন 
তাদেরকে তাদের কুফরীর কারণে কঠিন শাস্তির স্বাদ গ্রহণ করাবো।” এরপর 
আল্লাহ পাক বলেনঃ যদি কেউ কুফরী করে তবে তাকে করতে দাও । তাদের 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৮৬ পারাঃ ৮ 


কুফরী যেন তোমাদেরকে চিন্তিত না করে। তাদেরকে শেষ পর্যন্ত আমার কাছে 
ফিরে আসতেই হবে এঁ সময় তাদের আমল তাদের উপর খুলে যাবে। আল্লাহ্‌ 
অন্তরের খবর ভালরূপেই জানেন । আমি তো কিছুদিনের জন্যে তাদেরকে পার্থিব 
সম্পদ উপভোগ করতে দিয়েছি। 


আল্লাহ পাক উপরোক্ত আয়াতে সংবাদ দিচ্ছেন- মুশরিকদের রূহ্‌ কব্য্‌ করার 
সময় ফেরেশ্তারা তাদেরকে ভয় প্রদর্শন করবে এবং রূহ কব্য্‌ করে নিয়ে 
জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাবে এবং বলবে- “যাদেরকে তোমরা 
আল্লাহর শরীক স্থাপন করতে তারা আজ কোথায়? তোমরা তো তাদের কাছে 
প্রার্থনা করতে এবং তাদেরই উপাসনা করতে! আজ তাদেরকে ডাক । তারা 
তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তিদান করুক ।’’ তখন তারা বলবে- 
“তাদেরকে আজ কোথায় পাবো? তারা তো আজ পালিয়ে গেছে। আজ আমরা 
তাদের খবরেরও কোন আশা করছি না৷” তারা সেদিন স্বীকারোক্তি করবে যে, 
তারা কুফরী করতো । 
৩৮ । আন্লাহ বলবেন- তোমাদের , _ 26 »22 

পূর্বে মানব ও জ্বীন হতে ld beis- YA 

যেসব সম্পৃদায় গত হয়েছে, , 9 Eh 


তাদের সাথে তোমরাও Es ECE 
জাহান্নামে প্রবেশ কর, যখন 


কোন দল তাতে প্রবেশ করবে 
তখনই অপর দলকে তারা 


অভিসম্পাত করবে, পরিশেষে 1; 


যখন তাতে সকলে জামায়েত 
হবে, তখন পরবর্তাগণ 
পূর্ববর্তীদের সম্পর্কে বলবে- 
হে আমাদের প্রতিপালক! 
এরাই আমাদেরকে বিভ্রান্ত 
করেছে, সুতরাং আপনি এদের 
দ্বিগুণ আগুনের শাস্তি দিন! 
তখন আল্লাহ বলবেন- 
প্রত্যেকের জন্যেই দ্দিগুণ 
রয়েছে, কিন্তু তোমরা তা জ্ঞাত 
নও। 


arc dls bl) 


pe LS Ud uN 


৯ 2223207558 53 


>| cad ial 


22/5 


rE ot C5 


Me 6/022) 22 293) 223 


22 bn I +l 


Ee 


3972406 » 5 


0১ 3 Ao 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৮৭ পারাঃ ৮ 


৩৯ । অতঃপর পূর্ববর্তী লোকেরা orn S37 ra 
পরবর্তী লোকদেরকে বলবে- , ০০০22272 


আমাদের উপর তোমাদের Eis 


কোন শ্রেষ্ঠত্ব নেই, তোমরা ee HA EEE Las 
তোমাদের কৃতকর্মের ফলস্বরূপ epee 
শাস্তি ভোগ করতে থাক । 


আল্লাহ পাক তার উপর মিথ্যা আরোপকারী মুশরিকদের সম্পর্কে সং: 
দিচ্ছেন যে, যখন তাদেরকে বলা হবে- তোমরা তোমাদের মত এঁ দলগুলোর 
সাথে মিলিত হয়ে যাও যাদের মধ্যে তোমাদের গুণাবলী বিদ্যমান ছিল এবং যারা 
তোমাদের পূর্বে দুনিয়া হতে বিদায় গ্রহণ করেছিল । তারা মানবের অন্তর্ভুক্তই 
হোক অথবা দানবেরই অন্তর্ভুক্ত হোক । অতঃপর তোমরা সবাই জাহান্নামের পথ 
05080070 তাগো জবির এত সভয় 
যে, 4% ; ব্যবহৃত হয়েছে’ 21 এর অর্থে । 


2০% 37099423 777% 


আল্লাহ পাকের উক্তি £ঃ ৫ ৩০ £4 {47 (ঃ অৰ্থাৎ যখন একটা নতুন 
IEE NY OE: 0 MIP OSU BGA 
শুরু করবে । হযরত খলীল (আঃ) বলেছেন যে, কিয়ামতের দিন এক কাফির 
অন্য কাফিরের বিরোধী হয়ে যাবে এবং একে অপরকে ভালমন্দ বলবে ৷ ইরশাদ 
হচ্ছে- যখন অনুসারী কাফিররা অনুসৃত কাফিরদের প্রতি অত্যন্ত অসস্তুষ্টি প্রকাশ 
করবে এবং যখন তারা আল্লাহর শাস্তি স্বচক্ষে প্রত্যক্ষ করবে, আর তাদের 
পারস্পরিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, তখন এই অনুসারীরা বলবেঃ “যদি পুনরায় 
আমাদেরকে দুনিয়ায় ফিরিয়ে দেয়া হতো তবে যেমন আজ এরা আমাদের থেকে 
পৃথক হয়ে গেছে তেমনই আমরাও এদের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে প্রতিশোধ 
নিয়ে নিতাম!” আল্লাহ তা‘আলা এভাবেই তাদের আমল দুঃখ ও আফসোসরূপে 
তাদের সামনে পেশ করবেন। কিন্তু জাহান্নাম থেকে কোনক্রমেই তারা বের হতে 
পারবে না। শেষ পর্যন্ত তারা সবাই জাহান্নামে একত্রিত হবে। জাহান্নামে প্রবেশ 
করার পর অনুসারীরা অনুসৃতদের বিরুদ্ধে আল্লাহ পাকের নিকট অভিযোগ 
করবে। কারণ তাদের তুলনায় অনুসৃতদের অপরাধ বেশী ছিল এবং তারা তাদের 
পূর্বেই জাহার্বামে প্রবেশ করেছিল। তারা বলবেঃ “হে আমাদের প্রভু! এরাই 
আমাদেরকে সোজা-সরল পথ থেকে ভ্ৰষ্ট করেছিল। সুতরাং এদেরকে দ্বিগুণ শাস্তি 
প্রদান করুন।” যেমন আল্লাহ পাক বলেনঃ “যেই দিন আগুনে পোড়ে তাদের 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ২৮৮ - পারাঃ ৮ 


মুখমণ্ডল কালো হয়ে যাবে, তারা বলবে- যদি আমরা আল্লাহ এবং তার রাসূল 
(সঃ)-এর অনুসরণ করতাম! হে আমাদের প্রতিপালক! আমরা আমাদের বড়দের 
কথা মেনে চলেছিলাম। তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। হে আল্লাহ! 
তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন! আল্লাহ তা'আলা তখন বলবেন- না, বরং 
তোমাদের সকলকেই আমি দ্বিগুণ শাস্তি প্রদান করবো ।” যেমন আল্লাহ তা'আলা 
অন্য জায়গায় বলেনঃ “যারা কুফরী করে এবং লোকদেরকে আল্লাহর পথে 
আসতে বাধা দেয়, আমি তাদের শাস্তি বৃদ্ধি করে দেবো, তারা নিজেদের পাপের 
বোঝাও বহন করবে এবং অন্যদের পাপের বোঝাও বহন করবে” যা হোক, 
অনুসৃতেরা অনুসারীদেরকে বলবে-আজকে আমাদের উপর তোমাদের কি শ্রেষ্ঠত্ব 
রয়েছে? আমরা যেমন নিজে নিজেই পথভ্রষ্ট হয়েছিলাম, তোমরাও তদ্রপ আপনা 
আপনি পথভ্রষ্ট হয়েছিল । সুতরাং এখন নিজেদের আমলের স্বাদ গ্রহণ কর। 
তাদের অবস্থা এই রূপই যার সংবাদ আল্লাহ পাক দিয়েছেনঃ “হে নবী (সঃ)! 
যদি তুমি এ কাফিরদেরকে দেখতে যে, তারা তাদের প্রভুর সামনে দণ্ডায়মান 
থাকবে এবং একে অপরের প্রতি দোষারোপ করবে । অনুসারীরা অনুসৃতদেরকে 
বলবে- তোমরা না থাকলে আমরা মুমিন হতাম। তখন অনুস্তরা 
অনুসারীদেরকে বলবে- আমরা তো তোমাদেরকে হিদায়াত লাভে বাধা প্রদান 
করিনি বরং তোমরা নিজেরাই পথভ্রষ্ট হয়েছিলে। তোমরা নিজেদের বিবেক বুদ্ধি 
দ্বারা কাজ কেন করনি? তখন অনুসারীরা অনুসৃতদেরকে বলবে- এটাতো ছিল 
আমাদেরকে তোমাদের রাত দিন পথভ্রষ্ট করারই ফল! তোমরা আমাদেরকে 
কুফরী করতে বাধ্য করতে এবং আল্লাহর শরীক স্থাপন করতে! তারপর তারা 
মনে মনে লজ্জিত হয়ে যাবে। এমতাবস্থায় তারা আল্লাহর শাস্তি প্রত্যক্ষ করবে 
এবং আমি (আল্লাহ) তাদের স্কন্ধে গলাবন্ধ পরিয়ে দেবো এবং তারা যেরূপ কাজ 
করতো সেরূপই বিনিময় প্রাপ্ত হবে।” 
8৪০। নিশ্চয়ই যারা আমার a A ome 
আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে ALTIUS 
এবং অহংকার বশতঃ তা থেকে 290 BLP 234 239/373 7 
ফিরে থাকে, তাদের জন্যে 8 চেঠাY ৫ ১৮5) 
আকাশের দ্বার উন্ুক্ত করা হবে ৰণ 
না এবং তারা জান্নাতেও প্রবেশ ৩+ AEE < 
করবে না- যতক্ষণ না সূঁচের 22432704 ১ ০4872 
ছিদ্র পথে উদ্্র প্রবেশ করে, 4+ এ ১4 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৮৯ পারাঃ ৮ 


এমনিভাবেই আমি 

অপরাধীদেরকে প্রতিফল দিয়ে EEE 

থাকি । ode ane 
8১ । তাদের জন্যে হবে 0 2 


জাহান্নামের (আগুনের) শয্যা SEG 2 0 r ns 332 
এবং তাদের উপরের ৩৬৪2১44৫ ৮ -£ 


2d } AA 2 


তৈরী) জাহান্নামের, 5৮ ৭57 3k ed 


যালিমদেরকে প্রতিফল দিয়ে ) ত | 

থাকি । 

আল্লাহ পাক বলেনঃ যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে এবং 
অহংকার ভরে সেগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের জন্যে আকাশের দরজা 
খোলা হবে না, অর্থাৎ তাদের সৎ আমল এবং প্রার্থনা উপরে উঠানো হবে না। 
পাপী ব্যক্তির রহ্‌ কবয্‌ সম্পর্কে রাসুলুল্লাহ (সঃ) বলেনঃ “ফেরেশতা এ রূহকে 
নিয়ে আকাশে উঠবেন এবং মালায়ে আ’লার যে ফেরেশৃতাদের পার্শ্ব দিয়ে গমন 
করবেন তারা জিজ্ঞেস করবেন এই অপবিত্র রূহ্‌ কার? তখন তার জঘন্যতম নাম 
নিয়ে বলা হবে, অমুকের । শেষ পর্যন্ত আকাশে পৌছে বল্বেন, দরজা খুলে দাও । 
কিন্তু দরজা খোলা হবে না।” যেমন ইরশাদ হচ্ছে- LY 
অর্থাৎ “তাদের জন্যে আকাশের দরজাসমূহ খোলা হবে না।” 


হযরত বারা ইবনে আযিব (রাঃ) বলেন, আমরা একটি জানাযার অনুসরণ 
করে রাসুলুল্লাহ (সঃ)-এর সাথে চলছিলাম। আমরা কবরের কাছে পৌঁছলে 
রাসুলুল্লাহ (সঃ) সেখানে বসে পড়েন। আমরাও তার চারদিকে বসে পড়ি । 
আমরা এমনভাবে নীরবতা অবলম্বন করি যে, আমাদের মাথার উপর যেন পাখী 
বসে রয়েছে। (আমাদেরকে নীরব দেখে) তীর হাতে একটি লাঠি ছিল তা দিয়ে 
মাটিতে রেখা টানছিলেন। অতঃপর তিনি মাথা উঠিয়ে আমাদেরকে সম্বোধন 
করে বললেনঃ ‘কবরের শাস্তি হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা কর!’ এ কথাটি 
দু'বার বা তিনবার বললেন । এরপর তিনি বললেনঃ “মুমিন যখন দুনিয়া হতে 
বিদায় গ্রহণ করে আখিরাতের দিকে যাত্রা শুরু করে তখন আকাশ থেকে 
জ্যোতির্ময় ফেরেশতাগণ অবতীর্ণ হন । তাদের হাতে থাকে জান্নাতের কাফন। 


"১৯ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৯০ পারাঃ ৮ 


জান্নাতের খোশবুও তাদের কাছে থাকে। তাদের সংখ্যা এতো অধিক থাকে 
যতদূর দৃষ্টি যায়, শুধু ফেরেশতাতেই ভরপুর থাকে। অতঃপর একজন ফেরেশ্তা 
এসে তার শিয়রে বসে পড়েন এবং বলেন- হে শান্ত ও নিরাপদ আত্মা! আল্লাহর 
স্কমার দিকে চলো । এ কথা শোনা মাত্রই আত্মা বেরিয়ে পড়ে যেমনভাবে 
মশকের মুখ দিয়ে পানি বের হয়ে থাকে। যেমনই আত্মা বের হয় তেমনই 
চোখের পলকে ফেরেশ্তা তাকে জান্নাতী কাফন পরিয়ে দেন এবং জান্নাতী 
সুগন্ধিতে তাকে সুরভিত করেন। মিশকের এঁ সুগন্ধি এতই উত্তম যে, দুনিয়ায় 
এর চেয়ে উত্তম সুগন্ধি আর হতে পারে না । তাকে নিয়ে ফেরেশ্তা আকাশে উঠে 
যান । যেখান দিয়েই তিনি গমন করেন সেখানেই ফেরেশ্তাগণ জিজ্ঞেস করেন, 
এটা কার পবিত্র আত্মা? উত্তরে বলা হয়, অমুকের পুত্র অমুকের । আকাশে পৌছে 
গিয়ে দরজা খুলতে বলা হলে তা খুলে দেয়া হয়। তার সাথে অন্যান্য সমস্ত 
ফেরেশৃতাও দ্বিতীয় আসমান পর্যন্ত গমন করেন। এভাবেই এক এক করে সপ্তম 
আকাশে পৌছে যান । তখন আল্লাহ তাআলা বলেন- আমার এই বান্দার নামটি 
ইল্লীনের তালিকায় লিপিবদ্ধ কর। অতঃপর তাকে যমীনে ফিরিয়ে নিয়ে যাও । 
কেননা আমি তাকে মাটি দ্বারাই সৃষ্টি করেছি । ওর মধ্যেই তাকে ফিরিয়ে দেবো 
এবং ওর মধ্য থেকেই তাকে পুনরায় উত্থিত করবো । তখন যমীনে (কবরে) তার 
আত্মাকে ফিরিয়ে দেয়া হয়। ওখানে দু'জন ফেরেশৃতা আগমন করেন এবং তাকে 
জিজ্ঞেস করেন, তোমার প্রতিপালক কে? সে উত্তরে বলে, আমার প্রতিপালক 
হচ্ছেন আল্লাহ । আবার জিজ্ঞেস করেন, তোমার দ্বীন বা ধর্ম কি? সে উত্তর দেয়, 
আসমার দ্বীন হচ্ছে ইসলাম ৷ পুনরায় তাকে প্রশ্ন করেন, তোমার কাছে যে 
লোকটিকে পাঠানো হয়েছিল তিনি কে? জবাবে সে বলে, আমি আল্লাহর কিতাব 
পড়ে তার উপর ঈমান এনেছিলাম। তখন আকাশ থেকে একটি শব্দ আসে- 
আসমার বান্দা সত্য কথাই বলেছে। তার জন্যে জান্নাতের কিছানা বিছিয়ে দাও 
এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আর তার জন্যে জারাতের একটা 
দরজা খুলে দাও, যেন জান্নাতের হাওয়া ও সুগন্ধি সে পেতে পারে। তার কবরটি 
দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যায়। একটি সুন্দর লোক উত্তম পোশাক পরিহিত 
হয়ে এবং সুগন্ধিতে সুরভিত অবস্থায় তার কাছে আগমন করে এবং বলে- তুমি 
সন্তুষ্ট হয়ে যাও যে, আজ তোমার সাথে যে ওয়াদা করা হয়েছিল তা পূর্ণ করা 
হচ্ছে। সে লোকটিকে জিজ্ঞেস করবে, তুমি কে? সে বলবে, আমি তোমার সৎ 
আমল । তখন মৃতব্যক্তি বলবে, হে আল্লাহ! আপনি এখনই কিয়ামত সংঘটিত 
করে দিন, আমি আমার পরিবারবর্গ ও ধনমালের সাথে মিলিত হবো । পক্ষান্তরে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৯১ পারাঃ ৮ 


কাফির ব্যক্তির যখন দুনিয়া হতে বিদায় গ্রহণের সময় হয় তখন কৃষ্ণবর্ণের এক 
ফেরেশতা চট নিয়ে তার কাছে হাজির হন ৷ যতদূর দৃষ্টি যায় সেই ফেরেশ্তা 
ততো বড় হন । তারপর মৃত্যুর ফেরেশৃতা এসে তাকে বলেন, ওরে অপবিত্র 
আত্মা! বেরিয়ে আয় এবং আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধের দিকে গমন কর ৷ এঁ 
আত্মা তখন দেহের মধ্যে প্রবেশ করতে থাকে, কিন্তু ফেরেশতা ওকে টেনে বের 
করেন, যেমন লোহার পেরেককে ভিজা চুলের মধ্য থেকে বের করা হয়। এ 
ফেরেশ্তা ওকে ধরা মাত্রই চোখের পলকে এঁ চটের মধ্যে জড়িয়ে নেন। ওর 
মধ্য থেকে সড়া-পচা মৃতদেহের মত দুর্গন্ধ ছুটতে থাকে। ফেরেশতা ওকে নিয়ে 
আকাশে উঠে যান এবং যেখান দিয়েই গমন করেন সেখানেই ফেরেশ্তাগণ 
জিজ্ঞেস করেন, এই অপবিত্র আত্মা কার? উত্তরে বলা হয়, অমুকের পুত্র 
অমুকের । আসমানে পৌছে যখন বলেন, দরজা খুলে দাও ৷ তখন দরজা খোলা 
DIC 
হয় না । অতঃপর রাসূলুল্লাহ (সঃ) . ৷ 14140 5 -এই আয়াতটি পাঠ 
করেন। তারপর আল্লাহ তা'আলা বলেন, ‘একে যমীনের নিম্নস্তরের সিজ্জিনে নিয়ে 
যাও। তখন তার আত্মাকে সেখানে নিক্ষেপ করা হয়। এরপর রাসূলুল্লাহ (সঃ) 
নিম্নের আয়াতটি পাঠ করেন, ‘যে আল্লাহর সাথে শরীক স্থাপন করে সে যেন 
আসমান থেকে পড়ে গেল এবং পাখী তার মাংস ছিড়তে রয়েছে। অথবা বায়ু 
তাকে দূর দুরাস্তে উড়িয়ে নিয়ে যাচ্ছে।’ তার আত্মা তার দেহে ফিরিয়ে দেয়া হয়। 
দু'জন ফেরেশৃতা এসে জিজ্ঞেস করেন, তোমার প্রভু কে? সে উত্তর দেয়, 
আফসোস! আমি জানি না। আবার জিজ্ঞেস করেন, তোমার দ্বীন কি? জবাবে সে 
বলে, হায়! আমি তো এটা অবগত নই । তারপর জিজ্ঞেস করেন, তোমার কাছে 
কাকে পাঠানো হয়েছিল? সে উত্তরে বলে, হায়! হায়! আমি তা জানি না। তখন 
আকাশ থেকে শব্দ আসে, আমার বান্দা মিথ্যা বলছে। তার জন্যে জাহান্নামের 
বিছানা নিয়ে এসো এবং জাহান্নামের দরজা তার জন্যে খুলে দাও যাতে তার 
কাছে জাহান্নামের তাপ ও গরম বায়ু পৌছে যায়। তার কবর অত্যন্ত সংকীর্ণ হয়ে 
যায় এবং তাকে এমনভাবে চেপে ধরে যে, তার পার্শ্বদেশের অস্থি মড় মড় করে 
ভাঙ্গতে থাকে । একটি অত্যন্ত কদাকার ও বিশ লোক ময়লাযুক্ত কাপড় পরিহিত 
হয়ে ও দুর্গন্ধ ছড়িয়ে তার কাছে হাযির হয় এবং বলে- আমি তোমাকে তোমার 
দুর্ভাগ্যের সংবাদ দিচ্ছি। এটা এ দিন যেদিনের ওয়াদা তোমাকে দেয়া হয়েছিল । 
সে জিজ্ঞেস করে, তুমি কে? সে বলে, আমি তোমার দুঙ্কর্ম । সেই কাফির 
লোকটি তখন বলে ওঠে- আল্লাহ করুন যেন কিয়ামত সংঘটিত না হয় (তাহলে 
আমাকে জাহান্নামে যেতে হবে না) ৷” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৯২ পারাঃ ৮ 


হযরত বারা ইবনে আযিব (রাঃ) বলেনঃ “আমরা রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে 
বাইরে বের হই । আমরা জানাযার অনুসরণ করছিলাম (অবশিষ্ট বর্ণনা উপরোক্ত 
বর্ণনার মতই)!” যখন মুমিনের রূহ বের হয় তখন আকাশ ও পৃথিবীর 
ফেরেশতাগণ তার উপর দরদ পাঠ করেন। তার জন্যে আসমানের দরজা খুলে 
যায়। সমস্ত ফেরেশতা এই প্রার্থনা করতে থাকেন যে, তার রূহ যেন তাদের 
সম্মুখ দিয়ে নিয়ে যাওয়া হয়। কাফিরের আত্মার উপর এমন একজন 
ফেরেশৃতাকে নিযুক্ত করা হয় যিনি অন্ধ, বধির ও বোবা । তার হাতে এমন একটি 
হাতুড় থাকে যে, যদি ওটা দ্বারা তিনি পাহাড়ের উপর মারেন তবে সেটা 
চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। তা দ্বারা তিনি কাফিরকে এমন জোরে প্রহার করেন যে, 
সে উচ্চস্বরে চীৎকার করে ওঠে দানব ও মানব ছাড়া সমস্ত মাখলূক সেই শব্দ 
শুনতে পায়। অতঃপর জাহান্নামের দরজা খুলে দেয়া হয়। 


wh I S17 ob Loe? 2 BI 70/0 


আল্লাহ পাকের উক্তিঃ OLN SLL LB | ১+), অর্থাৎ যদি 
সূচের ছিদ্র দিয়ে উট বের হতে পারে তবেই কাফির জান্নাতে প্রবেশ করতে পারে 

(কিন্তু এটা সম্ভব নয়!) । হযরত ইবনে আব্বাস (রাঃ) জামাল শব্দটিকে জুন্মাল 
অর্থাৎ চু-কে 225 দিয়ে ও "কে ৯5 দিয়ে পড়তেন । জুন্মাল মোটা রজ্জুকে 
বলা হয় যার দ্বারা নৌকা বাধা হয়। 


৪২ ৷ যারা ঈমান এনেছে ও ভাল A237) 7/2 
কাজ করেছে এমন কোন ESE lotr 
ব্যক্তিকে আমি তার সাধ্যাতীত 552 9 GB 


দায়িত্ব অর্পণ করি না; তারাই TPES Bd 
হবে জার্নাতবাসী, সেখানে 5, ANTAL 
তারা চিরকাল অবস্থানকারী। $4৮০০! 45; (4০) 
৪৩ । আর তাদের অন্তরে যা কিছু 42300০2, "3 
ঈর্ষা ও বিদ্বেষ রয়েছে তা আমি 05 ES 
দূর করে দেবো, তাদের » + 2 2, / ০/2/24 
নিম্নদেশ দিয়ে নদী প্রবাহিত 1222-05 ৮০১১-1 
হবে, তখন তারা বলবে- #৩ কণ 
সমস্ত প্রশংসা সেই আল্লাহর nit os 
জন্যে যিনি আমাদেরকে এর A 
পথ প্রদর্শন করেছেন, আল্লাহ +> 


PA 


S27 2 Ls 


ll (JG; বু 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 


আমাদেরকে পথ প্রদর্শন না 
করলে আমরা পথ পেতাম না, 
আমাদের প্রতিপালকের প্রেরিত 
রাসূলগণ সত্যবাণী নিয়ে 
এসেছিলেন, আর তাদেরকে 
সম্বোধন করে বলা হবে- 
তোমরা যে (ভাল) আমল 
করতে তারই জন্যে 


২৯৩ 


পারাঃ ৮ 


224 ৰ A) / 
Nf os Ld Ek 
Sd Vos hsd 


ই LsuslNy 


ৰ Cel 22 


2 J 


2/ G22 Zw 

Eat 
32337 Beis BS? 

PE rl PELE 


EDT 


তোমাদেরকে এই জান্নাতের O Ups mS 


উত্তরাধিকারী বানানো হয়েছে। 


আল্লাহ পাক হতভাগা ও পাপীদের অবস্থা বর্ণনার পর এখন ভাগ্যবান ও সৎ 
লোকদের অবস্থা বর্ণনা করছেন । তিনি বলেনঃ যারা ঈমান এনেছে এবং ভাল 
কাজ করেছে তারা এঁ লোকদের থেকে পৃথক যারা আল্লাহর আয়াতসমূহকে 
অস্বীকার করেছে। এখানে এই বিষয়ের প্রতি আলোকপাত করা হচ্ছে যে, ঈমান 
ও আমল কোন কঠিন ব্যাপার নয়; বরং খুবই সহজ ব্যাপার । তাই ইরশাদ 
হচ্ছে- আমি যে শরঙঈ বিধান জারি করেছি এবং ঈমান ও সৎ আমল ফরয করে 
দিয়েছি তা মানুষের সাধ্যের অতিরিক্ত নয় । আমি কখনও কাউকে সাধ্যের 
অতিরিক্ত কষ্ট দেই না। এই লোকগুলোই হচ্ছে জান্নাতের অধিবাসী ৷ মুমিনদের 
অন্তরে পারস্পরিক যা কিছু হিংসা ও বিদ্বেষ থাকবে তা আমি বের করে দেবো। 
যেমন রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “মুমিনরা যখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে 
যাবে তখন তাদেরকে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী পুলের উপর আটক করা 
হবে। অতঃপর তাদের এসব অত্যাচার সম্পর্কে আলোচনা করা হবে যা দুনিয়ায় 
তাদের পরস্পরের মধ্যে করা হয়েছিল । শেষ পর্যন্ত ও অত্যাচার ও হিংসা বিদ্বেষ 
থেকে যখন তাদের অন্তরকে পাক সাফ করা হবে তখন তাদেরকে জান্নাতের পথ 
প্রদর্শন করা হবে। আল্লাহর শপথ! তাদের কাছে তাদের জান্নাতের ঘর তাদের 
পার্থিব ঘর থেকে বেশী পরিচিত হবে। জার্নাতবাসীকে যখন জান্নাতের দিকে 
প্রেরণ করা হবে তখন তারা জান্নাতের পার্শ্বে একটা গাছ পাবে যার নিম্নদেশ 
দিয়ে দু'টি নির্বারিণী প্রবাহিত হতে থাকবে । একটা থেকে যখন তারা পানি পান 
করবে তখন তাদের অন্তরে যা কিছু হিংসা বিদ্বেষ ছিল সব কিছু ধুয়ে মুছে 
পরিষ্কার হয়ে যাবে। এটাই হচ্ছে শরাবে তহুর বা পবিত্র মদ । আর অন্য ঝরণায় 
তারা গোসল করবে। তখন জান্নাতের মতই সজীবতা ও প্রফুল্লতা তাদের 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৯৪ পারাঃ ৮ 


চেহারায় ফুটে উঠবে এর পর না তাদের মাথার চুল এলোমেলো হবে, না চোখে 
সুরমা দেয়ার প্রয়োজনীয়তা দেখা দেবে। অতঃপর এই লোকগুলো দলে দলে 
জান্নাতের দিকে রওয়ানা হয়ে যাবে।” 


হযরত আলী (রাঃ) বলেনঃ “আমি আশা করি যে, ইনশাআল্লাহ আমি, হযরত 
উসমান (রাঃ), হযরত তালহা (রাঃ) এবং হযরত যুবাইর (রাঃ) এ লোকদের 
অন্তর্ভুক্ত হবো যাদের অস্তরে হিংসা-বিদ্বেষ ছিল, কিন্তু সমস্ত পরিষ্কার করে দেয়া 
হবে৷” হযরত আলী (রাঃ) বলতেনঃ “আল্লাহর কসম! আমাদের মধ্যে আহলে 
বদরও রয়েছেন এবং তাদের সম্পর্কেই এই আয়াত অবতীর্ণ হয়েছে৷” 


হযরত আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
“প্রত্যেক জান্নাতীকে জাহান্নামের ঠিকানা বলে দেয়া হবে। সে বলবে- যদি 
আল্লাহ আমাকে সুপথ প্রদর্শন না করতেন তবে আমার ঠিকানা এটাই হতো । এ 
জন্যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। আর প্রত্যেক জাহান্নামীকে 
জান্নাতের ঠিকানা বলে দেয়া হবে৷ সে বলবে- হায়! যদি আল্লাহ আমাকেও 
সুপথ প্রদর্শন করতেন তবে এটাই আমার ঠিকানা হতো । এভাবে দুঃখ ও 
আফসোস তাকে ছেয়ে ফেলবে । এ মুমিনদেরকে যখন জার্নাতের সুসংবাদ দেয়া 
হবে তখন তাদেরকে বলা হবে- এই জান্নাত হচ্ছে তোমাদের সৎকর্মের ফল 
স্বরূপ তোমাদের পুরস্কার । তোমাদেরকে যে জান্নাতে প্রবিষ্ট করা হয়েছে এটা 
সত্যি আল্লাহর রহমতই বটে ৷ নিজেদের আমল অনুযায়ী আপন আপন ঠিকানা 
বানিয়ে নাও। আর এ সবকিছুই হচ্ছে আল্লাহর রহমতেরই কারণ ৷” সহীহ বুখারী 
ও সহীহ মুসলিমে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “তোমাদের প্রত্যেকেই 
যেন এ কথা জেনে রাখে যে, তার আমল তাকে জান্নাতে পৌছায় না।” তখন 
জনগণ জিজ্ঞেস করলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আপনার আমলও কি নয়?” 
উত্তরে তিনি বললেনঃ “হ্যা, আমার আমলও নয়, যদি না আল্লাহর রহমত আমার 
উপর বর্ষিত হয়।” 


5/2 2) 2 


জাহান্নাম বাসীদেরকে ৮১৬ -£t 
(উপহাস) নচর বলা A Aas 227% 

আমাদের প্রতিপালক যেসব b Uns Sol Cf 
অঙ্গীকার ও প্রতিশ্রুতি 
আমাদেরকে দিয়েছিলেন, 
আমরা তা বাস্তবভাবে পেয়েছি, 


ES) 2 
20270 ED DANE TAA LALLA 


i344 > lp bar, 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৯৫ পারাঃ ৮ 


কিন্তু তোমাদের প্রতিপালক যে EE 

প্রতিশ্রুতি দিয়েছিলেন তা কি LEE 
তোমরা সত্য ও বাস্তবরূপে 
পেয়েছো? তখন তারা বলবে- tb TEE ১০ 
হ্যা, পেয়েছি, (এ সময়) এদের Eh RL ~~ 
মধ্য হতে জনৈক ঘোষক EAL 
ঘোষণা করে দেবেন যে, dia HN 
যালিমদের উপর আল্লাহর DS EE. 
অভিসম্পাত । dg Of 03a 23 -£6 


8৫ । যারা আল্লাহর পথে চলতে srl oe LEAD FLA 
(মানুষকে) বাধা দিতো এবং ৯১ ৮৮5 4৫১+ al 
ওতে বক্রতা অনুসন্ধান করতো, 
আর তারা পরকালকে অস্বীকার 0৬১% 5৯) 
করতো । 
জাহান্নামবাসীকে জাহান্নামে যাওয়ার পর উপহাসমূলকভাবে সম্বোধন করা 

হচ্ছে যে, জান্নাতবাসী জাহান্নামবাসীকে সম্বোধন করে বলবেঃ “আমাদের 

প্রতিপালক আমাদের সাথে যে অঙ্গীকার করেছিলেন তা তিনি সত্যরূপে 
দেখিয়েছেন। তোমাদের সাথে আল্লাহ তা'আলা যে ওয়াদা করেছিলেন তা 
তোমরা সত্যরূপে পেয়েছো কিঃ” এখানে ১ হরফটি উহ্য উক্তির তাফসীর করছে 
£3 শব্দটি নিশ্চয়তা বুঝাবার জন্যে এসেছে। সেই সময় কাফিররা উত্তরে 
বলবেঃ “হ'যা (আমরা তা সত্যরূপে পেয়েছি)।” যেমন মহান আল্লাহ সূরায়ে 
সাফ্‌ফাতে বলেছেন এবং তিনি এ ব্যক্তি সম্বন্ধে সংবাদ দিয়েছেন যে ব্যক্তি 
দুনিয়ায় কোন কাফিরের বন্ধু ছিল। এঁ মুমিন ব্যক্তি যখন তার কাফির বন্ধুকে 
জাহান্নামে উঁকি মেরে দেখবে তখন বলবেঃ “আল্লাহর শপথ! তুমি তো 
আমাকেও ধ্বংস করারই উপক্রম করেছিলে, যদি না আমার প্রভুর অনুগ্রহ হতো 
তবে আমিও তোমার ন্যায় দণ্ডিতদের অন্তর্ভুক্ত হতাম ৷” এই কাফিররা বলতোঃ 

“এই যে, আমরা মরলাম তো মরলামই, আর আমরা উত্বিত হবো না এবং 

আমাদেরকে শাস্তিও দেয়া হবে না।” ফেরেশ্তা এখন তাদের কান খুলে দেবে 
ং বলবে- দেখ, এটাই হচ্ছে সেই জাহান্নাম যা তোমরা অস্বীকার করতে । 

এটা কি কোন যাদু, না তোমরা এটা দেখতে পাচ্ছ না? এসো, জাহান্নামে প্রবেশ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৯৬ পারাঃ ৮ 
কর । পেরে না পেরে তোমাদেরকে সহ্য করতেই হবে। তোমরা তোমাদের 
কৃতকর্মের প্রতিদান পাচ্ছ। 


অনুরূপভাবে রাসুলুল্লাহ (সঃ) বদরের নিহতদেরকে সম্বোধন করে বলেছিলেন- 
“হে আবূ জেহেল ইবনে হিশাম, হে উৎবা ইবনে রাবীআ, হে শাইবা ইবনে 
রাবীআ এবং অন্যান্য মৃত কুরায়েশ নেতৃবর্গের নাম ধরে ধরে বলেছিলেন! আল্লাহ্‌ 
তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তা সত্যে পরিণত হয়েছে কি? আমার 
প্রভু আমার সাথে যে ওয়াদা করেছিলেন তা পূর্ণ হয়ে গেছে।” এ সময় হযরত 
উমার (রাঃ) জিজ্ঞেস করেছিলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আপনি মৃতদেরকে 
সম্বোধন করছেন (অথচ তারা তো শুনতেই পায় না)?” তিনি উত্তরে বলেছিলেনঃ 
“আল্লাহর কসম! তারা তোমাদের চেয়ে কম শুনতে পাচ্ছে না, কিন্তু তারা উত্তর 
দিতে সক্ষম নয়।” 

অতঃপর ইরশাদ হচ্ছে- একজন ঘোষণাকারী ঘোষণা করবে- যালিমদের 
উপর আল্লাহর অভিসম্পাত ৷ আল্লাহ পাক বলেনঃ এরা হচ্ছে এসব লোক যারা 
লোকদেরকে সরল সোজা পথে আসতে বাধা প্রদান করতো । তারা জনগণকে 
নবীদের শরীয়তের পথ থেকে ফিরিয়ে দিতো, যেন তারা বক্র পথে পরিচালিত 
হয় এবং নবীদের অনুসরণ না করে। তারা পরকালে আল্লাহর সামনে হাজির 
হওয়াকে অস্বীকার করতো । কেননা, তাদের হিসাবের দিনের কোন ভয়ই ছিল 
না । এরা ছিল বড়ই দুষ্ট প্রকৃতির লোক৷ 
৪৬। এই উভয় শ্রেণীর লোকদের ? 

মাঝে পার্থক্যকারী একটি পর্দা Hos ost 


YS rt? 223 259 


ও জাহান্নামের উর্ধ্বস্থানে) কিছু AS sm J B03 
লক্ষণ ও চিহ্ন দ্বারা চিনতে or EL 
ভৱ ls 


বাসীদেরকে ডেকে বলবে- 32 950,.2 //5)} ৮ >/ 7/2 
তোমাদের প্রতি শান্তি বর্ষিত 1৮১+ 


হোক, তখনো তারা জামাতে 422424234 422229" 
প্রবেশ করেনি বটে, কিন্তু তারা O Lyme 23 blo 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৯৭ পারাঃ ৮ 


8৪৭। পরস্ভু যখন জাহান্নামীদের ১, ১,০০০ 
প্রতি তাদের দৃষ্টি ফিরিয়ে দেয়া afi oi - £V. 


হবে, তখন তারা 5, >2/7)১5 ) 2/07? 
(আ’রাফবাসীরা) বলবে- হে ৬, SE FEY 

প্রতি ! আপনি 2 UE 
আমাদেরকে যালিম সম্প্রদায়ের TA 
সঙ্গী করবেননা । 


জান্নাতবাসী যে জাহান্নামবাসীকে সম্বোধন করবে এটার বর্ণনা দেয়ার পর 
ইরশাদ হচ্ছে যে, জাহান্নাম ও জান্নাতের মধ্যভাগে একটা পর্দা থাকবে যা 
জাহান্নামীদের জন্যে জান্নাতে প্রবেশের প্রতিবন্ধক হবে। যেমন, আল্লাহ পাক 
বলেনঃ “ও দু'টোর মাঝখানে একটি প্রাচীর স্থাপন করা হয়েছে, যার ভিতরের 
দিকে একটি দরজা আছে, যাতে রহমত রয়েছে এবং ওর বাইরের দিকে রয়েছে 
শাস্তি ।” ওটাই হচ্ছে আ’রাফ । এর সম্পর্কেই বলা হয়েছে যে, আ’রাফের উপর 
কতকগুলো লোক থাকবে । সুদ্দীর (রঃ) বর্ণনায় রয়েছে যে, আল্লাহ পাকের “ও 
দুটোর মাঝে একটি পর্দা রয়েছে”- এই উক্তিতে যে পর্দা কথাটি রয়েছে এটা 
দ্বারা আ'রাফকেই বুঝানো হয়েছে। ইবনে জারীর (রঃ) বলেন যে, £;/ 71 শব্দটি 
হচ্ছে 5% শব্দের বহুবচন। প্রত্যেক উঁচু স্থানকেই 2 বলা হয়। মোরগের 


SA 


মাথার পালককেও এ কারণেই 5,৪ বলা হয়ে থাকে। 


হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, জান্নাত ও জাহান্নামের মধ্যভাগে 
একটি টিলা বা ছোট পাহাড় রয়েছে। সেখানেও মানুষ অবস্থান করবে। তারা 
পাপী ৷ সুদ্দী (রঃ) বলেন যে, আ’রাফে অবস্থানকারী লোকেরা নিজেদের 
লোকদেরকে চিনতে পারবে বলেই এ জায়গার নাম আ'রাফ রাখা হয়েছে। 
আ'রাফবাসীদের ব্যাপারে মুফাস্সিরদের ব্যাখ্যা বিভিন্ন রূপ । সবগুলোরই অর্থ 
প্রায় কাছাকাছি । অর্থাৎ তারা হচ্ছে এসব লোক যাদের পাপ ও পুণ্য সমান 
সমান । রাসূলুল্লাহ (সঃ)-কে জিজ্ঞেস করা হয়েছিল- “যাদের পাপ ও পুণ্য সমান 
সমান হবে তারা কোথায় থাকবে?” উত্তরে তিনি বলেছিলেনঃ “এরাই হচ্ছে 
আ'’রাফবাসী । তাদেরকে জানাতে প্রবিষ্ট করা হবে না বটে, তবে তারা জান্নাতে 
প্রবেশের আশা অবশ্যই করবে।” এই ধরনেরই আর একটি প্রশ্নের উত্তরে 
রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “আ'’রাফের এই অধিবাসীরা হচ্ছে ওরাই যারা পিতা 
মাতার অনুমতি ছাড়াই আল্লাহর পথে জিহাদের জন্যে বের হয়েছিল এবং শহীদ 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ২৯৮ পারাঃ ৮ 


হয়েছিল” তাদেরকে জার্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখার কারণ এই যে, 
তারা পিতা মাতার ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছিল। আর জাহান্নাম থেকে এজন্যে 
বাঁচানো হয়েছে যে, তারা আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছিল।” আর একটি 
হাদীসে আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “এরা হচ্ছে এ সব লোক যাদের 
পুণ্য ও পাপ সমান সমান ছিল। পাপগুলো তাদের জান্নাতে প্রবেশের পথে 
প্রতিবন্ধক হয়েছে এবং পুণ্যগুলো জাহান্নাম হতে রক্ষা করেছে। এখন লোকগুলো 
সেই প্রাচীরের পার্শ্বেই অবস্থান করছে এবং আল্লাহ তা'আলার ফায়সালা পর্যন্ত 
সেখানেই অবস্থান করবে। তাদের দৃষ্টি যখন জাহার্নামবাসীদের উপর পড়বে 
তখন তারা বলবেঃ হে আমাদের প্রভু! আমাদেরকে এই যালিমদের অন্তর্ভুক্ত 
করবেন না। এভাবেই তারা দুআ করতে থাকবে। অবশেষে মহান আল্লাহ্‌ 
তাদেরকে বলবেনঃ আচ্ছা, যাও, তোমরা জান্নাতে প্রবেশ কর। আমি 
তোমাদেরকে ক্ষমা করে দিলাম । কিয়ামতের দিন আল্লাহ পাক লোকদের হিসাব 
গ্রহণ করবেন । যার একটি পুণ্য বেশী হবে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। 
আর যার একটি পাপ বেশী হবে তাকে জাহান্নামে প্রবিষ্ট করা হবে।” অতঃপর 
তিনি £51" 27 273 (২৩৪১০২) এই আয়াতটি পাঠ করেন। এরপর 
রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “দাড়িপাল্পা তো একটি দানার পার্থক্যের কারণে নীচে 
বসে যায় বা উপরে চড়ে উঠে৷ আর পুণ্য ও পাপ সমান হয়ে গেলে তাদেরকে 
পুলসিরাতের উপর আটক করে দেয়া হবে। তারা জান্নাতবাসী ও 
জাহান্নামবাসীকে চিনতে পারবে। তারা জান্নাতবাসীদেরকে দেখে সালাম 
জানাবে । আর বামে জাহান্নামীদেরকে দেখা যাবে। তাদেরকে দেখে 
আ'’রাফবাসীরা বলবেঃ ‘হে আল্লাহ! আমাদেরকে এদের অন্তর্ভুক্ত করবেন না ' 
পুণ্যবানদের সামনে একটা নূর থাকবে যার আলোতে তারা পথ চলবে । এরূপ 
নূর প্রত্যেক পুণ্যবান পুরুষ পুণ্যবতী নারীর সামনে থাকবে। যখন তারা 
পুলসিরাতের উপর পৌছবে তখন মুনাফিকদের সামনে থেকে এ নূর সরিয়ে নেয়া 
হবে। জান্নাতবাসীরা যখন মুনাফিকদেরকে দেখবে তখন বলবেঃ ‘হে আল্লাহ! 
আমাদের নূরকে আপনি প্রতিষ্ঠিত রাখুন!” কিন্তু আ’রাফবাসীদের নূর তাদের 
সামনেই থাকবে, দূরে থাকবে না। এ সময় আল্লাহ তা'আলা বলবেনঃ এরা 
জার্নাতী নয় বটে, কিন্তু জারাতের আশা রাখে । বান্দা যখন একটি পুণ্যের কাজ 
করে তখন তার জন্যে দশটি পুণ্য লিখা হয়। আর যখন একটি পাপের কাজ করে 
তখন একটিমাত্র পাপ লিখা হয়। এঁ ব্যক্তি হতভাগ্য যার একক দশকের উপর 
জয়যুক্ত হয়। আল্লাহ পাক যখন তাদেরকে ক্ষমা করে দেবেন তখন তাদেরকে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ২৯৯ পারাঃ ৮ 


তিনি নদীর দিকে প্রেরণ করবেন । এঁ নদীকে ‘নহরে হায়াত’ বলা হয়। এঁ নদীর 
ধার সোনা দিয়ে বাঁধানো আছে এবং ওকে হীরা ও মনিমুক্তা দিয়ে এঁটে দেয়া 
হয়েছে। ওর মাটি হচ্ছে মিশ্‌ক। আ’রাফবাসীদেরকে এ নদীতে গোসল করানো 
হবে। তখন তাদের রং ঠিক হয়ে যাবে এবং তাদের গ্রীবায় সাদা ও উজ্জ্বল চিহ্ন 
প্রকাশিত হয়ে পড়বে । এই চিহ্ন দ্বারাই তাদের আ’রাফবাসী হওয়ার পরিচয় 
পাওয়া যাবে। যখন তাদের চেহারায় ওজ্বল্য প্রকাশ পাবে তখন মহান আল্লাহ 
তাদেরকে সম্বোধন করে বলবেনঃ ‘কি চাইবে চাও’ তখন তারা তাদের মনের 
বাসনা প্রকাশ করবে। তাদের আশা পূর্ণ করা হবে। তাদেরকে বলা হবেঃ 
‘তোমাদের আবেদনের উপর আরও সত্তর ভাগ দেয়া হচ্ছে।' অতঃপর তাদেরকে 
জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে এবং তাদের নাম দেয়া হবে “মাসাকীনে 
আহ্‌লে জান্নাত’ বা জান্নাতবাসীদের মিসকীনগণ ৷” 

রাসূলুল্লাহ (সঃ) বলেছেন- আ’রাফবাসীর ফায়সালা হবে সর্বশেষে ৷ সমস্ত 
বান্দার ফায়সালা করার পর আল্লাহ তা'আলা তাদেরকে সম্বোধন করে বলবেনঃ 
“হে আ’রাফবাসীগণ! তোমাদের পুণ্যগুলো তোমাদেরকে জাহান্নাম থেকে বাচিয়ে 
নিয়েছে। কিন্তু তোমাদেরকে জান্নাতের অধিবাসী করতে পারেনি। এখন তোমরা 
আমার আযাদকৃত হয়ে যাও । যেভাবেই চাও জান্নাত দ্বারা উপকৃত হও ।” 

এ কথাও বলা হয়েছে যে, আ’রাফবাসী হচ্ছে এসব লোক যারা অবৈধভাবে 
সৃষ্ট হয়েছে। রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “জ্বিনদের মধ্যেও মুমিন রয়েছে এবং 
তাদের জন্যেও পুণ্য ও শাস্তি রয়েছে।” সাহাবীগণ তাদের মুমিনদের সম্পর্কে 
এবং পুণ্যের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেনঃ “তারা হবে আ'’রাফের 
অধিবাসী । জান্নাতে তারা উন্মতে মুহাম্মাদিয়ার সাথে থাকবে না৷” জিজ্ঞেস করা 
হয়ঃ “আ'রাফ কি?” উত্তরে তিনি বলেনঃ “ওটা হচ্ছে জানাতের নিকটবর্তী একটি 
প্রাচীর, যার মধ্যে নহরও রয়েছে, গাছও রয়েছে এবং ফলও রয়েছে।” মুজাহিদ 
(রঃ) বলেন যে, আ’রাফবাসী হচ্ছেন এসব সৎ লোক যারা ফকীহ্‌ ও আলিম । 


MAEM FAA VY 


J 3০) ৪০১ ০৬০ ৫৮ এই আয়াত সম্পৰ্কে আবূ মুজলিয (রঃ) 
বলেন যে, যারা আ’রাফের উপর নির্ধারিত থাকবেন তীরা হবেন ফেরেশতা। 
তারা জার্বাতবাসী ও জাহান্নামবাসীকে চিনতে পারবেন এবং জান্নাতবাসীদেরকে 
তারা ডাক দিয়ে বলবেনঃ “আস্সালামূ আলাইকুম ৷” তারা জান্নাতে থাকবেন না 
বটে, কিন্তু জানাতের জন্যে আশান্বিত হয়ে থাকবেন। আর তারা 
জাহারামীদেরকে দেখে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করবেন। আ'’রাফবাসীরা 


wwwi.islamfind.:wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩০০ পারাঃ ৮ 


এমন লোকদেরকে ডাক দেবে যাদেরকে তারা তাদের উজ্জ্বল চেহারা দেখে 
চিনতে পারবে এবং তাদেরকে বলবেঃ ‘ তোমরা ফখর ও অহংকারের বশবর্তী 
হয়ে আল্লাহর হুকুম অমান্য করতে না৷’ যে পাপী লোকগুলো আল্লাহর 
রহমতপ্রাপ্ত হয়নি তারা জান্নাতী হতে পারে না। আর জান্নাতীদেরকে যখন 
জান্নাতে প্রবেশ করানো হবে তখন তাদেরকে বলা হবেঃ ‘যাও, এখন জান্নাতে 
তোমাদের কোন ভয়ও নেই এবং তোমরা চিন্তিতও হবে না৷’ এ উক্তিটি অত্যন্ত 
দুর্বল এবং বাকরীতিও প্রকাশ্য শব্দের উল্টো । জমহুরের উক্তিটিই অগ্রগণ্য । 
কেননা, ওটা আয়াতের প্রকাশ্য শব্দের সাথে সামঞ্জস্যপূর্ণ । হযরত মুজাহিদ 
(রঃ)-এর উপরোক্ত উক্তিটিও দুর্বলতামুক্ত নয়। কুরতুবী (রঃ) এতে বারোটি 
উক্তি নকল করেছেন। যেমন সৎ লোকগণ, নবীগণ, ফেরেশতাগণ ইত্যাদি । 
আ'’রাফবাসীরা জান্নাতীদেরকে তাদের চেহারার ওজ্জ্বল্য ও শুভ্রতা দেখে চিনে 
নেবে। আর জাহার্বামীদেরকে চিনে নেবে তাদের কালিমাময় চেহারা দেখে৷ 
হযরত ইবনে আব্বাস (রঃ) হতে বর্ণিত আছে যে, আল্লাহ পাক তাদেরকে 
এই মর্যাদা এ জন্যেই দিয়েছেন যেন তারা জানতে পারে যে জান্নাতী কারা এবং 
জাহান্নামী কারা । তারা জাহান্নামীদেরকে তাদের মলিন ও কালিমাময় চেহারা 
দেখে চিনতে পারবে এবং আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে বলবে- হে 
আল্লাহ! আমাদেরকে এই অত্যাচারীদের অন্তর্ভুক্ত করবেন না৷ এঁ অবস্থাতেই 
তারা জার্বাতবাসীদেরকে সালাম জানাবে ৷ তারা নিজেরা তখন পর্যন্ত জান্নাতে 
প্রবেশ করেনি বটে, কিন্তু তারা জান্নাতে প্রবেশ লাভের আশা রাখে এবং 
ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করবে। হাসান বসরী (রঃ) বলেনঃ “আল্লাহর শপথ! 
এই লোভ ও আশা তাদের অন্তরে শুধু সেই দয়া ও অনুগ্রহের কারণে রয়েছে যা 
আল্লাহ তাদের অবস্থার উপর যুক্ত রেখেছেন। আর তারা যে আশা রাখবে তা 
আল্লাহ তাদেরকে জ্ঞাত করেও দিয়েছেন। অর্থাৎ তিনি বলেছেনঃ “তারা 
জাহান্নামবাসীদেরকে দেখে বলবে- হে আল্লাহ! আমাদেরকে তাদের অবস্থা থেকে 
রক্ষা করুন!” ইকরামা (রঃ) বলেন যে, আ'রাফবাসীরা যখন জাহান্নামবাসীদের 
দিকে চেয়ে দেখবে তখন তাদের চেহারা ঝলসে উঠবে। অতঃপর যখন 
জান্নাতবাসীদের দিকে তাকাবে তখন তাদের এ অবস্থা দূরীভূত হয়ে যাবে। 


৪৮ । আ’রাফবাসীরা কয়েকজন PEALE 


লক্ষণ দ্বারা চিনতে পেরে ডাক 221» ৪9422 ০৫ 
দিয়ে বলবে- তোমাদের শট ২০১, 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩০১ পারাঃ ৮ 


বাহিনী ও পার্থিব জীবনের ETI 
ধন-সম্পদ এবং তোমাদের $2 4 ৬ 
S sl sl 
গর্ব-অহংকার তোমাদের 
LIF 2/3/3329 Ad 
কোনই উপকারে আসল না । OE oe 
৪৯। আর এই জান্নাতবাসীরা কি “ 
লোক যাদের সম্পর্কে *? > পা”. 
এদের প্রতি অল্লাহ দয়া L272 90 2337070 
প্রদর্শন করবেন না? (অথচ Es 
তাদের জন্যে এই ফরমান 2/০2 2//8.» 7 ৩ 


চা 


জান্নাতে প্রবেশ কর, তোমাদের A 39/3 39237 
কোন ভয় নেই এবং তোমরা O45 wl 
চিন্তিত ও দুঃখিত হবেনা । 


আল্লাহ তা'আলা এখানে সেই তিরঙ্কারের বর্ণনা দিচ্ছেন যা আ*’রাফবাসীরা 
কিয়ামতের দিন মুশরিকদের নেতৃবর্গকে জাহান্নামে নিক্ষিপ্ত দেখে করবে। তারা 
তাদেরকে সম্বোধন করে বলবে- “আজকে তোমাদের সংখ্যাধিক্য তোমাদের 
কোন উপকারে আসলো না এবং তোমাদের গর্ব-অহংকার ও দুষ্টামি আল্লাহর 
শান্তি থেকে রক্ষা করার ব্যাপারে তোমাদের কোনই উপকার করলো না । তোমরা 
আজ শাস্তির শিকার হয়ে গেলে।” এই মুশরিকরাই আ’রাফবাসীদের সম্বন্ধে 
শপথ করে বলতো যে, তারা কখনো আল্লাহর অনুগ্রহ লাভ করবে না। এখন 
আল্লাহ তা'আলা আ'’রাফবাসীদেরকে বলবেন- যাও, তোমরা জার্নাতে প্রবেশ 
কর । তোমাদের কোন ভয়ও নেই এবং তোমরা দুঃখিত ও চিন্তিতও হবে না। 

হযরত হুযাইফা (রাঃ) বলেন যে, আ’রাফবাসী হচ্ছে এসব লোক যাদের 
আমল সমান সমান অর্থাৎ এতোটা নয় যে, জান্নাতে যেতে পারে এবং এরূপও 
নয় যে, জাহান্নামে নিক্ষিপ্ত হয়। সুতরাং তারা আ'’রাফের মধ্যে থেকে 
জাহান্নামবাসী ও জান্নাতবাসীকে তাদের চেহারা দেখেই চিনে নেবে। কিয়ামতের 
দিন যখন সমস্ত বান্দার ফায়সালা হয়ে যাবে তখন আল্লাহ তা'আলা শাফাআত 
করার অনুমতি প্রদান করবেন লোকেরা হযরত আদম (আঃ)-এর কাছে এসে 
বলবে- ‘আপনি আমাদের পিতা । সুতরাং আপনি আল্লাহ পাকের নিকট আমাদের 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩০২ পারাঃ ৮ 


জন্যে সুপারিশ করুন!’ তিনি বলবেনঃ “তোমরা কি জান যে, আল্লাহ আমাকে 
ছাড়া আর কাউকেও স্বহস্তে বানিয়েছেন এবং ওর মধ্যে স্বীয় বিশেষ রূহ্‌ ফুঁকে 
দিয়েছেন? আর তোমরা এটাও কি জান যে, ফেরেশ্তারা আমাকে ছাড়া আর 
কাউকেও সিজদাহ করেছেন?” জনগণ উত্তরে বলবে- “না ।' তখন হযরত আদম 
(আঃ) বলবেনঃ “কিন্তু আমিও আল্লাহর সত্তার রহস্য সম্পর্কে অবহিত নই । 
আমার তো সুপারিশ করার ক্ষমতা নেই । তোমরা আমার সন্তান হযরত 
ইবরাহীম (আঃ)-এর কাছে যাও।” জনগণ হযরত ইবরাহীম (আঃ)-এর কাছে 
যাবে এবং তাকে সুপারিশ করার আবেদন জানাবে। তিনি বলবেনঃ “আল্লাহ 
আমাকে ছাড়া অন্য কাউকে কি স্বীয় খলীল (দোস্ত) বলে ঘোষণা করেছেন? আর 
আমাকে ছাড়া অন্য কাউকে কি তার কওম অগ্নুকুণ্ডে নিক্ষেপ করেছে?” লোকেরা 
বলবেঃ ‘না’ তিনি বলবেনঃ “আমি শাফাআত করতে পারছি না । আমি আল্লাহ্র 
রহস্য অবগত নই । তোমরা হযরত মূসা (আঃ)-এর কাছে যাও” হযরত মূসা 
(আঃ) বলবেনঃ “আমাকে ছাড়া আল্লাহ আর কারো সাথে সরাসরি কথা 
বলেননি । তথাপি আমিও আল্লাহর হাকীকত সম্পর্কে জ্ঞান রাখি না। তোমরা 
হযরত ঈসা (আঃ)-এর কাছে যাও!” হযরত ঈসা (আঃ) বলবেনঃ “আল্লাহ 
আমাকে ছাড়া অন্য কাউকে কি বিনা বাপে সৃষ্টি করেছেন? আমি ছাড়া অন্য কেউ 
কি কুষ্ঠরোগীকে আরোগ্য দান করতে পেরেছে, যার কোন চিকিৎসা নেই? আর 
আমি ছাড়া অন্য কেউ কি মৃতকে জীবিত করতে সক্ষম হয়েছে?” জনগণ উত্তরে 
বলবে- ‘না’ তিনি বলবেনঃ “আমিও কিন্তু আল্লাহর সত্তা সম্পর্কে অজ্ঞ । আমি 
আমার নিজের চিন্তাতেই ব্যস্ত । তোমরা হযরত মুহাম্মাদ (সঃ)-এর কাছে যাও ৷” 
(রাসূলুল্লাহ সঃ বলেন) জনগণ তখন আমার কাছে আসবে । আমি তখন বুকে 
হাত মেরে বলবো- হ্যা, আমি তোমাদের জন্যে সুপারিশ করবো । তারপর আমি 
আল্লাহর আরশের সামনে দাড়াবো। সেই সময় আল্লাহ পাকের প্রশংসায় আমার 
মুখ এমনভাবে খুলে যাবে যে, এরূপ প্রশংসা তোমরা কখনও শুননি। অতঃপর 
আমি সিজদায় পড়ে যাবো । আল্লাহ তা'আলা বলবেনঃ “হে মুহাম্মাদ (সঃ)! তুমি 
মাথা উঠাও। কি চাও, বল। শাফাআত করলে তোমার শাফাআত কবূল করা 
হবে।” আমি তখন মাথা উঠিয়ে পুনরায় আল্লাহ পাকের গুণকীর্তন করবো । 
এরপর আবার সিজদায় পড়ে যাবো । আবার বলা হবে- “মাথা উঠাও এবং 
আবেদন পেশ কর।” আমি তখন মাথা উঠিয়ে আর্য করবোঃ হে আমার 
প্রতিপালক! আমার উম্মতকে ক্ষমা করে দিন । আল্লাহ তা'আলা বলবেনঃ “হ্যা 
ক্ষমা করে দিলাম ৷” এই অবস্থা দেখে এমন কোন প্রেরিত রাসূল এবং কোন 
ফেরেশতা থাকবেন না যিনি হিংসা করবেন না। এটাই হচ্ছে মাকামে মাহমূদ। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩০৩ 


পারাঃ ৮ 


তারপর আমি সমস্ত উম্মতকে নিয়ে জান্নাতের দিকে পা বাড়াবো । আমার জন্যে 
জান্নাতের দরজা খুলে যাবে। এরপর এই সমস্ত উন্মতকে ‘নাহরে হায়াত’ নামক 
নদীতে নিয়ে যাওয়া হবে, যার উভয় তীর মনিমুক্তা ও হীরা জহরত দ্বারা বাঁধানো 
থাকবে৷ ওর মাটি হবে মিশ্্‌ক এবং ওর পাথর হবে ইয়াকৃত। এ লোকগুলো এ 
নদীতে গোসল করবে এবং তাদের দেহের রং জান্নাতীদের মত হয়ে যাবে। আর 
তাদের দেহ থেকে জান্নাতীদের সুগন্ধি ছড়িয়ে পড়বে । তাদেরকে দেখে মনে হবে 
যেন তারা উজ্জ্বল নক্ষত্র । কিন্তু তাদের বক্ষের উপর উজ্জ্বল চিহ্ন থাকবে, যা দ্বারা 
তাদেরকে চেনা যাবে। তাদেরকে ‘মাসাকীনে আহলিল জান্নাহ’ বলা হবে। 


৫০। জাহান্নামীরা জান্নাতীদেরকে 
সম্বোধন করে বলবে- 
আমাদের উপর কিছু পানি 
ঢেলে দাও অথবা তোমাদের 
আল্লাহ প্রদত্ত জীবিকা হতে 
কিছু প্রদান কর, তারা বলবে- 
আল্লাহ এসব জিনিস 
কাফিরদের প্রতি হারাম করে 
দিয়েছেন। 

৫১ যারা নিজেদের দ্বীনকে খেল 
তামাসার বস্তুতে পরিণত 
করেছিল এবং পার্থিব জীবন 
যাদেরকে প্রতারণা ও গোলক 
ধাধায় নিমজ্জিত করে 
রেখেছিল, সুতরাং আজকের 
দিলে আমি তাদেরকে 
তেমনিভাবে ভুলে থাকবো 
যেমনিভাবে তারা এই দিনের 
সাক্ষাতের কথা ভুলে গিয়েছিল 
এবং যেমন তারা আমার 
নিদর্শন ও আয়াতসমূহকে 
অস্বীকার করছিল । 


$21 fos 


sale! ১৬, - -6. 


232/56/2 ৮) 


Ee 


ET 


hts bs 


৯১ BP dr 


wb 
১৬ 
A eA 
J/2 112 ১ EE 


ORNs Le 


22/29/77 313/49 
es LEAL 0) 
2) + 2222545 +9 পে 
il) 


2 
ৰ 22) Ed 4 Ea 


2722), ES ed 2237 


ELSES HAE) FEW 


A337 27d Nl s7/ 


05 ০৮ 5৮৩ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩০৪ পারাঃ ৮ 


জাহান্নামীদের লাঞ্ছনা এবং কিভাবে তারা জানর্নাতবাসীদের নিকট খাদ্য ও 
পানীয় চাইবে আল্লাহ তা'আলা এখানে তারই বর্ণনা দিচ্ছেন; জান্নাতীরা 
তাদেরকে কিছুই দেবে না। ইরশাদ হচ্ছে- জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, 
তোমাদের খাদ্য ও পানীয় আমাদেরকেও কিছু প্রদান কর । পুত্র পিতার নিকট 
এবং ভাই ভাই-এর নিকট চাইবে এবং বলবে, আমি পিপাসায় কাতর হয়ে 
পড়েছি, সুতরাং আমাকে অল্পকিছু পানি দাও। কিন্তু তারা এই জবাবই 
দেবে-আল্লাহ এ দুটো জিনিস কাফিরদের উপর হারাম করে দিয়েছেন। 

আবু মূসা সাফফার (রঃ) হযরত ইবনে আব্বাস (রাঃ)-কে জিজ্ঞেস করেন, 
উত্তম সাদকা কোনটি? তিনি উত্তরে বলেন, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “সর্বোত্তম 
সদকা হচ্ছে পানি। তোমরা কি শুননি যে, জাহান্নামবাসী জান্নাতবাসীর কাছে 
পানি ও খাদ্য চাইবে?” আবূ সালিহ্‌ হতে বর্ণিত আছে যে, যখন আবূ তালিব 
অসুস্থ হয়ে পড়ে তখন জনগণ তাকে বলে-“আপনি আপনার ভ্রাতুম্পুত্রকে বলে 
পাঠান যে, তিনি যেন একটি জান্নাতী আঙ্গুরগুচ্ছ নিয়ে আসেন, হয়তো এর 
বরকতে আপনি আরোগ্য লাভ করবেন।” তখন তার দূত রাসূলুল্লাহ (সঃ)-এর 
কাছে আগমন করেন। সেই সময় হযরত আবূ বকর (রাঃ) তার নিকট উপবিষ্ট 
ছিলেন। তিনি বললেনঃ “আল্লাহ তা'আলা কাফিরদের উপর জান্নাতের প্রত্যেকটা 
জিনিস হারাম করে দিয়েছেন।” আল্লাহ পাক বলেনঃ কাফিররা কিভাবে দুনিয়ায় 
মাযহাব ও দ্বীনকে খেল-তামাসার বস্তুতে পরিণত করেছে এবং দুনিয়ার মধ্যে 
কিভাবে ভুলের মধ্যে পড়ে রয়েছে, আর কিরূপেই বা দুনিয়ার শোভা ও সৌন্দর্যের 
মধ্যে নিমগ্ন রয়েছে! কেমন করে তারা আখিরাতের পণ্য ক্রয় করা থেকে 
উদাসীন রয়েছে! 

এরপর আল্লাহ পাক বলেনঃ “আজকে আমি তাদেরকে তেমনিভাবে ভুলে 
থাকবো যেমনিভাবে তারা এই দিনের সাক্ষাতের কথা ভুলে গিয়েছিল।” এই 
ভুলে যাওয়া শব্দটি পরস্পর আদান প্রদান ও বিনিময় হিসেবে বলা হয়েছে। নতুবা 
আল্লাহ তা'আলা কখনো কাউকেওে ভুলে থাকতে পারেন না। যেমন তিনি এক 
জায়গায় বলেন Be BON ৫২) এখানে উদ্দেশ্য 
শুধুমাত্র পাল্টা ভাবের কথা বলা। যেমন তিনি আর এক জায়গায় বলেনঃ 


eT ie অর্থাৎ “তারা আল্লাহকে ভুলে গিয়েছিল, সুতরাং তিনিও 
তাদেরকে ভুলে গেছেন” 0 


N23 797/7 7 Ny Za AHN G07 NS, 


es Pol ASS 5 Ue Coyl lsl SUS 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ৩০৫ পারাঃ ৮ 


অর্থাৎ “এরূপই তোমার কাছে আমার নিদর্শনসমূহ এসে ছিল, অতঃপর তুমি 
সেগুলো ভুলে গিয়েছিলে, তদ্রপ আজকে তোমাকেও ভুলে যাওয়া হলো ৷' 
(১২৬৪২০) অন্য এক জায়গায় আল্লাহ পাক বলেনঃ 
} 2 27, 297 // Ee ‘ae 
Boh oe LS ei oi 
অর্থাৎ “যেমন তোমরা তোমাদের এদিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে তদ্রপ 
আমিও তোমাদেরকে আজকে ভুলে গেলাম ৷” (৫১৪ REL Ta 
(রাঃ) বলেন যে, আল্লাহ তাদের কল্যাণ করা ভুলে গেছেন, কিন্তু তাদেরকে শাস্তি 
দিতে ভুলেননি। 


হাদীসে এসেছে যে, আল্লাহ তা'আলা কিয়ামতের দিন বান্দাদেরকে বলবেনঃ 
“আমি কি তোমাদেরকে স্ত্রী ও ছেলেমেয়ে প্রদান করিনি এবং তোমাদেরকে কি 
পুরস্কৃত করিনি? তোমাদেরকে কি আমি উট, ঘোড়া, হাতী ও সাজ-সরঞ্জাম প্রদান 
করেছিলাম না? তোমরা কি দুনিয়ায় নেতৃত্ব দিতে ন!?” বান্দা উত্তরে বলবেঃ “হে 
আল্লাহ! হ্যা, আপনি আমাদেরকে সবকিছুই প্রদান করেছিলেন” আল্লাহ পুনরায় 
কি তোমাদের বিশ্বাস ছিল?” তারা বলবেনঃ ‘হে আল্লাহ! না, আমাদের এটার 
প্রতি বিশ্বাস ছিল না৷’ আল্লাহ তা'আলা তখন বলবেনঃ “তোমরা যেমন আমাকে 
ভুলে গিয়েছিলে তেমনি আজ আমি তোমাদেরকে ভুলে গেলাম ।” 
৫২। আর আমি তাদের নিকট 


এমন একখানা কিতাব 622১2 3 5-০1 
পৌছিয়ে ছিলাম যাকে আমি A= 2+ 


জ্ঞান তথ্যে সমৃদ্ধ ও 2372 | 23)25 / 
করেছিলাম এবং যা ছিল ৩১৮-৮ ৮- 

ঈমানদার সম্পৃদায়ের জন্যে 229324 1042-5 
পথ নির্দেশ ও রহমতের 0 4x2 + ae 
প্রতীক । 


A323 0 


৫৩ । তারা আর কিছুর অপেক্ষা CL Lac Od 
করছে না, শুধু এর সর্বশেষ | 
পরিণতির অপেক্ষায় রয়েছে, (Ee HE EEE 0 
যেই দিন এর সর্বশেষ পরিণতি j fe 
এসে সমুপস্থিত হবে, সেই 299) 
দিন যারা এর আগমনের কথা j Ef 


7J২০ 
wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩০৬ পারাঃ ৮ 


ভুলে গিয়েছিল তারা বলবে- 

বাস্তবিকই আমাদের ৬/2 “(৬/৪ 222, "7 

প্রতিপালকের রাসূলগণ সত্য $৬৮৯০ ৯৮ 

কথা এনেছিলেন, সুতরাং ৩১ ১2৪/92 ৮ 

(এখন) এমন কোন +৮১}; 

সু কি যারা PATE EE LD RAE 

আমাদের জন্যে সুপারিশ aS ১51 ahi 

করবে? অথবা আমাদেরকে কি 

পুনরায় দুনিয়ায় পাঠানো যেতে = 2% :482 ৫/2 

কৃতকর্মের তুলনায় ভিন্ন কিছু OE 

করতে পারি? নিঃসন্দেহে তারা ০, 

নিজেরাই নিজেদের ক্ষতি G SEIAIA AIL GF 

করেছে, আর তারা যেসব O usr sl Les 

মিথ্যা (মা’'ব্দ ও রসম 

রেওয়াজ) রচনা করেছিল, তাও 

তাদের হতে অন্তর্হিত হয়েছে। 

আল্লাহ তা‘আলা মুশরিকদের উপর দলীল পরিপূর্ণ করে দিয়েছিলেন। অর্থাৎ 
তিনি পয়গম্বর থেরণ করেছিলেন এবং কিতাবসমূহ পাঠিয়েছিলেন। যেগুলোর 
মধ্যে স্পষ্ট দলীলসমূহ বিদ্যমান ছিল। যেমন তিনি বলেনঃ $= ০ ৩ 


27 ww 


AW অর্থাৎ এমন কিতাব যার আয়াতগুলো স্পষ্ট মর্মবিশিষ্ট এবং প্রত্যেক 
কথাকে পরিষ্কারভাবে বর্ণনা করে দেয়া হয়েছে। (১১৪ ১) আর তার উজ্তিঃ js 
is ok অর্থাৎ যে যে বিষয়গুলোর উপর আমি আলোকপাত করেছি সেগুলো গুলো 
সম্পর্কে আমি সম্যক অবগত আছি। যেমন অন্য জায়গায় তিনি hn 
বলেছেন। 

ইবনে জারীর (রঃ) বলেন যে, এই আয়াতটি আল্লাহ পাকের নিম্নের উক্তির 
সাথে সম্পর্ক রথে 2 92 28 8 dl es ‘এই কিতাব যা 
তোমার উপর অবতীর্ণ করা হয়েছে, তাতে তোমার অন্তরে যেন কোন সন্দেহের 

27212 পণ 


উদ্ৰেক না হয়।’ (৭৪ ২) আর এটা উপরোক্ত .. 3 3 -এই 
আয়াতের সঙ্গেও সম্পর্কযুক্ত । ইবনে জারীর (রঃ)-এর একথাটি আপত্তি মূলক ৷ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩০৭ পারাঃ ৮ 


কেননা এ দু'টি আয়াতের মধ্যে দীর্ঘ ব্যবধান রয়েছে। তাছাড়া তার এ দাবীর 
উপর কোন দলীলও নেই । এখানে কথা তো শুধু এটাই যে, তারা আখিরাতে 
কিরূপ ক্ষতির সম্মুখীন হবে এই খবর দেয়ার পর এটা তিনি উল্লেখ করেছেন যে, 
দুনিয়ায় রাসূল পাঠিয়ে ও কিতাব অবতীর্ণ করে তাদের সমুদয় ওযরের সমাপ্তি 
ঘটিয়েছেন। যেমন তিনি বলেছেনঃ 


G3g77737 bo 3A LI 7 
I Sa So ie SL 
অর্থাৎ “আমি শাস্তি প্রদানকারী নই যে পর্যন্ত না রাসূল, প্রেরণ করি।” 
(১৭৪১৫) এ জন্যেই উপরোক্ত আয়াতে তিনি বলেছেনঃ 4; 3! ০৯ ৯ 
অর্থাৎ তারা তো শুধু এঁ শাস্তির এবং জান্নাত বা জাহান্নামের অপেক্ষায় রয়েছে 
যার অঙ্গীকার তাদের সাথে করা হয়েছে। 


মুজাহিদ (রঃ) প্রমুখ মনীমীগণ বলেন যে, ৮5 দ্বারা বিনিময় ও প্রতিদান 
বুঝানো হয়েছে। রাবী (রঃ) বলেন যে, হিসাবের দিনের আগমন পর্যন্ত এই 
প্রতিদান তারা পেতে থাকবে, শেষ পর্যন্ত জানাতীরা জানাতে এবং জাহান্নামীরা 
জাহান্নামে পৌঁছে যাবে। এ সময় বিনিময় আদান প্রদান শেষ হয়ে যাবে। যখন 
কিয়ামতের এই অবস্থা হবে তখন যেসব লোক দুনিয়ায় আমল পরিত্যাগ 
করেছিল তারা বলবে- আল্লাহর রাসূলগণ তো সত্য বাণী নিয়ে এসেছিলেন, কিন্তু 
এখন তীরা কি আমাদের জন্যে আল্লাহর নিকট সুপারিশ করবেন বা অন্ততঃপক্ষে 
আমাদেরকে পুনরায় প্রেরণ করা হবে? তাহলে আমরা আর আমাদের পূর্বের এ 
আমল করবো না । যেমন আল্লাহ তাআলা বলেনঃ “(হে নবী সঃ)! যদি তুমি এ 
দৃশ্য দেখতে যখন পাপীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্যে জাহান্নামের মুখে 
দাড় করানো হবে তখন তারা বলবে-হায়! যদি আমাদেরকে পুনরায় দুনিয়ায় 
ফিরিয়ে দেয়া হতো তবে আমরা কুরআনকে মিথ্যা প্রতিপন্ন করতাম না এবং 
মুমিন হয়েই থাকতাম । কিন্তু প্রকৃত ব্যাপার এই যে, পূর্ব থেকেই কোন্‌ কথাটি 
তাদের অন্তরে লুক্কায়িত ছিল তা তারা জেনে ফেলেছে। আর যদি তাদেরকে 
পুনরায় দুনিয়ায় ফিরিয়ে দেয়াও হয় তবে তখনও তারা সেখানে এ কাজই করবে 
যা থেকে তাদেরকে নিষেধ করা হবে। ‘আমরা এরূপ কাজ আর করবো না’ 
তাদের একথা সম্পূর্ণ মিথ্যা । যেমন এখানে আল্লাহ পাক বলেছেনঃ নিঃসন্দেহে 
তারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে। এখন তো জাহান্নামে তাদের 
চিরস্থায়ী বাসের পালা এসেছে । তাদের মূর্তি তাদের জন্যে সুপারিশ করতে পারে 
না এবং তাদেরকে শাস্তি থেকে মুক্তি দিতেও সক্ষম নয়। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩০৮ Clad 
৫৪ নিশ্চয়ই তোমাদের 2/4/25 ৬ B37 
প্রতিপালক হচ্ছেন সেই আল্লাহ 35> sll Sol -0t 


যিনি আসমান ও যমীনকে 
ছয়দিনে সৃষ্টি করেছেন, 
অতঃপর তিনি স্বীয় আরশের 
উপর সমাসীন হন, তিনি 
দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত 
করেন-যাতে ওরা একে 
অন্যকে অনুসরণ করে চলে 
তড়িত গতিতে; সূর্য, চন্দ্র ও 
নক্ষত্ররাজী সবই তাঁর হুকুমের 
অনুগত, জেনে রাখো, সৃষ্টির 
একমাত্র কর্তা তিনিই আর 
হুকুমের একমাত্র মালিক 
তিনিই, সারা জাহানের 


atten) 


28 2/2 LA UE 


(22° a) 425 22 
db Led 

নন? ০৮০৮? PE Ee 
ORES E> 


BA cb >, 9 22 “279 
Lr LA +2242 


ADT alls 3 


As 2 


প্রতিপালক আল্লাহ হলেন 0 us 

বরকতময় । 

এখানে আল্লাহ তা'আলা সংবাদ দিচ্ছেন যে, তিনি আসমান ও যমীনের 
সৃষ্টিকর্তা । আসমান ও যমীনকে তিনি ছয়দিনে সৃষ্টি করেছেন। যার বর্ণনা 
কোরআন কারীমের কয়েক জায়গায় এসেছে। এ ছয়দিন হচ্ছে রবিবার 
সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার ৷ শুক্রবারেই সমস্ত মাখলূক 
একত্রিত হয়। এ দিনেই হযরত আদম (আঃ)-কে সৃষ্টি করা হয়। দিনগুলো এই 
দিনের মতই ছিল কি এক হাজার বছর বিশিষ্ট দিনগুলো ছিল এ ব্যাপারেও 
মতানৈক্য রয়েছে। হযরত ইবনে আব্বাস (রাঃ)-এর ধারণা মতে দিনগুলো ছিল 
হাজার বছর বিশিষ্ট দিন। এখন থাকলো শনিবার ৷ এঁদিনে কিছু সৃষ্টি করা হয়নি । 
এদিন সৃষ্টিকার্য বন্ধ ছিল। একারণেই এঁ সপ্তম দিন অর্থাৎ শনিবারের দিনকে + 
= বলা হয়। আর ৩ £ শব্দের অর্থ হচ্ছে কাতা’ বা কর্তন। হযরত আবূ 
হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) আমার হাত ধরে 
রয়েছিলেন, এমতাবস্থায় তিনি বলেনঃ “আল্লাহ তাআলা শনিবারে সৃষ্টি করেন 
ও অপছন্দনীয় জিনিসগুলো সৃষ্টি করেন মঙ্গলবারে, বুধবারে সৃষ্টি করেন আলো, 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩০৯ পারাঃ ৮ 


সমস্ত জীব-জন্তু সৃষ্টি করেন বৃহস্পতিবার এবং হযরত আদম (আঃ)-কে সৃষ্টি 
করেন শুক্রবারের শেষভাগে আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে ৷” এ হাদীস 
দ্বারা সপ্তম দিনেও ব্যস্ত থাকা সাব্যস্ত হচ্ছে । অথচ আল্লাহ তা'আলা বলেছেন যে, 
ব্যস্ততার দিনের সংখ্যা ছিল ছয় । এজন্যে বুখারী (রঃ) প্রমুখ মনীষী এ হাদীসের 
সঠিকতার ব্যাপারে সমালোচনা করেছেন এবং বলেছেন যে, সম্ভবতঃ আবূ 
হুরাইরা (রাঃ) এটা কা'ব আহ্বার থেকে শুনেই বলেছেন। এ ব্যাপারে আল্লাহ 
তা‘আলাই সৰ্বাধিক অবগত । 

এই ছয়দিনের ব্যস্ততার পর আল্লাহ তা'আলা আরশের উপর সমাসীন হন। এ 
স্থানে লোকেরা বহু মতামত পেশ করেছেন এবং বহু জল্পনা-কল্পনা করেছেন। 
এগুলোর ব্যাখ্যা দেয়ার সুযোগ এখানে নেই । এ ব্যাপারে আমরা শুধুমাত্র 
পূর্ববর্তী গুরুজনদের মাযহাব অবলম্বন করেছি। তারা হচ্ছেন মালিক (রঃ), 
আওযায়ী (রঃ)-সাওরী (রঃ), লায়েস ইবনে সা'দ (রঃ), শাফিঈ (রঃ), আহমাদ 
(রঃ) ইসহাক ইবনে রাহওয়াই (রঃ) ইত্যাদি এবং নবীন ও প্রবীণ মুসলিম 
ইমামগণ ৷ আর এ মাযহাব হচ্ছে এই যে, কোন অবস্থা ও সাদৃশ্য স্থাপন ছাড়াই 
ওটার ওপর বিশ্বাস রাখতে হবে। কোন জল্পনা-কল্পনা করাও চলবে না যার দ্বারা 
সাদৃশ্যের আকীদা মস্তিষ্কে এসে যায় এবং এটা আল্লাহ তা'আলার গুণাবলী হতে 
বহু দূরে । মোটকথা, যা কিছু আল্লাহ তাআলা বলেছেন ওটাকে কোন খেয়াল ও 
সন্দেহ ছাড়াই মেনে নিতে হবে এবং কোন -চুল চেরা করা চলবে না । কেননা, 
আল্লাহ পাক কোন বস্তুর সাথে সাদৃশ্যযুক্ত নন। তিনি হচ্ছেন শ্রোতা ও দ্রষ্টা। 
যেমন মুজতাহিদ বা চিন্তাবিদগণ বলেছেন। এঁদের মধ্যে নাঈম ইবনে হাম্মাদ 
আল খুযায়ীও (রঃ) রয়েছেন, যিনি হচ্ছেন ইমাম বুখারীর (রঃ) উত্তাদ। তিনি 
বলেনঃ “যে ব্যক্তি আল্লাহ তা'আলাকে কোন মাখলূকের সঙ্গে সাদৃশ্যযুক্ত করে সে 
কুফরীর দোষে দোষী হয়ে যায় এবং আল্লাহ তা'আলা নিজেকে যেসব গুণে ভূষিত 
করেছেন তা যে ব্যক্তি অস্বীকার করে সে কাফির হয়ে যায়। আল্লাহ এবং তার 
রাসূল (সঃ) যেসব গুণে তাকে ভূষিত করেননি সেসব গুণে তাকে ভূষিত করাই 
হচ্ছে তাঁর সাদৃশ্য স্থাপন করা । কিন্তু যে ব্যক্তি আল্লাহর জন্যে এ সব গুণ সাব্যস্ত 
করে যা স্পষ্টর্ূপে তার আয়াতসমূহের মধ্যে ও বিশুদ্ধ হাদীসগুলোর মধ্যে বর্ণিত 
হয়েছে এবং যদদ্বারা তার মহিমা প্রকাশ পেয়েছে ও তার সত্তাকে সর্বপ্রকার ক্রুটি 
থেকে মুক্ত করেছে, সেই ব্যক্তিই সঠিক খেয়ালের উপর রয়েছে। 

ইরশাদ হচ্ছে- তিনি দিনকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন অর্থাৎ রাত্রির 
অন্ধকারকে দিনের আলো দ্বারা এবং দিনের আলোকে রাত্রির অন্ধকার দ্বারা 
আচ্ছাদিত করেন। এই দিন রাত্রির প্রত্যেকটি অপরটিকে খুবই তড়িত গতিতে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩১০ পারাঃ ৮ 


পেয়ে যায়। অর্থাৎ একটি শেষ হতে শুরু করলে অপরটি তৃড়িত গতিতে এসে 
পড়ে এবং একটি বিদায় নিলে অপরটি তৎক্ষণাৎ এসে যায়। যেমন আল্লাহ 


PUG 
G7 722 2A 0 39 2/297 fp 
lS. eS str EY lon ls 


NE 2/27 2 233 397 wWui' 23 


Ey Eds Ly ool dk DS Sf 
LNG LMI TN MAE F a 0 


oe lb 05% 3 

fs STE ET 
অপসারণ করি, আর তৎক্ষণাৎ তারা অন্ধকারে থেকে যায়। আর সুর্য ওর নির্দিষ্ট 
কক্ষে ভ্রমণ করে চলছে, ওটা তারই নির্ধারিত পরিমাণ যিনি মহাপরাক্রান্ত, 
জ্ঞানময় । আর (অন্যতম নিদর্শন) চন্ত্রের জন্যে আমি মনযিলসমূহ নির্ণীত করে 
রেখেছি (এবং চন্দ্র ওটা অতিক্রম করছে) এমন কি ওটা (অতিক্রম শেষে ক্ষীণ 
হয়ে) এরূপ হয়ে যায় যে, যেন খেজুরের পুরাতন শাখা । সূর্যের সাধ্য নেই যে 
চন্ত্রকে গিয়ে ধরবে আর না রাত্রি দিবসের পূর্বে আসতে পারবে এবং প্রত্যেকে 
এক একটি চক্রের মধ্যে সম্তরণ করছে।'” ST HAM NLA 
BAe Eee 720 0০4 894% বলেছেন। কেউ কেউ ১ 
এবং 5 কে ৬%; দিয়ে পড়েছেন এবং কেউ কেউ পড়েছেন (5 দিয়ে । উভয় 
অবস্থাতেই অর্থ একই হবে। অর্থাৎ সমস্ত কিছুই তার পরিচালনাধীন এবং 
ইচ্ছাধীন। এ জন্যেই তিনি বলেছেনঃ” ১ 23419 বু অর্থাৎ ‘জেনে র্বখো যে, 

র, একমাত্র কর্তা তিনিই এবং ছুকুমের একমাত্র মালিক ও তিনিই 1,5 
4১! 55 অৰ্থাৎ ‘বিশ্বজ্যুহানের প্রতিপালক আল্লাহ হচ্ছেন বরকতময় '' যেমন 
Ee. 3 Sl 473 (২৫৪ ৬১) বলেছেন। 


রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ যে ব্যক্তি সৎ আমল করে আল্লাহর নিকট কৃতজ্ঞতা 
জ্ঞাপন করলো না, বরং নিজের প্রশংসা করলো সে কুফরী করলো । তার আমল 
ছিনিয়ে নেয়া হবে। আর যে ব্যক্তি ধারণা করে যে, আল্লাহ তা'আলা নিজের 
a ne NN 
করেছে। কেননা, আল্লাহ 
72412 bd pu PE 732/23 p77 
sad Blt LG BLS 1 
অর্থাৎ “জেনে রেখো যে, সৃষ্টির একমাত্র কর্তা তিনিই এবং একমাত্র হুকুমের 
মালিকও তিনিই । বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ হলেন বরকমত ৷!” দুআয়ে 
মাসূরায় নিম্নলিখিতভাবে দুআ করার কথা বলা হয়েছে- 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ৩১১ পারাঃ ৮ 
AA SB I3/7 PI 3d 70K L272 CUS S283 7/4 
Se LS Nes LIS smd BY LDA, 
- ls ZG de SSS S$ 5 


অর্থাৎ “হে আল্লাহ! সমুদয় রাজ্য ও রাজত্‌ আপনারই । সমুদয় প্রশংসা 
আপনারই জন্যে । সমস্ত বিষয় আপনারই কাছে প্রত্যাবর্তন করে। আমি আপনার 
কাছে সমস্ত কল্যাণ প্রার্থনা করছি এবং সমুদয় অকল্যাণ হতে আশ্রয় চাচ্ছি।” 


৫৫ । তোমরা বিনীতভাবে ও 


2 bod Ses 32 


সংগোপনে তোমাদের HES 2 lsc 3l-00 
প্রতিপালককে ডাকবে, তিনি 2 zs 

E42 2272 UIT 22 
সীমালংঘনকারীদেরকে ভাল ০ ৮% [eee Y sl iis 


বাসেন না। 
৫৬। দুনিয়ায় শাস্তি শৃংখলা 


242 EEE 


স্থাপনের পর ওতে বিপর্যয় ও 
বিশৃংখলা সৃষ্টি করো না, 
আল্লাহকে ভয়-ভীতি ও 
আশা-আকাজ্ক্ষার সাথে ডাক, 
নিঃসন্দেহে আল্লাহর রহমত 
সৎকর্মশীলদের অতি 
সন্নিকটে । 
আল্লাহ পাক স্বীয় বান্দাদেরকে প্রার্থনা করার নিয়ম-নীতি শিক্ষা দিচ্ছেন যা 
তাদের জন্যে দ্বীন ও দুনিয়ায় মুক্তি লাভের কারণ । তিনি বলেনঃ তোমরা অত্যন্ত 
আন্তরিকতার সাথে ও সংগোপনে তোমাদের প্রতিপালকের নিকট প্রার্থনা কর। 
যেমন তিনি বলেনঃ 'প্রভুকে স্বীয় অন্তরে স্মরণ কর’ জনগণ উচ্চ স্বরে প্রার্থনা 
করতে শুরু করে দিয়েছিল । তখন রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ “হে লোক সকল! 
তোমরা নিজেদের নফ্্‌সের উপর দয়া কর। তোমরা কোন বধির ও অনুপস্থিত 
সত্তাকে ডাকছো না । তোমরা যার নিকট প্রার্থনা করছো তিনি নিকটেই রয়েছেন 
এবং সবকিছু শুনছেন।” অত্যন্ত কাকুতি মিনতি এবং অনুনয় বিনয়ের সাথে দুআ’ 
করবে। খুবই নত হয়ে সংগোপনে প্রার্থনা জানাবে এবং আল্লাহর একত্ববাদের 
প্রতি পূর্ণ বিশ্বাস রাখবে বাগাড়ম্বর করে উচ্চ স্বরে দুআ’ করা উচিত নয়। 
রিয়াকারী থেকে বাচবার জন্যে পূর্বকালের লোকেরা কুরআনের হাফিয হওয়া 
সত্বেও জনগণ ঘুণাক্ষরেও তাদের হাফিয হওয়ার কথা জানতে পারতো না । তারা 


5 0 PAA PEP 
FACE ie ow) ny 
our cAI GD ord 


SG HESS 


222 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩১২ পারাঃ ৮ 


রাত্রে নিজ নিজ ঘরে দীর্ঘক্ষণ ধরে নামায পড়তেন এবং তাদের ঘরে মেহমান 
থাকত্কো, অথচ তারা তাদের নামাযের টেরই পেতো না । কিন্তু আজকাল আমরা 
এ ধরনের লোক দেখতে পাই যে, সংগোপনে ইবাদত করার যথেষ্ট সুযোগ থাকা 
সত্ত্বেও তারা সদা-সর্বদা প্রকাশ্যভাবে ইবাদত করে থাকে । পূর্ব যুগের মুসলমানরা 
যখন দুআ’ করতেন তখন শুধু ফিসফিস শব্দ ছাড়া তাদের মুখ থেকে কোন শব্দ 
শোনা যেতো না । কেননা আল্লাহ পাক বলেনঃ “তোমরা বিনীতভাবে ও 

সংগোপনে তোমাদের প্রভুকে ডাকো ।” আল্লাহ পাক তার এক মনোনীত বান্দার 
বৰ্ণনা দিচ্ছেন যে, যখন সে স্বীয় প্রভুকে ডাকতো তখন খুবই উচ্চ স্বরে ডাকতো 
শব্দকে উচ্চ করা অত্যন্ত অপছন্দনীয় । হযরত ইবনে আব্বাস (রাগ) 49451 
oil -এর তাফসীরে বলেন যে, এর ভাবার্থ হচ্ছে- প্রার্থনায় সীমালংঘনকে 
আল্লাহ তা'আলা পছন্দ করেন না। আবু মুজলিয্‌ (রঃ) বলেনঃ ‘তোমরা নবীদের 
পদ মর্যাদা লাভ করার জন্যে দুআ’ করো না ৷' 

সা'দ (রঃ) স্বীয় পুত্রকে দেখেন যে, সে প্রার্থনা করছেঃ “হে আল্লাহ! আমি 
জান্নাত, জান্নাতের নিয়ামতরাজি এবং তথাকার রেশমী বস্তরের জন্যে প্রার্থনা 
করছি, আর জাহান্নাম হতে, জাহান্নামের শৃংখল ও বেড়ি হতে আশ্রয় চাচ্ছি ।” 
তখন তিনি পুত্রকে বলেনঃ হে বৎস! আমি রাসূলুল্লাহ (সঃ)-কে বলতে 
শুনেছি-“নিকটবর্তী যামানায় এমন লোক সৃষ্ট হবে যারা প্রার্থনা করতে গিয়ে 
সীমালংঘন করবে এবং অযু করার সময় প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার 
করবে।” অতঃপর তিনি £3 24% -এই আয়াতটি পাঠ করেন। 
হে আমার পুত্র! তোমার জন্যে তো শুধু এটুকু বলাই যথেষ্ট, “হে আল্লাহ! আমি 
আপনার কাছে জান্নাত এবং জান্নাতের নিকটবর্তীকারী কথা ও কাজের জন্যে 
প্রার্থনা করছি এবং জাহান্নাম হতে ও জাহান্নামের নিকটবর্তীকারী কথা ও কাজ 
হতে আশ্রয় চাচ্ছি।”” আবদুল্লাহ ইবনে মুগাফ্‌ফাল (রঃ) স্বীয় পুত্রকে দেখেন যে, 
সে দুআ’ করছে- “হে আল্লাহ! আমি জান্নাতের ডান দিকের সাদা প্রাসাদটি 
যাল্ল্যা করছি।” তখন তিনি পুত্রকে বলেনঃ “হে বৎস! আল্লাহর কাছে শুধু 
জান্নাতের জন্যে প্রার্থনা কর এবং শুধু জাহান্নাম হতে আশ্রয় চাও ৷” * 
"১. এটা ইমাম আহমাদ (রঃ) ও ইমাম আবূ দাউদ (রঃ) বর্ণনা করেছেন। 
২. এটা ইমাম আহমাদ (রঃ), ইবনে মাজাহ (রঃ) এবং আবূ দাউদ (রঃ) বর্ণনা করেছেন এবং 

ইবনে কাসীর (রঃ) বলেন যে, এর ইসনাদ উত্তম ৷ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩১৩ পারাঃ ৮ 


আল্লাহ পাকের উক্তিঃ দুনিয়ায় শান্তি শৃংখলা স্থাপনের পর ওতে বিপর্যয় ও 
বিশৃংখলা সৃষ্টি করো না। কেননা, শান্তি ও নিরাপত্তার পরে ফাসাদ বিশৃংখলা 
অত্যন্ত খারাপ । কারণ, কাজ-কারবার যখন শান্ত পরিবেশে চলতে থাকে'তখন 
যদি বিশৃংখলা সৃষ্টি করা হয় তবে বান্দা ধ্বংসের দিকে এগিয়ে যায়। এ জন্যেই 
আল্লাহ তা‘আলা {2১০ ১৯ কথাটি যোগ করেছেন। আর তিনি বিনয়ের সাথে 

AACA NA 
দুআ’ করতে বলেছেন। তিনি বলেনঃ ৮০৮১৬, ১৯431, অর্থাৎ শাস্তির ভয় করে 
এবং নিয়ামত ও সাওয়াবের আশা রেখে তোমরা প্রার্থনা কর। এরপর আল্লাহ্‌ 
তা'আলা বলেনঃ আল্লাহর রহমত সৎকর্মশীলদের অতি সন্নিকটে । অর্থাৎ তার 
রহমত সৎ লোকদের অপেক্ষায় রয়েছে। তারা হচ্ছে এসব লোক যারা আল্লাহর 
নির্দেশাবলী মান্য করে চলে এবং তার নিষেধাজ্ঞা থেকে বিরত থাকে । যেমন 
তিনি বলেনঃ ..... HE EG অর্থাৎ “আমার রহমত্‌ প্রত্যেক 
জিনিসকে ধারণ করে রয়েছে। (৭৪ ১৫৬) মহান আল্লাহ 2 [ee 
বলেছেন, 5 বলেননি । অথচ 1:5, শব্দটি ৩77 বা ন্ত্ৰীলিঙ্গ। সুতরাং ১০ 
টিও স্ত্রীলিঙ্গ হওয়া উচিত ছিল। এটাকে পুংলিঙ্গ ব্যবহার করার কারণ এই যে, 
> শব্দটিকে |, -এর অর্থে নিয়ে ৪১ হিসেবে পুংলিঙ্গ ধরা হয়েছে। অথবা 
এও হতে পারে যে, আল্লাহ পাকের সত্তার দিকে একে <55,করা হয়েছে বলে 
পুংলিঙ্গ ব্যবহার করা হয়েছে। আনুগত্যের কারণে সৎকর্মশীল লোকেরা আল্লাহ 
তা‘আলার অঙ্গীকারের ছায়ায় আশ্রয় পেয়েছে এবং তার রহমতের নিকটবর্তী 


হয়েছে। 

৫৭ । সেই আল্লাহই স্বীয় রহমতের op aos fa 
(বৃষ্টির) আগে আগে বাতাসকে ln S23 -0V 
সুসংবাদ বহনকারী রূপে i j 

করেন বাতাস AF 2 / sec adty? 
eh Me DUE +5১ ৩৭ ৬৭ ১ 
22% POA RTA 

hae সদা তথ নিকাৰ * Ck LE cdf 3 
বর্ষণ করি, তারপর সেই পানির >» 4 22> ০৪/27 
সাহায্যে সেখানে সর্বপ্রকার YS os 20 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩১৪ পারাঃ ৮ 


ফল-ফলাদি উৎপাদন করি, ,99,/) 2/23 22,০ 
এমনিভাবেই আমি মৃতকে $4 AAT SET 
জীবিত করে থাকি, যাতে to 
তোমরা এটা থেকে শিক্ষা গ্রহণ OLAS 
করতে গারি। 1s L/I32/ 34d Bd 
৫৮। আর ভাল উৎকৃষ্ট ভূমি ওর ss Le el A; - -0OA 

প্রতিপালকের নির্দেশক্রমে খুব AE 

ভাল ফল ফলায়, আর যা SE Io 
লিকৃষ্ট তুনি, তাতে খুব কমহ Guso2s 0 425 232 

ফসল ফলে থাকে, ১৮; 5 LS Vrs 


এ আমি ই E222 2527 }}2 
পরায়ণদের জন্যে আমার OLS yA Yl 
নিদৰ্শন বিবৃত করে থাকি । 5 


আল্লাহই যে আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, হুকুমের মালিক একমাত্র তিনিই 
এবং সবকিছুর পরিচালক শুধুমাত্র তিনিই, এগুলোর বর্ণনা দেয়ার পর এখানে 
তিনি অবহিত করেছেন যে, তিনিই হচ্ছেন আহার্যদাতা এবং মৃতকে কিয়ামতের 
দিন তিনিই উতিত করবেন । বায়ুকে তিনিই প্রেরণ করেন যা বৃষ্টিপূর্ণ মেঘকে 
চতুর্দিকে ছড়িয়ে দেয়। কেউ 1/45 শব্দকে 7% পড়েছেন, যেমন আল্লাহ পাক 
এক জায়গায় বলেনঃ ok Ser f+ 22 অর্থাৎ “তার 
নিদৰ্শনাবলীর মধ্যে এটাও নিদর্শন যে, নি ষ্টির) সুসংবাদ বহনকারীরপে 
বাতাস প্রেরণ করেন। (৩০৪ ৪৬) 


A377 Iara 


আল্লাহ পাকের উক্তিঃ SES এখানে 15> দ্বারা বৃষ্টিকে বুঝানো 
হয়েছে। যেমন তিনি এক 'জায়গায় বলেছেনঃ “আল্লাহ তিনিই যিনি মানুষের 
নিরাশ হয়ে যাওয়ার পর বৃষ্টি বর্ষণ করে থাকেন এবং তিনি তার রহমত ছড়িয়ে 
দেন, তিনি হচ্ছেন প্রশংসিত বন্ধু ৷” অন্য জায়গায় তিনি বলেনঃ “সুতরাং আল্লাহর 
রহমতের লক্ষণের প্রতি লক্ষ্য কর যে, কিভাবে তিনি যমীনকে ওর মরে যাওয়ার 
(শুকিয়ে যাওয়ার) পর পুনরজী'বিত করেন! এভাবেই তিনি মৃতকে পুনর্জীবন দান 
করতে সক্ষম এবং তিনি প্রত্যেক জিনিসের উপরই ক্ষমতাবান । 

আল্লাহ তা‘আলার উক্তিঃ “যখন এঁ বাতাস ভারী মেঘমালাকে বহন করে নিয়ে 
আসে!” অর্থাৎ তাতে অধিক পানি থাকে, যা যমীনের নিকটবর্তী হয়। ইরশাদ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩১৫ . পারাঃ ৮ 


wl 922 


হচ্ছে- ১ 4] 4০ অর্থাৎ এ মেঘমালাকে কোন নিজী্ব ভূখণ্ডের দিকে প্রেরণ 
করি এবং ওটা হতে বারিধারা বর্ষণ করে ওকে পরিতৃপ্ত করি। যেমন তিনি 
বলেনঃ 73727 2/372 A 37743997; 
pol El oN 0 4 
অর্থাৎ “তাদের জন্যে একটি নিদর্শন হচ্ছে নিজীব যমীন, আমি ওকে সঞ্জীবিত 
করেছি ।” (৩৬৪ ৩৩) এজন্যেই ইরশাদ হচ্ছে- 
277 1827 N77 1/৮ 327274 
DICE UK SAY oo 0 LA 
অর্থাৎ যেমন আমি যমীনকে ওর মরে যাওয়ার পর সঞ্জীবিত করি, তদ্রপ 
দেহকেও মাটি হয়ে যাওয়ার পর কিয়ামতের দিন জীবিত করবো আল্লাহ পাক 
আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং চল্লিশ দিন পর্যন্ত যমীনে বৃষ্টি বর্ষিত হতেই 
থাকবে এবং মানবদেহ কবর থেকে এমনিভাবে উঠতে থাকবে যেমনিভাবে 
ভূমিতে জীব অঙ্কুরিত হয়। এ ধরনের আয়াত কুরআন কারীমে বহু রয়েছে যে, 
তিনি মৃত যমীনকে পুনজীবিত করবেন ৷ এগুলো তিনি কিয়ামত সংঘটনের দৃষ্টান্ত 
See OI উদ্দেশ্য এই যে, যেন তোমরা এটা 
থেকে শিক্ষা গ্রহণ করতে পার। 


Se 
SS as 2 
অর্থাৎ যা খারাপ ভূমি, অর্থাৎ কংকরময় বা বালুকাময় ভূমি, তাতে খুব কমই 
ফসল হয়ে থাকে। এটা মুমিন ও কাফিরের জন্যে দৃষ্টান্ত স্বরূপ বর্ণনা করা 


হয়েছে। 


ইমাম বুখারী (রঃ) হযরত আবূ মূসা আশআরী (রাঃ) হতে বর্ণনা করেছেন 
যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আল্লাহ আমাকে যে হিদায়াত ও ইলম সহকারে 
পাঠিয়েছেন ওর দৃষ্টান্ত হচ্ছে মুষলধারার বৃষ্টি, যা কোন যমীনে পড়েছে। সেই 
যমীনের এক অংশ উৎকৃষ্ট ছিল যা সেই বৃষ্টি গহণ করেছে এবং প্রচুর উদ্ভিদ ও 
তৃণরাশি জন্মিয়েছে। আর অপর একাংশ কঠিন (ও গভীর) ছিল যা পানি (শোষণ 
করেনি, কিন্তু) আটকিয়ে রেখেছে, যা দ্বারা আল্লাহ লোকের উপকার সাধন 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ৩১৬ পারাঃ ৮ 


করেছেন। তারা তা পান করেছে, পান করিয়েছে এবং তার দ্বারা ক্ষেতকৃষি 
করেছে। আর কতক বৃষ্টি যমীনের এমন অংশে পড়েছে যা সমতল (ও কঠিন); 
ওটা পানি আটকিয়ে রাখে না । অথবা (শোষণ করে) ঘাস পাতাও জন্মায় না। 
এটা এ ব্যক্তির দৃষ্টান্ত যে আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান লাভ করেছে এবং যেটা 
সহকারে আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওটা তার উপকার সাধন করেছে-সে শিক্ষা 
করেছে ও শিক্ষা দিয়েছে এবং এঁ ব্যক্তির দৃষ্টান্ত যে ব্যক্তি ওর (অর্থাৎ যা সহ 
আল্লাহ আমাকে পাঠিয়েছেন) দিকে মাথা তুলেও দেখেনি এবং আল্লাহর যে 
হিদায়াত আমার প্রতি পাঠানো হয়েছে তা কবূল করেনি।” 


৫৯। আমি নূহকে তার জাতির 
28 sarod rod 

নিকট প্রেরণ করেছিলাম, dlls Cees J -04 
সুতরাং সে তাদেরকে সম্বোধন 

2 2A 2 
করে বলেছিল-হে আমার Welk IT 
জাতি! তোমরা শুধু আল্লাহর 

2w 24 22 r 
ইবাদত কর, তিনি ছাড়া EE 
তোমাদের আর কোন মা বূদ AEN FE 
নেই, আমি তোমাদের প্রতি mols Se Ss 
এক গুরুতর দিবসের শাস্তির +? 
আশংকা করছি। . : 2 


[) Ed 
৬০। তখন তার জাতির প্রধান ও _ SRG MM 
নেতাগণ বললো- আমরা Us IG -" 
তোমাকে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে 7 
EV WANE V০ 
দেখছি । OU Mo sd) 
CAAA 


৬১। সে বললো- হে আমার 9) ১ > +০24 2/7 
জাতি! আমি কোন ভুল-ভ্ৰান্তি US od prt dG - =) 
ও গুমরাহীর মধ্যে লিপ্ত নই, ula? 2/2) 
বরং আমি সারা জাহানের 5১৬৪৭৮০১০5১ 


প্রতিপালকের (প্রেরিত) BES 
একজন রাসূল । ous 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩১৭ পারাঃ ৮ 


৬২। আমি আমার প্রতিপালকের ১) 99০৯ 
পয়গাম তোমাদের কাছে ME HG 
পৌঁছিয়ে দিচ্ছি, আর আমি Be) PEAS EE MAE Ld 
তোমাদেরকে হিতোপদেশ sl | | 
দিচ্ছি, আর তোমরা যা জান না it fy 
আমি তা আল্লাহর নিকট থেকে 
জেনে থাকি । 
আল্লাহ তা‘আলা এ সূরার প্রারম্ভে হযরত আদম (আঃ) এবং তার সম্পর্কীয় 

ঘটনার বর্ণনা দিয়েছেন। এখন তিনি নবীদের ঘটনা বর্ণনা করছেন। হযরত নূহ 

(আঃ)-এর ঘটনাই তিনি প্রথম শুরু করেছেন। কেননা, তিনি ছিলেন সর্বপ্রথম 

রাসূল যাকে আল্লাহ তা'আলা হযরত আদম (আঃ)-এর পরে দুনিয়ায় 

পাঠিয়েছিলেন। তিনি হচ্ছেন নূহ্‌ ইবনে লামুক ইবনে মুতাওয়াশলাখ ইবনে 
উখনূখ ৷ উখনূখের নামই ইদরীস ৷ তীর সম্পর্কে বলা হয়েছে যে, লিখন রীতি 
তিনিই আবিষ্কার করেছিলেন। তিনি হচ্ছেন উখনূখ ইবনে বুরদ ইবনে মাহ্‌লীল 
ইবনে কানীন ইবনে ইয়ানিশ ইবনে শীস ইবনে আদম (আঃ) । মুহাম্মাদ ইবনে 
ইসহাক (রঃ) বলেন যে, কোন নবী তীর কওমের পক্ষ থেকে দেয়া ততো কষ্ট 
সহ্য করেননি যতো কষ্ট হযরত নূহ (আঃ) সহ্য করেছেন। তবে হ্যা কোন কোন 
নবীকে হত্যা করাও হয়েছিল। ইয়াষীদ ইবনে রকাশী (রঃ) বলেন যে, হযরত নূহ 

(আঃ) স্বীয় নফসের উপর অত্যধিক বিলাপ করতেন বলে তাকে ‘নূহ’ নামে 

অভিহিত করা হয়। হযরত আদম (আঃ) থেকে হযরত নূহের যুগ পর্যন্ত সময়ের 

মধ্যে দশ শতাব্দীকাল অতিবাহিত হয়েছে। এসব যুগের সব লোকই ইসলামের 
নীতির উপর কায়েম ছিলেন। 

হযরত ইবনে আব্বাস (রাঃ) ও তফসীরের পণ্ডিতগণ বলেনঃ প্রতিমা পূজার 
সূচনা এইভাবে হয়েছিল যে, সৎ ও পুণ্যাত্রা লোকগণ যখন মারা গেলেন তখন 
তাদের অনুসারীরা তাদের কবরের উপর মসজিদ বানিয়ে নেয় এবং তাদের ফটো 

তৈরী করে মসজিদের মধ্যে রেখে দেয়, যাতে এগুলো দেখে তাদের অবস্থা ও 

ইবাদতকে স্মরণ করতে পারে। আর এর ফলে যেন নিজেদেরকে তাদের মত 

করে গড়ে তোলার চেষ্টা করতে পারে। যখন কয়েক যুগ অতিবাহিত হয়ে গেল 
তখন এঁ ফটোগুলোর পরিবর্তে তাদের মূর্তি তৈরী করা হলো । কিছুদিন পর তারা 

এ মূৰ্তিগুলোকে সন্মান দেখাতে লাগলো এবং ওগুলোর ইবাদত শুরু করে দিলো । 


ADP 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩১৮ পারাঃ ৮ 


এ পুণ্যবান লোকদের নামে তারা এ মূর্তিগুলোর নাম রাখলো । যেমন ওয়াদ, 
সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর ইত্যাদি । যখন এই মূর্তিমানের পূজা বেড়ে 
চললো তখন আল্লাহ তাআলা স্বীয় রাসূল হযরত নূহ (আঃ)-কে প্রেরণ করলেন। 
তিনি তাদেরকে এক ও শরীক বিহীন আল্লাহর ইবাদত করার হুকুম করলেন। 
তিনি বললেনঃ “হে আমার কওম! তোমরা শুধুমাত্র আল্লাহরই ইবাদত কর। 
তিনি ছাড়া তোমাদের অন্য কোন মা’বুদ নেই । আমি তোমাদের প্রতি ভীষণ 
দিনের শাস্তির আশংকা করছি।” অর্থাৎ আমি এই ভয় করছি যে, কিয়ামতের 
দিন যখন তোমরা মুশ্রিক অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন 
তোমাদেরকে কঠিন শাস্তি দেয়া হবে। 


তখন তার কওমের মধ্যকার প্রধান ও নেতৃস্থানীয় লোকেরা বললোঃ “নিশ্চয়ই 
আমরা আপনাকে প্রকাশ্য পথভ্রষ্টতার মধ্যে দেখছি ।” অর্থাৎ আপনি আমাদেরকে 
এসব প্রতিমার ইবাদত করতে নিষেধ করছেন, অথচ আমরা আমাদের 
পূর্বপুরুষদেরকে এর উপরই পেয়েছি। এই ব্যাপারে তো আমরা আপনাকে বড়ই 
পথভ্রষ্ট মনে করছি। 


আজকালকার ফাসিক-ফাজিরদের অবস্থাও অনুরূপ যে, তারা সৎকর্মশীলদের 
উপর পথভ্রষ্টতার অপবাদ দিয়ে থাকে । যেমন আল্লাহ পাক বলেনঃ 


PALS NS LAO TRA 
-odlD NP SLU sh BL 
অর্থাৎ “এই দুষ্ট প্রকৃতির লোকেরা যখন সৎকর্মশীল লোকদেরকে দেখে তখন 
বলে যে, নিশ্চয়ই এরা অবশ্যই পথভ্রষ্ট ।” (৮৩৪ ৩২) কাফিররা মুমিনদেরকে 
বলে-“যদি তাদের কথা সত্য হতো তবে আমরা ইতিপূর্বেই এটা অবলম্বন 
করতাম ।” আর যেহেতু তারা নিজেরা হিদায়াত প্রাপ্ত হয়নি, তাই তারা বলতে 
শুরু করলো- “এরা তো নিজেরাই পথভ্রষ্ট এবং এরা মিথ্যা বলছে।” এ ধরনের 
বহু আয়াত রয়েছে। 
ইরশাদ হচ্ছে- “নূহ বললো, হে আমার জাতি! আমি কোন ভুলতভ্রান্তি ও 
পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত নই । বরং আমি সারা জাহানের প্রতিপালকের প্রেরিত 
একজন রাসূল । আমি আমার প্রতিপালকের পয়গাম তোমাদের কাছে পৌছিয়ে 
দিচ্ছি এবং তোমাদেরকে হিতোপদেশ দিচ্ছি। আর তোমরা যা জান না তা আমি 
আল্লাহর নিকট থেকে জেনে থাকি৷” রাসূলদের শান বা মাহাত্ম্য এটাই হয় যে, 
চারুবাক, বাগী, উপদেষ্টা এবং প্রচারক হয়ে থাকেন। আল্লাহর মাখলুকাতের 
মধ্যে অন্য কেউ এসব গুণে গুণান্বিত হয় না। যেমন সহীহ মুসলিমে রয়েছে যে, 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩১৯ পারাঃ ৮ 


আরাফার দিন (৯ই যিলহজ্ব) রাসূলুল্লাহ (সঃ) স্বীয় সাহাবীদেরকে সম্বোধন করে 
বলেনঃ “হে লোক সকল! আমার ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে (অর্থাৎ আমি 
আমার দায়িত্ব যথাযথ পালন করেছি কি-না তা তোমাদেরকে জিজ্ঞেস করা 
হবে)। তখন তোমরা কি উত্তর দেবে?” তারা সমস্বরে উত্তর করলেনঃ “আমরা 
সাক্ষ্য দানে প্রস্তুত আছি যে, আপনি যথাযথভাবে প্রচারকার্য চালিয়েছেন এবং 
রিসালাতের দায়িত্ব পূর্ণরূপে পালন করেছেন।” তখন তিনি স্বীয় অঙ্গুলি 
আকাশের দিকে উঠালেন। অতঃপর তীদের দিকে ইঙ্গিত করে বললেন $ “হে 
আল্লাহ! আপনি সাক্ষী থাকুন । হে আল্লাহ! আপনি সক্ষী থাকুন।” 
৬৩। তোমাদের মধ্যকার একজন 
লোকের মারফত তোমাদের LL AE 
ধৃতিপালকের পক্ষ হতে AE ই 0 3 
উপদেশ বাণী আসায় কি 22) 23442 5 2 
তোমরা বিস্মিত হয়েছো? যাতে }+) 15১১ ০$ 


থর 43958 7 7323/0 233 273 9 


হুশিয়ার করতে পারে এবং IED Sh 


~~ Ld 


অবলম্বন করতে পার, হয়তো 123722 24 
তোমাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন SAR 
করা হবে। 


ie 2 I 2 2473929477 
৬৪। কিন্তু তারা তাকে মিথ্যা এ! LCL ECE 

প্রতিপন্ন করলো, ফলে তাকে 
এবং তার সাথে নৌকায় যারা 1/2410 14 

| Al 
ছিল তাদেরকে (আযাব হতে) +2 ELEC 
রক্ষা করলাম, আর যারা 225” 1) 225 “পল 
আমার আয়াতসমূহকে মিথ্যা ৮৮৮৮৮-১৮2১ 


প্রতিপন্ন করে অমান্য করেছিল, Labatt 4 
তাদেরকে (প্রাবনের পানিতে) ous Ls 5b 
ডুবিয়ে মারলাম, বস্তুতঃ 

নিঃসন্দেহে তারা ছিল এক অন্ধ 

সম্পৃদায় । 


আল্লাহ তা'আলা হযরত নূহ (আঃ) সম্পর্কে খবর দিতে গিয়ে বলেন যে, তিনি 
তার কওমকে সম্বোধন করে বললেনঃ “তোমরা এতে বিব্রত কেন হচ্ছ যে, 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩২০ পারাঃ ৮ 


আল্লাহ তা'আলা তোমাদেরই একজন লোকের উপর অহী প্রেরণ করেছেন। এটা 
তো তোমাদের উপর দয়া ও অনুগ্রহ । সে তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছে, 
যেন তোমরা তার শাস্তি থেকে ভয় কর এবং শির্ক থেকে বিরত থাক । এর 
ফলে হয়তো তোমাদের উপর দয়া প্রদর্শন করা হবে।” কিন্তু হযরত নূহ 
(আঃ)-এর কওম তাকে মিথ্যা প্রতিপন্ন করলো এবং তার বিরোধিতা করতে শুরু 
করে দিলো। তাদের অতি অল্প সংখ্যক লোকই ঈমান আনয়ন করলো। যেমন 
আল্লাহ পাক বলেনঃ “সুতরাং আমি তাকে এবং তার সাথে নৌকায় যারা ছিল 
তাদেরকে (আমার শাস্তি হতে) রক্ষা করলাম, আর যারা আমার আয়াতসমূহকে 
মিথ্যা প্রতিপন্ন করে অমান্য করেছিল, তাদেরকে ডুবিয়ে মারলাম ৷ যেমন মহান 
আল্লাহ্‌ অন্য জায়গায় বলেনঃ “তাদের পাপের কারণে তাদেরকে ডুবিয়ে দেয়া হয় 
এবং জাহান্নামে প্রবেশ করানো হয়, এখন তারা আল্লাহকে ছাড়া আর কাউকেও 
সাহায্যকারী পায়নি। 
আল্লাহ পাক বলেনঃ এরা অন্ধ ছিল । সত্যকে তারা দেখতেই পাচ্ছিল না। 

আল্লাহর বন্ধুদের সাথে শত্রুতা পোষণকারীরা কেমন শাস্তি পেলো, এই ঘটনায় 
আল্লাহ এর বর্ণনা দিয়েছেন। তিনি এটাও দেখিয়েছেন যে, রাসূল ও মুমিনগণ 
মুক্তি পেয়ে গেল। যেমন তিনি বলেনঃ আমি অবশ্যই আমার রাসূলদেরকে 
সাহায্য করবো । বিজয় ও সফলতা সৎ লোকেরাই লাভ করবে, দুনিয়াতে 
এবং আখিরাতেও। যেমন তিনি নূহ (আঃ)-এর কওমকে ডুবিয়ে দিয়ে ধ্বংস 
করলেন এবং নূহ্‌ (আঃ) ও তার সঙ্গীদেরকে মুক্তি দিলেন। যায়েদ ইবনে 
আসলাম (রঃ) বলেনঃ “নূহ (আঃ)-এর কওম এত বেশী ছিল যে, শহর ও জঙ্গল 
ভরে গিয়েছিল । যমীনের প্রতিটি অংশের উপর তাদের দখল ছিল। ইবনে অহাব 
(রঃ) বলেনঃ “ইবনে আব্বাস (রাঃ) হতে আমার কাছে সংবাদ পৌছেছে যে, 
হযরত নূহ (আঃ)-এর সাথে যারা নৌকায় অশ্রয় নিয়ে মুক্তি পেয়েছিল তাদের 
ংখ্যা ছিল আশিজন ৷ তাদের মধ্যে ‘জুরহুম’ নামক একজন লোক ছিলেন যার 
ভাষা ছিল আরবী ।”” 


৬৫। আর আমি আ'দ জাতির ১, ৪,৪ 
নিকট তাদের ভাই তহুদকে ১» ৯! Ed -10 
(নবীরূপে) পাঠিয়েছিলাম, সে ০, ০/১ 92 2০০ 
বললো-হে আমার জাতি! bal bal JG 


১. এটা ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 


তোমরা আল্লাহর ইবাদত কর, 
আল্লাহ ছাড়া তোমাদের আর 
কোন মাঃবুদ নেই, তোমরা কি 
(এখনো) সাবধান হবে না? 

৬৬ । তখন তার জাতির কাফির 
লোকদের নেতাগণ 
বললো- আমরা তোমাকে 
নির্বোধ দেখছি এবং আমরা 
তো তোমাকে নিশ্চিতরূপে 
মিথ্যাবাদী ধারণা করি । 

৬৭। সে (হুদ) বললো-হে আমার 
জাতি! আমি নির্বোধ নই, বরং 
আমি হলাম সারা জাহানের 
প্রতিপালকের মনোনীত 
রাসূল । 

৬৮। আমি আমার প্রতিপালকের 
পয়গাম তোমাদের নিকট 
পৌছিয়ে দিচ্ছি, আর আমি 
তোমাদের একজন বিশ্বস্ত 
হিতাকাজঙ্কী । 

৬৯। তোমরা কি এতে বিস্মিত 
হচ্ছো যে, তোমাদের জাতিরই 
একটি লোকের মাধ্যমে 
তোমাদের প্রতিপালকের পক্ষ 


এসেছে, তোমরা সেই অবস্থার 
কথা স্মরণ কর, যখন নূহের 
সম্প্দায়ের পর আল্লাহ 
তোমাদেরকে তাদের 


7২১ 


৩২১ 


পারাঃ ৮ 


22360 70d (927 all sw 


Ours lot 


29/7/7259 


CAS ISN 


০০5 7 


sl Us 


AAA ESTA LARA 


Un Sh IG 


w Sw ss #2724 


Ne ESE 


-27)2 


Oa) 


Awe 28 SPwds 
El Ss! - MA 
92-9 AST 


92.22 “ee ৰত: 


2394 G37) caus 
IE 2 UZ 


2372772 7322 ADS 


Sl LAL 


2 2 20°? 2 
CO GF EOE 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩২২ পারাঃ ৮ 
স্থলাভিষিক্ত করেছেন এবং 2300 


তোমাদের অবয়ব অন্যদের ie NAS 

অপেক্ষা শক্তিতে অধিকতর Ee 

সমৃদ্ধ করেছেন, সুতরাং তোমরা 4 bs LET 

আল্লাহর অনুগুহ স্মরণ কর, ED 

হয়তো তোমরা সফলকাম 5 ised 

হ্‌বে। 

আল্লাহ তা‘আলা বলেনঃ যেমনভাবে আমি নূহ (আঃ)-এর কওমের কাছে 
রাসূল পাঠিয়েছিলাম তেমনিভাবে হুদ (আঃ)-কে আ’দ সম্পদায়ের নিকট 
রাসূলরূপে প্রেরণ করেছিলাম ৷ তারা আ'’দ ইবনে ইরামের বংশধর ছিল । তারা 
বড় বড় অট্টালিকায় বসবাস করতো । যেমন আল্লাহ তাআলা বলেনঃ “(হে নবী 
সঃ)! তোমার প্রতিপালক আ’দ সম্পৃদায়ের সাথে কি ব্যবহার করেছিলেন তা 
তোমার জানা নেই? অর্থাৎ ইরামদের সাথে, যারা সুউচ্চ ও বড় বড় প্রাসাদের 
মালিক ছিল? যার তুল্য (প্রাসাদ) কোন নগরে তৈরী হয়নি” এটা ছিল তাদের 
ভীষণ দৈহিক শক্তির প্রকৃষ্ট প্রমাণ । যেমন আল্লাহ তা'আলা বলেনঃ “কিন্তু আ'দ 
সম্পৃদায় ভু-পৃষ্ঠে অন্যায়ভাবে অহংকারে ফেটে পড়লো এবং বললো-আমাদের 
চেয়ে অধিক শক্তিশালী আর কে আছেঃ? তারা কি চিন্তা করেনি যে, যে আল্লাহ্‌ 
তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে অধিক শক্তিশালী? তারা আমার 
আয়াতসমূহ ও মু’জিযাসমূহকে অস্বীকার করতো ।” তাদের বাসভূমি ছিল 
ইয়ামান দেশের আহ্‌কাফ নামক জায়গায় । তারা ছিল মরুচারী ও পাহাড়ীয় 
লোক । হযরত আলী (রাঃ) হায্রামাউতের একজন অধিবাসীকে জিজ্ঞেস করেনঃ 
“তুমি কি হায্রা মাউতের সরযমীনে এমন কোন রঙ্গীন পাহাড় দেখেছো যার 
মাটি লাল বর্ণের? সেই পাহাড়ের অমুক অমুক ধারে কুল (বরই) ও পীলুর বহু 
গাছ রয়েছে?” লোকটি উত্তরে বললোঃ “হ্যা। হে আমীরুল মুমিনীন! আল্লাহর 
শপথ! আপনি এমনভাবে বললেন যে, যেন আপনি স্বচক্ষে দেখেছেন।” তিনি 
বললেনঃ “আমি স্বচক্ষে দেখিনি বটে, কিন্তু এরূপ হাদীস আমার কাছে 
পৌঁছেছে।” লোকটি বললোঃ “হে আমীরুল মুমিনীন! এই ব্যাপারে আপনি কি 
বলতে চাচ্ছেন?” তিনি উত্তরে বললেনঃ “সেখানে হুদ (আঃ)-এর সমাধি 
রয়েছে।” এ হাদীস দ্বারা এটা জানা গেল যে, আ'’দ সম্পৃদায়ের বাসস্থান 
ইয়ামানেই ছিল । হযরত হুদ (আঃ) সেখানেই সমাধিস্থ হয়েছিলেন। হযরত হুদ 
(আঃ) তার কওমের মধ্যে সম্ত্রান্ত বংশোভূত ছিলেন। সমস্ত রাসূলই মর্যাদা সম্পন্ন 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩২৩ পারাঃ ৮ 


ও সন্তান্ত বংশোভভূত ছিলেন। হযরত হৃদ (আঃ)-এর কওম দৈহিক ও অবয়বের 
দিক দিয়ে যেমন ছিল কঠিন তেমনই তাদের অন্তরও ছিল অত্যন্ত কঠিন। 
সত্যকে মিথ্যা প্রতিপর্ব করার কাজে তারা অন্যান্য সমস্ত উন্মতের উর্ধ্বে ছিল। এ 
কারণেই হুদ (আঃ) তাদেরকে এক আল্লাহর ইবাদত ও আনুগত্যের প্রতি আহ্বান 
জানান । কিন্তু তার সেই কাফির দলটি তাকে বলে- “হে হুদ (আঃ)! আমরা তো 
তোমাকে বড়ই নির্বোধ ও পথভ্রষ্ট দেখছি, তুমি আমাদেরকে প্রতিমাপূজা ছেড়ে 
দিয়ে এক আল্লাহর ইবাদতের পরামর্শ দিচ্ছ!” যেমন কুরাইশরা নবী (সঃ) -এর 
এরূপ দাওয়াতের উপর বিস্ময় বোধ করে বলেছিলঃ “তিনি কি বহু মা'বূদকে 
একই মা’বুদ বানিয়ে দিয়েছেন?” মোটকথা, হযরত হুদ (আঃ) তাদেরকে 
সম্বোধন করে বলেনঃ “হে লোক সকল! আমার মধ্যে নির্বুদ্ধিতা নেই, বরং আমি 
সারা জাহানের প্রতিপালক আল্লাহর রাসূল । আমি আল্লাহর নিকট হতে সত্য 
বাণী নিয়ে এসেছি। সমস্ত কিছু তিনিই সৃষ্টি করেছেন। আমি তারই পয়গাম 
তোমাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছি। সঠিক অর্থে আমি তোমাদের হিতাকাঙ্কী ৷” 
এটা হচ্ছে এ গুণ যে গুণে রাসূলগণ ভূষিত থাকেন। অর্থাৎ সদুপদেশদাতা ও 
আমানতদার ৷ তিনি আরো বলেনঃ “তোমরা কি এতে বিস্বয়বোধ করছো যে, 
তোমাদের জাতিরই একটি লোকের মাধ্যমে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে 
তার বিধান ও উপদেশ তোমাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে তোমাদের কাছে 
এসেছে?” অর্থাৎ তোমাদের তো এতে বিস্মিত হওয়া উচিত নয়, বরং তোমাদের 
তো এজন্যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে, তিনি নূহ (আঃ)-এর 
কওমকে ধ্বংস করে দেয়ার পর তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন। 
তিনি সেই কওমকে ধ্বংস.করে দিয়েছেন যারা তাদের রাসুলের অবাধ্য হয়েছিল। 
তাছাড়া তোমাদের এ জন্যেও আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে, তিনি 
তোমাদেরকে সবচেয়ে বেশী দৈহিক শক্তি প্রদান করেছেন। তোমরা অন্যান্য 
উন্মতের তুলনায় দৈহিক গঠনের দিক দিয়ে বেশী লম্বা ও চওড়া । এ ধরনের বর্ণনা 
তালূতের ঘটনায় বর্ণিত হয়েছে। সেখানে আল্লাহ্‌ তা'আলা বলেছেন যে, ইলমী ও 
দৈহিক শক্তিতে তালুত (আঃ) বিশিষ্ট স্থান অধিকার করেছেন। 


ইরশাদ হচ্ছে-তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ কর। অর্থাৎ 
তোমাদের উপর আল্লাহর যে নিয়ামত ও অনুগ্রহরাশি রয়েছে রয়েছে সেগুলোর কথা 
22237 


স্বরণ করে তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ কর। 5১244 9 অর্থাৎ সম্ভবতঃ 
তোমরা সফলকাম হবে। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ 


৭০। তারা বললো- তুমি কি 
আমাদের নিকট শুধু এই 
উদ্দেশ্যে এসেছো, যেন আমরা 
একমাত্র আল্লাহরই ইবাদত 
করি এবং আমাদের 
পূর্বপুরুষগণ যাদের ইবাদত 
করতো তাদেরকে বর্জন করি? 
সুতরাং তুমি তোমার কথা ও 
দাবীতে সত্যবাদী হলে 
আমাদেরকে যে শাস্তির ভয় 
দেখাচ্ছ তা আনয়ন কর । 


৭১। সে বললো- তোমাদের 
প্রতিপালকের শাস্তি ও ক্রোধ 
তোমাদের উপর নির্ধারিত হয়ে 
আছে, তোমরা কি আমার সাথে 
এমন কতগুলো নাম সম্বন্ধে 
বিতর্ক করছো যার নামকরণ 
করেছো তোমরা এবং 
তোমাদের বাপ-দাদারা,আর যে 
বিষয়ে আল্লাহ কোন দলীল 
প্রমাণ অবতীর্ণ করেননি? 
সুতরাং তোমরা (শাস্তির জন্যে) 
অপেক্ষা করতে থাক, আমিও 
তোমাদের সাথে অপেক্ষা 
করছি। 

৭২। অতঃপর আমি তাকে 
(হৃদকে) এবং তার 
সঙ্গী-সাথীদেরকে (শাস্তি হতে) 
আমার অনুগ্রহে রক্ষা করলাম, 
আর যারা আমার নিদর্শনকে 


৩২৪ 


পারাঃ ৮ 


AB 2d e/2 


DE EEL -Y. 


33s PAL LAEA LAE Md 


mime () Li 30>) 


HE Ed সা 


do “22 


oil (8p) যে 


EAE Le LSS JUG -V\ 


» dA 56892 ED MVE 
a 1৮৫১ ১৯০৩০: 


৪ ০//% 2722 


Pid ie CEL 
227 ge ee 22 257 
2 8 


23 pro2w eS ‘2 123 


EAN SNES 


2 AIBT 


0 nl 


০/০০, 3/212 পপর 
Ee ME EAA 


Albi 3 in 
wd 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩২৫ পারাঃ ৮ 


বিধানকে মিথ্যা প্রতিপন্ন zc ac lil 2387s 

Ey SUN 3 bb iS ne! 

ছিল না তাদের মূলোৎপাটন | E “2 ন) 

করে ছাড়লাম । Ooi i 

কাফিরগণ হযরত হুদ (আঃ)-এর সাথে কিরূপ অবাধ্যতা ও ওুদ্ধত্যপূর্ণ 
আচরণ করেছিল তারই বর্ণনা আল্লাহ পাক এখানে দিচ্ছেন। তারা তাকে 
বলেছিল-“হে হুদ (আঃ)! আমাদের পূর্বপুরুষরা যাদের ইবাদত-বন্দেগী করতো 
তাদেরকে ছেড়ে আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করি এজন্যেই কি তুমি 
আমাদের কাছে এসেছো! আচ্ছা, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তবে যে 
শাস্তির ভয় দেখাচ্ছ তা আনয়ন কর।” যেমন কাফির কুরাইশরা বলছে- “তুমি 
আমাদেরকে শাস্তির যে ভয় দেখাচ্ছ তা যদি সত্য হয় তাহলে আকাশ থেকে 
পাথর বর্ষিয়ে নাও এবং আমাদেরকে বেদনাদায়ক শাস্তি দ্বারা পাকড়াও করেই 
ফেলো!” মুহাম্মাদ ইবনে ইসহাক (রঃ) বলেন যে, হযরত হুদ (আঃ)-এর কওম 
মূর্তিসমূহের পূজা করতো । একটি মূর্তির নাম ছিল ‘সামাদ’, একটির নাম ছিল 
‘সামুদ’ এবং একটির নাম ছিল ‘হাবা’'! এজন্যেই হুদ (আঃ) তাদেরকে 
বলেছিলেন, তোমাদের একথা বলার কারণেই তোম্[দের উপর আল্লাহর গযব 
ওয়াজিব হয়ে গেছে। বলা হয়েছে যে, ৮ ১ শব্দটি -এরই প্রতিশব্দ । হুদ 
(আঃ) বলেনঃ “তোমা কি আমার সাথে এরনসব মূত্র ব্যাপার নিয়ে ঝগড়ায় 
লিপ্ত হচ্ছো যেগুলোর নাম তোঁমরা নিজেরা রেখেছো বা তোমাদের পূর্বপুরু্ষরা 
রেখেছে। এসব মূর্তি তো তোমাদের কোন লাভও করতে পারে না এবং কোন 
ক্ষতিও করতে পারে না। আল্লাহ তোমাদেরকে এগুলোর ইবাদত করার কোন 
সনদও দেননি এবং তোমাদের কাছে এর কোন দলীল প্রমাণও নেই । যদি কথা 
এটাই হয় তবে ঠিক আছে, তোমরা শাস্তির জন্যে অপেক্ষা কর, আমিও 
তোমাদের সাথে অপেক্ষা করছি।” এটা রাসূলের পক্ষ থেকে তার কওমের প্রতি 
কঠিন হুমকি ও ভয় প্রদর্শন। সুতরাং এর পরই ইরশাদ হচ্ছে- আমি হুদ 
(আঃ)-কে এবং তার অনুসারী সঙ্গী সাথীদেরকে তো বাচিয়ে নিলাম, কিন্তু যারা 
তার উপর ঈমান আনেনি এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল আমি 
তাদের মূলোৎপাটন করলাম ৷ 

আ'’দ জাতির ধ্বংসের ঘটনা কুরআন মাজীদের অন্য জায়গায় এরূপ বর্ণিত 
আছে_ “তাদের উপর আমি এক প্রচণ্ড ঘূর্ণিবায়ু প্রেরণ করলাম এবং যাদের উপর 
দিয়ে ওটা বয়ে গেল তাদের সবকেই তচ্নচ্‌ করে দিলো।” যেমন অন্য একটি 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩২৬ পারাঃ ৮ 


আয়াতে আছে- “আর আ'দ সম্পৃদায়কে এক প্রচণ্ড ঝঞ্রাবায়ু দ্বারা বিধ্বস্ত করা 
হয়েছে । যে বায়ুকে আল্লাহ সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত তাদের উপর 
একাধারে চাপিয়ে রেখেছিলেন, অতএব, তুমি এ সম্পৃদায়কে ওতে এমনভাবে 
ভূপতিত দেখতে পেতে, যেন তারা উৎপাটিত খেজুর বৃক্ষের কাণ্ডসমূহ ৷ সুতরাং 
তাদের কাউকেও কি তুমি অবশিষ্ট দেখতে পাও?” তাদের ওদ্ধত্যের কারণে 
তাদের উপর এক প্রচণ্ড ঘূর্ণিবার্তা প্রেরণ করে আল্লাহ তা'আলা তাদেরকে ধ্বংস 
করে দিয়েছিলেন এ বায়ু তাদেরকে আকাশে নিয়ে উড়তেছিল এবং পরে মাথার 
ভরে যমীনে নিক্ষেপ করে দিচ্ছিলো । ফলে তাদের মাথাগুলো ভেঙ্গে দেহ থেকে 
পৃথক হয়ে গিয়েছিলো । এজন্যেই আল্লাহ পাক বলেছেন যে, তারা সেই খেজুর 
গাছের কাণ্ডের মত হয়ে গিয়েছিল যেগুলো সম্পূর্ণরূপে ডাল-পাতা শূন্য ছিল। এ 
লোকগুলো ইয়ামানে আশ্মান ও হাযরামাউতের মধ্যবর্তী অঞ্চলে বসবাস করতো । 
তাছাড়া তারা সারা দুনিয়ায় দূর-দূরান্তে ছড়িয়ে পড়েছিল । তারা শক্তির দাপটে 
জনগণের উপর অত্যাচার চালাতো। তারা মূর্তিপূজা করতো । তাই আল্লাহ 
তাআলা তাদের কাছে হুদ (আঃ)-কে পাঠালেন তিনি তাদের মধ্যে সন্ত্রস্ত 
বংশীয় ছিলেন। তিনি তাদেরকে উপদেশ দিতেন যে, তারা যেন আল্লাহকে এক 
বলে স্বীকার করে নেয় এবং তার সাথে কাউকেও শরীক না করে। আর তারা 
যেন লোকদের উপর অত্যাচার করা থেকে বিরত থাকে । কিন্তু তারা তা 
অস্বীকার করে এবং তাকে মিথ্যা প্রতিপন্ন করতঃ বলে- “আমাদের অপেক্ষা বড় 
শক্তিশালী আর কে আছেঃ?” অন্যান্য লোকেরাও তাদের অনুসরণ করে। হুদ 
(আঃ)-এর প্রতি ঈমান আনয়নকারী লোকের সংখ্যা ছিল অতি নগণ্য । যখন 
আ'দ সম্পৃদায় এরূপ অবাধ্যতা ও ওদ্ধত্যপূর্ণ আচরণ করে এবং দুনিয়ায় অশান্তি 
ও বিশৃংখলা সৃষ্টি করতে শুরু করে, আর বিনা প্রয়োজনে বড় বড় অষ্টালিকা ও 
প্রাসাদ নির্মাণ করে, তখন হযরত হুদ (আঃ) তাদেরকে সম্বোধন করে বলেনঃ 
“তোমরা সব জায়গায় বিনা প্রয়োজনে ঘরবাড়ী নির্মাণ করছো এবং ওগুলোকে 
এতো মজবুত করে তৈরী করছো যে, মনে হচ্ছে তোমরা এখানে চিরকাল 
থাকবে! যখন তোমরা কারো উপর ক্ষমতা প্রাপ্ত হচ্ছো তখন তার সাথে অত্যন্ত 
কঠোরতাপূর্ণ ব্যবহার করছো! তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার কথা 
মেনে চল” তারা তখন তাকে বললোঃ “হে হুদ (আঃ)! তুমি প্রমাণবিহীন কথা 
বলছো । তোমার কথায় আমরা আমাদের মা'’বুদদেরকে ছেড়ে দিতে পারি না 
এবং তোমার উপর ঈমানও আনব না । আমাদের তো ধারণা হচ্ছে যে, তোমার 
উপর আমাদের কোন মা’বুদের গযব পতিত হয়েছে, ফলে তুমি পাগল হয়ে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩২৭ পারাঃ ৮ 


গেছো।” হুদ (আঃ) তাদেরকে বললেনঃ “আমি আল্লাহকে সাক্ষী রাখছি এবং 
তোমরাও সাক্ষী থাক যে, আমি তোমাদের শির্কযুক্ত চিন্তা থেকে সম্পূর্ণরূপে 
মুক্ত । এখন তোমরা সবাই মিলে আমার সাথে যা কিছু ছল-চাতুরী করতে চাও 
কর এবং আমাকে অবকাশ দিয়ো না। আমি আল্লাহর উপরই ভরসা করছি । 
তিনি আমার প্রভু এবং তোমাদেরও প্রভু । আমার প্রতিপালক যা কিছু বলেন 
ঠিকই বলেন” 


গর লোকগুলো যখন কুফরীর উপর অটল থাকলো তখন আল্লাহ তা'আলা তিন 
বছর পর্যন্ত তাদের উপর বৃষ্টি বন্ধ রাখলেন। তারা তখন কঠিন বিপদে পতিত 
হলো ৷ যখন তারা কোন কঠিন বিপদের সম্মুখীন হতো তখন সেই বিপদ থেকে 
মুক্তি লাভের জন্যে আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা জানাতো ৷ এঁ সময় তারা : 
কাউকে বায়তুল্লাহ শরীফে পাঠিয়ে দিতো । এঁ যুগে তাদের গোত্রের আমালীক 
নামে পরিচিত কতকগুলো লোক মক্কায় বসবাস. করছিল । তারা ছিল আমালীক 
ইবনে লাওয্‌ ইবনে সাম ইবনে নূহ (আঃ)-এর কংশধর:। মুআঁ'বিয়া ইবনে বকর 
. নামক একুটি লোক ছিল তাদের নেতা ।' তার মা ছিল আ'দ সম্পরদায়ভুক্ত এবং 
‘তার নাম ছিল জুলহিয়া। সে ছিল খাবীরীর কন্যা। যা হোক, আ’দ সনম্পুদায় 
সত্তরজন লোকের এক প্রতিনিধি দলকে হারাম শরীফের দিকে পাঠিয়ে দিলো, 
যেন তারা কা'বাতুল্লাহয় গিয়ে পানি বর্ষণের জন্যে প্রার্থনা করে। এঁ লোকগুলো 
মক্কার বাইরে তাদের গোত্রীয় লোক মুআ'বিয়ার নিকট অবস্থান করে। এক মাস 
পর্যন্ত তারা তার কাছেই অবস্থান করতে থাকে । তারা সেখানে মদ্যপান করতো 
এবং মুআ'বিয়ার দু'জন গায়িকা দাসীর গান শুনতো। এভাবে দীর্ঘদিন ধরে 
তাদের অবস্থান মুআ’বিয়ার কাছে অসহনীয় হয়ে উঠেছিল । কিন্তু অতিথিদেরকে 
বিদায় হয়ে যাওয়ার কথা বলতে সে লজ্জাবোধ করছিল। অবশেষে সে 
কতকগুলো ছন্দ রচনা করলো এবং ওগুলো তাদের সামনে গায়িকাদেরকে 
গাইতে বললো । ছন্দগুলোৱ অমুবাদ নিম্নরূপঃ ' 
“হে কায়েল! তোমার উপর আফসোস! যাও, প্রার্থনা কর । হয়তো আল্লাহ 
বৃষ্টি বর্ষণের জন্যে মেঘ পাঠাবেন । ফলে আ’দ সম্পৃদায়ের ভূমি আদ্র ও সতেজ 
হয়ে উঠবে ৷ কেননা, আ'দ সম্পৃদায়ের অবস্থা তো এখন এমন পর্যায়ে পৌঁছে 
গেছে যে, তারা ভালভাবে কথা পর্যন্ত বলতে পারছে না। পিপাসায় এখন তাদের 
ওষ্ঠাগত প্রাণ । বুড়ো ও যুবক কারো জীবনের আশা নেই । তাদের মহিলাদেরও 
অবস্থা ভাল নয়। ক্ষুধা ও পিপাসায় এখন তাদের চলৎশক্তি রহিত । বন্য জস্তুগুলো 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩২৮ পারাঃ ৮ 


অতি সহজেই তাদের বস্তিতে ঢুকে পড়েছে। কেননা, আ'দ সম্পৃদায় সম্পর্কে 
তাদের এখন কোন ভয় নেই যে, তারা ওদেরকে তীর মেরে হত্যা করবে৷ কারণ, 
এখন তাদের তীর চালাবার শক্তিও নেই । সুতরাং জেনে রেখো যে, তাদের এখন 
দিবস ও রজনী শেষ হয়েই গেছে। কোন সম্প্রদায়ের প্রতিনিধি দল তোমাদের 
ন্যায় এতো নিষ্ঠুর হতে পারে না। তোমাদের উপর আল্লাহর অভিসম্পাত বর্ষিত 
হোক!” একথা শুনে এঁ প্রতিনিধি দলের লোকদের চৈতন্য ফিরলো ৷ তারা কা'বা 
ঘরে গিয়ে কওমের জন্যে প্রার্থনা করতে শুরু করলো । এঁ প্রতিনিধি দলের নেতার 
নাম ছিল কায়েল। আল্লাহর হুকুমে তিন খণ্ড মেঘ প্রকাশিত হলো। এক খণ্ড 
সাদা, এক খণ্ড কালো এবং এক খণ্ড লাল । আকাশ থেকে একটা শব্দ শোনা 
গেল- “নিজের কওমের জন্যে এই তিন খণ্ড মেঘের যে কোন একখণ্ড পছন্দ 
করে নাও!” 


কায়েল বললোঃ “আমি কালো মেঘখণ্ডই পছন্দ করলাম । কালো মেঘ 
থেকেই অধিক বৃষ্টি বর্ষিত হয়ে থাকে!” পুনরায় শব্দ আসলো-“তুমি তো ভদ্ম ও 
মাটিকে পছন্দ করলে । আ'দ সম্পুদায়ের কেউ অবশিষ্ট থাকবে না। এ মেঘ তো 
পিতাকে ছাড়বে না এবং পুত্রকেও ছাড়বে না, বরং সবকে ধ্বংস করে দেবে। কিন্তু 
আ'দ সম্পৃদায়ের বানী আযিয়া গোত্র নিরাপত্তা লাভ করবে।” আ'দ সম্পৃদায়ের 
এ গোত্রটি মক্কায় অবস্থান করছিল। তারা শাস্তির কিছুই টের পায়নি । আ'’দ 
সম্পৃদায়ের সবাই ধ্বংস হয়ে গিয়েছিল । যারা রক্ষা পেয়েছিল তারা ছিল এই 
বানী আযিয়া গোত্রেরই লোক । এর বংশ ও সন্তানদের মধ্য থেকে এ কওম 
অবশিষ্ট থাকে যাদেরকে ‘আ'দে সানী’ বা দ্বিতীয় আ’দ বলা হয়। কথিত আছে 
যে, আল্লাহ তা'আলা একটা কলো মেঘখণ্ড পাঠিয়েছিলেন যাকে কায়েল পছন্দ 
করেছিল এবং এটাই এ সম্পরদায়ের ধ্বংসের কারণ হয়েছিল। এ মেঘখণ্ডটি 
মুগীস নামক একটি উপত্যকা হতে উঠেছিল । জনগণ ওটা দেখে খুব খুশী হয় 
এবং বলে- “এটা তো বর্ষণকারী মেঘ ৷” আল্লাহ তাআলা বলেনঃ “প্রবল 
ঝটিকা এই মেঘ বয়ে নিয়ে আসে এরই মধ্যে ছিল যন্ত্রণাদায়ক শাস্তি, যা সব 
কিছুকেই ধ্বংস করে দেয়৷” এই মেঘের মধ্যে একটি জিনিস সর্বপ্রথম যে 
দেখেছিল, সে ছিল একটি মহিলা ৷ তার নাম ছিল মুমীদ। সে মেঘের মধ্যে যা 
দেখেছিল তা দেখে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফিরলে সে বলেঃ “এই 
মেঘের মধ্যে আগুনের শিখা ছিল। কতকগুলো লোককে দেখা যাচ্ছিল যারা এ 
শিখাগুলো টেনে আনছিল।” সাতরাত ও আটদিন পর্যন্ত এ মেঘ হতে পানি 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩২৯ পারাঃ ৮ 


বর্ষিতে থাকে। আ'দ সম্পুদায়ের এমন লোক অবশিষ্ট ছিল না যে ধ্বংস হওয়া 
থেকে রক্ষা পেয়েছিল। হুদ (আঃ) এবং তার সঙ্গী মুমিনগণ এখান থেকে সরে 
গিয়েছিলেন এবং একটি শস্যক্ষেত্রে আশ্রয় নিয়েছিলেন। সেখানে তারা সম্পূর্ণ 
নিরাপদে ছিলেন। ঠাণ্ডা বায়ু তাদের দেহ স্পর্শ করছিল এবং তাদের আত্মাকে 
সতেজ ও পরিতৃপ্ত রাখছিল। কিন্তু আ’দ সম্প্রদায়ের প্রতি এ মেঘ ঝটিকা পাথর 
বর্ষণ করছিল । তাদের মাথাগুলো ভেঙ্গে গিয়েছিল । এ ঘটনার বর্ণনা খুবই দীর্ঘ 
এবং এর রচনাভঙ্গীও বেশ বিস্ময়কর এর থেকে কয়েকটি ফলাফলও বের হয়। 
আল্লাহ তা‘আলা বলেনঃ “আমার আযাব যখন এসে পৌঁছেই গেল তখন আমি 
হৃদ (আঃ)-কে এবং তার সঙ্গীয় মুমিনদেরকে বাচিয়ে নিলাম । যন্ত্রণাদায়ক শাস্তি 
থেকে তারা নিরাপদে থাকলো ৷” 

হারিসুল বিকরী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেনঃ আমি আ'লা ইবনে 
হাযরামীর অভিযোগ নিয়ে রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট যাচ্ছিলাম । আমি কওমের 
পার্শ্ব দিয়ে গমন করছিলাম । এমতাবস্থায় বানী তামীম গোত্রের একটি মহিলা 
যে তার গোত্র থেকে ছুটে গিয়ে একা পড়ে গিয়েছিল, আমাকে বললো- “হে 
আল্লাহর বান্দা! আমাকে আল্লাহর রাসূল (সঃ)-এর কাছে নিয়ে চলুন । তার 
আমার প্রয়োজন রয়েছে।” আমি তখন তাকে আমার উটের উপর বসিয়ে নিয়ে 
মদীনায় পৌঁছলাম । মসজিদ লোকে পরিপূর্ণ ছিল এবং একটি কালো পতাকা 
উত্তোলিত ছিল। হযরত বিলাল (রাঃ) স্বীয় তরবারী লটকিয়ে রাসূলুল্লাহ 
(সঃ)-এর সামনে দাড়িয়েছিলেন। আমি জিজ্ঞেস করলাম- এ লোকগুলোর 
জমায়েত হওয়ার কারণ কিঃ? উত্তর হলোঃ “আমর ইবনুল আস (রাঃ)-এর 
নেতৃত্বে সেনাবাহিনী প্রেরণ করা হচ্ছে৷” আমি বসে পড়লাম । রাসুলুল্লাহ (সঃ) 
স্বীয় কক্ষে প্রবেশ করলেন। আমি তার কাছে হাযির হওয়ার অনুমতি প্রার্থনা 
করলাম । আমাকে অনুমতি দেয়া হলো । আমি তার কাছে হাযির হয়ে সালাম 
করলাম । তিনি আমাকে জিজ্ঞেস করলেন- “তোমার ও তাদের মধ্যে 
মনোমালিন্য আছে কি?” আমি উত্তরে বললামঃ হ্যা, তাদের বিরুদ্ধে আমার 
অভিযোগ রয়েছে। এখন আমি আপনার নিকট আসছিলাম, এমতাবস্থায় পথে 
বানী তামীম গোত্রের এক বুড়ীর সাথে আমার সাক্ষাত হয়। সে তার গোত্র 
থেকে ছাড়া পড়ে গিয়েছিল । সে আমাকে বলে- “আল্লাহর রাসূল (সঃ)-এর 
কাছে আমার প্রয়োজন রয়েছে। সুতরাং আমাকে তার কাছে নিয়ে চলুন।” সে 
দরজাতেই দাড়িয়ে রয়েছে। একথা শুনে রাসূলুল্লাহ (আঃ) তাকে ডেকে নিলেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৩০ পারাঃ ৮ 


সে এসে পড়লে আমি বললাম, হে আল্লাহর রাসূল (সঃ)! আমার ও বানী 
তামীমের মধ্যে আড়াল করে দিন। একথা শুনে বানী তামীম গোত্রের এ বুড়ীটি 
তেলে বেগুনে জ্বলে উঠলো এবং বললোঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! তাহলে এই 
নিরাশ্রয়া কোথায় আশ্রয় নেবে?” আমি তখন বললাম, আমার এই দৃষ্টান্ত তো 
হচ্ছে “বকরী নিজেই নিজের মৃত্যুকে টেনে আনলো” -এই প্রবাদ বাক্যের মতই । 
আমি এই বুড়ীকে নিজের সোয়ারীর উপর চড়িয়ে আনলাম, আমি কি জানতাম 
যে, সেই আমার শক্ররূপে সাব্যস্ত হবে! আমি আ'’দ সম্পৃদায়ের প্রতিনিধি দলের 
মত হয়ে যাই এর থেকে আল্লাহ ও তার রাসূলের নিকট আশ্রয় চাচ্ছি। আমার 
একথা শুনে রাসুলুল্লাহ (সঃ) বললেনঃ “আ'দ সম্পুদায়ের প্রতিনিধিদের ঘটনাটি 
কি?” অথচ তিনি এটা আমার চেয়ে অনেক বেশী জানতেন কিন্তু তিনি এটা 
আমার নিকট থেকে শুনতে আগ্রহী ছিলেন। সুতরাং আমি বলতে লাগলাম, আ’দ 
সম্পৃদায় দুর্ভিক্ষের কবলে পতিত হয়েছিল। তাই তারা একটা প্রতিনিধি দল 
মঙ্ধায় প্রেরণ করে। তাদের নেতা ছিল কায়েল নামক একটি লোক । তারা মক্কায় 
গিয়ে মুআ'বিয়া ইবনে বকরের নিকট অবস্থান করে। সেখানে তারা দীর্ঘ এক 


মাস ধরে বাস করে এবং মদ্যপানরত-থাকে। তাছাড়া. তারা জারাঁদাতান.নাম্ী' ll 


দু'টি দাসীর গান শুনতে থাকে। অতঃপর তাদের নেতা কায়েল মুহরার পাহাড়ের 
দিকে গমন করে এবং প্রার্থনা জানিয়ে বলে- “হে আল্লাহ! আপনি জানেন যে 
আমরা কোন রোগীর রোগ মুক্তির দুআ’র জন্যে আসিনি বা কোন বন্দীর 
মুক্তিপণের জন্যে প্রার্থনা করছি না। বরং আমাদের প্রার্থনা এই যে, আপনি আ’দ 
সম্পৃদায়ের উপর বৃষ্টি বর্ষণ করুন।” তখন আল্লাহর হুকুমে তিনখণ্ড মেঘ 
প্রকাশিত হলো (মেঘখগুগুলো ছিল সাদা, কালো ও লাল) । দৈববাণী হলো- “যে 
কোন একখণ্ড মেঘ গ্রহণ কর” সে কালো মেঘ খণ্ডটি পছন্দ করল । পুনরায় শব্দ 
আসলো-“তুমি তো মাটি পাবে। আ’দ সম্পুদায়ের একটি প্রাণীও রক্ষা পাবে না 
বরং সবাই ধ্বংস হয়ে যাবে।” অতঃপর আল্লাহ তা'আলা একটা প্রবল ঝটিকা 
প্রেরণ করেন। সেই বায়ু ছিল বায়ু ভাণ্ডারের মধ্যে যেন আমার আংটির বৃত্তের 
সমপরিমাণ । তাতে সমস্ত আ’দ সম্প্রদায় ধ্বংস হয়ে গেল। এখন আরবের 
লোকেরা কোন প্রতিনিধি দল পাঠালে প্রবাদ বাক্য হিসেবে বলে থাকেঃ আদ 
সম্প্রদায়ের প্রতিনিধি দলের মতো হয়ো না৷” 


১. এটা ইমাম তরমিযী (রঃ), ইমাম নাসাঈ (রঃ) ও ইমাম ইবনে মাজাহ (রঃ) বর্ণনা 
করেছেন এবং ইমাম ইবনে জারীর (রঃ) এটা তাখরীজ করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৩১ 


৭৩ । আর আমি সামুদ জাতির 
নিকট তাদের ভ্রাতা সালেহ 
(আঃ) কে প্রেরণা করেছিলাম, 
সে বলেছিল- হে আমার 
জাতি! তোমরা আন্লাহর 
তোমাদের আর কোন মা'’বূদ 
নেই, তোমাদের প্রতিপালকের 
পক্ষ হতে এক স্পষ্ট নিদর্শন NG 
তোমাদের নিকট এসেছে, এই - 
আল্লাহর (নামে উৎ্সর্গিত) 4 92/০০ ,9/4 ০/4) - 
উদ্ত্রী তোমাদের জন্যে একটি — 
নিদর্শন স্বরূপ, আর তোমরা 
একে ছেড়ে দাও-আল্লাহর 
যমীনে চরে খাবে, ওকে 
খারাপ উদ্দেশ্যে স্পর্শ করো না, 92 . 
(ওকে কোন কষ্ট দিলে) এক kA HES Aidt BE 
যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে . _' 
গ্রাস করে ফেলবে। 2 212 3 2 ৪ 

৭৪ । তোমরা স্মরণ কর সেই te 


পারাঃ ৮ 


23 Ads 


জে ১৮ fll ~~" 


224 24), 


\ 22d 5.0 


A GPuad 29/32/77 bee 


বিষয়টি যখন তিনি আ'দ ee SAG 
জাতির পর তোমাদেরকে ln ns 
তাদের স্থলাভিষিক্ত করেছেন, 7 2993 2/39 6/7 2/2 
আর তিনি তোমাদেরকে Wr 2 034555 20) 


আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ 


কর এবং পৃথিবীতে বিপর্যয় 


ছড়িয়ে দিয়ো না । 


2/239 soot pS 
w 


iE EE 9 La 


WS) নু 


\ 
EAE PI 292 


Y all; Nl PES Ui 


2 2/72 2/24 


ows ESE) [i 


www.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৩২ পারাঃ ৮ 


৭৫ । (অতঃপর ) তার সম্প্রদায়ের 


PE] $2, 


৭৭। 


দাম্ভিক প্রধানরা তখন তাদের 
মধ্যকার দুর্বল ও উৎপীড়িত 
মুমিনদেরকে বললো-তোমরা 
কি বিশ্বাস কর যে, সালেহ 
(আঃ) তার প্রতিপালক কর্তৃক 
প্রেরিত হয়েছে? তারা উত্তরে 
বললো- নিশ্চয়ই যে 
পয়গামসহ্‌ তিনি প্রেরিত 
হয়েছেন, আমরা তা বিশ্বাস 
করি ও মানি । 

৭৬ । তখন দাসম্ভিকরা বললো- 
তোমরা যা বিশ্বাস কর আমরা 
তা অবিশ্বাস করি । 


অতঃপর তারা সেই 
উ্ত্রীটিকে মেরে ফেললো এবং 
গর্ব ও দাম্ভিকতার সাথে তাদের 
প্রতিপালকের নির্দেশের 
বিরুদ্ধাচরণ করে চলতে 
লাগলো এবং বললো-হে 
সালেহ! তুমি সত্য রাসূল হয়ে 
থাকলে আমাদেরকে যে শাস্তির 
ভয় দেখাচ্ছ তা আনয়ন কর । 


৭৮। সুতরাং তাদেরকে একটি 
প্রলয়ংকরী বিপদ এসে গ্রাস 
করে নিলো, ফলে তারা 
নিজেদের গৃহের মধ্যেই 
নতজানু হয়ে পড়ে গেল । 


aa Vo 


2 ad - a ad 
2%? 4 2 


G22 2) el 


UT ot us| 


“ 


["] 92/2 2 29 A 
L! Uns AIG - -Y 
7229 222/17 9 
007% yy ml SI 


2d Iw ew 


ed eee 0 YY 


1 | ন_ন2 ত 


EC 


AD A292 


loft LTE 


2 7 25 3327 4০৮ 


i -YA 


EE Boge 


ER 212. Lol 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৩৩ পারাঃ ৮ 


ইবরাহীম খলীল (আঃ)-এর পূর্বে প্রাচীন আরবীয় যে গোত্রগুলো ছিল, 
সামুদও তাদেরই অন্তর্ভুক্ত ছিল। তারা ছিল আ'’দ সশ্পুদায়ের পরবর্তী কওম । 
হিজায ও শামের মধ্যবর্তী ‘ওয়াদী কুরা’ ও ওর চতুল্পার্শ্বের এলাকা তাদের 
আবাসভূমি হিসেবে প্ৰসিদ্ধি লাভ করেছিল! হিজরী নবম সনে নবী (সঃ) তাবুকের 
দিকে যাত্রা শুরু করেছিলেন। পথিমধ্যে তাদের আবাসভূমি ও ঘর-বাড়ীর 
ধ্বংসাবশেষ তার সামনে পড়ে যায়। হাজর নামক একটি জায়গা ছিল তাদের 
আবাসভূমি ৷ নবী (সঃ) সাহাবীগণসহ তথায় অবস্থান করলে তারা এসব ঝরণা 
হতে পানি নেন যেগুলো সামুদ সম্পৃদায় ব্যবহার করতো । সাহাবীগণ এ পানি 
দ্বারা আটা মর্দন করলেন এবং তা হাড়িতে রাখলেন। নবী (সঃ) তাদেরকে 
নির্দেশ দিলেন যে, হাড়িগুলো যেন উল্টিয়ে ফেলা হয় এবং আটাগুলো উটকে 
খাইয়ে দেয়া হয়। অতঃপর তারা সেখান হতে প্রস্থান করলেন এবং অন্য এক 
ঝরণার ধারে অবতরণ করলেন যা সামুদের পানি পানের ঝরণা ছিল না । বরং 
ওটা ছিল তাদের উটের পানি পানের ঝরণা। রাসূলুল্লাহ (সঃ) সাহাবীগণকে 
শাস্তিপ্রাপ্ত সম্পৃদায়ের পার্শ্ব দিয়ে গমন করতে নিষেধ করেছিলেন এবং 
বলেছিলেনঃ “আমি ভয় করছি যে, না জানি তোমরাও এ শান্তিতে পতিত হও যে 
শাস্তিতে সামুদ সম্প্রদায় পতিত হয়েছিল সুতরাং তোমরা তাদের মধ্যে প্রবেশ 
করো না।” ইমাম আহমাদ (রঃ) হযরত আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে 
এটাও বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সঃ) ‘হাজরে’ অবস্থানকালে বলেছিলেনঃ 
“তোমরা ক্রন্দনরত অবস্থা ছাড়া কোন অবস্থাতেই এসব শাস্তিপ্রাপ্ত কওমের পার্শ্ব 
দিয়ে গমন করো না । যদি তোমরা ক্রন্দনকারী না হও তবে তাদের মধ্যে প্রবেশ 
করো না, নতুবা তাদের প্রতি যে শাস্তি পৌছেছিল তা তোমাদের উপরও পৌঁছে 
যাবে৷” j 
তাবুকের যুদ্ধে গমনকালে জনগণ আহলে হাজরের দিকে দ্রচতগতিতে 
চলছিলেন। তথায় অবতরণ করাই ছিল তীদের উদ্দেশ্য । রাসূলুল্লাহ (সঃ) এটা 
জানতে পেরে ঘোষণা করেনঃ “নামায হাজির ৷” হযরত আবূ কাবশা (রাঃ) 
বলেন-আমি রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট আসলাম । তীর হাতে একটা বর্শা 
ছিল। তিনি বলছিলেন- “তোমরা এমন কওমের দিকে যেয়ো না, যাদের উপর 
আল্লাহর শাস্তি পতিত হয়েছিল ।” তাদের একজন বললেনঃ “হে আল্লাহর রাসূল 
(সঃ)! আমরা এ লোকদেরকে দেখে বিস্মিত হচ্ছি।” তিনি বললেনঃ “আমি কি 
তোমাদেরকে এর চেয়ে বিস্ময়কর কথা বলবো না? তোমাদেরই একটি লোক 
অর্থাৎ আমি তোমাদেরকে অদৃশ্যভাবে এমন লোকদের খবর শুনাচ্ছি যারা 


১. এ হাদীসের মূলকে সহীহ বুখারী ও সহীহ মুসলিমে তাখরীজ করা হয়েছে 


wwwi.islamfind.wordpress.com 


সূুরাঃ আ'রাফ ৭ ৩৩৪ পারাঃ ৮ 


তোমাদের পূর্বে ছিল। আর অতীত ছাড়া আমি তোমাদের কাছে ভবিষ্যতের 
কথাও শুনাচ্ছি। সুতরাং সোজা হয়ে যাও এবং নিজেদেরকে সংশোধন করে নাও ৷ 
কেননা, তোমাদের উপরও যদি শাস্তি নেমে আসে তবে আল্লাহ এতে কোনই 
পরওয়া করবেন না এবং এমন কওমও আসবে যারা নিজেরাও নিজেদের থেকে 
কোন কিছুই টলাতে পারবে না।” মোটকথা, রাসুলুল্লাহ (সঃ) যখন হাজরের মধ্য 
দিয়ে গমন করলেন তখন তিনি বললেন- “তোমরা মু’জিযা ও নিদর্শনাবলী 
যাজ্ঞ্ঞা করো না। সালেহ (আঃ)-এর কওমও এগুলো চেয়েছিল। মু'জিযা হিসেবে 
তাদেরকে একটি উস্্রী দেয়া হয়েছিল। ওটা এক পথ দিয়ে আসতো এবং আর 
এক পথ দিয়ে যেতো । তারা আল্লাহর হুকুম অমান্য করে এ উগ্নরীটিকে মেরে 
ফেলে । এ উ্্রীটি একদিন ঝরণা থেকে পানি পান করতো এবং পরের দিন তারা 
ওর দুধ পান করতো । যখন তারা ওকে মেরে ফেললো তখন আকাশ থেকে এমন 
ভীষণ বজ্রধ্বনি হলো, যাতে তারা সবাই মরে গেল । তাদের মধ্যকার মাত্র একটি 
লোক রক্ষা পেল । কেননা এ সময় কা’বাঘরের মধ্যে সে অবস্থান করছিল ।” 
জনগণ জিজ্ঞেস করলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! এ লোকটি কে ছিল?” 
তিনি উত্তরে বললেনঃ “সে ছিল আবু রাগাল। কিন্তু যখন সে কা’বা ঘর থেকে 
বের হলো তখন সেও শান্তিতে নিপতিত হয়ে মারা গেল৷” 

ইরশাদ হচ্ছে- আমি সামুদ জাতির নিকট তাদের ভ্রাতা সালেহ (আঃ)-কে 
প্রেরণ করেছিলাম ৷ অন্যান্য সমস্ত পয়গাস্বরের মত তিনিও জনগণকে আহ্বান 
জানিয়ে বললেন-হে আমার কওম! তোমরা এক আল্লাহর ইবাদত কর । তিনি 
ছাড়া অন্য কোন মা’বূদই নেই । সমস্ত পয়গাস্বর তারই ইবাদতের দাওয়াত 
দিয়েছেন। যেমন আল্লাহ পাক বলেনঃ “(হে মুহাম্মাদ সঃ)! তোমার পূর্বে আমি 
যতজন নবী পাঠিয়েছি তাদের সবারই কাছে এই অহী করেছি- আমি ছাড়া অন্য 
কোন মা’বুদ নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত কর।” তিনি আরও বলেনঃ 
“তারা সবাই তাওহীদের শিক্ষা দিতো এবং শয়তানের অনুসরণ থেকে বিরত 
রাখতো ৷” 

আল্লাহ পাক বলেন- ‘আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নিদর্শন এসে 
গেছে এবং সেই নিদর্শন হচ্ছে উদ্্রীটি ৷” লোকেরা স্বয়ং হযরত সালেহ (আঃ)-এর 
কাছে এই প্রার্থনা জানিয়েছিল যে, তিনি যেন তাদেরকে কোন মু’জিযা প্রদর্শন 
করেন এবং তারা তার কাছে এই আবেদন পেশ করে যে, তিনি যেন তাদের 
বাতলানো বিশেষ একটা কংকরময় ভূমি হতে একটি উগ্্রী বের করে আনেন। এঁ 
কংকরময় ভূমি ছিল হাজর নামক স্থানের এক দিকে একটি নির্জন পাথুরে ভূমি । 
ওটার নাম ছিল ‘কাতিবাহ’ ৷ উদ্থরীটি গর্ভবতীও হতে হবে এবং দুগ্ধবতীও হতে 
১. এ হাদীসটি বিশুদ্ধ ছয়টি হাদীসের কোনটির মধ্যেই বর্ণিত হয়নি । 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ৩৩৫ পারাঃ ৮ 


হবে । হযরত সালেহ্‌ (আঃ) তাদের কাছে অঙ্গীকার নিয়েছিলেন যে, যদি আল্লাহ্‌ 
তা'আলা তাদের আবেদন কবূল করে নেন তবে অবশ্যই তাদেরকে ঈমান আনতে 
হবে এবং তার কথার উপর তারা অবশ্যই আমল করবে। এই অঙ্গীকার গ্রহণ ও 
ভয় প্রদর্শনের পর্ব শেষ হলে হযরত সালেহ্‌ (আঃ) প্রার্থনার জন্যে দাড়ালেন । 
প্রার্থনা করা মাত্রই সেই কংকরময় ভূমি নড়ে উঠলো । তা ফেটে গেলে ওর মধ্য 
হতে এমন একটি উগ্নী বেরিয়ে পড়লো যা গর্ভবতী হওয়ার কারণে চলার সময় 
এদিক ওদিক নড়াচড়া করতে লাগলো । এ দৃশ্য দেখে এ কাফিরদের নেতা 
জানদা ইবনে আমর এবং তার অধীনস্থ লোকেরা ঈমান আনলো । এরপর সামুদ 
সম্পৃদায়ের অন্যান্য সন্তরান্ত লোকেরাও ঈমান আনয়নের ইচ্ছা করলে যাওয়াব 
ইবনে আমর, হাবাব পূজারী এবং রাবাব তাদেরকে এ কাজ থেকে বিরত 
রাখলো । শিহাব নামক জানদার এক চাচাতো ভাই, যে সামুদ সম্প্রদায়ের মধ্যে 
সন্তান্ত বংশীয় ছিল, ঈমান আনয়নের সংকল্প গ্রহণ করেছিল । কিন্তু এ লোকদের 
কথায় ঈমান আনয়ন থেকে বিরত থাকে । এ সম্পর্কেই সামুদ সমশ্পৃদায়ের 
মুমিনদের মধ্যকার মাহুশ নামক একটি লোক বলেন, যার ভাবার্থ হচ্ছে নিম্নরূপঃ 
জানদা নবীর দ্বীনের দিকে শিহাবকে আহ্বান করেছিল এবং তার ঈমান 
আনয়নের ইচ্ছাও হয়েছিল । কিন্তু হাজারবাসীর পথভ্রষ্ট লোকেরা হিদায়াতের পর 
তাদেরকে পথভ্রষ্ট করেছিল। মোটকথা, উঠ্থরীটির একটি বাচ্চা হলো এবং 
কিছুকাল ওটা এ কওমের মধ্যেই অবস্থান করলো একটি ঝরণা হতে ওটা 
একদিন পানি পান করতো এবং একদিন পানি পান করা হতে বিরত থাকতো, 
যাতে অন্যান্য লোক এবং তাদের জীবজনস্তুগুলো তা থেকে পানি পান করতে 
পারে। লোকগুলো উষ্ত্রীটির দুধ পান করতো এবং ইচ্ছামত এঁ দুধ দ্বারা তাদের 
পাত্রগুলো পরিপূর্ণ করতো । যেমন অন্য একটি আয়াতে রয়েছেঃ “পানি পান 
করার একটি নির্ধারিত দিন রয়েছে উগ্তরীর জন্যে এবং একদিন তোমাদের জন্যে ৷” 
এঁ উপত্যকায় উদ্থ্রীটি চরবার জন্যে এক পথ দিয়ে যেতো এবং অন্য পথ দিয়ে 
ফিরে আসতো । ওকে অত্যন্ত চাকচিক্যময় দেখাতো এবং ওকে দেখে মানুষের 
মনে সন্ত্রাস সৃষ্টি হয়ে যেতো । ওটা অন্যান্য জন্তুগুলোর পার্শ্ব দিয়ে গমন করলে 
ওরা ভয়ে পালিয়ে যেতো । এভাবে কিছুকাল কেটে গেল এবং এঁ কওমের 
শদ্ধত্যপনা বৃদ্ধি পেল । এমন কি তারা উ্্রীটিকে মেরে ফেলারই ইচ্ছা করলো, 
যেন তারা প্রতিদিনই পানি পান করতে পারে। সুতরাং এঁ কাফিরের দল 
সর্বসম্মতিক্রমে ওকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করলো । 


হযরত কাদাতা (রঃ) বলেন যে, যে ব্যক্তি ওকে হত্যা করেছিল তার কাছে 
সবাই গিয়েছিল, এমন কি স্বীলোকেরাও এবং বালকেরাও। তাদের সবারই 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৩৬ পারাঃ ৮ 


উদ্দেশ্য ছিল তার দ্বারা ওকে হত্যা করিয়ে নেয়া । তারা সমস্ত দলই যে এতে 
অংশ নিয়েছিল তা নিমের আয়াত দ্বারাই প্রমাণিত হয়। আল্লাহ পাক বলেনঃ 


/ y 2/22 B27 2/7 73/0 239/787, 
rs PT Af Mle le sia nS 

অর্থাৎ “তারা তাকে ( তাদের নবীকে) মিথ্যা প্রতিপন্ন করলো, সুতরাং তারা 
ওকে (উষ্ত্রীকে) হত্যা করে ফেললো । তখন তাদের প্রতিপালক তাদেরকে তাদের 
পাপের কারণে ধ্বংস করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিলেন।” (৯১৪ ১৪) 
আল্লাহ তা'আলা আর এক জায়গায় বলেনঃ “সামুদ সম্পৃদায়কে আমি উস্ত্রীর 
মু’জিযা প্রদান করেছিলাম এবং ওটাই তাদের চক্ষু খোলার জন্যে যথেষ্ট ছিল। 
কিন্তু এ অত্যাচারীরা অত্যাচারমূলক কাজ করলো । মোটকথা, এই উদ্ত্রী হত্যার 
সম্পর্ক সমস্ত দলের সাথেই লাগানো হয়েছে যে, তারা সবাই এই. কাজে শরীক 
ছিল। 

ইমাম ইবনে জারীর (রঃ) প্রমুখ তাফসীরকারক আলেমগণ বর্ণনা করেছেনঃ 
উদ্থ্রীটির হত্যার কারণ ছিল এই যে, সেই সময় উনাইযা নানী একটি বৃদ্ধা মহিলা 
ছিল । সে হযরত সালেহ (আঃ)-এর প্রতি ঈমান আনেনি, বরং তার সাথে তার 
কঠিন শত্রুতা ছিল। তার ছিল কয়েকটি সুন্দরী কন্যা । ধন-দৌলতেরও সে 
অধিকারিণী ছিল৷ তার স্বামীর নাম ছিল যাওয়াব ইবনে আমর ৷ সে ছিল সামুদ 
সম্পৃদায়ের একজন নেতৃস্থানীয় লোক । সাদকা বিনতে মাহইয়া নামী আর 
একজন মহিলা ছিল। সেও ছিল ধন-সম্পদ ও বংশগরিমার অধিকারিণী । সে 
একজন মুমিন ব্যক্তির স্ত্রী ছিল এবং স্বামীকে সে পরিত্যাগ করেছিল । উস্ত্রীর 
হত্যাকারীর সাথে তারা উভয়ে অঙ্গীকার করেছিল । সাদকা হাবাব নামক একটি 
লোককে উত্তেজিত করে বলেছিল যে, যদি সে উস্ত্রীটিকে হত্যা করে দেয় তবে সে 
তারই হয়ে যাবে। হাবাব তা অস্বীকার করে। তখন সে তার চাচাতো ভাই 
মিসদা ইবনে মাহ্রাজকে বললে সে তা স্বীকার করে। উনাইযাহ্‌ বিনতে গানাম 
কাদার ইবনে সালিফকে আহ্বান করে। সে ছিল লাল নীল বর্ণের বেঁটে গঠনের 
লোক । জনগণ তাকে যারজ সম্তান বলে ধারণা করতো এবং তাকে তার পিতা 
সালিফের সন্তান মনে করতো না। সে প্রকৃতপক্ষে যার পুত্র ছিল তার নাম ছিল 
সাহ্ইয়াদ । অথচ সেই সময় তার মা সালিফের স্ত্রী ছিল । এই স্ত্রীলোকটি উদ্ত্রীর 
হতন্তাকে বলেছিল- “তুমি উক্রীটিকে হত্যা করে ফেল । এর বিনিময়ে তুমি 
তোমার ইচ্ছামত আমার যে কোন কন্যাকে বিয়ে করতে পার” সুতরাং মিসদা 
ইবনে মাহরাজ ও কাদার ইবনে সালিফ উভয়ে মিলে সামুদ সম্পৃদায়ের গুন্ডাদের 
সাথে ষড়যন্ত্র করলো এবং সাত ব্যক্তি তাদের সাথে যোগ দিলো । এভাবে তাদের 
মোট সংখ্যা হলো নয়জন ৷ তাদের সম্পর্কেই আল্লাহ পাক বলেনঃ “শহরের মধ্যে 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ৩৩৭ পারাঃ ৮ 


নয় ব্যক্তি ছিল, যারা সংশোধন মূলক কার্যের পরিবর্তে বিশৃংখলা মূলক কার্যে 
লিপ্ত হয়ে পড়েছিল।” আর ওরাই ছিল কওমের নেতৃস্থানীয় লোক । এঁ কাফিররা 
অন্যান্য কাফির গোত্রের লোকদেরকেও তাদের সাথে নিয়ে নিলো। তারা সবাই 
মিলে বেরিয়ে পড়লো এবং উগ্ত্রীর জন্যে অপেক্ষা করতে লাগলো । যখন উদ্ত্রীটি 
পানি পান করে ফিরে আসলো তখন কাদার ওর পথে একটা কংকরময় ভূমির 
আড়ালে ওঁৎ পেতে বসে থাকলো । আর মিসদা বসলো অন্য একটি পাহাড়ের 
আড়ালে ৷ উক্বরীটি মিসদার পার্শ্ব দিয়ে গমন করা মাত্রই সে ওর পায়ের গোছায় 
একটা তীর মেরে দিলো। গানামের কন্যা বেরিয়ে পড়লো এবং তার সবচেয়ে 
সুন্দরী কন্যাকে এ দলের লোকদের সামনে হাযির করে দিলো । এভাবে সে তার 
পরমা সুন্দরী কন্যার সৌন্দর্য প্রকাশ করলো । কাদার তখন তার সাথে মিলনের 
নেশায় উত্তেজিত হয়ে উদ্্রীটিকে তলোয়ার মেরে দিলো। সাথে সাথে উক্থ্রীটি 
মাটিতে পড়ে গেল । মাটিতে পড়ে গিয়ে সে স্বীয় বাচ্চাকে এক নযর দেখে নিলো 
এবং ভীষণ জোরে চীৎকার করে উঠলো । এঁ চিৎকার দ্বারা ও যেন স্বীয় বাচ্চাকে 
পালিয়ে যাওয়ার ইঙ্গিত করলো । তারপর ওর হসন্তা ওর বক্ষের উপর বর্শা মেরে 
দিলো এবং এরপর ওর গলা কেটে ফেললো । ওর বাচ্চাটি একটি পাহাড়ের দিকে 
পালিয়ে গেল এবং চূড়ায় উঠে জোরে একটা চীৎকার ছাড়লো । সে যেন বললোঃ 
“হে আমার প্রতিপালক! আমার মা কোথায়?” কথিত আছে যে, বাচ্চাটি এভাবে 
তিনবার চীৎকার করেছিল। তারপর সে এঁ পাথুরে ভূমির মধ্যে হারিয়ে 
গিয়েছিল । এটাও কথিত আছে যে, লোকেরা ওর পশ্চাদ্ধাবন করে ওকেও হত্যা 
করে ফেলেছিল। আল্লাহ তা‘আলাই সবচেয়ে বেশী জানেন। 

হযরত সালেহ (আঃ) যখন এ সংবাদ পান তখন তিনি বধ্যভূমিতে গমন 
করেন। জনগণের সমাগম ছিল। তিনি উক্তরীডটিকে দেখে কান্না শুরু করে দেন এবং 
তাদেরকে সম্বোধন করে বলেনঃ “তোমরা আর তিন দিন তোমাদের বাড়ীতে বাস 
করে নাও” (আল-আয়াত) উত্রী হত্যার ঘটনাটি বুধবার সংঘটিত হয়েছিল। 
রাত্রি হলে এ নয় ব্যক্তি হযরত সালেহ (আঃ)-কেও হত্যা করার সংকল্প করে 
এবং পরামর্শক্রমে বলে- “যদি এ ব্যক্তি সত্যবাদী হয় এবং তিন দিন পর আমরা 

ংস হয়ে যাই তবে আমাদের পূর্বে একেই হত্যা করে দিই না কেন? আর যদি 
মিথ্যাবাদী হয় তবে তাকে আমরা তার উষ্থরীর কাছেই কেন পাঠিয়ে দেবো না?” 
আল্লাহ তা'আলা বলেনঃ “এ লোকগুলো কসমের দ্বারা নিজেদের প্রতিজ্ঞার গুরুত্ব 
বাড়িয়ে দিয়ে বলে- সালেহ (আঃ) ও তার স্ত্রীকে আমরা হত্যা করে ফেলবো 
এবং তার বন্ধুদেরকে বলবো, তাদের হত্যার খবর আমরা কি করে জানবো? 
আমরা তো তাদের হত্যার ঘটনার সময় হাজিরই ছিলাম না । সুতরাং তাদের 
হত্যাকারী কে তা আমরা কি করে বলতে পারি এবং আমরা অবশ্যই সত্যবাদী । 


01২২ 
wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৩৮ পারাঃ ৮ 


তারা চালবাজী করতে চাইল । কিন্তু আমি যে চালবাজীর উপর ছিলাম ওর খবর 
তাদের মোটেই ছিল না। লক্ষ্য কর, ষড়যন্ত্রকারীদের পরিণাম কিরূপ হয়ে 
থাকে” যখন তারা প্রস্তুতি গ্রহণ করলো এবং একমত হয়ে রাত্রিকালে আল্লাহর 
নবীকে হত্যা করার জন্যে বেরিয়ে আসলো তখন আল্লাহ পাকের নির্দেশক্রমে 
পাথর বর্ষণ শুরু হয়ে গেল । বৃহস্পতিবার ছিল অবকাশের প্রথম দিন। এঁ দিন 
আল্লাহর কুদরতে তাদের চেহারা হলদে বর্ণ ধারণ করলো, যেমন নবী (আঃ) 
তাদেরকে বলে দিয়েছিলেন। দ্বিতীয় দিন শুক্রবার তাদের মুখমন্ডল লাল বর্ণের 
হয়ে গেল । তৃতীয় দিন শনিবার ছিল পার্থিব ফায়েদা লাভের শেষদিন। এঁ দিন 
সকলের চেহারা কালো হয়ে গেল । সেদিন ছিল রবিবার । এ লোকগুলো সুগন্ধি 
মেখে শাস্তির অপেক্ষা করছিল যে, তাদের উপর সেটা কি আকারে আসবে! সূর্য 
উদিত হলো এবং আকাশ থেকে এক ভীষণ শব্দ বেরিয়ে আসলো। পায়ের নীচ 
থেকে এক কঠিন ভূমিকম্প শুরু হয়ে গেল । সাথে সাথে সবারই প্রাণবায়ু বেরিয়ে 
পড়লো । সকলের লাশ নিজ নিজ ঘরে পড়ে থাকলো । ছোট, বড়, নারী, পুরুষ 
কেউই বাচলো না । শুধুমাত্র কালবা বিনতে সালাক নামী একটি মহিলা বেঁচে 
গেল । সে বড়ই কাফিরা মেয়ে ছিল এবং নবী সালেহ (আঃ)-এর ভীষণতম শত্রু 
ছিল। সে শাস্তি অবলোকন করে দ্রুতবেগে পলায়নের শক্তি লাভ করলো। একটি 
গোত্রের নিকট পৌছে যা কিছু সে দেখেছিল তাদেরকে সংবাদ দিয়ে দিলো ! সমস্ত 
কওম কিভাবে ধ্বংস হয়ে গেল তারও সে আলোচনা করলো । তারপর সে পান 
করার জন্যে পানি চাইলো। পানি পান করা মাত্রই সে মৃত্যুর কোলে ঢলে 
পড়লো। 

সামুদ সম্পৃদায়ের মধ্য থেকে হযরত সালেহ্‌ (আঃ) এবং তার উনম্মতগণ ছাড়া 
আর কেনই রক্ষা পায়নি । এ কওমের মধ্যে আবূ রাগাল নামক একটি লোক 
ছিল। শাস্তির সময় সে মক্কায় অবস্থান করছিল বলে এ সময় সে নিরাপত্তা লাভ 
করেছিল । কিন্তু কোন এক প্রয়োজনে যখন সে মক্কার বাইরে বের হলো তখন 
আকাশ থেকে একটা পাথর তার উপর পতিত হলো এবং তাতেই সে মারা 
গেল । কথিত আছে যে, এই আবু রাগাল তায়েফে বসবাসকারী সাকীফ গোত্রের 
পূর্বপুরু্ষ ছিল । রাসুলুল্লাহ (সাঃ) আবূ রাগালের কবরের পার্শ্ব দিয়ে গমনের সময় 
বলেনঃ “এই কবরটি কার তা কি তোমরা জান? এটা হচ্ছে সামুদ সম্প্রদায়ের 
আবু রাগাল নামক এক ব্যক্তির কবর যে হারামে অবস্থান করছিল । হারাম তাকে 
শাস্তি থেকে রক্ষা করেছিল। হারাম থেকে বের হওয়া মাত্রই সে শাস্তির কবলে 
পতিত হয় এবং এখানে সমাধিস্থ হয়। তার সাথে তার সোনার ছড়িটিও এখানে 
প্রোথিত রয়েছে।” জনগণ তখন তরবারী দ্বারা তার কবরটি খনন করে এঁ ছড়িটি 
বের করে নেয়। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৩৯ পারাঃ ৮ 


৭৯। অতঃপর সে (সালেহ আঃ) 2d) dd 332, ১০০; 
এই কথা বলে তাদের জনপদ crt JG 5 es x2 -YA 


ES PD MSS 


সমন্প্দায়: আমি আমার DIE lA 


কাছে পৌছিয়ে দিয়েছি, আর ০22722 ০ 4" 
আমি তোমাদেরকে উপদেশ ESE 
দিয়েছিলাম, কিন্তু তোমরা তো BE Le sets 
হিতৈষী বন্ধুদেরকে পছন্দ কর oul Ln 


সালেহ (আঃ)-এর কওম যে তার বিরোধিতা করার কারণে ধ্বংস হয়ে গেল, 
তাই তিনি সেই মৃত দেহকে সম্বোধন করে ধমকাচ্ছেন। তারা যেন শুনতে 
রয়েছে। কেননা, সহীহ বুখারী ও সহীহ মুসলিম দ্বারা এটা প্রমাণিত যে, বদর 
যুদ্ধে নবী (সঃ) যখন কাফিরদের উপর জয়যুক্ত হলেন তখন তিনি তিন দিন 
পর্যন্ত সেখানে অবস্থান করলেন। অতঃপর শেষ দিন রাত্রে বিদায়ের প্রাক্কালে 
কালীবে বদরের (বদরের গর্তের) পার্শ্বে দাড়িয়ে যান । কুরায়েশ কাফিরদেরকে 
সেখানে দাফন করা হয়েছিল । তিনি দাফনকৃত ব্যক্তিদেরকে নাম ধরে ধরে ডাক 
দিয়ে বলেনঃ “হে আবূ জেহেল ইবনে হিশাম! হে উৎবা! হে শায়বা! হে অমুক! 

হে অমুক! তোমরা প্রতিপালকের ওয়াদা পূরণকৃত অবস্থায় পেয়েছ কি? আমি 
আমার প্রতিপালকের ওয়াদা সদা পূরণকৃত অবস্থায় পেয়েছি।” এ কথা শুনে 
হযরত উমার (রাঃ) তাকে জিজ্ঞেস করলেন, “হে আল্লাহর রাসূল (সঃ)! আপনি 
কি মৃতদের সাথে কথা বলছেন?” তিনি উত্তরে বললেনঃ “আল্লাহর শপথ! 
তোমরা তাদের চেয়ে বেশী শুনতে পাও না। অবশ্যই তারা শুনে তবে উত্তর দিতে 
পারে না।” সীরাতের গ্রন্থে রয়েছে যে, নবী (সঃ) তাদেরকে সম্বোধন করে 
বলেছিলেনঃ “নবী গোৱ্রীয় লোকদের মধ্যে তোমরা খুবই মন্দ লোক ছিলে। 
বাইরের লোক আমার সত্যতা স্বীকার করে নিয়েছে, অথচ তোমরা আমার 
গোত্রের লোক হয়েও আমাকে অবিশ্বাস করেছিলে মদীনাবাসী আমাকে আশ্রয় 
দিয়েছে, অথচ তোমরা আমাকে আমার দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলে । তোমরা 
আমাকে হত্যা করার সংকল্প করেছিলে, অথচ অন্যেরা আমাকে সাহায্য করেছে। 
নবীর জন্যে তোমরা অত্যন্ত মন্দ গোত্র হিসেবে পরিগণিত হয়েছো ।” 
অনুরূপভাবে হযরত সালেহ (আঃ) তার কওমকে সম্বোধন করে বলেনঃ “আমি 
তোমাদের কাছে আল্লাহর বাণী পৌছিয়ে দিয়েছিলাম । কিন্তু তোমরা সত্য কথাকে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৪০ পারাঃ ৮ 


পছন্দই করতে না।” এ জন্যেই ইরশাদ হচ্ছে- আমি তোমাদেরকে উপদেশ 
দিয়েছিলাম ৷ কিন্তু সেই উপদেশ তোমাদের কাছে মোটেই পছন্দনীয় হয়নি । 
কোন এক মুফাস্সির বর্ণনা করেছেন যে, যে নবীর উন্মত ধ্বংস হয়ে যেতো সেই 
নবী মক্কার হারামে এসে আশ্রয় গহণ করতেন । আল্লাহই সবচেয়ে বেশী জ্ঞানের 
অধিকারী । 

হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বার্ণিত আছে যে, হজ্ব মৌসুমে নবী (সঃ) 
যখন ‘আসফান' উপত্যকার পার্শ্ব দিয়ে গমন করেন তখন তিনি হযরত আবূ বকর 
(রাঃ)-কে সম্বোধন করে বলেনঃ “হে আবূ বকর (রাঃ)! এটা কোন্‌ জায়গা?” 
হযরত আবূ বকর (রাঃ) উত্তরে বলেনঃ “এটা হচ্ছে আসফান উপত্যকা ৷” তখন 
রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “হযরত সালেহ (আঃ) ও হযরত হুদ (আঃ) উদ্ত্রীতে 
আরোহণ করে কোন এক সময় এখান দিয়ে গমন করেন। উন্ত্রীর লাগাম ছিল 
খেজুর গাছের রজ্জু। তাদের পরনে ছিল কম্বলের লুঙ্গী এবং চাদর ছিল পালক বা 
চামড়ার তৈরী । তারা ‘লাব্বায়েক’ ধ্বনি উচ্চারণ করতে করতে 'বায়তে 
আতীক’-এর হজ্বের জন্যে যাচ্ছিলেন ।” * 


৮০। আর আমি লূত (আঃ)-কে 
নবুওয়াত দান করে 
পাঠিয়েছিলাম, যখন সে তার 
কওমকে বলেছিল- তোমরা 
এমন অশ্রীল ও কুকর্ম করছো; 
যা তোমাদের পূর্বে বিশ্বে আর 
কেউই করেনি । 

৮১। তোমরা স্ত্রীলোকদের বাদ 
দিয়ে পুরুষদের দ্বারা নিজেদের 
যৌন ইচ্ছা নিবারণ করে 
in sod 

সীমালংঘনকারী 
ean 


2 #323 


tay SLB) 5 -A- 


204 ee নৰ 2 CET 


Bd 2 2832320727 
(oe dl G32 02 
723 229? +292 


OU po 


‘এ সময়টিও স্মরণযোগ্য যখন আমি (আল্লাহ) লূত (আঃ)-কে নবীরূপে 
প্রেরণ করেছিলাম । সে তার কওমকে আল্লাহর পথে আহ্বান করেছিল’ লূত 


১. এটা ইমাম আহমাদ (রঃ) তাখরীজ করেছেন। ইবনে কাসীর (রঃ) বলেন যে, এ পর্যায়ে এই 


হাদীসটি গারীব। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৪১ পারাঃ ৮ 


(আঃ) ছিলেন লুত ইবনে হারূন ইবনে আযর ৷ তিনি হযরত ইবরাহীম খলীলুল্লাহ 
(আঃ)-এর ভ্রাতুষ্পুত্র ছিলেন। হযরত ইবরাহীম (আঃ)-এর সাথে তিনিও ঈমান 
আনয়ন করেছিলেন এবং তাঁর সাথে সিরিয়ার দিকে হিজরত করেছিলেন। আল্লাহ্‌ 
তা'আলা তাকে আহ্‌লে সুদূমের নিকট পাঠিয়েছিলেন। তিনি সুদূমবাসীকে 
আল্লাহর দিকে ডাকতেন এবং সৎকাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ 
করতেন তারা এমন নির্লজ্জতাপূর্ণ কাজের আবিষ্কার করেছিল যা হযরত আদম 
(আঃ) থেকে নিয়ে আজ পর্যন্ত তাদের ছাড়া অন্য কোন জাতি সেই কাজে লিপ্ত 
হয়নি । তারা নারীদেরকে ছেড়ে পুরুষদের কাছে কু-কাজের জন্যে আসতো । এ 
কাজের কল্পনা আজ পর্যন্ত কারো মনেও জাগ্রত হয় নি এবং আজ পর্যন্ত বানী 
আদম এ কাজে কখনও জড়িত হয়নি। জামে’ দামেশ্কের প্রতিষ্ঠাতা উমাইয়া 
খলীফা ওয়ালীদ ইবনে আব্দুল মালিক বলেছিলেনঃ “যদি আল্লাহ তাআলা 
কুরআন কারীমে লূত সম্পুদায়ের ঘটনা বর্ণনা না করতেন তবে আমার এ 
বিশ্বাসই হতো না যে, কোন পুরুষ লোক অন্য কোন পুরুষ লোকের সাথে এরূপ 
কাজ করতে পারে!” সুতরাং হযরত লূত (আঃ) স্বীয় সম্প্রদায়কে সম্বোধন করে 
বললেনঃ “তোমরা এমন অশ্লীল ও কুকর্মে লিপ্ত হয়ে পড়েছো যে কাজ তোমাদের 
পূর্বে বিশ্বে আর কেউই করে নি। তোমরা নারীদেরকে ছেড়ে পুরুষ লোকদের 
কাছে আসছো এবং তাদের দ্বারা নিজেদের যৌন ক্রিয়া নিবারণ করে নিচ্ছো? 
বাস্তবিকই এটা তোমাদের সীমালংঘন ও বড় রকমের অজ্ঞতাই বটে! যে 
জিনিসের যেটা স্থান নয় তোমরা ওকে ওরই স্থান বানিয়ে নিচ্ছো।” এরপর অন্য 
আয়াতে আল্লাহ পাক (হযরত লূতের আঃ কথা নকল করে) বলেনঃ “এরা 
আমার কন্যা যার সাথে চাও সম্পর্ক স্থাপন কর” তারা বললোঃ “(হে লূত 
আঃ)! তুমি তো জান যে, তোমার এই পার্থিব কন্যাদের কোনই প্রয়োজন 
আমাদের নেই । যাদের প্রয়োজন আমাদের রয়েছে তা তোমার জানা আছে।” 
মুফস্সিরগণ বর্ণনা করেছেন যে, পুরুষ নিজের প্রয়োজন পুরুষ দ্বারা পূর্ণ করে 
নিতো এবং নারীরাও তাদের প্রয়োজন নারীদের দ্বারাই পূর্ণ করে নিতো । আর 
ওটা ছাড়া তাদের কোন উপায়ও ছিল না। 
৮২। কিন্তু তার জাতির লোকদের > 
এটা ছাড়া আর কোন (4/৫ /_ 
জওয়াবই ছিল না যে, লা 4! 
এদেরকে তোমাদের জনপদ ₹?$ 242427 ১170 
থেকে বের করে দাও, এরা PR 04 2 DG 
নিজেদেরকে 22946759 “2225 
Se Gh 0 52k nll os! 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৪২ পারাঃ ৮ 


হযরত লূত (আঃ)-এর কথার জবাবে তারা পরস্পর বলাবলি করে- তোমরা 

লূত (আঃ)-কে ও তার সঙ্গীদেরকে তোমাদের দেশ থেকে বের করে দাও কিন্তু 

মহান আল্লাহ হযরত লূত (আঃ)-কে সেখান থেকে নিরাপদে বের করে আনেন 
429470 6 ‘2225 

এবং কাফিরদেরকে অপমানের মৃত্যু দান করেন। ১১৮৫৮৯ ১! =, আল্লাহ 

পাকের এই উক্তি সম্পর্কে হযরত কাতাদা (রঃ) বলেন যে, হযরত লূত 

(আঃ)-এর কওম তাদেরকে দোষ ছাড়াই দোষী করে। তারা হযরত লূত 

(আঃ)-এর এ ভাল কাজকেই দোষ বলে যে, তিনি বড়ই পবিত্র লোক হিসেবে 

চলা ফেরা করছেন। অথবা ভাবার্থ এই যে, পুরুষদের গুহ্যদ্বার ও নারীদের 

গুহ্যদ্বার হতে বেঁচে থাকার দোষ অবশ্যই হযরত লূত (আঃ) এবং তার সঙ্গীদের 
মধ্যে রয়েছে। এটা হযরত মুজাহিদ (রঃ) এবং হযরত ইবনে আব্বাস (রাঃ)-এর 
উক্তি । 

৮৩। পরিশেষে, আমি লূত ০০ এ ০ ০৯১৯০ 2/7 
(আঃ)-কে এবং তার [2a cb -AY 
পরিবারের লোকদেরকে তার স্ত্রী aS Ve on Be 
ছাড়া শাস্তি হতে রক্ষা onl ns 
করেছিলাম, তার নত ছিল ৯2০5, 2A iar 
ধ্বংসপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত Leste UG bsl AE 

৮৪ । অতঃপর আমি তাদের উপর 


2 oe Sr AID 222 
মুষলধারে বারিপাত LSS BS 
করেছিলাম, সুতরাং অপরাধী I 
লোকদের পরিণাম কি হয়েছিল a 
তালক্ষ্য কর। l 


আল্লাহ তা'আলা বলেন- আমি লূত (আঃ)-কে এবং তার পরিবারবর্গকে 
বাচিয়ে নিয়েছিলাম । তার পরিবারের লোক ছাড়া আর কেউই ঈমান আনেনি। 
যেমন আল্লাহ তা'আলা বলেনঃ “যারা মুমিন ছিল তাদেরকে (শাস্তির স্থান হতে) 
বের করে এনেছিলাম ৷” একটি বাড়ী ছাড়া তো আর কোন মুসলমান বাড়ীই ছিল 
না। কিন্তু তার স্ত্রীকে বাচানো হয়নি। কেননা, সে ঈমান আনেনি, বরং তার 
কওমের ধর্মের উপরই রয়ে গিয়েছিল । সে লূত (আঃ) -এর বিকরুদদ্ধবাদীদের 
সাথে যোগাযোগ করতো । হযরত লূত (আঃ)-এর কাছে ফেরেশতাগণ যুবকদের 
রূপ ধরে যে আগমন করতেন এবং তার কওমের লোকেরাও যে তা অবহিত হয়ে 
যেতো, এ সবকিছুই এ মহিলার গুপ্তচরগিরির কারণেই সম্ভব হতো । আল্লাহ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৪৩ ৷ পারাঃ৮ 


তা'আলা হযরত লূত (আঃ)-কে নির্দেশ দিয়েছিলেন যে, তিনি যেন রাত্রে স্বীয় 
জানতে না পারে। তাকে নিয়ে যেতে হবে না। আবার কেউ কেউ বলেন যে, তীর 
সেই স্ত্রীও তাদের সাথে গিয়েছিল । গ্রাম থেকে বের হওয়া মাত্রই যখন তার 
কওমের উপর শাস্তি অবতীর্ণ হলো তখন এঁ মহিলাটি সহানুভূতির দৃষ্টিতে তাদের 
দিকে ঘূরে ঘুরে দেখছিল। শেষ পর্যন্ত সেও শাস্তিতে জড়িয়ে পড়েছিল। কিন্তু 
সঠিক কথা এই যে, সে গ্রাম থেকে বের হয়নি এবং হযরত লূত (আঃ) তাকে 
গ্রাম হতে বের হওয়ার সংবাদই দেননি । বরং সে কওমের সাথেই রয়ে 
গিয়েছিল। এ জন্যেই আল্লাহ পাক বলেনঃ ০) 6 £4 বু, অৰ্থাৎ 
(0 আবার £4 ৬ ও বলা হয়েছে এবং তাফসীর বিল লাযিম হচ্ছে 


Ap II 2024/7 23/07 (PI, 


CE tele Cel -এই আয়াতটি .. Js 2 Es Fle Ul, 
(১১৪ ৮২) এই উক্তিরই তাফসীর করছে। এই জন্যেই আল্লাহ তা'আলা বলেন, 
পাপকার্য সম্পাদন ও মিথ্যা প্রতিপন্ন করণের ফলে অপরাধীদের উপর কিরূপে 
শাস্তি অবতীর্ণ হয়েছিল তা লক্ষ্য কর। ইমাম আবু হানিফা (রঃ) বলেন যে, 
সমমৈথুনকারীকে উপর থেকে নীচে নিক্ষেপ করতে হবে এবং তার উপর পাথর 
বর্ষণ করতে হবে। কেননা, লূত (আঃ)-এর কওমের সাথেও শাস্তির এ পদ্থাই 
অবলম্বন করা হয়েছিল। কোন কোন আলেমের মতে তাকে প্রস্তরাঘাতে হত্যা 
করে দিতে হবে, সে বিবাহিত হোক বা অবিবাহিতই হোক । ইমাম শাফিঈ 
(রঃ)-এর একটি বর্ণনা এই রূপই রয়েছে। হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে 
বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “তোমরা যাকেই কওযমে লূত 
(আঃ)-এর আমলের ন্যায় আমল করতে দেখতে পাবে, তাকেই তোমরা হত্যা 
করে ফেলবে, যে এঁ রূপ আমল করবে তাকেও এবং যার সাথে করবে 
তাকেও ।”” কেউ কেউ বলেন যে, সমমৈথুনকারী ব্যভিচারীর মতই । সুতরাং 
বিবাহিত হলে তাকে প্রস্তর নিক্ষেপে হত্যা করা হবে এবং অবিবাহিত হলে একশ’ 
কোড়া মারতে হবে । স্ত্রী লোকদের সাথে এ কাজ করলেও সেটা সমমৈথুনরূপে 
পরিগণিত হবে। ইজমায়ে উন্মত দ্বারা এটাকেও অবৈধ করা হয়েছে। এর 
বিপরীত একটি মাত্র অতি বিরল উক্তি রয়েছে। এরও নিষিদ্ধতায় রাসূলুল্লাহ 
(সঃ) হতে কয়েকটি হাদীস বর্ণিত আছে। সূরায়ে বাকারায় এর বিস্তারিত বিবরণ 
দেয়া হয়েছে। 

১. এ হাদীসটি ইমাম আবু দাউদ (রঃ), ইমাম তিরমীযী (রঃ) এবং ইমাম ইবনে মাজাহ (রঃ) 
বৰ্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


পারাঃ ৮ 


2,৮ 2 খে Loos 


i fe ll 3 =A 


23/7 7 


Sd 
Glad 9323c0 7 2927) 2 


2 Ss br St A ms 


Ed 


A242 224 


a i 


EE 


237 7323s 


ila i T 3 hi El 


0 Cu 


29 Jb, 732 27 
ESTES BAAS 


42 $2922 2 2289, 


Oose rs SL 


সুরইয়ানী ভাষায় হযরত শু‘আইব (আ)-এর প্রকৃত নাম ছিল ইয়াসরূন। 
মাদিয়ান শব্দটি গোত্রের উপরেও প্রয়োগ করা হতো এবং শহরের অর্থেও ব্যবহৃত 
হতো । এটা ‘মাআন' নামক জায়গার নিকটে অবস্থিত, যা হিজাযের পথে 
রয়েছে।” যেমন আল্লাহ তা'আলা বলেনঃ “যখন সে (হযরত মূসা আঃ 
মাদিয়ানের ঝর্ণার কাছে পৌছালো তখন সেখানে এমন কতক লোককে পেলো 
যারা এঁ ঝর্ণা হতে পানি নিচ্ছিল।” তারা হচ্ছে আসহাবুল আয়কাত, যার বর্ণনা 
ইনশাআল্লাহ অতিসত্রই দেয়া হবে। ইরশাদ হচ্ছে- ‘সে (শু'আইব আঃ) 
বললো- হে আমার কওম! তোমরা আল্লাহরই ইবাদত কর, তিনি ছাড়া 
তোমাদের আর কোন মা’বূদ নেই ৷’ সমস্ত রাসূলেরই তাবলীগ ও দাওয়াত এটাই 
ছিল । ‘তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ হতে সুস্পষ্ট দলীল এসে গেছে’ 


১. বৰ্তমানে “মাআন'’ হচ্ছে জর্দানের পূর্বে অবস্থিত একটি প্রসিদ্ধ শহর ৷ 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ৩৪৫ পারাঃ ৮ 


হযরত শু‘আইব (আঃ) লোকদেরকে তাদের ব্যবহারিক জীবনের লেনদেন 
সম্পর্কে উপদেশ দিয়ে বলেনঃ তোমরা নিজেদের ওজন ও পরিমাপ ঠিক রাখবে, 
লোকদের ক্ষতি করবে না৷ অন্যদের মালে তোমরা খিয়ানত করবে না। পরিমাপ 
ও ওজনে চুরি করে কম করতঃ কাউকেও প্রতারিত করবে না । যেমন মহান 
আল্লাহ বলেন, “পরিমাপ ও ওজনে কমকারীদের জন্যে বড়ই ধ্বংস ও অকল্যাণ 
রয়েছে।” এটা হচ্ছে কঠিন ধমক ও হুমকি এবং ভীতি প্রদর্শন । 

এরপর আল্লাহ তা'আলা হযরত শু'আইব (আঃ) সম্পর্কে সংবাদ দিচ্ছেন যে, 
তিনি স্বীয় কওমকে উপদেশ দিতেন । তাকে ‘খতীবুল আম্বিয়া’ বা নবীদের 
ভাষণদাতা বলা হতো । কেননা, তিনি অত্যন্ত বাকপটুতার সাথে ভাষণ দিতে 
পারতেন এবং জনগণকে অতি চমৎকার ভাষায় উপদেশ দিতেন। 

৮৬ । আর (জীবনের) প্রতিটি পথে 

এমনিভাবে ডাকাত হয়ে যেয়ো SSA 
নাযে,ঈ ।র লোকদেরকে LLG HLS I-A 
ভয়-ভীতি প্রদর্শন ও আল্লাহর ১, 2, -2&2//74223 22 


পথ হতে বিরত রাখতে থাকবে 
এবং সহজ সরল পথকে অঁকা 
বাকা করণে ব্যস্ত থাকবে, এ 
অবস্থাটির কথা স্মরণ কর, 
যখন তোমরা সংখ্যায় স্বল্প 
ছিলে, অতঃপর তিনি (আল্লাহ) 
তোমাদের সংখ্যা বেশী করে 
দিলেন, আর এই জগতে 
বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি 
কি হয়েছে তা জ্ঞানচক্ষু খুলে 
লক্ষ্য কর । 

৮৭। আমার নিকট যা (আল্লাহর 
পক্ষ হতে) প্রেরিত হয়েছে তা 
যদি তোমাদের কোন দল 
বিশ্বাস করে এবং কোন দল 
অবিশ্বাস করে তবে (সেই 


bE 00 US 3 53455 


ADB Idr 


Le 38 olor 


PARLE 


239 4233223 2? 222 


bo Jf) LE 


227 22323) Lp grr 


UTILS BGS SS 


AI 33837 Pr 


2593 9 / 
HET 7_AV 


£2 23755 


2 22 245 > Ws 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৪৬ পারাঃ ৮ 


সতে) বে বারণ কর যত lal 

না আল্লাহ আমাদের মধ্যে»; ০ | 5০- এ 

চূড়ান্ত ফায়সালা করে দেন, BRE 

তিনিই হলেন উত্তম 0 i! A> 

ফায়সালাকারী । 

হযরত শু'আইব (আঃ) জনগণকে ইন্দ্রিয়'তভাবে এবং মৌলিকভাবে ডাকাতি 
করতে নিষেধ করেছেন। অর্থাৎ তিনি তাদেরকে বলেছেন-তোমরা পথের উপর 
বসে জনগণকে ভীতিপ্রদর্শন করতঃ কিছু কেড়ে ও লুটপাট করে নিয়ো না এবং 
ফেলার হুমকি দিয়ো না । এটা লুগ্ঠনকারীরা শুল্ক আদায়ের নাম দিয়ে লুপ্ঠন 
করতো আর যারা হিদায়াত লাভের উদ্দেশ্যে হযরত শু'আইব (আঃ)-এর কাছে 
আসতো তাদেরকে বাধা প্রদান করতো এবং আসতে দিতো না৷ এই দ্বিতীয়টি 
হচ্ছে হযরত ইবনে আব্বাস (রাঃ)-এর উক্তি । প্রথম উক্তিটিই হচ্ছে বেশী স্পষ্ট 
এবং রচনার সাথে সামঞ্জস্যপূর্ণ । কেননা, সিরাতের অর্থ পথ । আর হযরত ইবনে 
আব্বাস (রাঃ) যা বুঝেছেন তা তো মহান আল্লাহ অন্য আয়াতে স্বয়ং বলেছেনঃ 
“যারা ঈমান এনেছে, তোমরা তাদের পথে বসে যাচ্ছ এবং সৎলোকদেরকে 
আমার পথে আসতে বাধা প্রদান করতঃ ভুল পথে ফিরিয়ে দিচ্ছ ।” (হযরত 
শু'আইব আঃ স্বীয় কওমের লোকদেরকে সম্বোধন করে বলেনঃ) হে আমার 
কওমের লোকেরা! তোমরা সংখ্যায় কম ছিলে, এবং দুর্বল ছিলে অতঃপর আল্লাহ 
তোমাদের সংখ্যা বৃদ্ধি করতঃ তোমাদের শক্তিশালী করেছেন, এ জন্যে 
তোমাদের তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত । কেননা, এটা তোমাদের 
প্রতি মহান আল্লাহর বড়ই অনুগ্রহ বটে ৷ পূর্বযুগে পাপীদেরকে পাপের কারণে 
শাস্তি দ্বারা ধ্বংস করে দেয়া হয়েছিল । তারা বেপরোয়াভাবে আল্লাহর বিরুদ্ধাচরণ 
করতো । এ কারণে তাদের পরিণাম এইরূপ হয়েছিল । এর থেকে তোমাদেরকে 
শিক্ষা গ্রহণ করা উচিত যে, তোমরা এইরূপ কাজ করলে তোমাদের পরিণতিও 
এরূপই হবে । আমার প্রচারের মাধ্যমে যদি তোমাদের একটি দল ঈমান আনয়ন 
করে এবং অন্য দল ঈমান না আনে, তবে তোমরা অপেক্ষা কর এবং ধৈর্যের 
সাথে কাজ কর যে পর্যন্ত না আল্লাহ আমাদের ও তোমাদের মধ্যে ফায়সালা করে 
দেন। তিনিই হচ্ছেন সর্বোত্তম ফায়সালাকারী। মুত্তাকীদেরই পরিণাম হবে ভাল 
এবং কাফিরদের জন্য ধ্বংস অনিবার্য । 


অষ্টম পারা সমাপ্ত 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 


৮৮। আর তার সম্পৃদায়ের দাপম্ভিক 
ও অহংকারী প্রধানরা 
বলেছিল-হে শো‘আইব 
(আঃ)! আমরা অবশ্যই 
তোমাকে ও তোমার সঙ্গী সাথী 
মুমিনদেরকে আমাদের জনপদ 
হতে বহিষ্কার করবো অথবা 
তোমরা আমাদের ধর্মাদর্শে 
ফিরে আসবে, তখন সে 
বললো-আমরা যদি তাতে 
রাযী না হই (তবুও কি জোর 
করে ফিরিয়ে নিবে)? 

৮৯। তোমাদের ধর্মাদর্শ হতে 
আল্লাহ আমাদেরকে মুক্তি 
দেয়ার পর আমরা যদি তাতে 
আবার ফিরে যাই তবে 
নিশ্চিতভাবে আন্লাহর প্রতি 
মিথ্যা আরোপকারী হবো, 
আমাদের প্রতিপালক আল্লাহ 
না চাইলে ওতে আবার ফিরে 
যাওয়া আমাদের পক্ষে 


আমাদের ও আমাদের 
সম্পৃদায়ের মধ্যে সঠিকভাবে 
ফায়সালা করে দিন, আপনিই 
তো সৰ্বোত্তম ফায়সালাকারী । 


৩৪৭ 


পারাঃ ৯ 


RE 2? 2 


ICE JOG -Aa 


2 #327024 0/72297 2/4 2 
=. 


ি 
dd 92/3 29/1 ন‘ 


te satis 


PES 


At 2223322442 


UG EOE sl 


i PAE AA RA 
5S IE CGH 35 A 


A 


A IA AIA MII? Ir 


SETAE SHOE 


Bro A2dAwd? 


obs IE Sl 2b 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ৩৪৮ পারাঃ ৯ 


কাফিররা তাদের নবী হযরত শোআ'ইব (আঃ)-এর সাথে এবং তার সময়ের 

মুসলমানদের সাথে যে দুর্ব্যবহার করেছিল এবং যেভাবে তাদেরকে হুমকি দিয়ে 
বলেছিল যে, হয় তারা তাদের জনপদ ছেড়ে চলে যাবেন, না হয় তাদের ধর্মে 
দীক্ষিত হবেন, আল্লাহ পাক এখানে এসব সংবাদই দিচ্ছেন। বাহ্যতঃ এই 
সম্বোধন রাসূলের প্রতি হলেও প্রকৃতপক্ষে এটা তার উম্মতের প্রতিই বটে । হ্যরত 
শো‘আইব (আঃ)-এর কওমের অহংকারী ও দাম্ভিক লোকেরা তাকে সম্বোধন করে 
বলেছিলঃ “হে শোআ’ইব (আঃ)! আমরা তোমাকে ও তোমার সঙ্গীদেরকে 
জনপদ থেকে বের করে দেবো অথবা তোমাদেরকে আমাদের ধর্মে ফিরে আসতে 
হবে৷” তখন হযরত শোআ’ইব (আঃ) উত্তরে বললেনঃ “যদিও আমরা তাতে 
সম্মত না হই তবুও কি? যদি আমরা তোমাদের ধর্মে ফিরে যাই এবং তোমাদের 
মতাদর্শকে গ্রহণ করি তবে নিশ্চিতরূপে আমরা আল্লাহর প্রতি মিথ্যা 
আরোপকারী হব যে, মূর্তিগুলোকে আমরা আল্লাহর শরীক বানিয়ে নিচ্ছি!” এই 
রূপে কাফিরদের অনুসরণ করার প্রতি ঘৃণা জন্মানো হচ্ছে। হযরত শোআ'ইব 
(আঃ) বললেনঃ “এ কাজ আমাদের দ্বারা সম্পাদিত হতে পারে না যে, আমরা 
পুনরায় মুশরিক হয়ে যাবো । তবে, আল্লাহ যদি আমাদেরকে ফিরিয়ে দেন তাহলে 
সেটা অন্য কথা । কেননা, ভবিষ্যতের সমস্ত জ্ঞান তিনি পরিবেষ্টন করে রয়েছেন। 
আমরা যা অবলম্বন করি এবং যা অবলম্বন করি না সবকিছুতেই আমরা আল্লাহর 
উপর ভরসা করি। হে আল্লাহ! আপনি আমাদের মধ্যে ও আমাদের কওমের 
মধ্যে সত্যকে প্রকাশ করে দিন এবং আমাদেরকে তাদের উপর জয়যুক্ত করুন। 
আপনি হচ্ছেন উত্তম ফায়সালাকারী।” £$০)৷ 7%. এমন ন্যায়-বিচারককে বলা 
হয় যিনি অণু পরিমাণও অন্যায় ও যুলুম করেন না। 

৯০। আর তাদের সম্প্রদায়ের A 
কাফির লোকদের প্রধানগণ iS SHNINIG ra 
(সর্বসাধারণকে) বলেছিল- 
তোমরা যদি শোআ'’ইব (আঃ) ae tate fa 
-কে অনুসরণ করে চল, তবে *" | 
তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত 
হ্‌বে। 

৯১ । অতঃপর ভূ-কম্পন তাদেরকে AOE Se EE ৰ 
গ্রাস করে ফেললো, ফলে তারা ৬ ৯)! ৮৯ 
নিজেদের গৃহেই উপুড় হয়ে Sue 5 I 
পড়ে রইলো । Mars oe 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৪৯ পারাঃ ৯ 


৯২। অবস্থা দেখে মনে 
হলো-যারা শোআ’ইব (আঃ) VG oe 0 a 
-কে মিথ্যা প্রতিপন্ন করেছিল, 
29352 SE 2 27624 2% 
a Ms 0 
o)_ পরকারী 732 } 2 338 23° Hs 
Te ধ্বংস ০০৬০ ৮৩ ৮০১ 
হয়ে গিয়েছিল । 
তাদের কুফরী, একণডঁয়েমী ও পথভ্রষ্টতা কত কঠিন হয়ে পড়েছিল এবং 
সত্যের বিরোধিতাকরণ তাদের অন্তরে কিরূপ প্রাকৃতিক রূপ ধারণ করেছিল, 
আল্লাহ তা‘আলা এখানে সেই সংবাদই দিচ্ছেন। এ জন্যেই তারা পরস্পর শপথ 
করে করে বলেছিল-দেখ, যদি তোমরা শোআ’ইব (আঃ)-এর কথা মেনে নাও 
তাহলে বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে । তাদের এই দৃঢ় সংকল্পের পর আল্লাহ 
তা'আলা বলেন যে, এই সংকল্পের কারণে তাদের প্রতি এমন এক ভূমিকম্প 
প্রেরিত হয়েছিল যার ফলে তারা নিজ নিজ গৃহে উপুড় হয়ে পড়ে রয়েছিল । আর 
এই শাস্তি ছিল তাদের সেই কর্মের প্রতিফল যে, তারা বিনা কারণে শোআ’ইব 
(আঃ)-কে এবং তার সঙ্গী-সাথীদেরকে ভীতি প্রদর্শন করেছিল ও দেশ থেকে 
তাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। যেমন সূরায়ে হুদে বর্ণিত হয়েছে- “যখন 
আমার শাস্তি তাদের উপর এসে পড়লো তখন আমি শোআ’ইব (আঃ)-কে এবং 
তার সঙ্গী-সাথীদেরকে স্বীয় অনুখহে বাচিয়ে নিলাম, আর এ যালিমদেরকে এমন 
বজ্ধধ্বনি পেয়ে বসলো যে, তারা নিজেদের গৃহে নতজানু অবস্থায় বিনাশ হয়ে 
গেল ।” এই দু'টি আয়াতের মধ্যে পারস্পরিক সম্বন্ধ এই যে, যখন এঁ কাফিররা 
SAL 45,51 (১১৪ ৮৭) বলে বিদ্বূপ করলো তখন এক ভীষণ বজ্মধ্বনি 
তাদেরকে চিরতরে নীরব করে দিল। সূরায়ে শু'আরার মধ্যে আল্লাহ তা'আলা 
বর্ণনা করেছেন-“তারা যখন নবীকে মিথ্যা প্রতিপন্ন করলো, তখন মেঘাচ্ছন্ন 
এর একমাত্র কারণ ছিল এই যে, তারা শাস্তি চেয়ে বলেছিল-“তুমি যদি 
সত্যবাদী হও তবে আমাদের উপর আকাশের একটা খণ্ড ফেলে দাও” তাই 
আল্লাহ তা‘আলা সংবাদ দিলেন যে, তাদের উপর আসমানী আযাব পৌছে গেল। 
তাদের উপর তিনটি শাস্তি একত্রিত হলো। (১) আসমানী শাস্তি, তা এইভাবে 


Wwww.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ৩৫০ পারাঃ ৯ 


যে, তাদের উপর মেঘ হতে অগ্নুক্ষুলিঙ্গ ও অগ্নুশিখা বর্ষিত হলো। (২) এক 
ভীষণ বজ্রধ্বনি হলো । (৩) এক ভীষণ ভূমিকম্প সৃষ্টি হলো, যার ফলে তাদের 
প্ৰাণবায়ু নির্গত হয়ে গেল এবং তাদের আত্মাবিহীন দেহ তাদের গৃহ-মধ্যে পড়ে 
রইলো মনে হলো যেন তারা সেখানে কখনো বসবাসই করেনি। অথচ তারা 
তাদের নবীকে দেশ ছাড়া করেছিল । এখন আল্লাহ এ কথাগুলোরই পুনরাবৃত্তি 
করছেন যে, যারা শোআ’ইব (আঃ)-কে মিথ্যা প্রতিপন্ন করেছিল শেষ পর্যন্ত 
তারাই ধ্বংস হয়ে গিয়েছিল । 


৯৩ । সে (শো‘আইব আঃ) তাদের HVA 
নিকট হতে এ কথা বলে +৯ J৬ UE -থ্া 
বেরিয়ে আসলো-হে আমার ০, 
জাতি! আমি আমার প্রভুর PTR 
পয়গাম তোমাদের নিকট SA Sd 
পৌছিয়েছি, সুতরাং আমি ৩৪) ৩০ 
কাফির সম্পৃদায়ের জন্যে কি Ede 2 9 
করে আক্ষেপ করতে পারি! O02 15 
কাফিররা যখন কোনক্রমেই মানল না তখন হযরত শোআ'ইব (আঃ) 

সেখান হতে চলে গেলেন যাওয়ার সময় তিনি তাদেরকে বললেনঃ “হে আমার 
কওমের লোকেরা! আমি তোমাদের কাছে আল্লাহ তা'আলার পয়গাম পৌছিয়ে 
দিয়েছি। আমি আমার দায়িত্ব পূর্ণরূপে পালন করেছি। আমি সদা তোমাদের 
মঙ্গল কামনা করেছি। এতদসত্ববেও তোমরা আমার দ্বারা উপকার লাভ করলে 
না। সুতরাং তোমাদের মন্দ পরিণতি দেখে দুঃখ করতঃ আমি নিজেকে ধ্বংসের 
মুখে ঠেলে দেবো কেন? তোমাদের জন্যে অপেক্ষা করে আর লাভ কি!” 


৯৪। আমি কোন জনপদে ০০ 
নবী-রাসূল পাঠালে, ওর ol 
অধিবাসীদেরকে দুঃখ-দারিদ্র ১৮১০2 ০//2- ডে - 

ও রোগ-ব্যধিতে আক্রান্ত করে £৬০৬ ৫৮ ৬৭৮ 3 
থাকি, উদ্দেশ্য হলো -_তারা c2256- 260 “He 
যেন নম্র ও বিনয়ী হয়। Our pel sll; 


(a 2 রর 2 পন 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ৩৫১ পারাঃ ৯ 
৯৫। অতঃপর আমি তাদের 
দুরবস্থাকে সুখ-স্বাচ্ছন্দ্য দ্বারা ALATA 


পরিবর্তন করে দিয়েছি, Pes = = 39 


অবশেষে তারা খুব প্রাচূর্যের 
অধিকারী হয়, আর তারা '» 
(অকৃতজ্ঞ স্বরে) শত 27) 2 4 
বলে- আমাদের পূর্ব-পুরুষরাও - : 


এইভাবে সুখ-দুঃখ ভোগ 
করেছে (এটাই প্রাকৃতিক 
নিয়ম), অতঃপর অকস্মাৎ 
আমি তাদেরকে পাকড়াও 


23577240223) 2 ৪ "সা 


~~ sx 4; sl 


A232 


0 L122. 


করলাম কিন্তু তারা কিছুই 

বুঝতে পারলো না। 

এখানে আল্লাহ তা‘আলা সংবাদ দিচ্ছেন যে, পূৰ্ববৰ্তী যেসব উদ্দতের কাছে 
নবীদেরকে প্রেরণ করা হয়েছিল তাদেরকে বিপদ-আপদ দিয়ে এবং সুখ-শাস্তির 
মাধ্যমে পরীক্ষা করা হয়েছিল।£ [0 শব্দের অর্থ হচ্ছে শারীরিক কষ্ট এবং 
দৈহিক রোগ অসুস্থতা । আর ? ?%/%/ হচ্ছে কষ্ট যা দারিদ্রের কারণে হয়ে থাকে। 
মহান আল্লাহর উদ্দেশ্য এই যে, তারা হয়তো তার দিকে প্রত্যাবর্তন করবে, 
তাকে ভয় করবে এবং সেই বিপদ ও কষ্ট দূর হওয়ার জন্যে তার কাছে আবেদন 
ও প্রার্থনা করবে । মূল বক্তব্য হচ্ছে এই যে, আল্লাহ তাদেরকে কষ্ট ও 
বিপদ-আপদের মধ্যে নিপতিত করেছিলেন, যেন তারা তার সামনে বিনয় প্রকাশ 
করে। কিন্তু তারা তা করেনি। আল্লাহ পাক বলেনঃ এর পরেও আমি তাদের 
আর্থিক অবস্থা স্বচ্ছল করে দিলাম। এর দ্বারাও তাদেরকে পরীক্ষা করাই ছিল 
আমার উদ্দেশ্য । এজন্যেই তিনি বলেনঃ “অতঃপর আমি তাদের দুরবস্থাকে 
সুখ-স্বাচ্ছন্দ্য দ্বারা পরিবর্তন করে দিলাম । রোগের স্থলে সুস্থতা দান করলাম ৷ 
দারিদ্রের স্থলে ধন-সম্পদ প্রদান করলাম ৷ এর দ্বারা আমার উদ্দেশ্য ছিল এই যে, 
হয়তো তারা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে কিন্তু তারা তা করলো না৷” 5% a 
|, অৰ্থাৎতারা বঢ়ালে ও সভা ডিতে পরর্ণের ভরিকারী তয়ে গালা 
ইরশাদ হচ্ছে-আমি তাদেরকে আনন্দ ও নিরানন্দ উভয় দ্বারাই পরীক্ষা করেছি, 
যেন তারা আমার দিকে ঝুঁকে পড়ে । কিন্তু না তারা আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন 
করলো এবং না ধৈর্য ও নম্রতা অবলম্বন করলো। বরং বলতে শুরু করলো- 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ৩৫২ পারাঃ ৯ 


আমরা কষ্ট ও বিপদে-আপদে পতিত হয়ে গেলাম । এর পরে আমি তাদেরকে 
শান্তি ও আনন্দ দান করলাম । এখন তারা বলে উঠলো- “এই সুখ-শাত্তি ও 
বিপদ-আপদ তো আমাদের পূর্বপুরুষদের যুগ থেকে চলে আসছে এবং 
সদা-সর্বদা এরূপ চক্ৰই হতে থাকবে । যুগ কখনও এরূপ হয় এবং কখনও এরূপ 
হয়। অনুরূপভাবে আমরাও কখনো শাস্তি লাভ করবো এবং কখনো 
বিপদ-আপদে পতিত হবো । এটা কোন নতুন কথা নয়।” তাদের উচিত ছিল 
এই ইংগিতেই আল্লাহর শাস্তি সম্পর্কে চিন্তা করা এবং তাঁর পরীক্ষার দিকে 
বিপরীত । তারা সুখ-শান্তির সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানায় এবং 
বিপদ-আপদে ধৈর্যধারণ করে। যেমন সহীহ বুখারী ও সহীহ মুসলিমে রয়েছে যে, 
রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “মুমিনের জন্যে বিস্মিত হতে হয় যে, আল্লাহ তার 
জন্যে যা কিছুরই ফায়সালা করেন তা তার জন্যে কল্যাণকরই হয়ে থাকে। যদি 
তার প্রতি বিপদ আপতিত হয় এবং সে ধৈর্যধারণ করে তবে সেটা তার জন্যে 
মঙ্গলজনক হয়। আর যদি তার উপর সুখ-শান্তি নেমে আসে এবং তখন সে 
কৃতজ্ঞতা জ্ঞাপন করে তবে সেটাও তার জন্যে কল্যাণকর” সুতরাং মুমিন তো 
এঁ ব্যক্তি যে সুখ ও দুঃখ উভয় অবস্থাতেই মনে করে যে, তাকে আল্লাহর পক্ষ 
থেকে পরীক্ষা করা হচ্ছে। এ জন্যেই হাদীসে এসেছে-“বিপদ-আপদ মুমিনকে 
সদা পাপ থেকে পবিত্র করতে থাকে।” আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে গাধার 
ন্যায় । তার উপর কি চাপানো হয়েছে তা সে জানে না এবং এটাও জানে না যে, 
কি উদ্দেশ্যে তাকে কাজে লাগানো হয়েছে, আর কেনই বা তাকে বাধা হয়েছে 
এবং কেনই বা খুলে দেয়া হয়েছে।” এজন্যেই এর পরে আল্লাহ পাক বলেনঃ 
আকস্মিকভাবে আমি তাকে শাস্তিতে নিপতিত করেছি, যে শাস্তি সম্পর্কে তার 
কোন ধারণাও ছিল না৷ যেমন হাদীসে রয়েছে-“আকম্মিক মৃত্যু মুমিনের জন্যে 
EEL MULE SER 
৯৬ । জনপদের অধিবাসীগণ যদি a) 

ঈমান আনতো এবং তাকওয়া SHS Toa 

অবলম্বন করতো, তবে আমি cet ALC “ 

তাদের জন্যে আকাশ ও চস ডি এ ১51 


ন এনর্ডঠন2 ন ০৮ 


dA 7/7 Ar 


১. ইমাম তিরমীধীর (রঃ) বর্ণনায় রয়েছে- “৬; SU “> অর্থাৎ “শেষ 
পর্যন্ত সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করে যে, তার কোনই পাপ থাকে না৷” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 


পৃথিবীর বরকতের দ্বার খুলে 
দিতাম, কিন্তু তারা 
নবী-রাসূলদেরকে মিথ্যা 
প্রতিপন্ন করেছে, ফলে তাদের 
কৃতকর্মের জন্যে আমি 
তাদেরকে পাকড়াও করলাম । 

৯৭ । রাত্রিকালে যখন তারা ঘুমস্ত 
থাকে তখন আমার শাস্তি এসে 
তাদেরকে গ্রাস করে ফেলবে 
এটা হতে কি জনপদের 
অধিবাসীগণ নিৰ্ভয় হয়ে 
পড়েছে? 

৯৮। অথবা জনপদের লোকেরা 
কি এই ভয় রাখে না যে, 
আমার শাস্তি তাদের উপর 
তখন আপতিত হবে যখন 
তারা পূর্বাহ্ে আমোদ-প্রমোদে 
রত থাকবে? 

৯৯। তারা কি আল্লাহর পাকড়াও 
থেকে নিরাপদ হয়ে গেছে? 
সর্বনাশথুস্ত সম্পৃদায় ছাড়া 
আল্লাহর পাকড়াও থেকে 
কেউই নিঃশঙ্ক হতে পারে না। 


৩৫৩ 


পারাঃ ৯ 


> \ A 27/2 


ie 


7 232 2399-7 


VES SEP ET lS 


A228 2 


OL 
Ea 


2 ন FINE LOA 
Ee NTC 0 Oe EE 


ES NA LAI I3 7 2G 
sO Cl 
br 29 
oul 
24 ন FB, পণ 
sl -AA 
122 2 2 373/723 7029 
“2 নল 4-5১ 
A 28702 
Om 
Gust 
ALLE le ৭৭ 


223 )2 2321/2 


Oat 28h g 


আল্লাহ তা'আলা এখানে জনপদবাসীদের ঈমানের স্বল্পতার বর্ণনা দিচ্ছেন 
যাদের কাছে রাসূলদেরকে প্রেরণ করা হয়েছিল । যেমন আল্লাহ তা'আলার উক্তিঃ 
“জনপদবাসী কেন ঈমান আনলো না যে, তাদের ঈমান দ্বারা তারা উপকৃত 
হতো? ইউনুসের কওম এর ব্যতিক্রম ছিল।” অর্থাৎ ইউনুস (আঃ)-এর কওম 
ছাড়া অন্য কোন জনপদের সমস্ত লোক ঈমান আনেনি। হযরত ইউনুস 
(আঃ)-এর কওমের সমস্ত লোকই ঈমান এনেছিল এবং ওটা ছিল তাদের শাস্তি 
প্রত্যক্ষ করার পর ৷ যেমন আল্লাহ তা'আলা বলেনঃ “তারা ঈমান আনলো, তখন 


T২৩৬৩ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৫৪ পারাঃ ৯ 
আমি তাদেরকে সাময়িকভাবে পার্থিব সুখ শান্তি দান করলাম ৷” যেমন তিনি 


বলেনঃ “আমি তাকে এক লক্ষ বা তারও বেশী লোকের কাছে নবীরূপে প্রেরণ 
করেছিলাম ৷” 


ইরশাদ হচ্ছে-যদি এই জনপদবাসী ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন 
করতো তবে আমি তাদের উপর আকাশ ও যমীনের বরকত নাযিল করতাম । 
অর্থাৎ আকাশ হতে বৃষ্টি বর্ষণ করতাম এবং যমীন হতে ফসল উৎপাদন 
করতাম ৷ কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। এর শাস্তি স্বরূপ আমি তাদেরকে 
আযাবের স্বাদ গ্রহণ করিয়েছি। অর্থাৎ তারা রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন 
করেছিল, তখন আমি তাদের দুঙ্কার্যের কারণে তাদেরকে শাস্তির যাতাকলে পিষ্ট 
করেছি। এর পর আল্লাহ্‌ পাক স্বীয় আদেশের বিরোধিতা এবং পাপকার্যে 
সাহসিকতা প্রদর্শন করা হতে ভীতি প্রদর্শন করছেন। তিনি বলেনঃ “এই 
জনপদবাসী কাফিররা কি আমার শাস্তি হতে নিরাপত্তা লাভ করেছে? তারা শুয়েই 
থাকবে এমতাবস্থায় রাত্রিকালেই আমি তাদের উপর আমার শাস্তি আপতিত 
করবো । অথবা তারা কি এ থেকে নির্ভয় হয়ে গেছে যে, দিবাভাগের কোন এক 
সময় শাস্তি তাদেরকে পরিবেষ্টন করবে এবং সেই সময় তারা নিজেদের কাজ 
কারবারে লিপ্ত থাকবে ও সম্পূর্ণ উদাসীন থাকবে? তারা কি এতটুকুও ভয় করে 
না যে, আমার প্রতিশোধ তাদেরকে যে কোন সময় পাকড়াও করবে এবং সেই 
সময় তারা খেল তামাশায় মগ্ন থাকবে? মনে রাখবে যে, হতভাগ্য সম্পৃদায় ছাড়া 
কেউই আল্লাহর শাস্তি থেকে নিশ্চিন্ত থাকতে পারে না৷” এ জন্যেই হাসান বসরী 

(রঃ) বলেছেনঃ “মুমিন বান্দা আল্লাহর আনুগত্য করে এবং ভাল কাজ করতে 

থাকে, এর পরেও সে সদা আল্লাহর ভয়ে ভীত থাকে । পক্ষান্তরে পাপী ব্যক্তি 

পাপকার্যে লিপ্ত থাকে আবার এর পরেও সে নিজেকে মাহফুয ও নিরাপদ মনে 
করে।” 

১০০ । কোন এলাকার অধিবাসী le 
ধ্বংস হওয়ার পর সেই ১723 ৫ /!-).. 
এলাকার যারা উত্তরাধিকারী A 
হয়, তাদের কাছে কি এটা LL 
প্রতীয়মান হয়নি যে, আমি MEEK Shlie ia dhs 
ইচ্ছা করলে তাদের পাপের 
কারণে তাদেরকে শাস্তি দিতে 


Bs 3293 3)2 resi Lf 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ৩৫৫ পারাঃ ৯ 


পারি? আর তাদের ,» /* 322 BE 
অস্তঃকরণের উপর মোহর করে “pb E- 
দিতে পারি এবং যাতে তারা a 
কিছুই শুনতে পাবে না? SE 
হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, এর অর্থ হচ্ছে-তাদের কাছে কি এটা 
প্রতীয়মান হয় না যে, আমি (আল্লাহ) ইচ্ছা করলে তাদের পাপের কারণে 
তাদেরকে শাস্তি দিতে পারি? ইবনে জারীর (রঃ) এর তাফসীরে বলেনঃ কোন 
এলাকার অধিবাসীকে ধ্বংস করে দেয়ার পর ভূ-পৃষ্ঠে যাদেরকে তাদের 
স্থলাভিষিক্ত করা হয়েছে, যারা তাদেরই স্বভাব গ্রহণ করেছে, তাদেরই মত আমল 
করেছে এবং তাদেরই মত আল্লাহর অবাধ্য হয়েছে, তাদের কাছে কি এটা 
প্রতীয়মান হয় না যে, আমি ইচ্ছা করলে তাদেরকেও তাদের পাপের কারণে শাস্তি 
প্রদান করতে পারি? তাদের এই অবাধ্যতার শাস্তি স্বরূপ আমি তাদের অন্তরে 
মোহর লাগিয়ে দেবো । সুতরাং তারা কোন ভাল কথা শুনতেও পাবে না এবং 
বুঝতেও সক্ষম হবে না । অনুরূপভাবে অন্য জায়গায় আল্লাহ তা'আলা বলেনঃ “এ 
ঘটনা থেকে কি তারা শিক্ষা গ্রহণ করে না যে, তাদের পূর্বে আমি এমন বহু 
কওমকে ধ্বংস করে দিয়েছি যারা তাদের খরবাড়ীতে বসবাস ও চলাফেরা করত? 
এটা কি বিবেকবানদের জন্যে নিদর্শন নয়?” আর এক জায়গায় আল্লাহ পাক 
বলেনঃ “ইতিপূর্বে কি তোমরা দৃঢ় শপথ করে বলেছিলে না যে, তোমরা ধ্বংস 
হবেই না? অথচ তারা ধ্বংস হয়েই গেছে। আজ তোমরা এসব অত্যাচারীর 
জায়গা গ্রহণ করছো!” তিনি আরো বলেনঃ “এদের পূর্বে কতই না কওযম ধ্বংস 
হয়ে গেছে, আজ তাদের কোন নাম-নিশানাও নেই, না তাদের কোন শব্দ আজ 
শোনা যাচ্ছে!” অন্য এক জায়গায় আল্লাহ তা'আলা বলেনঃ “এরা কি দেখছে না 
যে, এদের পূর্বে বহু কওম এখানে রাজত্ব করেছে, যে রাজত্ব করার সৌভাগ্য 
তোমাদের হয়নি, অতঃপর আকাশ থেকে বৃষ্টির শাস্তি নেমে আসলো এবং ভূমির 
নিম্নদেশ থেকে প্লাবন এসে গেল এবং এর মাধ্যমে তাদের সকলকেই ধ্বংস করে 
দেয়া হলো । এর পর অন্য কওমকে আমি তাদের জায়গায় বসালাম ।” আদ 
সম্পৃদায়ের ধ্বংসের কথা উল্লেখ করে আল্লাহ তা'আলা বলেনঃ “এখন শুধুমাত্র 
তাদের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। পাপী ও অপরাধীদের পরিণাম এরূপই 
হয়ে থাকে। আজ আমি তোমাদেরকে যেখানে বসিয়েছি, একদিন তাদেরকে 
সেখানে বসিয়েছিলাম । তাদেরকে আমি শ্রবণকারী কান, দর্শনকারী চক্ষু এবং 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৫৬ পারাঃ ৯ 


অনুধাবনকারী অন্তর দিয়েছিলাম ৷ কিন্তু তাদের কান, তাদের চক্ষু এবং তাদের 
অন্তঃকরণ তাদের কোনই উপকার করেনি। কেননা, তারা আল্লাহর 
আয়াতসমূহকে অস্বীকার করে বসে এবং যে উপহাস তারা করে তার শাস্তি তারা 
পেয়ে যায় । তোমাদের সরযমীনের চতুল্পার্শ্বের কতইনা বসতি ধ্বংস হয়ে গেছে 
এবং কতইনা নিদর্শনের হেরফের হয়েছে! তোমরা চিন্তা করে দেখো, হয়তো 
কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে।” আল্লাহ পাক আরো বলেনঃ “এদের পূর্ববর্তী 
লোকেরা রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, সুতরাং তাদেরকে কেমন 
পরিণতি দেখতে হয়েছিল! তোমরা তো তাদের দশ ভাগের এক ভাগ শক্তিরও 
অধিকারী নও ৷” অন্য জায়গায় তিনি বলেনঃ “কতইনা লোকালয়কে আমি ধ্বং 
করে দিয়েছি, ওগুলোর অধিবাসীরা ছিল অত্যাচারী, তাদের ঘরের ছাদগুলো পড়ে 
গিয়েছিলো, কৃূপগুলো অকেজো হয়ে পড়েছিল, বড় বড় অট্টালিকাগুলো বিরান 
হয়ে গিয়েছিল ।” আরো বলেনঃ “তারা ভূ-পৃষ্ঠে ঘুরেফিরে দেখে না কেন? তাহলে 
তারা অনুধাবনকারী অন্তর এবং শ্রবণকারী কান লাভ করতো, কেননা, তাদের 
চক্ষুগুলো অন্ধ নয়। বরং তাদের সেই অন্তর অন্ধ যা বক্ষের মধ্যে রয়েছে৷” আর 
এক জায়গায় আল্লাহ তা'আলা বলেনঃ “রাসূলদের সাথে উপহাস করা হয়েছিল, 
তখন তাদের সেই উপহাসের শাস্তি তাদের প্রতি নাযিল হয়েছিল।” মোটকথা, 
এই ধরনের বহু আয়াত রয়েছে যেগুলো আল্লাহর শত্রুদের প্রতি প্রতিশোধ খহণ 
এবং তাঁর বন্ধুদের প্রতি অনুঘহ করার উপর আলোকপাত করে। 


৯০১ । এর জনপদণগুলোর কিছু A277 82/১292 ন 
বৃত্তান্ত আমি তোমার নিকট এ এ 5 ১-১.) 
বর্ণনা করছি, তাদের কাছে 2/4৮ 2-7 

a ন UT OTE 
প্রমাণসহ এসেছিল, কিন্তু পূর্বে 5 Ete 
তারা যা প্রত্যাখ্যান করেছিল »>,,_ > 29- 

তার প্রতি তারা ঈমান আনবার (EE, EE ESS 

ছিল না, এমনিভাবেই আল্লাহ 2), 49! হ 

’ al is 

অবিশ্বাসীদের অনস্তঃকরণের Ae = 


উপর মোহর মেরে দিয়েছেন। onl 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৫৭ পারাঃ ৯ 


9 aw? Id csr 

Le UR ADAG Cee) Ce OE Y 

রক্ষাকারীরূপে be তবে IEE ES NU 

HET EE 

নূহ্‌ (আঃ), হুদ (আঃ), সালিহ্‌ (আঃ), লূত (আঃ) ও শোআ’ইব (আঃ)-এর 
কওমের ধ্বংস সাধন, মুমিনদেরকে রক্ষাকরণ, রাসূলদের মাধ্যমে মু'জিযা ও 
দলীল প্রমাণাদি পেশ করতঃ হুজ্জত পূর্ণকরণ ইত্যাদি বিষয়ের বর্ণনা দেয়ার পর 
এখানে আল্লাহ তা‘আলা বলেনঃ “হে মুহাম্মাদ (সঃ)! এ বস্তিগুলোর অবস্থার কথা 
আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি। তাদের কাছে নবী রাসূলগণ সুস্পষ্ট নিদর্শনাবলী 
নিয়ে আগমন করেছিল । আমি তো রাসূল প্রেরণের মাধ্যমে হুজ্জত পূর্ণ করা ছাড়া 
কখনও কাউকে শাস্তি প্রদান করি না । এটা হচ্ছে এ বস্তিগুলোর ঘটনা যেগুলোর 
মধ্যে কতকগুলো এখনও বিদ্যমান রয়েছে এবং কতকগুলো ধ্বংস হয়ে গেছে। 
আমি এটা করে তাদের উপর অত্যাচার করিনি, বরং তারা নিজেরাই নিজেদের 
উধান ত হর হয দকেবহ। 


2232/9 9327 


Li EL রে 5 অৰ্থাৎ পূর্বে তারা যা প্রত্যাখ্যান 
করেছিল তার প্রতি তারা ঈমান আনবার ছিল না। Css -এর ৩ অক্ষরটি 
হচ্ছে কারণ প্রকাশক । অর্থাৎ অহীকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে তারা ঈমান 
আনয়ন করার হকদারই থাকলো না । যেমন অন্যত্র তিনি বলেনঃ “তোমরা তো 
জানই যে, মু'জিযা পেশ করলেও এরা ঈমান আনবে না।” এ জন্যেই এখানে 
তিনি বলেনঃ ‘এভাবেই আল্লাহ অবিশ্বাসীদের অন্তঃকরণের উপর মোহর লাগিয়ে 
দেন!’ 

আমি তাদের অধিকাংশকে অর্থাৎ পূর্ববর্তী উম্মতের অধিকাংশকে অঙ্গীকার ও 
প্রতিশ্রুতি রক্ষাকারীরূপে পাইনি, বরং অধিকাংশকে পাপাচারীরূপে পেয়েছি । 
তারা ছিল আনুগত্য স্বীকার ও হুকুম মেনে চলার বহির্ভূত । এটা ছিল এ অঙ্গীকার 
যা রোযে আযলে আল্লাহ তা'আলা তাদের নিকট থেকে গ্রহণ করেছিলেন। ওরই 
উপর তাদের সৃষ্টি করা হয়েছে এবং এ কথাটিই তাদের প্রকৃতি ও স্বভাবের 
মধ্যেও রাখা হয়েছে। সেই অঙ্গীকার ছিল এই-“আল্লাহই হচ্ছেন তাদের 
প্রতিপালক ও মালিক । তিনি ছাড়া অন্য কোন উপাস্য নেই ৷’ এটা তারা স্বীকার 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৫৮ পারাঃ ৯ 


করেও নিয়েছিল এবং সাক্ষ্য প্রদানও করেছিল । কিন্তু পরে তারা এর বিকর্ুদ্ধাচরণ 
করতঃ এ অঙ্গীকারকে পৃষ্ঠ-পিছনে নিক্ষেপ করে এবং আল্লাহর সাথে 
অন্যদেরকেও শরীক করতে শুরু করে, যার না আছে কোন দলীল, না আছে 
কোন হুজ্জত। এটা জ্ঞান ও শরীয়ত উভয়েরই পরিপন্থী । নিষ্কলুষ প্রকৃতি তো এই 
প্রতিমা পূজাকে সমর্থন করে না । শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত নবী ও রাসূল 
এই প্রতিমা পূজা থেকে মানুষকে বিরত রেখেছেন। যেমন সহীহ হাদীসে রয়েছে 
যে, আল্লাহ তা'আলা বলেনঃ “আমি আমার বান্দাদেরকে মূর্তিপূজা থেকে পৃথক 
করে সৃষ্টি করেছিলাম । অতঃপর শয়তান এসে তাদেরকে সত্য দ্বীন থেকে সরিয়ে 
দেয় এবং আমি যা কিছু হালাল করেছিলাম তা তারা হারাম করে নেয়।” সহীহ 
বুখারী ও মুসলিমে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “প্রত্যেক সন্তান স্বীয় 
ইসলামী প্রকৃতির উপর সৃষ্ট হয়। কিন্তু তার (ইয়াহুদী বা খ্রীষ্টান) পিতামাতাই 
তাকে ইয়াহুদী বা খীষ্টান অথবা মাজুসী বানিয়ে দেয়!” আল্লাহ তা'আলা স্বীয় 
ৃশ্বানিত খসে বলেনঃ “আমি তোমাদের পূর্বে যতজন নবী পাঠিয়েছি তারা সবাই 
ETE -এর তলকীন করতে থেকেছে।” ইরশাদ হচ্ছে- হে মুহাম্মাদ (সঃ!) 
তোমার পূর্বে আমি যে রাসূলদেরকে পাঠিয়েছিলাম তাদেরকে আমি জিজ্ঞেস 
করবো- আল্লাহ ছাড়া অন্য কাউকেও কি উপাসনার যোগ্য বলা হয়েছিল? আর 
এক জায়গায় মহান আল্লাহ বলেনঃ “প্রত্যেক কওমের কাছে রাসূল পাঠিয়ে আমি 
বলেছিলাম- তোমরা শুধুমাত্র আল্লাহরই ইবাদত করবে এবং তাগুত ও শয়তান 
থেকে দূরে থাকবে!” 
2294 7 2990, S92 19/7 7 

এই ধরনের বহু আয়াত রয়েছে। }5 ৪ 4% ১ 3 5 4 -এই 
আয়াত সম্পর্কে হ্যৱত উবাই ইবনে কা’ব (রাঃ) বলেন যে, অঙ্গীকার গ্রহণের 
দিন বান্দাগণ আল্লাহর একত্বাদকে যে স্বীকার করে নিয়েছিল তা আল্লাহ্র 
গোচরে রয়েছে। এজন্যে আল্লাহর ইলমের ভিত্তিতেই তারা ঈমান আনছে না 
এবং এটাই হতে রয়েছে যে, দলীল প্রমাণাদি সামনে থাকা সত্বেও তারা ঈমান 
আনছে না, যদিও তারা অঙ্গীকার গ্রহণের দিন ঈমান কবূল করেছিল। কিন্তু 
আল্লাহ তা'আলা জানতেন যে, ওটা তাদের আন্তরিকতার সাথে ছিল না । যেমন 
আল্লাহ পাক বলেনঃ “যদি তাদেরকে দ্বিতীয়বার দুনিয়ায় পাঠিয়ে দেয়া হয় তবে 
পুনরায় তারা মূর্তিপূজা, শিরক ও পাপকার্য করতে থাকবে যা থেকে তাদেরকে 
নিষেধ করা হয়েছিল ।” 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ৩৫৯ পারাঃ ৯ 


১০৩। অতঃপর আমি মূসা hie EGGS 
(আঃ)-কে তাদের পর আমার os Ax os lin 3 —\ 
a র্গ - 42 2 || £1 ) 2% 
ও তার পরিষদবর্গের নিকট IC 
CES জো 
পাঠালাম কিন্তু তারা যুলুম 


বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম A OF 


কি হয়েছিল তা তুমি লক্ষ্য SPAT IOE HS AS 
কর। 

আল্লাহ তা‘আলা বলেনঃ পূর্ববর্তী রাসূল নূহ (আঃ), হুদ (আঃ), সালিহ 
(আঃ), লূত (আঃ) এবং শো'‘আইব (আঃ)-এর পরে আমি মূসা (আঃ)-কে 
আমার সুস্পষ্ট নিদর্শনাবলীসহ ফিরাউনের নিকট পাঠিয়েছিলাম। ফিরাউন ছিল 
মিসরের বাদশাহ । সে এবং তার লোকজন অস্বীকার ও প্রত্যাখ্যান করে। যেমন 
আল্লাহ পাক বলেনঃ “তারা ওদ্ধত্য ও অবাধ্যতার কারণে অস্বীকার করে, অথচ 
তাদের অন্তঃকরণ বিশ্বাস করে।” অর্থাৎ হে মুহাম্মাদ (সঃ)! তুমি লক্ষ্য কর যে, 
যারা আল্লাহর পথ থেকে মানুষকে সরিয়ে দিয়েছে এবং রাসূলদেরকে মিথ্যা 
প্রতিপন্ব করেছে, আমি তাদেরকে কেমন শাস্তিই না দিয়েছি! মূসা (আঃ)-এর 
চোখের সামনে আমি তাদেরকে ডুবিয়ে দিয়েছি। দেখ, সেই বিপর্যয় 
সৃষ্টিকারীদের পরিণতি কি হয়েছিল! ফিরাউন ও তার লোকজনকে শাস্তি প্রদান 
এবং আল্লাহর বন্ধু মূসা (আঃ) ও তার সঙ্গীয় মুমিনদেরকে সান্তনা দানের বর্ণনা 
কি সুন্দরভাবে দেয়া হয়েছে! 

১০৪ । মূসা (আঃ) বললো- হে PEE EES 
ফিরাউন! আমি EEE t 
বিশ্বপ্রতিপালকের একজন Ne 
রাসূল। Si I 0 
১০৫। আমার পদমর্যাদা ও শান He 

এই যে, আমি আল্লাহ সম্বন্ধে (er OE \. 
সত্য কথা ছাড়া আর কিছু \ 


222, 2725-72 2 w PAE 


বলবো না (অর্থাৎ আল্লাহ SES PIN se 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ৩৬০ পারাঃ ৯ 


সম্পর্কে সত্য কথা বলতে আমি 
দৃঢ় প্রতিজ্ঞ) আমি তোমাদের _ ৭ গু £৪2০ 2৬" 
ধরতিপালকের পক্ষ হতে 4444 ১০ ০৮ =" 


তোমাদের কাছে সুস্পষ্ট দলীল 2/০5 
ও অবিসংবাদিত প্রমাণ নিয়ে 0s 


এসেছি, সুতরাং বানী 


ZA 32 332 7 / 
bU আমার সাথে il ce eS UG = “ 
2a 2 <2 2 Et 2 
ফিরাউন ida a ৩ 
পক্ষ হতে) স্পষ্ট দলীল ও “= 
অবিসংবাদিত কোন নিদর্শন usual 
এনে থাক তবে তুমি সত্যবাদী 
হলে তা উপস্থাপিত কর । 


এখানে আল্লাহ তা‘আলা মূসা (আঃ) ও ফিরাউনের মধ্যকার মুনাযারা বা 
তর্ক-বিতর্কের সংবাদ দিচ্ছেন। ফিরাউনের দরবারে ও তার সম্প্রদায়ের 
কিবতীদের সামনে স্পষ্ট নিদর্শনাবলী প্রকাশ করা হচ্ছে এবং দলীল ও হুজ্জত 
পেশ করা হৃচ্ছে। মূসা (আঃ) ফিরাউনকে সম্বোধন করে বললেনঃ “হে ফিরাউন! 
আমি সেই আল্লাহর পক্ষ থেকে রাসূলরূপে প্রেরিত হয়েছি যিনি সারা জাহানের 
সৃষ্টিকর্তা এবং সব কিছুরই মালিক । আমার অবশ্য কর্তব্য হচ্ছে সত্য কথা পেশ 
করা৷” কেউ কেউ ১1 $% -এর অর্থ 5, 3:% নিয়েছেন এবং বলেছেন যে, 
৬ ও ৬% অক্ষ দু'টি একে অপরের পরিবর্তে এসে থাকে। যেমন i Se 
অথবা এবং LIC LT 0 বা 34% J৬% ব্যবহৃত হয়। আবার 
কোন কোন মুফাসসির 4% দ্বারা 9! £ উদ্দেশ্য বা ভাব নিয়েছেন। অর্থাৎ 
‘আমি সত্য কথা বলারই লোভী '' কোন কোন মাদানী মুফাসসির বলেন যে, এ 
শব্দটি 1% না হয়ে 1% হবে। তখন অৰ্থ হবে- “আমার উপর ওয়াজিব ও হক 
যে, আমি সত্য কথা ছাড়া অন্য কিছুই বলবো না। আমি আল্লাহর পক্ষ থেকে 
অকাট্য দলীল প্রমাণাদি নিয়ে তোমাদের নিকট আগমন করেছি। বানী 
ইসরাঈলকে আমার সাথে দিয়ে দাও তাদেরকে বন্দী জীবন থেকে মুক্তি দিয়ে 
স্বাধীন জীবন দান কর। কেননা, তারা হচ্ছে ইসরাঈল (আঃ) অর্থাৎ ইয়াকুব 
ইবনে ইসহাক (আঃ)-এর বংশধর ৷” তখন ফিরাউন বললো- “আমি তোমার 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৬১ পারাঃ ৯ 


রিসালাত ও নবুওয়াতের দাবী মানি না । যদি তুমি সত্য সত্যই নবী হও এবং 
কোন মু’জিযা এনে থাক তবে তা প্রদর্শন কর । তাহলে তোমার কথা ও দাবী 
সত্য বলে মেনে নেয়া যেতে পারে।” 


১০৭। তখন মূসা (আঃ) তার 

লাঠি নিক্ষেপ করলো এবং SUES AT. V 

সহসাই ওটা এক জীবিত es 

অজগরে পরিণত হলো । OES 
১০৮ । আর সে তার হাত বের _ - | 

করলো, তৎক্ষণাৎই ওটা BLS -\ A 

দর্শকদের দৃষ্টিতে শুভ্র ও Er? 

উজ্বল আলোকময় প্রতিভাত FE 

হলো । a 

হযরত মূসা (আঃ) স্বীয় লাঠিখানা সামনে নিক্ষেপ করলেন । তখনই ওটা 
আল্লাহর কূদরতে একটা বিরাট অজগর সাপে পরিণত হলো এবং ফিরাউনের 
দিকে বেগে ধাবিত হলো । ফিরাউন তখন সিংহাসন থেকে লাফিয়ে পড়লো এবং 
চীৎকার করে হযরত মূসা (আঃ)-কে বলে উঠলোঃ ‘হে মূসা (আঃ)! ওকে টেনে 
নাও!’ তিনি তখন ওকে টেনে ধরলেন। তৎক্ষণাৎ ওটা লাঠি হয়ে গেলো । সুদ্দী 
(রঃ) বলেন যে, যখন এঁ সাপটি হা করলো তখন ওর নীচের চোয়াল ছিল 
মাটিতে এবং উপরের চোয়াল ছিল দালানের দেয়ালের উপর । যখন ওটা 
ফিরাউনের দিকে ধাবিত হলো তখন সে কেঁপে উঠলো ও লাফিয়ে পড়ে পালাতে 
লাগলো এবং চীৎকার করে বলে উঠলো- “হে মূসা (আঃ)! ওকে ধরে নাও। 
আমি তোমার উপর ঈমান আনছি এবং বানী ইসরাঈলকে তোমার সাথে পাঠিয়ে 
দিচ্ছি ।” হযরত মূসা (আঃ) তখন ওটাকে ধরে নিলেন। তেমনই ওটা পুনরায় 
লাঠি হয়ে গেল । মুসা (আঃ) যখন ফিরাউনের কাছে এসেছিলেন তখন সে 
বলেছিলঃ “হে মুসা (আঃ)! তুমি কে তা আমি বলবো কি?” হযরত মুসা (আঃ) 
বললেনঃ হ্যা, বল। সে বললোঃ “তুমি তো এঁ ব্যক্তিই যে আমার কাছেই লালিত 
পালিত হয়ে বড় হয়েছো” হযরত মূসা (আঃ) তার উত্তর দিয়ে দিলে সে তাকে 
গ্রেফতার করার নির্দেশ দেয়। মুসা (আঃ) তখন তার লাঠিখানা মাটিতে নিক্ষেপ 
করেন। তৎক্ষণাৎ ওটা বিরাট এক অজগরে পরিণত হয়ে চলতে শুরু করে এবং 
জনগণের উপর আক্রমণ করে বসে জনগণের মধ্যে হউগোল শুরু হয়ে যায়। এ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৬২ পারাঃ ৯ 


হুড় হাঙ্গামার মধ্যে পঁচিশ হাজার লোক প্রাণ হারায় । ফিরাউন পালিয়ে গিয়ে স্বীয় 
প্রাসাদে প্রবেশ করে। এই বর্ণনাটি খুবই দুর্বল । আল্লাহ তা‘আলাই সর্বাধিক 
জ্ঞানের অধিকারী । 

এখন ইরশাদ হচ্ছে-মূসা (আঃ)-এর দ্বিতীয় মু’জিযা ছিল এই যে, যখন তিনি 
জামার মধ্যে হাত ভরে তা বের করতেন তখন ওটা সীমাহীন আলোকময় হয়ে 
উঠতো এবং এমন চাকচিক্যময় ও উজ্জ্বল হতো যে, ওর দিকে চোখ ধরা যেতো 
না। ওর আলোর মধ্যে কোনই ক্রটি ছিল না। যখন তিনি তার সেই হাতকে 
আস্তিনের মধ্যে প্রবেশ করাতেন তখন ওটা পূর্বরূপ ধারণ করতো। 


১০৯। এ দেখে ফিরাউন 


(2 LEA 
সশ্পৃদায়ের প্রধানরা বললো- + 523 /J5-.৭ 
নিঃসন্দেহে এ ্যক্তি বড় সুদক্ষ” ১9৪? 9 )7 757 (A272 
যাদুকর । om = le lO 


১১০ । সে তোমাদেরকে তোমাদের ॥০2£ / 222/29? $ 
জমি-জায়গা থেকে বে-দখল ০৮4০/৯৮). 
L399330 co 23 327 

hs is এখন তোমাদের Gal GSS) 
যখন এঁ লোকদের ভয় দূরীভূত হলো এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসলো 
তখন ফিরাউন তার সভাষদবর্গকে একত্রিত করে বললোঃ মূসা তো একজন বড় 
সুদক্ষ যাদুকর । দরবারের লোকেরা সবাই তার কথা সমর্থন করলো এবং 
পরামর্শের জন্যে বসে পড়লো যে, এখন এই ব্যাপারে কি করা যায়? কিভাবে 
মূসা (আঃ)-এর আলো নিবিয়ে দেয়া যায়? কিরূপেই বা তাকে বশীভূত করা 
যায়? সে যে মিথ্যাবাদী এ কথা প্রমাণ করার তদবীর কি আছে? তারা আশঙ্কা 
করলো যে, জনগণ তার প্রতি আকৃষ্ট হয়ে তার যাদুর দিকে ঝুঁকে পড়বে । ফলে 
তিনি জয়যুক্ত হবেন এবং তাদেরকে তাদের দেশ থেকে তাড়িয়ে দিবেন। কিন্তু যে 
বিষয়ে তারা আশঙ্কা করছিল সেটাই হয়ে পড়লো। যেমন আল্লাহ পাক বলেনঃ 
“ফিরাউন ও হামান এঁ ভয়েরই সম্মুখীন হলো যে ভয় তারা করছিল।” যখন এ 
লোকগুলো হযরত মূসা (আঃ)-এর ব্যাপারে পরামর্শের কাজ শেষ করলো তখন 
সর্বসম্মতিক্রমে তাদের একটা সিদ্ধান্ত গৃহীত হলো, যার বর্ণনা আল্লাহ তা'আলা 
নিম্নের আয়াতে দিচ্ছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৬৩ পারাঃ ৯ 


১১১ । তারা বললো- তাকে এবং 2 (ls 2 
তার ভাই (হারূন)-কে ECON 


সপ? ১2 


শহরে শহরে সংগ্রাহক পাঠিয়ে oi SS 


১১২। যেন তারা তোমার ৩০১-১1 
(ফিরাউন) নিকট প্রত্যেক * i 
সুদক্ষ যাদুকরকে উপস্থিত 0 
করে। 2 
সভাষদরা ফিরাউনকে পরামর্শ দিলো যে, মূসা (আঃ) এবং তার ভাই হারূন 

(আঃ)-কে বন্দী রাখা হোক এবং রাজ্যের সমস্ত শহরে লোক পাঠিয়ে প্রসিদ্ধ 
যাদুকরদেরকে একত্রিত করা হোক । সেই যুগে যাদুর খুবই প্রচলন ছিল । সবারই 
এটা ধারণা হয়ে গেল যে, মুসা (আঃ)-এর এই মু’জিযা ছিল যাদু ও প্রতারণা । 
সুতরাং সে (ফিরাউন) এ বিষয়ে মূসা (আঃ)-এর সাথে প্রতিদ্বন্বিতা করার জন্যে 
সমস্ত যাদুকরকে একত্রিত করলো । যেমন আল্লাহ পাক ফিরাউনের কথা নকল 
করে বলেনঃ “হে মূসা (আঃ)! তুমি তোমার যাদুবলে আমাদেরকে আমাদের 
দেশ থেকে বের করে দেয়ার ইচ্ছা করছো। আমরাও তোমারই মত যাদু দ্বারা 
তোমার সাথে প্রতিদ্বন্িতা করতে চাই । সুতরাং এখন যাদু পরীক্ষার একটা দিন 
ধার্য কর। তুমিও এর বাইরে যাবে না, আমরাও না।” তখন মূসা (আঃ) 
বললেনঃ “ঈদের দিন সকালে সমস্ত লোককে একত্রিত করা হোক ।” তখন 
ফিরাউন প্রতারণামূলক তদবীর শুরু করে দিলো । শেষ পর্যন্ত সেই নির্ধারিত দিন 
এসে পড়লো । তাই আল্লাহ পাক নিম্নে ইরশাদ করছেন- 


১১৩ । যাদুকররা ফিরাউনের কাছে EE 
এসে বললো- আমরা যদি ৬৮/3: ls 7-১১৮ 


বিজয় লাভ করতে পারি তবে GIES THIT 
আমাদের জন্যে পুরস্কার AE 
থাকবে তো? oul ~~ 
১১৪ । সে উত্তরে বললো- হ্যা, EAI 
তোমরাই হবে আমার += 52+? 
দরবারের নিকটতম ব্যক্তি । on 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৬৪ 


যে যাদুকররা হযরত মূসা (আঃ)-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে হাযির 
হয়েছিল তাদের মধ্যে এবং ফিরাউনের মধ্যে যে শর্ত হয়েছিল, আল্লাহ তাআলা 
এখানে ওরই সংবাদ দিচ্ছেন। ফিরাউন যাদুকরদের সাথে ওয়াদা করেছিল যে, 
যদি তারা মূসা (আঃ)-এর উপর জয়যুক্ত হতে পারে তবে তাদেরকে বড় রকমের 
পুরস্কার দেয়া হবে এবং তারা যা চাবে তাই পাবে। তাছাড়া তাদেরকে দরবারের 
নিকটতম ব্যক্তি রূপে গণ্য করা হবে । যখনই সেই যাদুকরগণ ফিরাউনের কাছে 
মা সো) কে বল 


১১৫। অতঃপর যাদুকরগণ 
বললো- হে মূসা আঃ)! 


পারাঃ ৯ 


{220 


(প্রথমে) তুমিই কি তোমার 
লাঠি নিক্ষেপ করবে, না 
আমরাই (প্রথমে) নিক্ষেপ 
করবো? 


১১৬ । সে (মূসা আঃ) উত্তরে 


#22 27905 22 
4/2 2292 


O * 


lo \\৭ 


বললো, প্রথমতঃ তোমরাই 
নিক্ষেপ কর, সুতরাং যখন 


2 PEA LR AARC MA 


ER) 
0 pbs 


এখানে হযরত মূসা (আঃ) ও যাদুকরদের মধ্যকার প্ৰতিদ্বন্দিতা ও সংগ্রাম 
সম্পর্কীয় কথোপকথনের বর্ণনা দেয়া হচ্ছে। যাদুকররা হযরত মুসা (আঃ)-কে 
সম্বোধন করে বললোঃ “হে মূসা (আঃ)! তুমিই কি প্রথমে তোমার বিস্ময়কর বস্তু 
নিক্ষেপ করবে, না আমরাই প্রথমে নিক্ষেপ করবো?” হযরত মূসা (আঃ) উত্তরে 
বললেনঃ “তোমরাই প্রথমে নিক্ষেপ কর।” এতে মূসা (আঃ)-এর নিপুণতা এই 
ছিল যে, প্রথমে জনগণ যাদুকরদের কলাকৌশল পর্যবেক্ষণ করবে এবং এ 
ব্যাপারে চিন্তা গবেষণা করবে। যখন তাদের এই প্রতারণামূলক কার্যকলাপের 
মহড়া শেষ হবে তখন তারা হযরত মূসা (আঃ)-এর সত্য ও বাস্তব কার্যকলাপের 
দিকে মনোযোগ দেবে যার জন্যে তারা অপেক্ষমান ছিল এবং সেটা তখন 
স্পষ্টর্ূপে তাদের সামনে প্রকাশিত হয়ে পড়বে । কেননা, সত্য ও বাস্তব জিনিস 
অনুসন্ধানের পর তা প্রাপ্ত হলে সেটা অন্তরের উপর বেশী দাগ কেটে থাকে। আর 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৬৫ পারাঃ ৯ 


হলোও তাই । এখন আল্লাহ বলেনঃ “যখন যাদুকরগণ তাদের দড়ি ও লাঠিগুলো 
মাটিতে নিক্ষেপ করলো তখন তারা যাদুর মাধ্যমে দর্শকদের নযরবন্দী করে 
দিলো। তারা তখন এমনভাবে দেখতে থাকলো যে, যা কিছু তারা দেখতে আছে 
তা যেন সবই বাস্তব। অথচ এ লাঠিগুলো ও রজ্জুগুলো প্রকৃতপক্ষে লাঠি ও রজ্জুই 
ছিল। দর্শকদের শুধুমাত্র এটা ধারণা ও খেয়াল ছিল যে, এগুলো সাপ ৷” তাই 
ইরশাদ হচ্ছে- “তাদের যাদুর কারণে মনে হচ্ছিল যে, ওগুলো পিল পিল করে 
চলছে। এ দেখে মূসা (আঃ) আতংকিত হয়। তখন আমি (আল্লাহ) বললাম, ভয় 
করো না, জয়যুক্ত তুমিই হবে। তোমার লাঠিখানা তুমিও মাটিতে ফেলে দাও। 
এটা সাপ হয়ে গিয়ে এ সাপগুলোকে গিলে ফেলবে । এ যাদু তো প্রতারণা মাত্র । 
এই যাদুকরগণ কৃতকার্য হতে পারে না৷" মুহাম্মাদ ইবনে ইসহাক (রঃ) বলেন 
যে, পনেরো হাজার যাদুকর সারিবদ্ধভাবে দাড়িয়েছিল। প্রত্যেক যাদুকরের 
সাথেই দড়ি ও লাঠি ছিল। মূসা (আঃ) তার ভাই হারূন (আঃ)-কে নিয়ে লাঠি 
খাড়া করে বেরিয়ে পড়লেন এবং প্রতিযোগিতার মাঠে হাযির হলেন। ফিরাউন 
সভাষদবর্গসহ সিংহাসনে উপবিষ্ট ছিল। যাদুকরগণ সর্বপ্রথম যাদু দ্বারা হযরত 
মূসা (আঃ)-এর নযরবন্দী করে। তারপর ফিরাউন ও জনগণের চোখে ভেলকি 
লাগিয়ে দেয়। তারপর প্রত্যেক যাদুকর স্বীয় রজ্জু ও লাঠি নিক্ষেপ করে। ওগুলো 
সাপ হয়ে যায়। সারা ময়দান সাপে ভরে যায়। একের উপর এক পিল পিল করে 
চলতে থাকে। সুদ্দী (রঃ) বলেন যে, যাদুকরদের সংখ্যা ছিল ত্রিশ হাজারেও 
বেশী ৷ সবারই সাথে ছিল লাঠি ও রজ্জু। সর্ব সাধারণেরও নযরবন্দী হয়ে যায়৷ 
সুতরাং মাঠের এই দৃশ্য দেখে সবাই ভীত হয়ে পড়ে । ইবনে আবি বাররাহ 
(রাঃ) বলেন যে, ফিরাউন সত্তর হাজার যাদুকরকে আহ্বান করেছিল । সত্তর 
হাজার রজ্জু ও সত্তর হাজার লাঠি সর্পের্‌ আকার ধারণ করে পিল পিল করে 
চলছিল । এ জন্যেই আল্লাহ পাক বলেনঃ ni 253°" “5 অৰ্থাৎ তারা খুব বড় 
রকমের যাদু দেখিয়েছিল। 
১১৭। তখন আমি মূসা 
আঃ)-এর নিকট এ sis 3 NN Los 
a পাঠালাম- তুমি 0 Ge ine EU = 
তোমার লাঠিখানা নিক্ষেপ কর, ,,,, ০৪, ০ ০০ 
মূসা (আঃ) তা নিক্ষেপ করলে 4 ১৮৩০০ ১ 
ওটা একটা বিরাট অজগর ll 


হয়ে সহসা ওদের অলীক aE 
সৃষ্টিগুলোকে থাস করতে ০৩৯% 
লাগলো । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৬৬ পারাঃ ৯ 


১১৮। পরিশেষে যা হক ছিল তা A 
E L329 73 929 / 
Rds e ও তার 0 Ls (50 
BAS ES এবং LLL 54 
লাঞ্ছিত ও অপমানিত হয়ে 


Ed | 

গেল। 0x0 
১২০ । যাদুকরগণ তখন সিজদায় 

পড়ে গেল । OG 


১২১। তারা পরিষ্কার ভাষায় 

বললো- আমরা বিশ্খ ১,০৪ EY 

প্রতিপালকের প্রতি অকপটে Ould ox রিও ১১ 

ঈমান আনলাম । 
১২২। (জিজ্ঞেস করা হলো- L232), 122, 

কোন্‌ বিশ্ব প্রতিপালকের প্রতি? 05223 ৮ 522-১! 

তারা উত্তরে বললো) মূসা ও 

হারূনের প্রতিপালকের প্রতি । 

আল্লাহ্‌ তা'আলা এই ভীষণ পরীক্ষাক্ষেত্রে হযরত মুসা (আঃ)-এর নিকট অহী 
পাঠালেন যা হক ও বাতিলের মধ্যে পার্থক্য- আনয়ন করলো । মূসা (আঃ) তীর 
লাঠিখানা নিক্ষেপ করলেন । এঁ দেখুন! ওটা এসব কাল্পনিক সাপকে গিলে 
ফেললো । এঁ খেয়ালী সাপগুলোর একটিও রক্ষা পেলো না। এ যাদুকরগণ জেনে 
ফেললো যে, এটা যাদু নয়, বরং কোন আসমানী সাহায্য ও আল্লাহ তা'আলারই 
কাজ । সুতরাং তারা সবাই আল্লাহর সামনে সিজদায় পড়ে গেল এবং বললোঃ 
“আমরা মূসা (আঃ) ও হারূন (আঃ)-এর আল্লাহর উপর ঈমান আনলাম ৷” 
হযরত মূসা (আঃ) যখন প্রতিযোগিতায় জয়লাভ করলেন তখন তিনি লাঠির 
উপর হাত লাগানো মাত্রই ওটা পুনরায় লাঠি হয়ে গেল৷ যাদুকররা সিজদায় পড়ে 
গিয়ে বললোঃ “যদি তিনি নবী না হতেন, বরং যাদুকর হতেন তবে তিনি কখনই 
আমাদের উপর বিজয় লাভ করতে পারতেন না৷” কাসিম ইবনে আবি বুররা 
(রঃ) বলেন যে, যাদুকরগণ সিজদা থেকে তাদের মাথা উঠাবার পূর্বেই জান্নাত ও 
জাহান্নাম দেখে নিয়েছিল। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ৩৬৭ পারাঃ ৯ 


১২৩ । ফিরাউন বললো- অনুমতি ,/ ০,9০] ৪,০, 
দেয়ার আগেই তোমরা তার FS a EAGLE IG Nr: 
Wu loa ais তোমরা CEN Ss ec rf 
শহরবাসীদের সেখান থেকে 
WD in Bal HSL 


4228424 
এর পরিণাম জ্ঞাত হবে। Ee 


১২৪ । অবশ্যই আমি তোমাদের ০2/2/০2৪4 
i EES) ~l J Nv 
হস্তপদ উল্টোভাবে কর্তন 1s 05) ESF 


29 6/w 729052 f “ { 2w 

ere CL 
শূলে চড়াবো। Ad? 22d 

0 ys! 


১২৫ । তারা (যাদুকররা) বললো- ee 
নিশ্চয়ই আমরা আমাদের Ls -\Yo 
প্রতিপালক সদনে ফিরে E22 122 
যাবো । G2 
বলা হয়েছে যে, তাদের নেতা ছিল চারজন । তারাই ছিল যাদুকরদের ইমাম, 

যেমন তাবারী ও দারে কুতনী বর্ণনা করেছেন, যাদুকরদের সংখ্যা ছিল সত্তর 

হাজার আবার কেউ কেউ এর চেয়ে কমও বলেছেন। 

১২৬ । তুমি আমাদের মধ্যে এ _ _ 
ছাড়া কোনই দোষ পাচ্ছ না & 2০7-১৮৭ 
যে, আমাদের কাছে যখন " +" "১ 
আমাদের প্রতিপালকের ০/৮ 5/4০৮ )} 5, 
নিদর্শনাবলী এসে গেল তখন ৮৮> 4 ০৯ ২৬ ০! 
আমরা ওগুলোর উপর ঈমান ALI G27 2/2 2425, 
এনেছি, হে৷ আমাদের ৪৮ [০ ৮ ৬ 
প্রতিপালক! আমাদেরকে ধৈর্য OE 
দান করুন এবং মুসলমানরূপে FAL 
আমাদের মৃত্যু দান করুন! ff 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৬৮ পারাঃ ৯ 


যাদুকরগণ যখন মুমিন হয়ে গেল এবং ফিরাউনের উদ্দেশ্য বিফল হলো তখন 
সে যাদুকরদেরকে হুমকি দিয়ে বললোঃ “ আজ যে মূসা (আঃ) তোমাদের উপর 
জয়যুক্ত হয়েছে এটা প্রকৃতপক্ষে তোমাদের পারস্পরিক সমঝোতা ও চক্রান্তের 
কারণেই সম্ভব হয়েছে। তোমাদের উদ্দেশ্য ছিল যে, এইভাবে হুকুমতের উপর 
বিজয় লাভ করে দেশের মূল অধিবাসীকে তাদের দেশ থেকে তাড়িয়ে দেয়া ৷ 
নিঃসন্দেহে এই মূসা ছিল তোমাদের সকলেরই গুরু । সেই তোমাদেরকে 
যাদুবিদ্যা শিখিয়েছিল।” যার সামান্য বিবেকও রয়েছে সেও এটা বুঝে ফেলবে 
যে, হক্ব দ্বারা বাতিল প্রমাণিত হয়ে যায় দেখে ফিরাউন হিতাহিত জ্ঞানশূন্য হয়েই 
এই অপবাদমূলক কথা বলছিল । হযরত মূসা (আঃ) তো মাদায়েন থেকে এসেই 
সরাসরি ফিরাউনের নিকট পৌছে তাকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন এবং 
বাহ্যিক মু’জিযাগুলো প্রকাশ করতঃ নিজের রাসূল হওয়ার সত্যতা প্রমাণ 
করেছিলেন। এর পরে ফিরাউন স্বীয় সাম্রাজ্যের সমস্ত শহরে মনোনীত এলাকায় 
লোক প্রেরণ করে মিসরের বিভিন্ন যাদুকরদেরকে একত্রিত করেছিল, যাদেরকে 
সে এবং তার সম্পৃদায়ের লোকেরা নির্বাচন করেছিল, আর তাদের সাথে ভাল 
ভাল পুরস্কার ও মর্যাদা দানের অঙ্গীকার করেছিল। এ জন্যেই এঁ যাদুকরগণ 
সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল যে, কি করে মূসা (আঃ)-এর উপর বিজয় লাভ করতঃ 
ফেরাউনের নৈকট্য লাভ করা যায়৷ মূসা (আঃ) কোন এক যাদুকরের সাথেও 
পরিচিত ছিলেন না । না তিনি তাদের কাউকেও কখনও দেখেছিলেন না তাদের 
কারো সাথে তার কখনও সাক্ষাৎ ঘটেছিল। ফিরাউন নিজেও এটা জানতো । 
কিন্তু না জানি সর্বসাধারণ হযরত মূসা (আঃ)-এর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, 
এটাকে রোধ করার জন্যেই সে এ কথা বলেছিল। যেমন আল্লাহ তা‘আলা 
বলেনঃ “ফিরাউনের কওম তার অনুগত ছিল এবং তার চিন্তাধারার সাথে 
একমত হয়েছিল৷ এ লোকগুলো সাংঘাতিক বিভ্রান্তির মধ্যে পতিত হয়েছিল যারা 
ফিরাউনের ০9৩, 0 ৬| (৭৯৪ ২৪) (আমিই তোমাদের বড় প্রভু) এই দাবী 
সমর্থন করেছিল। 


সুদ্দী (রঃ) বলেন যে, যাদুকরের প্রধানের সাথে হযরত মূসা (আঃ)-এর 
সাক্ষাৎ হলে তিনি তাকে বলেনঃ “আমি যদি বিজয়ী হই এবং তোমরা পরাজিত 
হও তবে তোমরা আমার উপর ঈমান আনবে কি? আর এটা স্বীকার করবে কি 
যে, আমার পেশকৃত জিনিস হবে আল্লাহর মু’জিযা?” সেই যাদুকর প্রধান উত্তরে 
বললোঃ “আগামীকাল তো আমি এমন যাদু পেশ করবো যে, কোন যাদুই ওর 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৬৯ পারাঃ ৯ 


উপর জয়যুক্ত হতে পারে না । সুতরাং তুমি যদি জয়যুক্ত হও তবে আমি স্বীকার 
করে নেবো যে, তুমি আল্লাহর রাসূল ৷” ফিরাউন তাদের এই কথোপকথন 
শুনেছিল। এ জন্যেই সে পরে অপবাদ দিয়ে বলেছিলঃ “তোমরা এ জন্যেই 
একত্রিত হয়েছিলে যে, হুকুমতের উপর জয়লাভ করে তোমরা দেশের নেতৃস্থানীয় 
ও প্রধান প্রধান লোকদেরকে তাড়িয়ে দিয়ে নিজেরাই সিংহাসন দখল করবে। 
আমি তোমাদেরকে কি শাস্তি দেবো তোমরা শীঘ্রই জানতে পারবে । জেনে রেখো 
যে, আমি তোমাদের ডান হাত ও বাম পা কেটে নেবো অথবা এর বিপরীত ৷ 
অতঃপর তোমাদের সকলকেই ফাসিকাষ্ঠে ঝুলিয়ে দেবো। তোমাদের 
মৃতদেহগুলো গাছের ডালের সাথে বেধে লটকিয়ে দেয়া হবে।” 

হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, ফাসি এবং হাত পা কেটে নেয়ার 
শাস্তি-বিধান সর্ব প্রথম ফিরাউনই চালু করেছিল। যাদুকরগণ উত্তরে বলে- 
“আমরা তো এখন আল্লাহরই হয়ে গেছি এবং তারই দিকে প্রত্যাবর্তন করছি। 
আজ তুমি আমাদেরকে যে শাস্তি প্রদানের হুমকি দিচ্ছ, আল্লাহর শাস্তি এর চেয়ে 
বহুগুণে কঠিন। আজ আমরা তোমার শাস্তির উপর ধৈর্য ধারণ করছি, যেন কাল 
কিয়ামতের মাঠে আল্লাহর শাস্তি হতে পরিত্রাণ পেতে পারি।” এ জন্যেই তারা 
বলে উঠলোঃ “হে আমাদের প্রভু! আমরা যেন দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকতে 
পারি এবং ফিরাউনের শাস্তির উপর ধৈর্যধারণ করতে পারি সে জন্যে আমাদেরকে 
ধৈৰ্য দান করুন। আর আপনার নবী হযরত মূসা (আঃ)-এর অনুসরণ করিয়ে 
আমাদেরকে মুসলমান অবস্থায় দুনিয়া হতে উঠিয়ে নিন।” অতএব, তারা 
ফিরাউনকে স্পষ্ট ভাষায় বলে দিলো- “তুমি যত পার আমাদের সর্বনাশ সাধন 
কর। এই অবস্থাতেই আমাদের পার্থিব জীবন শেষ হয়ে যাবে। আমরা তারই 
উপর ঈমান আনছি যিনি আমাদের সত্য প্রভু । আমরা আশা করি যে, তিনি 
আমাদের পূর্ববর্তী সমস্ত পাপ মার্জনা করবেন এবং আমাদেরকে যাদু পেশ করতে 
বাধ্য হতে হয়েছে সেটাও তিনি ক্ষমা করে দিবেন। কেননা, যে ব্যক্তি কাফির 
অবস্থায় আল্লাহর নিকট হাযির হবে তার জন্যে জাহান্নাম অবধারিত । সে না 
জীবিতের মধ্যে গণ্য, না মৃতের মধ্যে গণ্য । পক্ষান্তরে যে ব্যক্তি মুমিন ও 
সৎকর্মশীল রূপে হাযির হবে সে পরকালে বড় বড় মর্যাদার অধিকারী হবে। যা 
হয়ে গেল সৎকর্মশীল মুমিন ও শহীদ । 


"২৪ 
wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৭০ 


ফিরাউন সম্পৃ্দায়ের 


পারাঃ ৯ 


:2১২৭। 


১২৮ । 


সরদারগণ তাকে বললো- তুমি 
কি মূসা (আঃ) ও তার 
সম্পৃদায়কে রাজ্যে অশান্তি ও 
বিপর্যয় সৃষ্টির জন্যে মুক্ত 
₹ ছেড়ে দিবে এবং তোমাকে ও 


মূসা (আঃ) তার 
সশম্পৃদায়কে বললো- তোমরা 
আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা 
কর এবং ধৈর্য ও সহিষ্ণুতা 
' অবলম্বন কর, এই পৃথিবীর 
সার্বভৌম মালিক আল্লাহ, 
তিনি তার বান্দাদের মধ্যে 
যাকে ইচ্ছা ওর উত্তরাধিকারী 
করে থাকেন, শুভ পরিণাম ও 
শেষ সাফল্য মুত্তাকী বান্দাদের 
জন্যে । 


১২৯ । তারা (মূসা আঃ-এর 
কওম) তাকে বললো-আপনি 
আমাদের নিকট (নবীরূপে) 
আগমনের পূর্বেও আমরা 
(ফিরাউন কর্তৃক) নির্যাতিত 
হয়েছি, এবং আপনার 
আগমনের পরও নির্যাতিত 


2,৮৪2 / 


2 pr 


NITY 


(ez 223/22 


2s Sl 


PRA 242 


COON TP OE 


UIE IG AAA LL 
2 Pe > PAE Md 

0 fee EE HE EC 
222} 29727 

Ou 3° 


LE FA 


E29 > / 2.22 2 
nh 0 
নপএ2ল2 


ET i 4 0) 


(2,১ PN ort 


Pa 1 Bs 2 


72 622 
oul 
2 A232 23/702 


MENTS 3s HG - v৭ 


2/62 PHA RA 


ELE EE re Lt 2 ত 


ন drs wD, 


del SUI 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৭১ পারাঃ ৯ 
হচ্ছি, তখন সে (মূসা আঃ) 
বললো-শীঘ্ই তোমাদের ?₹ $412 4 2 £89 
EE 
প্রতিপালক তোমাদের শত্রুকে 523 
ধ্বংস করবেন এবং 22020 209 
তোমাদেরকে রাজ্যে তাদের 4 ৯2): 


স্থলাভিষিক্ত করবেন, অতঃ £ en 
তোমরা কিরূপ কাজ কর তা O Uy 
তিনি দেখবেন । 


এখানে ফিরাউনও তার দলবলের -পাস্পরিক পরামর্শের সংবাদ দেয়া হচ্ছে। 
এ লোকদের অন্তরে মূসা (আঃ)-এর প্রতি কত বেশী হিংসা ছিল তাদের এ 
পরামর্শের দ্বারা তা বুঝা যাচ্ছে। ফিরাউনকে তার পরিষদের লোকেরা 
বলছে-“আপনি কি মূসা (আঃ)-কে এমন মুক্ত অবস্থায় ছেড়ে দিবেন যে, সে 
পৃথিবীতে অশান্তি ও বিশৃংখলা সৃষ্টি করে বেড়াবে এবং দেশবাসীকে ফিৎনা 
ফাসাদের মধ্যে নিক্ষেপ করবে, আর তাদের মধ্যে আল্লাহর কথা প্রচার করবে? 
কি বিস্ময়কর ব্যাপার যে, এ লোকগুলো অন্যদেরকে মুসা (আঃ) ও মুমিনদের 
ফাসাদ থেকে সাবধান করছে, অথচ তারা নিজেরাই ফাসাদ ও বিশৃংখলা 
সৃষ্টিকারী! তাদের নিজেদেরই খবর নেই! কেউ কেউ বলেন যে, 4/7 -এর 5s 
অক্ষরটি এখানে ‘এবং’ -এর অর্থ প্রকাশক নয়, বরং 4 -এর অর্থ প্রকাশ 
করছে । ভাবার্থ হচ্ছে - “হে ফিরাউন! আপনি কি মূসা (আঃ) -কে এই অনুমতি 
দিয়েছেন যে, সে বিশৃংখলা সৃষ্টি করে বেড়াবে, অথচ সে. আপনার আনুগত্য 
স্বীকার করে না এবং আপনার দেবতাদের উপাসনা পরিত্যাগ করেছে?” হযরত 
উবাই ইবনে কা’ব (রাঃ) এটাকে wl 122891 9797 37 এভাবে পড়েছেন। 
এটা ইবনে জারীর (রাঃ)-এর বর্ণনা । কেউ কেউ আবার এই $1 কে ৮০ 5; 
বলেছেন। তখন ভাবার্থ হবে- “হে ফিরাউন! আপনি কি মূসা (আঃ)-কে এমন 
মুক্তভাবে ছেড়ে দেবেন যে, সে বিশৃংখলা সৃষ্টি করে বেড়াবে এবং আপনাকে ও 
আপনার দেবতাদেরকে পরিত্যাগ করবে?” কেউ কেউ এটাকে 4% পড়েছেন। 
এর অর্থ নেয়া হয়েছে 4545 অর্থাৎ আপনার উপাসনা পরিত্যাগ করবে?” প্রথম 
কিরআতের উপর ভিত্তি করে কেউ কেউ এই ফলাফলে পৌছেছেন যে, ফিরাউনও 


১. এটা ইবনে আব্বাস (রাঃ), Cale iit Abd nae ie Md 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৭২ পারাঃ ৯ 


গোপনীয়ভাবে একটি মূর্তির পূজা করতো । অন্য এক বর্ণনায় রয়েছে যে, তার 
গলায় একটি মূর্তি লটকানো থাকতো । ওকেই সে সিজদা করতো । এর উপর 
ভিত্তি করেই হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, এ লোকগুলো যখন কোন 
সুন্দর গাভী দেখতো তখন ফিরাউন তাদেরকে ওর পূজা করার নির্দেশ দিতো । এ 
জন্যেই সামেরী একটি গরু বানিয়েছিল যার মধ্য থেকে শব্দ বের হতো। 
মোটকথা, ফিরাউন তার দরবারের লোকদের কথা মেনে নিলো এবং বললোঃ 
“আমি তার বংশ কেটে ফেলার জন্যে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করবো 
এবং মেয়েদেরকে জীবিত রাখবো ৷” এই প্রকারের এটা ছিল দ্বিতীয় অত্যাচার । 
ইতিপূর্বেও হযরত মূসা (আঃ)-এর জন্মের পূর্বে সে এরূপই করেছিল, যেন 
দুনিয়াতে তার অস্তিত্বই না আসে কিন্তু ঘটলো তার বিপরীত যা ফিরাউন 
কামনা করেছিল। শেষ পর্যন্ত মূসা (আঃ) জন্মগহণও করেন এবং বেঁচেও 
থাকেন। দ্বিতীয়বারও সে এরূপ করারই ইচ্ছা করলো । সে বানী ইসরাঈলকে 
লাঞ্ছিত করে তাদের উপর বিজয় লাভের ইচ্ছা করেছিল । কিন্তু এখানেও তার 
বাসনা পূর্ণ হয়নি । আল্লাহ তা'আলা মূসা (আঃ)-কে সম্মান দেন এবং ফিরাউনকে 
লাঞ্চিত করেন, আর তাকে ও তার দলবলকে নদীতে ডুবিয়ে দেন। ফিরাউন যখন 
বানী ইসরাঈলের ক্ষতিসাধন করার দৃঢ় সংকল্প করে বসে তখন মূসা (আঃ) স্বীয় 
সম্প্রদায়ের লোকদেরকে বলে- “তোমরা ধৈর্যধারণ কর এবং আল্লাহর কাছেই 
সাহায্য প্রার্থনা কর ৷” হযরত মূসা (আঃ) তাদের সাথে শুভ পরিণামের ওয়াদা 
করলেন। তিনি বানী ইসরাঈলকে বললেনঃ “রাজ্য তোমাদেরই হয়ে যাবে। 
যমীন হচ্ছে আল্লাহর ৷ তিনি যাকে চান তাকেই রাজ্যের শাসন ক্ষমতা অর্পণ করে 
থাকেন এবং ভাল পরিণাম মুত্তাকীদেরই বটে ৷” মূসা (আঃ)-এর সঙ্গী-সাথীগণ 
তাকে সম্বোধন করে বললোঃ “হে মূসা (আঃ)! আপনি আমাদের কাছে 
আগমনের পূর্বেও আমাদেরকে কঠিন দুঃখ দুর্দশার সম্মুখীন হতে হয়েছে এবং 
আপনি আসার পরেও স্বচক্ষে দেখছেন যে, আমাদেরকে কতইনা লাঞ্ছিত ও 
অপমানিত করা হচ্ছে!” বানী ইসরাঈল যে তাদের বর্তমান অবস্থার উপর 
ধৈর্যধারণ করছে সেই জন্যে হযরত মূসা (আঃ) তাদেরকে সতর্ক করে দিয়ে 
বলেনঃ “অতিসত্বরই আল্লাহ পাক তোমাদের শত্রুদেরকে ধ্বংস করে দিবেন।” 
এই আয়াতের মাধ্যমে বানী ইসরাঈলকে আল্লাহর নিয়ামতের শোকরিয়া আদায় 
করার জন্যে উত্তেজিত ও উৎসাহিত করা হচ্ছে। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ৩৭৩ পারাঃ ৯ 
১৩০ । আমি ফিরাউনের PALA RA 
অনুসারীদেরকে কয়েক বছর $8390. 


পর্যন্ত দুর্ভিক্ষ, অজন্মা ও 
ফসলহানির মধ্যে বিপন্ন 
তারা হয়তো উপদেশ গ্রহণ 
করে ঈমান আনবে । 

১৩১ । যখন তাদের সুখ শান্তি ও 
কল্যাণ হতো তখন তারা 
বলতো- এটা আমাদের প্রাপ্য, 


te রঃ w 


+2235 Gr 3267 
০৬১ 


EASA er 


FEIAE ARH 


2 


be { PAA ND MEd 
si — — LS 


আর যদি তাদের দুঃখ, দৈন্য 2 
ও বিপদ-আপদ হতো তখন 122% 99 ০/292 
তারা ওটাকে মূসা (আঃ) ও Se HE SR oS 


কারণরূপে নিরূপণ করতো, 
তোমরা জেনে রেখো যে, 


L9L0erg ee N22 


] 4 (2 23223 


তাদের অকল্যাণ আল্লাহরই ৩৬$4১$- Fer SEY 
নিয়ন্ত্রণাধীন, কিন্তু তাদের 233/377 33702 
অধিকাংশ সে সম্পর্কে কোন Y Sl 


জ্ঞান রাখেনা। 


আল্লাহ তা'আলা এখানে বলেনঃ আমি ফিরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষের 
মধ্যে ফেলে দিয়ে পরীক্ষা করতে চেয়েছিলাম । তাদের ক্ষেতে ফসল হয়নি, গাছে 
ফল ধরেনি এবং খেজুর গাছে একটি মাত্র খেজুর ধরেছিল । এর দ্বারা আমার 
উদ্দেশ্য ছিল যে, হয়তো তার! শিক্ষা গ্রহণ করবে । যখন তাদের ভূমি খুব সবুজ 
শ্যামল থাকতো এবং ফসল খুব বেশী হতো তখন তারা বলতোঃ “আমরা তো 
এরই অধিকারী ছিলাম । এটা তো আমাদেরই প্রাপ্য । আমাদেরকে এটা দেয়া না 
হলে আমাদের প্রতি অবিচার করা হতো ।” আর যদি দুর্ভিক্ষের কবলে তারা 
পতিত হতো এবং ক্ষুধার তাড়নায় প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হতো তখন 
তারা বলতো-এটা মূসা (আঃ) ও তার সঙ্গী-সাখীদের মন্দ ভাগ্যের কারণেই 
হয়েছে। জেনে রেখো, এটা স্বয়ং তাদের নিজেদেরই ভাগ্য বিড়ম্বনা । হযরত 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 


৩৭৪ 


পারাঃ ৯ 


ইবনে আব্বাস (রাঃ) "5 শব্দ দ্বারা বিপদ-আপদ উদ্দেশ্য নিয়েছেন। মন্দতাগ্যের 
প্রকৃত কারণ জনগণ বুঝত না। হযরত ইবনে আব্বাস (রাঃ) এ 5 থেকে ৬ 
এ৷ 5 উদ্দেশ্য নিয়েছেন। এর অর্থ হচ্ছে আল্লাহর নিকট হতে! 


১৩২ । তারা বললো-আমাদেরকে 
যাদু করবার জন্যে যে কোন 
নিদর্শনই- পেশ কর না কেন 
আমরা তাতে ঈমান আনবো 
না। 

১৩৩ । শেষ পর্যন্ত আমি তাদের 
উপর প্রাবন, পঙ্গপাল, উকুন, 
ভেকদল ও রক্তধারার শাস্তি 
পাঠিয়ে ক্লিষ্ট করি, এগুলো ছিল 
আমার সুস্পষ্ট নিদর্শন, কিন্তু 
তারা শেষ পর্যন্ত দামভ্ভিকতা ও 
অহংকারেই মেতে রইলো, তারা 
ছিল একটি অপরাধী জাতি । 

১৩৪ । তাদের উপর কোন 
বালা-মুসিবত ও বিপদ-আপদ 
আপতিত হলে তারা বলতো- 
হে মূসা (আঃ)! আমাদের এই 
বিপদ দূর হওয়ার নিমিত্ত 
তোমার প্রতিপালকের নিকট 
দু'আ কর, তার সাথে তোমার 
যে অঙ্গীকার রয়েছে তদানুযায়ী 
যদি আমাদের বিপদ দূর করে 
দিতে পার তবে আমরা তোমার 
প্রতি ঈমান আনবো এবং 
তোমার সাথে বানী 
ইসরাঈলগণকে পাঠিয়ে 
দিবো। 


Adz 23 3a 
2/১ Aa 2dw +} 2 


be LY 


% 


EBL G ie UDG rr 
I OL 7A033 srs or 
CLL JS al, 


» [4d Br ্ঠ V)-৮৪ 

sla i nl ls 

# 

Pad IRIs 

OE MEN ELC 
a2 ed 
OUP 


“2 
5 2A Dror 
+ ele Ss Ld, -\E 
A027 29 
Gy ELE HE 
Ad 2 Bs PAA 
lis duc 
zd be 2 P/, 


FEY Ot ONT 


©? ৮ La AAAI 312d 


os lg Se 3 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৭৫ পারাঃ ৯ 


১৩৫ ৷ কিন্তু যখনই আমি তাদের, ১,০০2 22 547 
উপর হতে শাস্তির সেই i S5-\০ 
সময়টি অপসারিত করতাম যা {222 122 Pg 72 
তাদের জন্যে নির্ধারিত ছিল, ১৮৯ ৷ 29! 


তখনই আবার তারা প্রতিশ্রুতি HY 
ভঙ্গ করতো । our 


এখানে মহা মহিমান্বিত আল্লাহ ফিরাউন সম্পৃদায়ের বিদ্রোহ ও বিরোধিতার 
সংবাদ দিচ্ছেন যে, কিভাবে তারা হক থেকে সরে গিয়ে একণুডঁয়েমী ভাব 
দেখিয়েছিল এবং বাতিলের উপর থেকে হঠকারিতা করেছিল। তারা এ কথাও 
বলেছিল, “যদি মূসা (আঃ) এমন নিদর্শনও প্রদর্শন করেন যার মাধ্যমে তিনি 
আমাদের উপর যাদু করে দেন তবুও আমরা ঈমান আনবো না। না আমরা তীর 
কোন দলীল কবূল করবো, না তার উপর ঈমান আনয়ন করবো, না তার 
মু'জিযার উপর ঈমান আনবো!” 


তাই আল্লাহ পাক বলেনঃ ‘আমি তাদের উপর তুফান পাঠালাম ৷' ০6%-এর 
অর্থের ব্যাপারে মতানৈক্য রয়েছে। ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, এটা হচ্ছে 
অধিক বৃষ্টিপাত যা ডুবিয়ে দেয় বা ক্ষেত ও বাগানের ক্ষতি সাধন করে।” তিনি 
এর দ্বারা সাধারণ মহামারীও বুঝিয়েছেন। মুজাহিদ (রঃ) বলেন যে, তুফান হচ্ছে 
প্রাবন ও প্লেগ । হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) 
বলেছেন, ‘তুফান অর্থ হচ্ছে মৃত্যু” অন্য একটি বর্ণনায় আছে যে, ওটা হচ্ছে 
আল্লাহর আকস্মিক ও আসমানী শাস্তি! যেমন আল্লাহ পাক বলেনঃ 
228 12232774430 9,7 A AMN 
-455 ৯, L) Sb HAT EE 
অর্থাৎ “ওদের নিদ্রিত অবস্থায় সে উদ্যানে তোমার প্রভুর বিপর্যয় হানা 
দিলো” (৬৮৪ ১৯) %1,% -এর অর্থ হচ্ছে ফড়িং, যা একটা প্রসিদ্ধ পাখি, যা 
খাওয়া হালাল । সহীহ বুখারী ও সহীহ মুসলিমে হযরত আবদুল্লাহ ইবনে আবি 
আওফা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেনঃ “আমরা রাসুলুল্লাহ (সঃ)-এর 
সাথে সাতটি যুদ্ধে শরীক ছিলাম । প্রত্যেক যুদ্ধেই আমরা ফড়িং খাওয়ার সুযোগ 
পেয়েছিলাম ।” ইমাম শাফিঈ (রঃ), ইমাম আহমাদ (রাঃ) এবং ইমাম ইবনে 
মাজ্জাহ (রঃ) হযরত ইবনে উমার (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, নবী (সঃ) 
বলেছেনঃ “আমাদের জন্যে দু'টো মৃত ও দু*টো রক্ত হালাল করা হয়েছে। (মৃত 


১. এটা যহ্হাক ইবনে মাযাহিমও (রঃ) বলেছেন । এটাই বেশী প্রকাশমান। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৭৬ পারাঃ ৯ 


দু'টো হচ্ছে) মাছ ও ফড়িং, আর (রক্ত দু'টো হচ্ছে) কলিজা ও প্রীহা ৷” 
রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “অধিকাংশ প্রাণী যেগুলো প্রকৃতপক্ষে আল্লাহর 
সেনাবাহিনী, সেগুলোকে আমি নিজে খাই না বটে, কিন্তু অন্যদের জন্যে হারাম 
বলি না, বরং ওগুলো হালাল ৷” রাসূলুল্লাহ (সঃ)-এর না খাওয়ার কারণ ছিল এই 
যে, ওতে তার রুচি হতো না । যেমন গোসাপ । ওটা খেতে তার নিজের রুচি 
হতো না কিন্তু অন্যদেরকে তিনি ওটা খাওয়ার অনুমতি দিয়েছেন। হযরত ইবনে 
আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) ফড়িং, গোসাপ এবং কোন 
প্রাণীর মূত্রস্থলী খেতেন না । কিন্তু ওগুলোকে হারামও বলতেন না । তীর ফড়িং 
খাওয়া থেকে বিরত থাকার কারণ ছিল এই যে, ওটা আল্লাহর একটি আযাব । 
ফড়িং যে ফসলের জমির উপর দিয়ে গমন করে সেই জমির ফসল সমূলে ধ্বংস 
হয়ে যায়। মূত্ৰস্থলী থেকে বিরত থাকার কারণ এই যে, ওটা প্রস্রাবের নিকটবর্তী 
ংশ। আর গোসাপ না খাওয়ার কারণ এই যে, ওটা হচ্ছে এমন একটি জাতি যা 
সুন্দর আকৃতি থেকে কদাকৃতিতে রূপান্তরিত হয়েছে। অতঃপর হযরত ইবনে 
আব্বাস (রাঃ) বলেনঃ “এই বর্ণনাটিও দুর্বল বটে, তবে গোসাপ খাওয়া থেকে 
রাসূলুল্লাহ (সঃ)-এর বিরত থাকার কারণের প্রতি আলোকপাতের উদ্দেশ্যেই 
আমি এটা নকল করেছি।” আমীরুল মু'মিনীন হযরত উমার ইবনে খাত্তাব 
(রাঃ) অত্যন্ত আগ্রহের সাথে ফড়িং খেতেন তাকে ফড়িং খাওয়া সম্পর্কে 
জিজ্ঞেস করা হলে তিনি উত্তরে বলেনঃ “আমি দু'একটি ফড়িং পেলে অত্যন্ত মজা 
করে খেয়ে থাকি।” হযরত আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত আছে যে, 
রাসূলুল্লাহ (সঃ)-এর পত্নীগণ থালা ভর্তি ফড়িং তীর কাছে উপঢৌকন স্বরূপ 
প্রেরণ করতেন । রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, ইমরানের কন্যা মারইয়াম (আঃ) 
আল্লাহ তা'আলার নিকট দুআ করেছিলেন, “হে আল্লাহ! আমাকে এমন মাংস 
খেতে দিন যাতে রক্ত নেই” তখন আল্লাহ তাআলা তাকে ফড়িং খেতে দেন। 
তখন মারইয়াম (আঃ) বলেনঃ “হে আল্লাহ! লালন পালন ছাড়াই তাকে জীবন 
দান করুন এবং শব্দ ও শোরগোল ছাড়াই ওদের এককে অপরের পিছনে রেখে 
দিন৷” রাসূলুল্লাহ (সঃ) বলেছেন-“ফড়িংকে মেরো না। এগুলো হচ্ছে আল্লাহ্‌ 
তাআলার এক বিরাট সেনাবাহিনী ।” এ হাদীসটি খুবই গারীব। 

(400 যুক্ত আয়াত সম্পৰ্কে মুজাহিদ (রঃ) বলেন যে, এই শাস্তি এই 
কারণে যে, অতীত যুগে এগুলো দরজার কীলকে খেয়ে ফেলতো এবং কাঠকে 
অবশিষ্ট রাখতো । আওয়ায়ী (রঃ) বলেনঃ “আমি একদা জঙ্গলের দিকে রওয়ানা 
হলাম । হঠাৎ দেখি যে, এক ঝাঁক ফড়িং যমীন ও আসমানকে ছেয়ে আছে। আর 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৭৭ পারাঃ ৯ 


একটি লোক এঁ ঝীকের মধ্যে বর্ম পরিহিত অবস্থায় রয়েছে। যেই দিকে সে 
ইশারা করছে সেই দিকে এঁ ফড়িংগুলো সরে যাচ্ছে। এ লোকটি বার বার বলতে 
রয়েছে- দুনিয়া ও ওর মধ্যস্থিত সবকিছুই বাতিল ও মিথ্যা ৷” 

কাধী শুরাইহ্‌ (রঃ)-কে ফড়িং সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি উত্তরে বলেনঃ 
“আল্লাহ ওকে ধ্বংস করুন! তার মধ্যে সাতটি শক্তিশালীর মাহাত্ম্য রয়েছে। ওর 
মাথা হচ্ছে ঘোড়ার, গর্দান হচ্ছে বলদের, বক্ষ সিংহের, বাহু গৃধিনীর, পা উটের, 
লেজ সাপের এবং গোট হা বাদকৰ. 

fe of SEC bl (৫৪ ৯৬) এই আয়াতটি সম্পর্কে 
আলোচনার সময় নিমের হাদীসটি বর্ণনা করা হয়েছে, আমরা রাসূলুল্লাহ 
(সঃ)-এর সাথে হজ্ব বা উমরার জন্যে যাচ্ছিলাম । এক দল ফড়িং-এর আমরা 
সম্মুখীন হই । আমরা খড়ি দিয়ে ওগুলোকে মারছিলাম, অথচ এ সময় আমরা 
ইহরামের অবস্থায় ছিলাম । আমরা এ কথা রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট বর্ণনা 
করলে তিনি বলেনঃ “ইহরামের অবস্থায় সামুদ্রিক শিকারে কোন বাধা নেই ৷” 
হযরত আনাস (রাঃ) ও হযরত জাবির (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ 
(সঃ) যখন ফড়িং-এর উপর বদদুআ করে বলেনঃ “হে আল্লাহ! আপনি ছোট বড় 
সমস্ত ফড়িংকে ধ্বংস করে দিন, ওদের ডিমগুলো বরবাদ করে দিন, ওদের 
বংশ-সম্পর্ক ছিন্ন করুন এবং আমাদের থেকে কেড়ে নেয়া আহাৰ্য ওদের মুখ 
থেকে ছিনিয়ে নিন! নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী।” তখন হযরত জাবির 
(রাঃ) তাকে বলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! এগুলো তো আল্লাহর 
সেনাবাহিনী । অথচ আপনি ওগুলোর বংশ সম্পর্ক কেটে দেয়ার প্রার্থনা করছেন!” 
তখন রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “এগুলো সমুদ্রের মাছ থেকে সৃষ্ট হয়ে থাকে।”* 
যিয়াদ সংবাদ দিয়েছেন যে, যে ব্যক্তি ফড়িংকে মাছ থেকে সৃষ্ট হতে দেখেছে সে 
বর্ণনা করেছে, মাছ যখন সমুদ্রের তীরবর্তী স্থানে ডিম ছাড়ে এবং তীরের পানি 
শুকিয়ে যায় ও তথায় সূর্যের আলো পতিত হয় হয়, তখন এ ডিমগুলো হতে এই 
ফড়িং বেরিয়ে পড়ে উড়তে শুরু করে” ৫50% -এর আলোচনায় আমরা 
নিমের হাদীসটি বর্ণনা করেছিঃ 

“আল্লাহ তা‘আলা হাজার প্রকারের মাখলূক সৃষ্টি করেছেন। ছয়শ' প্রকার 
হচ্ছে জলচর এবং চারশ’ হচ্ছে স্থলচর । আর তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে এরূপ 
মাখলুক হচ্ছে ফড়িং ৷” রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যুদ্ধে ধ্বংস প্রাপ্তদের সামনে 
প্রেগও কিছুই নয়। আর ফড়িং এর প্রতিদ্বন্বিতায় কাঠেরও কোন হাকীকত 
নেই ।” এই হাদীসটি গারীব। 


১. এটা ইমাম ইবনে মাজাহ (রাঃ) তার সুনানে তাখরীজ করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৭৮ পারাঃ ৯ 


“}3 সম্পর্কে হ্যরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, ওটা হচ্ছে গমের 
ভিতরের পোকা অথবা ওটা হচ্ছে ছোট, ছোট ফড়িং যার পালক থাকে না এবং 
উড়ে না । মুজাহিদ (রঃ) বলেন যে, 4 হচ্ছে কালো বর্ণের ক্ষুদ্র কীট বা মশা 
অথবা ওটা হচ্ছে এমন পোকা যা উটের গায়ে লেগে থাকা পোকা সদৃশ । 

বর্ণিত আছে যে, যখন মূসা (আঃ) ফিরাউনকে বলেছিলেনঃ “হে ফিরাউন! 
বানী ইসরাঈলকে আমার সাথে পাঠিয়ে দাও” । সেই সময় আল্লাহ তা'আলার 
পক্ষ থেকে ঝড় তুফান শুরু হয়েছিল এবং মুষলধারে বৃষ্টি বর্ষিত হচ্ছিল । ফিরাউন 
ও তার লোকেরা বুঝে নিয়েছিল যে, এটা আল্লাহর শাস্তি । তাই তারা বলেছিল- 
“হে মূসা! আল্লাহর নিকট দুআ করে এই ঝড়-তুফান বন্ধ করে দাও। আমরা 
তোমার উপর ঈমান আনবো এবং বানী ইসরাঈলকে তোমার সাথে পাঠিয়ে 
দেবো ৷” মূসা (আঃ) তখন দু‘আ করলেন । কিন্তু না তারা ঈমান আনলো, না 
বানী ইসরাঈলকে তার সাথে পাঠালো । এ বছর বৃষ্টিপাতের ফলে প্রচুর ফসল 
উৎপন্ন হলো । তারা তখন বলতে লাগলো- “বাঃ বাঃ! আমাদের আকাঙ্ষা তো 
এটাই ছিল!” কিন্তু ঈমান না আনার কারণে ফড়িংকে তাদের উপর চাপিয়ে দেয়া 
হলো । ওরা সমস্ত ক্ষেত খেয়ে ফেললো এবং শাক সবৃজী নষ্ট করে দিলো। তারা 
বুঝে নিলো যে, এখন আর কোন ফসল অবশিষ্ট থাকবে না । সুতরাং তারা মূসা 
(আঃ)-এর শরণাপন্ন হয়ে বললোঃ “হে মূসা (আঃ)! এই শাস্তিকে সরিয়ে দাও । 
আমরা ঈমান আনবো!” মূসা (আঃ)-এর দু‘আয় ফড়িং দূর হয়ে গেল। কিন্তু 
তথাপি তারা ঈমান আনলো না । বরং তারা ফসল ঘরে জমা করে রাখলো এবং 
বলতে শুরু করলো-“কি ভয়? শস্যের ঢেরি বাড়ীতে বিদ্যমান রয়েছে।” হঠাৎ 
গমের পোকার শাস্তি তাদের উপর পতিত হলো । এমন অবস্থা হলো যে, কেউ 
দশ সের গম পেষণের জন্যে নিয়ে গেলে তিন সেরও বাকী থাকতো না । আবার 
তারা হযরত মূসা (আঃ)-এর কাছে আযাব_সরানোর দরখাস্ত করলো এবং ঈমান 
আনয়নের অঙ্গীকার করলো। কিভু সেই } -এর শাস্তি দূর হওয়ার পরেও তারা 
বিরোধিতা করতেই থাকলো । কোন এক সময় হযরত মূসা (আঃ) ফিরাউনের 
সাথে মিলিত হয়েছিলেন এমন সময় ভেকের ডাক শোনা গেল। তিনি 
ফিরাউনকে বললেনঃ “তোমার উপর ও তোমার কওমের উপর একী শাস্তি!” সে 
বললোঃ “এতে তো ভয়ের কোনই কারণ নেই!” কিন্তু সন্ধ্যা হতে না হতেই 
জনগণের সারা দেহে ভেক লাফালাফি শুরু করে দিলো। কেউ কথা বলার জন্যে 
মুখ খুললে ভেক তার মুখে প্রবেশ করতো । পুনরায় তারা এ শাস্তি অপসারণের 
জন্যে মূসা (আঃ)-এর নিকট আবেদন জানালো । কিন্তু সেই শাস্তি দূর হওয়ার 
পরেও তারা ঈমান আনলো না। এরপর নাযিল হলো রক্ত আযাব! তারা নদী 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৭৯ পারাঃ ৯ 


থেকে বা কূপ থেকে পানি এনে রাখলে তা রক্তে পরিণত হয়ে যেতো । কোন 
পাত্রে রাখলেও সেই একই অবস্থা । ফিরাউনের কাছে লোকেরা এ অভিযোগ 
করলে সে তাদেরকে বললোঃ “তোমাদের উপর যাদু করা হয়েছে।” তারা 
বললোঃ “আমাদের উপর কে যাদু করলো? আমাদের পাত্রে শুধু আমরা রক্তই 
পাচ্ছি!” অতএব, আবার তারা মূসা (আঃ)-এর কাছে আসলো এবং এ আযাব 
দূর হলে ঈমান আনবে ও বানী ইসরাঈলকে তার সাথে পাঠিয়ে দেবে এই ওয়াদা 
করলো । হযরত মুসা (আঃ)-এর দু‘আয় তখন এঁ শাস্তি দূর হয়ে গেল । কিন্তু 
তবুও তারা ঈমানও আনলো না এবং বানী ইসরাঈলকে তাঁর সাথে পাঠালোও 
না। 

হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, যখন যাদুকরগণ ঈমান 
আনলো এবং ফিরাউন পরাজিত হলো ও বিফল মনোরথ হয়ে ফিরে গেল, 
তখনও সে অবাধ্যতা ও কুফরী থেকে ফিরলো না । ফলে তাদের উপর পর্যায়ক্রমে 
কয়েকটি নিদর্শন প্রকাশিত হলো । দুর্ভিক্ষ, বৃষ্টিযুক্ত ঝড়-তুফান, ফড়িং, গমের 
পোকা, ব্যাঙ এবং রক্ত । এসব শাস্তি পর্যায়ক্রমে তাদের উপর নাযিল হতে 
থাকলো । ঝড়-তুফানের ফলে সমস্ত ভূমি দলদলে হয়ে গেল । না তারা তাতে 
লাঙ্গল চালাতে পারলো, না কোন ফসলের বীজ বপন করতে সক্ষম হলো । ক্ষুধার 
তাড়নায় তাদের প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। তারা মূসা (আঃ)-এর 
কাছে আযাব সরানোর দরখাস্ত করলো এবং ঈমান আনয়নের অঙ্গীকারে আবদ্ধ 
হলো। মূসা (আঃ) আযাব সরানোর জন্যে আল্লাহ পাকের নিকট আবেদন 
জানালেন । আযাব সরে গেল বটে, কিন্তু তারা ঈমান আনয়নের অঙ্গীকার পুরো 
করলো না। তারপরে আসলো ফড়িং-এর শাস্তি, যা সমস্ত ক্ষেতের ফসল খেয়ে 
ফেললো এবং তাদের ঘরের দরজাগুলোর পেরেক চাটতে থাকলো । ফলে তাদের 
ঘরগুলো পড়ে গেল। এরপরে আসলো কীটের শাস্তি । হযরত মূসা (আঃ) 
বললেনঃ “এই টিলার দিকে এসো!” তারপর হযরত মূসা (আঃ) আল্লাহ 
তা'আলার নির্দেশক্রমে একটি পাথরের উপর লাঠি মারলেন। তখন ওর মধ্য 
থেকে অসংখ্য কীট বেরিয়ে পড়লো । ওগুলো ঘরের সর্বস্থানে ছড়িয়ে পড়লো। 
খাদ্যদ্রব্যের গায়ে ওগুলো লেগে থাকলো। লোকগুলো না ঘুমোতে পারছিল, না 
একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছিল। তারপর তাদের উপর ব্যাঙ-এর শাস্তি 
নেমে আসলো । খাদ্যদ্বব্যে ব্যাঙ, ভাতের থালায় ব্যাঙ, কাপড়ে ব্যাঙ । এরপরে 
আসলো রক্তের শাস্তি। পানির প্রতিটি পাত্রে পানির পরিবর্তে রক্তই দেখা যায় । 
১. হযরত ইবনে আব্বাস (রাঃ), সুদ্দী (রঃ), কাতাদা (রঃ) এবং পূর্ববর্তী আলেমদের আরো 

কয়েকজন হতে অনুরূপ বর্ণনা বর্ণিত হয়েছে! 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৮০ পারাঃ ৯ 


হযরত আব্দুল্াহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) 
বলেছেনঃ “তোমরা বা্যঙকে মেরো না। কেননা, ফিরাউনের কওমের উপর যখন 
ব্যাঙ-এর শাস্তি প্রেরণ করা হয় তখন একটি ব্যাঙ আল্লাহর সন্তুষ্টি লাভের 
উদ্দেশ্যে আগুনের এক চুল্লীর মধ্যে পড়ে যায়।” তাই আল্লাহ তা'আলা ঠাণ্ডা 
জায়গা অর্থাৎ পানির স্থানকে ব্যাঙ-এর বাসস্থান বানিয়েছেন এবং তাদের ডাককে 
তসবীহ হিসেবে গণ্য করেছেন। যায়েদ ইবনে আসলাম (রাঃ) .১ -এর শাস্তি 
দ্বারা নাকসীর (গরমের প্রকোপে নাক দিয়ে রক্ত প্রবাহিত হয়) এর শাস্তি ভাব 
নিয়েছেন। 

১৩৬ । সুতরাং আমি (এই 32 42% 4 2, 
ধ্রতিশ্ৰ্তি ভঙ্গের জন্যে) 2 -\"" 
তাদের হতে প্রতিশোধ নিলাম 
এবং তাদেরকে অতল সমুদ্রে 
আমার নিদর্শনসমূহকে মিথ্যা 
প্রতিপন্ন করেছে, আর এই 
ব্যাপারে তারা ছিল সম্পূর্ণ 
গাফিল বা উদাসীন । ? 2/০ 

Sat 8 Eo Er EN hd 
দীনহীন ভাবা হতো আমি 7747274 
তাদেরকে আমার কল্যাণপ্রাপ্ত *% : > 
রাজ্যের পূর্ব ও পশ্চিমের 
উত্তরাধিকারী বানাই, আর 
বানী ইসরাঈল জাতি সম্পর্কে 
তোমার প্রতিপালকের শুভ ও 


22 5/ w/2 22) 327 HA 
ie SEI 
435 SAL) AT 


2 ) 


Onis 


Ld 


PAL Ad 24/2 


LAUR” ন 


Lod 


3০ ৮৮, )2 2° 


কল্যাণময় বাণী (প্রতিশ্রচতি) 
পূর্ণ হলো, কেননা তারা 
ধৈর্যধারণ করেছিল, আর 
ফিরাউন ও তার সনশ্পুদায়ের 
নির্মিত কীর্তিকলাপ ও উচ্চ 
প্রাসাদসমূহকে আমি 
ধ্বংসভূপে পরিণত করেছি । 


(a ER EA 


A323 Iz 


UL US, me BC) 
227 পণপৰ্ঞ3পবঠরপঃ, BAR 
HL; 05s US 


LIP Ir 


6) Ur 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৮১ পারাঃ ৯ 


ফিরাউনের কওমের উপর পর্যায়ক্রমে নিদর্শনাবলীর আগমন এবং একের পর 
এক শাস্তি অবতরণ সত্বেও তারা অবাধ্যতা ও গুদ্ধত্যের উপরেই প্রতিষ্ঠিত 
থাকলো । ফলে তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দেয়া হলো । সেখানে মুসা (আঃ)-এর 
জন্যে রাস্তা বানিয়ে দেয়া হলো। তিনি এ রাস্তায় নেমে পড়লেন তাকে পার 
করিয়ে নেয়া হলো তার সাথে বানী ইসরাঈলও ছিল। অতঃপর ফিরাউন এবং 
তার সেনাবহিনীও তাদের অনুসরণ করে এঁ পথে নেমে পড়লো । যখনই তারা 
মাঝ দরিয়ায় পৌছেছে তখনই দু’দিকের পানি মিলে গেল এবং তারা ডুবে 
মরলো ৷ এটা ছিল আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করা এবং ওগুলোর 
প্রতি উদাসীন থাকারই ফল । আল্লাহ তা'আলা সংবাদ দিচ্ছেন যে, তিনি বানী 
যাদেরকে অত্যন্ত দুর্বল মনে করা হতো এবং যারা দুর্বল হওয়ার কারণে 
ফিরাউনের গোলামী করতো । যেমন আল্লাহ পাক বলেনঃ “আমি এ কওমের 
উপর ইহ্‌সান করতে চাই যাদেরকে দুর্বল মনে করা হয়। আমি তাদেরকে 
বাদশাহ্‌ ও সরদার বানাতে চাই । তাদেরকে আমি আমার যমীনের 
উত্তরাধিকারীরূপে গণ্য করবো । আর ফিরাউন ও তার কওযম যে শাস্তির আশংকা 
করতো এঁ শাস্তিই আমি তাদের উপর নাযিল করবো!” আর এক জায়গায় তিনি 
বলেনঃ “তারা ছেড়ে গিয়েছিল কতই না উদ্যান ও প্রস্ববণ! শস্যক্ষেত ও মনোরম 
আবাস! তারা সানন্দে উপভোগ করতো পার্থিব সম্পদ আমি অপর গোত্রকে এর 
উত্তরাধিকারী বানিয়েছি।” হাসান বসরী (রঃ) ও কাতাদা (রঃ) 54 ও £% দ্বারা 
শাম বা সিরিয়া দেশ বুঝিয়েছেন। আল্লাহ তা'আলার কল্যাণময় বাণী বানী 
ইসরাঈল জাতি সম্পর্কে পূর্ণ হলো, কেননা তারা ধৈর্যধারণ করেছিল। আল্লাহ 
তা'আলার সেই কথা ও প্রতিশ্রুতি হচ্ছে- 


IE LL180/97 3272 H 23 EXE ME) 729,06 220992723292, 
AFLAI397 Lhd errs, 3, 9? 33 7 wr 7 039 N32 S907 77 
. @ চ . . * NY | . ঢি CON j 
Lays 3 ob 30900 S73 02) SS inl haf 

A382 9134 S32232 


- Ii HN Cts, 

অর্থাৎ “আমি এঁ সম্প্রদায়ের উপর অনুগ্রহ করতে চাই যাদেরকে দুর্বল মনে 

করা হয়। আমি তাদেরকে বাদশাহ্‌ ও নেতা বানাতে চাই ।* তাদেরকে আমি 

আমার যমীনের উত্তরাধিকারী বানিয়ে দেবো । আর ফিরাউন ও তার কওম যে 

শাস্তির আশঙ্কা করতো এ শাত্তিই আমি তাদের উপর নাযিল করবো।” 
(২৮৪৫-৬) 


১. এটাও ইবনে জারীর (রঃ) ও অন্যান্য হতে বর্ণিত হয়েছে এবং এটাই প্রকাশমান। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৮২ পারাঃ ৯ 


C8220 4222/7? PII rd 2249/7 


০5 3055/5 (০০১ ১৫ ৮০ ৬০১ 9 অৰ্থাৎ ফিরাউন ও তার কওযম যে অষ্টালিকা 
ও উদ্যানসমূহ তৈরী করেছিল এবং যেসব সুউচ্চ প্রাসাদ নির্মাণ করেছিল, 
সবগুলোকেই আমি ধ্বংসস্তূপে পরিণত করেছি।* 

১৩৮। আমি বানী ইসরাঈলকে এ পতি? 5.4/০ 2/1) 
সমুদ্র পার করিয়ে দিলাম, lls br23 - \ A 
অতঃপর তারা প্রতিমা পূজায় ক পতা পাল 2 পাও 

(ss | 
রত এক জাতির সংস্পর্শে ert BE EES 

আসলো, তখন তারা বললো- ৬০০7 117724424 

হে মূসা (আঃ)! তাদের যেরূপ nd PIAL ate * 

মা’বুদ রয়েছে, আমাদের 


জন্যেও এরূপ মা’বূদ বানিয়ে og BEX NE Fe 

দিন, তখন মূসা বললো- 45:94 
একটি গণ্ডমূৰ্খ (2273/92 

(এর ন্যায় কথা বলছো) । OUMNES ry 


১৩৯ । এইসব লোক যে কাজে ৫, ৯» 594-2০5 

লিপ্ত রয়েছে, তা তো ধ্বংস করা 1 ৮৮: £১৯৯ ১-১4 

ৰ 229727234, 59% 1৮ 

বানী ইসরাঈলের অজ্ঞ লোকদের বাসনার বর্ণনা দেয়া হচ্ছে যে, মূসা (আঃ) 
যখন তাদেরকে নিয়ে সমুদ্র পার হয়ে গেলেন এবং তারা আল্লাহ তা'আলার এই 
বিরাট নিদর্শন স্বচক্ষে দেখলো তখন তারা এমন এক সম্পৃদায়ের পার্শ্ব দিয়ে গমন 
করলো যারা মূর্তিপূজায় লিপ্ত হয়েছিল। কোন কোন মুফাস্সির বলেন যে, তারা 
ছিল কিনআনী গোত্র বা লাখম গোত্র। তারা গাভীর ন্যায় জন্তুর মূর্তি বানিয়ে 
নিয়েছিল এবং ওরই উপাসনায় লিপ্ত হয়ে পড়েছিল। এ জন্যেই পরবর্তীতে ওরই 
সাথে সাদৃশ্যযুক্ত একটি বাছুরের উপাসনায় তারা জড়িয়ে পড়েছিল এবং 
বলেছিল- “হে মূসা (আঃ)! আমাদের জন্যে একটি মা’বুদ বানিয়ে দিন, যেমন 
এই লোকগুলোর মা’বুদসমূহ রয়েছে।” মূসা (আঃ) বললেনঃ “তোমরা বড়ই 
মূর্খ । তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ভুলে বসেছো। তিনি এসব ব্যাপার থেকে 


১. এটা ইবনে আব্বাস ও মুজাহিদ বলেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৮৩ পারাঃ ৯ 


সম্পূর্ণরূপে পবিত্র যে, তার শরীক ও সমতুল্য কেউ হতে পারে। তাদের 

মাযহাবও ভিত্তিহীন এবং আমলও ভিত্তিহীন ৷” 
আবু ওয়াফিদিল লাইসী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ 

(সঃ)-এর সাথে মন্ধা থেকে হুনাইনের দিকে যাত্রা শুরু করেছিলাম । পথিমধ্যে 

কাফিরদের একটি কুল বৃক্ষ আমাদের সামনে পড়ে যার পার্শ্বে তারা আসর 

জমিয়ে বসেছিল। তারা তাদের অন্ত্রশস্ত্র এ গাছে বেধে রেখেছিল, । এভাবে তারা 

এ গাছটির প্রতি সন্মান প্রদর্শন করছিল। এ গাছটিকে ১1531 5 বলা হতো । 

আমরা যখন এওঁ গাছের নিকট পৌছি তখন দেখি ঘেঁ. ওটা খুবই সবুজ ও 

জীকজমকপূৰ্ণ অবস্থায় রয়েছে ! তখন আমরা বললাম, হে আল্লাহর রাসূল (সঃ)! 

আমাদের জন্যেও একটা }|;/ £15 এর ব্যবস্থা করে দিন, যেমন তাদের 
রয়েছে। তখন তিনি বললেন, আল্লাহর কসম! তোমরা তো এঁ কথাই বলেছো যে 
কথা মূসা (আঃ)-এর কওম তাকে বলেছিল । তারা বলেছিলঃ “হে মূসা (আঃ)! 
আপনি আমাদের জন্যেও একটি মা'বূদ বানিয়ে দিন, যেমন এ লোকদের 
রয়েছে!” তখন মূসা (আঃ) বলেছিলেনঃ “তোমরা তো বড়ই অজ্ঞ ও মূর্খ । 
তাদের পদ্থা ও তাদের আমল সবই মিথ্যা ও বাতিল ।” রাসুলুল্লাহ (সঃ) বললেনঃ 

“তোমরাও তাদেরই পদাংক অনুসরণ করতে চাচ্ছ।”* 

১৪০ । সে (ম্‌সা আঃ) আরো ন 
বললো- আমি কি আল্লাহকে ££? "427117 _ 
ছেড়ে তোমাদের জন্যে $৮14০ ১৫. 
মা’বূদের সন্ধান করবো? অথচ Leo 90 2 
তিনিই হলেন একমাত্র আল্লাহ EC TEA HCE LOB) 
যিনি তোমাদেরকে বিশ্বজগতে 4272 
শ্রেষ্ঠত্ব দান করেছেন! oul 

১৪১ । স্মরণ কর সেই সময়টির ee 
কথা, যখন আমি তোমাদেরকে Jl os Se of 5 -NEN 


হতে মুক্তি দিয়েছি, তারা LG 22402922 23,7372 
তোমাদেরকে অতিশয় মর্মান্তিক ৮২৩৬০৮১ 
কষ্টদায়ক ও ন্যান্ধারজনক AG FR PSY 

শাস্তি দিতো, তোমাদের 2s lls 


১. এটা ইমাম আহমাদ (রঃ) ও ইমাম ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন। ইমাম ইবনে 
জারীর (রঃ) এটা পেশ করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূুরাঃ আ'রাফ ৭ ৩৮৪ 
পুত্রদেরকে হত্যা করতো এবং ,, 


নারীদেরকে জীবিত রাখতো, 
এটা ছিল তোমাদের জন্যে 
তোমাদের প্রতিপালকের পক্ষ 
থেকে এক বিরাট পরীক্ষা । 


পারাঃ ৯ 


2 2924 MeteTd 


ESA 


Lr 
E92, 22S 300 1 
bss 18-4250 


মূসা (আঃ) বানী ইসরাঈলকে আল্লাহ তা'আলার নিয়ামতসমূহ স্মরণ করাতে 
গিয়ে বলছেনঃ “আল্লাহ তোমাদেরকে ফিরাউনের বন্দীত্ব ও প্রভৃত্ব থেকে মুক্তি 
দিয়েছেন এবং রেহাই দিয়েছেন অপমানজনক কাজ থেকে। অতঃপর তিনি 
তোমাদেরকে দান করেছেন মর্যাদা ও সম্মান । তোমাদের শত্রুদেরকে তিনি 
তোমাদের চোখের সামনে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং তিনি ছাড়া ইবাদতের 
যোগ্য আর কে হতে পারে? এর বিস্তারিত বিবরণ সূরায়ে বাকারায় দেয়া হয়েছে। 


১৪২ ৷ আর আমি মূসা (আঃ)-কে 
ওয়াদা দিয়েছিলাম ত্রিশ রাত্র 
ও দিনের (সীনাই পবর্তের 
উপর অবস্থান করার) জন্যে, 
পরে আরো দশদিন দ্বারা ওটা 
পূর্ণ করেছিলাম, এভাবে তার 
প্রতিপালকের নির্ধারিত সময়টি 

' চল্লিশ দিন দ্বারা পূর্ণতা লাভ 
করে, (রওয়ানা হবার সময়) 
মুসা (আঃ) তার ভাই হারূন 
(আঃ)-কে বলেছিল- আমার 
অনুপস্থিতিতে আমার 
সম্পৃদায়ের মধ্যে তুমি আমার 
প্রতিনিধিত্‌ করবে এবং 
তাদেরকে সংশোধন করার 
কাজ করতে থাকবে, 
(সাবধান!) বিপর্যয় ও ফাসাদ 


সৃষ্টিকারীদের অনুসরণ করবে 
না। 


22 \/ 129 22327)/ 


i Er Lacs, -\£Y 
Ad 2, 0) 


“~~ Gah ill 


A 2 L23//wro? d« 7 


EEN 


EME A 2 2 242 22 


2 G//A/2 2পণ 
Lei, 


222 


A 
omit 


আল্লাহ তা‘আলা বানী ইসরাঈলের উপর যে ইহসান করেছেন তা তিনি 
তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছেনঃ তোমাদেরকে আমি হিদায়াত দান 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৮৫ 


করেছি। তোমাদের নবী মূসা (আঃ) আমার সাথে কথা বলেছেন। আমি তাকে 
তাওরাত (আসমানী কিতাব) প্রদান করেছি। এর মধ্যে নির্দেশাবলী ও শরীয়তের 
যাবতীয় কথা বিস্তারিতভাবে লিবিপদ্ধ রয়েছে । আল্লাহ তা'আলা মূসা (আঃ)-এর 
সাথে ত্রিশ রাত্রির ওয়াদা করেছিলেন। মুফাস্সিরগণ বলেন যে, হযরত মূসা 
(আঃ) এঁদিনগুলোতে রোযা রেখেছিলেন। যখন এই ত্রিশ দিন পূর্ণ হলো তখন 
আল্লাহ তা'আলা চল্লিশ দিন পূর্ণ করার নির্দেশ দিলেন। অধিকাংশ মুফাস্সির 
বলেন যে, যিকাদা মাসের ছিল ত্রিশ দিন এবং যিলহাজ্বা মাসের ছিল দশ দিন। 
এভাবে ঈদের দিন পর্যন্ত চল্লিশ দিন পূর্ণ হয়। এরপর মূসা (আঃ) আল্লাহ 
তা'আলার সাথে কথা বলেন এবং এ দিনেই দ্বীনে মুহাম্মাদী পূর্ণতা প্রাপ্ত হয়। 
যেমন আল্লাহ তা‘আলা বলেনঃ “আজ আমি তোমাদের দ্বীনকে তোমাদের জন্যে 
পূর্ণ করে দিয়েছি এবং আমার নিয়ামত তোমাদের জন্যে পরিপূর্ণ করেছি আর 
তোমাদের জন্যে ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করেছি ।” মোটকথা, যখন 
মেয়াদ পূর্ণ হলো এবং মূসা (আঃ) তুরের দিকে গেলেন, যেমন আল্লাহ তা'আলা 
বলেনঃ “হে বানী ইসরাঈল! আমি তোমাদেরকে শক্ৰ থেকে মুক্তি দিয়েছি এবং 
তুরের সোজা পথের দিকে আহ্বান করেছি।” তখন তিনি স্বীয় ভ্রাতা হারুন 
(আঃ)-কে তার স্থলাভিষিক্ত বানিয়ে যান এবং অবস্থা ও পরিবেশ ভাল রাখার 
উপদেশ দেন, যেন ফাসাদ ও বিশৃংখলা সৃষ্টি না হয়। হারূন (আঃ)-কে তার 
উপদেশ দান শুধু সতর্কতামূলক ছিল। নচেৎ, হারূনও (আঃ) স্বয়ং নবী ছিলেন 
এবং মহামর্যাদা ও সম্মানের অধিকারী ছিলেন। তার উপর এবং সমস্ত নবীর উপর 
আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক । 
১৪৩ ৷ মূসা (আঃ) যখন নির্ধারিত 

স্থানে উপস্থিত হলো, তখন 

তার প্রতিপালক তার সাথে 

কথা বললেন, সে তখন 

নিবেদন করলো-হে আমার 


পারাঃ ৯ 


LEE 


i dj 


i EE AEA 


2245 DS Ue 


প্রতিপালক! আমাকে অনুমতি 
দিন, আমি আপনাকে দেখবো, 
তখন আন্লাহ বললেন-তুমি 
আমাকে আদোৌ দেখতে পারবে 
না, তবে তুমি এ পাহাড়ের 
দিকে তাকাও, যদি এঁ পাহাড় 
স্বস্থানে স্থির থাকে তবে তুমি 


0২৫ 


৯ 2 2932/5 
Hi Std bl 
227 
JE Ml SS of 
MEENA ALAA LAA 


Syd SE ANS 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৮৬ পারাঃ ৯ 


আমাকে দেখতে পারবে, - 
0 তপ এ ৮ ৰ AAA ME 
অতঃপর তার প্রতিপালক যখন 4. So 
পাহাড়ের উপর আলোক _ 
সম্পাৎ করলেন, তখন তা ) HET OT 2 
{ 3 ala> 
পাহাড়কে চূর্ণ-বিচূর্ণ করে "++? t Js 
দিলো, আর মূসা (আঃ) 4 42/4 
সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলো, = 
যখন তার চেতনা ফিরে ১/০০০2, 19 G0 
আসলো, তখন সে JA 
বললো-আপনি মহিমাময়, 


আপনি পবিত্র সত্তা, আমি EP 

to EE ) 
তাওবা করছি, আমিই সর্বপ্রথম 0 
ঈমান আনলাম ৷ 


আল্লাহ তাআলা হযরত মূসা (আঃ) সম্পর্কে সংবাদ দিচ্ছেন যে, যখন মূসা 
(আঃ) ওয়াদার স্থানে আসলেন এবং আল্লাহ পাকের সাথে কথা বলার মর্যাদা 
তার লাভ হয় তখন তিনি আল্লাহ তা'আলার নিকট আবেদন জানিয়ে বলেনঃ “হে 
আমার প্রতিপালক! আমি আপনাকে দেখতে চাই । আপনাকে দেখার সুযোগ 
আমাকে দান করুন৷” তখন আল্লাহ্‌ তা'আলা তাঁকে বললেনঃ “তুমি কখনই 
আমাকে দেখতে পার না।” 2৮ -এর মধ্যে যে ৬ শব্দটি রয়েছে, এটা 
আলিমদের মধ্যে জটিলতা সৃষ্টি করেছে। কেননা, 9 শব্দটি চিরস্থায়ী অস্বীকৃতি 
বুঝাবার জন্যে এসে থাকে। এর উপর ভিত্তি করেই মু’তাযিলা সম্পৃদায় দলীল 
গ্রহণ করেছেন যে, দুনিয়া ও আখিরাত উভয় স্থলেই আল্লাহ তা‘আলার দর্শন 
অসম্ভব ৷ কিন্তু তাদের এই উক্তি খুবই দুর্বল । কেননা, এ ব্যাপারে ক্রমাগত 
হাদীস বর্ণিত হয়েছে যে, মুমিনরা আখিরাতে আল্লাহ তা'আলার দর্শন লাভ 
করবে যেমন আল্লাহ তা'আলা বলেনঃ “সেই দিন কতকগুলো মুখমণ্ডল উজ্জ্বল 
হবে। তারা তাদের প্রতিপালকের পানে তাকাবে!” এর দ্বারা মুমিনদেরকে 
সুসংবাদ দেয়া হয়েছে যে, তারা আল্লাহকে পরকালে দেখতে পাবে। অতঃপর 
কাফিরদের সম্পর্কে বলা হয়েছে যে, তারা আল্লাহ তা‘আলাকে দেখতে পাবে না। 
যেমন তিনি বলেনঃ “কখনই না, ওরা সেদিন ওদের রব থেকে থাকবে 
অন্তরীণ।” এ কথাও বলা হয়েছে যে, এই ০ বা অস্বীকৃতি দুনিয়ার জন্যে 
নির্দিষ্ট, আখিরাতের জন্যে নয়। এইভাবে এখন বাক্যের মধ্যে সামঞ্জস্য আসছে 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ৩৮৭ পারাঃ ৯ 


যে, আখিরাতে আল্লাহর দর্শন সত্য ও সঠিক, দুনিয়ায় নয় । আবার এ কথাও বলা 
হয়েছে যে, এই স্থলে এই কথার অর্থ ঠিক এরূপই যেমন আল্লাহ তা'আলা 
বলেছেনঃ 


89? 477 272 287 72/3/73 2 99 3 7873/9339 9737 


nl nf 2 33a I ba SS Y 


অর্থাৎ “দৃষ্টিসমূহ তাকে দেখতে পায় না, কিন্তু তিনি দৃষ্টিসমূহকে দেখতে 
পান, তিনি সুক্ষম্মদ্শী ও সর্বজ্ঞাত।” (৬৪ ১০৩) সূরায়ে আনআ'’মে এর উপর 
যথেষ্ট আলোচনা করা হয়েছে। 

পূর্ববর্তী কিতাবসমূহে রয়েছে যে, আল্লাহ তা'আলা হযরত মূসা (আঃ)-কে 
বলেনঃ “হে মূসা (আঃ)! কোন জীবিত মৃত্যুর পূর্বে আমাকে দেখতে পারে না। 
শুষ্ক জিনিসও আমার আলোক সম্পাৎ করণে ধ্বংস হয়ে যায়।” এ জন্যেই আল্লাহ 
পাক বলেন যে, প্রতিপালক যখন পাহাড়ের উপর স্বীয় আলোকে সম্পাৎ করলেন 
তখন পাহাড় চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল এবং মূসা (আঃ) সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন। 
হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যখন 
আল্লাহ তা'আলা পাহাড়ের উপর স্বীয় আলোক সম্পাৎ করেন ( সেই সময় তিনি 
স্বীয় অঙ্গুলি দ্বারা ইশারাও করেন) তখন ওটা চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়৷” বর্ণনাকারী 
বলেন- আবূ ইসমাঈলও (রঃ) এটা বলার সময় আমাদের দিকে স্বীয় শাহাদাত 
অঙ্গুলী দ্বারা ইশারা করেন এই হাদীসের ইসনাদে একজন বর্ণনাকারীর নাম 
অজ্ঞাত আছে। নবী (সঃ) 4% 4 ৬ -এ আয়াতটি পড়ার সময় স্বীয় বৃদ্ধাঙ্গুলিটি 
কনিষ্ঠাঙ্গলির উপরের পোরের উপর রেখে বলেনঃ “এটুকু আলোক সম্পাতের 
কারণে পাহাড় চূর্ণ হয়ে যায়।”* 

হামীদ সাবিতকে বলেনঃ ‘দেখ, এইভাবে ৷’ তখন সাবিত স্বীয় হাতখানা 
হামীদের বক্ষের উপর মেরে বলেনঃ “এ কথা রাসূলুল্লাহ (সঃ) বলেছেন এবং 
আনাস (রাঃ) বর্ণনা করেছেন, তাহলে আমি কি এটা গোপন করবো?” ইমাম 
আহমাদও (রঃ) এরূপই বর্ণনা করেছেন। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন 
যে, আল্লাহ তাআলা শুধু কনিষ্ঠাঙ্গুলি বরাবর আলোক সম্পাৎ করেন, এর ফলেই 
পাহাড় জ্বলে উঠে এবং মাটি হয়ে যায়। সুফইয়ান সাওরী (রঃ) বলেন যে, পাহাড় 
যমীনের মধ্যে নিমজ্জিত হয়ে যায় এবং নিমজ্জিত হতেই রয়েছে । কিয়ামত পর্যন্ত 
ওটা আর প্রকাশিত হবে না। হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, যখন 
পাহাড়গুলোর উপর আলোক সম্পাৎ করা হয় তখনই ছয়টি পাহাড় উড়ে যায় । 
১. এটা ইবনে জারীর (রঃ) তাখরীজ করেছেন এবং ইমাম তিরমীযী (রঃ), আহমাদ (রঃ) এবং 

হাকিম (রঃ) এরই কাছাকাছি বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ৩৮৮ পারাঃ ৯ 


তিনটি মক্কায় এসে পড়ে এবং তিনটি পড়ে মদীনায় মদীনায় পতিত পাহাড় 
তিনটি হচ্ছে-(১) উহুদ, (২) অরকান এবং রাষ্ওয়া । আর মক্কায় পতিত তিনটি 
পাহাড় হচ্ছে- (১) হেরা, (২) সাবীর এবং (৩) সাওর ৷ এই হাদীসটি গারীব, 
এমন কি মুনকারও বটে । 

আলোক সম্পাতের পূর্বে তুর পাহাড়টি চক্‌চকে ও পরিষ্কার ছিল। আলোক 
সম্পাতের পর তাতে গুহা হয়ে গেছে এবং ফাটল ধরে গেছে।” মুজাহিদ (রঃ) 
বলেন যে, আল্লাহ পাকের এ উক্তি- “হে মূসা (আঃ)! পাহাড়ের দিকে তাকাও, 
যদি ওটা প্রতিষ্ঠিত থাকে তবে বুঝবে যে, তুমি আমাকে দেখতে পারবে । নচেৎ, 
দেখতে পারবে না” এটা তিনি এ কারণেই বলেছেন যে, পাহাড়ের সৃষ্টি ও 
মজবুতি তো মানুষের চাইতে বহুগুণে বড় ও শক্ত! সুতরাং সেই পাহাড়ও 
আল্লাহর আলোক সম্পাতে চূর্ণ-বিচূর্ণ হতে দেখে তিনি অজ্ঞান হয়ে গেলেন। 
হযরত ইবন আব্বাস (রাঃ)-এর তাফসীর মতে 3% শব্দের অর্থ হচ্ছে 
সংজ্ঞাহীনতা ৷* কাতাদা (রঃ) এর অর্থ নিয়েছেন মৃত্যু । আভিধানিক দিক দিয়ে এ 
অর্থটিও সঠিক । যেমন কুরআন মাজীদে রয়েছে- $39 355 
2231 5 327 2৮ অৰ্থাৎ “যখন সিঙ্গায় ফুঁ দেয়া হবে তখন যতকিছু 
আকাশে ও পৃথিবীতে রয়েছে, সবাই মরে যাবে বা ধ্বংস হয়ে যাবে।” মোটকথা, 
এখানে অর্থ মৃত্যুও হতে পারে এবং সংজ্ঞাহীনতাও হতে পারে। সংজ্ঞাহীনতা 
অর্থ এজন্যে হতে পারে যে, এরপরেই আল্লাহ পাক 51% বলেছেন। আর 
চৈতন্য তো সংজ্ঞাহীনতার পরেই হয়ে থাকে, মৃত্যুর পরে নয়। সুতরাং এখানে 
সংজ্ঞাহীনতার অর্থ নেয়াই ঠিক হবে। 

চৈতন্য ফিরে আসলে হযরত মূসা (আঃ) বললেনঃ “হে আল্লাহ! আপনি 
পবিত্র । আপনার প্রতি কেউই দৃষ্টি রাখতে পারে না । দৃষ্টিপাত করলেই সে জ্বলে 
পুড়ে মরে যাবে। আপনাকে দেখতে চেয়ে আমি যে ভুল করেছি তার জন্যে 
তাওবা করছি। এখন আমার বিশ্বাস হয়ে গেছে এবং আমিই সর্বপ্রথম বিশ্বাস 
স্থাপনকারী ৷” এখানে ঈমান দ্বারা ঈমান ও ইসলাম উদ্দেশ্য নয়। বরং এখানে 
বুঝানো হয়েছে- “আমার এই বিশ্বাস জন্মেছে যে, আপনার মাখলুক আপনাকে 
দেখতে পারে না৷” 
১. এটা ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন. 


২. এটা ইবনে জারীর আত্‌ তাবারী (রঃ) তাখরীজ করেছেন এবং হযরত ইবনে আব্বাস (রাঃ) 
হতে সুদ্দীরও (রঃ) এরূপ একটি বর্ণনা রয়েছে। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৮৯ পারাঃ ৯ 


ইবনে জারীর (রঃ) এই আয়াতের তাফসীরে মুহাম্মাদ ইবনে ইসহাক 
(রঃ)-এর বর্ণনায় একটি বিস্ময়কর হাদীস নকল করেছেন এবং প্রধানতঃ তিনি 
একথাগুলো ইসরাঈলিয়াতের দফতর হতে পেয়েছেন। আল্লাহ তা‘আলাই 
সর্বাধিক জ্ঞানের অধিকারী । 


2 7 12322847 


৬2০ +৯ = “এই আয়াত সম্পৰ্কীয় হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)-এর 
একটি বর্ণনা রয়েছে, তিনি বলেন যে, একজন ইয়াহ্‌দী এসে রাসুলুল্লাহ (সঃ)-এর 
কাছে অভিযোগ করলোঃ “আপনার একজন আনসারী সাহাবী আমার মুখের 
উপর এক থাগ্নড় মেরেছে।” এঁ সাহাবীকে ডেকে রাসূলুল্লাহ (সঃ) জিজ্ঞেস করলে 
তিনি বলেন, হে আল্লাহর রাসূল (সঃ)! আমি এই লোকটিকে বলতে শুনেছি - 
“আল্লাহ তা‘আলা হযরত মূসা (আঃ)-কে সমস্ত মানুষের উপর ফযীলত দান 
করেছেন।” আমি তখন বললাম, হযরত মুহাম্মাদ (সঃ)-এর উপরও কি? সে 
বললোঃ “হ্যা!” এতে আমার ক্রোধ হয়ে যায়। তাই আমি তাকে এক থাগ্নড় 
মেরে দেই । তখন রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ “তোমরা আমাকে নবীদের উপর 
মর্যাদা দিয়ো না। মানুষ কিয়ামতের দিন অজ্ঞান হয়ে যাবে। সর্বপ্রথম চৈতন্য 
লাভ আমারই হবে। কিন্তু আমি দেখবো যে, হযরত মুসা (আঃ) আরশের পায়া 
ধরে দাড়িয়ে রয়েছেন। আমি জানি না যে, আমার পূর্বে তারই চৈতন্য লাভ 
হয়েছে, অথবা তিনি অজ্ঞানই হননি । কেননা, তুরে আলোক সম্পাতের সময় 
তিনি একবার সংজ্ঞাহীন হয়েছিলেন। কাজেই মহান আল্লাহ কিয়ামতের দিন 
হয়তো তীকে সংজ্ঞাহীন হওয়া থেকে মুক্ত রাখবেন ৷”” 

আবূ বকর ইবনে আবি দীনার বলেন যে, এই বিবাদের প্রতিদ্বন্থী ছিলেন 
হযরত আবূ বকর সিদ্দীক (রাঃ)। কিন্তু সহীহ বুখারী ও মুসলিমে এটা 
আলোচিত হয়েছে যে, উনি ছিলেন আনসারদের একটি লোক । আর হযরত আবূ 
বকর (রাঃ) তো আনসারদের অন্তর্ভুক্ত ছিলেন না। বরং তিনি ছিলেন মুহাজির । 

রাসূলুল্লাহ (সঃ) ১১+ ০ 452% 3 -এ উক্তি তার এই উক্তির মতই যে, 
তিনি বলেছেন ALA IIE LS খু অর্থাৎ “তোমরা 
আমাকে নবীদের উপর ও ইউনুস ইবনে মাত্তার উপর মর্যাদা প্রদান করো না৷” 
বলা হয়েছে যে, এ কথা তিনি বিনয়, নম্রতা ও জ্দ্রতার খাতিরে বলেছিলেন! 
অথবা আল্লাহ তা'আলা যে তাকে অন্যান্য নবীদের উপর মর্যাদা দান করেছেন 
১. এ হাদীসটি ইমাম বুখারী (রঃ), ইমাম মুসলিম (রঃ) এবং ইমাম আবু দাউদ (রঃ) বর্ণনা 

করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ৩৯০ পারাঃ ৯ 


এটা তা অবহিত হওয়ার পূর্বের কথা । অথবা তীর একথার উদ্দেশ্য ছিল- 
“তোমরা ক্রোধে পতিত হয়ে গৌড়ামি বা বদ্ধমূল ধারণার উপর ভিত্তি করে 
আমাকে মর্যাদা প্রদান করো না৷” অথবা তার কথার ভাবার্থ ছিল- “তোমরা 
শুধুমাত্র স্বীয় মতানুসারে আমাকে ফযীলত প্রদান করো না ।” আল্লাহ তা‘আলাই 
সর্বাপেক্ষা অধিক জ্ঞানের অধিকারী । 


কিয়ামতের দিন লোকেরা অজ্ঞান হয়ে পড়বে ৷ এটা স্পষ্ট কথা যে, মানুষের 
সম্ভব যে, এটা এ সময়ের ঘটনা হবে যখন আল্লাহ তা'আলা লোকদের মধ্যে 
লোকেরা বেহুশ হয়ে যাবে। যেমন হযরত মূসা (আঃ) তাজান্পরী সহ্য করতে 
পারেননি এ জন্যেই রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “না জানি হয়তো আমার চৈতন্য 
লাভের পূর্বেই মূসা (আঃ)-এর চৈতন্য লাভ হবে অথবা তূরের অচৈতন্য হয়ে 
যাওয়ার বিনিময়ে তিনি এখানে চেতনাই হারাবেন না৷” 

হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
“যখন হযরত মূসা (আঃ)-এর উপর আলোক সম্পাৎ হয় তখন তার দৃষ্টিশক্তি 
এত তীব্ৰ হয় যে, দশ ক্রোশ দূর হতে রাত্রির অন্ধকারে কোন কঙ্করময় ভূমিতে 
চলমান পিপীলিকাকেও তিনি দেখতে পেতেন’ হযরত আবূ বকর (রাঃ) 
বলেনঃ “এদিক দিয়ে এটা তো কোন অসম্ভব কথা নয় যে, এই বৈশিষ্ট্য আমাদের 
নবীও (সঃ) লাভ করেছেন। কেননা মেরাজে তিনি আয়াতে কুবরা বা বড় সব 
নিদর্শন স্বচক্ষে দেখেছিলেন” এই কথার মাধ্যমে তিনি যেন এই হাদীসের 
সত্যতা সাব্যস্ত করেছেন। কিন্তু হাদীসের সত্যতার ব্যাপারে চিন্তা ভাবনার 
অবকাশ রয়েছে। কেননা, এই হাদীসে অপরিচিত বর্ণনাকারী রয়েছেন। আর 
এসব কথা যে পর্যন্ত ন্যায়পরায়ণ ও নির্ভরযোগ্য বর্ণনাকারীর সাথে সম্পর্কযুক্ত না 
হয় ততক্ষণ পর্যন্ত তা গ্রহণযোগ্য হতে পারে না। 


১৪৪ । তিনি (আল্লাহ) বললেন- A 
তোমাকেই আমার রিসলিতিও DAY 
আমার সাঙে বাৰ্যালাের. এ 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ৩৯১ পারাঃ ৯ 


জন্য লোকদের মধ্য হতে Le 
মনোনীত করেছি, অতএব, ৮:2০ 7/2 2) 
এখন আমি তোমাকে যা কিছু EY 
দেই তা তুমি গ্রহণ কর এবং WA BR FABI2 
কৃতজ্ঞতা পরকাশকারীদের ono 2 053 S| 
অন্তৰ্ভুক্ত হও । 
১৪৫। অতঃপর আমি মূসা HST, 
(আঃ)-কে ফলকের উপর 
সর্ববিষয়ের উপদেশ এবং গপ? গূর্্রঠুণ ০532/42? 
সর্ববিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা Loi ben AY ss 
লিখে দিয়েছি, (অতঃপর তাকে ০,29 42 22,8742 
বললাম) এই হিদায়াতকে দৃঢ় HCA MEE dd 
হস্তে শক্তভাবে গহণ কর এবং ৯», ০ 2333/422০ 
তোমার সম্প্রদায়কে এর সুন্দর [Re EEE 
সুন্দর বিধানগুলো মেনে চলতে 12 72222 37 
আদেশ কর, আমি ফাসেক বা oil 2h Sus 
সত্যত্যাগীদের আবাসস্থল 
শীঘ্রই তোমাদেরকে প্রদর্শন 
করবো । 
এখানে আল্লাহ তা'আলা হযরত মূসা (আঃ)-কে সম্বোধন করে বলেছেনঃ “হে 
মূসা (আঃ)! আমি তোমাকে রিসালাতের জন্যে ও আমার সাথে বাক্যালাপের 
জন্যে সমস্ত লোকের মধ্য থেকে বেছে নিয়েছি।” এতে কোনই সন্দেহ নেই যে, 
মুহাম্মাদ (সঃ) হযরত আদম (আঃ)-এর সমস্ত সন্তানের -সরদার বা নেতা । 
এজন্যেই তো আল্লাহ তা‘আলা তাকে খাতেমুল আম্বিয়া বানিয়েছেন। তার 
শরীয়ত কিয়ামত পর্যন্ত চালু থাকবে এবং তার উম্মতের সংখ্যা সমস্ত নবীর 
উন্মতের সংখ্যা অপেক্ষা অধিক হবে । মর্যাদা ও ফযীলতের দিক দিয়ে তার পরে 
হযরত ইবরাহীম খলীল (আঃ)-এর স্থান । অতঃপর হযরত মূসা ইবনে ইমরান 
কালীমুল্লাহ (আঃ)-এর স্থান৷ 
আল্লাহ তা'আলা হযরত মূসা (আঃ)-কে সম্বোধন করে বলেনঃ “আমি 
তোমাকে যে কালাম ও মুনাজাত দান করেছি তা তুমি গ্রহণ কর এবং সে জন্যে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৯২ পারাঃ ৯ 


কৃতজ্ঞতা প্রকাশ কর। আর যা সহ্য করার তোমার শক্তি নেই তা যাজ্ঞা করো 
না।” এরপর সংবাদ দেয়া হচ্ছে যে, এই তাখতী বা ফলকে প্রত্যেক বিষয়ের 
উপদেশ এবং প্রত্যেক হুকুমের ব্যাখ্যা বিদ্যমান রয়েছে। কথিত আছে যে, এই 
ফলক ছিল মণি-মানিক্যের তৈরী । আল্লাহ পাক তাতে উপদেশাবলী ও 
নির্দেশাবলী বিস্তারিতভাবে লিখে দিয়েছিলেন এবং সমস্ত হারাম এবং হালালও 
নির্ধারণ করে দিয়েছিলেন। এই ফলকের উপর তাওরাত লিখিত ছিল । আল্লাহ 
পাক বলেনঃ “কুরূনে উলাকে ধ্বংস করে দেয়ার পর আমি মূসা (আঃ)-কে 
কিতাব প্রদান করেছি ,যার মধ্যে লোকদের জন্যে অন্তর্দৃষ্টি রয়েছে।” এটাও 
কথিত আছে যে, এই ফলক তাওস্নাত লিখার পূর্বেই দেয়া হয়েছিল। মোটকথা, 
এটা ছিল দর্শনের প্রার্থনা না মঞ্জুর করার বিনিময় ৷ 


‘দৃঢ় হস্তে শক্তভাবে গ্রহণ কর’ অর্থাৎ আনুগত্যের দৃঢ় সংকল্প গ্রহণ কর এবং 
স্বীয় সম্পদায়কেও নির্দেশ দাও যে, তারা যেন, উত্তমরূপে এর উপর আমল করে। 
মুসা (আঃ)- এর হুকুমের সাথে? শব্দ রয়েছে আর তার কওমের সাথে $৯ 
শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মুসা (আঃ)-কে তাগিদ করা হচ্ছে যে, তিনি 
যেন সর্বপ্রথম দৃঢ়তার সাথে ওর উপর আমল করেন এবং এরপর যেন তার কওম 


উত্তম পন্থায় আমল করে। 
ed? 172 77729 


Ell INS Sl অর্থাৎ হে মূসা (আঃ)! যারা আমার বিরুদ্ধাচরণ 
করবে ও আমার আনুগত্যের বাইরে চলে যাবে তাদের পরিণাম কি হবে অর্থাৎ 
কিভাবে তারা ধ্বংস হয়ে যাবে তা আমি শীঘ্রই তোমাকে দেখাবো । একথাটি 
ঠিক এ কথার মত যেমন কেউ স্বীয় সম্বোধনকৃত ব্যক্তিকে বলে- ‘যদি তুমি 
আমার হুকুম অমান্য কর তবে কাল আমি তোমাকে দেখে নেবো’ এখানে 
নির্দেশ অমান্যকারীদেরকে ভীতি প্রদর্শন করা হচ্ছে৷ আবার একথাও বলা 
হয়েছে যে, এর ভাবার্থ হচ্ছে-আমি আমার অনুগতদেরকে ফাসেকদের রাজ্য 
অর্থাৎ সিরিয়া দান করবো । অথবা এর দ্বারা ফিরাউন সপ্পদায়ের মনযিলকে 
বুঝানো হয়েছে। কিন্তু প্রথম কথাটিই বেশী পছন্দনীয়। আল্লাহ তা‘আলাই 
সর্বাধিক জ্ঞানের অধিকারী । কেননা, এটা ছিল হযরত মূসা (আঃ)-এর মিসর 
ত্যাগ করার পরের ফরমান । আর এই দ্বিতীয় উক্তি দ্বারা তো বানী ইসরাঈলকে 
সম্বোধন করা হয়েছে এবং এটা হচ্ছে ‘তীহ’ ময়দানে প্রবেশ করার পূর্বের 
সম্বোধন। 


১. এই অর্থ মুজাহিদ (রঃ) ও হাসান বসরী (রঃ) থেকে নকল করা হয়েছে। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 


১৪৬ । এই ধরণীর বুকে যারা 
অন্যায়ভাবে গর্ব অহংকার করে 
বেড়ায় আমি তাদেরকে আমার 
নিদর্শনসমূহ হতে ফিরিয়ে 
রাখবো, প্রত্যেকটি নিদর্শন 
দেখলেও তারা তাতে ঈমান 
আনবে না, তারা যদি সৎপথ 
দেখতে পায় তবুও সেই পথ 
গ্রহণ করবে না, কিন্তু তারা 
ভ্রান্ত ও গুমরাহীর পথ দেখলে 


৩০৯৩ 


পারাঃ 


পা Eo 


5 


2 Leds 


ES ll 


AN) 3 2 


2 / 248? LE 22 2295 
E—-— [by ls ee A 
ED LA 223 ঢপ 


45 ey 


272 RU ন? 


AL 


তাকেই তারা জীবনপথ রূপে p 

2932/0 289/ ) > os 
গ্রহণ করবে, এর কারণ হলো- nh Ww 
তারা আমার নিদর্শনসমূহকে 


মিথ্যা প্রতিপন্ন করেছে এবং 


(27 2০! 


oli We I ৮, 5৬ 


NS Ne Be 


তারা তা থেকে সল্পূর্ণর্পে _ 
অমনোযোগী ছিল। Et hsv 
¥ Saad sd 
১৪৭ । যারা আমার নিদর্শনসমূহ ALLE Nl, Fr 
ও পরকালের সাক্ষাৎকে মিথ্যা 
প্রতিপন্ন করে তাদের সমুদয় 


2 Bac m232 


TEES EO CEE 


আমল বিনষ্ট হয়ে যায়, তারা ES 
যা করে থাকে তদনুযায়ী 2) 
তাদেরকে প্রতিফল দেয়া হবে । 


আল্লাহ পাক বলেনঃ যারা আমার আনুগত্য অস্বীকার করে এবং বিনা কারণে 
মানুষের কাছে অহংকার প্রকাশ করে, তাদেরকে আমি শরীয়ত ও আহকাম 
অনুধাবন করা থেকে বঞ্চিত করে দেবো যা আমার শ্রেষ্ঠত্ব ও একত্বের উপর 
অকাট্য প্রমাণ । অজ্ঞতা ও মূর্খতা তাদেরকে পরিবেষ্টন করে রয়েছে। আল্লাহ 
তা'আলা তাদেরকে লাঞ্চিত ও অপমানিত করেছেন। যেমন মহান আল্লাহ 
বলেনঃ “আমি তাদের অন্তর ও চক্ষুকে পরিবর্তন করে দিয়েছি, কেননা তাদেরকে 
বুঝানো সত্বেও তারা প্রথমবারই ঈমান আনয়ন করেনি” অন্য এক জায়গায় 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৯৪ পারাঃ ৯ 


আল্লাহ তা‘আলা বলেনঃ “যখন তারা বেকে গেল তখন আল্লাহ তাআলা তাদের 
অন্তরকেও বাকা করে দিলেন, যেন যেমন তারা বুঝছে না তেমন কখনই না 
বুঝে।” কোন কোন পূর্ববর্তী শুরুজন বলেন যে, অহংকারী বিদ্যা ও আধ্যাত্মিক 
জ্ঞান লাভ করতেই পারে না। সে তো গৌররেই ফেটে পড়ে । যে ব্যক্তি অল্প 
কিছুদিনের তরে জ্ঞান ও বিদ্যা শিক্ষার কষ্ট সহ্য করতে পারলো না, তাকে 
চিরদিনের জন্যে বিদ্যা থেকে বঞ্চিত থাকার লাঞ্ছনা সহ্য করতেই হবে। 


এ জন্যেই আল্লাহ পাক তাদের থেকে কুরআন বুঝবার মূল পদার্থ ছিনিয়ে 
নিয়েছেন এবং স্বীয় নিদর্শনাবলী থেকে তাদেরকে বঞ্চিত করেছেন। এই 
আয়াতের ইঙ্গিত এই উন্মতের দিকেও রয়েছে। এটা হচ্ছে ইবনে উয়াইনার 
চিন্তাধারা । কিন্তু এটা অবশ্যম্ভাবী নয়। ইবনে উয়াইনা তো এটাকে প্রত্যেক 
উন্মতের ব্যাপারেই প্রযোজ্য বলে থাকেন এবং উন্মতদের মধ্যে কোন পার্থক্য 
দেখান না । আল্লাহ্‌ তা‘আলা সর্বাপেক্ষা অধিক জ্ঞানের অধিকারী । 


ইরশাদ হচ্ছে- তারা যতই আয়াত শ্রবণ করুক না কেন, ঈমান আনবে না। 
যেমন মহান আল্লাহ বলেনঃ “যে লোকদের ব্যাপারে আল্লাহর কথা পূর্ণ হয়ে গেছে 
যে, তারা সঠিক পথের উপর আসবে না, তাদের কাছে যতই আয়াত আসুক না 
কেন তারা কখনও ঈমান আনবে না, যে পর্যন্ত না তারা বেদনাদায়ক শাস্তি 
অবলোকন করে।” 


আল্লাহ পাক বলেনঃ “যদি তারা সৎ পথ দেখতেও পায় তবুও সেই পথ গ্রহণ 
করবে না, কিন্তু তারা যদি ভ্রান্ত ও গুমরাহীর পথ দেখতে পায় তবে ওকেই 
জীবন পথরূপে গ্রহণ করবে । এর কারণ এই যে, আমার আয়াতসমূহকে মিথ্যা 
প্রতিপন্ন করেছে এবং তা থেকে সম্পূর্ণরূপে অমনোযোগী থেকেছে। 


আল্লাহ তা'আলা বলেনঃ “আমার আয়াতসমূহকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে 
এবং পরকালের সাক্ষাৎকে অবিশ্বাস করেছে, আর মৃত্যু পর্যন্ত এ ধারণার উপরই 
প্রতিষ্ঠিত থেকেছে, তাদের নেক আমলের সাথে ঈমান না থাকার কারণে তাদের 
সমস্ত নেক আমল বিনষ্ট হয়ে যাবে এবং এ সবগুলো ছিনিয়ে নেয়া হবে।” 
ইরশাদ হচ্ছে-“তাদের আমল অনুযায়ী আমি তাদেরকে প্রতিফল প্রদান 
করবো!” অর্থাৎ ঈমানের সাথে ভাল আমল করলে ভাল প্রতিফল দেয়া হবে এবং 
মন্দ আমল করলে মন্দ প্রতিফলই দেয়া হবে। যেমন কর্ম তেমনই ফল । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৯৫ 
১৪৮ । আর মুসা (আঃ)-এর চলে 


পারাঃ ৯ 


29224445 / 


যাবার পর অলংকার দ্বারা 34 3 11, - NEA 


একটি বাছুরের (মত) পুতুল 
তৈরী করলো, ওটা হতে গরুর 
মত শব্দ বের হতো, তারা কি 
দেখেনি যে, ওটা তাদের সাথে 
কথা বলে না এবং তাদেরকে 
কোন পথও দেখিয়ে দেয় না? 
তবুও তারা ওটাকে মা’বুদরূপে 
গহণ করলো; বস্তুতঃ তারা 
ছিল বড় অত্যাচারী । 

১৪৯ । আর যখন তারা লঙ্জিত 
হলো এবং দেখল যে, 
(প্রকৃতপক্ষে) তারা বিভ্রান্ত 
হয়েছে, তখন তারা 
বললো-আমাদের প্রভু যদি 
আমাদের প্রতি অনুগ্রহ না 
করেন ও ক্ষমা না করেন তবে 
তো আমরা সর্বনাশঞ্রস্ত হয়ে 


(Id soroarr 25 


lined, ed 


At 727 HETOMA EE 


22} 28/7939 


oulb 5S, 4 


2 32/6 


ri EIA 


Boar22%, 2/ 
6 HET sols 
‘2 2০2০০০০242425 
Ui si i210 


LE 4 A 2 


only 


যাবো। 


বানী ইসরাঈলের বিভ্রান্ত লোকেরা বাছুর পূজা করেছিল। কিবতীদের নিকট 
থেকে যেসব অলংকার ধারে নেয়া হয়েছিল সেগুলো দ্বারা সামেরী একটি বাছুর 
তৈরী করেছিল। ওর পেটের মধ্যে এ মুষ্টির মাটি নিক্ষেপ করেছিল যা সে হযরত 
জিবরাঈল (আঃ)-এর ঘোড়ার পায়ের থেকে গ্রহণ করেছিল । সুতরাং এ বাছুরের 
মধ্য থেকে গাভীর মত শব্দ বের হতে লাগলো। এ সবকিছুই হযরত মূসা 
(আঃ)-এর অনুপস্থিতির সময় ঘটেছিল। তুরে আল্লাহ তা'আলা তাকে এই ফিৎ্না 
সম্পর্কে অবহিত করেছিলেন। তাই মূসা (আঃ)-কে সম্বোধন করা হচ্ছে- হে 
মূসা! তোমার অনুপস্থিতির সুযোগে আমি তোমার কওমকে পরীক্ষায় ফেলেছি। 
অর্থাৎ সামেরী তাদেরকে পথভ্রষ্ট করেছে! এ বাছুরটিকে রক্ত-মাংস দ্বারা তৈরী 
করা হয়েছিল এবং ওর মধ্য থেকে শব্দ বের হচ্ছিল, না কি ওটাকে সোনা দ্বারা 
তৈরী করা হয়েছিল এবং ওর মধ্যে বাতাস প্রবেশ করেছিল, ফলে ওর মধ্য 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৯৬ পারাঃ ৯ 


থেকে গাভীর শব্দ বের হচ্ছিল, এ ব্যাপারে তাফসীরকারকদের মধ্যে মতানৈক্য 
রয়েছে। কথিত আছে যে, এ বাছুরটিকে তৈরী করার পর যখন ওটা গাভীর মত 
শব্দ করতে শুরু করলো তখন জনগণ ওর চতুর্দিকে নাচতে নাচতে প্রদক্ষিণ 
করতে লাগলো এবং তারা বড় রকমের ফিৎনায় পতিত হলো। তারা পরস্পর 
বলাবলি করতে শুরু করলোঃ “এটাই আমাদের মা'বুদ এবং মূসারও (আঃ) 
মা’বৃদ । মূসা (আঃ) ভুলের মধ্যে পতিত হয়েছেন।” তাই ইরশাদ হচ্ছে- “তারা 
কি এটুকুও বুঝে না যে, ওটা শব্দ করছে তাতে কি হয়েছে? ওটাতো তাদের 
কোন কথার উত্তর দিতে পারে না! না তাদের কোন উপকার করতে পারে, না 
কোন ক্ষতি করতে পারে!” সুতরাং অত্র আয়াতে আল্লাহ পাক বলেছেনঃ “তারা 
কি দেখেনি যে, ওটা তাদের সাথে কথা বলে না এবং তাদেরকে কোন পথও 
দেখায় না? তবুও তারা ওটাকে মা’বুদরূপে গ্রহণ করে নিলো, বস্তুতঃ তারা ছিল 
বড় অত্যাচারী ।” তারা বাছুরকে মা’বুদরূপে গ্রহণ করার ফলে পথভ্রষ্ট হয়ে গেল 
এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তাকেও ভুলে বসলো । তাদের অন্তরে অজ্ঞতা ও 
মূর্খতার পর্দা পড়ে গেছে। যেমন ইতিপূর্বে হযরত আবূ দারদা (রাঃ) হতে বর্ণিত 
হয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “কোন কিছুর মহব্বত তোমাদেরকে অন্ধ 
ও বধির করে ফেলবে ৷” অতঃপর যখন তারা নিজেদের কর্মের উপর লজ্জিত 
হলো এবং বুঝতে পারলো যে, বাস্তবিকই তারা পথভ্রষ্ট হয়ে গেছে তখন বলতে 
লাগলোঃ “যদি আল্লাহ আমাদের প্রতি দয়াপরবশ হয়ে আমাদেরকে ক্ষমা না 
করেন এবং দয়া না করেন তবে আমরা বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বো ও ধ্বংস হয়ে 
যাবো” যাহোক তারা নিজেদের পাপকে স্বীকার করে নিলো এবং অনুশোচনা 
করলো। কেউ কেউ য়্যারহামনা এর স্থলে ৩, দ্বারা তারহামনা ও য়্যাগফিরলানা 
এর স্থলে তাগফিরলানা পড়েছেন। এইভাবে £; কর্তা হওয়ার পরিবর্তে ৪১% বা 
সম্বোধন হয়ে যাচ্ছে। 
১৫০ । আর মূসা (আঃ) রাগান্বিত AES 
বিক্ষুক্ধ অবস্থায় নিজ জাতির BE EEL 
নিকট ফিরে এসে বললো- CB 
তোমরা খুব খারাপভাবে আমার হত 2402 2.29320 1০2 
প্রতিনিধিত্ব করেছো, তোমরা ৩% ৩৬2 ৮ tien 
১. এটা ইমাম আহমাদ (রঃ) ও ইমাম আবূ দাউদ (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 


তোমাদের প্রভুর নির্দেশের 
পূর্বেই কেন তাড়াহুড়া করতে 
গেলে? অতঃপর সে 
ফলকগুলো ফেলে দিলো এবং 
স্বীয় ভ্রাতার মস্তক (চুল) ধরে 
নিজের দিকে টানতে লাগলো, 
সে (ভাই হারূন) বললো-হে 
আমার মাতার পুত্র! এই 
লোকগুলো আমাকে পরাভূত 
করে ফেলেছিল এবং আমাকে 


৩৯৭ 


পারাঃ ৯ 
2, ক Az 140 
পশলা প23/2 


PE: Lr Ee 


2 722 


El EE its 


224d 7/3 337372373242? 


FOES CF! | 


2 ha 4222 24 


পর পপ 2 A Ce 2/2? 


অতএব তুমি আমাকে শত্রু 


আর এই যালিম লোকদের 22 
মধ্যে আমাকে গণ্য করোনা । 0 util 
১৫১ | তখন মুসা (আঃ) i a 2 wd 2 
বললেন- হে৷ আমার প্রভু! ED EE SUNN 
আমাকে ও আমার ভাইকে HE a (2? g/d, 


ক্ষমা করুন! আর আমাদেরকে UNECE 

আপনার রহমতের মধ্যে 0 

দাখিল করুন! আপনি সবচেয়ে EET 

বড় দয়াবান । 

মূসা (আঃ) যখন আল্লাহ তা'আলার সাথে বাক্যালাপ করে স্বীয় কওমের 
নিকট ফিরে আসেন তখন তিনি ছিলেন অত্যন্ত রাগান্বিত ও ভারাক্রান্ত । অত্যন্ত 
ব্যথিত হৃদয়ে তিনি তাদেরকে সম্বোধন করে বললেনঃ “তোমাদের নিকট থেকে 
আমার বিদায়ের পর বাছুর-পূজায় লিপ্ত হয়ে তোমরা বাস্তবিকই অত্যন্ত অন্যায় ও 
মন্দ কাজ করেছো। তোমরা কি অতি তাড়াতাড়ি আল্লাহর শাস্তি ডেকে আনার 
ইচ্ছা করেছিলে? আর আল্লাহর বাক্যালাপ থেকে সরিয়ে আমাকে সত্বর ফিরিয়ে 
আনতে চেয়েছিলে?” কিন্তু এটাই ছিল ভাগ্যের লিখন । কঠিন রাগের ভরে তিনি 
ফলকণ্ুলো মাটিতে ছুড়ে ফেলেন এবং ভাই হারূন (আঃ)-এর মাথা ধরে নিজের 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৯৮ পারাঃ ৯ 


দিকে সজোরে টেনে আনেন কথিত আছে যে, এই ফলকগুলো মূল্যবান পাথর 
ও মণি-মানিক্য দ্বারা নির্মিত ছিল। এই ঘটনাটি নিমের হাদীসটিকে প্রমাণিত 
করছে । রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ 14] £5 অর্থাৎ “শ্রুত সংবাদ 
দৃশ্যের মত নয়।” আর প্রকাশ্য বচন হচ্ছে এই যে, হযরত মূসা (আঃ) 
ক্রোধাণ্বিত হয়ে ফলকগুলো কওমের সামনে নিক্ষেপ করেন। এটা হচ্ছে পূর্ববর্তী 
ও পরবর্তী গুরুজনদের উক্তি । ইমাম ইবনে জারীর (রঃ) বর্ণনা করেছেন যে, এই 
উক্তিটি গারীব বা দুর্বল । এর ইসনাদ বিশুদ্ধ নয়। অধিকাংশ আলিম বলেছেন যে, 
এটা প্রত্যাখ্যান করার যোগ্য । সম্ভবতঃ কোন আহলে কিতাবের যখীরা হতে 
কাতাদা (রঃ) এটা নকল করেছেন। আর আহলে কিতাবের মধ্যে তো 
মিথ্যাবাদী, বানানো কথার কথক এবং যিন্দীক বহু রয়েছে। হযরত মূসা (আঃ) 
যে স্বীয় ভ্রাতা হারুন (আঃ)-কে তার মাথা ধরে টেনেছিলেন তার কারণ ছিল 
এই যে, তার ধারণায় হারুন (আঃ) জনগণকে বাছুর পূজায় বাধা দেয়ার ব্যাপারে 
অবহেলা করেছিলেন। যেমন অন্য আয়াতে রয়েছে- “হে হারুন (আঃ)! তুমি 
যখন দেখলে যে, জনগণ এই গুমরাহী অবলম্বন করেছে তখন তোমাকে আমার 
নির্দেশের উপর চলতে কিসে বাধা দিয়েছে? আমার হুকুম অমান্য করার সাহস 
তুমি পেলে কোথায়?” তখন হারূন (আঃ) বলেছিলেনঃ “হে আমার মায়ের পুত্র! 
আমার দাড়ি বা মাথার চুল ধরে টেনো না, আমার এ ভয় তো ছিলই যে, তুমি 
না জানি বলবে-তুমি আমার জন্যে কেন অপেক্ষা করনি এবং বানী ইসরাঈলকে 
বিচ্ছিন্নতার মধ্যে কেন নিক্ষেপ করেছো? হে আমার ভাই! এ লোকগুলো আমার 
কোনই পরওয়া করেনি। তারা আমাকে দুর্বল মনে করেছিল। এমন কি তারা 
আমাকে হত্যা করতে উদ্যত হয়েছিল শত্রুদের সামনে তুমি আমাকে হাস্যস্পদ 
করো না এবং আমাকে এই অত্যাচারীদের মধ্যে গণ্য করো না!” ‘হে আমার 
মায়ের পুত্র’ হারুন (আঃ)-এর এ ভাষা প্রয়োগের উদ্দেশ্য ছিল হযরত মূসা 
(আঃ)-এর মনকে আকর্ষণ করা । যেন তার প্রতি দয়ার উদ্লেক হয়। নচেৎ, তিনি 
পিতা ও মাতা উভয়ের দিক থেকেই তো মূসা (আঃ)-এর ভাই ছিলেন। যখন 
মূসা (আঃ)-এর কাছে তার ভাই হারুন নির্দোষ প্রমাণিত হলেন তখন তিনি 
হারুন (আঃ)-কে ছেড়েছিলেন। ইরশাদ হয়েছে যে, হারূন পূর্বেই লোকদেরকে 
বলে দিয়েছিলেনঃ “হে লোকেরা! তোমরা ফিৎনায় পড়তে যাচ্ছ। তোমাদের 
মা'বুদ গো-বৎস নয়, বরং মা’বুদ হচ্ছেন রহমান (আল্লাহ) ৷ তোমরা আমাকেই 
অনুসরণ কর এবং আমার কথা মেনে চল।” এ জন্যেই মূসা (আঃ) বলেছিলেনঃ 
“হে আমার প্রভু! আমাকে ও আমার ভাইকে ক্ষমা করে দিন। আমাদের উভয়কে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৩৯৯ পারাঃ ৯ 


আপনার রহমতের ছায়াতলে আশ্রয় দান করুন । আপনি হচ্ছেন সবচেয়ে বড় 
দয়ালু ৷” রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আল্লাহ তা‘আলা মূসা (আঃ)-এর উপর 
দয়া করেন৷ দর্শকের কথা ও শ্রোতার কথা পৃথক হয়ে থাকে মহা মহিমান্বিত 
আল্লাহ মুসা (আঃ)-কে সংবাদ দিয়েছিলেন- “তোমার অনুপস্থিতির সুযোগে 
তোমার কওম শির্কের মধ্যে জড়িয়ে পড়েছে।” একথা শুনে তিনি ফলকগুলো 
নিক্ষেপ করেননি । কিন্তু যখন তিনি স্বচক্ষে তাদেরকে শির্কের ম্ধ্যে জড়িয়ে 


পড়তে দেখলেন তখন তিনি ক্রোধভরে ফলকণগুলো ছুঁড়ে ফেললেন” 


১৫২ । (উত্তরে বলা হলো) যারা 
গো-বৎসকে উপাস্যরূপে গ্রহণ 
করেছে, অবশ্যই তারা এই 
পার্থিব জীবনে তাদের 
প্রতিপালকের গযব ও লাঞ্চনায় 
নিপতিত হবে, মিথ্যা 
রচনাকারীদেরকে আমি 
এভাবেই প্রতিফল দিয়ে থাকি । 

১৫৩ । যারা খারাপ কাজ করে, 
এরপর তাওবা করে ও ঈমান 
আনে (তাদের আশান্বিত হওয়া 
উচিত, কেননা) আল্লাহ এর 


(2 > 245 ME 
sl bissl wd ol -\or 
2s {ocr 
rE 


৯১০% 


Ei 


724222 “ 
ol sms Ee 
চৰ LE Zl - Nor 


ৰ AAD 2/82 23753 


sls in 2 nb 


ক্ষমাশীল G7 $9 224” “2/৯ 6, 
ao ও দয়াশীল ০) ১24) ৯ os 


গো-বৎস পূজার শাস্তিস্বরূপ বানী ইসরাঈলের উপর যে গযব নাযিল হয়েছিল 
তা ছিল এই যে, তাদের তাওবা এঁ পর্যন্ত কবূল হবে না যে পর্যন্ত না তারা 
আল্লাহর নির্দেশক্রমে পরস্পর একে অপরকে হত্যা করে ফেলে যেমন সূরায়ে 
বাকারায় বলা হয়েছে- “তোমরা আল্লাহর বারগাহে এই তাওবা পেশ কর যে, 
তোমরা পরস্পর একে অপরকে হত্যা করে ফেল । আল্লাহ জানেন যে, এতেই 
তোমাদের মঙ্গল নিহিত রয়েছে। যখন তারা এরূপ করলো তখন তাদের তাওবা 
কবূল করে নেয়া হলো। তিনি তো হচ্ছেন দয়ালু প্রভু । কিন্তু দুনিয়ায় তারা 
লাঞ্ছিত ও অপমানিত হবে৷” 
"১, এ হাদীসটি ইবনে আবি হাতিম (রঃ) হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে মারফু'রূপে বর্ণনা 

করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


| সূচীপত্র 
সূরাঃ আ'রাফ ৭ 80০ পারাঃ ৯ 


PENSE PAA P77 


০01 ০4 444? অৰ্থাৎ ‘মিথ্যা রচনাকারীদেরকে আমি এভাবেই 
প্রতিফল দিয়ে থাকি৷’ এই অপমান ও লাঞ্ছনা প্রত্যেক মিথ্যা রচনাকারীর জন্যে 
কিয়ামত পৰ্যন্ত অব্যাহত থাকবে৷ সুফইয়ান ইবনে উয়াইনা (রঃ) বলেন যে, 
প্রত্যেক বিদআতপস্থী এভাবেই অপমানিত হবে। যে বিদআত বের করবে সে এই 
শাস্তিহ পাবে। রাসূল (সঃ)-এর বিরোধিতা এবং বিদআতের বোঝা তার অন্তর 
থেকে বের হয়ে তার স্কন্ধের উপর এসে পড়বে হাসান বসরী (রঃ) বলেন যে, 
সে পার্থিব জগতে জীকজমকপূর্ণ অবস্থায় অবস্থান করলেও তার চেহারায় 
অপমানের ছাপ লেগে যাবে৷ মিথ্যা রচনাকারী কিয়ামত পর্যন্ত আল্লাহ তা'আলার 
পক্ষ থেকে এ শাস্তি পেতে থাকবে। 


আল্লাহ তা'আলা হচ্ছেন তাওবা কবূলকারী ৷ যত বড়ই পাপী হোক না কেন, 
তাওবার পর আল্লাহ পাক /ে:- পাপীকে ক্ষমা করে দেবেন । যদি কেউ কূফরী, 
শিরক ও নিফাকের কা= 3 কং, অতঃপর আন্তরিকতার সাথে তাওবা করে তবে 
সেই পাপও আল্লাহ ক্ষমা করে দেবেন। 

ইরশাদ হচ্ছে-যে ব্যক্তি পাপ কার্যে লিপ্ত হওয়ার পর তাওবা করে এবং ঈমান 
আনয়ন করে, হে রহমতের রাসূল (সঃ)! জেনে রেখো যে, এর পরেও তোমার 
প্রতিপালককে তুমি ক্ষমাশীল ও দয়ালু পাবে। হযরত ২ নে মাসউদ (রাঃ)-কে 
জিজ্ঞেস করা হয়েছিল, একটি লোক কোন একটি মহিলার সাথে ব্যভিচার 
করলো, অতঃপর তাকে সে বিয়ে করে নিলো, এর কি হবে? উত্তরে তিনি এ 
আয়াতটিই পাঠ করলেনঃ “যারা খারাপ কাজ করে, এরপর তাওবা করে ও 
ঈমান আনে (তাদের আশান্বিত হওয়া উচিত যে,) আল্লাহ এর পরেও ক্ষমাশীল 
ও দয়ালু (হতে পারেন)” হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) দশবার এই 
আয়াতটি পাঠ করেন। তিনি তাদেরকে এর নির্দেশও দিলেন না এবং তা থেকে 
নিষেধও করলেন না” 


১৫৪ । মূসা (আঃ)-এর ক্রোধ EE 
যখন প্রশমিত হলো তখন সে EF Se 3 ~ V0 
Sd SERIAL ALL HCL El 
করে তাদের জন্যে তাতে যা CT HC ES IEEE! 
লিখিত ছিল তা ছিল পথ 723/237 2 wa, 32 
নির্দেশ ও করুণা (বাণী)। Ourp ri 


১. এ হাদীসটিও ইবনে আবি হাতিম (রঃ) হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ 80১ পারাঃ ৯ 


আল্লাহ পাক বলেন যে, যখন হযরত মূসা (আঃ)-এর ক্রোধ প্রশমিত হলো 
তখন তিনি প্রস্তর ফলকগুলো উঠিয়ে নিলেন যেগুলো তিনি কঠিন ক্রোধের 
কারণে ছুঁড়ে ফেলেছিলেন তাঁর এ কাজটা ছিল মূর্তিপূজার প্রতি ঘৃণা ও ক্রোধের 
কারণে ইরশাদ হচ্ছে- এর মধ্যে হিদায়াত ও রহমত ছিল এ লোকদের জন্যে 
যারা তাদের প্রতিপালক আল্লাহকে ভয় করে। অধিকাংশ মুফাস্সির বলেন যে, 
যখন তিনি ওগুলো নিক্ষেপ করেছিলেন তখন সেগুলো ভেঙ্গে গিয়েছিল । তারপর 
তিনি সেগুলো একত্রিত করেছিলেন। এর উপর ভিত্তি করেই পূর্ববর্তী কোন কোন 
গুরুজন বলেন যে, এঁ ভাঙ্গা ফলকগুলোতে হিদায়াত ও রহমতের আহকাম 
লিপিবদ্ধ ছিল । কিন্তু তফসীল সম্পর্কিত আহকাম নষ্ট হয়ে গিয়েছিল। ধারণা 
করা হয় যে, ইসরাঈলী বাদশাহদের পুস্তকাগারে ইসলামী শাসনের যুগ পর্যন্ত এই 
খণ্ডগুলো বিদ্যমান ছিল। আল্লাহ তা‘আলাই সৰ্বাধিক জ্ঞানের অধিকারী । কিন্তু এ 
কথার উপর স্পষ্ট দলীল রয়েছে যে, ছুড়ে ফেলার কারণে এ প্রস্তর ফলকগুলো 
ভেঙ্গে গিয়েছিল । এ ফলকগুলো জান্নাতের মূল্যবান পাথর দ্বারা নির্মিত ছিল। 
আল্লাহ পাক খবর দেন যে, যখন মূসা (আঃ) ওগুলো উঠিয়ে নেন তখন তিনি, 
ওতে হিদায়াত ও রহমত প্রাপ্ত হন। ৬% -এর অর্থ হচ্ছে বিনয় ও নমতা । $1 
Cl -এর সম্পর্কে কাতাদা (রঃ) বলেন যে, হযরত মূসা (আঃ) বলেনঃ “হে 
তমার রতিপালক! আমি কলকগুলোতে লিৰিত গাছি বে. একটি সর্বোত্তম 
উন্মত হবে যারা সদা সর্বদা মানুষকে ভাল কাজের আদেশ করবে এবং মন্দ কাজ 
থেকে বিরত রাখবে । হে আমার প্রভু! ওদেরকে আমার উন্মত করুন!” আল্লাহ্‌ 
' তা'আলা বললেনঃ “হে মূসা (আঃ)! এটা তো আহমাদ (সঃ)-এর উন্মত হবে” 
পুনরায় মূসা (আঃ) বললেনঃ “হে আমার প্রভু! এই ফলকগুলোর মধ্যে এমন 
প্রবেশ করবে। হে আমার প্রভু! ওদেরকে আমার উন্মত করুন৷” আল্লাহ তা'আলা 
বললেনঃ “ওরা হচ্ছে আহমাদ (সঃ)-এর উন্মত!” মূসা (আঃ) আবার বললেনঃ 
“হে আমার প্রভু! এই ফলকগুলোর মধ্যে এমন উন্মতকে দেখতে পাচ্ছি যাদের 
অন্তরে কুরআন থাকবে, অন্তর্চক্ষে তারা তা পাঠ করবে । অথচ তাদের পূর্ববর্তী 
সকল লোক তাদের কিতাব অন্তর্চক্ষে পাঠ করে না, এমন কি যদি তাদের 
কিতাবকে তাদের থেকে সরিয়ে নেয়া হয় তবে তাদের কিছুই স্মরণ থাকে না 
এবং কিছুই চিনতে পারে না । আল্লাহ এই উন্মতকে এমন স্মরণশক্তি দান 
করেছেন যা তিনি অন্য কোন উম্মতকে দান করেননি । হে আমার প্রতিপালক! 
এদেরকে আমারই উন্মত করুন৷” আল্লাহ তা'আলা বললেনঃ “হে মূসা (আঃ)! 


0২৩৬ . 
wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৪০২ পারাঃ ৯ 


এটা তো আহমাদ (সঃ)-এর উন্মত হবে৷” মূসা (আঃ) পুনরায় বললেনঃ “হে 
আমার প্রভু! এ উম্মত আপনার প্রত্যেক কিতাবের উপর ঈমান আনবে, তারা 
পথভ্রষ্ট ও কাফিরদের সাথে যুদ্ধ করবে । এমন কি তারা কানা দাজ্জালের সাথেও 
যুদ্ধ করবে । হে আমার মা’বুদ! এদেরকে আমার উম্মত করুন!” আল্লাহ বললেনঃ 
“এরা হবে আহমাদ (সঃ)-এর উম্মত ৷” মূসা (আঃ) আবার বললেনঃ “হে 
আল্লাহ! এই ফলকগুলোতে এমন উম্মতের উল্লেখ রয়েছে যারা তাদের নযরানা ও 
সাদকা নিজেরাই খেতে পাবে। অথচ এই উম্মতের পূর্ববর্তী উন্মতবর্গের এই 
অবস্থা ছিল যে, তারা কোন সাদকা বা নযর পেশ করলে তা যদি কবুল হতো 
তবে আল্লাহ প্রেরিত আগুনে তা খেয়ে ফেলতো ৷ আর কবূল না হলেও তারা তা 
খেতে পারতো না, বরং পশু পাখী এসে তা খেয়ে ফেলতো। ফলকের মধ্যে 
উল্লিখিত উন্মতের ধনী লোকদের নিকট থেকে সাদকা আদায় করে তা গরীবদের 
মধ্যে বন্টিত হবে। হে আল্লাহ! এদেরকে আমারই উম্মত করুন!” আল্লাহ 
বললেনঃ “এরা হবে আহমাদ (সঃ)-এর উন্মত ৷” হযরত মূসা (আঃ) পুনরায় 
আরয করলেনঃ “হে আমার প্রতিপালক! আমি এই ফলকগুলোর মধ্যে এমন 
উন্মত পাচ্ছি যে, তারা যদি কোন ভাল কাজের ইচ্ছা করে কিন্তু কার্যে পরিণত 
করতে না পারে তবুও তাদেরকে একটা পুণ্য দেয়া হবে। আর যদি কার্যে পরিণত 
করতে পারে তবে দশটি পুণ্য তাদেরকে প্রদান করা হবে, এমন কি তা বৃদ্ধি 
পেতে পেতে সাতশ’ পর্যন্ত পৌঁছে যাবে। হে আল্লাহ! এদেরকে আমার উম্মত 
করুন!” আল্লাহ বললেনঃ “তারা আহমাদ (সঃ)-এর উন্মত হবে।” আবার 
হযরত মূসা (আঃ) বললেনঃ “হে আমার প্রভু! ফলকগুলোর মধ্যে এমন উম্মত 
দেখা যাচ্ছে যারা অন্যদের জন্যে সুপারিশ করবে এবং অন্যদের পক্ষ থেকেও 
তাদের জন্যে সুপারিশ করা হবে। হে আল্লাহ! এদেরকে আমারই উন্মত করুন।” 
আল্লাহ বলেনঃ “না, বরং তারা হবে আহমাদ (সঃ)-এর উন্মত ।” কাতাদা (রঃ) 
বলেন যে, মূসা (আঃ) তখন প্রস্তর ফলকগুলো রেখে দিলেন এবং বললেনঃ “হে 
আল্লাহ! আমাকে আহমাদ (সঃ)-এর উন্মতের অন্তর্ভুক্ত করে নিন৷” 

১৫৫ ৷ মূসা (আঃ) তার সমশ্প্দায় we CEMA 

হতে সত্তরজন নেতৃস্থানীয় EE EAN ETL 
লোক আমার নির্ধারিত স্থানে 

7 Good ds ALIA AD sr 

সমবেত হওয়ার জন্যে নির্বাচন (5 5১ ১০) ১৮ 
করে নিলো, যখন এই LL 
লোকগুলো একটি কঠিন ৩5791 Eo 0 HY 
ভূকম্পনে আক্রান্ত হলো তখন " 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8০৩ পারাঃ ৯ 


বলে 224 2w WE 72 
প্রতিপালক! আপনি ইচ্ছা (ETO TELSNTASH 
করলে এর পূর্বেও ওদেরকে ও 
ক পাত করতে ALL 23 230% 6 
a he মধ্যকার EERE 
কতক নির্বোধ লোকের so 
অন্যায়ের কারণে কি আপনি SEE EO 
নিপাত বেন? 2/০/০৩ 22 22 
সেই অন্যায় কাজ তো ছিল +5 ৫ ৯ 5 
a যাকে Ee EWA PAO 
আপনি ইচ্ছা bs LE 56, 
করেন এবং যাকে ইচ্ছা সৎপথে 
পরিচালিত করেন, আপনিই পদিনা প2প 2 PERLE NE Rd 
তো আমাদের অভিভাবক, 2 sls le), UAL. 
সুতরাং আপনি আমাদেরকে 2) 
ক্ষমা করুন, এবং আমাদের oil 
প্রতি অনুগ্রহ করুন, 
ক্ষমাশীলদের মধ্যে আপনিই gj ke Lz f 
2) = ,-১০) 
তো উত্তম ক্ষমাশীল । 
72 oI ০2% 


১৫৬ । অতএব, আমাদের জন্যে GEN bs EL Ga 


কল্যাণ নির্ধারিত করে দিন, en Cet 
আমরা আপনার নিকটই ALU 
প্রত্যাবর্তন করেছি। 


আল্লাহ তা'আলা হযরত মূসা (আঃ)-কে সত্তরজন লোক নির্বাচন করার 
অধিকার দিয়েছিলেন সুতরাং মূসা (আঃ) এরূপ সত্তরজন লোক নির্বাচন করে 
তাদেরকে নিয়ে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করার জন্যে রওয়ানা হন । কিন্তু 
যখন তারা আল্লাহর কাছে দুআ করলো তখন নিম্নরূপ কথা বললোঃ 

“হে আল্লাহ! আমাদেরকে এমন কিছু দান করুন যা আপনি ইতিপূর্বে কাউকে 
দান করেননি এবং না আমাদের পরে কাউকেও দান করবেন” তাদের এই 
প্রার্থনা আল্লাহ তা'আলার কাছে পছন্দনীয় হলো না । সুতরাং ভূমিকম্প তাদেরকে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 808 পারাঃ ৯ 


ঘিরে ফেললো । সুদ্দী (রঃ) বলেন যে, আল্লাহ তা'আলা হযরত মুসা (আঃ)-কে 
এমন ত্রিশজনসহ আসতে বলেছিলেন যারা গো-বৎস পূজার কারণে ক্ষমা প্রার্থনা 
করেছিল এবং দু‘আর জন্যে একটা সময় ও স্থান নির্ধারণ করেছিল । মূসা (আঃ) 
সত্তরজন লোক নির্বাচন করলেন, যাদেরকে নিয়ে তিনি ক্ষমা প্রার্থনার জন্যে বের 
হলেন কিন্তু যখন তিনি তাদেরকে নিয়ে অঙ্গীকার স্থলে পৌছলেন তখন তারা 
তাকে বললোঃ “হে মুসা (আঃ)! আমরা যে পর্যন্ত না আল্লাহকে স্বচক্ষে দেখবো 
সেই পর্যন্ত আমরা ঈমান আনবো না । আপনি আল্লাহর সাথে কথা বলেছেন। 
এখন আমাদেরকে দেখিয়ে দিন’ এই আল্পদ্ধামূলক কথার শাস্তি হিসেবে 
তাদের উপর বিদ্যুত পতিত হলো এবং সবাই ওখানে মরে পড়ে থাকলো। হ্যরত 
মূসা (আঃ) ক্ৰন্দনরত অবস্থায় উঠে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা জানিয়ে 
বললেনঃ “হে আমার প্রভু! আমি এখন বানী ইসরাঈলের কাছে ফিরে গিয়ে 
তাদেরকে কি জবাব দেবো? এরা তো তাদের মধ্যে ভাল লোক ছিল, আপনি 
তাদেরকেও ধ্বংস করে দিলেন। হে আল্লাহ! যদি আপনি তাদের সাথে আমাকেও 
ধ্বংস করে দিতেন।”* 


হযরত মূসা (আঃ) বানী ইসরাঈলের মধ্য থেকে সত্তরজন খুবই ভাল 
লোককে বেছে নিয়েছিলেন এবং তাদেরকে বলেছিলেনঃ “চল, আল্লাহর কাছে 
যাই । তোমরা কওমের অবশিষ্ট লোকদের পক্ষ থেকে তার নিকট ক্ষমা প্রার্থনা 
কর । তোমরা তাওবা কর, রোযা রাখ এবং শরীর ও কাপড় পবিত্র করে নাও ৷” 
অতঃপর তিনি নির্ধারিত দিনে তাদেরকে নিয়ে তূরে সাইনার দিকে চললেন। এর 
সবকিছুই আল্লাহর অবগতি ও অনুমতিক্ৰমে হয়েছিল । এখন এই সত্তরজন লোক 
যারা মূসা (আঃ)-এর পরিচালনাধীনে আল্লাহর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে 
এসেছিল তারা বললোঃ “হে মূসা (আঃ)! আল্লাহর সাথে আপনার বাক্যালাপ 
হয়ে থাকে, আমাদেরকে তা শুনতে দিন৷” হযরত মূসা (আঃ) বললেনঃ “আচ্ছা, 
ঠিক আছে।” অতঃপর যখন হযরত মূসা (আঃ) পাহাড়ের নিকটবর্তী হলেন তখন 
তিনি একটা অত্যন্ত ঘন মেঘখণ্ডের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন । পাহাড়টিও মেঘের 
মধ্যে অদৃশ্য হয়ে গেল। হযরত মূসা (আঃ) মেঘের মধ্যে ডুকে পড়লেন এবং 
তার লোকগুলোকে বললেনঃ “তোমরাও আমার নিকটবর্তী হয়ে যাও!” মূসা 
(আঃ) যখন আল্লাহ তা'আলার সাথে কথা বলতেন তখন তার মুখমণ্ডল এমন 
আলোকোজ্জ্বল হয়ে উঠতো যে, কেউই তার চেহারার প্রতি দৃষ্টি রাখতে পারতো 
না । এজন্যে তিনি স্বীয় চেহারার উপর পর্দা ফেলে দিতেন । এঁলোকগুলো যখন 


১. হযরত ইবনে আব্বাস (রাঃ) ও কোন কোন পূর্ববর্তী গুরুজন হতে অনুরূপ বর্ণিত হয়েছে। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ 80৫ পারাঃ ৯ 


মেঘখণ্ডের নিকটে এসে ওর মধ্যে প্রবেশ করলো তখন তারা সিজদায় পড়ে 
গেল । তারা মুসা (আঃ) ও আল্লাহর কথা শুনতে লাগলো । তিনি মূসা (আঃ)-কে 
আদেশ ও নিষেধ করে বলেছিলেনঃ “এটা কর এবং ওটা করো না ।” যখন তিনি 
ওটা থেকে মুক্ত হলেন এবং মেঘ সরে গেল তখন তিনি এ লোকদের দিকে 
মনঃসংযোগ করলেন তারা তাকে বললোঃ “হে মুসা (আঃ)! যে পর্যন্ত না 
আপনি আমাদেরকে প্রকাশ্যভাবে আল্লাহকে দেখাবেন সে পর্যন্ত আমরা আপনার 
প্রতি ঈমান আনবো না।” তাদের এই গুদ্ধত্যের কারণে বিজলী তাদেরকে 
পাকড়াও করলো । তাদের প্রাণপাখী দেহ থেকে বেরিয়ে গেল । তারা মৃত অবস্থায় 
পড়ে রইলো। এ দেখে হযরত মূসা (আঃ) বিলাপের সুরে বলতে লাগলেনঃ “হে 
আল্লাহ! আপনি যখন এদেরকে ধ্বংস করারই ইচ্ছে করেছিলেন তখন তাদের 
সাথে আমাকেও ধ্বংস করলেন না কেন? এরা বোকামীর কাজ করেছে। আমার 
পিছনে আপনি কি বানী ইসরাঈলকে ধ্বংস করে দিবেন?” 

হযরত আলী ইবনে আবদুল মুত্তালিব (রাঃ) হতে বর্ণিত আছে যে, মূসা 
(আঃ), হারূন (আঃ), শাবর ও শাবীর প্রমুখ মিলে এক পাহাড়ের উপত্যকার 
দিকে গেলেন হারূন (আঃ) একটি টিলার উপর দীড়িয়ে ছিলেন এমতাবস্থায় 
আল্লাহ তা‘আলা তাকে মৃত্যু দান করেন। মূসা (আঃ) বানী ইসরাঈলের নিকট 
প্রত্যাবর্তন করলে তারা তাকে হারূন (আঃ) সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। মুসা 
(আঃ) উত্তরে বলেন যে, তিনি মারা গেছেন। তারা তখন বলে- “না, বরং 
সম্ভবতঃ আপনিই তীকে মেরে ফেলেছেন। তিনি অত্যন্ত নরম প্রকৃতির লোক 
ছিলেন” মুসা (আঃ) তখন তাদেরকে বললেনঃ “আচ্ছা, তোমরা তোমাদের মধ্য 
থেকে কিছু লোক বেছে নাও!” তারা সত্তরজন লোক নির্বাচন করলো । অতঃপর 
তারা হারূন (আঃ)-এর মৃতদেহের নিকট গেল এবং জিজ্ঞেস করলোঃ “আচ্ছা 
বলুন তো আপনাকে কে হত্যা করেছে?” হারূন (আঃ)-এর মৃতদেহ থেকে শব্দ 
আসলোঃ “আমাকে কেউই হত্যা করেনি। আমি স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ 
করেছি।” লোকগুলো তখন বললোঃ “হে মূসা (আঃ)! এরপরে আর কখনো 
আমরা আপনার অবাধ্য হবো না৷” তারা শাস্তি এই পেলো যে, বিদ্যুৎ তাদেরকে 

ংস করে দিলো । হযরত মূসা (আঃ) বিনা কারণে ডানে বামে ঘুরতেন এবং 
বলতেনঃ “হে আল্লাহ! আপনি কি এই বোকা লোকদের কথায় আমাদেরকে 
ধ্বংস করে দিবেন? এটা তো আপনার পরীক্ষা ছিল । আপনি যাকে চান পথভ্রষ্ট 
করেন এবং যাকে চান হিদায়াত দান করেন।” আল্লাহ তা'আলা তখন তাদের 
সকলকেই জীবিত করে দিলেন এবং সকলকেই নবী করলেন । এটা হচ্ছে অত্যন্ত 
গারীব ও অবিশ্বাসযোগ্য হাদীস । এই হাদীসের বর্ণনাকারীদের মধ্যে আশ্মারা 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৪০৬ পারাঃ ৯ 


ইবনে উবাইদ নামক একজন বর্ণনাকারী রয়েছেন। তিনি হচ্ছেন সম্পূর্ণরূপে 
অপরিচিত ব্যক্তি । ইবনে জারীর (রঃ) বলেনঃ “এ লোকগুলোর উপর শাস্তি 
অবতীর্ণ হওয়ার কারণ ছিল এই যে, তাদের সামনে গো-বৎসের পূজা চলছিল, 
অথচ তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছিল । তাদের কওমকে তারা এ 
শিরকের কাজ থেকে নিষেধ পর্যন্ত করেনি।” এই জন্যেই হ্যরত মুসা (আঃ) 
তাদেরকে নির্বোধ নামে অভিহিত করেছেন । তাদের ব্যাপারে তিনি বলেছিলেনঃ 
“হে আল্লাহ! এটা আপনার একটা পরীক্ষা ৷” নিম্নরূপে তিনি আল্লাহ তাআলার 
সা ও গুণকীৰ্তন করেছিলেনঃ 

“হে আল্লাহ! এটাতো আপনার পক্ষ থেকে একটা পরীক্ষা । একমাত্র 
আপনারই হুকুম চলে থাকে। আপনি যা চান তাই হয়৷ হিদায়াত দান ও 
পথভ্রষ্টকরণ আপনারই হাতে । আপনি যাকে সুপথ প্রদর্শন করেন তাকে কেউ 
কুপথ দেখাতে পারে না । আপনি যাকে দান থেকে বিমুখ করেন তাকে কেউ দান 
করতে পারে না৷ পক্ষান্তরে আপনি যাকে দান করেন তা তার থেকে কেউ 
ছিনিয়ে নিতে পারে না। রাজ্যের মালিক আপনিই । হুকুম দেয়ার অধিকার 
একমাত্র আপনারই রয়েছে। খাল্‌ক ও আমর আপনার পক্ষ থেকেই হয়ে 
থাকে।” 

এরপর মূসা (আঃ) আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা করেনঃ “হে আল্লাহ! 
আপনিই আমাদের অলী বা অভিভাবক । সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন ও 
আমাদের উপর দয়া করুন । কেননা, আপনিই তো হচ্ছেন সর্বোত্তম ক্ষমাশীল ৷” 

££ শব্দের অর্থ হচ্ছে ঢেকে ফেলা, গোপন করা এবং পাপের কারণে 
পাকড়াও না করা৷ আর £,/%£ এর সঙ্গে যখন £5; যুক্ত হয় তখন ভাবার্থ হয় 
ক্ষমা করে দেয়ার পর আল্লাহ তা'আলার তাকে আগামীতে পুনরায় পাপে জড়িত 
না করা। 

“হে আল্লাহ! আমাদের জন্যে এই দুনিয়াতেও কল্যাণ নির্ধারিত করে দিন 
এবং আখেরাতেও কল্যাণ নির্ধারিত করুন৷” 4 -এর তাফসীর সূরায়ে 
ৰাকারায় হয়ে গেঁছে। “আমরা তাওৱা করেছি এবং আপনার দিক্টহ গুত্যারণ 
করেছি” হযরত আলী (রাঃ) বলেন যে, বানী ইসরাঈল এ)! 6. বলেছিল 
বলেই তাদের নাম ইয়াহুদী হয়ে গেছে।” 


১. এটা ইবনে জারীর তাখরীজ করেছেন। ইবনে কাসীর (রঃ) বলেন যে, এর জহির অলৈজাকী 
নামক বর্ণনাকারী দুর্বল । 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ৪০৭ পারাঃ ৯ 


তিনি (আল্লাহ) বললেন- ১, ০ ০০ 2০০ 

যাকে ইচ্ছা আমি আমার শান্তি ৯৩০4০3 
দিয়ে থাকি, আর আমার করুণা 22 2 be 
ও দয়া প্রতিটি জিনিসকেই HELE 
পরিব্যাপ্ত করে রয়েছে, সুতরাং 23767025 SSE 
কল্যাণ আমি তাদের জন্যেই ৩৬+ DAME 3 
অবধারিত করবো যারা 292-72. i $ 723729/ 
পাপাচার হতে বিরত থাকে, ৯৮%, RE ET 


যাকাত দেয় এবং আমার w22222 
নিদর্শন সমূহের প্রতি ঈমান Ours Ll 
আনয়ন করে। 


মুসা (আঃ) বলেছিলেনঃ ‘হে আল্লাহ! এটা আপনার পরীক্ষা ৷’ তাই ইরশাদ 
হচ্ছে- শাস্তি সেই পায় যাকে শাস্তি দেয়ার আমি ইচ্ছা করি এবং মনে করি যে, 
তার শাস্তি হওয়াই উচিত ৷ নচেৎ, আমার করুণা তো প্রতিটি জিনিসকেই 
পরিব্যাপ্ত করে রয়েছে । আমি যা চাই তাই করি । প্রতিটি কাজে নিপুণতা ও ন্যায় 
পরায়ণতার অধিকার আমারই ৷ রহমতযুক্ত আয়াত খুবই বিরাট ও ব্যাপক এবং 
সবই এর অন্তর্ভুক্ত । যেমন আরশ বহনকারী ফেরেশতাদের মুখে উচ্চারিত হয়- 
“হে আমাদের প্রভু! আপনার করুণা ও জ্ঞান সব কিছুকেই পরিব্যাপ্ত করে 
রয়েছে।” 

জুনদুব ইবনে আবদিল্লাহ আল বাজালী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, 
একজন বেদুইন আসলো । সে তার উটটি বসিয়ে বাধলো। অতঃপর সে 
রাসুলুল্লাহ (সঃ)-এর পিছনে নামায পড়লো ৷ নামায শেষে উস্্রীটিকে খুলে সে ওর 
উপর সওয়ার হলো এবং দুআ’ করতে লাগলোঃ “হে আল্লাহ! আপনি আমার 
উপর ও মুহাম্মাদ (সঃ)-এর উপর দয়া করুন । এই দয়ায় আপনি অন্য কাউকেও 
শরীক করবেন না।” তার একথা শুনে রাসুলুল্লাহ (সঃ) সাহাবীগণকে বললেনঃ 
“আচ্ছা বলতো, এই লোকটি বেশী পথভ্রষ্ট ও নির্বোধ, না তার উটটি ? সে যা 
বলছে তা তোমরা শুনেছো কিঃ” সাহাবীগণ বললেনঃ ‘হ্যা শুনেছি’ তিনি 
বললেনঃ “আল্লাহর রহমত অতি প্রশস্ত । তিনি স্বীয় রহসমতকে একশ’ ভাগে ভাগ 
করেছেন। এক ভাগ তিনি সমস্ত মাখলূকের মধ্যে বন্টন করে দিয়েছেন। দানব, 
মানব এবং চতুষ্পদ জন্তু সবাই এই অংশ থেকেই অংশ পেয়েছে। বাকী 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8০৮ পারাঃ ৯ 


নিরানব্বই ভাগ তিনি নিজের জন্যে নির্দিষ্ট রেখেছেন। এখন বল তো, এই 
উভয়ের মধ্যে কে বেশী নির্বোধ?” 


হযরত সালমান (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, নবী (সঃ) বলেছেনঃ 
“আল্লাহ তাআলা স্বীয় রহমতকে একশ’ ভাগে ভাগ করেছেন। এই একশ’ 
ভাগের মধ্যে মাত্র এক ভাগ তিনি দুনিয়ায় অবতীর্ণ করেছেন। এই এক ভাগ 
দেয়ার কারণেই সৃষ্টজীব একে অপরের উপর করুণা ও মমতা দেখিয়ে থাকে। এ 
কারণেই সমস্ত প্রাণী নিজেদের সন্তান ও বাচ্চাদের উপর স্মেহ ও দয়া প্রদর্শন করে 
থাকে। বাকী নিরানব্বই ভাগ করুণা তার কাছেই রয়েছে। এগুলোর প্রকাশ 
কিয়ামতের দিন ঘটবে । কিয়ামতের দিন এই একভাগ করুণার সাথে সঞ্চিত 
নিরানব্বই ভাগ করুণা মিলিয়ে দেয়া হবে।” 


আবু সাঈদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
“আল্লাহর একশ’ ভাগ রহমত রয়েছে। এর মধ্যে মাত্র এক ভাগ মাখলুকের 
মধ্যে বন্টন করে দিয়েছেন। এর দ্বারাই মানুষ, বন্য পশু এবং পাখী একে অপরের 
উপর দয়া দেখিয়ে থাকে।* আল্লাহর শপথ! ধর্মের দিক দিয়ে যে ব্যক্তি পাপী 
এবং জীবিকা উপার্জনের দিক দিয়ে যে ব্যক্তি নির্বোধ সেও এর অন্তর্ভুক্ত ৷ 
আল্লাহর কসম! এঁ ব্যক্তিও জার্নাতে প্রবেশ করবে যাকে পাপের কারণে আগুন 
পরিবেষ্টন করেছে। তার রহমত কিয়ামতের দিন এমনভাবে ছেয়ে যাবে যে, 
ইবলীসও তার থেকে কিছু অংশ পাওয়ার আশা পোষণ করবে।”* 

আল্লাহ পাক বলেনঃ এঁ ব্যক্তিই আমার রহমতের হকদার হবে, যে আমাকে 
ভয় করে ও পরহেজগারী অবলম্বন করে। যেমন তিনি অন্য জায়গায় বলেনঃ 
“তোমার প্রভু নিজের জন্যে রহমতকে ফরয করে নিয়েছেন।” 

তারা তাকওয়া অবলম্বন করে’ অর্থাৎ শির্ক ও কাবীরা গোনাহ থেকে বেঁচে 
থাকে। আর তারা যাকাত প্রদান করে’ বলা হয়েছে যে, এখানে যাকাত দ্বারা 
নফ্সের যাকাত বুঝানো অথবা মালের যাকাত বুঝানো হয়েছে কিংবা দু'টোকেই 
বুঝানো হয়েছে। কেননা, এটা হচ্ছে মক্কী আয়াত । 

‘তারা আমার আয়াত সমূহের প্রতি ঈমান আনয়ন করে’ অর্থাৎ ওগুলোর 
সত্যতা স্বীকার করে। 
১. এ হাদীসটি ইমাম আবূ দাউদ (রঃ) ও ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন। 
২. এ হাদীসটি ইমাম ইবনে মাজাহ্‌ (রঃ) ও ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন। 
৩. এ হাদীসটি অত্যন্ত গারীব। সা'দ নামক এর একজন বর্ণনাকারী অপরিচিত ব্যক্তি । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 80৯ পারাঃ ৯ 


১৫৭। (এই কল্যাণ তাদেরই feo +22 5০ 
প্রাপ্য) যারা সেই নিরক্ষর PLS H- হা 


dd 223 EY $22 9 


রাসূল নবী (সঃ)-এর অনুসরণ $ 
করে চলে যার কথা তারা 
তাদের নিকট রক্ষিত তাওরাত 
ও ইঞ্জীল কিতাবে লিখিত পায়, 
(সেই নিরক্ষর নবী সঃ) 
মানুষকে সৎকাজের নির্দেশ 
দেয় ও অন্যায় কাজ করতে 
নিষেধ করে, আর সে তাদের 
জন্যে পবিত্র বস্তুসমূহ বৈধ 
করে দেয় এবং অপবিত্র ও 
খারাপ বস্তুকে তাদের প্রতি 
অবৈধ করে, আর তাদের উপর 
চাপানো বোঝা ও বন্ধন হতে 
তাদেরকে মুক্ত করে, সুতরাং 


2 HEA Sl 


, 22/2 Me A 


VE A 22232 


be 2-2, 
ঠ Bd 2252 AP No 
2 dl 0 Nt 
2 Moen et BI 
le Si 
2972 22203 শা 2 


৯, 24d 2d 20/29 


ET 


তার প্রতি যারা ঈমান রাখে, 
তাকে সম্মান করে ও সাহায্য 
সহানুভূতি করে, আর সেই 
আলোককে অনুসরণ করে চলে 
যা তার সাথে অবতীর্ণ করা 
হয়েছে, তারাই (ইহকাল ও 
পরকালে) সাফল্য লাভ 
করবে। 
যারা নিরক্ষর নবী (সঃ)-এর অনুসরণ করে এবং মুসলমান হয়, তারা সেই 
ভবিষ্যদ্বাণী সম্পর্কে সম্যক অবগত যে ভবিষ্যদ্বাণী তাদের কিতাব তাওরাত ও 
ইঞ্জীলে নবী উম্মী (সঃ) সম্পর্কে করা হয়েছে। নবীদের গ্রন্থসমূহে নবী (সঃ)-এর 
গুণাবলী উল্লিখিত আছে। এসব গ্রন্থে নবীগণ নিজ নিজ উন্মতকে রাসূলুল্লাহ 
(সঃ)-এর নবুওয়াতের সুসংবাদ প্রদান করেছেন এবং তার মাযহাব গ্রহণ করার 
হিদায়াত করে গেছেন। তাদের আলেমগণ ও ধর্মযাজকগণ তা অবগত আছেন। 


B23 77 22/!72,9 


r— ill — 


) 6g Bhd S922" 
sl ly bs ma 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ 8১০ পারাঃ ৯ 


মুসনাদে আহমাদে রয়েছে যে, একজন বেদুইন বর্ণনা করেছে, নবী (সঃ)-এর 
যুগে একবার আমি দুধ বিক্রি করার উদ্দেশ্যে মদীনায় গমন করি। বিক্রি শেষে 
আমি মনে মনে বলি, মুহাম্মাদ (সঃ)-এর সাথে সাক্ষাৎ করেই নেই এবং তার 
মুখের কিছু বাণী শুনাই যাক । আমি দেখি যে, হযরত মুহাম্মাদ (সঃ) হযরত আবূ 
বকর ও হযরত উমার (রাঃ)-এর সাথে কোথায় যেন যাচ্ছেন। আমিও তাদের 
পিছু পিছু চললাম ৷ তারা তিনজন এমন এক ইয়াহুদীর বাড়ীতে পৌছলেন যে 
তাওরাতের জ্ঞান রাখতো ৷ তার ছেলে মৃত্যুশয্যায় শায়িত ছিল। ছেলেটি ছিল নব 
যুবক এবং সৌন্দর্যের অধিকারী । ইয়াহুদীটি তার ছেলের পার্শ্বে বসে তাওরাত 
পাঠ করছিল । রাসূলুল্লাহ (সঃ) এ ইয়াহুদীর সাথে বাক্যালাপ করতে শুরু 
করলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেনঃ “তাওরাত অবতীর্ণকারীর শপথ! সত্য 
করে বল তো, এতে আমার নবুওয়াতের কোন সংবাদ আছে কি নেই?” সে মাথা 
নেড়ে উত্তর দিলোঃ “না” তখন তার মরণাপন্ন ছেলেটি বলে উঠলোঃ “তাওরাত 
অবতীর্ণকারীর শপথ! আমাদের কিতাবে আপনার গুণাবলী ও নবুওয়াতের সং 
বিদ্যমান রয়েছে এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি আল্লাহর রাসূল ৷” অতঃপর 
ছেলেটি মারা গেল । তখন রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ “এ মুসলমান ৷ সুতরাং 
ইয়াহুদীদেরকে এখান থেকে সরিয়ে দাও।” তারপর তিনি তার কাফন ও 
জানাযার নামাযের ব্যবস্থা করলেন।* 

হিশাম ইবনুল আ’স (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “রোম সম্বাট 
হিরাক্লিয়াসের নিকট ইসলাম প্রচারের জন্যে আমি ও অন্য একটি লোক প্রেরিত 
হই । আমরা উভয়ে গমন করি এবং দামেঙ্কের উপকণ্ঠ পর্যন্ত পৌঁছি। জিবিল্লাহ 
ইবনে আইহাম গাস্সানীর প্রাসাদে আমরা উপস্থিত হই । তিনি সিংহাসনের 
অধিকারী ছিলেন। আমরা কি বলতে চাই তা জানবার জন্যে তিনি আমাদের 
কাছে একজন দূত পাঠালেন। আমরা দূতকে বললামঃ “আমরা তোমার সাথে 
কথা বলবো না । বাদশাহর সাথে কথা বলার জন্যে আমরা প্রেরিত হয়েছি। তিনি 
যদি আমাদেরকে তার কাছে ডেকে নেন তবে আমরা তার সাথে কথা বলবো ৷ 
তোমার কাছে আমাদের বলার কিছুই নেই ।” সে তখন বাদশাহকে (প্রাদেশিক 
শাসনকর্তাকে ) খবর দিলো । বাদশাহ আমাদেরকে ডেকে নিলেন এবং বললেনঃ 
“কি বলতে চাও বল৷” হিশাম ইবনুল আ’স তার সাথে আলাপ শুরু করলেন 
১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) জারীরী হতে এবং তিনি আবূ সখর আকীলী হতে তাখরীজ 


করেছেন। ইবনে কাসীর (রঃ) বলেন যে, এ হাদীসটি অতি উত্তম ও মজবুত । এটা সহীহ 
বুখারীতে হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত হয়েছে। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8১১ পারাঃ ৯ 


£ তাকে ইসলামের দাওয়াত দিলেন। তিনি কালো রঙ্গের কাপড় পরিহিত 
ছিলেন। হিশাম তাকে জিজ্ঞেস করলেনঃ “আপনার পরনে কালো কাপড় 
কেন?” জিবিল্লাহ উত্তরে বললেনঃ “আমি শপথ করেছি যে, যে পর্যন্ত 
তোমাদেরকে সিরিয়া থেকে বহিষ্কার না করবো সে পর্যন্ত এই কালো পোশাক 
ছাড়বো না৷” আমরা বললাম, আল্লাহর কসম! আমরা আপনার সিংহাসন দখল 
করে নেবো । শুধু তাই নয়, ইনশাআল্লাহ আপনাদের কেন্দ্রীয় সম্রাটের 
(হিরাক্লাসের) রাজ্যও আমাদের অধিকারে এসে যাবে। আমাদের নবী (সঃ) এই 
ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি বললেনঃ “তোমরা সেই লোক নও । ওরা হচ্ছে এমন 
লোক যে দিনে রোযা রাখে ও রাত্রে নামায পড়ে । বল তো, তোমাদের রোযা 
কিরূপ?” আমরা পূর্ণভাবে এর বর্ণনা দিলাম । তখন লক্ষ্য করলাম যে, তার 
চেহারা মলিন হয়ে গেছে। তিনি বললেনঃ “আচ্ছা যাও, সম্রাটের (হিরাক্লিয়াসের) 
সাথে সাক্ষাৎ কর।” এই বলে তিনি আমাদের সাথে একজন পথ প্রদর্শক 
পাঠালেন । আমরা তার পথ প্রদর্শনায় চলতে লাগলাম । যখন আমরা শহরের 
নিকটবর্তী হলাম তখন এঁ পথ প্রদর্শক আমাদেরকে বললোঃ “তোমরা এই 
সওয়ারী ও উদ্বীগুলো নিয়ে শহরে প্রবেশ করতে পারবে না। তোমরা ইচ্ছা করলে 
আমি তোমাদের জন্যে ঘোড়া ও খচ্চরের ব্যবস্থা করে দিতে পারি।” আমরা 
বললাম, আল্লাহর শপথ! আমরা আমাদের এই উদ্তরীগুলোর উপরই সওয়ার হয়ে 
থাকবো। সে তখন বাদশাহকে লিখে পাঠালো যে, তারা নিজেদের ছাড়া অন্য 
কোন সওয়ারীতে সওয়ার হতে সন্মত নয়। সম্রাট তখন আমাদের উদ্্রীতেই 
আরোহণ করে আমাদেরকে শহরে প্রবেশের অনুমতি দিলেন। আমরা তরবারী 
লটকিয়ে সম্বাটের প্রাসাদ পর্যন্ত পৌঁছে নিজেদের সওয়ারীগুলো সেখানে বসিয়ে 
দিলাম । সম্রাট স্বীয় প্রাসাদের কক্ষ থেকে আমাদেরকে দেখতে ছিলেন। আমরা 
নেমেই £44) 70 বু 0 বু বললাম । আল্লাহ জানেন, আমাদের তাকবীরের 
শব্দে সারা প্রাসাদ কেঁপে উঠলো। মনে হলো যেন প্রবল ঝটিকা ওকে হেলিয়ে 
দিলো । বাদশাহ আমাদেরকে বলে পাঠালেনঃ “তোমাদের দ্বীনকে এভাবে প্রকাশ 
করা উচিত ছিল না।” তারপর তিনি আমাদেরকে ডেকে পাঠালেন। আমরা 
যখন দরবারে প্রবেশ করি তখন তিনি সিংহাসনে উপবিষ্ট ছিলেন। আর তার 
চারদিকে পোপ, ধর্মযাজক ও উচ্চপদস্থ কর্মচারীরা বসেছিল । তার মজলিসের 
সমস্ত জিনিসই ছিল লাল বর্ণের । সারা পরিবেশ ছিল লাল এবং তার পোশাকও 
ছিল লাল । আমরা তার নিকটবর্তী হলে তিনি হেসে ওঠেন এবং বলেনঃ “তোমরা 
পরস্পর যেমন সালামের আদান প্রদান কর তেমন আমাকে সালাম করলে না 


. 
wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৪১২ পারাঃ ৯ 


কেন?” তার কাছে একজন আরবী ভাষায় পারদর্শী দো-ভাষী বিদ্যমান ছিলেন। 
আমরা তার মাধ্যমে বললাম, আমরা পরস্পর যে সালাম আদান প্রদান করি তা 
আপনার জন্যে শোভনীয় নয় এবং আপনাদের পারস্পরিক আদব ও সালামের 
রীতিও আমাদের জন্যে উপযুক্ত নয় যে, সেই রীতিতে আমরা আপনাকে সন্মান 
প্রদর্শন করবো । তিনি বললেনঃ “তোমাদের পারস্পরিক সালাম কিরূপ?” আমরা 
উত্তরে বললামঃ 34 রণ] অর্থাৎ আপনার উপর শাস্তি বর্ষিত হোক। তিনি 
থাক?’’ আমরা জবাবে বললাম, এভাবেই । তিনি আবার প্রশ্ব করলেনঃ “তিনি 
কিভাবে উত্তর দেন?” আমরা বললাম, তিনি এই শব্দগুলো দ্বারাই উত্তর দিয়ে 
থাকেন। তিনি পুনরায় জিজ্ঞেস করলেনঃ “তোমাদের সন্মানিত না'রা কি?” 

££ % ু) 7% 00/,ব হচ্ছে আমাদের সন্মানিত ও প্রসিদ্ধ না'রা। যখন 
আমরা এটা উচ্চেঃস্বরে বললাম তখন সারা প্রাসাদ কেঁপে উঠলো। শেষ পর্যন্ত 
তিনি মাথা উঠিয়ে দেখতে লাগলেন যে, না জানি ঘরের ছাদ ভেঙ্গেই পড়ে না 
কি! তিনি বললেনঃ “তোমরা যে এই কথাটি বললে যার ফলে ঘর নড়ে উঠলো, 
তাহলে যখন তোমরা নিজেদের বাড়ীতে এটা পড় তখন তোমাদের ঘরও কেঁপে 
উঠে না কি?” আমরা উত্তরে বললাম, না তো । আমরা আপনার প্রাসাদ ছাড়া 
এমনটি হতে তো আর কখনো দেখিনি ৷ তিনি বললেনঃ “হায়! যদি তোমাদের 
সব জিনিসও কেঁপে উঠতো এবং এই না'রার জোরে আমার অর্ধেক রাজ্য হাত 
ছাড়া হয়ে যেতো এবং বাকী অর্ধেক টিকে থাকতো তবে কতইনা ভাল হতো ৷” 
আমরা জিজ্ঞেস করলাম, তা কেন? তিনি জবাবে বললেনঃ “নবুওয়াতের বিষয়টি 
মজবুত ও প্রতিষ্ঠিত হয়ে যাওয়া অপেক্ষা এটাই আমার কাছে সহজতর ৷” 
তারপর তিনি আমাদের আগমনের উদ্দেশ্য জিজ্ঞেস করলেন । আমরা তাবলীগের 
উদ্দেশ্যের কথা বলেদিলাম । তিনি জিজ্ঞেস করলেনঃ “তোমাদের নামায রোযা 
কেমন?” আমরা সবকিছুই জানিয়ে দিলাম । অতঃপর তিনি আমাদেরকে বিদায় 
দিলেন এবং অতিথিশালায় অবস্থান করতে বললেন। তিনি উত্তমরূপে আমাদের 
মেহমানদারী করলেন । তথায় আমরা তিন দিন অবস্থান করলাম । পুনরায় তিনি 
এক রাত্রে আমাদেরকে ডেকে পাঠালেন এবং আমাদের আগমনের কারণ জিজ্ঞেস 
করলেন। আমরা আমাদের আগমনের উদ্দেশ্যের কথা পুনরাবৃত্তি করলাম । 
অতঃপর তিনি স্বর্ণ-রৌপ্য জড়ানো একটা খুব বড় জিনিস চেয়ে পাঠালেন । তাতে 
ছোট ছোট প্রকোষ্ঠ নির্মিত ছিল এবং সবগুলো তালাবদ্ধ ছিল। তিনি একটি 
কক্ষের তালা খুললেন এবং ওর মধ্য থেকে একটি কালো রেশমী কাপড় বের 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ 8৪১৩ পারাঃ ৯ 


করলেন । তাতে একটি লাল ছবি নির্মিত ছিল এবং সেটা ছিল একটি মানুষের 
ছবি । মানুষটির চোখগুলো ছিল বড় বড়, উরু ছিল মোটা, দাড়ি ছিল লম্বা ও ঘন । 
চুলগুলো ছিল দু’ভাগে বিভক্ত, অত্যন্ত সুন্দর ও দীর্ঘ । সমাট আমাদেরকে জিজ্ঞেস 
করলেনঃ “ইনি কে তা জান কি?” আমরা উত্তর দিলাম, না। তিনি বললেনঃ 
“ইনি হলেন হযরত আদম (আঃ) । তার দেহে অনেকগুলো চুল ছিল।” এরপর 
তিনি আর একটি বাক্সের তালা খুললেন। ওর মধ্য থেকে একটি কালো রেশমী 
কাপড় বের করলেন । তাতে একটি গৌর বর্ণের মানুষের ছবি বানানো ছিল। 
মানুষটির ছিল কুঞ্চিত কেশ, লাল চক্ষু, বড় মাথা এবং সুন্দর দাড়ি । বাদশাহ 
বললেনঃ “ইনি হচ্ছেন হযরত নূহ (আঃ) ৷” তারপর আর একটি বাক্স থেকে 
তিনি আর একটি ফটো বের করলেন । ওটার রং ছিল গৌর, চোখগুলো সুন্দর 
ছিল, কপাল ছিল চওড়া, চেহারা ছিল খাড়া, দাড়িগুলো ছিল সাদা এবং মুখটি 
ছিল হাস্যময়। সম্বাট জিজ্ঞেস করলেনঃ “জান ইনি কে? ইনি হলেন হযরত 
ইবরাহীম (আঃ)-।'” তিনি আর একটি বাক্স খুললেন । তাতে ছিল একটি উজ্জ্বল 
গৌর বর্ণের ছবি। ওটা ছিল হযরত মুহাম্মাদ (সঃ)-এর ফটো । বাদশাহ জিজ্ঞেস 
করলেনঃ “এই লোকটিকে চেনো কি?” আমরা বললামঃ হ্যা, ইনি হচ্ছেন হযরত 
মুহাম্মাদ (সঃ) । তার ছবিটি দেখে আমরা আবেগে অভিভূত হয়ে পড়লাম । 
বাদশাহ বললেনঃ “আল্লাহ জানেন যে, ইনিই হচ্ছেন হযরত মুহাম্মাদ (সঃ)!” 
তারপর তিনি দাড়িয়ে গেলেন এবং বলে উঠলেনঃ “আল্লাহর শপথ! ইনিই কি 
তিনি?” আমরা উত্তরে বললামঃ “হ্যা, ইনিই তিনি। এই ছবিটি দেখে আপনি 
মনে করে নেন যে তাঁকেই দেখেছেন।” তারপর তিনি কিছুক্ষণ ধরে অত্যন্ত 
মনোযোগের সাথে ছবিটির দিকে তাকিয়ে থাকলেন। তারপর বললেনঃ “এটা 
ছিল শেষ বাক্স। কিন্তু এটাকে সর্বশেষ দেখাবার পরিবর্তে মধ্যভাগে দেখালাম 
তোমাদের সত্যতা পরীক্ষা করার জন্যে!” এরপর তিনি আর একটি ছবি বের 
করলেন । ওটা ছিল গোধূম বর্ণের এবং নরম ও পাতলা আকৃতি বিশিষ্ট । 
কেশগুলো ছিল কুঞ্চিত, চোখগুলো ছিল বসা বসা, দৃষ্টি ছিল তীক্ষু এবং ওষ্ঠ ছিল 
মোটা । তিনি বললেনঃ “ইনি হলেন হযরত মূসা (আঃ)!” ওরই সাথে মিলিত 
আর একটি ছবি ছিল। এটা ছিল আকারে ওরই সাথে সাদৃশ্যযুক্ত। কিন্তু এটার 
চুলগুলো ছিল তৈলাক্ত ও চিরুনীকৃত । কপাল ছিল চওড়া এবং চোখগুলো বড় 
বড় । তিনি বললেনঃ “ইনি হলেন হযরত হারূন ইবনে ইমরান (আঃ) ৷” তারপর 
আর একটি বাক্স থেকে তিনি আর একটি ফটো বের করলেন। ওটার ছিল 
গোধূুম বর্ণ, দেহের উচ্চতা মধ্যম, সোজা কেশ এবং চেহারায় দুঃখ ও ক্রোধের 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8১৪ পারাঃ ৯ 


চিহ্ন প্ৰকাশমান । তিনি বললেনঃ “ইনি হলেন হযরত লূত (আঃ) ৷” তারপর 
তিনি একটা সাদা বর্ণের রেশমী কাপড় বের করলেন । তাতে যে মানুষের ফটো 
ছিল তা ছিল সেনালী বর্ণের । দেহ লম্বা ছিল না । গাল ছিল হালকা পাতলা এবং 
চেহারা ছিল সুন্দর । তিনি বললেনঃ “ইনি ইসহাক (আঃ) ৷” এরপর তিনি আর 
একটি দরজা খুললেন এবং ওর মধ্য থেকে একটি সাদা রেশমী কাপড় বের করে 
আমাদেরকে দেখালেন । এর আকৃতি হযরত ইসহাক (আঃ)-এর আকৃতির সাথে 
খুবই সাদৃশ্যযুক্ত ছিল। তিনি বললেনঃ “ইনি হযরত ইয়াকুব (আঃ) ৷” তারপর 
তিনি কালো রেশমী কাপড়ের আর একটি ফটো দেখালেন । ওটার ছিল গৌর বর্ণ, 
সুন্দর চেহারা, মুখমণ্ডলে ওজ্জবল্য, আন্তরিকতা ও বিনয়ের লক্ষণ পরিস্কুট এবং 
বর্ণ কতকটা লাল । বললেনঃ “ইনি হলেন হযরত ইসমাঈল (আঃ) ৷” এরপর 
আর একটি বাক্স হতে আর একটি সাদা রেশমী কাপড় বের করলেন যার 
মধ্যকার ছবিটি হযরত আদম (আঃ)-এর ছবির সাথে সাদৃশ্যযুক্ত ছিল । চেহারায় 
যেন সূর্য চমকাচ্ছে। বললেনঃ “ইনি হযরত ইউসুফ (আঃ) ৷” তারপর আর 
একটি ছবি বের করলেন। ওটার ছিল লাল রং, পুরু পায়ের গোছা, বড় বড় চোখ, 
বড় পেট ও বেটে দেহ ৷ বললেনঃ “ইনি হযরত দাউদ (আঃ)।” এরপর আরও 
একটি ছবি বের করলেন । ওটার ছিল মোটা উক্ু, লম্বা পা এবং তিনি ঘোড়ার 
উপর সওয়ার ছিলেন বললেনঃ “ইনি হযরত সুলাইমান (আঃ) ৷” অতঃপর তিনি 
আরও একটি ছবি বের করলেন। ওটা ছিল বয়সে যুবক, দাড়ি ছিল কালো, 
চুলগুলো ছিল ঘন, চক্ষুগুলো সুন্দর এবং চেহারাতেও সৌন্দর্য বিরাজ করছিল। 
সম্াট বললেনঃ “ইনি হলেন হযরত ঈসা ইবনে মারইয়াম (আঃ) ।” আমরা 
তাকে জিজ্ঞেস করলাম, আপনি এই ছবিগুলো পেলেন কোথায়? আমাদের বিশ্বাস 
যে, এগুলো অবশ্যই নবীদেরই ছবি। কেননা, আমরা আমাদের নবী (সঃ)-এর 
ছবি সঠিকভাবেই পেয়েছি । উত্তরে তিনি বললেনঃ “হযরত আদম (আঃ) আল্লাহ 
তা'আলার নিকট আবেদন করেছিলেন- ‘হে আল্লাহ! আমার নবী সন্তানদেরকে 
আমাকে দেখিয়ে দিন৷’ আল্লাহ তা'আলা তখন এঁ নবীদের ফটোগুলো হযরত 
আদম (আঃ)-কে প্রদান করেছিলেন। এগুলোকে হযরত আদম (আঃ) পাশ্চাত্য 
দেশে রক্ষিত রেখেছিলেন। যুলকারনাইন ওগুলোকে বের করেন এবং হযরত 
দানইয়াল (আঃ)-এর হাতে সমর্পণ করেন।” অতঃপর সম্রাট বললেনঃ “আমি 
তো চাচ্ছিলাম যে, নিজের রাজ্য ছেড়ে দিয়ে তোমাদের কোন এক নগণ্য লোকের 
গোলাম হয়ে থাকি যে পর্যন্ত না আমার মৃত্যু হয়।” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8১৫ পারাঃ ৯ 


এরপর তিনি আমাদেরকে বিদায় দিলেন। বিদায়ের প্রাক্কালে তিনি 
আমাদেরকে বনহ্ পুরস্কার ও উপঢৌকন প্রদান করলেন এবং গমনের সুব্যবস্থা করে 
দিলেন। যখন আমরা আবূ বকর (রাঃ)-এর কাছে আসলাম এবং ঘটনাটি বর্ণনা 
করলাম তখন তিনি আবেগে অভিভূত হয়ে পড়লেন এবং বললেনঃ “আল্লাহ 
তাকে তাওফীক দিলে এই রূপই করতো!” অতঃপর তিনি বললেনঃ “রাসুলুল্লাহ 
(সঃ) আমাদেরকে সংবাদ দিয়েছেন যে, ইয়াহুদীরা তাদের কিতাবে নবী 
(সঃ)-এর গুণাবলী পেয়ে থাকে৷” 


হযরত আতা’ ইবনে ইয়াসার (রাঃ) বলেনঃ “আমি হযরত আবদুল্লাহ ইবনে 
আমর (রাঃ)-এর সাথে সাক্ষাৎ করি এবং তাওরাতে রাসূলুল্লাহ (সঃ) সম্পর্কে যে 
ভবিষ্যদ্বাণী রয়েছে তা জিজ্ঞেস করি তিনি উত্তরে বললেনঃ “হ্যা, আল্লাহর শপথ! 
তাওরাতে তার গুণাবলীর এরূপই বর্ণনা রয়েছে যেরূপ কুরআনে রয়েছে।” 
আল্লাহ পাক বলছেন ৪ 


7, 
2s 70 Pup 7 A 


- 2d 3 ie 3s sls LLU 

MEE EE A afte ad MEE 
রূপে পাঠিয়েছি।” (৪৮৪ ৮) অদ্রপ তাওরাতেও রয়েছে- “তুমি আমার বান্দা ও 
রাসূল । তোমার নাম মুতাওয়াক্কিল, তুমি কঠোরও নও এবং সংকীর্ণমনাও নও। 
আল্লাহ তা'আলা তোমাকে এঁ পৰ্যন্ত নিজের কাছে আহ্বান করবেন না যে পর্যন্ত 
না তুমি ভুল পথে পরিচালিত কওমকে সোজা পথে পরিচালিত করতে পার। 
আর যে পর্যন্ত না তারা ঈমান আনে এবং তাদের অন্তর থেকে পর্দা উঠে যায়, 
কান শ্রবণকারী ও চক্ষু দর্শনকারী হয়।” অতঃপর হযরত কা’ব (রঃ)-এর সাথে 
be SLE al Hr MER per EL 
বৰ্ণনা করেন তাতে একটি অক্ষরেরও গরমিল নু হয়নি। গরমিল গরমিল শুধু একুটু হয় যে, 
তিনি নিজের ভাষায় 01% কে 6&5, কে 2 এবং 2 কে 
£2 বলতেন । কিন্তু তিনি নিম্নের বাক্যটুকু বাড়িয়ে দিয়েছেনঃ “তিনি বাজারে 
শোরগোল করেন না, মন্দের বদলা মন্দ দ্বারা দেন না, বরং ক্ষমা করে দেন।” 
এরপর তিনি আবদুল্লাহ ইবনে উমার (রাঃ)-এর হাদীসটি বর্ণনা করলেন। 
তারপর বললেনঃ পূর্ববর্তী গুরুজনদের ভাষায়- ‘তাওরাত’ শব্দের প্রয়োগ 
সাধারণতঃ আহলে কিতাবের কিতাবগুলোর উপর হয়ে থাকে এবং হাদীসের 
কিতাবগুলোতেও এরূপই কিছু এসেছে। আল্লাহ তা‘আলাই সর্বাপেক্ষা অধিক 
জ্ঞানের অধিকারী । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৪১৬ পারাঃ ৯ 


হযরত জুবাইর ইবনে মুতইম (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার 
ব্যবসা উপলক্ষে সিরিয়া অভিমুখে যাত্রা শুরু করি। যখন আমি সিরিয়ার 
নিকটবর্তী হই তখন একটি লোকের সাথে আমার সাক্ষাৎ হয়। সে আমাকে 
জিজ্ঞেস করে- “তোমাদের দেশে কোন একজন লোক নবী হয়ে এসেছেন কি?” 
আমি উত্তরে বলি, হ্যা । সে জিজ্ঞেস করে-“তুমি তার ছবি চিনতে পারবে কি?” 
আমি উত্তর দেই, হ্যা। তখন সে আমাকে এমন একটি ঘরে নিয়ে গেল যেখানে 
অনেকগুলো ছবি ছিল। কিন্তু আমি সেখানে আমাদের নবী (সঃ)-এর ছবি 
দেখতে পেলাম না। আমরা এ সম্পর্কেই আলাপ আলোচনা করছিলাম এমন 
সময় একটি লোক এসে বললোঃ “ব্যাপার কি?” আমরা এঁ সংবাদ দিলে সে 
আমাদেরকে তার বাড়ীতে নিয়ে গেল । তার ঘরে প্রবেশ করেই আমি নবী 
(সঃ)-এর ছবি দেখতে পেলাম। ছবিতে এও দেখলাম যে, নবী (সঃ)-এর 
পেছনে একটি লোক দাড়িয়ে রয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তার পেছনে 
তাকে ধরে যে লোকটি দাড়িয়ে আছে সে কে? সে উত্তরে বললোঃ “এঁ লোকটি 
নবী নয়। কিন্তু যদি তার পরে অন্য কেউ নবী হতো তবে এই লোকটিই হতো । 
তার পরে অন্য কোন নবী আসবেন না । কিন্তু এই লোকটি তার স্থলাভিষিক্ত 
হ্বে।” 

হযরত উমার (রাঃ)-এর মুআয্যিন হযরত আকরা (রাঃ) বলেন, একদা 
হযরত উমার (রাঃ) আমাকে একজন খ্ৰীষ্টান পাদ্রীকে ডেকে আনার জন্যে প্রেরণ 
করেন। আমি তাকে ডেকে আনলে তিনি তাকে জিজ্ঞেস করেনঃ “তোমরা 
তোমাদের কিতাবে আমার বর্ণনাও পাও কি?” সে উত্তরে বলেঃ “হ্যা । কিতাবে 
আপনাকে ‘কারণ’ বলা হয়েছে।” হযরত উমার (রাঃ) তখন স্বীয় ছড়িটি উঠিয়ে 
নিয়ে তাকে জিজ্ঞেস করলেনঃ “কারণ এর অর্থ কি?” সে উত্তর দেয়, “এর অর্থ 
হচ্ছে লৌহ মানব ৷” হযরত উমার (রাঃ) পুনরায় তাকে জিজ্ঞেস করেনঃ “আমার 
পরে কে হবে?” সে জবাবে বলেঃ “হ্যা, আপনার পরে আপনার স্থলাভিষিক্ত হবেন 
একজন সৎ লোক । কিন্তু তিনি স্বীয় আত্মীয়-স্বজনকে প্রাধান্য দিবেন” একথা 
শুনে উমার (রাঃ) বলে উঠলেন, “আল্লাহ হযরত উসমান (রাঃ)-এর উপর দয়া 
করুন ।'’ একথা তিনি তিনবার বললেন তারপর তিনি এঁ পাদ্রীকে জিজ্ঞেস 
করলেনঃ “এরপর কে হবে?” সে উত্তর দিলোঃ “লৌহ খণ্ডের মতো এক ব্যক্তি ৷” 
হযরত উমার (রাঃ) বুঝে ফেললেন যে, এর দ্বারা হযরত আলীকে বুঝানো 
হয়েছে। তিনি স্বীয় মাথা ধরে আফসোস করতে লাগলেন। পাদ্রী বললোঃ “হে 
আমীরুল মুমিনীন! তিনি সৎ খলীফা হবেন। কিন্তু তিনি এমন এক সময় খলীফা 
হবেন যখন তরবারী কোষ থেকে বের করে নেয়া হবে এবং রক্ত প্রবাহিত হবে।” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৪১৭ পারাঃ ৯. 


আল্লাহ পাকের উক্তিঃ “নবী (সঃ) মানুষকে সৎ কাজের নির্দেশ দেন এবং 
অন্যায় কাজ করতে নিষেধ করেন।” এটা রাসূলুল্লাহ (সঃ)-এর বিশেষণ যা 
পূর্ববর্তী কিতাবগুলোতে উল্লিখিত রয়েছে। বাস্তব ক্ষেত্রেও অবস্থা এই ছিল যে, 
তিনি কল্যাণকর কথা ছাড়া কিছুই বলতেন না এবং যা অকল্যাণকর ও ক্ষতিকর 
ER SALE UO HE AVA a 
মাসউদ (রাঃ) বলেনঃ “যখন তোমরা আল্লাহ তা'আলাকে বলতে শুনঃ নি 
[4 25) তখন কান খাড়া করে দাও । হয়তো কোন কল্যাণকর জিনিসের 
হুকুম করা হচ্ছে অথবা কোন মন্দ কাজ থেকে নিষেধ করা হচ্ছে। আর আল্লাহ 
সবচেয়ে বড় ও গুরুতপূর্ণ বিষয়ের যে নির্দেশ দিয়েছেন তা হচ্ছে এই যে, তোমরা 
অন্যকে অংশীদার করা ছাড়াই তার ইবাদত করবে। কাউকেই তার অংশীদার 
স্থাপন করবে না!” সমস্ত নবী এই উদ্দেশ্যকে সামনে রেখেই প্রেরিত 
হয়েছিলেন। যেমন আল্লাহ তা'আলা বলেনঃ “আমি প্রত্যেক কওমের মধ্যে স্বীয় 
রাসূল পাঠিয়েছি (যে, সে তাদেরকে বলবেঃ), তোমরা শুধুমাত্র আল্লাহরই 
ইবাদত করবে এবং প্রতিমা পূজা থেকে বিরত থাকবে৷” 
আবৃ হুমাইদ (রাঃ) ও আবূ উসাদই (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ 
(সঃ) বলেছেনঃ “যখন তোমরা আমা হতে বর্ণিত কোন হাদীস শুন, যেটাকে 
তোমাদের অন্তর মেনে নেয় এবং যার দ্বারা তোমাদের বুদ্ধি বিবেক নরম হয়ে 
যায় এবং তোমরা অনুভব কর যে, এটা তোমাদের মন-মগজের নিকটতর । তখন 
তোমরা নিশ্চিতরূপে জেনে নেবে যে, আমার মন-মস্তি্ধ তোমাদের অপেক্ষা ওর 
বেশী নিকটতম হবে অর্থাৎ ওটা আমার হাদীস হবে। আর যদি স্বয়ং তোমাদের 
অন্তর এ হাদীসকে অস্বীকার করে এবং ওটা তোমাদের মন-মগজ ও বুদ্ধি বিবেক 
থেকে দূরে হয় তবে জেনে রাখবে যে, তোমাদের চেয়ে আমার মন-মস্তিষ্ক ওর 
থেকে বেশী দূরে হবে অর্থাৎ ওটা আমার হাদীস হবে না৷”? হযরত আলী (রাঃ) 
হতে বর্ণিত, তিনি বলেনঃ “যখন তোমরা রাসূলুল্লাহ (সঃ)-এর কোন হাদীস 
শুনতে পাবে তখন ওটার ব্যাপারে এ ধারণাই পোষণ করবে যা সঠিকতম ধারণা 
হয়, যা বেশী কল্যাণময় এবং পবিত্রময় ৷'”* 


১. ইবনে কাসীর (রঃ) বলেন যে, ইমাম আহমাদ (রঃ) এটা উত্তম ইসনাদের সাথে বর্ণনা 
করেছেন । সুনান কিতাব লেখকদের কেউই এটা তাখরীজ করেননি। 


২. এটা ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন। 


7২৭ . 
wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8১৮ পারাঃ ৯ 


ইরশাদ হচ্ছে- “সে তাদের জন্যে পবিত্র বস্তুসমূহ বৈধ করে দেয় এবং 
অপবিত্র ও খারাপ বস্তুকে তাদের প্রতি অবৈধ করে।” অর্থাৎ তিনি তাদের এমন 
বস্তুসমূহ হালাল করেন যা তারা নিজেরাই নিজেদের উপর হারাম করে নিয়েছিল। 
যেমন “বাহীমা’, ‘সায়েবা’, ‘ওয়াসীলা’ এবং ‘হাম’ । এসব জন্তু হালাল কিন্তু তারা 
জোরপূর্বক এগুলোকে হারাম করে নিয়েছিল। এর দ্বারা তারা নিজেদের উপর 
ংকীর্ণতা আনয়ন করেছে। আর যে অপবিত্র ও খারাপ বস্তুগুলো আল্লাহ 
তা'আলা হারাম করেছেন যেমন শূকরের মাংস, সুদ এবং খাদ্য জাতীয় জিনিস 
যা আল্লাহ হারাম করেছেন, সেগুলোকে তারা হালাল করে নিয়েছে আল্লাহ 
তা'আলা যেসব জিনিস হালাল করেছেন ওগুলো খেলে শরীরের উপকার হয় এবং 
দ্বীনের সহায়ক হয়। পক্ষান্তরে যেগুলো তিনি হারাম করেছেন ওগুলো দেহ ও দ্বীন 
উভয়ের পক্ষে ক্ষতিকর হয়ে থাকে। বিবেক বুদ্ধির মাধ্যমে যারা ভাল ও মন্দ 
যাচাই করে থাকেন তারা এই আয়াতকেই দলীল হিসেবে গ্রহণ করে থাকেন। 
এই ধারণা ও অনুমানেরও উত্তর দেয়া হয়েছে কিন্তু এখানে এসবের ব্যাখ্যা দেয়ার 
তেমন সুযোগ নেই । এই আয়াতকে হুজ্মত রূপে কায়েম করেছেন এ 
আলেমগণও যারা বলে থাকেন যে, কোন জিনিসের বৈধতা ও অবৈধতা সম্পর্কে 
কোন হাদীস না থাকলে ওটা হালাল কি হারাম তা যাচাই করার মাপকাঠি হলো 
এই যে, আরববাসী উপকারের দিক দিয়ে কোন জিনিসকে উপকারী ও পবিত্র 
মনে করে এবং কোন জিনিসকে অপবিত্র ও ক্ষতিকর মনে করে (এটা দেখতে 
হবে) । এই অনুমান ও ধারণার ব্যাপারেও অনেক কিছু সমালোচনা হয়েছে। 

ঘোষিত হচ্ছে-“মানুষের অন্তরে যে বোঝা ছিল, রাসূল (সঃ) তা হাল্কা করে 
এবং প্রথার যে শিকলে তারা আবদ্ধ ছিল নবী (সঃ) তা দূর করে থাকে” তিনি 
সহজ পন্থা, দান ও ক্ষমা নিয়ে এসেছেন। যেমন হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ 
(সঃ) বলেছেনঃ “আমি সহজ এবং ভেজালবিহীন দ্বীন নিয়ে প্রেরিত হয়েছি ৷” 
নবী (সঃ) যখন হযরত মুআ’য (রাঃ) ও হযরত আবূ মূসা আশআ'রী 
(রাঃ)-কে আমির করে ইয়ামনে পাঠিয়েছিলেন তখন তিনি তাদেরকে উপদেশ 
দিয়েছিলেনঃ “তোমরা সদা প্রফুল্ল ও হাসিমাখা মুখে থাকবে। জনগণ যেন 
তোমাদেরকে দেখে ভয়ে পালিয়ে না যায় । তাদেরকে সহজ পন্থা বাতলিয়ে দিবে। 
সংকীৰ্ণতা আনয়ন করবে না। লোকদের যেন মেনে নেয়ার অভ্যাস হয়। তাদের 
মধ্যে যেন মতানৈক্য সৃষ্টির খেয়াল না জাগে” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8১৯ পারাঃ ৯ 


রাসুলুল্লাহ (সঃ)-এর সাহাবী হযরত আবূ বারযা আসলামী (রাঃ) বলেনঃ 
“আমি রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে অবস্থান করেছি এবং তার সহজ পদ্থা 
বাতলানোর চিত্র সুন্দরভাবে অবলোকন করেছি” পূর্ববর্তী উন্মতদের মধ্যে বড়ই 
কাঠিন্য ছিল। এই উম্মতের উপর সবকিছু হালকা করে দেয়া হয়েছে। এ জন্যেই 
রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আল্লাহ আমার উম্মতকে তাদের অন্তরের খেয়াল ও 
বাসনার জন্যে পাকড়াও করেন না যে পর্যন্ত না তারা মুখে তা প্রকাশ করে অথবা 
কার্যে পরিণত করে।” তিনি বলেনঃ “আল্লাহ তা'আলা আমার উন্মতের ভুলক্রটি 
ও বিস্মরণকে ক্ষমা করে দিয়েছেন। তারা যদি ভুল বশতঃ কিছু করে বসে অথবা 
জোরপূর্বক তাদেরকে কোন অন্যায় কাজ করিয়ে নেয়া হয় তবে ক্ষমার্হ বলে গণ্য 
করা হবে।” এজন্যেই আল্লাহ তা'আলা এই উন্মতকে নিম্নরূপ কথা প্রার্থনা 


করতে বলেছেনঃ 

AL? Ll KE) drt 32/97 A Gs 877 
Fee 0 EE sity ARTS TEY 
ঠি, LI HALr (Oo 272 23:0 Ar PEM 


isd eS Us, SE oe 0d Hed 
2927 7377970703 Press 
A HE CSG ONC Cots Ct, 
অর্থাৎ “হে আমাদের প্রতিপালক! আমাদেরকে পাকড়াও করবেন না, যদি 
আমরা বিস্মরণ হই কিংবা ভুল করে বসি, হে আমাদের প্রভু! আমাদের প্রতি 
কোন কঠোর ব্যবস্থা পাঠাবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর 
পাঠিয়েছিলেন, হে আমাদের প্রতিপালক! আমাদের উপর এমন কোন গুরুভার 
চাপাবেন না যা বহন করার শক্তি আমাদের নেই, আর ক্ষমা করে দিন 
আমাদেরকে এবং মার্জনা করে দিন, আর আমাদের প্রতি কৃপা করুন! আপনি 
আমাদের কর্মসম্পাদক, সুতরাং আমাদেরকে কাফির সম্পুদায়ের উপর প্রাবল্য 
দান করুন ।" (২৪ ২৮৬) 
সহীহ মুসলিম দ্বারা এটা প্রমাণিত যে, এ দুআ'’র মাধ্যমে আল্লাহর কাছে 
চাওয়া হলে তিনি প্রত্যেক যাঞজ্ঞ্াার সময় বলেনঃ “আচ্ছা, আমি দিলাম, আমি 
কবুল করলাম ৷” 
আল্লাহ পাক বলেনঃ “যারা তার প্রতি (রাসূল সঃ-এর প্রতি) ঈমান রাখে, 
তাকে সম্মান করে ও সাহায্য সহানুভূতি করে, আর সেই নূরকে অনুসরণ করে যা 
তার সাথে অবতীর্ণ করা হয়েছে, তারাই ইহকালে ও পরকালে সাফল্য লাভ 
করবে।” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8২০ পারাঃ ৯ 


১৫৮ । (হে মুহাম্মাদ সঃ)! তুমি 9০ ৬/০9 
ঘোষণা করে দাও- হে দত 5-\0A 
মানবমণ্ডলী! আমি তোমাদের oe 
সকলের জন্যে সেই আল্লাহর te 
রাসূলরূপে প্রেরিত হয়েছি, 
যিনি আকাশমণ্ডল ও ভূমণ্ডলের LA 
সার্বভৌম একচ্ছত্র মালিক is ESE 
তিনি ছাড়া আর কোন মা'বূদ 23-25 
নেই, তিনি জীবিত করেন ও ৩+ ১)! 3 2১)! 
ble সুতরাং আল্লাহর ES - 

এবং তার 5 Mrs ML 2b 222 
বহন নিরক্ষর ন 
(সঃ)-এর প্রতি ঈমান আনয়ন +2 2+ 3,51" পুরী 
lS ও তার ৫১৫ 5" 
BILE LU Yds 22 2 Ll 


কর, আশা করা যায় তোমরা PAE 
সরল সঠিক পথের সন্ধান 03% 
পাবে। 


আল্লাহ তাআলা স্বীয় নবী (সঃ)-কে সম্বোধন করে বলছেনঃ হে নবী (সঃ)! 
আরব, অনারব এবং দুনিয়া জাহানের লোকদেরকে বলে দাও, ‘আমি সকলের 
জন্যে নবীরূপে প্রেরিত হয়েছি ।' এটা তার মর্যাদা ও শ্রেষ্ঠত্বের দলীল যে, তার 
উপর নবুওয়াত শেষ হয়ে গেছে এবং তখন থেকে কিয়ামত পর্যন্ত তিনি সারা 
দুনিয়ার পয়গাম্বর । তাকে আরো বলতে বলা হচ্ছে-তুমি বলে দাও, আমার ও 
তোমাদের মধ্যে আল্লাহ্‌ সাক্ষী । তোমাদেরকে জ্ঞাত করাবার জন্যে আল্লাহ্‌ 
আমার উপর অহী নাযিল করেছেন। ইরশাদ হচ্ছে- ‘যে সম্পৃদায় নবীকে মানে না 
তার ঠিকানা হচ্ছে জাহান্নাম ৷’ অন্য জায়গায় আল্লাহ পাক বলেনঃ “যারা আহ্‌লে 
কিতাব এবং যারা আহলে কিতাব নয় তাদের সকলকে বলে দাও- তোমরা 
ইসলাম গ্রহণ করছো কি করছো না? যদি তারা ইসলাম গ্রহণ করে তবে 
হিদায়াত পেয়ে যাবে, অন্যথায় তোমার কাজ হচ্ছে শুধু পৌঁছিয়ে দেয়া ।” এই 
বিষয়ের এতো বেশী হাদীস বিদ্যমান রয়েছে যে, সেগুলো গণনা করা কঠিন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8২১ পারাঃ ৯ 


আর একথা তো সবাই জানে যে, নবী (সঃ) সারা দুনিয়ার জন্যে প্রেরিত 
হয়েছিলেন। ইমাম বুখারী (রঃ) এই আয়াতের তাফসীরে বলেন, হযরত আবূ 
দারদা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, হযরত আবূ বকর (রাঃ) ও হযরত উমার 
(রাঃ)-এর মধ্যে কিছু বচসা হয়। আবু বকর (রাঃ) উমার (রাঃ)-কে অসন্তুষ্ট 
করেন। উমার (রাঃ) দুঃখিত হয়ে ফিরে যান। হযরত আবূ বকর (রাঃ) এটা 
অনুভব করেন । সুতরাং তিনি তার কাছে ক্ষমা প্রার্থনার জন্যে তার পিছু পিছু 
গমন করেন কিন্তু উমার (রাঃ) তাকে নিজ বাড়ীতে প্রবেশের অনুমতি না দিয়ে 
দরজা বন্ধ করে দেন। হযরত আবূ বকর (রাঃ) তখন সরাসরি রাসূলুল্লাহ 
(সঃ)-এর নিকট গমন করেন । আবু দারদা (রাঃ) বলেন, আমিও সেই সময় তার 
কাছে উপস্থিত ছিলাম ৷ রাসুলুল্লাহ (সঃ) আমাকে বললেনঃ ‘তোমাদের এই সঙ্গী 
আজ রাগাধিত রয়েছে’ অতঃপর উমারও (রাঃ) আবূ বকর (রাঃ)-কে বাড়ীতে 
প্রবেশের অনুমতি না দেয়ার কারণে লজ্জিত হন । সুতরাং তিনিও নবী (সঃ)-এর 
কাছে এসে হাজির হন ৷ তিনি সালাম দিয়ে বসে পড়েন এবং তীর সামনে 
ঘটনাটি বর্ণনা করেন। আবু দারদা (রাঃ) বলেন, এতে রাসুলুল্লাহ (সঃ) হযরত 
উমার (রাঃ)-এর প্রতি রাগান্বিত হন। আর এদিকে হযরত আবূ বকর (রাঃ) 
বলতে থাকেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আল্লাহর কসম! বাড়াবাড়ি আমার 
পক্ষ থেকেই হয়েছিল।” কিন্তু রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ তোমরা কি আমার বন্ধু 
ও সঙ্গীকে (আবূ বরক রাঃ কে) ছেড়ে দিতে চাও? আমি বলেছিলাম, হে লোক 
সকল! আমি তোমাদের সকলের নিকট রাসূলরূপে প্রেরিত হয়েছি! তখন তোমরা 
আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলে। অথচ আবূ বকর (রাঃ) বলেছিল, ‘আপনি 
সত্য কথাই বলছেন’ 

রাসূলুল্লাহ (সঃ) তাবুকের যুদ্ধে একদা রাত্রে তাহাজ্জুদের নামাযের উদ্দেশ্যে 
গাত্রোথান করেন। তখন তার কয়েকজন সাহাবী তীর হিফাজত ও 
ব্রহক্ষণাবেক্ষণের কাজে লেগে পড়েন নামায শেষে তিনি তাদের মনঃসংযোগ করে 
বলেনঃ “আজ রাত্রে পীচটি জিনিস আমাকে বিশিষ্টভাবে দেয়া হয়েছে। ইতিপূর্বে 
এই বিশেষত্্‌ অন্য কোন নবীকে দেয়া হয়নি। (১) আমি সারা জাহানের 
লোকদের কাছে নবীরূপে প্রেরিত হয়েছি। আমার পূর্বে প্রত্যেক নবীকে তার 
নিজের কওমের কাছেই পাঠানো হয়েছিল । (২) আমি শুধু প্রভাব ও ভক্তি প্রযুক্ত 
জীতির মাধ্যমেই শত্রুর উপর সাহায্য লাভ করে থাকি, যদিও তার ও আমার 
মধ্যে এক মাসের পথের ব্যবধান হয়। (৩) যুদ্ধলব্ধ মাল আমার জন্যে ও আমার 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৪২২ পারাঃ ৯ 


উম্মতের জন্যে হালাল করা হয়েছে। অথচ আমার পূর্বে আর কারো জন্যে যুদ্ধলন্ধ 
মাল হালাল ছিল না । সমস্ত যমীনই আমার জন্যে পবিত্র ও সিজদার স্থান৷ (৫) 
আমাকে শাফাআ’তের অধিকার দেয়া হয়েছে। আমি এটা কিয়ামতের দিনের 
জন্যে আমার উম্মতের উদ্দেশ্যে উঠিয়ে রেখেছি। এই শাফাআ’তের সেই দিন 
প্রত্যেক এ ব্যক্তির জন্যে হবে যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকেও শরীক 
করবেনা ৷” 

হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
“যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ! এই উন্মতের মধ্য হতে কোন 
ইয়াহুদী অথবা খ্ৰীষ্টান আমার কথা শুনলো, অথচ আমি যা নিয়ে রিত হয়েছি 
তার উপর ঈমান না এনেই মারা গেল, নিঃসন্দেহে সে জাহান্নামী ।* 


আল্লাহ্‌ তা‘আলার উক্তিঃ “তিনিই আকাশ ও পৃথিবীর সার্বভৌম একচ্ছত্র 
মালিক, তিনি ছাড়া আর কোন মা'’বুদ নেই, তিনিই জীবিত করেন এবং তিনিই 
মৃত্যু ঘটিয়ে থাকেন৷” তাই নির্দেশ হচ্ছে- ‘তোমরা আল্লাহর প্রতি ও তার সেই 
বাৰ্তাবাহক নিরক্ষর নবী (সঃ)-এর প্রতি ঈমান আনয়ন কর ৷’ আল্লাহ পাক খবর 
দিচ্ছেন- মুহাম্মাদ (সঃ) আল্লাহর রাসূল । তাকে তোমাদের নিকট পাঠানো 
হয়েছে। তোমরা তার অনুসরণ কর । তীর উপর ঈমান আন । তোমাদের কাছে 
এরই ওয়াদা নেয়া হয়েছিল । পূর্ববর্তী কিবাতগুলোতে এরই শুভ সংবাদ রয়েছে। 
এঁ কিতাবগুলোতে ‘নবী উন্মী’ এই শব্দ দ্বারাই তার প্রশংসা হয়েছে। 

ইরশাদ হচ্ছে- যে (রাসূল সঃ) আল্লাহতে ও তার কালামে বিশ্বাস স্থাপন করে 
থাকে, তোমরা তারই অনুসরণ কর, আশা করা যায় তোমরা সরল সঠিক পথের 
সন্ধান পাবে। 
১৫৯ । মুসা (আঃ)-এর সম্পৃদায়ের GIN 2s 

মধ্যে এমন একদল লোক lero? -০A 

রয়েছে যারা সঠিক ও নির্ভুল ৪৪ ,/ ০৬০? ০2০ 

পথ প্রদর্শন করে এবং ন্যায় ০৩৮১৯ «4১ $4৬০: 

বিচার করে। 
১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেছেন। 


২. ইমাম আহমাদ (রঃ) স্বীয় মুসনাদে ও ইমাম মুসলিম (রঃ) স্বীয় সহীহ গ্রন্থে এ হাদীসটি 
বৰ্ণনা করেছেন। এ হাদীসের শব্দগুলো ইমাম আহমাদেরই (রঃ) বটে । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৪২৩ পারাঃ ৯ 


ংবাদ দেয়া হচ্ছে যে, বানী ইসরাঈলের মধ্যে এমন লোকও রয়েছে যারা 
সঠিক ও সত্য কাজের অনুসরণ করে, নির্ভুল পথ প্রদর্শন করে এবং বিচার-আচার 
সত্য ও ন্যায়কে সামনে রেখে করে থাকে । যেমন মহান আল্লাহ অন্য জায়গায় 
বলেনঃ “আহ্‌লে কিতাবের মধ্যে এমন লোকও রয়েছে যারা রাত্রিকালে আল্লাহর 
আয়াতসমূহ পাঠ করে থাকে ও সেজদায় পতিত হয়।” অন্যত্র বলেনঃ “আহলে 
কিতাবের মধ্যে এমনও লোক আছে যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, আর 
তোমাদের উপর যা অবতীর্ণ করা হয়েছে এবং তাদের উপর যা অবতীর্ণ করা 
হয়েছে সবগুলোর উপরই বিশ্বাস স্থাপন করে, আর তারা আল্লাহর সামনে বিনয় 
প্রকাশ করে থাকে। অন্যান্য আহলে কিতাবের মত তারা আল্লাহর 
আয়াতগুলোকে টাকা পয়সার লোভে বিক্রী করে না। আল্লাহর কাছে তাদের 
প্রতিদান রয়েছে। আল্লাহ শীঘ্রই হিসাব গ্রহণকারী ৷” আল্লাহ তা'আলা আরো 
বলেনঃ “যাদেরকে আমি ইতিপূর্বে কিতাব দিয়েছিলাম তারা ওর উপর ঈমান 
আনে, যখন তাদের সামনে আমার আয়াতগুলো পাঠ করা হয় তখন তারা বলে- 
আমরা এখনও মুসলমান এবং এর পূর্বেও মুসলমান ছিলাম । তাদেরকে তাদের 
সবরের দু'বার প্রতিদান দেয়া হবে।” মহান আল্লাহ আর এক জায়গায় বলেনঃ 
“যাদেরকে কিতাব দেয়া হয়েছে, ওকে ওরা যথাযোগ্য পাঠ করে, ওরাই হচ্ছে 
মুমিন।” আরও বলেনঃ “যাদেরকে ইতিপূর্বে ইলম অর্থাৎ কিতাব দেয়া হয়েছে, 
যখন এই কিতাব তাদেরকে পাঠ করে শুনানো হয় তখন তারা মাথার ভরে 
সিজদায় পড়ে যায় এবং সিজদায় তাদের বিনয় ও নমতা বহুগুণে বেড়ে যায়৷” 

বানী ইসরাঈল যখন নবীদেরকে হত্যা করে ফেলে এবং কুফরী অবলম্বন করে 
তখন তাদের বারোটি দল ছিল । ওগুলোর মধ্যে একটি দল অবশিষ্ট এগারোটি 
দলের আকীদায় অসন্তুষ্ট ছিল এবং তারা তাদের প্রতি সম্পূর্ণরূপে বিমুখ ছিল। 
তারা আল্লাহ তা'আলার নিকট আবেদন করেছিল, “হে আল্লাহ! আমাদের ও 
তাদের মধ্যে বিচ্ছিন্নতা আনয়ন করুন৷” তখন আল্লাহ তা'আলা তাদের জন্যে 
যমীনের মধ্যে একটি সুড়ঙ্গ করে দেন। তারা তার ভিতর চলা ফেরা করতে 
থাকে। শেষ পর্যন্ত তারা এ সুড়ঙ্গ পথে চীনে গ্রবেশ করে, সেখানে একত্ববাদী 
মুসলমান বিদ্যমান ছিল, যারা আমাদেরই কিবলার দিকে মুখ করে নামায 
পড়তো । ইরশাদ হচ্ছে-এরপর আমি বানী ইসরাঈলকে বললামঃ “এখন যমীনে 
বসবাস কর। অতঃপর যখন আখিরাতের ওয়াদা এসে পড়বে তখন আমি 
তোমাদেরকে হাজির করবো ।” কথিত আছে যে, সুড়ঙ্গের মধ্যে তারা দেড় বছর 
ধরে বসবাস করেছিল । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 


১৬০। 


8২৪ 


আর আমি বানী 


পারাঃ ৯ 


ইসরাঈলকে দ্বাদশ গোত্রে 
বিভক্ত করেছি, মূসা (আঃ) 
-এর সম্প্রদায়ের লোকেরা যখন 
তার কাছে পানি ব্যবহার করার 
দাবী জানালো, তখন আমি 
মূসা (আঃ)-এর কাছে 
প্রত্যাদেশ 
লাঠি দ্বারা পাথরে আঘাত কর, 


১৬১ । (স্মরণ কর সেই সময়টির 
কথা) যখন আমি তাদেরকে 
বলেছিলাম-এই (বায়তুল 
মুকাদ্দাস ও তৎসংশ্রলিষ্ট) 
জনপদে বসবাস কর এবং যথা 


পাঠালাম- তোমার 


et 23 


bP sz 7 aed 2d 


EE Ede 


2 পাত 27 2) 2/75 


2 eocodR dcr? 


STIL 


> 
2d Lacon ro ddd 22 


Sli las 


> 2 
A290 ে “fPUs 


SERENE NTH 


AID Gad Cli ” 


UF CA ele Lb 


2229 Y)2% EAC a 2¢/ 


LS Sl, SC OMT 


L252 )277 lw 42 
335, sb 


Ed 
cca pd 

JOE OEE 
c28 2/2032 


u iy | 


299 3 B32 


Hl ES Sl I 
pac 2 I3# Lar 


SPE KEE 


AN 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ 


ইচ্ছা আহার কর, আর তোমরা 
বল- (হে প্রভু!) ক্ষমা চাই, 
আর (শহরের) দ্বারদেশ দিয়ে 
নতশিরে প্রবেশ কর, (তাহলে) 
আমি তোমাদের অপরাধ ক্ষমা 
করবো এবং সংকর্মশীল 
লোকদের জন্যে আমার দান 
বৃদ্ধি করবো । 

১৬২। কিন্তু তাদের মধ্যে যারা 
যালিম ও সীমালংঘনকারী 


(বলতে) বলা হয়েছিল, 
সুতরাং তাদের 
সীমালংঘনের কারণে আমি 
আসমান হতে তাদের উপর 
শাস্তি প্রেরণ করলাম । 


8২৫ 


পারাঃ ৯ 


s92 PAL 295729 7222 


5১15 b> sss ms 


2842 2% 


st AEE RE 
SAME 
2+] 22, 222 Rod r 
2972 29/20 
4S AE Tf Ia var 
2927/72 ASA 


IAIN, 


Aw £2 ) 2 পন 


re li 


(2 
LAS MAAS LOA ৮+ 
oar 5 < 


এই সমুদয় আয়াতের তাফসীর সূরায়ে বাকারায় করা হয়ে গেছে। এ গুলো 
মাদানী আয়াত এবং এগুলো মক্কী আয়াত । এ আয়াতগুলো এবং এই 
আয়াতগুলোর পাৰ্থক্যও আমরা বর্ণনা করে দিয়েছি। সুতরাং পুনর্বার বর্ণনা করার 


কোন আবশ্যকতা নেই । 


১৬৩। আর তাদেরকে সেই 
জনপদের অবস্থাও জিজ্ঞেস 
কর যা সমুদ্রের তীরে অবস্থিত 
ছিল, (স্মরণ কর সেই ঘটনার 
কথা) যখন তারা শনিবারের 
আদেশ লংঘন করেছিল, 
শনিবার উদযাপনের দিন মাছ 
পানিতে ভেসে তাদের নিকট 
আসতো, কিন্তু যেদিন তারা 
শনিবার উদযাপন করতো না, 


ALES Ar 


2 ADI, / 


Sled GSS 


A292 


5 veh EO 


752 2 GAA EEO 


ern 


27 Dy METS LAM 


LS NESE ৯9 9 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৪২৬ পারাঃ ৯ 


সেদিন ওগুলো তাদের কাছে £ 

আসতো না, এইভাবে আমি 5 

তাদের নাফরমানীর কারণে EEE 

তাদেরকে পরীক্ষা করতে Ouse 

ছিলাম । 

আল্লাহ পাকের উক্তি ছিলঃ ৷ 61৪৩ 1% 2 ২০০ ১4; অর্থাৎ 
“এ লোকদের খবর তোমাদের জানা আছে যারা শনিবারের দিনের ব্যাপারে 
সীমালংঘন করেছিল।” (২৪ ৬৫) এই আয়াতের আলোকেই এখানকার এই 
আয়াতটির ব্যাখ্যা দেয়া হচ্ছে। আল্লাহ তাআলা স্বীয় নবী (সঃ)-কে ইরশাদ 
করছেনঃ “হে নবী (সঃ)! যেসব ইয়াহুদী তোমাদের পার্শ্বে রয়েছে তাদেরকে 
এলোকদের ঘটনা জানিয়ে দাও যারা আল্লাহর আদেশের বিরুদ্ধাচরণ করেছিল। 
ফলে তাদেরকে তাদের গওদ্ধত্যপনার আকস্মিক শাস্তি প্রদান করা হয়েছিল। এসব 
ইয়াহুদীকে খারাপ পরিণাম থেকে ভয় প্রদর্শন কর যারা তোমার সেই গুণাবলীকে 
গোপন করছে যা তারা তাদের কিতাবে পাচ্ছে, না জানি তাদের উপরও এঁ শাস্তি 
এসে পড়ে যা তাদের পূর্ববর্তী ইয়াহুদীদের উপর এসে পড়েছিল” এ বস্তি বা 
জনপদের নাম ছিল আয়লা । ওটা কুলযুম নদীর তীরে অবস্থিত ছিল। আর এই 
আয়াতে সমুদ্রের তীরবর্তী যে জনপদের কথা বলা হয়েছে, হযরত ইবনে আব্বাস 
(রাঃ)-এর বর্ণনানুযায়ী ওর নাম হচ্ছে ‘আয়লা’ যা মাদইয়ান ও তূরের মধ্যবর্তী 
স্থানে অবস্থিত ছিল।” আবার এ উক্তিও রয়েছে যে, ওর নাম “মাতনা’ যা 
মাদইয়ান ও আয়নুনার মধ্যস্থলে অবস্থিত । 534 -এর ভাবার্থ হচ্ছে-তারা 
শনিবারের দিনের ব্যাপারে আল্লাহর আদেশের বিরুদ্ধাচরণ করেছিল । এঁদিন 
মাছগুলো স্বাধীনভাবে পানির উপর ভেসে উঠতো এবং কিনারায় ছড়িয়ে পড়তো । 
কিন্তু শনিবার ছাড়া অন্য দিনে পানির ধারে কখনই আসতো না । আল্লাহ পাক 
বলেনঃ আমি এরূপ কেন করেছিলাম? এর দ্বারা আমার উদ্দেশ্য ছিল শুধু তাদের 
আনুগত্যের পরীক্ষা করা যে, আমার আদেশ তারা মেনে চলছে কি-না! যেদিন 
মৎ্স্য শিকার হারাম ছিল সেদিন মাছগুলো আশাতীতভাবে নদীর ধারে এসে জমা 
হয়ে যেতো । আবার যেদিনগুলোতে মাছ ধরা হালাল ছিল এঁ সময় এগুলো 
লুকিয়ে যেতো । এটা ছিল একটা পরীক্ষা । কেননা, তারা আল্লাহর আনুগত্য 
স্বীকারের ব্যাপারে বিভিন্ন প্রকারের কৌশল অনুসন্ধান করেছিল এবং নিষিদ্ধ 
কাজে জড়িয়ে পড়ার জন্যে গোপন দরজা দিয়ে প্রবেশের ইচ্ছা করেছিল তাই, 


১. এটাই ইকরামা (রঃ), মুজাহিদ (রঃ), কাতাদা (রঃ) এবং সুদ্দীরও (রঃ) উক্তি । 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ 


৪২৭ 


পারাঃ ৯ 


রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “তোমরা এমন কাজে জড়িয়ে পড়ো না যে কাজে 
ইয়াহুদীরা জড়িয়ে পড়েছিল যে, তারা কৌশল খুঁজে খুঁজে হারামকে হালাল করে 


নিয়েছিল”? 


১৬৪ । (স্মরণ কর সেই সময়টির 
কথা) যখন তাদের একদল 
লোক অপর দলের নিকট 
বলেছিল- এ জাতিকে তোমরা 
কেন উপদেশ দিচ্ছ যাদেরকে 
আল্লাহ ধ্বংস করবেন অথবা 
কঠিন শাস্তি দিবেন? তারা 
উত্তরে বললো- তোমাদের 
প্রতিপালকের নিকট দোষ 
মুক্তির জন্যে আর এই আশা 
করছি যে, হয়তো বা এই 
বেঁচে থাকবে। 

১৬৫ । তাদেরকে যে উপদেশ 
দেয়া হয় তা যখন তারা বিস্মৃত 
হয় তখন যারা অসৎ কাজ 
থেকে নিষেধ করতো তাদেরকে 
যালিমদেরকে তাদের অসৎ 
কর্মপরায়ণতার কারণে কঠোর 
শাস্তি দ্বারা পাকড়াও করলাম । 

১৬৬ । অতঃপর যখন তারা 
বেপরোয়াভাবে নিষিদ্ধ কাজ 
গুলো করতে থাকলো, তখন 
আমি বললাম- তোমরা ঘৃণিত 
ও লাঞ্ছিত বানর হয়ে যাও । 


Ed 232303 27 


od t2 el 8 517-\1E 


2/2323 A C370 Ph 


Hh 


OAM DT FRR 


iG [ee bls i 


TAA ne ০. 
222567 
Our 
Ad 2502 ye 237d Br 
LES US ls N10 


Edd CAF 0 ৰণ ওৰ 


ৰ 4277 / ত 


299 D037 27/7 ঠৰ 
Le bo ls LS -\N\N 
Ad 222323 23/2339, 


lll as 


নত § 


our 


১. ইবনে কাসীর (সঃ) বলেন যে, এ হাদীসের ইসনাদ উত্তম এবং এর বর্ণনাকারীরা মাশহুর ও 


নির্ভরযোগ্য । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৪২৮ পারাঃ ৯ 


ইরশাদ হচ্ছে যে, এই জনপদবাসী তিন ভাগে ভাগ হয়েছিল প্রথম প্রকার 
কাজ করে বসেছিল । যেমন সূরায়ে বাকারায় আলোচিত হয়েছে। দ্বিতীয় প্রকার 
হচ্ছে এ লোকেরা যারা এ পাপী লোকদেরকে এঁ পাপ কার্য করতে নিষেধ 
করেছিল এবং নিজেরা এ কাজ থেকে দূরে রয়েছিল । আর তৃতীয় প্রকার হচ্ছে এ 
দল যারা এ ব্যাপারে সম্পূর্ণ নীরব ছিল। যারা নিজেরা এ কাজে লিপ্ত হয়নি বটে, 
কিন্তু যারা এ কাজে লিপ্ত হয়ে পড়েছিল তাদেরকে নিষেধও করেনি । বরং যারা 
নিষেধ করেছিল তাদেরকে তারা বলেছিলঃ “যে লোকদেরকে আল্লাহ ধ্বংস 
করতে চান বা শাস্তি দিতে চান তাদেরকে উপদেশ দিয়ে লাভ কি? তোমরা তো 
জানছো যে এরা শাস্তি পাওয়ার যোগ্য হয়ে গেছে। সুতরাং এদের ব্যাপারে 
উপদেশ মোটেই ক্রিয়াশীল হবে না ।” নিষেধকারীরা জবাবে বলেছিলঃ “আমরা 
তো কমপক্ষে আল্লাহর কাছে এ কৈফিয়ত দিতে পারবো যে, আমরা তাদেরকে 
নিষেধ করেছিলাম । কেননা, ভাল কাজের আদেশ করা এবং মন্দ কাজ থেকে 
নিষেধ করা কর্তব্য তো বটে ৷” কেউ কেউ মায়্‌জেরাতান শব্দকে মায়্‌জেরাতুন 
পড়েছেন। অর্থাৎ এটা ওযর । আর মায়্‌জেরাতান পড়লে অর্থ হবে- “আমরা 
ওযরের খাতিরে নিষেধ করছি। আর এতে বিস্ময়ের কিছুই নেই যে, তারা হয়তো 
এ কাজ থেকে বিরত থাকবে এবং আল্লাহ তা'আলার কাছে তাওবা করবে।” 
আল্লাহ পাক বলেন-কিন্তু তারা যখন তাদের উপদেশ গ্রহণ করলো না, বরং এ 
পাপ কার্য করতেই থাকলো তখন এঁ কাজ করতে নিষেধকারীদেরকে তো আমি 
বাচিয়ে নিলাম, কিন্তু এ পাপ কার্যে লিপ্ত যালিমদেরকে আমি পাকড়াও করলাম 

ং যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করলাম । 


এখানে নিষেধকারীদের মুক্তি ও পাপীদের ধ্বংসের কথা বলা হয়েছে। কিন্তু 
যারা এঁ পাপকার্যে জড়িতও হয়নি এবং নিষেধও করেনি তাদের ব্যাপারে নীরবতা 
অবলম্বন করা হয়েছে। কেননা, কাজ যেমন হবে প্রতিদান তেমনই হবে। সুতরাং 
তারা প্রশংসার যোগ্য হলো না কারণ তারা প্রশংসার যোগ্য কাজ করেনি। আর 
তারা নিন্দারও পাত্র হলো না, কেননা, তারা এ পাপকার্যে জড়িত হয়নি। তবে 
তারা মুক্তি পেয়েছিল কি ধ্বংস হয়েছিল এ ব্যাপারে ইমামদের মধ্যে মতানৈক্য 
রয়েছে। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, মাছ শনিবারে খুবই বেশী 
আসতো, কিন্তু অন্যান্য দিনে আসতো না । এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর 
তাদের মধ্যে কতক লোক শনিবারও মাছ ধরতে শুরু করে। কতক লোক 
তাদেরকে বলেঃ “আজকের দিন তো মাছ ধরা হারাম” কিন্তু তাদের অবাধ্যতা 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৪২৯ পারাঃ ৯ 


ও গুদ্ধত্যপনা ঠিকই থাকে ৷ কিন্তু কতক লোক বরাবর নিষেধ করতেই থাকে । 
যখন এভাবেও কিছু দিন কেটে গেল তখন নিষেধকারীদেরকে তাদেরই মধ্যকার 
একটি দল বললোঃ এই দুষ্টদেরকে নিষেধ করে লাভ কিঃ আল্লাহর শাস্তি তাদের 
প্রাপ্য হয়ে গেছে! সুতরাং এখন আর তাদেরকে উপদেশ দিচ্ছ কেন? এই 
লোকগুলো নিষেধকারীদের তুলনায় আল্লাহর পথে বেশী কঠোর ও রাগান্বিত 
ছিল। তখন নিষেধকারীরা তাদেরকে বলেছিল, “আল্লাহ আমাদেরকে ক্ষমা 
করুন! আমরা ওযর পেশ করছি।” তাহলে এই দু'টি দলই যেন নিষেধকারী দল 
ছিল। সুতরাং যখন আল্লাহর শাস্তি নাযিল হয়ে গেল তখন এই দু’টি দলই রক্ষা 
পেলো। 

ইকরামা (রাঃ) বলেন, আমি একদা হযরত ইবনে আব্বাস (রাঃ)-এর নিকট 
গমন করি। সেই সময় তার চক্ষু দু'টি অশ্রুসিক্ত ছিল এবং দেখি যে, কুরআন 
কারীম তার ক্রোড়ে রয়েছে। আমি সময়টি অতি গুরুত্বপূর্ণ মনে করে তীর 
সামনে বসে পড়লাম এবং তাকে জিজ্ঞেস করলাম, আপনি কীদছেন কেন? তিনি 
উত্তরে বললেনঃ “কুরআনের এ পৃষ্ঠা আমাকে কাদাচ্ছে।” তিনি সূরায়ে আ'রাফ 
পাঠ করছিলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, “আয়লা কি জান কি?” আমি 
উত্তরে বললামঃ হ্যা। এবার তিনি বলতে শুরু করলেনঃ আয়লায় ইয়াহ্দীরা বাস 
করতো ৷ শনিবার মৎস্য শিকার তাদের উপর নিষিদ্ধ ছিল। তাদের পরীক্ষার 
জন্যে মাছগুলোকে নির্দেশ দেয়া হয়েছিল যে, ওরা যেন শুধু শনিবারেই বের হয় । 
শনিবারের দিন নদী মাছে পরিপূর্ণ হয়ে যেতো । মোটাতাজা ও ভাল ভাল অধিক 
সংখ্যক মাছ পানির উপর লাফালাফি করতো । শনিবার ছাড়া অন্যান্য দিন কঠিন 
চেষ্টার পর কিছু মাছ পাওয়া যেতো । কিছুদিন পর্যন্ত এ লোকগুলো আল্লাহ্র 
আদেশের মর্যাদা দিলো এবং এ দিনে মাছ ধরা থেকে বিরত থাকলো । অতঃপর 
শয়তান তাদের অন্তরে এই অনুভূতি জাগিয়ে দিলো যে, শনিবার দিন মাছ খাওয়া 
নিষিদ্ধ বটে কিন্তু ধরা নিষিদ্ধ নয়। সেই দিনে ধরে অন্য দিনে খাওয়া যেতে 
পারে। একটি দলের অন্তরে এই খেয়াল জেগেই গেল । কিন্তু অন্য দল তাদেরকে 
বললোঃ “খাওয়া ও ধরা উভয়ই নিষিদ্ধ ৷’ মোটকথা, যখন জুমআ'র দিন 
আসলো তখন এ লোকগুলো নিজেদের স্ত্রী ও শিশু সন্তানদেরকে নিয়ে বেরিয়ে 
পড়লো । তাদের ডান দিকে ছিল নিষেধকারী দলটি এবং বাম দিকে ছিল এ দলটি 
যারা নীরবতা অবলম্বন করেছিল। ডানদিকের দলটি বললোঃ “দেখো, আমরা 
তোমাদেরকে নিষেধ করছি, না জানি হয়তো এরূপ ঘটবে যে, তোমরা আল্লাহর 
শান্তির কবলে পড়ে যাবে” তখন বাম দিকের দলটি নিষেধকারী দলটিকে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৩০ পারাঃ ৯ 


বললো, তোমরা এমন লোকদেরকে কেন উপদেশ দান করছো যারা ধ্বংস হয়ে 
যাবে এবং আল্লাহর শাস্তির কবলে পতিত হবে? এরা কি তোমাদের কথা মানবে? 
এ জন্যেই এদেরকে নিষেধ করছি যে, হয়তো তারা এ কাজ থেকে বিরত 
থাকবে। আমাদের তো আন্তরিক ইচ্ছা এটাই যে, তারা যেন আল্লাহর আযাবে 
পাকড়াও না হয়। যদি তারা এ কাজ থেকে বিরত না হয় তবে আল্লাহ 
আমাদেরকে তো ক্ষমা করবেন!” এঁলোকগুলো কিন্তু এ পাপ কাজের উপর 
কায়েম থাকলো নিষেধকারীরা তখন তাদেরকে বললো, “হে আল্লাহর শত্রুরা! 
শেষ পর্যন্ত তোমরা মানলেই না । আল্লাহর কসম! আমাদের ভয় হচ্ছে যে, এই 
দিনের মধ্যেই হয়তো তোমাদেরকে যমীনে ধ্বসিয়ে দেয়া হবে, বা তোমাদের 
উপর পাথর বর্ষিত হবে অথবা অন্য কোন শাস্তি তোমাদের উপর এসে পড়বে ৷” 
এখন এ নিষেধকারী দল এবং নীরবতা অবলম্বনকারী দল আল্লাহর শাস্তির ভয়ে 
শহরের বাইরে অবস্থান করতে থাকলো । আর পাপীরা শহরের মধ্যেই রয়ে 
গেল । তারা শহরের সদর দরজা ভিতর থেকে বন্ধ করে দিলো । অতঃপর বাইরে 
অবস্থানকারীরা সকালেই নগর প্রাচীরের দরজার কাছে পৌছে গেল । লোকগুলো 
বাইরে বের হয়নি বলে দরজা ভিতর থেকে বন্ধই ছিল। বহুক্ষণ ধরে তারা 
দরজায় করাঘাত করলো । বহু ডাকাডাকি করলো। কিন্তু কোন উত্তর আসলো 
না । তখন তারা নগর প্রাচীরের উপর সিঁড়ি লাগিয়ে উপরে উঠলো । উঠে দেখলো 
যে, তারা সব বানরে পরিণত হয়েছে। তাদের লম্বা লম্বা লেজ রয়েছে। এখন তারা 
সদর দরজা খুলে ভিতরে প্রবেশ করলো । এঁ বানরগুলো তাদের বন্ধু বান্ধবদেরকে 
চিনে ফেললো । কিন্তু তারা তাদের বন্ধু বানরদেরকে চিনতে পারলো না। 
বানরগুলো তাদের কাছে এসে তাদের পায়ের উপর লুটিয়ে পড়লো । মানুষগুলো 
তাদেরকে বললোঃ “আমরা কি তোমাদেরকে নিষেধ করিনি?” তারা মাথা 
ঝাঁকিয়ে সন্মতি জানালো । অতঃপর হযরত ইবনে আব্বাস (রাঃ) এ আয়াতটি 
পাঠ করলেনঃ “যখন তারা উপদেশ কবূল করলো না তখন আমি 
নিষেধকারীদেরকে বাচিয়ে নিলাম এবং এ পাপী অত্যাচারীদেরকে শাস্তিতে 
জড়িয়ে ফেললাম ৷” হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ “আমি তো জানতে 
পারছি যে, নিষেধকারীরা মুক্তি পেয়েছিল । কিন্তু অন্যদের ব্যাপারে এটা বুঝছি 
না। বিপদ তো এটাই যে, আমরাও লোকদেরকে পাপ করতে দেখছি, অথচ 
কিছুই বলছি না৷” ইকরামা (রঃ) বলেন- তখন আমি বললাম, আমি আপনার 
উপর উৎসগীর্কৃত হই । এই দ্বিতীয় দলটিও তো এঁ পাপীদের উপর খুবই অসন্তুষ্ট 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৪৩১ পারাঃ ৯ 


ছিল এবং তাদের বিরুদ্ধাচরণ করতো । তারা বলতোঃ “ধ্বংসের সন্মুখীন এই 
দলটিকে উপদেশ দিয়ে লাভ কি?” এর দ্বারা এটা স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে, 
এই দ্বিতীয় দলটিকে শাস্তিতে শরীক করা যেতে পারে না। আমার এ কথা শুনে 
হযরত ইবনে আব্বাস (রাঃ) এতো খুশী হলেন যে, তিনি আমাকে দু'টি ভাল 
কাপড় পুরস্কার দিলেন।”” 


কথিত আছে যে, শনিবার দিন মাছগুলোকে নদীর ধারে ধারে বহু সংখ্যায় 
দেখা যেতো ৷ আর যখন সন্ধ্যা হয়ে যেতো তখন পরবর্তী শনিবার না আসা পর্যন্ত 
মাছগুলোকে আর দেখা যেতো না । একদা একটি লোক জালের দড়ি ও পেরেক 
নিয়ে নদীতে গেল এবং জাল পেতে আসলো । শনিবার দিন একটি বড় মাছ 
জালে আটকা পড়ে গেল । শনিবার গত হয়ে যখন রবিবারের রাত আসলো তখন 
সে মাছটি ধরে এনে রান্না করলো এবং খেতে লাগলো । রান্না করা মাছের সুগন্ধ 
পেয়ে লোকেরা তার কাছে দৌড়িয়ে আসলো এবং তাকে জিজ্ঞেস করলে সে 
অস্বীকার করলো যে, সে একটি মাছ ধরে এনেছিল। পরবর্তী শনিবার আসলে সে 
পুনরায় এ কাজই করলো এবং রবিবারে ওটাকে ভূনা করে খেলো ৷ মাছের গন্ধ 
পেয়ে লোকেরা পুনরায় তার কাছে দৌড়িয়ে আসলো এবং সে মাছ কোথায় 
পেলো তা জিজ্ঞেস করলো । সে উত্তরে বললোঃ “আমি যা করছি তোমরাও 
তা-ই কর।” তারা জিজ্ঞেস করলোঃ “তুমি কি কি করে থাক?” উত্তরে সে 
নিজের কৌশলের কথা বলে দিলো। অন্যান্য লোকেরাও তখন এ কৌশলের 
উপর কাজ করতে লাগলো । শেষ পর্যন্ত কাজটি সাধারণভাবে হতে লাগলো । 
রাখতো । রাতের মধ্যেই তাদের আকৃতির পরিবর্তন ঘটে । তাদের প্রতিবেশী 
গ্রামের লোকেরা, যারা জীবিকা অন্বেষণে সকালে এঁ শহরের মধ্যে প্রবেশ 
করতো, দরজা বন্ধ দেখলো । বহুক্ষণ ধরে ডাকলো, কিন্তু কোন উত্তর পেলোনা। 
বাধ্য হয়ে তারা দেয়ালের উপর চড়লো। দেখে যে, তারা বানরে পরিণত হয়েছে। 
তারা লোকগুলোর নিকটে এসে তাদেরকে জড়িয়ে ধরলো। সূরায়ে বাকারায় 
আমরা এটা বিস্তারিতভাবে বর্ণনা করেছি । ওখানে দেখে নেয়াই যথেষ্ট । 


অন্য একটি উক্তি এও রয়েছে যে, নীরবতা অবলন্বনকারী দলটিও শাস্তিতে 
পতিত হয়েছিল ৷ কেননা, তারা পাপীদেরকে মাছ ভাজতে ও খেতে দেখেও 
নিষেধ করতো না । শুধু একটি দল নিষেধ করেছিল। শেষ পর্যন্ত পাপীদের কাজ 


১.এটা আবদুর রাযযাক (রঃ) হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে তাখরীজ করেছেন । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৪৩২ ' পারাঃ ৯ 


সাধারণভাবে অনুসৃত হতে শুরু হয়েছিল। তখন নীরবতা অবলম্বনকারী দলটি 
নিষেধকারী দলটিকে বলেছিলোঃ “এই অত্যাচারী দলটিকে আর নিষেধ করছো 
কেন? তারা তো কঠিন শাস্তিতে জড়িত হয়ে পড়বেই । আমরা তো তাদের এই 
আমলের প্রতি অত্যন্ত অসস্তুষ্ট ।” হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, এই 
তিনটি দলের মধ্যে শুধুমাত্র নিষেধকারী দলটি মুক্তি পেয়েছিল । অবশিষ্ট দু'টি 
দলই শাস্তিতে জড়িত হয়েছিল কিন্তু ইকরামা (রঃ)-এর উপরোক্ত কথা বলার 
পর মনে হয় তিনি তার এই উক্তি হতে প্রত্যাবর্তন করেছিলেন। কেননা, তিনি 
ইকরামা (রঃ)-কে খুশী হয়ে দু'টি পোশাক পুরস্কার দিয়েছিলেন। তার এ উক্তির 
চাইতে প্রত্যাবর্তনকৃত উক্তিটিই বেশী উত্তম যে, নীরবত্যা অবলম্বনকারী 
লোকেরাও মুক্তি পেয়েছিল। কেননা, আল্লাহ পাকের ০ 26 ন G33 

4 -এ কথা দ্বারাও এটাই প্রমাণিত হয় যে, এ পাপীদের ছাড়া অবশিষ্ট দু'টি 
সুই মুক্তি পেয়েছিল। £.'-/ শব্দের অর্থ £১5 (কঠিন) বা? (েস্ণাদায়ক)। এ 
অর্থগুলোর ভাবার্থ প্রায় একই । আল্লাহ তা'আলাই সর্বাপেক্ষা উত্তম জ্ঞানের 
অধিকারী । ৫.৯ শব্দের অর্থ লাঞ্ছিত ও ঘৃণিত । 
১৬৭ । (আরো স্মরণ কর) তোমার 

প্রতিপালক ঘোষণা করলেন ৫ 2,/2/4/+$,০$০/ ? 

যে, তিনি তাদের GEL EEE NO UY ১১৮৬ ১ 7 NAV 

(ইয়াহুদীদের) উপর কিয়ামত a: oer rt A 


পর্যন্ত এমন সব লোককে EA Te) AT 


Ed 72/2/9922 


2 2972 7b 


Cc 
নিপীড়িত হবে), নিঃ Sie, 
তোমার প্রতিপালক শাস্তিদানে G7 6 922 
ক্ষীপ্রহস্ত, আর নিশ্চয়ই তিনি 022 1 
ক্ষমাশীল ও অনুগ্রহশীল । 


“5 শব্দটি 1% ওযনে 151 শব্দ হতে গৃহীত । অৰ্থাৎ হুকুম করেছেন বা 
৷ আর যেহেতু এই আয়াতে কালামের শক্তির ‘শান’ রয়েছে, সেহেতু 
] শব্দের J কসমের ফায়েদা দিচ্ছে। এজন্যে J -এর পরেই ১% আনা 


24 277 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৪৩৩ পারাঃ ৯ 


হয়েছে। ' সর্বনামটি ইয়াহনদীদের দিকে ফিরছে। অর্থাৎ আল্লাহ হুকুম দিয়েছেন 
বা জানিয়ে দিয়েছেন যে, এ ইয়াহুদীদের উপর কিয়ামত পর্যন্ত কঠিন শাস্তি নাযিল 
হতে থাকবে। অর্থাৎ তাদের অবাধ্যতা, ওদ্ধত্যপনা এবং প্রতিটি কাজে কর্মে 
প্রতারণার কারণে তারা লাঞ্চনা ও অপমানজনক শাস্তি পেতে থাকবে । কথিত 
আছে যে, হযরত মুসা (আঃ) তাদের উপর সাত বছর বা তেরো বছর পর্যন্ত 
খেরাজ ধার্য করেছিলেন। আর তিনিই সর্বপ্রথম খেরাজ চালু করেছিলেন। 
অতঃপর এঁ ইয়াহুদীদের উপর ইউনানী, কাশদানী এবং কালদানীরা আধিপত্য 
লাভ করে। তারপর তারা খ্ৰীষ্টানদের ক্রোধের শিকার হয়। তারা তাদেরকে 
লাঞ্ছিত করতে থাকে। তাদের নিকট থেকে তারা জিযিয়া ও খেরাজ আদায় 
করতে থাকে । যখন ইসলামের আবির্ভাব ঘটে তখন রাসূলুল্লাহ (সঃ) তাদের 
উপর প্রাধান্য লাভ করেন। তারা যিশ্মী ছিল এবং জিযিয়া কর প্রদান করতো ।” 
সর্বশেষে তারা দাজ্জালের সাহায্যকারী রূপে বের হবে। কিন্তু মুসলমানরা 
তাদেরকে হত্যা করবে । এই উদ্দেশ্যে হযরত ঈসা (আঃ) মুসলমানদের সাথে 
সহযোগিতা করবেন । এসব কিয়ামতের নিকটবর্তী সময়ে ঘটবে । 


229 cA Bs 


আল্লাহ পাকের উক্তিঃ ৩] ৮,4 ৩১ 3) অৰ্থাৎ নিশ্চয়ই আল্লাহ তা'আলা 
সত্বরই পাপীদের উপর প্রতিশোধ এহণকারী। £49740, 7 কিনু তিনি 
অবশ্যই ক্ষমাশীল ও দয়ালুও বটে । যে তাওবা করে তাকে তিনি ক্ষমা করে 
থাকেন। এখানেও একই কথা যে, আযাব ও রহমতের বর্ণনা সাথে সাথেই 
হয়েছে । যেন শাস্তি থেকে ভয় প্রদর্শনের কারণে মানুষ নৈরাশ্যের মধ্যে হাবুডুবু না 
খায় । তিনি উৎসাহ প্রদান ও ভয় প্রদর্শন একই সাথে করেছেন, যাতে মানুষ ভয় 
ও আশার মধ্যে থাকতে পারে। 


১৬৮ । (অতঃপর) আমি তাদেরকে 
উদদলে অমিয়া আস I 
তালের কতক লোক পদাযারী, £27 ১০০০ 
hE EE 
> সাঈদ ইবনে জুবাইর (38), ইবনে ুরাইজ (রঃ), সুদ্দী (রঃ) এবং কাতাদা (রঃ) এরূপই 


7২৮ 
wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 


মন্দের মধ্যে নিপতিত করে 
যাতে তারা আমার পথে ফিরে 
আসে। 


১৬৯ ৷ অতঃপর তাদের অযোগ্য 


উত্তরসুরীরা একের পর এক 
তাদের স্থলাভিষিক্ত হয় এবং 
তারা কিতাবেরও উত্তরাধিকারী 
হয়ে এই নিকৃষ্ট দুনিয়ার 
স্বার্থাবলী করায়ত্ত করে আর 
বলে- আমাদেরকে ক্ষমা করা 
হবে, কিন্তু ওর অনুরূপ সামগ্রী 
তাদের নিকট আসলে ওটাও 
তারা গ্রহণ করে, তাদের নিকট 
হতে কি কিতাবের প্রতিশ্রুতি 
নেয়া হয়নি যে, আল্লাহর নামে 
সত্য ছাড়া কিছুই বলবে না? 
আর কিতাবে যা রয়েছে তা 
তো তারা অধ্যয়নও করে, আর 
মুত্তাকী লোকদের জন্যে 
পরকালের সামঞ্জীই উত্তম 
সামগ্রী, তোমরা কি এতটুকু 
কথাও অনুধাবন করতে পার 
না। 


১৭০ । যারা আল্লাহর কিতাবকে 
দৃঢ়ভাবে ধারণ করে এবং 
নামায কায়েম করে (তারা 
অবশ্যই তার প্রতিদান পাবে), 
আমি তো সৎকর্মশীলদের 
কর্মফল নষ্ট করিনা । 


8৩৪ 


পারাঃ 


295 7/ ) 


tS OE 


L228 27 


Ou 2 
/ 


পট জপৰ} 2 
CSA EEA Sly s 
(2275 Por 2/7 পপ} 


ud — 12)! ix 


$5 7323 2368232 cis 


PAE ls UA 


22/3/23 232222 403 2 


> f ১a 


222 24 24 


2 


N 
23 /ণণর্ড 0 w 


esse VE 


9249, \5 2% 5 


= ১2)! Jl sls 


EO 


“23 32/ 1 2394/72 Gu 


cuss Nl 2 


2922 424322 2” 


SECT CT SE 


wwwi.islamfind.wordpress.com 


» 


সুূরাঃ আ'রাফ ৭ 8৩৫ পারাঃ ৯ 


ইরশাদ হচ্ছে- আল্লাহ তা‘আলা বানী ইসরাঈলকে দলে দলে বিভক্ত করে 
দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। যেমন তিনি বলেনঃ “এরপর আমি বানী ইসরাঈলকে 
বলেছিলাম- ভু-পৃষ্ঠটে অবস্থান করতে থাক, যখন পরকালের দিন আসবে তখন 
আমি তোমাদের সকলকেই একত্রিত করবো ।” এই বানী ইসরাঈলের মধ্যে ভাল 
লোকও রয়েছে এবং মন্দ লোকও রয়েছে। যেমন জ্বীনেরা বলতো- “আমাদের 
মধ্যে ভাল জ্রীনও রয়েছে এবং মন্দ জ্রীনও রয়েছে। আমাদের মধ্যে বিভিন্ন দল 
রয়েছে।” আল্লাহ পাক বলেনঃ “আমি তাদেরকে শান্তি ও আরামের যুগ দিয়ে 
এবং ভয় ও বিপদের যুগ দিয়ে দু'প্রকারেই পরীক্ষা করেছি, যেন তারা শিক্ষা গ্রহণ 
করে খারাপ কাজ থেকে বিরত থাকে । 

আল্লাহ তা'আলার উক্তিঃ এরপর তাদের অযোগ্য উত্তরসুরীরা একের পর 
এক তাদের স্থলাভিষিক্ত হয় এবং তারা কিতাবেরও উত্তরাধিকারী হয়ে এই নিকৃষ্ট 
দুনিয়ার স্বার্থাবলী করায়ত্ত করে। এই স্থলাভিষিক্ত লোকদের মধ্যে কোনই মঙ্গল 
নিহিত নেই ৷ তারা শুধু নিজেরাই তাওরাত পাঠ করার ওয়ারিস হয়। অপরকে 
তারা পাঠ করায়নি। মুজাহিদ (রঃ) বলেন যে, এর দ্বারা খরীষ্টানদেরকে বুঝানো 
হয়েছে। বরং এ আয়াতটিতো আরো সাধারণ ৷ খ্রীষ্টান ও অখ্রীষ্টান সবাই সত্য 
কথা বিক্রী করে এবং এর দ্বারা পার্থিব সম্পদ উপার্জন করে। আর নিজেকে 
এইভাবে প্রতারিত করে যে, পরে তাওবা করে নেবে। কিন্তু আবার এরূপ কোন 
সুযোগ পেয়ে গেলে তখনও তারা পূর্বের ন্যায় দুনিয়ার বিনিময়ে দ্বীনকে বিক্রী 
করে ফেলে । কিতাবের আয়াতগুলোর পরিবর্তন ঘটিয়ে দেয় এবং ভুল ফতওয়া 
দিয়ে বসে । পার্থিব সম্পদ লাভ করার যখনই তারা সুযোগ পায় তখনই সেই 
সুযোগের সদ্ব্যবহার করে। হারাম ও হালালের মোটেই পরওয়া করে না । দুনিয়ার 
হারাম বস্তু তারা খহণ করে এবং পরে তাওবার কাজে বসে পড়ে । এভাবে তারা 
আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে। কিন্তু আবার যখন দুনিয়ার কোন সম্পদ 
তাদের সামনে আসে তখন তারা এদিকে পা বাড়িয়ে দেয়। আল্লাহর কসম! এরা 
অতি নিকৃষ্ট উত্তরসুরী। নবীদের পরে এরাইতো ছিল তাওরাত ও ইঞ্জীলের 
উত্তরাধিকারী । আর আল্লাহ তা‘আলা কিতাবে তাদের কাছে অঙ্গীকারও 
নিয়েছিলেন। অন্য জায়গায় ইরশাদ হচ্ছে- “এ ভাল লোকদের পর এমন খারাপ 
বহু দূরের আশা রাখে এবং নিজেকে প্রতারিত করে । দুনিয়া কামাবার কোন 
সুযোগ এসে গেলে তখন তারা (হারাম-হালাল) কিছুই দেখে না । কোন জিনিসই 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৪৩৬ পারাঃ ৯ 


তাদেরকে পাপকার্য থেকে বিরত রাখতে পারে না । যা পায় তা-ই খায়। না 
হালালের কোন পরওয়া করে, না হারামের প্রতি কোন লক্ষ্য রাখে” 


বানী ইসরাঈলের মধ্যে যে কাযী হতো সে ঘুমখোর হতো । তাদের ভাল 
লোকেরা এঁ ঘুষখোর কাযীকে সরিয়ে অন্য কাধী নিযুক্ত করতো ৷ তার উপর চাপ 
দেয়া হতো যে, ঘুষ নিয়ে যেন মুকদ্দমার ফায়সালা না করা হয়। সে ওয়াদা 
অঙ্গীকার করে যখন কাযী নিযুক্ত হয়ে যেতো তখন দু'হাতে ঘুষ লুটতে শুরু করে 
দিতো এবং বলতোঃ “চিন্তার কোন কারণ নেই, আল্লাহ্‌ ক্ষমা করে দিবেন।” 
অন্যেরা তাতে আপত্তি করতো এবং তাকে লাঞ্ছনা, গঞ্জনা ও ভংসনা করতো । 
কিন্তু যখন এই ঘুষখোর মারা যেতো এবং ভ্সনাকারীদের কাযী নিযুক্ত করে 
দেয়া হতো তখন তারাও খুষ খেতে শুরু করে দিতো । এজন্যেই আল্লাহ তা'আলা 
বলেন যে, দুনিয়া তাদের কাছে আসলো, আর তারা ওকে একত্রিত করতে শুরু 
করে দিলো । আল্লাহ পাক বলেনঃ “তাদের নিকট হতে কি কিতাবের ওয়াদা নেয়া 
হয়নি যে, আল্লাহর নামে সত্য ছাড়া কিছুই বলবে না?” তাদের কাছে ওয়াদা 
নেয়া হয়েছিল যে, তারা মানুষকে সত্য বলার উপদেশ দেবে এবং সত্য কথাকে 
গোপন করবে না । কিন্তু তারা সেই হুকুমকে পৃষ্ঠের পিছনে ছুঁড়ে ফেলে এবং অল্প 
মূল্যের বিনিময়ে আয়াতগুলোকে বদলিয়ে দেয় বা ওগুলোর ভুল অর্থ করে। 
তাদের এই উপার্জন কতই না নিকৃষ্ট উপার্জন । তারা আল্লাহর কাছে 
পাপমোচনের আশা রাখে বটে, কিন্তু পাপকার্য ছাড়তে চায় না এবং তাওবার 
উপর কায়েম থাকে না। 

ইরশাদ হচ্ছে- “যদি আল্লাহকে ভয় কর তবে আখিরাতের ঘর তোমাদের 
জন্যে উত্তম ৷ দুনিয়ার উপর তোমরা জীবন দিচ্ছ কেন? তোমরা কি এতটুকু 
কথাও অনুধাবন করতে পার না?” আল্লাহ তাআলা বড় ও উত্তম পুরস্কারের প্রতি 
উৎসাহ প্রদান করছেন এবং পাপের মন্দ পরিণাম থেকে ভয় দেখাচ্ছেন । তিনি 
বলছেন যে, এই দ্বীন বিক্রীকারীরা কি এতটুকুও জ্ঞান রাখে না? অতঃপর আল্লাহ 
তা'আলা এঁ লোকদের প্রশংসা করছেন যারা আল্লাহর কিতাবকে দৃঢ়ভাবে ধারণ 
করেছে, যে কিতাব তাদেরকে মুহাম্মাদ (সঃ)-এর অনুসরণের দিকে আহ্বান 
করছে। এ সবকিছু তাদের কিতাব তাওরাত এবং ইঞ্জীলে লিপিবদ্ধ রয়েছে। তাই 
আল্লাহ পাক বলেনঃ “যারা আল্লাহর কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে এবং নামায 
কায়েম করে, তার আদেশ নিষেধকে পূর্ণভাবে মেনে চলে, আর পাপকার্য থেকে 
বিরত থাকে, তাদের জেনে রাখা উচিত যে, এরূপ সৎকর্মশীলদের কর্মফল আমি 
কখনও বিনষ্ট করি না৷” 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ৪৩৭ পারাঃ ৯ 
১৭১ । (এঁ সময়টিও স্মরণযোগ্য) 
যখন আমি বানী ইসরাঈলের "৮/০ 517-\V\ 


উর্ধ্বে পাহাড়কে স্থাপন করি, 
ওটা ছিল কোন একটি ছায়ার 


A 
eA GG 2942 


ন্যায়, তারা তখন মনে করছিল *' bs Db SS 5 
যে, ওটা তাদের উপর পড়ে 55124) ৮ 2298, 
যাবে, (তখন আমি বললাম) ০ ১১০ ৪৩ 
তোমাদেরকে যা (যে কিতাব) ,,৫,০ , 202% 
দিয়েছি তা দৃঢ়ভাবে শক্ত হাতে Por be 35315524 
ধারণ কর এবং ওতে যা রয়েছে 

তা স্মরণ রাখো, আশা করা cE 


যায় যে, তোমরা পাপাচার হতে 

বেঁচে থাকবে । 

আল্লাহ পাক বলেনঃ আমি যখন বানী ইসরাঈলের মাথার উপর (তুর) 
পাহ থাদের মত লটবিয়ে দিলাম । বেমল আল্লাহ তাআলার 4; ০ 

Hf Do (অর্থাৎ “আমি তূর পাহাড়কে তাদের উপর উঠালাম”) (২৪ ত এই 
bE 0 CU ES NE HO 
মুসা (আঃ) যখন বানী ইসরাঈলকে নিয়ে পবিত্র ভূমির দিকে যাচ্ছিলেন এবং 
ক্রোধ প্রশমিত হওয়ার পর ফলকগুলো উঠিয়ে নিয়েছিলেন, আর তাবলীগের 
কর্তব্য সম্পর্কিত আল্লাহর নির্দেশ তাদেরকে শুনিয়েছিলেন তখন তাদের কাছে 
কঠিন ঠেকেছিল বলে তারা তা প্রত্যাখ্যান করেছিল। এ সময় আল্লাহ তা'আলা 
তাদের মাথার উপর পাহাড়কে এনে খাড়া করে রেখেছিলেন, যেমন মাথার উপর 
ছাদ থাকে। ফেরেশতারা এঁ পাহাড়টিকে ধরে রয়েছিলেন এবং মূসা (আঃ) 
তাদেরকে বলেছিলেনঃ “দেখ, এটা হচ্ছে আল্লাহর অহী ও তার নির্দেশাবলী । 
এতে হালাল, হারাম, আদেশ ও নিষেধের উল্লেখ রয়েছে। তোমরা কবুল করছো 
কি না?”” তারা তাকে উত্তরে বলেছিলঃ “তাতে কি নির্দেশাবলী রয়েছে তা 
আমাদেরকে শুনিয়ে দিন। যদি এর বিধানগুলো সহজ হয় তবে অবশ্যই আমরা 
সেগুলো কবূর্ল করবো” হযরত মূসা (আঃ) বললেনঃ “যা আছে তা-ই 
তোমাদেরকে কবূল করতে হবে” তারা বললোঃ “না, যে পর্যন্ত আমরা অবহিত 
১. এটা ইমাম নাসাঈ (রঃ) সাঈদ ইবনে জুবাইর (রঃ) হতে এবং তিনি হ্যরত ইবনে আব্বাস 

(রাঃ) হতে বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৪৩৮ পারাঃ ৯ 


না হবো সেই পর্যন্ত কবূল করবো না।” কয়েকবার এই প্রশ্ন ও উত্তর চলতে 
থাকে । শেষ পর্যন্ত পাহাড়কে আল্লাহ নির্দেশ দিলেন যে, ওটা যেন স্বীয় জায়গা 
হতে উঠে গিয়ে আকাশে উড়তে উড়তে তাদের মাথার উপর ছেয়ে যায়। পাহাড় 
তাই করলো । মূসা (আঃ) তাদেরকে বললেনঃ “মহা মহিমান্বিত আল্লাহ যা কিছু 
বলছেন তা মানছো কি না? যদি তোমরা তাওরাতের বিধানসমূহ না মানো তবে 
এই পাহাড় তোমাদের উপর পড়ে যাবে!” যখন তারা দেখলো যে, পাহাড় 
তাদের উপর পড়তেই চায় তখন মাথার বাম দিকের ভরে সিজদায় পড়ে গেল । 
আর ডান চক্ষু দিয়ে পাহাড়টির দিকে তাকাতে থাকলো যে, সত্যিই ওটা তাদের 
উপর পড়ে যায় না কি! এ কারণেই ইয়াহনদীরা যখনই সিজদা করে তখন বাম 
দিকের ভরেই করে এবং বলেঃ “শাস্তি উঠে যাওয়ার স্মারক হিসেবে আমরা এই 
সিজদা করলাম ।” আবূ বকর (রঃ) বলেন যে, যখন হযরত মূসা (আঃ) 
ফলকণগুলো ছুড়ে ফেলেছিলেন যা ছিল আল্লাহর কিতাব এবং যা তার কাছেই 
লিখিত হয়েছিল, তখন যমীনের প্রত্যেক পাহাড়, প্রতিটি গাছ এবং সমস্ত পাথর 
কেঁপে উঠেছিল! এ কারণেই প্রত্যেক ইয়াহুদী তাওরাত পাঠের সময় স্বীয় মস্তক 
আন্দোলিত করে থাকে।* আল্লাহ তা'আলাই সবচেয়ে বেশী জানেন। 
১৭২। (হে নবী সঃ)! যখন 

তোমার প্রতিপালক বানী El Ser 

বংশধরকে বের করলেন এবং ০4০৪2 22352 | 

তাদেরকেই তাদের উপর সাক্ষী ৫-২১ oR 


224 ADI 2 


যাতে তোমরা কিয়ামতের দিন SU BLE 


বলতে না পার- আমরা এ 2/৮2 4) 27 
বিষয়ে সম্পূর্ণ অনবহিত Oud lis or 
ছিলাম । 


১. এটা সানীদ ইবনে দাউদ (রঃ) স্বীয় তাফসীরে হাজ্জাজ ইবনে মুহাম্মাদ (রঃ) হতে তাখরীজ 
করেছেন এবং তিনি আবূ বকর ইবনে আবদুল্লাহ (রঃ) হতে বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৪৩৯ পারাঃ ৯ 


১৭৩ । অথবা তোমরা যেন co 
কিয়ামতের দিন এ কথা বলতে SU NV 
না পার- আমাদের পূর্ব- Hl S 
পুরুষরাই তো আমাদের পূর্বে 1:০" SE El 
শির্ক করেছিল, আমরা ছিলাম 
তাদের পরবর্তী বংশধর, +4৫4 (222% 2 
সুতরাং আপনি কি আমাদেরকে j 
সেই ভ্রান্ত ও বাতিলদের +22, 222 
কৃতকর্মের দরুন ধ্বংস পা 
করবেন। La pus 

১৭৪ । এভাবেই আমি ১122 ০5: - V৫ 
নিদৰ্শনাবলী বিশদভাবে বিবৃত PIE 
করে থাকি, যাতে তারা (কুফরী FUR 2 
হতে তাওহীদের দিকে) ফিরে 

_অসে৷ 
ইরশাদ হচ্ছে- আল্লাহ তা'আলা আদম (আঃ)-এর সন্তানদেরকে তারই 

পৃষ্ঠদেশ হতে রোযে আযলে বাইরে বের করেন। তারা নিজেরাই নিজেদের উপর 

সাক্ষ্য দেয় যে, আল্লাহ তাদের প্রতিপালক ও মালিক । তিনি ছাড়া অন্য কেউ 
উপাস্য নেই । এটাই হচ্ছে মানব প্রকৃতির স্বীকারোক্তি এবং এটাই তাদের 
স্বভাব। যেমন আল্লাহ তা'আলা বলেনঃ “তোমরা তোমাদের পূর্ণ মনোযোগ সত্য 
দ্বীনের প্রতি প্রতিষ্ঠিত রাখ। আল্লাহ এই প্রকৃতির উপরই মানুষের স্বভাব 
বানিয়েছেন। আল্লাহ্‌ যে জিনিসকে যেভাবে সৃষ্টি করেছেন ওটা এভাবেই প্রতিষ্ঠিত 
থাকবে, ওতে কোন পরিবর্তন ঘটরে না” রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ প্রত্যেক 
সন্তান স্বীয় প্রকৃতির উপর সৃষ্ট হয়।” রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ আল্লাহ তাআলা 
বলেন- আমি আমার বান্দাদেরকে শির্ক থেকে দূরে সরিয়ে সৃষ্টি করেছি। কিন্তু 
শয়তানরা এসে তাদেরকে দ্বীনে হক থেকে সরিয়ে দেয় এবং আমি যা হালাল 
রেখেছি তা তারা হারাম করিয়ে দেয়৷ অন্য বর্ণনায় আছে যে, রাসূলুল্লাহ (সঃ) 
বলেছেনঃ “প্রত্যেক সন্তান স্বীয় ইসলামী মাযহাবের উপর সৃষ্ট হয়ে থাকে । কিন্তু 
তার পিতা-মাতা তাকে ইয়াহুদী, খ্রীষ্টান এবং মাজুসী বানিয়ে দেয়। যেমন 
চতুষ্পদ জন্তু ভাল ও নিখুঁত ভাবেই সৃষ্ট হয়, কোনটি কি কানকাটা রূপে সৃষ্ট হয়? 


১. এ হাদীসটি সহীহ বুখারী ও সহীহ মুসলিমে হযরত আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত হয়েছে। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 880 পারাঃ ৯ 


কিন্তু পরে তার কান কেটে নিয়ে তাকে বিগড়িয়ে দেয়া হয়।” আসওয়াদ ইবনে 
সারী (রাঃ) বলেনঃ রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে আমি চারটি জিহাদে শরীক 
ছিলাম । মুজাহিদরা কাফিরদেরকে হত্যা করে তাদের শিশু সন্তানদের ধরে নেন। 
রাসূলুল্লাহ (সঃ) এ সংবাদ পেয়ে খুবই অসন্তুষ্ট হন। তিনি বলেনঃ লোকদের কি 
হয়েছে যে, তারা শিশুদেরকে ধরতে রয়েছে? কোন একজন জিজ্ঞেস করেন, হে 
আল্লাহর রাসূল (সঃ)! এরা কি মুশরিকদের শিশু নয়? উত্তরে তিনি বললেনঃ 
তোমাদের মধ্যকার ভাল ভাল লোকেরাও তো মুশ্রিকদেরই সন্তান । কোন প্রাণ 
এমন নেই যা ইসলামের ভিত্তির উপর সৃষ্ট হয় না। যে পর্যন্ত না সে পিতা মাতার 
ভাষা শিখে নেয় সে পর্যন্ত মুসলমানই থাকে । অতঃপর তার পিতামাতাই তাকে 
খ্ৰীষ্টান বা ইয়াহুদী বানিয়ে দেয়।” হাদীসসমূহে বর্ণিত আছে যে, আদম 
(আঃ)-এর পৃষ্ঠদেশ হতে তার সন্তানদেরকে বের করা হয় এবং তাদেরকে 
ডানদিক ওয়ালা ও বামদিক ওয়ালা বানানো হয়। আর তাদের নিকট থেকে সাক্ষ্য 
নেয়া হয় যে, আল্লাহই তাদের প্রতিপালক । 


হযরত আনাস ইবনে মালিক (রাঃ) বলেছেন, কিয়ামতের দিন একজন 
জাহান্নামীকে জিজ্ঞেস করা হবে- যদি তুমি যমীনের সবকিছুর মালিক হয়ে যাও, 
তবে এ সবকিছু মুক্তিপণ হিসেবে দিয়েও কি তুমি জাহান্নাম থেকে মুক্তি লাভ 
করতে চাবে? সে উত্তরে বলবেঃ হ্যা । তখন আল্লাহ তাআলা বলবেনঃ “আমি 
তো তোমার কাছে এর চেয়ে বহু কম চেয়েছিলাম! আমি আদম (আঃ)-এর 
পৃষ্ঠদেশ থেকেই তোমার কাছে অঙ্গীকার নিয়েছিলাম যে, তুমি আমার সাথে অন্য 
কাউকেও শরীক করবে না । কিন্তু তুমি শরীক করে বসেছিলে।” 
হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেন- 
আরাফার দিন (৯ই যিলহজ্ব) নু'মান নামক স্থানে রূহসমূহের নিকট ওয়াদা নেয়া 
হয়েছিল । আদম (আঃ)-এর পৃষ্ঠদেশ হতে ওগুলোকে বের করে পিঁপড়ার মত 
ছড়িয়ে দেয়া হয়েছিল এবং ওগুলোকে জিজ্ঞেস করা হয়েছিলঃ “আমি কি 
তোমাদের প্রতিপালক নই?” সবগুলোই সমস্বরে উত্তর দিয়েছিলঃ “স্যা. 
অবশ্যই ৷”* 
১. এটা ইবনে জারীর বর্ণনা করেছেন এবং ইমাম আহমাদ (রঃ) ও ইমাম নাসাঈ (রঃ) এটা 
তাখরীজ করেছেন। 
২. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ), ইমাম বুখারী (রঃ) এবং ইমাম মুসলিম (রঃ) বর্ণনা 
করেছেন। f 
৩. এটা ইমাম আহমাদ (রঃ), ইমাম নাসাঈ (রঃ) এবং ইমাম ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা 
করেছেন। ইমাম হাকিমও (রঃ) এটা স্বীয় গ্রন্থ মুসতাদরিকে বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 88১ পারাঃ ৯ 


জাবির (রঃ) হতে বর্ণিত আছে যে, যহ্ৃহাক ইবনে মাযাহিম (রঃ)-এর একটি 
ছেলে মারা যায় যে মাত্র ছ’দিনের শিশু ছিল। তখন যহ্হাক (রঃ) বলেনঃ “হে 
জাবির? যখন তুমি একে কবরে রাখবে তখন তার চেহারাটি খোলা অবস্থায় 
রাখবে কেননা, শিশুটিকে বসানো হবে এবং তাকে জিজ্ঞাসাবাদও করা হবে।” 
(জাবির বলেনঃ) আমি তখন তাই করলাম । অতঃপর আমি যহ্হাক (রঃ)-কে 
জিজ্ঞেস করলাম, আপনার ছেলেকে কি জিজ্ঞেস করা হবে এবং কে জিজ্ঞেস 
করবেন? উত্তরে তিনি বললেনঃ “তাকে রোযে আযলের অঙ্গীকারের ব্যাপারে 
জিজ্ঞাসাবাদ করা হবে, যখন আদম (আঃ)-এর পৃষ্ঠদেশে রূহ্‌সমূহের নিকট 
থেকে দাসত্বের স্বীকারোক্তি নেয়া হয়েছিল ।” আমি পুনরায় জিজ্ঞেস করলাম, এ 
অঙ্গীকার কি ছিল? তিনি উত্তর দিলেন, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) 
আমার নিকট বর্ণনা করেছেন, “আল্লাহ তা'আলা যখন আদম (আঃ)-এর পৃষ্ঠদেশ 
স্পর্শ করলেন তখন ওর মধ্য থেকে এঁ রূহ্গুলো বেরিয়ে পড়লো যেগুলো 
কিয়ামত পৰ্যন্ত আদম (আঃ)-এর বংশ থেকে পৃথিবীতে আসবে। তারপর ওদের 
নিকট থেকে ওয়াদা নেয়া হয় যে, তারা ইবাদত শুধু আল্লাহরই করবে, অন্য 
কাউকেও তার শরীক বানাবে না। অতঃপর আল্লাহ তা'আলা তাদের জীবিকার 
জিন্মাদার হন। এরপর এ আত্মাগুলোকে আদম (আঃ)-এর পৃষ্ঠদেশে ফিরিয়ে 
দেয়া হয়। যে পর্যন্ত এই অঙ্গীকারাবদ্ধরা সৃষ্ট হতে থাকবে সে পর্যন্ত কিয়ামত 
সংঘটিত হবে না৷ এখন যে ব্যক্তি পরবর্তী অঙ্গীকার গ্রহণের সুযোগ পাবে এবং 
ওটাকে সুন্দরভাবে আদায় করবে, পূর্ববর্তী অঙ্গীকারও তার পক্ষে লাভজনক হবে। 
পক্ষান্তরে যে ব্যক্তি পরবর্তী অঙ্গীকার পালনে ব্যর্থ হবে, পূর্ববর্তী অঙ্গীকার তার 
জন্যে মোটেই লাভজনক হবে না। আর যে ব্যক্তি পরবর্তী অঙ্গীকারে আবদ্ধ 
হওয়ার ও ভাল ভাল কাজ করার সুযোগ লাভের পূর্বেই মারা যাবে, তার ব্যাপারে 
বুঝতে হবে যে, পূর্ববর্তী অঙ্গীকার অনুযায়ী ইসলামী ফিতরাতের উপরই সে মারা 
গিয়েছে।” এ দ্বারা বুঝা যাচ্ছে যে, হযরত ইবনে আব্বাস (রাঃ) এ সবকিছু 
ভালভাবে অবগত ছিলেন । আল্লাহ তা'আলাই এ সম্পর্কে সবচেয়ে ভাল জানেন। 

রাসুলুল্লাহ (সঃ) বলেছেন, “আল্লাহ তা'আলা যখন হযরত আদম (আঃ) হতে 
তার সন্তানদেরকে বের করেন তখন তারা এমনিভাবে বেরিয়ে পড়ে যেমনিভাবে 
চুলে চিরুণী করার সময় চুলগুলো চিকরুণীর মধ্য চলে আসে । তখন আল্লাহ 
তা'আলা তাদেরকে জিজ্ঞেস করেনঃ আমি কি তোমাদের প্রভু নই? তারা সমস্বরে 
উত্তর দিলো- হ্যা, অবশ্যই আপনি আমাদের প্রভু ।” ফেরেশ্তারা বললেনঃ 
“কিয়ামতের দিন তোমরা যেন বলতে না পার যে, এটা তোমরা অবগত ছিলে না 
এ জন্যে আমরা সাক্ষী থাকলাম ।” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 88২ পারাঃ ৯ 


এই আয়াতের ব্যাপারে হযরত উমার ইবনে খাত্তাব (রাঃ) বলেনঃ এ সম্পর্কে 
আমি রাসূলুল্লাহ (সঃ)-কে জিজ্ঞাসিত হতে শুনেছি। উত্তরে তিনি বলেছিলেনঃ 
হযরত আদম (আঃ)-কে সৃষ্টি করার পর আল্লাহ তা'আলা তার পৃষ্টদেশে হাত 
ফিরালে তার সন্তানরা বের হতে শুরু করে। তখন তিনি বলেন, “এরা সব 
জান্নাতবাসী । কেননা, এরা জান্নাতবাসীরই আমল করবে।” আবার তিনি তার 
পৃষ্ঠে হাত বুলালেন। এবারও অনেকগুলো সন্তান বেরিয়ে আসলো । তিনি 
বললেনঃ “এরা হচ্ছে জাহান্নামী । কেননা, এরা জাহান্নামীদেরই আমল করবে।” 
তখন একটি লোক জিজ্ঞেস করলোঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! তাহলে আমল 
করে লাভ কি”? রাসুলুল্লাহ (সঃ) উত্তরে বললেনঃ “আল্লাহ তাআলা এ বান্দাকেই 
জান্নাতের জন্যে সৃষ্টি করেছেন যার আমল হবে জান্নাতবাসীর আমল এবং ওর 
উপরই সে মৃত্যুবরণ করবে। সুতরাং সে জান্নাতে প্রবেশ করবে । পক্ষান্তরে তিনি 
তার এঁ বান্দাকেই জাহান্নামের জন্যে সৃষ্টি করেছেন যার আমল হবে 
জাহান্নামবাসীর আমল এবং ওর উপরই সে মৃত্যুবরণ করবে।. ফলে সে 
জাহান্নামে প্রবেশ করবে।”” 


হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
যখন হযরত আদম (আঃ)-এর পৃষ্ঠদেশ হতে তার সম্তানগুলো বেরিয়ে আসে 
তখন প্রত্যেক মানুষের কপালে একটা আলোক চমকাচ্ছিল। সমস্ত সন্তানকে 
হযরত আদম (আঃ)-এর সামনে পেশ করা হয়। তিনি জিজ্ঞেস করেনঃ হে 
আমার প্রভু! এরা কারা? তিনি উত্তরে বলেনঃ এরা তোমারই বংশধর ৷ একটি 
লোকের চেহারায় ওজ্তবল্য খুবই বেশী ছিল। তিনি আবার জিজ্ঞেস করলেন, হে 
আমার প্রতিপালক! এটা কে? আল্লাহ উত্তর দিলেন, বহু যুগ পরে এটা তোমারই 
বংশের একটা লোক হবে যার নাম হবে দাউদ (আঃ) । আদম (আঃ) জিজ্ঞেস 
করেন, হে আল্লাহ! এর বয়স কত হবে? উত্তর হয়, ষাট বছর । তখন আদম 
(আঃ) বলেনঃ হে আমার প্রভু! আমি আমার বয়স থেকে চল্লিশ বছর একে দান 
করলাম । কিন্তু হযরত আদম (আঃ)-এর বয়স যখন শেষ হয়ে গেল তখন 
মালাকুল মাউত এসে তার কাছে হাজির হলেন। তিনি ফেরেশ্তাকে বললেনঃ 
“এখনই কেন আসলেন? এখনও তো আমার বয়সের চল্লিশ বছর বাকী রয়েছে?” 
তখন তাকে বলা হয়, এই চল্লিশ বছর কি আপনি আপনার সন্তান দাউদ 
(আঃ)-কে দান করেননি? তখন আদম (আঃ) তা অস্বীকার করলেন । এজন্যে 
১, এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ), ইমাম আবূ দাউদ (রঃ), ইমাম নাসাঈ (রঃ) এবং ইমাম 

তিরমিষী (রঃ) বর্ণনা করেছেন । ইমাফ তিরমিযী (রঃ) এ হাদীসটিকে হাসান বলেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ 88৩ পারাঃ ৯ 


তার সান্তানদেরও অস্বীকার করার স্বভাব হয়ে গেছে। আদম (আঃ) ভুলে 
গিয়েছিলেন বলে তার সন্তানরাও ভুলে যায়। আদম (আঃ) অপরাধ করেছিলেন 
বলে তার সম্তানরাও অপরাধ করে।*’ আদম (আঃ) যখন তার সন্তানদেরকে 
দেখেছিলেন তখন তাদের মধ্যে রুগু, কুষ্ঠরোগী অন্ধ ইত্যাদি সবই ছিল। আদম 
(আঃ) বলেছিলেন- “হে আমার প্রতিপালক! এদেরকে এরূপ কেন করা 
হয়েছে?” আল্লাহ তাআলা উত্তরে বলেছিলেন- “এর কারণ এই যে, যেন মানুষ 
সর্বাবস্থায় আমার কৃতজ্ঞতা প্রকাশ করে।” আদম (আঃ) পুনরায় জিজ্ঞেস করেন, 
“হে আমার প্রভু! আপাদমস্তক নুর বিশিষ্ট এই লোকগুলো কে?” উত্তর হয়েছিল- 
এরা হচ্ছে নবী । 

কোন একটি লোক রাসূলুল্লাহ (সঃ)-কে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল 
(সঃ) ! আমলগুলো নতুনভাবে কি ফলদায়ক, না যা হবার তা হয়েই গেছে? 
উত্তরে রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ আদম (আঃ) থেকে আল্লাহ তা'আলা তাঁর 
সন্তানদেরকে বের করেন। তারপর তিনি তাদের মুখ থেকেই তার একত্বাদের 
সাক্ষ্য গ্রহণ করেন। অতঃপর তিনি তাদেরকে স্বীয় দু’ মুষ্টিতে ভরে নেন এবং 
বলেনঃ “এই মুষ্টির লোকগুলো জান্নাতী এবং এঁ মুষ্টির লোকগুলো জাহান্নামী । 
জান্নাত ও জাহান্নাম আমলের উপর নির্ভরশীল বটে, কিন্তু জানাতবাসীর আমল 
কার জন্যে সহজ হবে এবং জাহান্নামবাসীর আমল কার জন্যে সহজ হবে এটা 
আমার জানা আছে। এখন এর উপর ভিত্তি করেই কেউ জান্নাতী হবে এবং কেউ 
জাহান্নামী হবে। আযলের দিন আমি তাদেরকে জান্নাতী বা জাহান্নামী বানাইনি। 
তাদের আমলগুলোই তাদের যিশ্মাদার । কিন্তু তখন থেকেই আমি তাদের আমল 
সম্পর্কে পূর্ণ অবহিত ৷” 

এজন্যেই আল্লাহ পাক বলেনঃ অমুক জান্নাতী হবে এবং অমুক জাহান্নামী 
হবে। এই ভাগ বন্টন আমার বলার উপর ভিত্তি করে নয়, বরং আমলের উপর 
ভিত্তি করে। আমরা হযরত আবূ হুরাইরা (রাঃ)-এর হাদীসটি বিস্তারিতভাবে 
আলোচনা করলাম । 

রাসূলুল্লাহ (সঃ) বলেছেন- “যখন আল্লাহ তা'আলা মাখলূককে সৃষ্টি করে 
ভাগ করে দিলেন, তখন আত্মাগুলো ডানদিকে ও বামদিকে অবস্থান করছিল ৷ 
আল্লাহ তা'আলা উভয় দিকের আত্মাগুলোকেই জিজ্ঞেস করলেনঃ “আমি কি 
তোমাদের প্রতিপালক নই?” সবাই স্বীকারোক্তি করলোঃ “হ্যা! আপনিই 


১. এ হাদীসটি ইমাম তিরমিযী (রঃ) বর্ণনা করেছেন এবং তিনি এটাকে হাসান সহীহ বলেছেন। 
২. এটা হিশাম ইবনে হাকীম (রঃ)-এর নীতিতে ইবনে জারীর (রঃ) ও ইবনে মিরদুওয়াই (রঃ) বর্ণনা 
করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 888 পারাঃ ৯ 


আমাদের প্রতিপালক ।” তারপর মহান আল্লাহ ডানদিকের ও বামদিকের 
আত্মাগুলোকে মিশ্রিত করে দিলেন। কেউ জিজ্ঞেস করলোঃ “হে আল্লাহ! এরা 
তো দু'ভাগে বিভক্ত ছিল, এদেরকে মিশ্রিত করলেন কেন?” আল্লাহ তা'আলা 
উত্তরে বললেনঃ তাতে কোন ক্ষতি নেই । নিজ নিজ আমলের কারণে এরা এখনও 
পৃথকই থাকবে। মিশ্রত করলেও ভাল ও মন্দের কখনও মিশ্রণ হতে পারে না। 
আমি এরূপ না করলে কিয়ামতের দিন পাপীরা বলতোঃ ‘আমরা তো এটা 
অবগত ছিলাম না৷’ তবে ভাল লোকেরা কোন অবস্থাতেই এটা বলবে না। এখন 
ব্যাপার থাকলো শুধু আমলের উপর ৷ তাহলে পাপীদের কোন আপত্তি করার বা 
অজানা থাকার ওযরের কোন সুযোগ থাকলো না । এটা আমরা আবূ উমামা 
(রাঃ)-এর হাদীসের ব্যাখ্যা দিলাম ৷ কিয়ামত পর্যন্ত সৃষ্ট হতে থাকবে সেই সব 
আত্মার আকৃতি দান করলেন, কথা বলার শক্তি দিলেন, তাদের কাছে অঙ্গীকার 
নিলেন এবং এঁ অঙ্গীকারের উপর আসমান ও যমীনকে সাক্ষী বানানো হলো । 
আদমও (আঃ) সাক্ষী থাকলেন । নতুবা তারা তো কিয়ামতের দিন পরিষ্কারভাবে 
অস্বীকার করতো । আল্লাহ তাআলা তাদেরকে বললেনঃ “জেনে রেখো যে, 
আল্লাহ ছাড়া অন্য কেউ মা’বূদ নেই । কাউকেই তোমরা আমার শরীক বানাবে 
না। আমি তোমাদের কাছে নবী-রাসূল প্রেরণ করবো । তারা তোমাদেরকে এই 
অঙ্গীকারের কথা স্মরণ করাবে। আমি কিতাবসমূহ প্রেরণ করবো। তখন 
আত্মাগুলো সমস্বরে বলবে ৪ “আপনি ছাড়া আমাদের অন্য কোন মা'বুদ নেই ।” 
তারা আল্লাহর আনুগত্যের স্বীকারোক্তি করলো । আদম (আঃ)-কে তাদের সামনে 
আনা হলো। আদম (আঃ) দেখলেন যে, তাদের মধ্যে ধনী, গরীব, সুন্দর ও বিশ্রী 
সবই রয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, হে আমার প্রভু! সমস্ত লোককে সমান 
করে সৃষ্টি করেননি কেন? তিনি উত্তরে বললেনঃ “কৃতজ্ঞ ও ধৈর্যশীল কে তা 
জানবার আমার খুবই আগ্রহ ছিল। সবাই এক হলে এ পরীক্ষা কিভাবে হতো ।” 
তাদের মধ্যে নবীরা উজ্জ্বল প্রদীপের মত বিরাজ করছিলেন। এই রিসালাত ও 
নবুওয়াত ছিল দ্বিতীয় অঙ্গীকার যে, আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তির পর 
রিসালাতের স্বীকারোক্তিও হোক। আল্লাহ তা'আলা বলেনঃ “আমি নবীদের 
কাছেও অঙ্গীকার নিয়েছিলাম । তা ছিল-দ্বীনে হানীফকে ছড়িয়ে দেয়ার জন্যে 
তোমরা দৃঢ় সংকল্পবদ্ধ হও, যা হচ্ছে একটা স্বাভাবিক ধর্ম ।”এই সাক্ষ্য নেয়ার 
উদ্দেশ্য ছিল এই যে, মানুষ তাওহীদের প্রকৃতির উপর সৃষ্টি হয়েছে। এজন্যেই ১+ 
3 না বলে (51 ৬% 22 বলা হয়েছে। অর্থত শুধু আদম (আঃ) নয়, বরং আদম 
(আঃ)-এর সমস্ত সন্তানই তাওহীদের ফিতরাত বা প্রকৃতির উপর সৃষ্টি হয়েছে। 


2285 


আর এ জন্যেই ১৮৫% ৩ না বলে ॥৯১১৪ ৩ বলা হয়েছে। যেমন মহান আল্লাহ 


wwwi.islamfind.wordpress.com 


সুূরাঃ আ'রাফ ৭ 88৫ পারাঃ ৯ 


VEG SNA RMAC LLL 
নভরহত বটি বহি 

PEERS HOM CEE ET TTT “আমি কি 
তোমাদের প্রতিপালক নই?” তারা সমস্বরে উত্তর করলোঃ “হ্যা! আমরা সাক্ষী 
থাকলাম।” অর্থাৎ অবস্থা ও উক্তি উভয় রূপেই তারা স্বীকারোক্তি করলো । 
কেননা, সাক্ষ্য কোন সময় উক্তির মাধ্যমে হয়। যেমন- Cl Le le 
অর্থাৎ “তারা বললো- আমরা নিজেদের উপর সাক্ষ্য দান করলাম 1” (৬৪ ১৩০) 


EERE a 


A Ls HEAT 


নেই যে, EE TE RB MH 
নিজেদের উপর কুফরীর সাক্ষ্য দানকারী ।” (৯৪ ১৭) অর্থাৎ তাদের অবস্থাই 
তাদের কুফরীর সাক্ষ্য বহনকারী । এই সাক্ষ্য মুখের সাক্ষ্য নয়, বরং অবস্থার 
সাক্ষ্য। আর যাঞ্ঞ্াা কখনো JG -এর মাধ্যমে হয়, আবার কখনো অবস্থার 


BIS Ne 2423, 


মাধ্যমে হয়। যেমন বলা হয়েছেঃ ১, বু 54015 অৰ্থাৎ “তোমরা যা 
কিছু চেয়েছো আল্লাহ তোমাদেরকে তাই প্রদান করেছেন।” (১৪৪ ৩৪) এই 

কথার উপর এই দলীলও হচ্ছে যে, তাদের শিরক করার উপর এই হুজ্জত তাদের 
বিপক্ষে পেশ করা হয়েছে। যদি এটা সত্যই হয়, যেমন একটা উক্তি রয়েছে, তবে 
সবারই এটা স্মরণ থাকা উচিত ছিল, যাতে ওটা তার উপর হুজ্জত হতে পারে। 

যদি এর উত্তর এই হয় যে, রাসূলদের ফরমান দ্বারা খবর পেয়ে যাওয়াই যথেষ্ট । 

তাহলে এর উত্তর হবে এই যে, যারা রাসূলদেরকে মানেই না তারা তাদের দেয়া 

খবরকে কিভাবে সত্য বলে মেনে নেবে? অথচ কুরআন কারীম রাসূলদেরকে 

মিথ্যা প্রতিপন্ন করা ছাড়া স্বয়ং এ সাক্ষ্যকেই একটি পৃথক দলীল বলে ঘোষণা 

করেছে। সুতরাং এর দ্বারা এটাই সাব্যস্ত হচ্ছে যে, এর দ্বারা আল্লাহ তা‘আলার 

ফিতরাতকেই বুঝানো হয়েছে যার উপর তিনি সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন। 

আর ওটাই হচ্ছে আল্লাহর তাওহীদের ফিতরাত ৷ এ জন্যেই আল্লাহ পাক বলেনঃ 

“যেন তোমরা কিয়ামতের দিন একথা বলতে না পার- আমাদের পূর্বপুরুষরাই 

তো আমাদের পূর্বে শিরক করেছিল, আমরা ছিলাম তাদের পরবর্তী বংশধর । 

সুতরাং আপনি কি আমাদেরকে সেই ভ্রান্ত ও বাতিলদের কৃতকর্মের দরুন ধ্বংস 
করবেন?” 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ 88৬ পারাঃ ৯ 
১৭৫ (হে মুহাম্মাদ সঃ)! তুমি dren od 
এদেরকে সেই ব্যক্তির বৃত্তান্ত 2 EO NV 
পড়ে শুনিয়ে দাও, যাকে আমি kd 
নিদৰ্শন দান করেছিলাম, কিন্তু 42 পেশ? {কীল 
/ A ) Ess, 
সে এর দায়িত্ব পালন বর্জন +50০৮ সো == 


হয়ে যায় । 


সম্পদায়ের জন্যে কতই না মন্দ 


নলশোৰ্ট ৮ PS ) 


EES TEESE 


2 22d? ur PODS 


sl FS Si 22 


> 
PTI 227 IAAT 27 


EN 


242 Aides j AL 


2 Ad 1} 235 


Ln 


7235 11/3337 72 
O 2 vl | 


7 2/033, 


HILAL, Eww 


277 22732777 |! 3327 


Ee ls ol 


A222 2 


Ou 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 88৭ পারাঃ ৯ 


এটা ছিল বানী ইসরাঈলের মধ্যকার একটি লোক ৷ তার নাম ছিল বালআ'ম 
ইবনে বাউর।” কাতাদা (রঃ) হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেছেন 
যে, তার নাম ছিল সায়ফী ইবনে রাহিব। কা’ব (রঃ) বলেন যে, সে ছিল 
বালকাবাসী এক লোক । সে ইসমে আ’যম জানতো । সে ইয়াহুদী আলিমদের 
সাথে বায়তুল মুকাদ্দাসে অবস্থান করতো ৷ হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন 
যে, সে ছিল ইয়ামনের অধিবাসী ৷ আল্লাহ তা'আলা তাকে স্বীয় নিদর্শনাবলী ও 
কারামাত দান করেছিলেন কিন্তু সে এগুলোর মর্যাদা দেয়নি । তার প্রার্থনা কবুল 
করা হতো । জনগণ বিপদ-আপদের সময় আল্লাহ তা'আলার নিকট প্রার্থনার 
জন্যে তাকেই আগে বাড়িয়ে দিতো ৷ আল্লাহর নবী হযরত মুসা (আঃ) দ্বীনের 
তাবলীগের জন্যে তাকে মাদইয়ান দেশে প্রেরণ করেন। সেখানকার বাদশাহ 
তাকে নিজের পক্ষে করে নেয় এবং বহু উপঢৌকন প্রদান করে। সে বাদশাহর 
দ্বীন কবুল করে নেয় এবং হযরত মূসা (আঃ)-এর দ্বীন পরিত্যাগ করে। তার নাম 
ছিল বালআ’ম । আবার এটাও বলা হয়েছে যে, সে হচ্ছে উমাইয়া ইবনে আবি 
সালাত । খুব সম্ভব এটা বলার উদ্দেশ্য এই হবে যে, এই উমাইয়াও এ লোকটির 
সাথে সাদৃশ্যযুক্ত ছিল । এই লোকটিও পূর্ববর্তী শরীয়তের জ্ঞান রাখতো । কিন্তু 
ওটা থেকে সে উপকার গ্রহণ করেনি । সে নবী (সঃ)-এর যুগও পেয়েছিল। 
রাসূলুল্লাহ (রঃ)-এর নিদর্শনগুলো সে স্বচক্ষে দেখেছিল এবং তার মু'’জিযাগুলো 
অবলোকন করেছিল । সে হাজার হাজার লোককে আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ 
করতে দেখেছে । কিন্তু মুশরিকদের সাথে মেলামেশা, তাদের মধ্যে তার সম্মান ও 
মর্যাদা এবং নেতৃত্ব লাভ তাকে ইসলাম ও সত্য গ্রহণ থেকে বিরত রাখে। বদর 
যুদ্ধে নিহত কাফিরদের জন্যে বড় বড় শোক গাথা সে রচনা করেছিল । তার মুখ 
তো ঈমান এনেছিল, কিন্তু তার অন্তর মুমিন হয়নি খুব সম্ভব এই সমুদয় ঘটনা 
উমাইয়া ইবনে আবি সালাতের সাথেই সম্পর্কযুক্ত, বালআ’মের সাথে নয় । 

বালআ'’মের বর্ণনা কুরআন কারীমের মধ্যে এইভাবে হচ্ছে- ‘আমি তাকে 
আমার নিদর্শনসমূহ অর্থাৎ কারামাত দান করেছিলাম । কিন্তু সে তা থেকে সরে 
পড়ে অর্থাৎ বঞ্চিত হয়।’ আল্লাহ তা'আলা তাকে তিনটি দু‘আর অধিকার 
দিয়েছিলেন যে, সেগুলো কবুল হবে তার একটি স্ত্রী ও একটি পুত্র ছিল। তার 
স্ত্রী তাকে বললোঃ “তুমি আমার জন্যে একটি দুআ নির্দিষ্ট করে নাও” । সে 
বললো, “আচ্ছা, কি দু‘আ বল!” স্ত্রী বললোঃ “আল্লাহর নিকট দু‘আ কর যে, 
আল্লাহ তা'আলা যেন আমাকে বানী ইসরাঈলের মধ্যে সবচেয়ে সুন্দরী করে 
১. এটা আব্দুর রায্যাক (রঃ) হযরত ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 88৮ i পারাঃ ৯ 


EE AAG LTR 
সর্বাপেক্ষা সুন্দরী নারীতে পরিণত হয়ে গেল। তার স্ত্রী যখন অনুভব করলো যে, 
তার মত সুন্দরী নারী আর নেই তখন সে তার স্বামীকে অগ্রাহ্য করে বসলো 
এবং তার প্রতি অনীহা প্রকাশ করলো। আর তার ধারণা ও কার্যাবলী অন্যরূপ 
হয়ে গেল। তখন বালআ'ম দুআ’ করলো যে, যেন তার স্ত্রী কুকুরী হয়ে যায়। 
সুতরাং সে কুকুরী হয়ে গেল । এভাবে দু'টি দুআ’ শেষ হয়ে গেল । তার ছেলেটি 
তখন তাকে বললোঃ “আব্বা! আমার মা কুকুরী হয়ে থাকবে এটাতো আমাদের 
জন্যে মোটেই শোভনীয় নয়। জনগণ আমাদের নিন্দে করছে। সুতরাং আপনি 
দুআ’ করুন যেন আমার মা পূর্বাবস্থায় চলে আসে । সে তখন দুআ’ করলো। 
ফলে তার স্ত্রী পূর্বে যেমন ছিল তেমনি হয়ে গেল। এখন তিনটি দুআ’ই শেষ হয়ে 
গেল। এই বর্ণনাটি গারীব । 


এই আয়াতটির প্রসিদ্ধ শানে নুযূল এই যে, বানী ইসরাঈলের যুগে একটি 
লোক ছিল । সে জাব্বারীন ইয়াহুদীদের শহরে বাস করতো! সে ইসমে আ'যম 
জানতো । কথিত আছে যে, তার দুআ’ আল্লাহর পক্ষ থেকে গৃহীত হতো । আর 
সবচেয়ে বিস্ময়কর কথা, যা কোন কোন লোক বলে থাকে তা এই যে, সে নবী 
ছিল, কিন্তু নবুওয়াত তার থেকে ছিনিয়ে নেয়া হয়েছিল । ইবনে জারীর (রঃ)-এর 
এরূপ উক্তি রয়েছে। কিন্তু এটা মোটেই সঠিক নয়। 

হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, হযরত মূসা (আঃ) যখন 
জাব্বারীনদের শহরে আগমন করেন তখন বালআ’মের কাছে তার লোকেরা এসে 
বলেঃ “মূসা (আঃ) একজন লৌহমানব ৷ তার সাথে বিরাট সেনাবাহিনী রয়েছে। 
যদি তিনি আমাদের উপর জয়যুক্ত হন তবে আমরা সবাই ধ্বংস হয়ে যাবো। 
সুতরাং আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা করুন যেন মূসা (আঃ) এবং তাঁর 
সঙ্গী-সাথীদের বিপদ আমাদের থেকে দূরীভূত হয়।” সে বললোঃ “যদি আমি 
এই দুআ’ করি তবে আমার দ্বীন ও দুনিয়া উভয়ই নষ্ট হয়ে যাবে” কিন্তু জনগণ 
পীড়াপীড়ি করায় সে এরূপ দুআ’ করলো । ফলে আল্লাহ তা'আলা তার বুযুগী ও 


2% oe A232 L737 


কারামাত ছিনিয়ে নেন। তাই আল্লাহ পাক বলেনঃ Lh 0 AL 
অর্থাৎ সে কারামাত থেকে বঞ্চিত হয়ে গেল এবং শয়তান তার পিছনে লেগে 
পড়লো সুদ্দী (রঃ) বলেন যে, যখন মূসা (আঃ)-এর জন্যে তীহের ময়দানে 
চল্লিশ বছরের চক্র শেষ হয়ে গেল তখন আল্লাহ তা'আলা ইউশা ইবনে নূন 
lene lA ae TEL 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 88৯ পারাঃ ৯ 


সংবাদ দিলেন এবং এ খবরও দিলেন যে, আল্লাহ তাআলা তাঁকে জাব্বারীনদের 
সাথে যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। জাব্বারীনরা হযরত ইউশা (আঃ)-এর 
বায়আত গ্রহণ করে এবং তীর সত্যতা স্বীকার করে নেয় । কিন্তু বানী ইসরাঈলের 
বালআ’ম নামক একটি লোক অবাধ্যাচরণ করতঃ জাব্বারীনদের কাছে গমন 
করে এবং তাদেরকে বলেঃ “ভয় করো না । যখন তোমরা যুদ্ধের জন্যে বের হবে 
তখন আমি বদ দুআ’র হাতিয়ার কাজে লাগাবো এবং তারা সবাই ধ্বংস হয়ে 
যাবে।” জাব্বারীনদের কাছে বালআ’মের পার্থিব সুখ-সম্ভোগের সব কিছুই 
বিদ্যমান ছিল। কিন্তু তাদের স্ত্রীদের নিকট থেকে কোনই উপকার লাভ করতে 
পারতো না। কেননা, এ স্ত্রীলোকদের শ্রেষ্ঠত্ব তার উপর প্রভাব বিস্তার করেছিল । 
সে শুধুমাত্র নিজের গর্দভী অর্থাৎ স্ত্রীর সাথে সম্পর্ক রাখতো । এখন শয়তান তার 
পিছনে লেগে গেল । অর্থাৎ সে শয়তানের প্রভাবে প্রভাবান্বিত হয়ে পড়লো। 
সুতরাং সে শয়তানের আদেশ পালন করতে শুরু করলো । 

Clo 55 অর্থাৎ “সে পথভ্রষ্টদের বা ধ্বংসপ্রাপ্তদের অথবা উদ্বান্তদের 
অন্তর্ভুক্ত হয়ে গেল।” ভাল লোকও কোন সময় মন্দ লোকে পরিণত হয়। এই 
আয়াতের অর্থের ব্যাপারে হাদীস এসেছে। হযরত হুযাইফা ইবনে ইয়ামান (রাঃ) 
হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “তোমাদের ব্যাপারে আমি 
এই প্রকারের কিছুটা আশংকা করে থাকি । যেমন এ ব্যক্তি, যার কুরআনের জ্ঞান 
ছিল। কুরআনের বরকত ও সোন্দর্য তার চেহারায় প্রকাশমান ছিল এবং তার 
ইসলামী শান-শওকতও ছিল। কিন্তু আল্লাহর দেয়া দুর্ভাগ্য তাকে ঘিরে ফেলে। 
ইসলামের নির্দেশাবলী সে পৃষ্ঠ-পিছনে ছুড়ে ফেলে । সে তার প্রতিবেশীর উপর 
তরবারী দ্বারা আক্রমণ চালায় এবং তাকে শিরকের অপবাদ দেয়৷” বর্ণনাকারী 
বলেনঃ আমি বললাম, হে আল্লাহর নবী (সঃ)! অপবাদদাতা অপরাধী ছিল, না 
যার উপর অপবাদ দেয়া হয়েছিল সেই অপরাধী ছিল? তিনি উত্তরে বললেনঃ 
“অপবাদদাতাই অপরাধী ছিল।”? 

ইরশাদ হচ্ছে- ‘আমি ইচ্ছা করলে তাকে এই আয়াতসমূহের সাহায্যে উন্নত 
করতাম । কিন্তু সে দুনিয়ার প্রতি অধিক ঝুঁকে পড়ে এবং স্বীয় কামনা বাসনার 
অনুসরণ করতে থাকে৷’ সে এমনভাবে দুনিয়ার ফাদে পড়ে যায় যেমনভাবে কোন 
অজ্ঞান লোক পড়ে থাকে। সে শয়তানের সহকর্মী হয়ে যায় এবং নীচতা ও 
হীনতা অবলম্বন করে। তার সওয়ারী আল্লাহকে সিজদা করে, কিন্তু সে সিজদা 
১. এটা হাফিয আবু ইয়ালা আল মূসিলী (রঃ) তাখরীজ করেছেন । ইবনে কাসীর (রঃ) বলেন 

যে, এর ইসনাদ খুবই উত্তম। 


0২৯ . 
wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ 8৫০ পারাঃ ৯ 


করে শয়তানকে ৷ এই আয়াতের ব্যাপারে ইবনে সিয়ার (রঃ) হতে বর্ণিত আছে 
যে, হযরত মূসা (আঃ) বানী ইসরাঈলকে নিয়ে এ ভূ-খণ্ডের অভিমুখে রওয়ানা 
হন যেখানে বালআ’ম বাস করতো অথবা তিনি সিরিয়া অভিমুখে যাত্রা শুরু 
করেন । হযরত মূসা (আঃ) ও তার সেনাবাহিনীর আগমন বার্তায় তথাকার লোক 
ভীত-সন্তরস্ত হয়ে পড়ে । তারা বালআ’মের কাছে এসে বলেঃ “মূসা (আঃ) ও তার 
সেনাবাহিনীর জন্যে বদ দুআ’ করুন ।” তখন সে বলেঃ “তোমরা অপেক্ষা কর, 
আমি আমার প্রতিপালকের সাথে পরামর্শ করে নেই ।” অতঃপর সে পরামর্শ 
করলে তাকে বলা হয়ঃ “না বদ দুআ’ করো না । কেননা, তারা আমার বান্দা । 
তাছাড়া তাদের মধ্যে আমার নবীও বিদ্যমান রয়েছে।” তখন সে তার সনম্পৃদায়ের 
লোকদেরকে বললোঃ “আমি আমার প্রভুর সাথে পরামর্শ করেছি। তিনি আমাকে 
বদ দুআ’ করতে নিষেধ করেছেন।” এরপর জনগণ তার কাছে বহু উপঢৌকন 
পাঠিয়ে দেয়। তার উচিত ছিল এগুলো গ্রহণ না করা । কিন্তু সে ওগুলো গ্রহণ 
করে নেয়। তারপর লোকেরা আবার তাকে বদ দুআ’ করার জন্যে পীড়াপীড়ি শুরু 
করে দেয়। সে বলেঃ “আচ্ছা, পুনরায় আমি পরামর্শ করে দেখি৷” এবার কিন্তু 
তাকে কোনই পরামর্শ দেয়া হলো না। সে জনগণকে বললোঃ “এবার তো 
আমাকে কোনই পরামর্শ দেয়া হয়নি । কাজেই আমি বদ দুআ’ করতে পারি না।” 
কিন্তু জনগণ তাকে বিভ্রান্ত করে ফেললো । তারা তাকে বললোঃ “যদি এতে 
আল্লাহর সম্মতি না থাকতো তবে পূর্বের ন্যায় এবারও বদ দুআ’ করতে আপনাকে 
নিষেধ করে দিতেন । আল্লাহ তা'আলা যখন নীরব রয়েছেন তখন বুঝা যাচ্ছে যে, 
এতে তার সম্মতি আছে।” তাদের এ কথায় বালআ’ম প্রতারিত হয়ে পড়লো । 
সুতরাং সে মূসা (আঃ) ও তার সেনাবাহিনীর উপর বদ দুআ’ করতে শুরু 
করলো । যখনই সে বদ দুআ’র শব্দ মূসা (আঃ)-এর জন্যে বের করতে চাইতো 
তখনই তার মুখ দিয়ে তার নিজের কওমের জন্যে বদদুআ’র শব্দ বেরিয়ে 
পড়তো । নিজের কওমের জন্যে বিজয়ের শব্দ বের করতে চাইলে হযরত মূসা 
(আঃ)-এর বিজয়ের শব্দ তার মুখ দিয়ে বেরিয়ে আসতো । অথবা দুআ’র শেষে 
ইনশাআল্লাহ শব্দটি বেরিয়ে পড়তো । কাজেই বদ দুআ’ শর্তযুক্ত হওয়ার কারণে 
ব্যর্থ হয়ে যেতো । লোকেরা তখন তাকে বললোঃ “আপনি যে মূসা (আঃ)-এর 
পরিবর্তে আমাদের উপরই বদ দুআ’ করছেন।” সে বললোঃ “আমি করবো কি? 
অনিচ্ছাকৃত ভাবেই আমার মুখ দিয়ে এগুলো বেরিয়ে পড়ছে। আমার এখন পূর্ণ 
বিশ্বাস হয়ে গেছে যে, আমি বদ দুআ’ করলেও তা কবূল হবে না। এখন আমি 
তোমাদেরকে একটি তদবীর শিখিয়ে দিচ্ছি। এটা করলে এ লোকগুলো ধ্বংস 
হয়ে যেতে পারে। দেখো! আল্লাহ তাআলা ব্যভিচারকে হারাম করেছেন । তিনি 
ব্যভিচার কার্যে অত্যন্ত অসন্তুষ্ট । যদি এই লোকগুলোকে কোন রকমে ব্যভিচারে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৫১ পারাঃ ৯ 


জড়িত করে দেয়া যায় তবে অবশ্যই তাদের ধ্বংসের আশা রয়েছে। অতএব 
তোমরা এই কাজ কর যে, তোমাদের স্ত্রীদেরকে মূসা (আঃ)-এর সেনাবাহিনীর 
মধ্যে পাঠিয়ে দাও। এরা তো স্ত্রী ও ছেলেমেয়ে ছেড়ে বিদেশে পড়ে আছে, 
সুতরাং তারা যে ব্যভিচারে জড়িত হয়ে ধ্বংস হয়ে যাবে এতে বিস্ময়ের কিছুই 
নেই৷” তার কথামত লোকগুলো এ কাজই করলো । তারা তাদের স্ত্রীদেরকে 
হযরত মূসা (আঃ)-এর সেনাবাহিনীর নিকট পাঠিয়ে দিলো। এমন কি তাদের 
বাদশাহর কন্যাও ছাড়া পড়লো না। শাহজাদীকে তার পিতা অথবা বালআ'ম বলে 
দিলো যে, সে যেন হযরত মূসা (আঃ) ছাড়া আর কারো ব্যবহারে না আসে। 
কথিত আছে যে, সত্যিই লোকগুলো ব্যভিচারে লিপ্ত হয়ে পড়েছিল । শাহজাদীর 
কাছে বানী ইসরাঈলের একজন সর্দার এসে গেল এবং তার থেকে কাম বাসনা 
পূর্ণ করতে চাইলো বাদশাহর কন্যা তাকে বললো যে, সে মূসা (আঃ) ছাড়া 
আর কাউকেও তার সাথে জড়িত হতে দেবে না। সর্দার বললোঃ “আমি উচ্চ 
পদে অধিষ্ঠিত রয়েছি এবং আমার এই শান-শওকত রয়েছে” কন্যা তখন তার 
পিতাকে চিঠি লিখে এ ব্যাপারে পরামর্শ চাইলো । পিতা তাকে অনুমতি দিলো। 
তারা দু'জন তখন ব্যভিচারে লিপ্ত হয়ে পড়লো । এমতাবস্থায় হযরত হারূন 
(আঃ)-এর এক ছেলে তথায় উপস্থিত হলেন। তার হাতে একটি বর্শা ছিল। 
তিনি তাদের উপর এমন জোরে বর্শা মেরে দিলেন যে তারা দু'জনই একই বর্শায় 
গেঁথে গেল । তিনি সেই বর্শাকে উঁচু করে ধরে জনগণের সামনে আসলেন এবং 
তারা এ দু'জনকে এ অবস্থায় স্বচক্ষে দেখে নিলো। আল্লাহ তা'আলা বানী 
ইসরাঈলের উপর মহামারীর শাস্তি নাযিল করলেন। ফলে সত্তর হাজার লোক 
মারা গেল। 


ইবনে সিয়ার (রঃ) বর্ণনা করেছেন যে, বালআ'ম স্বীয় গর্দভীর ওপর সওয়ার 
হয়ে মা'লূলী নামক জায়গা পর্যন্ত আসলো। এখান থেকে তার সওয়ারী আর 
আগে বাড়ে না। সে ওকে মারতে শুরু করলো, কিন্তু ওটা বসেই যাচ্ছিল । আল্লাহ্‌ 
তা'আলা ওকে বাকশক্তি দান করলেন । গর্দভীটি তখন বালআ’মকে বললোঃ 
“তুমি আমাকে মারছো কেন? সামনে দেখো কে আছে?” সে দেখলো যে শয়তান 
দাড়িয়ে আছে। সে নেমে গিয়ে শয়তানকে সিজদা করলো । এ জন্যেই আল্লাহ 
তা'আলা বলেছেনঃ Ll - 

সালিম (রঃ) আবূ নযর (রঃ) হতে বর্ণনা করেছেন যে, হযরত মূসা (আঃ) 
যখন সিরিয়া হতে বানী কিনআ'’নে আসেন তখন বালআ'মকে তার কওমের 
লোকেরা বলেঃ “মূসা (আঃ) স্বীয় সম্প্্দায়সহ আমাদের দেশে আসছেন । তার 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ৪৫২ পারাঃ ৯ 


দেয়া । আমরা আপনার কওমেরই লোক । আমাদের অন্য কোন বাসস্থান নেই ৷ 
আল্লাহ তা'আলা আপনার দুআ’ কবুল করে থাকেন। সুতরাং আপনি তাদের 
জন্যে মহান আল্লাহর নিকট বদ দুআ’ করুন ।” সে বললোঃ “তোমরা নিপাত 
যাও! মুসা (আঃ) হচ্ছেন আল্লাহর নবী ৷ তার সাহায্যার্থে ফেরেশ্তারাও রয়েছেন 
এবং মুমিনরাও রয়েছেন। সুতরাং আমি তাদের উপর কিরূপে বদ দুআ’ করতে 
পারি? আমি যা জানি তা জানিই ৷” তার লোকেরা তখন বললোঃ “তাহলে 
আমরা থাকবো কোথায়?” এভাবে সব সময় তারা তার উপর চাপ দিতে থাকে 
এবং বিনীতভাবে বদ দুআ’ করার জন্যে তার কাছে আবেদন জানাতে থাকে। 
শেষ পর্যন্ত সে পরীক্ষায় নিক্ষিপ্ত হয়। সে স্বীয় গর্দভীর উপর সওয়ার হয়ে একটি 
পাহাড় অভিমুখে গমন করে, যে পাহাড়ের উপর চড়ে সে বানী ইসরাঈলের 
সেনাবাহিনীকে দেখতে পাবে। এ পাহাড়টিকে হাসবান পাহাড় বলা হয় কিছু দূর 
গিয়ে তার গর্দভীটি বসে পড়ে। সে তখন নেমে গর্দভীকে মারতে শুরু করে। 
কিছুদূর গিয়ে আবার সে বসে পড়ে বার বার যখন তাকে মারতে থাকে তখন 
আল্লাহ তাকে বাক্শক্তি দান করেন। সে বলে ওঠে- “হে বালআ'ম! তুমি 
আমাকে কোন্‌ দিকে নিয়ে যাচ্ছ? তুমি কি দেখছো না যে, ফেরেশতা আমার 
সামনে রয়েছেন? তিনি আমাকে ধাক্কা দিয়ে পিছনে সরিয়ে দিচ্ছেন। তুমি 
আল্লাহর নবী ও মুমিনদের উপর বদ দুআ’ করতে যাচ্ছ!” সে কিন্তু তবুও বিরত 
‘হলো না । পুনরায় সে গ্দভীকে মারতে শুরু করলো। এবার আল্লাহর নির্দেশক্রমে 
সে হাসবান নামক পাহাড়ের উপর উঠে গেল৷ ওখানে পৌছে বালআ'ম হযরত 
মুসা (আঃ) ও মুমিনদের উপর বদ দুআ’ করতে শুরু করে দিলো। কিন্তু তার 
জিহ্বা উল্টে যাচ্ছিল । তার মুখ দিয়ে তার কওমের জন্যে বদ দুআ’ এবং মূসা 
(আঃ)-এর জন্যে ভাল দুআ’ বের হচ্ছিল। কথিত আছে যে, বদ দুআ’ করার 
সময় তার জিহ্বা বাইরে বেরিয়ে পড়েছিল এবং তার বক্ষের উপর লম্বা হয়ে 
লটকে গিয়েছিল । তখন সে বলে উঠেছিলঃ “আমার দুনিয়াও গেল, দ্বীনও গেল৷” 
কওমের লোককে সে বললোঃ “এখন শুধু প্রতারণা ও কৌশল দ্বারা কাজ নেয়া 
বানী ইসরাঈলের সৈন্যদের মধ্যে পাঠিয়ে দাও ৷ তাদেরকে বলে দাও যে, তারা 
যেন এঁ পুরুষ লোকদেরকে তাদের দিকে আকৃষ্ট করে নেয়। যদি একটি লোকও 
ব্যভিচারে জড়িয়ে পড়ে তবে জেনে রেখো যে, তোমাদের উদ্দেশ্য সফল 
হয়েছে।” তার কথামত নারীদেরকে বানী ইসরাঈলের সেনাবাহিনীর মধ্যে 
পাঠিয়ে দেয়া হয়। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৪৫৩ পারাঃ ৯ 


কিনআ'’নবাসীর একটি স্ত্রীলোকের নাম ছিল কাসবতী ৷ সুর নামক একটি 
লোক ছিল কওমের সর্দার ও বাদশাহ্‌ । কাসবতী ছিল তারই কন্যা । এই 
সাথে। এই যামরী ছিল শামউন ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে 
ইবরাহীমের পৌত্র। সে ছিল কওমের সর্দার । সে কাসবতীকে দেখে তার প্রতি 
আকৃষ্ট হয়ে পড়ে । সে তার হাত ধরে হযরত মূসা (আঃ)-এর নিকট নিয়ে গেল 
এবং তাকে বললোঃ “হে মূসা (আঃ)! আপনি হয়তো এ কথাই বলবেন যে, এ 
মেয়েটি তোমার জন্যে হারাম । সুতরাং তুমি তার কাছে যেয়ো না” হযরত মূসা 
(আঃ) বললেনঃ “হ্যা! এ নারী তোমার জন্যে হারাম ।” সে তখন বললোঃ “হে 
মূসা (আঃ)! আল্লাহর কসম! এখানে তো আমি আপনার কথা মানবো না৷” 
অতঃপর সে মেয়েটিকে তার তীবুতে নিয়ে গেল এবং তাকে নিয়ে একই বিছানায় 
রাত্রি কাটালো ৷ আল্লাহ তা'আলা বানী ইসরাঈলের মধ্যে মহামারী ছড়িয়ে 
দিলেন । ফানহাস ইবনে আনীরার ইবনে হারূন নামক কওমের সর্দার যামরী 
ইবনে শালুমের এই কাজের সময় সেখানে উপস্থিত ছিল না। যামরীর এই 
দুষ্কার্যের ফলে বানী ইসরাঈলের সমস্ত কওমের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে। 
পরে ফানহাস এই সমুদয় ঘটনা অবগত হয়। সে স্বীয় লৌহ-বর্শাটি উঠিয়ে নিয়ে 
যামরীর তীবুতে প্রবেশ করে। এঁ সময় তারা দু'জন শায়িত অবস্থায় ছিল। 
দু'জনকেই সে একই বর্শায় গেঁথে নেয় এবং এ অবস্থাতেই বর্শাটিকে মাথায় 
উঠিয়ে নিয়ে বেরিয়ে পড়ে । ফানহাস ছিল যুবক ও শক্তিশালী লোক । সে বলতে 
বলতে যাচ্ছিলঃ “হে আল্লাহ! আমি আপনার নাফরমান বান্দার সাথে এই ব্যবহার 
করলাম । সুতরাং আপনি মহামারী দূর করে দিন!” আল্লাহ পাক মহামারী দূর 
করলেন । এ মহামারীতে বানী ইসরাঈলের সত্তর হাজার লোক অথবা কমপক্ষে 
বিশ হাজার লোক মারা যায় ।” ফানহাসের এই কার্যের কৃতজ্ঞতা প্রকাশার্থে বানী 
ইসরাঈল যখনই কিছু যবেহ্‌ করতো তখন ওর মাথা ও সামনের পা এবং 
নিজেদের ফলমূলের প্রথম জিনিস তার (ফানহাসের) সন্তানদেরকে নয্রানা স্বরূপ 
প্রদান করতো । 
১. এটা মুহাম্মাদ ইবনে ইসহাক (রঃ) সালিম (রঃ) ও আবূ নযর (রঃ) হতে বর্ণনা করেছেন। 

ইবনে জারীর (রঃ) অনুরূপভাবে এটা তাখরীজ করেছেন এবং তাতে রয়েছে যে, কিছু 

সংখ্যক সৈন্য কৰ্তৃক ব্যভিচার কার্য সংঘটিত হয় যারা হযরত মূসা (আঃ)-এর সঙ্গে ছিল। 


আল্লাহ তাআলা তখন তাদেরকে মহামারী দ্বারা আক্রান্ত করেন । তাতে সত্তর হাজার লোক 
মারা যায়। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ 8৫8 পারাঃ ৯ 


797 EA PERA F4 


PE SE alt Lz LS LS -এই আয়াতের তাফসীরে 
CREE RATE HEN OE TEMPE ELON 
বালআ'’মের জিহ্বা লটকে তার বক্ষে গিয়ে পড়েছিল। তাই, তার দৃষ্টান্ত দেয়া 
হয়েছে কুকুরের সঙ্গে যে, যদি তাকে কষ্ট দেয়া হয় তবে সে হাঁপাবে এবং কষ্ট না 
দিলেও হাঁপাবে ৷ তদ্ৰূপ বালআ’মেরও অবস্থা যে, তার উপর কারামাত নাযিল 
হোক অথবা দুঃখ-বেদনা নাযিল হোক, একই কথা । অথবা এই দৃষ্টান্ত তার 
পথভ্রষ্টতা এবং তাকে ঈমানের দিকে ডাকা বা না ডাকা উভয় অবস্থাতেই তার 
দ্বারা উপকৃত না হওয়ার ব্যাপারে কুকুরের সাথে দেয়া হয়েছে যে, তাকে তাড়ালেও 
সে জিহ্বা লটকিয়ে হাঁপাবে এবং না তাড়ালেও হাঁপাবে । তদ্রূপ বালআ’মকেও 
যদি ঈমানের দিকে আহ্বান করা যায় তবে তার দ্বারা সে উপকার গ্রহণ করবেনা 
এবং আহ্বান না করলেও উপকার লাভ করবে না। এই ধরনেরই একটি কথা 
আল্লাহ তা‘আলা অন্য জায়গায় বলেছেনঃ “তুমি তাদেরকে ভয় প্রদর্শন কর বানা 
কর, তারা ঈমান আনবে না৷” এইরূপ আর একটি দৃষ্টান্ত রয়েছে। যেমন আল্লাহ 
পাক বলেনঃ “তুমি তাদের জন্যে ক্ষমা প্রার্থনা কর বা না কর, আল্লাহ কখনও 
তাদেরকে ক্ষমা করবেন না।” অথবা এর অর্থ এও হতে পারে যে, কাফির 
মুনাফিক এবং পথভ্রষ্ট লোকের অন্তর দুর্বল হয় এবং তা হিদায়াত শূন্য থাকে। 
যতই চেষ্টা করা যাক না কেন তারা হিদায়াত প্রাপ্ত হবে না।” 


আল্লাহ পাক স্বীয় নবী হযরত মুহাম্মাদ (সঃ)-কে সম্বোধন করে বলেনঃ হে 
রাসূল (সঃ)! তুমি জনগণকে এ ঘটনাগুলো শুনিয়ে দাও, যাতে তারা বানী 
ইসরাঈলের অবস্থা অবহিত হওয়ার পর চিন্তা-ভাবনা করতঃ আল্লাহর পথে এসে 
যায় এবং চিন্তা করে যে, বালআ'’মের অবস্থা কি হয়েছিল। আল্লাহ প্রদত্ত জ্ঞান 
রূপ মহামূল্যবান সম্পদকে সে দুনিয়ার নগণ্য আরাম ও বিলাসিতার বিনিময়ে 
বিক্রি করে দেয়। শেষে সে দুনিয়া ও আখিরাত উভয়ই হারিয়ে ফেলে। 
অনুরূপভাবে এই ইয়াহুদী আলেমরা যারা তাদের কিতাবসমূহে আল্লাহর হিদায়াত 
পাঠ করছে এবং তোমার গুণাবলী তাতে লিপিবদ্ধ দেখছে, তাদের উচিত হবে 
দুনিয়ার মোহে নিমজ্জিত হয়ে শিষ্যদেরকে ভুল পথে চালিত না করা । নতুবা 
তারাও ইহকাল ও পরকাল দু-ই হারাবে । তাদের কর্তব্য হবে যে, তারা যেন 
তাদের জ্ঞান দ্বারা উপকার লাভ করে এবং তোমার আনুগত্যের দিকে ঝুঁকে 
পড়ে। আর অন্যদের কাছেও যেন সত্য কথা প্রকাশ করে দেয়। দেখো! 
কাফিরদের দৃষ্টান্ত কতই না জঘন্য যে, তারা কুকুরের মত শুধু খাদ্য ভক্ষণ ও 
কুপ্রবৃত্তির মধ্যে পড়ে রয়েছে! সুতরাং যে কেউই ইল্ম ও হিদায়াতকে ছেড়ে দিয়ে 


১. অনুরূপ বর্ণনা হাসান বসরী (রঃ) প্রমুখ গুরুজন হতে নকল করা হয়েছে। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৫৫ পারাঃ ৯ 


কুপ্রবৃত্তি চরিতার্থ কলার কাজে লেগে পড়বে সে-ই হবে কুকুরের মত । যেমন 
রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “জঘন্য দৃষ্টান্ত যেন আমাদের উপর প্রয়োগ করা না 
হয়। অর্থাৎ কাউকে দেয়ার পর তা যে ব্যক্তি পুনরায় ফিরিয়ে নেয় তার দৃষ্টান্ত 
হচ্ছে এ কুকুরের মত যে বমি করার পর পুনরায় তা খেয়ে নেয়।”” ইরশাদ 
হচ্ছে- তারা নিজেরা নিজেদের উপর অত্যাচার করেছে। কেননা, তারা 
হিদায়াতের অনুসরণ করেনি । তারা দুনিয়া ও দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে 
পতিত হয়েছে। এটা আল্লাহর অত্যাচার নয় । 


১৭৮ । আল্লাহ যাকে পথ দেখান ০2 424,2০ 
ESD 2 \VA 
সে-ই পথ পায়, আর যাকে 


9 2820.2 


তিনি পথ প্রদর্শন হতে বঞ্চিত Leis 
করেন সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত A pS CUR 
হয়। usm 


আল্লাহ তা‘আলা aT EY 
কেউ পথভ্রষ্ট করতে পারে না। আর যাকে তিনি পথভ্রষ্ট করেন, কার এমন শক্তি 
আছে যে, তাকে পথ দেখাতে পারে? আল্লাহ যা চান তাই হয় এবং তিনি যা চান 
না তা হয় না। এ জন্যেই ইবনে মাসউদ (রাঃ)-এর হাদীসে বর্ণিত হয়েছেঃ 


BIS LOB ILIA 1 37377 7099 737703737 S277 5 
ve 18 9 A 3 Ad 3 sis 3 Bea AD Maal 5 
277 72/39 93 


be EAS AG es Ch 


L240 nT 7102 ঠ RY 
LSD IL Sd 2 PII G4 IS 
ECO 24s 


EBM) lier 


অর্থাৎ ET ET ET CC EE তারই 
কাছে সাহায্য চাচ্ছি, তারই নিকট হিদায়াত কামনা করছি এবং তারই কাছে 
ক্ষমা প্রার্থনা করছি। আমরা আমাদের নফসের অকল্যাণ হতে তার নিকট আশ্রয় 
চাচ্ছি এবং মন্দ আমল হতেও আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ যাকে পথ প্রদর্শন 
করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না এবং যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন 
তাকে কেউ পথ দেখাতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া অন্য 
কোন মা’বুদ নেই। তিনি এক৷ তাঁর কোন অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য 
দিচ্ছি যে, মুহাম্মাদ (সঃ) তীর বান্দা ও রাসূল ৷”* 
১. এ হাদীসটি সহীহ বুখারী ও সহীহ মুসলিমে হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত হয়েছে। 
২. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) ও আহলুস্‌ সুনান (রঃ) সম্পূর্ণরূপে বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৪৫৬ পারাঃ ৯ 


১৭৯ । আমি বহু জ্বিন ও +, তল 37 2পৰণ 
EES UE I NS \v৭ 
সৃষ্টি করেছি, তাদের হৃদয় £; TEEN 
রয়েছে কিন্তু তারা তদদ্বারা S P9273 9 
উপলব্ধি করে না, তাদের চক্ষু ১ ৬! 
দেখে না, তাদের কর্ণ রয়েছে > / 
কিন্তু তদদ্বারা তারা শোনে না, 
e 
তারাই হলো পশুর ন্যায়, বরং 5, শপ 
তা অপেক্ষাও অধিক বিভ্রান্ত, Sl 
তারাই হলো গাফিল বা 422.12 
অমনোযোগী । adie 
একবার রাসুলুল্লাহ (সঃ)-এর কোন এক আনসারীর ছেলের জানাযায় হাযির 
হওয়ার সুযোগ ঘটে । হযরত আয়েশা (রাঃ) বলেনঃ “আমি রাসুলুল্লাহ (সঃ)-কে 
জিজ্ঞেস করি, হে আল্লাহর রাসূল (সঃ)! এ ছেলেটি তো জান্নাতের একটি পাখী! 
সে কোন খারাপ কাজও করেনি এবং জাহাব্নাম তার ঠিকানাও নয়” তিনি তখন 
বলেনঃ “হে আয়েশা (রাঃ)! তা হলে শুনো । আল্লাহ্‌ তাআলা জান্নাত সৃষ্টি 
করেছেন এবং যারা জার্নাতবাসী হবে তাদেরকেও সৃষ্টি করেছেন। আর এই 
জান্নাতবাসীদের জান্নাতের অধিকারী হওয়ার ফায়সালা এ দিনই করা হয়েছে যেই 
দিন তারা আদম (আঃ)-এর পৃষ্ঠে ছিল। আবার তিনি জাহান্নাম ও 
জাহান্নামবাসীকে সৃষ্টি করেছেন যখন তারা আদম (আঃ)-এর পৃষ্ঠেই ছিল।” 
হযরত ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, আল্লাহ তা‘আলা মায়ের 
গর্ভাশয়ে একজন ফেরেশৃতা পাঠিয়ে থাকেন যিনি এ গর্ভাশয়ের সন্তান সম্পর্কে 
চারটি বিষয় লিপিবদ্ধ করে নেন। (১) জীবিকা, (২) বয়স, (৩) ভাল আমল 
এবং (8) মন্দ আমল । আর এ কথা তো পূর্বেই বর্ণিত হয়েছে যে, আদম 
(আঃ)-এর পৃষ্ঠদেশ থেকে আল্লাহ তা'আলা যখন তার সন্তানদেরকে বের করেন 
তখন তাদেরকে ডানদিক বিশিষ্ট এবং বামদিক বিশিষ্ট এই দু’টি দলে বিভক্ত 
করেন। একদল জারনাতবাসী এবং অন্য দল জাহার্নামবাসী । তিনি বলেনঃ আমি 
কোনই পরওয়া করি না যে, কে নিজেকে জান্নাতবাসী রূপে গড়ে তুলছে এবং 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৪৫৭ পারাঃ ৯ 


আমি এরও কোন পরওয়া করি না যে, কে নিজেকে জাহার্নামবাসী রূপে গড়ে 
তুলছে।” এ ব্যাপারে বহু হাদীস বর্ণিত হয়েছে । আর তাকদীরের মাসআলাটি 
একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলা ৷ এখানে এর বিস্তারিত ব্যাখ্যা দেয়ার তেমন 
কোন সুযোগ নেই৷ 


ইরশাদ হচ্ছে- তাদের অন্তর তো রয়েছে কিন্তু তারা অনুধাবন করে না। চক্ষু 
রয়েছে কিন্তু দেখে না । কান রয়েছে কিন্তু শৃবণ করে না। এ জিনিসগুলোকে 
হিদায়াত লাভ করার জন্যে কারণ বানানো হয়েছিল কিন্তু ওগুলো দ্বারা তারা 
মোটেই উপকৃত হয়নি। যেমন আল্লাহ তা‘আলা অন্য জায়গায় বলেনঃ 
“তাদেরকে কর্ণ, চক্ষু ও অন্তকরণ দেয়া হয়েছে, কিন্তু ওগুলো দ্বারা তাদের 
কোনই উপকার করেনি । কেননা, তারা ওগুলো দ্বারা কাজ নেয়নি এবং আল্লাহর 
আয়াতগুলোকে অস্বীকার করে বসে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তা'আলা 
বলেছেনঃ “তারা বধির, মূক এবং অন্ধ । সুতরাং তারা ফিরবে না।” আর 
কাফিরদের ব্যাপারে বলা হয়েছেঃ “তারা বধির, মূক ও অন্ধ ৷ সুতরাং তারা 
বুঝবে না৷” 

আল্লাহ পাক ঘোষণা করছেনঃ “যদি আল্লাহ মন্দ লোকদের মধ্যে কোন মঙ্গল 
জানতেন তবে অবশ্যই তাদেরকে শুনবার যোগ্য বানাতেন। তখন তারা 
নিশ্চিতরূপে হিদায়াত লাভ করতো ।” অন্য জায়গায় তিনি বলেনঃ “চক্ষুগুলো 
অন্ধ নয়, বরং বক্ষের সধ্যস্থিত অন্তকরণগুলোই অন্ধ৷” আরও বলেছেনঃ “যে 
ব্যক্তি রহমানের (আল্লাহর) যিক্র হতে মুখ ফিরিয়ে নেয়, শয়তান তার উপর 
আধিপত্য বিস্তার করে থাকে এবং সব সময় তার সঙ্গী হয়ে থাকে। এই 
লোকগুলো লোকদেরকে আল্লাহর পথ হতে সরিয়ে রাখে এবং ধারণা করে যে, 
তারা ঠিক পথেই রয়েছে” 


এখন এখানে ইরশাদ হচ্ছে-তারা চতুষ্পদ জন্তুর মত ৷ তারা সত্য কথা 
শুনেও না এবং সত্যের পথে সাহায্যও করে না । তারা হিদায়াতও লাভ করে না। 
পঞ্চ ইন্সরিয়ের দ্বারা তারা কোন উপকার লাভ করে না শুধুমাত্র পার্থিব জীবনে 
এর দ্বারা উপকার লাভ করে থাকে যেমন মহান আল্লাহ বলেনঃ “কাফিরদের 
দৃষ্টান্ত এ জত্তুর মত যে রাখালের ডাক ও শব্দ শুনে থাকে মাত্র, কিন্তু কিছুই 
বুঝে না।” তদ্রপ এই লোকগুলোকেও ঈমানের দিকে ডাকা হলে তারা এর 
উপকারিতা সম্পর্কে অজ্ঞ থাকে, শুধু শব্দই শুনে থাকে। এ জন্যেই আল্লাহ 
তা'আলা বলেনঃ ‘এই লোকগুলো জন্তুর চাইতেও অধিক পথভ্রষ্ট ' কেননা, জন্তু 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৫৮ পারাঃ ৯ 


রাখালের কথা না বুঝলেও কমপক্ষে তার দিকে মুখ তো করে। তাছাড়া এ 
জস্তুগুলো দ্বারা অনুধাবন করতে না পারার যে কাজ প্রকাশ পায় তা হচ্ছে তাদের 
প্রকৃতিগত ও সৃষ্টিগত ব্যাপার । পক্ষান্তরে কাফিরদেরকে তো কোন অংশী স্থাপন 
করা ছাড়াই আল্লাহর ইবাদতের জন্যে সৃষ্টি করা হয়েছে। কিন্তু তা সত্বেও তারা 
কুফরী ও শির্ক করে বসেছে। আর এ জন্যেই তো যারা আল্লাহর আনুগত্য 
স্বীকার করেছে তারা কিয়ামতের দিন ফেশ্তোদের চাইতেও শ্রেষ্ঠ বলে গণ্য 
হবে । কিন্তু যারা কুফরী করেছে তারা পশুর মত বা তার চেয়েও নিকৃষ্ট বলে গণ্য 
হবে। 


১৮০ । আর আল্লাহর জন্যে সুন্দর ৮১> ১ 
সুন্দর ও ভাল ভাল নাম sli Dl aD -\A- 


ND ie B22 
সেই সব নামেই ডাকবে, আর CANIS YL 
তাদেরকে বর্জন কর যারা তার 22022 ০ লগ 1? ১১ 27 
নাম বিকৃত করে, সত্রই Ia S| 5 UI 
তাদেরকে তাদের কৃতকর্মের L287 297A 
প্রতিফল দেয়া হবে। Gur 5 bs 


হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
“আল্লাহ তা‘আলার নিরানব্বইটি নাম রয়েছে। যে ব্যক্তি এগুলোকে বিশেষ 
সময়ে পাঠ করবে বা গণনা করবে সে জান্নাতে প্রবেশ করবে । আল্লাহ তা'আলা 
স্বয়ং বেজোড় (এক) ৷ তাই তিনি বেজোড়কেই পছন্দ করেন।” এঁ পবিত্র 
Mic A 0 
2 ole 8 


(na adlee Eet ETT 

ual sual 52 ll 3 ক he Ee IE 5 
is dl CULE Ell sali sl cE sil L0 
GL SAA pba Fall rl Sib Dr mal cea 
ea CBD Pf Jad ro Sil Biol rfl Sa 
i Gp Lot sl et cell se! a “lol 
RT RPE ~~ baal ston pancall Leatl sl 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ 8৫৯ পারাঃ ৯ 
”) EE PEAS AA LA 2/77 2//2 2 72 

Spit std o0 ol a >| sil i 
2 চা 22° Eek A (2877 


Ss Dil El Alan sl ie hs 
ELSA sy 55 sh WL 


3279, 29,4 BNA 


re Lgl EN sl ul EA tf) sul 
এ হাদীসটি গারীব বা দুর্বল। এভাবে এই নামগুলো সুনানে ইবনে 
মাজাহৃতেও এসেছে। কোন কোন বুযুর্গ ব্যক্তির ধারণা এই যে, এই নামগুলো 
বর্ণনাকারিগণ কুরআন মাজীদ থেকে ছাটাই করে এনেছেন । আল্লাহ তা‘আলাই 
সর্বাপেক্ষা সঠিক জ্ঞানের অধিকারী । একথা স্মরণ রাখতে হবে যে, আল্লাহ 
তা'আলার শুধু এই নিরানব্বইটি নাম রয়েছে, আর নেই, এটা নয় । মুসনাদে 
আহমাদে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ কাউকে যখন কোন দুঃখ-কষ্ট 
পৌছবে তখন সে যেন এ দুআ'’টি পড়ে- 
LSBU De Al UA Ie ol ste 


A 
HEN LL 14 AAI 3 wy A ES ar 


27/2 AB BD ADLLLD LIE a 2 
SLE dle os CGE ak os VLE dC os 
2 wh 223 39.2 729 I/II 87 7? 3/73/79 RAE 27 


LOL TUF Se 9 eH 3 oh oy rll sll 

তাহলে অলাহ ত আরা তার ৭.চিভা বর কর দিবেন এরর ছন খরা 
আনয়ন করবেন। তখন জিজ্ঞেস করা হলোঃ “আমরা কি এটা মুখস্থ করবো 
না?” তিনি উত্তরে বললেনঃ “হ্যা, বরং যেই এটা শুনবে তারই মুখস্থ করে নেয়া 
উচিত।” কোন কোন লোক তো কুরআন ও সুন্নাহ্‌ হতে আল্লাহ তা'আলার এক 
হাজার নাম বের করেছেন। 


ইরশাদ হচ্ছে- ‘যারা আল্লাহর নাম বিকৃত করে তাদেরকে বর্জন কর !' 
কাফিররা আল্লাহর নামের সাথে ৬১ শব্দটিকেও যোগ করে দেয়। তারা 
‘লাত’ -কে আল্লাহর স্ত্রীলিঙ্গ বলে (নাউযুবিল্লাহি মিন যালিকা)। 4% শব্দটিকে 
তারা}; থেকে বের করে থাকে এবং এটাকেও স্ত্রী খোদা বলে।*১৬৩| শব্দের 
অর্থ হচ্ছে মিথ্যা প্রতিপন্ন করা। আর আরবদের পরিভাষায় মধ্যম পন্থা থেকে 
সরে যাওয়াকে ১৬ বলা হয়। ৮ শব্দের অর্থ হচ্ছে কবর। কবরকে 
এজন্যেই বলা হয় যে, ওটাকে কিবলার দিকে ফিরিয়ে তৈরী করা হয়ে থাকে । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৬০ পারাঃ ৯ 


১৮১ । আর আমি যাদেরকে সৃষ্টি , 

করেছি তাদের মধ্যে এমন 4124 7১ 

একটি দলও রয়েছে যারা সত্য f 

(অর্থাৎ দ্বীন ইসলাম)-এর TTT TCS A E 

অনুরূপ হিদায়াত করে এবং 

ওরই অনুরূপ ইনসাফও করে । 

আল্লাহ পাক বলেন- আমার সৃষ্ট কওমের মধ্যে কোন কোন কওম কথায় ও 
কাজে সত্যের উপর প্রতিষ্ঠিত রয়েছে। তারা সত্য কথা বলে, সত্যের দিকে 
মানুষকে আহ্বান করে এবং সত্যের হিসেবে ফায়সালাও করে। এই উন্মত দ্বারা 
উন্মতে মুহাম্মাদীয়াকে বুঝানো হয়েছে। রাসুলুল্লাহ (সঃ) যখন এই আয়াতটি পাঠ 
করতেন তখন বলতেনঃ “এই লোক তোমরাই । আর এ কওমও, যারা 
তোমাদের পূর্বে অতীত হয়েছে। তারাও লোকদেরকে সত্যের দিকে আহ্বান 
করতো ৷” রাসূলুল্লাহ (সঃ) আরো বলেছেনঃ আমার উন্মতের মধ্যে একটি কওম 
সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, শেষ পর্যন্ত হযরত ঈসা (আঃ) অবতরণ 
করবেন । এ দলটি সত্যের উপর বিজয়ী থাকবে৷ তাদের কোন বিরুদ্ধবাদী দল 
কোনই ক্ষতি করতে পারবে না। কিয়ামত আসা পর্যন্ত বা মৃত্যু পর্যন্ত তারা ওর 
উপরই প্রতিষ্ঠিত থাকবে। 


১৮২ । যারা আমার আয়াত Se 2 5 ky 
সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, iS 2 
আমি তাদের অজ্ঞাতে Vs 2 230322 27 37, 


তাদেরকে ধীরে ধীরে ধ্বংসের orc 
পথে নিয়ে যাবো ৷ 3 0 J 
১৮৩ । আমি তাদেরকে অবকাশ Tt tl TAR 
দিচ্ছি, নিশ্চয়ই আমার কৌশল LES 
অতি শক্ত । ous 


এর ভাবার্থ এই যে, তাদের জীবিকার দরযাগুলো খুলে যাবে এবং পার্থিব 
সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। শেষ পর্যন্ত তারা এর দ্বারা প্রতারিত হবে এবং ধারণা 
করবে যে, তাদের এঁ অবস্থা চিরকালই থাকবে৷ যেমন আল্লাহ পাক বলেনঃ 
“তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল তা যখন তারা ভুলে গেল, আমি তখন 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৪৬১ পারাঃ ৯ 


তাদের জন্যে সবকিছুর দরযা খুলে দিলাম ৷ শেষ পর্যন্ত যখন তারা আনন্দে মেতে 

উঠলো তখন আমি তাদেরকে আকস্মিকভাবে পাকড়াও করলাম । সেই সময় 

তারা সম্পূর্ণরূপে নিরাশ হয়ে গেল৷” প্রশংসার যোগ্য তো একমাত্র আল্লাহ! এ 

জন্যেই তিনি বলেনঃ আমি তাদেরকে অবকাশ দিয়ে রেখেছি। আমার কৌশলপূর্ণ 

ব্যবস্থাপনা খুবই বলিষ্ঠ ও অটুট । 

১৮৪ । তারা কি এটা চিন্তা করে না Gor 
যে, তাদের সঙ্গী পাগল নয়? A) oe fat 
সে নিছক একজন সুস্পষ্ট ভীতি LES 
প্রদর্শনকারী! he 
এই মিথ্যা প্রতিপন্নবকারীরা এটাও চিন্তা করেনি যে, তাদের বন্ধু ও সঙ্গী 

হযরত মুহাম্মাদ (সঃ) মোটেই পাগল নন, বরং তিনি আল্লাহর রাসূল ৷ যিনি 

মানুষকে সত্যের পথে আহ্বান করে থাকেন। যে ব্যক্তির স্থির বুদ্ধি রয়েছে এবং 
তা সে কাজে লাগিয়ে থাকে সেই পরিষ্কারভাবে এটা বুঝতে পারবে । আল্লাহ্‌ 
তাআলা বলেনঃ “আমি তোমাদেরকে একটি কথার নসীহত করছি যে, তোমরা 
আল্লাহরই ইবাদত করবে এবং এর তাবলীগের জন্যে এক একজন ও দু'জন 
দু'জন মিলিত হয়ে দাড়িয়ে যাও। অতঃপর গভীরভাবে চিন্তা করে দেখো যে, 
তোমাদের সঙ্গী (হযরত মুহাম্মাদ সঃ) পাগল নয় । বরং তিনি তো তোমাদেরকে 
আল্লাহর ভীষণ শাস্তি থেকে ভয় প্রদর্শনকারী ৷” খীটি অন্তরে আল্লাহকে ডাকতে 
থাকো । গৌড়ামি ও একণগুঁয়েমি পরিত্যাগ কর। যদি তোমরা এরূপ কর তবে 
হাকীকত তোমাদের কাছে খুলে যাবে যে, এই রাসূল (সঃ) সত্য এবং তোমাদের 
শুভাকাঙ্খী । 

রাসূলুল্লাহ (সঃ) একদা ‘সাফা’ পাহাড়ের উপর আরোহণ করেন। সেখানে 
তিনি কুরায়েশদেরকে একত্রিত করেন এবং এক এক গোত্রের নাম ধরে 
ডাকতে থাকেন । অতঃপর তিনি তাদেরকে আল্লাহর শাস্তি এবং আকস্মিক দুর্ঘটনা 
থেকে ভয় প্রদর্শন করেন । তখন কোন কোন নির্বোধ ব্যক্তি বলতে শরু করে যে, 
তাকে তো পাগল বলে মনে হচ্ছে। সকাল পর্যন্ত তিনি বক্তৃতা করতে থাকেন। 
তখন আল্লাহ তা'আলা এই আয়াত অবতীৰ্ণ করেন। 

১৮৫ ৷ তারা কি আকাশসমূহ ও ২,০, > 2992/42/০০ 
পৃথিবীর ব্যবস্থাপনা সম্পর্কে ৩+ ০ ১২ | = \ ০ 
কোন গভীর চিন্তা করে না? ০০, 
আর আল্লাহ যা কিছু সৃষ্টি CEE TE TG 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৪৬২ পারাঃ ৯ 


করেছেন এবং তাদের জীবনের oes dT 
নির্দিষ্ট মেয়াদটি পূর্ণ হবার SET Pe ROA 
সময়টি হয়তো বা নিকটে CR fend ef 3 
এসে পড়েছে তারা কি এটাও $4 শ্ব! ০31১৪১ 
চিন্তা করে না? এর পরও তারা Ev 027 
কোন্‌ কথায় ঈমান আনবে? iat a ih 
ইরশাদ হচ্ছে- আমার নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্নকারীরা একথা কি চিন্তা 
করে দেখে না যে, আকাশ, পৃথিবী এবং এ দু'য়ের মধ্যস্থলে যা কিছু রয়েছে 
সবগুলোর উপর আমার কিরূপ ক্ষমতা রয়েছে? তাদের উচিত ছিল এগুলো 
সম্পর্কে গভীরভাবে চিন্তা করা । তাহলেই তারা এ শিক্ষা লাভ করতো যে, এ 
সবকিছুই আল্লাহর আয়ত্বাধীন । তার সাথে কারো কোন তুলনা চলে না এবং তার 
সাথে কারো কোন সাদৃশ্যও নেই । তিনিই একমাত্র ইবাদতের যোগ্য । তাদের 
আরো উচিত তার রাসূল (সঃ)-এর সত্যতা স্বীকার করা, তার অনুসরণে ঝুঁকে 
পড়া, প্রতিমাগুলোকে দূরে নিক্ষেপ করা এবং এই ভয় করা যে, মৃত্যু অতি 
নিকটবতী, সুতরাং যদি কুফরীর অবস্থাতেই মৃত্যু এসে পড়ে তবে বেদনাদায়ক 
শাস্তির সম্মুখীন হতে হবে। 
আল্লাহ পাক বলেনঃ এর পরও তারা কোন্‌ কথায় ঈমান আনবে? অর্থাৎ যে 
ভীতি প্রদর্শন মূলক হুমকি দেয়া হয়েছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই 
এসেছে তারা যদি এই অহী ও কুরআনের সত্যতা স্বীকার না করে যা মুহাম্মাদ 
(সঃ) পেশ করেছেন, তবে তারা আর কোন কথার সত্যতা স্বীকার করবে? 
হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
শবে মিরাজে গিয়ে যখন আমি সপ্তম আকাশ পর্যন্ত পৌছলাম তখন উপর দিকে 
তাকিয়ে বজ্র ও বিদ্যুৎ দেখতে পেলাম এবং এমন কতগুলো লোকের পার্শ্ব দিয়ে 
_ আমি গমন করলাম যাদের পেট মৃৎ পাত্রের মত ফুলে মোটা হয়েছিল। পেটের 
মধ্যে সাপ ভরা ছিল বাইরে থেকেও সেই সাপ দেখা যাচ্ছিল । আমি জিবরাঈল 
(আঃ)-কে জিজ্ঞেস করলে তিনি বলেনঃ “এরা হচ্ছে সুদখোর।” অতঃপর এই 
প্রথম আকাশে নেমে এসে নীচের দিকে তাকালে ধুঁয়ার মত দেখলাম এবং 
শোরগোল শুনতে পেলাম । আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাঈল (আঃ)! এটা 
কিঃ? তিনি উত্তরে বললেনঃ “এরা হচ্ছে শয়তান, যারা মানুষের চোখের সামনে 
ঘুরতে থাকে এবং আড় হয়ে যায়, যেন মানুষ যমীন ও আসমানের আধ্যাত্মিক 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৪৬৩ পারাঃ ৯ 


বস্তুর দিকে দৃষ্টিপাতই করতে না পারে। যদি এই প্রতিবন্ধকতা না থাকতো তবে 
মানুষ আকাশের বহু বিস্ময়কর ব্যাপার দেখতে পেতো ।” এই হাদীসের একজন 
বর্ণনাকারী হচ্ছেন আলী ইবনে যায়েদ ৷ বহু মুনকার হাদীসের সাথে তার সম্পর্ক 
রয়েছে। 


১৮৬ । যাদেরকে আন্নাহ ll 3 
বিপথগামী করেন, তাদের GIS al fo 2 -\AY 
কোন পথ প্রদর্শক নেই, আর 
আল্লাহ তাদেরকে তাদেরই 5 ab SLI 
বিভ্রান্তির মধ্যে উদভ্রান্তের 
ন্যায় ঘুরে বেড়াতে ছেড়ে 
দেন। 
আল্লাহ তা‘আলা যাদের নাম পথভ্রষ্ট হিসেবে লিখে দিয়েছেন তাদেরকে 

কেউই পথপ্রদর্শন করতে পারে না। তারা যতই নিদর্শনসমূহ অবলোকন করুক 
না কেন, তাদের কোনই উপকার হবে না । আল্লাহ যাকে ফিৎনায় পতিত করেন 
তাকে কে সত্য পথে আনয়ন করবে? যেমন আল্লাহ তা'আলা বলেনঃ “(হে নবী 
সঃ!) তুমি বলে দাও- দেখো! আকাশ ও পৃথিবীর মধ্যে আমার কি নিদর্শনসমূহ 
রয়েছে! কিন্তু নিদর্শনসমূহ, মু'জিযাসমূহ এবং ভয় প্রদর্শন এ কওমের কোনই 
উপকার সাধন করবে না যারা ঈমান আনে না।” 

১৮৭ ৷ (হে মুহাম্মাদ সঃ)! তারা 
তোমাকে জিজ্ঞেস করছে যে, 
কিয়ামত কখন সংঘটিত হবে? 
তুমি বলে দাও- এই বিষয়ে 
আমার প্রতিপালকই একমাত্র 


AIDA Ir 


O LG 


PRA S AAA 


CE Et INCE —-\AY 


+5222, SPA 


EE BE Nome 1 


জ্ঞানের অধিকারী, শুধু তিনিই OE 


ওটা ওর নির্ধারিত সময়ে 
প্রকাশ করবেন, তা হবে 
আকাশ রাজ্য ও পৃথিবীতে 
একটি ভয়ংকর ঘটনা, 
তোমাদের উপর ওটা 
আকসম্মিকভাবেই আসবে, তুমি 
যেন এ বিষয়ে সবিশেষ 


7 24/2 ০০ £2 


ন / ES eu 
PEL 242023 S$ 
12 SAE pT 
z 72453222 2৯ 3243 


LBL 22 / 27 


ERT EE CEE 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৬৪ পারাঃ ৯ 


অবগত, এটা ভেবে তারা 22 2822 
তোমাকে এ সম্পর্কে জিজ্ঞেস Ct WE We UI 
করছে, তুমি বলে দাও- এর 


এই আয়াতটি কুরায়েশদের সম্পর্কে অথবা ইয়াহুদীদের একটি দলের সম্পর্কে 
অবতীর্ণ হয়। প্রথমটিই সঠিকতর ৷ কেননা, এটা মক্কী আয়াত । আর ইয়াহুদীরা 
তো মদীনার অধিবাসী ছিল । আল্লাহ পাক বলেনঃ এই লোকগুলো যে কিয়ামতের 
সময় সম্পর্কে তোমাকে নবী মুহাম্মাদ সঃ -কে) জিজ্ঞেস করছে তা কিন্তু বিশ্বাস 
করার উদ্দেশ্যে নয়, বরং তারা মিথ্যা প্রতিপন্ন করার দৃষ্টিকোণ নিয়েই প্রশ্ন 
করছে । যেমন নিম্নের আয়াতে দেখা যাচ্ছে- এ লোকগুলো বলে, আপনি যদি 
সত্যবাদী হন তবে বলুন তো কিয়ামত কখন সংঘটিত হবে এবং কোন্‌ তারিখে 
হবে? অন্য জায়গায় বলেনঃ “এই কাফির লোকেরা তাড়াতাড়ি কিয়ামত সং! 
কামনা করছে। অথচ মুমিনরা তো কিয়ামতের ভয়াবহতা থেকে সদা ভীত-সন্তস্ত 
থাকে এবং বিশ্বাস রাখে যে, ওর আগমন সত্য । যারা কিয়ামতের ব্যাপারে 
সন্দেহ পোষণ করে তারা বড় ভ্রান্তির মধ্যে রয়েছে।” 


আল্লাহ পাক বলেনঃ হে নবী (সঃ)! তারা তোমাকে জিজ্ঞেস করছে- 
কিয়ামত কোন্‌ তারিখে সংঘটিত হবে এবং দুনিয়া শেষ হবে কখন? আর ওর 
নির্ধারিত সময় কোন্টা ? হে নবী (সঃ) ! তুমি তাদেরকে বলে দাও- এর জ্ঞান 
তো একমাত্র আমার প্রতিপালক আল্লাহরই রয়েছে! আল্লাহ ছাড়া অন্য কেউই 
এর সময় সম্পর্কে অবহিত নয়। আল্লাহ তাআলা স্বীয় নবী (সঃ)-কে পরামর্শ 
দিচ্ছেন- হে নবী (সঃ)! তারা তোমাকে কিয়ামতের সময় সম্পর্কে জিজ্ঞাসাবাদ 
করছে, তুমি এর উত্তর এটাই দাও যে, এর নিদিষ্ট সময়, আল্লাহ ছাড়া অন্য কেউ 
অবহিত নয়। এজন্যই আল্লাহ তা'আলা বলেনঃ 25413 ১ 3 
অর্থাৎ যমীন ও আসমানবাসী এর ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞাত। হযরত হাসান 
(রঃ)-এর ভাবার্থ এই বর্ণনা করেছেন যে, যখন কিয়ামত সংঘটিত হবে তখন 
যমীন ও আসমানবাসীর ওটা অত্যন্ত ভারী ও কঠিন বোধ হবে। হযরত ইবনে 
আব্বাস (রাঃ) এর ভাবার্থ বর্ণনা করতে গিয়ে বলেন যে, এমন কোন জিনিস 
থাকবে না যার উপর কিয়ামতের কষ্ট পৌছবে না। আকাশ ফেটে যাবে, 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৪৬৫ পারাঃ ৯ 


তারকারাজী খসে পড়বে, সূর্য অন্ধকার হয়ে যাবে, পাহাড় উড়তে থাকবে এবং 
আল্লাহ তা'আলা যা কিছু বলেছেন সবই হবে। আকাশবাসীদেরও এর জ্ঞান নেই । 
যেমন মহান আল্লাহ বলেনঃ “ওটা এমনভাবে হঠাৎ এসে পড়বে যে, ওটার কোন 
ধারণাও করা হবে না৷” | 


সহীহ বুখারীতে হযরত আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ 
(সঃ) বলেছেনঃ “কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না পশ্চিম দিক হতে সূর্য 
উদিত হবে। এক সময়ে যখন সূর্য পশ্চিম দিকে উদিত হবে তখন কাফিররা এই 
আশ্চর্যজনক ঘটনা এবং ভবিষ্যদ্বাণীর সত্যতা অবলোকন করে ঈমান আনয়ন 
করবে। কিন্তু এ সময়ে ঈমান আনয়ন কারো কোন উপকারে আসবে না। 
পাপীদের সেই সময়ের সৎ কাজ মোটেই ফলদায়ক হবে না। দু'ব্যক্তি কাপড় 
আদান প্রদান করতে থাকবে, এই উদ্দেশ্যে কাপড়ের থান খুলে দেয়া হবে, দুধ 
দোহন করে পান করাও হবে না , মানুষ পান করার পানির পাত্র পরিষ্কার 
করতেই থাকবে এবং তারা খাদ্য খাস মুখে উঠাতে যাবে ইত্যবসরে কিয়ামত 
শুরু হয়ে যাবে। ” 


72/79 / 7077 24387 74 


৮-০ ০4> এ ৬৮,০ -এর অর্থের ব্যাপারে মুফাস্সিরগণের মতানৈক্য 
রয়েছে। কেউ কেউ বলেছেন যে, এর অর্থ হচ্ছে- হে নবী (সঃ)! তারা 
কিয়ামতের রহস্য তোমাকে এমনভাবে জিজ্ঞেস করছে যে, তুমি যেন তাদের বড় 
বন্ধু। আর তারা তোমাকে এটা এমন ভঙ্গীতে জিজ্ঞেস করছে যে, তুমি যেন 
কিয়ামত সংঘটনের তারিখ অবগত রয়েছো। এ জন্যেই আল্লাহ পাক বলেন ঘে, 
এর জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো নেই । আল্লাহ তা'আলা এই রহস্য তো 
নিজের নিকটতম কোন ফেরেশতা বা কোন রাসূলের উপরেও প্রকাশ করেননি । 
কাতাদা (রঃ) বলেন যে, কুরাইশরা নবী (সঃ)-কে বলেছিলঃ “আপনার এবং 
আমাদের মধ্যে তো আত্মীয়তার সম্পর্ক রয়েছে, অতএব কিয়ামত কখন হবে তা 
আমাদেরকে বলে দিন।” তাই আল্লাহ তা'আলা 'এই আয়াতটি অবতীর্ণ করে 
বলেনঃ হে নবী (সঃ)! তুমি তাদেরকে বলে দাও-এর জ্ঞান শুধু আল্লাহ 
তা'আলারই আছে। 

এ লোকগুলো নবী (সঃ)-কে কিয়ামত সংঘটনের সময় সম্পর্কে জিজ্ঞেস 
করতো, কিন্তু তারা জানতো না যে, ওর জ্ঞান তাঁর তো নেই । আল্লাহ ছাড়া 
কেউই ওর জ্ঞান রাখে না। একজন বেদুঈনের রূপ ধারণ করে একদা হযরত 
জিবরাঈল (আঃ) রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট আগমন করেন, যেন জনগণ দ্বীনী 


শJT৩ত০ f 
wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৪৬৬ পারাঃ ৯ 


শিক্ষা লাভ করতে পারে। অতঃপর তিনি হিদায়াত অনুসন্ধিৎসু একজন প্রশ্নকারীর 
ভঙ্গীতে তার পার্শ্বে বসে পড়েন এবং তাকে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করেন। 
এরপর জিজ্ঞেস করেন ঈমান ও ইহসান সম্পর্কে । তার পর জিজ্ঞেস করেনঃ 
“কিয়ামত কখন সংঘটিত হবেঃ?” এই চতুৰ্থ প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ (সঃ) 

বলেনঃ “এই ব্যাপারে তো আপনার চেয়ে আমার জ্ঞান বেশী নেই । অর্থাৎ আপনি 
EN LENT HOU HEE hE ব্যাপারে 
কিছুই জানে না বা জানতে পারে না৷” অতঃপর তিনি 4 ০ 
(৩১৪ ৩৪) এই আয়াতটি পাঠ করেন। অন্য একটি রিওয়াইয়াতে আছে যে, 
হযরত জিবরাঈল (আঃ) একজন বেদুঈনের রূপ ধরে রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট 
আগমন করেন এবং তাকে কিয়ামতের নিদর্শনাবলী সম্পর্কে জিজ্ঞাসাবাদ 
করেন। তখন তিনি নিদর্শনগুলো বলে দেন। তারপর তিনি বলেনঃ “পাচটি 
জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো নেই ।” তার প্রতিটি উত্তরের উপর 
হযরত জিবরাঈল (আঃ) বলে যাচ্ছিলেনঃ “আপনি সঠিক উত্তরই দিয়েছেন” 
তার কথার ধরনে বুঝা যাচ্ছিল যে, তিনি ওগুলো জানেন এবং জানেন বলেই তার 
উত্তরের সত্যতার স্বীকারোক্তি করছেন। সুতরাং সাহাবাগণ এতে বিসশ্বয় প্রকাশ 
করেন যে, ইনি কি ধরনের প্রশ্নকারী? তিনি নিজেই প্রশ্ন করছেন, আবার উত্তরের 
সঠিকতা স্বীকার করছেন! যখন সেই প্রশ্নকারী চলে গেলেন তখন রাসূলুল্লাহ 
(সঃ) সাহাবাগণকে বললেনঃ “ইনি ছিলেন হযরত জিবরাঈল (আঃ) । তিনি 
তোমাদেরকে দ্বীনী মাসআলাগুলো শিক্ষা দেয়ার জন্যে এসেছিলেন। এর পূর্বে 
যখন তিনি রূপ পরিবর্তন করে আসতেন তখন আমি তাকে চিনতে পারতাম । 
এবার কিন্তু আমিও তাকে চিনতে পারিনি।”” যখন এক বেদুঈন তাকে জিজ্ঞেস 
করে এবং উচ্চৈঃস্বরে ডাক দেয়, হে মুহাম্মাদ (সঃ)! তখন তিনিও উচ্চেঃস্বরেই 
উত্তর দেন, হ্যা, কি বলতে চাও? তখন সে বলে, কিয়ামত কখন হবে? উত্তরে 
রাসুলুল্লাহ (সঃ) তাকে বলেনঃ “ওরে মূর্খ! কিয়ামত তো আসবে এবং অবশ্যই 
আসবে। কিন্তু তুমি ওর জন্যে কি প্রস্তুতি গ্রহণ করেছো?” সে উত্তরে বলেঃ 
“আমি তো ভালরূপে নামায পড়তে এবং রোযা রাখতে পারিনি । তবে আল্লাহ্‌ ও 
তার রাসূল (সঃ)-এর প্রতি আমার অত্যন্ত ভালবাসা রয়েছে।” তখন রাসূলুল্লাহ 
(সঃ) বলেনঃ “কিয়ামতের দিন মানুষ এ মানুষের সাথেই থাকবে যাকে সে বেশী 
ভালবাসে ৷” এই কথা শুনে সাহাবাগণ অত্যন্ত খুশী হলেন। সহীহ বুখারী ও 
সহীহ মুসলিমে এ হাদীসটি বিভিন্ন পদ্থায় অধিকাংশ সাহাবা হতে বর্ণিত হয়েছে। 
১. ইমাম ইবনে কাসীর (রঃ) বলেন, আমি শরহে বুখারীর শুরুতে এ হাদীসটি বর্ণনা করেছি। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৪৬৭ পারাঃ ৯ 


রাসূলুল্লাহ (সঃ)-এর অভ্যাস ছিল এই যে, যখন কোন লোক তাকে এমন প্রশ্ন 
করতো যা তার জন্যে অর্থহীন, তখন তিনি উত্তরে এমন বিষয়ের দিকে তার 
মোড় ফিরিয়ে দিতেন যা জেনে নেয়া তার জন্যে এ প্রশ্ন হতে বেশী গুরুত্বপূর্ণ । 
যেন সে নিজেকে ওর সাথে জড়িয়ে ফেলে এবং পূর্ব থেকেই ওর জন্যে প্রস্তুতি 
গ্রহণ করে, যদিও ওর নির্দিষ্ট সময় তার জানা না থাকে । হযরত আয়েশা (রাঃ) 
হতে বর্ণিত আছে যে, আরবের বেদুঈনরা রাসূলুল্লাহ (সঃ)-এর কাছে আসতো 
এবং প্রায়ই প্রশ্ন করতোঃ “কিয়ামত কখন সংঘটিত হবে?” তখন রাসূলুল্লাহ 
(সঃ) তার কোন এক শিশু সন্তানের দিকে ইঙ্গিত করে বলতেনঃ “যদি আল্লাহ 
একে পূর্ণ বয়স দান করেন তবে এ বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমার কিয়ামত এসে 
যাবে।” এখানে যেন কিয়ামত দ্বারা মৃত্যুকে বুঝানো হয়েছে, যা মানুষকে এই 
দুনিয়া হতে সরিয়ে আলমে বারযাখে নিয়ে যাবে। শব্দের কম বেশী কিছু 
পরিবর্তনসহ এ বিষয়ের আরো বহু হাদীস বর্ণিত হয়েছে। মোটকথা, এসব 
হাদীসের উদ্দেশ্য এই যে, কিয়ামত আসবে এবং অবশ্যই আসবে । কিন্তু সময়ের 
নির্ধারণ সম্ভব নয়। 


“এই শিশুর বার্ধক্য আসার পূর্বেই কিয়ামত এসে যাবে” এ বাক্যের প্রয়োগও 
এই আবদ্ধ করণের উপরই মাহমূল হয়েছে। অর্থাৎ এর দ্বারা মানুষের মৃত্যুর 
সময় বুঝানো হয়েছে। 

ইন্তেকালের এক মাস পূর্বে রাসূলুল্লাহ (সঃ) বলেছিলেনঃ “তোমরা আমাকে 
দিন সময় আছে এর জ্ঞান তো একমাত্র আল্লাহ তা'আলারই রয়েছে। তবে আমি 
কসম খেয়ে বর্ণনা করছি যে, বর্তমানে ভূ-পুষ্ঠে যতগুলো প্রাণী রয়েছে, একশ’ 
বছর পরে এগুলোর একটিরও অস্তিত্ব বাকী থাকবে না৷” তা হলে ভাবার্থ যেন 
এই যে, কিয়ামতের দিন যেমন সমস্ত লোক মৃত্যুবরণ করবে, তদ্রপ একশ’ বছর 
পরে বর্তমানের সমস্ত লোকের জন্যে কিয়ামত এসে যাবে । সুতরাং তার উদ্দেশ্য 
যেন এই যে, তোমরা যদি নির্ধারিত সময়ই জানতে চাও তবে এটাই হচ্ছে 
নির্ধারিত সময় । এভাবে কিয়ামত দ্বারা এ এক শতাব্দীর সমাপ্তি বুঝানো 
হয়েছিল । তিনি এই ঢঙ্গেই বর্ণনা দিয়েছিলেন রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, শবে 
মিরাজে আমি হযরত ইবরাহীম (আঃ), হযরত মূসা (আঃ) এবং হযরত ঈসা 
(আঃ)-এর পার্শ্ব দিয়ে গমন করি। লোকেরা কিয়ামত সম্পর্কে আলোচনা 
করছিল। সবাই এসে হযরত ইবরাহীম (আঃ)-কে জিজ্ঞেস করলো । তিনি উত্তরে 
বললেনঃ “এ ব্যাপারে আমার কোনই জ্ঞান নেই ।” এর পর তারা হযরত মূসা 
(আঃ)-এর কাছে গেল । তিনিও বললেন যে, এর জ্ঞান একমাত্র আল্লাহ্‌ ছাড়া 
আর কারো নেই । অতঃপর তারা হযরত ঈসা (আঃ)-এর কাছে গেল । তিনিও 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ৪৬৮ পারাঃ ৯ 


বললেনঃ এর জ্ঞান একমাত্র আল্লাহরই আছে। তবে এর আলামত এই ঘে, 
দাজ্জাল বের হবে। আমার সাথে দু'একটি শাখা থাকবে। সে (দাজ্জাল) আমাকে 
দেখা মাত্রই সীসার মত গলে যাবে এবং আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিবেন। 
এমন কি গাছ ও পাথরও বলে উঠবে- হে মুসলমান! আমার আড়ালে একজন 
কাফির লুকিয়ে রয়েছে। সুতরাং তুমি এসে তাকে হত্যা কর। অতএব, আল্লাহ্‌ 
তা'আলা এ সব কাফিরকে ধ্বংস করে দিবেন। অতঃপর লোকেরা নিজ নিজ 
শহরে ও দেশে ফিরে যাবে। ইতিমধ্যে ইয়াজূজ ও মাজুজ প্রত্যেক প্রান্ত থেকে 
বেরিয়ে পড়বে । তারা শহর-পল্লী ধ্বংস করে চলবে প্রতিটি জিনিস তাদের 
ঘোরা ফেরার কারণে ধ্বংস ও নষ্ট হতে থাকবে৷ শেষ পর্যন্ত তারা প্রস্রবণে 
পৌঁছবে এবং ওকে শূন্য করে ফেলবে। জনগণ তখন আমার কাছে তাদের 
অভিযোগ নিয়ে আসবে । আমি তাদের জন্যে আল্লাহর কাছে বদ দুআ’ করবো। 
আল্লাহ তা'আলা এসব ইযাজুজ ও মাজুজকে ধ্বংস করে দিবেন। অবশেষে 
প্রতিটি স্থান তাদের মৃতদেহে ভরে যাবে এবং ওগুলো সড়ে পচে দুর্গন্ধময় হয়ে 
পড়বে । তখন আল্লাহ তা‘আলা বৃষ্টি বর্ষণ করে তাদের মৃতদেহগুলো বইয়ে নিয়ে 
সমুদ্রে ফেলে দিবেন। এ সময় পাহাড় স্থানচ্যুত হয়ে যাবে এবং যমীন বিস্তৃত হয়ে 
পড়বে । এঁ সময় কিয়ামত এমনই নিকটবতী হবে যেমন ন'মাসের গর্ভবতী 
মহিলা সম্পর্কে বলা হয়ে থাকে যে, সে দিন-রাত কোন এক সময়ের মধ্যেই 
সন্তান প্রসব করবে । বড় বড় নবীরাও কিয়ামতের সময় সম্পর্কে অবহিত ছিলেন 
না । হযরত ঈসা (আঃ)-ও শুধুমাত্র ওর আলামতগুলো বলে দিয়েছেন। কেননা, 
এই উম্মতের শেষ যুগে তিনি অবতরণ করবেন এবং নবী (সঃ)-এর আহকাম 
নাফিয করবেন । তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং আল্লাহ তা'আলা তারই বদ 
দুআ'য় ইয়াজুজ-মাজৃজকে ধ্বংস করবেন। ” 

রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আমি তোমাদেরকে কিয়ামতের নিদর্শনগুলো 
বলছি। তা এই যে, ওর সামনে বড় বড় ফিৎনা ও '‘হারাজ’ সংঘটিত হবে।” 
সাহাবাগণ জিজ্ঞেস করলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমরা ফিৎনা তো 
বুঝলাম ৷ কিন্তু ‘হারাজ’ কি?” তিনি উত্তরে বললেনঃ “হাবশের আরবী ভাষায় 
এর অর্থ হচ্ছে হত্যা ।” অতঃপর তিনি বলেনঃ জনগণের মধ্যে অপরিচিতি ও 
বেপরওয়াঈ এতো বৃদ্ধি পাবে যে, এক ব্যক্তি অন্য ব্যক্তিকে বলবেঃ ‘আমি 
তোমাকে চিনি না!’ বিশুদ্ধ ছ’খানা হাদীস গ্রন্থে এ কথাটিকে এভাবে বর্ণনা করা 
হয়নি । 


আমাদের উন্নী নবী (সঃ) সাইয়্যেদুল মুরসালীন, খাতিমুন নাবিঈন, যিনি 
রহমত ও তাওবার নবী, বলেছেনঃ “আমি ও কিয়ামত এই দু'টি অঙ্গুলির মত ।” 
এঁ সময় তিনি তার শাহাদাত ও মধ্যমা অঙ্গুলি দু*টি মিলিত দেখিয়েছিলেন। 
তিনি যেন বলতে চেয়েছেন যে, তার সাথে কিয়ামত লেগে রয়েছে। অর্থাৎ তার 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৪৬৯ পারাঃ ৯ 
ও কিয়ামতের মধ্যভাগে কোন নবী আসবেন না। মোট কথা ৰো 
কিয়ামতের ইল্ম শুধু আল্লাহ পাকেরই রয়েছে। 
১৮৮। (হে মুহাম্মাদ সঃ)! তুমি 

ঘোষণা করে দাও- আল্লাহ যা 24 2 2/9 322 


ইচ্ছা করেন তা ছাড়া আমার $52! Y 5 - \ AA 
নিজের ভাল-মন্দ, লাভ-ক্ষতি, OE IVT 
মঙ্গল-অমঙ্গল ইত্যাদি বিষয়ে GLY; 
আমার কোন অধিকার নেই, 

আমি যদি অদৃশ্য তত্ত্ব ও খবর 2 i ET CAL 
জানতাম তবে আমি প্রভৃত ia el 
কল্যাণ লাভ করতে পারতাম aoe A BILD TA 
আর কোন অমঙ্গল ও ৮০১1৮০১১ 
অকল্যাণই আমাকে স্পর্শ 


5০.24০ 88 PATA 
করতে পারতো না। অতএব 2৯ 3 EU ~~ 
জগতের কোন খবরই K 

রাখি না, আমি শুধু মুমিন ERT 
? Our 250 2 
সম্পৃদায়ের জন্যে একজন ভয় . 
প্রদর্শনকারী ও সুসংবাদবাহী । 


ত ত বক 
(সঃ)! তুমি সমস্ত বিষয়ের সম্পর্ক আল্লাহর দিকে ফিরিয়ে দাও । নিজের সম্পর্কে 
তুমি বলে দাও-ভবিষ্যতের জ্ঞান আমারও নেই । হ্যা, তবে আল্লাহ যেটা বলে 
দেন একমাত্র সেটাই আমি বলতে পারি । যেমন আল্লাহ পাক বলেনঃ 

ILE Eh Jl be 

অর্থাৎ “তিনি (আল্লাহ) অদৃশ্যের সংবাদ জ্ঞাত, তার অদৃশ্য বিষয় কারো উপর 
প্রকাশিত হয় না (তার অদৃশ্য বিষয় কেউ জানতে পারে না) ৷” (৭২৪ ২৬) 

আল্লাহ পাকের উক্তিঃ হে নবী (সঃ)! তুমি বলে দাও- আমি যদি অদৃশ্যের 
বিষয় জানতাম তবে আমি নিজের জন্যে অনেক কিছু কল্যাণ জমা করে নিতাম । 
অর্থাৎ যদি আমি আমার মৃত্যুর সংবাদ অবগত হতাম যে, কোন্‌ তারিখে আমি 
মারা যাবো, তবে তাড়াহুড়া করে অনেক সৎকাজ করে ফেলার চেষ্টা করতাম । 
এটা হচ্ছে মুজাহিদ (রঃ)-এর উক্তি । ইবনে জুরাইহও এটাই বলেন। কিন্তু এ 
‘কথায় চিন্তা ভাবনার অবকাশ রয়েছে। কেননা, রাসূলুল্লাহ (সঃ)-এর সমস্ত কাজ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৭০ পারাঃ ৯ 


ভালই ছিল এবং তিনি যে কাজই করতেন তা স্থায়ীভাবেই করতেন তার সমস্ত 
কাজ একই রকমের ছিল। প্রত্যেক আমলের সময় তার দৃষ্টি আল্লাহর দিকেই 
থাকতো । মোটকথা, তার কোন আমলই ভাল ছাড়া মন্দ হতো না । হ্যা, ভাবার্থ 
এরূপ হতে পারে- আমি যদি অদৃশ্যের সংবাদ জানতাম যে, জনগণের কোন্‌ 
ধরনের মঙ্গল কোন্‌ কাজে রয়েছে, তবে আমি তাদেরকে তা অবহিত করতাম । 
হযরত ইবনে আব্বাস (রাঃ) ,% -এর অর্থ সম্পদ নিয়েছেন এবং এটাই উত্তমও 
বটে । অথবা ভাবার্থ হবে- যে জিনিস ক্রয়ে লাভ বা উপকার রয়েছে তা আমার 
জানা থাকলে ওটা অবশ্যই ক্রয় করতাম । আর কোন জিনিস বিক্রয় করতাম না 
. যে পৰ্যন্ত না ওর লাভ জানতাম । মোটকথা, ব্যবসায়ে কখনও ক্ষতিগ্রস্ত হতাম না 
বা কাউকেও ক্ষতিগ্রস্ত হতে দিতাম না। অথবা দারিদ্র বা সংকীৰ্ণতা আমাকে 
কখনো স্পর্শ করতো না। কেউ কেউ এ অর্থও নিয়েছেন- দুর্ভিক্ষ আসার খবর 
জানলে পূর্বেই বহু খাদ্য জমা করে রাখতাম । সন্তার সময় কিনতাম এবং 
দুর্মুল্যের সময় বিক্রী করতাম । ফলে আমাকে দারিদ্র স্পর্শ করতে পারতো না। 
কেননা, আমার ক্ষতিগ্রস্ত হওয়ার কোন সম্ভাবনাই থাকতো না। 


922, G22 


০% 2 3, 01 5, আমি শুধু (জাহান্নাম হতে) ভয় প্রদৰ্শনকারী এবং 
(জান্নাতের) সুসংবাদদাতা ৷ যেমন আল্লাহ তা‘আলা বলেনঃ “আমি কুরআনকে 
তোমার ভাষায় সহজ করে দিয়েছি, যেন এর মাধ্যমে মুত্তাকীদেরকে (জান্নাতের) 
সুসংবাদ দাও এবং বিবাদী ও ঝগড়াটে লোকদেরকে (জাহান্নাম হতে) ভয় প্রদর্শন 
কর” 

১৮৯। তিনিই আল্লাহ যিনি 
তোমাদেরকে এক ব্যক্তি হতে 
সৃষ্টি করেছেন এবং সেই ব্যক্তি 
হতেই তার সঙ্গিনী সৃষ্টি 


2323 AAG Ed 


L2G $529 


করেছেন যেন সে তার নিকট OE EA 
থেকে প্রশান্তি লাভ করতে EY 2d L327 oS 
পারে, অতঃপর যখন সে তার le 

সাথে মিলনে প্রবৃত্ত হয় তখন 2327022 Re Ta 
সেই মহিলাটি এক গোপন ও ৬১ ১০> ৩১> (১% 
লঘু গর্ভধারণ করে, আর (এই ০% DE 
অবস্থায় সে দিন কাটাতে থাকে ESAT AOS OE 


এবং) ওটা নিয়ে চলাফেরা 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৭১ পারাঃ ৯ 
করতে থাকে, যখন তার গর্ভ 
গুরুভার হয় তখন তারা 4 i ে 4 4) 
উভয়েই তাদের প্রতিপালকের ০ 


কাছে পধার্থনা করে- যদি 4 4০ 
আপনি আমাদেরকে সৎ সন্তান SIN 
দান করেন তবে আমরা 

আপনার কৃতজ্ঞ বান্দা হবো । cP Gs 


১৯০। অতঃপর তিনি যখন sb - EL 


তাদেরকে সৎ ও সুস্থ সন্তান E29)! 772 EL 
দান করেন তখন তারা ৮! ০:৩০ ১০> 
আল্লাহর দেয়া এই দানে অংশী Las 220224 


স্থাপন করে, কিভু তারা যাকে ০১% + hi es 
অংশী করে আল্লাহ তা অপেক্ষা 


অনেক উন্নত ও মহান । 


ইরশাদ হচ্ছে যে, দুনিয়া জাহানের সমস্ত মানুষই আদম (আঃ)-এর বং 
মাধ্যমে সৃষ্টি হয়েছে এবং স্বয়ং তার স্ত্রী হাওয়া তারই মাধ্যমে সৃষ্ট হয়েছেন। 
তাদের দু'জনের মাধ্যমে বংশ বৃদ্ধি হতে থাকে যেমন আল্লাহ পাক বলেনঃ “হে 
লোক সকল! আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারীর মাধ্যমে সৃষ্টি 
করেছি। আর তোমাদেরকে এমনভাবে বাড়িয়েছি যে, তোমরা বংশে বংশে ও 
গোত্রে গোত্রে পরিণত হয়েছো । এখন তোমাদের একে অপরের হকের প্রতি লক্ষ্য 
রাখা উচিত | নিশ্চয়ই আল্লাহর দৃষ্টিতে তোমাদের মধ্যে এ ব্যক্তিই বেশী 
সম্মানিত যে বেশী মুত্তাকী ৷” Gall Sel -এর অর্থ হচ্ছে- যেন সে (পুরুষ) 
তার স্ত্রীর) কাছে প্রশান্তি লাভ করে। এ জন্যেই আল্লাহ পাক ECE 
£555 অৰ্থাৎ তিনি তোমাদের পরস্পরের মধ্যে প্রেম-গ্রীতি ও মায়া-মহব্বত সৃষ্টি 
করেছেন। (৩০৪ ২১) দু’ আত্মার মধ্যে যে প্রেম-প্রীতি ও ভালবাসা জন্মে, এর 
চেয়ে অধিক ভালবাসা আর কোথায়ও হতে পারে না । তাই তো আল্লাহ তা‘আলা 
বলেনঃ “যাদুকর তার যাদুর মাধ্যমে সর্বাত্মক চেষ্টা চালায় যে, কি করে সে স্বামী 
স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করতে পারে।” মোটকথা, স্বামী যখন তার প্রকৃতিগত 
প্রেমের ভিত্তিতে স্বীয় স্ত্রীর সাথে মেলা মেশা করে তখন তার স্ত্রী প্রথমতঃ তার 
গর্ভাশয়ে একটা হালকা বোঝার অস্তিত্ব অনুভব করে। এটা হলো গর্ভের সূচনার 
সময় । এই সময় নারীর কোন কষ্ট হয় না । কেননা, এই গর্ভ তো এখন সবেমাত্র 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৭২ পারাঃ ৯ 


নুৎফা বা মাংসপিণ্ড। এখন ওটা হালকা পাতলা অবস্থায় রয়েছে। আইয়ূব (রঃ) 
বলেনঃ আমি হাসান (রঃ)-কে 40 এ -এর অর্থ জিজ্ঞেস করলে তিনি বলেনঃ 
“যদি আমি আরববাসী হতাম এবং তাদের ভাষা বুঝতাম তবে এর অর্থ 
জানতাম । এর অর্থ এই হতে পারে যে, সে এই গর্ভ নিয়ে আরামেই চলাফেরা 
করে।” কাতাদা (রঃ) বলেন যে, এর অর্থ হচ্ছে- এই গর্ভ প্রকাশিত হয়েছে। 
ইবনে জারীর (রঃ) বলেন যে, এঁ গর্ভ নিয়ে সে সহজেই উঠাবসা করতে পারে। 
হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, এর ভাবার্থ হচ্ছে- এই প্রাথমিক সময় 
হচ্ছে এমন এক সময় যখন তার নিজেরই এই সন্দেহ থেকে যায় যে, তার গর্ভ 
আছে কি নেই ৷ মোটকথা এর পরে নারী তার পেটের গর্ভ সম্বন্ধে নিশ্চিত হয়ে 
যায়। তখন পিতা-মাতা দু’জনই আল্লাহর কাছে এই কামনা করে যে, যদি তিনি 
তাদেরকে নিখুঁত ও সুন্দর সন্তান দান করেন তবে এটা তীর বড়ই ইহসান হবে! 
হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ “মা-বাপের এই ভয়ও থাকে যে, না জানি 
হয়তো কোন পশুর আকৃতি বিশিষ্ট বা কোন অঙ্গহানি যুক্ত সন্তান ভূষিষ্ট হয়ে যায় 
না কি! যেমন কোন কোন সময় এরূপ হয়েও থাকে” হযরত হাসান বসরী (রঃ) 
বলেন যে, এর ভাবার্থ হচ্ছে- ‘যদি আল্লাহ আমাকে পুত্র সন্তান দান করেন’ 
কেননা, সন্তানের মধ্যে পুত্র সন্তানই বেশী উপযুক্ত বলে বিবেচিত হয়ে থাকে। 
মোটকথা, আল্লাহ তাআলা যখন তাদেরকে সহীহ সালেম ও নিখুঁত সন্তান দান 
করেন তখন তারা ওটাকে প্রতিমাগুলোর অংশ বানিয়ে দেয় । আল্লাহর সত্তা এরূপ 
শির্ক থেকে সম্পূর্ণরূপে মুক্ত । মুফাস্সিরগণ এখানে বহু আসার ও হাদীস বর্ণনা 
করেছেন, সেগুলো আমরা ইনশাআল্লাহ্‌ বর্ণনা করবো । অতঃপর ইনশাআল্লাহ 
সঠিক কোনটি সেটাও বলে দেয়ার প্রয়াস পাবো । মহান আল্লাহর উপরই 
আমাদের ভরসা। 


ইমাম আহমাদ (রঃ) স্বীয় মুসনাদে হাসান (রঃ) হতে বর্ণনা করেছেন, তিনি 
সামুরা (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, নবী (সঃ) বলেছেন, হাওয়া (আঃ) যখন 
সন্তান প্রসব করেন তখন ইবলীস তার কাছে আগমন করে। তার সন্তান বেচে 
থাকতো না । শয়তান তাকে পরামর্শ দিলো- “তোমার শিশুর নাম আব্দুল হারিস 
রাখো, তাহলে সে জীবিত থাকবে।” তখন তার নাম আব্দুল হারিস রাখা হয় 
এবং সে জীবিত থাকে। এটা ছিল শয়তানের পক্ষ থেকে অহী । হারিস শয়তানের 
নাম । এ হাদীসে তিনটি ক্ৰটি পরিলক্ষিত হয়। (১) এই হাদীসের বর্ণনাকারী 
উমার ইবনে ইবরাহীম একজন বসরী লোক । ইবনে মুঈন (রঃ) তাকে 
বিশ্বাসযোগ্য বললেও আবূ হাতিম (রঃ) বলেন যে, তার থেকে হুজ্জত গ্রহণ করা 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৪৭৩ পারাঃ ৯ 


যেতে পারে না। (২) এই রিওয়াইয়াতই মওকুফ রূপে হযরত সামুরা (রাঃ)-এর 
উক্তিতেই বর্ণিত হয়েছে, যা মারফু’ নয় । তাফসীরে ইবনে জারীরে স্বয়ং হযরত 
সামুরা (রাঃ)-এর উক্তি রয়েছে যে, হযরত আদম (আঃ) তার ছেলের নাম 
আব্দুল হারিস রেখেছিলেন। (৩) এ হাদীসের বর্ণনাকারী হাসান (রঃ) থেকেও 
এই আয়াতের তাফসীর এর বিপরীত বর্ণনা করা হয়েছে! তাহলে এটা স্পষ্ট কথা 
যে, যদি এ মারফৃ’ হাদীসটি তার দ্বারা বর্ণনাকৃত হতো তাহলে স্বয়ং তিনি এর 
উল্টো তাফসীর করতেন না । ইবনে জারীর (রঃ) বলেন যে, এটা হযরত আদম 
(আঃ)-এর ঘটনা নয়, বরং এটা অন্য ধর্মাবলম্বীদের ঘটনা । আবার এটাও বর্ণনা 
করা হয়েছে যে, এর দ্বারা কোন মুশরিক ব্যক্তিকে বুঝানো হয়েছে যে এরূপ করে 
থাকে কথিত আছ যে, এটা হচ্ছে ইয়াহুদী ও খীষ্টানের কাজের বর্ণনা, যারা 
নিজেদের সন্তানদেরকে নিজেদের রীতিনীতির উপর পরিচালিত করে বা 
তাদেরকে ইয়াহুদী ও খ্ৰীষ্টান বানিয়ে দেয়। এই আয়াতের যেসব তাফসীর বর্ণনা 
করা হয়েছে তন্মধ্যে এটাই উত্তম তাফসীর । মোটকথা, এটা ছিল অতি বিস্ময়কর 
ব্যাপার যে, একজন মুত্তাকী ব্যক্তি একটি আয়াতের তাফসীরে একটি মারফু’ 
হাদীস বা স্বয়ং রাসূলুল্লাহ (সাঃ)-এর উক্তিরূপে বর্ণনা করবেন, আবার নিজেই 
ওর বিপরীত তাফসীর করবেন! এর দ্বারা এটা প্রমাণিত হয় যে, এ হাদীসটি 
মারফু’ নয়, বরং এটা হযরত সামুরা (রাঃ)-এর নিজের উক্তি । এর পর এটা 
ধারণা করা যেতে পারে যে, সম্ভবতঃ সামুরা (রাঃ) এটা আহলে কিতাবের নিকট 
থেকে গ্রহণ করেছেন। যেমন কা’ব, অহাব প্রমুখ যাঁরা পরে মুসলমান 
হয়েছিলেন। ইনশাআল্লাহ এর বর্ণনা সত্বরই আসবে। 

মোটকথা, এ হাদীসটিকে মারফু’ হাদীস রূপে গ্রহণ করা যেতে পারে না। 
তবে এই ব্যাপারে অন্যান্য হাদীসও রয়েছে। হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে 
বর্ণিত আছে যে, হযরত হাওয়া (আঃ)-এর যেসব সন্তান জন্মগ্রহণ করতো 
তাদেরকে আল্লাহর ইবাদতের জন্যে নির্দিষ্ট করে দেয়া হতো এবং তাদের নাম 
আব্বুল্লাহ, উবাইদুল্লাহ ইত্যাদি রাখা হতো । এ সন্তানগুলো মারা যেতো! একদা 
ইবলীস হযরত আদম (আঃ) ও হযরত হাওয়া (আঃ)-এর কাছে এসে বললোঃ 
যদি তোমরা তোমাদের সন্তানদের অন্য নাম রাখো তবে তারা জীবিত থাকবে। 
অতঃপর হযরত হাওয়া (আঃ)-এর এক সন্তান ভূমিষ্ট হলো । তখন পিতা-মাতা 
তার নাম রাখলেন আব্দুল হারিস। এ সম্পর্কেই আল্লাহ পাক .... 64% 5% 2 
-এ কথা বলেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৭8 পারাঃ ৯ 


গর্ভ ছিল কি ছিল না এ ব্যাপারে হযরত হাওয়া (আঃ)-এর মনে সন্দেহ ছিল। 
মোটকথা, যখন গর্ভ ভারী হয়ে উঠলো তখন দু'জনই আল্লাহ তাআলার নিকট 
দুআ’ করলেন যে, যদি তিনি সহীহ সালিম ও নিখুঁত সন্তান দান করেন তবে 
তারা তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন । তখন শয়তান তাদের উভয়ের কাছে 
এসে বললোঃ তোমাদের কিরূপ সন্তান ভূমিষ্ট হবে তার কোন খবর তোমরা 
রাখো কি? সেই সন্তান মানুষের আকার বিশিষ্টও হতে পারে, আবার জন্তুর 
আকৃতি বিশিষ্টও হতে পারে। ভুল কথা তাদের সামনে সে শুভ রূপে পেশ 
করলো। সে তো প্রতারকই বটে । ইতোপূর্বে তাদের দু'টি সন্তান জন্মখহণ করেই 
মারা গিয়েছিল । শয়তান তাদেরকে বুঝিয়ে বললোঃ “তোমরা যদি আমার নামে 
সন্তানের নাম না রাখো তবে তোমাদের সন্তান বিকলাঙ্গ হবে এবং জীবিতও 
থাকবে না৷” সুতরাং তার কথামত তারা সন্তানের নাম আব্দুল -হারিস রেখে 
দিলো। তাই আল্লাহ তা‘আলা বলেনঃ “যখন আল্লাহ তাদেরকে তাদের প্রার্থনা 
অনুযায়ী সহীহ সালিম ও নিখুঁত সন্তান দান করলেন তখন তারা আল্লাহর সাথে 
শরীক করে বসলো ।” এই আয়াতে এরই বর্ণনা রয়েছে। অন্য একটি 
রিওয়াইয়াতে আছে যে, প্রথমবারের গর্ভের সময় সে (শয়তান) তাদের কাছে 
আগমন করে এবং তাদেরকে ভয় দেখিয়ে বলে- আমি তো সেই, যে 
তোমাদেরকে জান্নাত থেকে বের করিয়েছিল। এখন যদি তোমরা আমার 
কথামত কাজ না কর তবে আমি এমনভাবে ভেকন্কী লাগিয়ে দিবো যে, এই 
সন্তানের শিং বেরিয়ে যাবে এবং সে পেট ফেড়ে বেরিয়ে পড়বে এবং এই হবে এ 
হবে। এইভাবে সে তাদেরকে আতংকগ্রস্ত করলো । কিন্তু তারা তার কথা 
মানলেন না । আল্লাহর সদিচ্ছায় মৃত সন্তান ভূমিষ্ট হলো । দ্বিতীয়বার হযরত 
হাওয়া (আঃ) গর্ভধারণ করলেন। সেবার মৃত সন্তানই ভূমিষ্ট হলো । এবার 
শয়তান নিজেকে অত্যন্ত হিতাকাংখীরূপে তাদের সামনে পেশ করলো। তখন 
সন্তানের ভালবাসা প্রাধান্য লাভ করলো এবং তারা সন্তানের নাম আব্দুল হারিস 
রেখে দিলেন। এর উপর ভিত্তি কেই আল্লাহ তা'আলা বললেনঃ 

IE ELA 1 

অর্থাৎ তারা আল্লাহর দেয়া এই দানে অংশী স্থাপন করে বসলো । হযরত 
ইবনে আব্বাস (রাঃ) হতে এ হাদীসটি গ্রহণ করে তার ছাত্রদের একটি দলও এ 
কথাই বলেছেন। যেমন মুজাহিদ (রঃ), সাঈদ ইবনে জুবাইর (রঃ), ইকরামা 
(রঃ), কাতাদা (রঃ) এবং সুদ্দী (রঃ) অনুরূপভাবে পূর্ববর্তী থেকে নিয়ে পরবর্তী 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৭৫ পারাঃ ৯ 


পর্যন্ত বহু মুফাস্্‌সির এই আয়াতের তাফসীরে এ কথাই বলেছেন কিন্তু প্রকাশ্য 
ব্যাপার এই যে, এই ঘটনাটি আহলে কিতাব থেকেই গ্রহণ করা হয়েছে। এর 
একটি বড় দলীল এই যে, হযরত ইবনে আব্বাস (রাঃ) ওটা হযরত উবাই ইবনে 
কা’ব (রাঃ) হতে বর্ণনা করেন, যেমন তাফসীরে ইবনে আবু হাতিমে রয়েছে। 
সুতরাং এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, এ কথাটি আহলে কিতাব হতে নকল 
করা হয়েছে। যে সম্পর্কে রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “তোমরা তাদের কথাকে 
সত্যও বলো না এবং মিথ্যাও বলো না।” এর বর্ণনা তিন প্রকারের হচ্ছে। (১) 
এসব কথা, যেগুলোর বিশুদ্ধতা কোন আয়াত বা হাদীস দ্বারা প্রমাণিত । (২) 
যেগুলোর অসত্যতা কোন আয়াত বা হাদীস দ্বারা প্রমাণিত হয়। (৩) এসব কথা, 
যেগুলোর ফায়সালা আমাদের ধর্মে মিলে না । হাদীসের নির্দেশ অনুযায়ী এগুলোর 
বর্ণনায় কোন দোষ নেই । কিন্তু এগুলো সত্য কি মিথ্যা এটা মন্তব্য করা চলবে 
না। আমার মতে এটা তো দ্বিতীয় প্রকারের হাদীস । অর্থাৎ মানবার যোগ্য নয় । 
আর যেসব সাহাবী ও তাবিঈ হতে এটা বর্ণিত আছে তারা এটাকে তৃতীয় 
প্রকারের অন্তর্ভুক্ত মনে করে বর্ণনা করে দিয়েছেন। কিন্তু আমরা তো ওটাই বলি 
যা ইমাম হাসান (রঃ) বলে থাকেন। তা হচ্ছে এই যে, মুশরিকদের তাদের 
সন্তানদের মধ্যে আল্লাহর শরীক করার বর্ণনা এই আয়াতগুলোতে রয়েছে। এটা 
হযরত আদম (আঃ) ও হাওয়া (আঃ)-এর বর্ণনা নয়। আল্লাহ পাক বলেনঃ তারা 
যাকে অংশী করে আল্লাহ তা অপেক্ষা অনেক উন্নত ও মহান । এই 
আয়াতগুলোতে এই বৰ্ণনা এবং ইতোপূর্বে হযরত আদম (আঃ) ও হযরত হাওয়া 
(আঃ)-এর বর্ণনা ক্রমিক বর্ণনার মত । প্রথমে আসল মা-বাপের বর্ণনা দেয়ার 
পর মহান আল্লাহ অন্যান্য মা-বাপ ও তাদের শিরকের বর্ণনা দিয়েছেন। 


এখন ব্যক্তিগত বর্ণনা শেষ করে শ্রেণীগত বর্ণনার দিকে মোড় ফিরানো হচ্ছে। 
মণ্ডিত করেছি। আবার আমি এ তারকাগুলো দ্বারা শয়তানদেরকে মেরে তাড়াবার 
কাজ নিয়েছি।” আর এটা স্পষ্ট কথা যে, সৌন্দর্যের জন্যে যে তারকাগুলো নির্দিষ্ট 
রয়েছে সেগুলো ছিটকে পড়ে না। এগুলো দ্বারা শয়তানদেরকে মারা হয় না। 
এখানেও কথার মোড় ফিরানো হচ্ছে যে, তারকারাজির স্বাতন্ত্র্যের বর্ণনার পর 
শ্রেণীর বর্ণনা দেয়া হয়েছে। এর আরও বনু দৃষ্টান্ত কুরআন কারীমের মধ্যে 
বিদ্যমান রয়েছে। আল্লাহ তা'আলাই এসব ব্যাপারে সবচেয়ে বেশী জানেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৪৭৬ পারাঃ ৯ 


১৯১। তারা কি এমন বস্তুকে 
(আল্লাহর সাথে) অংশী করে 
থাকে যারা কোন বস্তুই সৃষ্টি 
করে না বরং তারা নিজেরাই 
(আল্লাহর দ্বারা) সৃষ্টিকৃত? 

১৯২ । এই শরীককৃত জিনিসসমূহ 
যেমন তাদের কোন সাহায্য 
করার ক্ষমতা রাখে না, তেমনি 
নিজেদেরকেও কোন সাহায্য 
করতে পারেনা । 

১৯৩ । তোমরা যদি ওদেরকে 
সৎপথে ডাকো তবে তারা 
তোমাদের অনুসরণ করবে না। 
তাদেরকে ডাকতে থাকা অথবা 
তোমাদের চুপ করে থাকা 
উভয়ই তোমাদের পক্ষে 
সমান৷ 

১৯৪ । আন্লাহ ছাড়া তোমরা 
যাদেরকেই ডাকো, তারা তো 
তোমাদেরই ন্যায় বান্দা, 
সুতরাং তোমরা তাদেরকে 
ডাকতে থাকো, যদি তোমরা 
সত্যবাদী হও তবে তো তারা 
তোমাদের ডাকে সাড়া দেবে। 


১৯৫। তাদের কি পা আছে যা 
দ্বারা চলছে? তাদের কি হাত 
আছে যা দ্বারা কোন কিছু ধরে 
থাকে? তাদের কি চক্ষু আছে 
যা দ্বারা দেখতে পারে? তাদের 
কি কর্ণ আছে যা দ্বারা শুনে 


£372 ‘র a 


TEE AY 


2022 2925 22 


ous 5 


NE? £59 7-১৭! 


EN 


Ca Nal 224 
222 
) 223 $০ 4 } 22 


EN COLNE 
~~; ley 3l 
“22 
04s 
“2 2 2/72.,5 
25 HN 


2347 2/9 


Sh CE 0 


22924 fete পটপ৭ 2222 Ed 
SY tl 3630 
2 ) 22922 2 
Et) 
5 122 tb (OR 
Jol dl -\Ao 
Sf A223 950 3729427 
|| r A টক || 
244, #23 2% 9272 2 


CE Be th 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৪৭৭ পারাঃ ৯ 
থাকে? (হে নবী সঃ!) তুমি L227 269/97 
বলে দাও- আন্লাহর সাথে LEE 
তোমরা যাদেরকে অংশী 222 3223 As 222 
করেছো, তাদেরকে ডাকো, ৩2451১২ ১১ 


তারপর (সকলে একত্রিত হয়ে) 222,225 7 

আমার বিরুদ্ধে চক্রান্ত করতে 04225 

থাকো, আমাকে আদৌ কোন ১9১,49১ 29 

অবকাশ দিও না । IA GHA DISL- NAN 
[3 


অবতীৰ্ণ করেছেন, আর তিনিই 22.3 
ৰ্ণ | O uxhall 
সৎকর্মশীলদের অভিভাবকত্ব ; -- 

করে থাকেন। 3 ie AOS 


4 22s S251 Nav 

১৯৭ । আল্লাহ ছাড়া তোমরা 28 a3 A232 22 
যাদেরকে ডাকো, তারা rE ৬লল 1&2 
তোমাদের সাহায্য করার কোন 


4229227, er 
ক্ষমতা রাখে না এবং our | 
নিজেদেরকেও সাহায্য করতে 5222 
পারেনা। AAS 15-\AA 


১৯৮ ৷ যদি তুমি তাদেরকে 23 oc 2d 122 
হিদায়াতের পথে ডাকো, তবে ৮ 2 ৮ ১ ৩৭৪! 
সে ডাক তারা শুনবে না, আর TOM NE ES 
তুমি দেখবে যে, তারা তোমার “12 
দিকে তাকিয়ে রয়েছে, আসলে 72222 
তারা কিছুই দেখছে না । AE 
যে মুশরিকরা আল্লাহকে ছেড়ে প্রতিমা-পূজায় লিপ্ত হয়ে পড়ে তাদেরকে 

এখানে ভংসনা করা হচ্ছে যে, এই প্রতিমাগুলোও আল্লাহর সৃষ্ট এবং মানুষই 

এগুলো নির্মাণ করেছে। এদের কোনই ক্ষমতা নেই । এগুলো কারও কোন 
ক্ষতিও করতে পারে না এবং কোন উপকারও করতে পারে না। এদের দেখারও 
শক্তি নেই এবং যারা এদের ইবাদত করে তাদের এরা কোন সাহায্যও করতে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৭৮ পারাঃ ৯ 


পারে না। বরং এ মূর্তিগ্ুলো তো জড় পদার্থের অন্তর্ভুক্ত । এগুলো নড়াচড়া পর্যন্ত 
করতে পারে না। এমন কি যারা এদের ইবাদত করে তারাও এদের চেয়ে উত্তম । 
কেননা, তারা শুনতে পায়, দেখতে পায়, স্পর্শ করতে পারে এবং ধরতে পারে । 
এ জন্যেই আল্লাহ পাক বলেনঃ “তারা কি এঁ পাথরের মূর্তিগুলোকে আল্লাহর 
অংশীদার বানিয়ে নিচ্ছে যারা কোন কিছুই সৃষ্টি করতে পারে না? বরং তারা 
নিজেরাই তো সৃষ্ট ৷” যেমন মহান আল্লাহ বলেনঃ “হে লোক সকল! একটি 
দৃষ্টান্ত বৰ্ণনা করা হচ্ছে দেখো! যারা আল্লাহকে ছেড়ে অন্যান্যের উপাসনা করছে 
এ উপাস্যগুলো তো একটি মাছি পৰ্যন্ত সৃষ্টি করতে পারে না যদিও তারা সবাই 
একত্রিত হয়ে চেষ্টা করে, এমন কি মাছিও যদি তাদের খাবারের কোন জিনিস 
ছিনিয়ে নেয় তবে তারা তার নিকট থেকে তা ফিরিয়ে নিতেও পারে না। 
আকাংখী ও আকাংখিত উভয়েই কতই না দুর্বল ও শক্তিহীন!” তারা আল্লাহ্‌র 
মর্যাদা বুঝেনি ৷ নিশ্চয়ই আল্লাহ বড়ই শক্তিশালী ও প্রবল পরাক্রান্ত। তাদের 
উপাস্যরা এতই দুর্বল ও শক্তিহীন যে, মাছি একটা নিকৃষ্ট খাবারও যদি তাদের 
নিকট থেকে ছিনিয়ে নিয়ে উড়ে যায় তবে তার নিকট থেকে তা কেড়ে নেয়ারও 
শক্তি এদের নেই । যাদের বিশেষণ এইরূপ তারা কি করে জীবিকা দান করতে 
পারে বা সাহায্য করতে পারে? যেমন হযরত ইবরাহীম (আঃ) বলেছিলেনঃ 
চি 0 59০1 অৰ্থাৎ “তোমরা কি এমন জিনিসের ইবাদত করছো যাকে 
তোমরা নিজেরাই নির্মাণ করছো?” (৩৭৪ ৯৫) 

ইরশাদ হচ্ছে- তারা তাদের উপাসনাকারীদের সামান্য পরিমাণও সাহায্য 
করতে পারে না। এমন কি কেউ যদি তাদের সাথে দুর্ব্যবহার করে তবে তা 
থেকে তারা নিজেদেরকে রক্ষা করতেও পারে না । যেমন হযরত ইবরাহীম খলীল 
(আঃ) স্বীয় কওমের মূর্তিগুলোকে ভেঙ্গে ফেলতেন এবং এভাবে পূর্ণ মাত্রায় 
ওদেরকে লাঞ্ছিত করতেন । আল্লাহ তা'আলা বলেন যে, মূর্তিগুলোকে ইবরাহীম 
(আঃ) মেরে মেরে টুকরো টুকরো করে ফেলেন । কিন্তু ভূতখানার সবচেয়ে বড় 
মূর্তিকে ছেড়ে দিলেন, যেন জনগণ এসে এ বড় মূর্তিটিকে জিজ্ঞেস করে যে, এটা 
কি হয়েছে এবং কে করেছে? 

হযরত মুআয্‌ ইবনে আমর ইবনুল জামূহ (রাঃ) এবং হযরত মুআয ইবনে 
জাবাল (রাঃ) দু'জন যুবক লোক ছিলেন। তারা মুসলমান হয়েছিলেন। রাত্রিকালে 
তারা মদীনায় মুশরিকদের মূর্তিগুলোর নিকটে যেতেন এবং ওগুলোকে ভেঙ্গে 
ফেলতেন। ওগুলো কাঠ দ্বারা নির্মিত হয়ে থাকলে ওগুলো ভেঙ্গে দিয়ে জ্বালানী 
কাষ্ঠ রূপে ব্যবহারের জন্যে গরীব বিধবা নারীদেরকে ওগুলো দিয়ে দিতেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৭৯ পারাঃ ৯ 


উদ্দেশ্য এই যে, যেন মুশরিকরা এর থেকে কিছু শিক্ষা খহণ করতে পারে এবং 
নিজেদের আমল ও আকীদার উপর চিন্তা ভাবনা করে। আমর ইবনে জামূহ 
(রাঃ) ছিলেন স্বীয় গোত্রের নেতা! তার একটা প্রতিমা ছিল। তিনি এ প্রতিমার 
পূজা করতেন । ওর গায়ে তিনি সুগন্ধি মাখাতেন ৷ রাত্রিকালে এ দু'যুবক তার 
ভূতখানায় যেতেন এবং এ প্রতিমার মাথার উপর ময়লা-আবর্জনা রেখে দিতেন। 
আমর ইবনে জামূহ মূর্তিটিকে এ অবস্থায় দেখতেন এবং আবর্জনা ধুয়ে মুছে 
পুনরায় সুগন্ধি মাখাতেন। অতঃপর ওর পার্শ্বে তরবারী রেখে দিয়ে বলতেনঃ 
“এর দ্বারা তুমি নিজেকে রক্ষা করবে!” দ্বিতীয় রাতে যুবকদ্বয় আবার এ কাজই 
করতেন এবং ইবনে জামূহ ওটা ধুয়ে মুছে সাফ করতেন এবং পুনরায় ওর পার্শ্বে 
তরবারী রেখে দিতেন। অবশেষে একদিন যুবকদ্বয় এ মূর্তিটিকে বের করে 
আনেন এবং একটি কুকুরের মৃত দেহের সাথে ওকে বেধে একটি রজ্জুর মাধ্যমে 
একটি কুয়ায় লটকিয়ে দেন। আমর ইবনে জামূহ এসে মূর্তিটিকে এ অবস্থায় 
যখন দেখলেন তখন তার জ্ঞান আসলো যে, তিনি প্রতিমা পূজায় লিপ্ত থেকে 
এতোদিন বাতিল আকীদার মধ্যে হাবুডুবু খাচ্ছিলেন। তাই তিনি মূর্তিটিকে 
সম্বোধন করে বললেনঃ “তুমি যদি সত্যিই উপাস্য হতে তবে এই কুয়ার মধ্যে 
কুকুরটির সাথে পড়ে থাকতে না।” অতঃপর তিনি ইসলাম গ্রহণ করেন এবং 
একজন ভাল মুসলিম রূপে জীবন অতিবাহিত করেন । উহুদের যুদ্ধে তিনি শহীদ 
হন। 
ইরশাদ হচ্ছে- তুমি যদি ওদেরকে সৎপথে ডাকো তবে ওরা তোমার 
অনুসরণ করবে না । অর্থাৎ এই মূর্তিগুলো কারো ডাক শুনতে পায় না। ওদেরকে 
ডাকা এবং না ডাকা সমান কথা । হযরত ইবরাহীম (আঃ) বলেছিলেনঃ “হে 
পিতা! এমন মূর্তির উপাসনা করবেন না যা না শুনতে পায়, না দেখতে পায়, না 
আপনার কোন কাজ করে দেয়।” আল্লাহ পাক বলেনঃ মূর্তিপূজকের মত এই 
মূর্তিগুলোও আল্লাহরই সৃষ্ট । এমন কি এই মূর্তিপূজকরাই বরং মূর্তিগুলোর চেয়ে 
উত্তম । কেননা, তারা শুনতে পায়, দেখতে পায় এবং স্পর্শ করতে তো পারে। 
তঃপর আল্লাহ তা'আলা বলেনঃ হে নবী (সঃ)! তুমি বলে দাও- আল্লাহর 
সাথে তোমরা যাদেরকে অংশী করছো তাদেরকে ডাকো, তারপর সকলে সমবেত 
হয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করতে থাকো এবং আমাকে আদৌ কোন অবকাশ 
দিয়ো না। আর আমার বিরুদ্ধে মন খুলে চেষ্টা চালিয়ে দেখো । আমার 
সাহায্যকারী হচ্ছেন এ আল্লাহ যিনি কিতাব অবতীর্ণ করেছেন। তিনি 
সৎকর্মশীলদের অভিভাবক । এ আল্লাহই আমার জন্যে যথেষ্ট । তিনিই আমাকে 
সাহায্য করবেন । তীরই উপর আমি ভরসা করছি। আমি যদি বাধ্য হই তবে 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ 8৮০ পারাঃ ৯ 


তারই বাধ্য হবো । তিনি দুনিয়া ও আখিরাতে শুধু আমার নয় বরং আমার পরেও 
সকল সংৎকর্মশীল লোকেরই অভিভাবক ও বন্ধু । যেমন হুদ (আঃ) স্বীয় কওমের 
কথার প্রতি উত্তরে বলেছিলেন, যখন তারা তাকে অপবাদ দিয়ে বলেছিলঃ 
“তোমার উপর আমাদের দেবতাদের মার পড়েছে, এ জন্যেই তুমি এসব বিভ্রান্তি 
মূলক কথা বলছো ।” তিনি উত্তরে তাদেরকে বলেছিলেনঃ “আমি তো আল্লাহরই 
সাক্ষ্য দান করছি এবং পরিষ্কারভাবে তোমাদেরকে বলে দিচ্ছি যে, আমি 
তোমাদের শরীকদের প্রতি ঘৃণা ও অসন্তোষ প্রকাশ করছি। আচ্ছা, তোমরা 
সমবেতভাবে আমার ক্ষতি করার চেষ্টা করে দেখো এবং আমাকে আত্মরক্ষার 
সুযোগ পর্যন্ত দিয়ো না। তোমরা আমার কি ক্ষতি করবে? আমার ভরসাস্থল 
একমাত্র আল্লাহ । তিনি আমার তোমাদের সবারই প্রতিপালক দুনিয়ায় এমন 
কোন প্রাণী নেই যার বাগডোর তার হাতে নেই.। আমার প্রতিপালক সরল ও 
সঠিক পথে রয়েছেন।” হযরত ইবরাহীম (আঃ) স্বীয় কওমকে বলেছিলেনঃ “যে 
প্রতিমাগুলোর পূজা তোমরা করছো এবং তোমাদের পূর্বপুরুষরা করতো সেগুলো 
সম্পর্কে তোমাদের ধারণা কি? এরা তো আমার শত্রু, আর আমার বন্ধু হচ্ছেন 
স্বয়ং আমার প্রতিপালক । তিনিই আমাকে সৃষ্টি করেছেন এবং তিনিই আমাকে 
সঠিক পথে পরিচালিত করবেন।” আরো যেমন হযরত ইবরাহীম (আঃ) স্বীয় 
পিতা এবং কওমের লোককে সম্বোধন করে বলেছিলেনঃ “আমি তোমাদের 
দেবতাদের থেকে সম্পূর্ণরূপে মুক্ত। আমি আমার আল্লাহরই ইবাদতকারী যিনি 
আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর আমাকে হিদায়াতের পথে চালিয়েছেন, আর এর 
পেছনে তিনি এটাকে একটা স্মারক হিসাবে রেখে দিয়েছেন, আশা এই যে, 
হয়তো এরা নিজেদের কার্যকলাপ থেকে ফিরে আসবে।” এ জন্যেই ইরশাদ 
হচ্ছে- এরা না তোমাদের সাহায্য করতে পারে, না পারে নিজেদেরকে সাহায্য 
করতে । যদি তুমি তাদেরকে হিদায়াতের দিকে আহ্বান কর তবে তারা তোমার 
ডাক শুনতে পাবে না। তুমি মনে করছো যে, ওরা (মূর্তিগ্তলো) তোমার দিকে 
তাকিয়ে রয়েছে, কিন্তু আসলে কিছুই দেখে না । ওরা ছবির চক্ষু দ্বারা তোমাকে 
দেখছে মনে হচ্ছে যেন প্রকৃতই তোমার প্রতি দৃষ্টিপাত করছে। কিন্তু বাস্তবে 
তো ওরা নির্জীব। এ জন্যেই ওদের সম্পর্কে এমন ভাষা প্রয়োগ করা হয়েছে 
যেমন জ্ঞান বুদ্ধির অধিকারীর ব্যাপারে প্রয়োগ করা হয়। কেননা, ওগুলো হচ্ছে 
মানুষের আকৃতি বিশিষ্ট এবং মানুষের মতই মনে হয়। আল্লাহ পাক বলেনঃ তুমি 
দেখছো যে, তারা যেন মনোযোগের সাথে তোমার দিকে তাকিয়ে রয়েছে। এ 
কারণেই ওদের ব্যাপারে '%& সর্বনাম ব্যবহার করা হয়েছে, যা মানুষের বেলায় 
প্রয়োগ করা হয়। অথচ ওগুলো তো জড় পদার্থ ও নিরজীব। আর নিজীবি ও জড় 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৮১ পারাঃ ৯ 


পদার্থের ব্যাপারে ৬ সর্বনাম ব্যবহৃত হয়ে থাকে । সুদ্দী (রঃ) এর দ্বারা প্রতিমার 
পরিবর্তে মুশরিকদেরকে বুঝানো হয়েছে বলে মত প্রকাশ করেছেন । কিন্তু প্রথম 
মতটিই সঠিকতর । 

১৯৯। (হে নবী সঃ)! তুমি বিনয় ,/; 97০০৯০ 


কর এবং লোকদেরকে BE 
সৎকাজের নির্দেশ দাও, আর ০৬ lee ll ye ols 
মূৰ্খদেরকে য় চল । 94?ণ 


২০০ । শয়তানের কুমন্ত্রণা যদি edad 124 


তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা G2 92 7 ‘Z 
কর, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ । EL 


PALA] 


হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, | £-এর ভাবার্থ হচ্ছে- 
জনগণের যে মাল তাদের প্রয়োজনের অতিরিক্ত এবং যে মাল তারা নিজেরাই 
নিয়ে আসে, (হে মুহাম্মাদ সঃ!) তুমি তা গ্রহণ কর । সূরায়ে বারাআাতে ফরয 
দানের যে ব্যাখ্যা দেয়া হয়েছে, এ নির্দেশ ছিল তার পূর্বেকার । সেই সময় সাদকা 
তাঁর কাছে পেশ করা হতো । যহহাক (রঃ) বলেন যে, “4% 2 এর অর্থ হচ্ছে- 
যা অতিরিক্ত হয় তা খরচ করে দাও । 94% £ শব্দের অর্থ করা হয়েছে ‘অতিরিক্ত । 
HEN 2 (OU SE SO SOHO 
হুকুম হয়েছে। দশ বছর পর্যন্ত এই ক্ষমার নীতি কার্যকরী থাকে। এরপর তাদের 
প্রতি কঠোরতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়। এটা হচ্ছে হযরত ইবনে জারীর 
(রঃ)-এর উক্তি । মুজাহিদ (রঃ) বলেন যে, এর অর্থ হচ্ছে- লোকদেরকে তাদের 
চরিত্র ও কাজের ব্যাপারে ক্ষমার চোখে দেখ। অর্থাৎ তাদের স্বভাব চরিত্র ও 
কাজ কারবারের খৌজ খবর নিয়ো না। ভাবার্থ হচ্ছে- লোকদেরকে ক্ষমা করে 
দাও এবং খারাপ সাহচর্য অবলম্বন করা থেকে বিরত থাক । আল্লাহর শপথ! আমি 
যার সাহচর্য অবলম্বন করবো, তার সুন্দর চরিত্র অবশ্যই গ্রহণ করবো। সকল 
উক্তির মধ্যে এই উক্তিটিই সর্বোত্তম । 


হযরত উয়াইনা (রঃ) হতে বর্ণিত আছে যে, যখন মহান আল্লাহ স্বীয় নবী 


7? 3/7 32979 3909/7779 


(সঃ)-এর উপর lem of gl 3 537 21 9241 2 -এ আয়াতটি 


৩১ * ন 
07 wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ ৪৮২ পারাঃ ৯ 


অবতীর্ণ করলেন তখন নবী (সঃ) হযরত জিবরাঈল (আ)ঃ-কে জিজ্ঞেস 
করলেন- “হে জিবরাঈল (আঃ)! এর উদ্দেশ্য কি?” জিবরাঈল (আঃ) উত্তরে 
বললেনঃ আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছেন যে, কেউ আপনার উপর অত্যাচার 
করলে আপনি তাকে ক্ষমা করে দিবেন, যে আপনাকে দান থেকে বঞ্চিত করে 
তাকে আপনি দান করবেন এবং যে আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে 
আপনি তার সাথে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবেন ।”” এই বিষয় সম্পর্কীয় 
আর একটি হাদীস হযরত উকবা ইবনে আমির (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি 
বলেনঃ আমি একদা রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে সাক্ষাৎ করি। আমি তার হাত 
ধারণ করে বলি- হে আল্লাহর রাসূল (সঃ)! সর্বোত্তম আমল আমাকে বাতলিয়ে 
দিন। তিনি তখন আমাকে বললেনঃ “হে উকবা ইবনে আমির (রাঃ)! যে 
তোমার প্রতি সহানুভূতি দেখায় না তুমি তার প্রতি সহানুভূতি প্রদর্শন কর, যে 
তোমাকে দান থেকে বঞ্চিত রাখে তুমি তাকে দান থেকে বঞ্চিত করো না, যে 
তোমার প্রতি যুলুম, করে তুমি তাকে ক্ষমা করে দাও ৷” Ard rl pall So 
০ ০% ০৮৭ অৰ্থাৎ ‘ ‘হে নবী (সঃ)! তুমি বিনয় ও ক্ষমা পরায়ণতার 
নীতি গ্রহর্ণ কর এবং লোকদেরকে সৎকাজের নির্দেশ দাও, আর জীবহিলি ও 
মূর্খদের সথে জড়িয়ে পড়ো না বরং তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখো ।” ,£-এর 


YG 7979, 


অৰ্থ হচ্ছে 5, বা সৎকাজ ।* 


হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, উয়াইনা ইবনে হসন 
ইবনে হুযাইফা স্বীয় ভ্রাতুষ্পুত্ৰ হুর ইবনে কয়েস (রাঃ)-এর নিকট আগমন 
করেন। হুর ইবনে কয়েস (রাঃ) হযরত উমার (রাঃ)-এর একজন দরবারী লোক 
ছিলেন। কুরআন কারীমে তার গভীর জ্ঞান ছিল। তিনি হ্যরত উমার (রাঃ)-এর 
মজলিসের কারী ও আলিমদের অন্যতম কারী ও আলিম ছিলেন এবং তার 
পরামর্শ সভার একজন সদস্য ছিলেন। হযরত উমার (রাঃ)-এর দরবারের 
আলিমগণ যুবকও ছিলেন, বৃদ্ধও ছিলেন। উয়াইনা স্বীয় ভ্রাতুম্পুত্রকে বললেনঃ 
“হে আমার ভ্রাতুল্পুত্র! আমীরুল মুমিনীনের কাছে তোমার বিশেষ মর্যাদা 
রয়েছে। সুতরাং তুমি তার সাথে আমার সাক্ষাতের অনুমতি নিয়ে এসো ৷” তখন 
হুর (রাঃ) উয়াইনার জন্যে অনুমতি নিয়ে আসলেন এবং হযরত উমার (রাঃ) 
উয়াইনাকে হাযির হওয়ার অনুমতি দিলেন। উয়াইনা যখন আমীরুল মুমিনীন 
১. এ হাদীসটি ইবনে জারীর (রঃ) এবং ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন। 
২. বুখারীর (রঃ) উক্তি হচ্ছে ৪ 2; এর অর্থ £5/%/ এবং এর থেকে দলীল গ্রহণ করেছেন 

উরওয়া (রঃ), সুদ্দী (রঃ), কাতাদা (রঃ) এবং ইবনে জারীর (রঃ) । 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ 8৪৮৩ পারাঃ ৯ 


হযরত উমার (রাঃ)-এর সঙ্গে সাক্ষাৎ করলেন তখন তিনি তাকে বললেনঃ “হে 
খাত্তাবের পুত্রং আপনি আমাকে যথেষ্ট টাকাও দেননি এবং আমার প্রতি আদল বা 
ন্যায় বিচারও করেনি।” আদলের কথা শোনা মাত্রই হযরত উমার তেলে বেগ্ডনে 
জ্বলে উঠলেন এবং উয়াইনাকে মারতে উদ্যত হলেন। তখন হুর (রাঃ) বলে 
উঠলেনঃ হে আমীরুল মুমিনীন! আল্লাহ তা'আলা স্বীয় নবী (সঃ)-কে বলেছেনঃ 
“তুমি বিনয় ও ক্ষমাপরায়ণতার নীতি অবলম্বন কর, জনগণকে সৎকাজের নির্দেশ 
দাও এবং মূর্খদের সাথে জড়িয়ে পড়ো না (বরং তাদেরকে ক্ষমা করে দাও)। 
ইনি তো মুৰ্খদেরই অন্তর্ভুক্ত! আল্লাহর শপথ । যখন হযরত উমার (রাঃ)-এর 
সামনে এ আয়াতটি পাঠ করা হলো তখন তিনি থেমে গেলেন এবং উয়াইনাকে 
TT TURE 

| 

ইবনে আবি হাতিম (রঃ) আবদুল্লাহ ইবনে নাফি (রাঃ) হতে বর্ণনা করেছেন 
যে, একদা সালিম ইবনে আবদিল্লাহ ইবনে উমার (রঃ) সিরিয়াবাসী এক যাত্রী 
দলের পার্শ্ব দিয়ে গমন করেন । যাত্রী দলের মধ্যে ঘন্টা বাজছিল। তিনি বললেনঃ 
“ঘন্টা বাজানো নিষিদ্ধ । কাফিররা তাদের মন্দিরে ঘন্টা বাজিয়ে থাকে।” তখন 
সেই কাফেলার লোকেরা বললোঃ “এ ব্যাপারে আমাদের জ্ঞান আপনার চেয়ে 
বেশী আছে । বড় বড় ঘন্টা বাজানো নিষিদ্ধ বটে, কিন্তু ছোট ছোট ঘন্টায় কোন 
দোষ নেই৷” তাদের একথা শুনে হযরত সালিম (রঃ) নীরব হয়ে যান। শুধু 
এতোট্ুকু তিনি বললেনঃ +41 9% ০22) অৰ্থাৎ মূৰ্খদের সাথে বকাবকি না 
করাই উত্তম । বলা হয় যে, 44,7 6, ৬,24 2519 এ সবগুলোরই অর্থ 
একই ৷ অর্থাৎ সৎ কাজ । আল্লাহ তা‘আলা স্বীয় নবী (সঃ)-কে নির্দেশ দিয়েছেন 
যে, তিনি যেন আল্লাহর বান্দাদেরকে সৎকাজের নির্দেশ দেন। £3,% শব্দের 
মধ্যে সমস্ত আনুগত্য নিহিত রয়েছে। আর তিনি তাকে মূর্খদের সাথে জড়িয়ে না 
পড়ারও নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ বাহ্যতঃ নবী (সঃ)-এর প্রতি হলেও সমস্ত 
বান্দাই এর অন্তর্ভূক্ত । এর মাধ্যমে বান্দাদেরকে আদব বা ভদ্রতা শিক্ষা দেয়া 
হচ্ছে যে, তাদের প্রতি কেউ যদি জুলুম করে তবে তাদেরকে তা সহ্য করতে 
হবে, এর অর্থ এটা নয় যে, কেউ যদি আল্লাহর ওয়াজেবী হকের ব্যাপারে 
অবহেলা প্রদর্শন করে বা তার সাথে কুফরী করে অথবা তাঁর একত্ববাদ থেকে 
অজ্ঞ থেকে যায় তবুও তাকে ক্ষমা করে দিতে হবে। এর অর্থ এটাও নয় যে, 
মূৰ্খরা যদি মূর্খতা বশতঃ মুসলমানদের সাথে যুদ্ধে প্রবৃত্ত হয় তবুও নীরব থাকতে 
হবে। মোটকথা, এটা হচ্ছে এঁ চরিত্র যা আল্লাহ স্বীয় নবী (সঃ)-কে শিক্ষা 


১. এটা ইমাম বুখারী (রঃ) তীর সহীহ গ্রন্থে তাখরীজ করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৮৪ পারাঃ ৯ 


দিয়েছেন। এই বিষয়টিকে একজন জ্ঞানী কবি কবিতার মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে 
তুলেছেন। তিনি বলেনঃ 


2/9 2 72 IAI Ar 22 3977 73/9 2 
las os esl SAl 4 B50 0 dn - 


gw 2 TASH LSA 


bY, 0 ol G2 ATs 0 I IEG BT 

অর্থাৎ “ক্ষমা করে দেয়ার নীতি অবলম্বন কর এবং সৎকাজের নির্দেশ দাও 
যেমন তোমাকে আদেশ করা হয়েছে। আর মূর্খদেরকে এড়িয়ে চল, তাদের সাথে 
জড়িয়ে পড়ো না । প্রত্যেক লোকের সাথে নরমভাবে কথা বল । আর উচ্চমর্যাদা 
সম্পন্ন লোকের প্রতি নরম ভাষা প্রয়োগ করা খুবই প্রশংসার্হ 

কোন কোন আলিমের উক্তি রয়েছে যে, মানুষ দু’ প্রকারের রয়েছে। প্রথম 
হচ্ছে উপকারী মানুষ । সে তোমাকে খুশী মনে যা কিছু দান করে তা তুমি 
কৃতজ্ঞতার সাথে গ্রহণ কর এবং সাধ্যের অতিরিক্ত ভার তার উপর চাপিয়ে দিয়ো 
না যার ফলে নিজেই সে পিষ্ট হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে হতভাগ্য ব্যক্তি । তুমি 
তাকে ভাল কাজের পরামর্শ দাও । কিন্তু যদি তার বিভ্রান্তি বেড়েই চলে এবং সে 
তার অজ্ঞতার উপর প্রতিষ্ঠিত থেকে যায় তবে তাকে এড়িয়ে চল । সম্ভবতঃ এই 
ক্ষমাই তাকে তার দুষ্কার্য থেকে বিরত রাখবে যেমন আল্লাহ পাক বলেনঃ 
পরিণত হবে। তারা যে খেয়াল প্রকাশ করছে তা আমি খুব ভালই জানি ।” 
আল্লাহ পাক বলেনঃ “শয়তানের কুমন্ত্রণা যদি তোমাকে প্ররোচিত করে তবে 
তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা কর, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ ।” অন্য জায়গায় 
আল্লাহ তাআলা বলেনঃ “নেকী ও বদী, সৎ ও অসৎ এবং ভাল ও মন্দ সমান 
হতে পারে না।” ‘ভাল পন্থায় খারাপকে দূর কর।' এই আমল এ লোকেরাই 
অবলম্বন করতে পারে যারা প্রকৃতিগতভাবে ধৈর্যশীল । ভাগ্যবান লোকেরাই এর 
উপর আমল, করতে পারে। পরিণামে তারা বড়ই সফলতা লাভ করবে । যদি 
শয়তান তোমাদের অন্তরে কোন কুমন্ত্রণা দেয় এবং বিভ্রান্ত করতে শুরু করে 
অথবা শক্ৰর সাথে ঝগড়ার সময় তোমাকে রাগান্বিত করে এবং এঁ মূর্খ হতে 
এড়িয়ে চলা থেকে তোমাকে বিরত রাখে এবং তাকে দুঃখ দিতে তোমাকে 
উত্তেজিত করে, তাহলে তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর মূর্খ যে তোমার 
উপর বাড়াবাড়ি করছে তা আল্লাহ দেখছেন এবং তোমার আশ্রয় প্রার্থনাও তিনি 
শুনছেন। তাঁর কাছে কোন কথাই গোপন নেই। শয়তানের বিভ্রান্তি এবং ফাসাদ 
সৃষ্টি তোমাদের যে পরিমাণ ক্ষতি সাধন করতে পারে আল্লাহ তা সম্যক অবগত । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৮৫ পারাঃ ৯ 


যখন 7%। 1%-এই আয়াত অবতীৰ্ণ হয় তখন বান্দা বলেঃ “হে আমার 
মা’বুদ! যদি ক্রোধ এসে পড়ে তবে কিভাবে ক্ষমা করার নীতি অবলম্বন করা 
যাবে?” তখন মহান আল্লাহ du snl -এই আয়াত অবতীৰ্ণ করেন। এ দুই 
ব্যক্তির ঘটনা পূর্বে বর্ণিত হয়েছে যে, ত তারা উভয়ে নবী (সঃ)-এর সামনে লড়ে 
যায়। এমন কি একজনের নাসারন্ধ ক্রোধে ফুলে ওঠে ৷ তখন নবী (সঃ) বলেনঃ 
‘আমি এমন একটি কালেমা জানি যে, যদি সে ওটা পাঠ করে তবে তার ক্রোধ 
পিলমিত হয ঘায়ব। কামি তচ্ছে নিম ত 


30 oh Ge IL EZ ৰ্থাৎ “আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর 
নিকট আশয় ন প্রার্থনা করছি /” লোকটিকে কালেমাটি বলে দেয়া হলো। তখন সে 
বললোঃ আমার মধ্যে কোন পাগলামি নেই। £; -এর প্রকৃত অর্থ হচ্ছে ফাসাদ। 
এই ফাসাদ ক্রোধের কারণেই হোক বা অন্য কোন কারণেই হোক । আল্লাহ পাক 
বলেনঃ “হে নবী (সঃ) ! উত্তম রীতিতে কথা বল । শয়তান পরস্পরের মধ্যে 
বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করতে রয়েছে। $4%-এর অর্থ হচ্ছে দুষ্টামি ও কুমন্তরণা 
থেকে ক্ষমা প্রার্থনা করা। আর 3 শব্দটি মঙ্গল বা কল্যাণ কামনায় ব্যবহৃত 
হ্য়। $452) -এর হাদীসগুলো তাফসীরের শুরুতে বর্ণিত হয়েছে। সুতরাং 
পুনরাবৃত্তি কোন প্রয়োজন নেই। 

২০১ । যারা মুত্তাকী, শয়তান যখন ১ ১০৪০০৪95 
তাদেরকে কুমন্ত্রণা দিয়ে খারাপ At) Ela el 
কাজে নিমগ্ন করে, সাথে সাথে Le fo 
তারা আত্মসচেতন হয়ে ot OEE 
আল্লাহকে স্মরণ করে এবং Tg a 
তাদের জ্ঞান চক্ষু ফিরে যায় । Os rant HE 

২০২ শয়তানদের যারা অনুগত 9০০১৪০০০ ০ 
সাথী, তারা তাদেরকে বিভ্রান্তি Set PEELS. Y 
ও গুমরাহীর মধ্যে টেনে নেয়, SAG 

723223 233492772? 

এ আৰা আলা বোন 85 
যেসব বান্দা আল্লাহর নির্দেশ মেনে চলে এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত 
থাকে, তাদেরকে যদি কোন সময় শয়তান কুমুন্তরণা দিয়ে খারাপ কাজে নিমগ্ন 

করে তবে সত্রই তারা আল্লাহকে স্মরণ করে। ৩% শব্দটিকে কেউ কেউ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৪৮৬ পারাঃ ৯ 


পড়েছেন। এই দু’ কিরআতই প্রসিদ্ধ । এ দু'টোর অর্থও একই । আবার কেউ 
কেউ বলেছেন যে, অর্থে কিছুটা পার্থক্য রয়েছে। কেউ কেউ এর অর্থ ‘ক্রোধ’ 
বলেছেন। অন্য কেউ বলেছেন যে, এর অর্থ হচ্ছে- ‘শয়তান যখন তাকে কোন 
দুর্ঘটনায় ফেলে’ । আবার এর অর্থ ‘পাপের কারণে লজ্জা ও দুঃখ’ এরূপও করা 
হয়েছে। কোন কোন লোক এর অর্থ ‘পাপ কার্যে লিপ্ত হয়ে পড়া’ করেছেন। এই 
লোকদের আল্লাহর শাস্তি, দান, সওয়াব, তার ওয়াদা, ভয় প্রদর্শন ইত্যাদি স্মরণ 
হয়ে যায়। ফলে তৎক্ষণাৎ তারা তাওবা করে ফেলে এবং আল্লাহর দিকে ঝুঁকে 
পড়ে। আর এ মুহূর্তেই তার দিকে প্রত্যাবর্তন করতঃ তার কাছে ক্ষমা প্রার্থনা 
করতে শুরু করে। সাথে সাথেই তাদের অন্তর্দৃষ্টি খুলে যায় । অজ্ঞান থাকলে 
তাদের জ্ঞান ফিরে আসে । 


কথিত আছে যে, একজন নারী নবী (সঃ)-এর নিকট আগমন করে। তার 
মৃগীর রোগ ছিল। সে আরয করেঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমার 
আরোগ্যের জন্যে আল্লাহর নিকট দুআ’ করুন৷” তিনি বললেনঃ “আমি যদি 
দুআ’ করি তবে আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন। কিন্তু তুমি যদি 
ধৈর্যধারণ কর তবে কিয়ামতের দিন তোমাকে হিসাব দিতে হবে না।” তখন এ 
মহিলাটি বললোঃ “আচ্ছা, ঠিক আছে, আমি রোগের উপর ধৈর্য অবলম্বন করবো, 
কেননা এর বিনিময়ে আমি জান্নাত পাবো । তবে আমার মৃগী ও মুর্ছা রোগ 
রয়েছে বলে আমার জ্ঞান লোপ পেয়ে যায় এবং শরীর থেকে কাপড় খুলে পড়ে । 
তাই আপনি আমার জন্যে দুআ’ করুন যেন রোগ দূর না হলেও কমপক্ষে আমার 
দেহ থেকে কাপড় খুলে না যায়।” তার একথা শুনে রাসুলুল্লাহ (সঃ) তার জন্যে 
দুআ’ করেন এবং তখন থেকে আর কখনও এ রোগ উঠার সময় তার দেহ থেকে 
কাপড় খুলে যেতো না৷” 


বর্ণিত আছে যে, একজন যুবক মসজিদে বসে ইবাদত করতো । একটি মহিলা 


থাকে শেষ পর্যন্ত সে একদা তার বাড়ীতে এসেই পড়ে। সাথে সাথে £35 
428 12994729977 299 Fart 


Lf HE 55 hdl oe SUL) 1% তার এ আয়াতটি স্মরণ 
হয়ে যায় এবং তৎক্ষণাৎ সে অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফিরলে আবার সে এ 
আয়াতটি পাঠ করে এবং এবার সে মারাই যায় । হযরত উমার (রাঃ) এসে তার 


১. এ হাদীসটি ইবনে মিরদুওয়াই ও একাধিক আহলে সুনান বর্ণনা করেছেন এবং ইমাম হাকিম 
(রঃ) এটা তাখরীজ করেছেন। তিনি বলেছেন যে, এ হাদীসটি ইমাম মুসলিম (রঃ)-এর 
শর্তের উপর বিশুদ্ধ । 


www.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৪৮৭ পারাঃ ৯ 


পিতার নিকট সমবেদনা প্রকাশ করেন। রাত্রিকালে তাকে দাফন করা হয়। 
হযরত উমার (রাঃ) তার কয়েকজন সাথীকে নিয়ে তার কবরের কাছে গমন 
করেন এবং তার জানাযার নামায আদায় করেন । অতঃপর তিনি তাকে সম্বোধন 
করে বলেনঃ হে যুবক! 


MY WALL ST 27 


TE EE: 2 2 BECLEH CETTE 
(৫৫৪ ৪৬) এ আয়াতটি শুনে যুবকটি কবরের মধ্য থেকেই উত্তর দিলোঃ “হে 
উমার (রাঃ)! মহা মহিমাধিত আল্লাহ আমাকে দু'টি জান্নাতই দান করেছেন!”* 

আল্লাহ পাকের উক্তিঃ ৪ i +421 451/51 অৰ্থাৎ তাদের সঙ্গী মানবরূপী 
EEL EEO পথে টেনে হেচড়ে নিয়ে যায়। যেমন মহান 
আল্লাহ বলেনঃ 

7 42 237 94737 4 
EOC HG SL 

অর্থাৎ “অপব্যয়কারীরা হচ্ছে শয়তানদের ভাই৷” (১৭৪ ২৭) অর্থাৎ তাদের 
অনুসারীদেরকে ও তাদের কথা মান্যকারীদেরকে তারা গুমরাহীর দিকে নিয়ে 
যায়। পাপকাজ তাদের কাছে তারা সহজ করে দেয় এবং তাদের দৃষ্টিতে 
শোভনীয় করে তোলে। %// এব্দের অর্থ হচ্ছে বাড়াবাড়ি । অর্থাৎ অজ্ঞতা ও 
বিভ্রান্তিতে তারা বাড়াবাড়ি করে। 


922% 97 অৰ্থাৎ এই শয়তানরা তাদের চেষ্টায় মোটেই কোন ক্রুটি করে 
না৷ হযরত হরনে আব্বাস (রাঃ) বলেন যে, এর ভাবার্থ হচ্ছে- মানুষ অসৎ কাজ 
সম্পাদনে আদৌ অবহেলা প্রদর্শন করে না এবং শয়তানরাও তাদেরকে বিপথে 
চালিত করার কাজে মোটেই ক্রটি করে না । গুমরাহীর দিকে আকৃষ্টকারীরা হচ্ছে 
ভজ্বনি ও শয়তান , যারা নিজেদের মানব বন্ধুদের কাছে অহী পাঠিয়ে থাকে এবং 
এ কাজে মোটেই ক্রটি করে না। কারণ তাদের প্রকৃতি ও স্বভাবই এই রূপ । 
যেমন আল্লাহ তা'আলা বলেনঃ 


%/292,9/,72 2 7//? 7273/7 297 / 
[51 535 il So obs tl LL GH oll 
অর্থাৎ “হে নবী (সঃ) ! তুমি কি দেখনি যে, আমি শয়তানদেরকে কাফিরদের 
থাকে?” (১৯৪ ৮৩) 
১. হাফিয ইবনে আসাকির (রঃ) এটা তাখরীজ করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৪৮৮ 


২০৩ । ( হে নবী সঃ)! তুমি যখন 


পারাঃ ৯ 


কোন নিদর্শন ও মু’জিযা 
তাদের কাছে পেশ কর না, 
তখন তারা বলে- আপনি 
এসব মু’জিযা কেন পেশ 
করেন না? তুমি তাদেরকে 
জানিয়ে দাও- আমার 
প্রতিপালকের নিকট থেকে 
আমার কাছে যা কিছু 
প্রত্যাদেশ পাঠানো হয়, আমি 
শুধুমাত্র তারই অনুসরণ করি, 
এই কুরআন তোমার 
প্রতিপালকের বিরাট দলীল ও 


¥ LL Laces aad 22 


E+ 5 


/ BI G2 


Len bes 


2/৮9১১ 26 #2722" 
dir) 5% শু) 
Ed 


নিদর্শন বিশেষ, আর এটা 722 26 
ঈমানদার স্পৃদায়ের জন্যে SU 
হিদায়াত ও অনুগ্রহের প্রতীক 

বিশেষ । 


আল্লাহ্‌ পাক বলেনঃ হে নবী (সঃ)! যখন এই লোকগুলো কোন মু'জিযা এবং 
নিদৰ্শন দেখতে চায় এবং তা তুমি তাদের সামনে পেশ কর না তখন তারা 
বলে- ‘কোন নিদর্শন আপনি পেশ করছেন না কেন? নিজের পক্ষ থেকে তা 
বানিয়ে নিচ্ছেন না কেন? অথবা কেন আপনি আকাশ থেকে কোন নিদর্শন টেনে 
আনছেন না?’ এই আয়াত দ্বারা মু’জিযা বা অলৌকিক ব্যাপার বুঝানো হয়েছে। 
যেমন মহান আল্লাহ বলেনঃ আমি ইচ্ছে করলে আকাশ থেকে মু’জিযা অবতীর্ণ 
করতে পারি যা দেখে তাদের গ্রীবা ঝুঁকে পড়বে । এই কাফিররাও আমার রাসূল 
(সঃ)-কে বলে- আল্লাহর পক্ষ থেকে কোন নিদর্শন লাভ করার চেষ্টা আপনি 
করেন না কেন? তাহলে আমরা তা দেখে ঈমান আনতাম! তাই আল্লাহ পাক 
বলেনঃ হে নবী (সঃ)! তুমি বলে দাও- আমি এই ব্যাপারে আমার কিছুই চেষ্টা 
করতে চাই না। আমি তো একজন আল্লাহ্র বান্দা মাত্র! আমার কাছে যে নির্দেশ 
পাঠানো হয়েছে আমি সেটাই পালনকারী ৷ যদি তিনি স্বয়ং কোন মু’জিযা পাঠান 
তবে আমি তা পেশ করে দেবো । আর যদি তিনি তা প্রেরণ না করেন তবে আমি 
সেজন্যে জেদ রা হঠকারিতা করতে পারি না। তিনি আমাকে এ কথাই বলে 
দিয়েছেন যে, এই কুরআনই হচ্ছে সবচেয়ে বড় মু’জিযা । এর মধ্যে তাওহীদের 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৮৯ পারাঃ ৯ 


দলীলগুলো এমন স্পষ্ট ও খোলাখোলিভাবে রয়েছে যে, তা স্বয়ং মু'জিযা হয়ে 
গেছে। তাই আল্লাহ পাক বলেনঃ 


72390 7a B97 #3799457 BNL 1 
- 0329 ? >) S43 SS 5 ihe (bb 
অর্থাৎ এই কুরআনই হচ্ছে তোমার প্রতিপালকের বিরাট দলীল ও নিদর্শন 
বিশেষ, আর এটা ঈমানদার সম্পৃদায়ের জন্যে হিদায়াত ও অনুগ্রহের প্রতীক 
বিশেষ ৷ 


২০৪ ৷ যখন কুরআন পাঠ করা ০1, 23/7 22০ 
হয়, তখন তোমরা মনোযোগের ৬-5১ ১১: 
সাথে তা শ্রবণ করবে এবং 223 20d 22 (24 
নীরব নিশ্চুপ হয়ে থাকবে sll s— 
হয়তো তোমাদের প্রতি দয়া ও 2227222254 
অনুগ্রহ প্ৰদৰ্শন করা হবে। টিলার 


যখন এই বর্ণনা সমাপ্ত হলো যে, কুরআন হচ্ছে হিদায়াত ও রহমত এবং 
লোকদের জন্যে বুঝবার জিনিস, তখন ইরশাদ হচ্ছে- তোমরা এই কুরআন 
পাঠের সময় নীরব থাকবে, যেন এর মর্যাদা রক্ষিত হতে পারে। এমন হওয়া 
উচিত নয় যেমন কুরাইশরা বললো ৷ অর্থাৎ তারা বলতোঃ “তোমরা শুনো না, 
শুনতে দিয়ো না, বরং কুরআন পাঠের সময় গণ্ডগোল ও হৈ চৈ করতে থাকো” 
কিন্তু এই নীরবতা অবলম্বনের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে ফরয নামাযের 
ব্যাপারে বা এ সময়, যখন ইমাম উচ্চেঃস্বরে কিরআত পাঠ করেন। যেমন 
হযরত আবূ মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) 
বলেছেনঃ “অনুসরণের জন্যেই ইমাম নিযুক্ত করা হয়। সুতরাং যখন সে তাকবীর 
পাঠ করে, আর সে যখন কিরআত পাঠ করে তখন তোমরা নীরব হয়ে যাও ৷” 
হযরত আবূ হুরাইরা (রাঃ) বলেন যে, এই আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে 
লোকেরা নামাযের সময় কথা বলতো । অতঃপর যখন এই আয়াত অবতীর্ণ হয়- 
‘তোমরা নীরব থাকো ও কিরআত শ্রবণ কর’ তখন নামাযে নীরব থাকার নির্দেশ 
দেয়া হয়। হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেনঃ “আমরা নামাযের মধ্যে একে 


73/7 g7/ 


অপরকে এ ১ বলতাম । এ জন্যে এ আয়াত অবতীর্ণ হয়৷” হযরত বাশীর 


১. এ হাদীসটি ইমাম মুসলিম (রঃ) তার সহীহ গ্রন্থে তাখরীজ করেছেন এবং আহলে সুনান এটা 
বৰ্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ 8৯০ পারাঃ ৯ 


ইবনে জাবির (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “একদা ইবনে মাসউদ (রাঃ) 
নামায পড়াচ্ছিলেন। লোকদেরকে তিনি দেখলেন যে, তারা ইমামের সাথে 
নিজেরাও কিরআত পাঠ করছে। তিনি নামায শেষে বললেনঃ “তোমাদের কি 
হয়েছে যে, তোমরা কুরআন শুনছো না এবং বুঝছো না? অথচ আল্লাহ তা'আলা 
নীরব থেকে শুনতে বলেছেন?” যুহরী (রঃ) বলেন যে, এই আয়াতটি আনসারের 
একটি লোকের ব্যাপারে অবতীর্ণ হয় (এই আয়াতটি মাক্কী এবং আনসারদের 
ইসলাম কবূলের পূর্বে অবতীর্ণ হয়েছিল) । রাসুলুল্লাহ (সঃ) পড়তেন তখন তিনিও 
তার পিছনে পিছনে পড়ে যেতেন। 

হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) সশব্দ 
নামায শেষ করে বলেনঃ “তোমাদের মধ্যে কেউ নিজেও কি আমার সাথে সাথে 
পড়ছিল?” তখন একটি লোক উত্তরে বললোঃ “হে আল্লাহর রাসূল (সঃ)। হ্যা 
(আমি পড়ছিলাম বটে) ।” তখন রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “আমার কি হয়েছে যে, 
আমি মানুষকে আমার সাথে সাথে কুরআন পড়তে দেখছি?” তখন থেকে মানুষ 
সশব্দ নামাযে ইমামের পিছনে কিরআত পড়া হতে বিরত থাকেন।” 

যুহরী (রঃ) বলেন যে, উচ্চ শব্দ বিশিষ্ট নামাযে ইমামের পিছনে কিরআত না 
পড়া উচিত ৷ ইমামের কিরআতই মুকতাদীর জন্যে যথেষ্ট, যদিও তার শব্দ শোনা 
না যায়। কিন্তু যদি উচ্চ শব্দ বিশিষ্ট নামায না হয় তবে পড়ে নেয়া যায়৷ কিন্তু 
এটা ঠিক নয় যে, কেউ সশব্দ নামাযে ইমামের পিছনে কিরআত পড়ে। না 
প্রকাশ্যে পড়ে, না গোপনে পড়ে। কেননা, আল্লাহ তা'আলা বলেনঃ “কুরআন 
পাঠের সময় তোমরা নীরবতা অবলম্বন কর ।” আমি বলি- আলেমদের একটি 
দলের নীতি হচ্ছে, উচ্চ শব্দ বিশিষ্ট নামাযে মুকতাদীর উপর এটা ওয়াজিব নয় 
যে, নিজেও সে কিরআত পাঠ করবে । না ইমামের সূরায়ে ফাতেহা পাঠের সময়, 
না অন্য সূরা পাঠের সময় । ইমাম শাফিঈ (রঃ)-এর দু'টি উক্তি রয়েছে। এ দু'টি 
উক্তির মধ্যে একটি উক্তি এটাও রয়েছে। ইমাম আবু হানীফা (রঃ) এবং ইমাম 
আহমাদ ইবনে হাম্বল (রঃ) বলেন যে, মুকতাদী যেন কোন সময়েই কিরআত 
পাঠ না করে, আস্তের নামাযেও নয় এবং জোরের নামাযেও নয়। কেননা হাদীসে 
এসেছে- “যার জন্যে ইমাম রয়েছে, ইমামের কিরআতই তার কিরআত ৷” * এটা 


১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) ও আহলুস সুনান বর্ণনা করেছেন। 

২. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) হযরত জাবির (রাঃ) হতে মারফ্‌’ রূপে বর্ণনা করেছেন। 
এটা মুআত্তায় হযরত জাবির (রাঃ) হতে মাওকুফরূপে বর্ণিত আছে। ইবনে কাসীর (রঃ) 
বলেন যে, এটাই বিশুদ্ধমত । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৯১ পারাঃ ৯ 


অত্যন্ত জটিল ও মতভেদী মাসআলা । ইমাম বুখারী (রঃ) বলেন যে, ইমামের 
পিছনে কিরআত ওয়াজিব । নামায সিররী হোক অথবা জিহরী হোক । এসব 
ব্যাপারে আল্লাহ তা'আলাই সমধিক জ্ঞাত ৷ 

‘যখন কুরআন পাঠ করা হয় তখন নীরবে শ্রবণ কর’ অর্থাৎ ফরয নামাযে 
যখন কিরআত পাঠ করা হয় তখন চুপচাপ হয়ে শ্রবণ কর । হযরত ইবনে 
আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ ইবনে 
কারীয (রাঃ) বলেনঃ ‘আমি একদা উবাইদুল্লাহ ইবনে উমাইর (রাঃ) এবং আতা’ 
ইবনে রাবাহ্‌ (রাঃ)-কে পরস্পর কথাবার্তা বলতে শুনি । অথচ সেই সময় অন্য 
দিকে ওয়ায হচ্ছিল । তখন আমি তাদেরকে বললামঃ আল্লাহর যিকির হচ্ছে অথচ 
আপনারা শুনছেন না কেন? আপনারা তো শাস্তির যোগ্য হয়ে গেছেন! তখন তারা 
আমার দিকে ঘুরে তাকালেন এবং পুনরায় কথা বলতে শুরু করলেন । আমি 
আবার তাদেরকে সতর্ক করলাম ৷ তারা এবারও আমার দিকে তাকালেন এবং 
পরস্পর কথা বলতেই থাকলেন। আমি তৃতীয়বার আমার কথার পুনরাবৃত্তি 
করলাম । তখন তারা বললেনঃ “এটা হচ্ছে নামায সম্পর্কীয় নির্দেশ যে, নামাযে 
ইমাম যখন কুরআন পাঠ করেন তখন মুকতাদীকে নীরব হয়ে শুনতে হবে। 
তাদেরকে পড়তে হবে না৷” মুজাহিদ (রঃ) এবং আরও কয়েকজন বর্ণনাকারীও 
কুরআনের এই হুকুমের ব্যাপারে এ কথাই বলেন । তারা বলেন যে, কেউ যদি 
নামাযের মধ্যে না থাকে এবং কুরআন পাঠ হয় তবে তার কথা বলায় কোন দোষ 
নেই । যায়েদ ইবনে আসলামও (রঃ) এই ভাবই নিয়েছেন। মুজাহিদ (রঃ) বলেন 
যে, এই হুকুম নামায এবং জুমআ'র দিনের খুৎ্বার সাথে সম্পর্কযুক্ত । ইবনে 
জুবাইর (রঃ) বলেন যে, এটা ঈদুল আযহা, ঈদুল ফিৎ্র, জুমআ'’র দিনের খুৎবা 
এবং জিহরী নামাযের সাথে সম্পর্কযুক্ত । জিহরী ছাড়া অন্য নামাযের সাথে এটা 
সম্পর্কযুক্ত নয়। ইবনে জারীরও (রঃ) এটাই অবলম্বন করেছেন যে, এর দ্বারা 
উদ্দেশ্য হচ্ছে নামাযে ও খুৎ্বায় চুপ থাকা । আর এ হুকুমই হচ্ছে- তোমরা 
খুৎবায় ও ইমামের পিছনে নীরব থাক । হাদীসে হুবহু এই হুকুমই এসেছে। 
মুজাহিদ (রঃ) এটা খুবই খারাপ মনে করতেন যে, ইমাম যখন কোন ভয়ের বা 
রহমতের আয়াত পাঠ করেন তখন মুকতাদীরা কিছু বলতে শুরু করে দেয়। এটা 
ঠিক নয়, বরং মুকতাদীর উচিত হবে নীরব থাকা । ভয় এবং আশার আবেগে 
মুখে কোন কথা উচ্চারণ করা উচিত নয়। হযরত আবু হুরাইরা (রাঃ) হতে 
বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যে ব্যক্তি কুরআনের কোন আয়াত 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ ৪8৯২ পারাঃ ৯ 


নীরব হয়ে শ্রবণ করে তার জন্যে দ্বিগুণ সওয়াব লিখা হয়। আর যে ব্যক্তি 
কুরআন পাঠ করে, কিয়ামতের দিন এই কুরআন তার জন্যে নূর বা আলো হয়ে 
যাবে।”” 


২০৫ । তোমার প্রতিপালককে মনে EE 
মনে সবিনয় ও সশংকচিত্তে Li BLING -Y.o0 
অনুচ্চস্বরে প্রত্যুষে ও সন্ধ্যায় 22০225772 ৫07 
স্মরণ করবে, আর (হে নবী zt 45 ১ ৮৯ 
সঃ!) তুমি এই ব্যাপারে JUNG A BBG 

32 U 
গাফিল ও উদাসীন হবে না। 
“2 HEALS HAA 

২০৬। যারা তোমার প্রভুর ould SY, 
সান্নিধ্যে থাকে (অর্থাৎ ০০০৯ 
ফেরেশতারা) তারা অহংকারে IIL Lott bh 
তীর ইবাদত হতে বিমুখ হয় 2 I//332 2s 

Se Ne 
না, তারা তারই গুণাগুণ ও EE 203 
মহিমা প্রকাশ করে এবং তারই ৯১১০০৫2 Yeo 
সন্মুখে সিজদাবনত হয় । | 
আল্লাহ তাআলা স্বীয় রাসূল (সঃ)-কে নির্দেশ দিচ্ছেন- দিনের প্রথমভাগে 
এবং শেষ ভাগে আল্লাহকে খুব বেশী বেশী করে স্মরণ কর । যেমন তিনি এই দু’ 

SRLS LE AE) Ol allo Me DA Use Lal 

নবী (সঃ)-কে বলেছেনঃ সূর্যোদয়ের পূর্বে এবং অনুরূপভাবে সূর্যাস্তের পূর্বে 
আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন কর। এটা শবে মিরাজে পাচ ওয়াক্ত নামায ফরয 
হওয়ার পূর্বের কথ] । এটি মাক্কী আয়াত । গুদুবুন শব্দের অর্থ হচ্ছে দনের প্রথম 
ভাগ । আর | শব্দটি }:4| শব্দের বহুবচন। যেমন 51-৩৩57 শব্দের 


বনুবচন। 
অতঃপর নির্দেশ দেয়া হচ্ছে- তোমার প্রতিপালককে অন্তরেও স্মরণ কর এবং 


মুখেও স্মরণ কর। তাকে ডাকো জান্নাতের আশা রেখেও এবং জাহান্নামের ভয় 
করেও উচ্চশব্দে তাকে ডেকো না । মুস্তাহাব এটাই যে, আল্লাহর যিকির হবে 
নিম স্বরে, উচ্চৈঃস্বরে নয় । 


১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) তার মুসনাদে বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আ'রাফ ৭ 8৯৩ পারাঃ ৯ 


রাসূলুল্লাহ (সঃ)-কে জনগণ জিজ্ঞেস করেঃ “আল্লাহ আমাদের থেকে কাছে 
রয়েছেন, না দূরে রয়েছেন? যদি তিনি নিকটে থাকেন তবে আমরা তাকে চুপে 
চুপে সম্বোধন করবো । আর যদি দূরে থাকেন তবে তাকে উচ্চৈঃস্বরে ডাকবো ৷” 
তখন আল্লাহ তা'আলা এ আয়াতটি অবতীর্ণ করেনঃ আমার বান্দারা তোমাকে 
আমার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে (আমি নিকটে আছি না দূরে আছি), তুমি 
তাদেরক বলে দাও- আমি খুবই নিকটে রয়েছি। যখন তারা আমাকে ডাকে 
তখন আমি তাদের ডাকে সাড়া দিয়ে থাকি। 


হযরত আবু মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিত আছে যে, কোন এক সফরে 
জনগণ উচ্চশব্দে দুআ’ করতে শুরু করে। তখন নবী (সঃ) বলেনঃ “হে লোক 
সকল নিজেদের জীবনের উপর দয়া প্রদর্শন কর। তোমরা কোন বধির বা 
অনুপস্থিত সত্তাকে ডাকছো না । যাকে ডাকছো তিনি শুনতে রয়েছেন এবং তিনি 
নিকটে রয়েছেন। তিনি তোমাদের গ্রীবার শাহ্‌ রগ থেকেও নিকটে রয়েছেন।” 
এই আয়াতের ভাবার্থ নিম্নের আয়াতের মতও হতে পারে- “তোমরা দুআ’ ও 
নামায খুব উচ্চ শব্দেও পড়ো না এবং খুব নিম্ন শব্দেও না, বরং এর মাঝামাঝি 
শব্দে পড়।” কেননা, মুশরিকরা যখন কুরআন শুনতো তখন তারা কুরআনকে, 
কুরআন অবতীর্ণকারীকে এবং কুরআন আনয়নকারীকে ভালমন্দ বলতো তখন 
আল্লাহ পাক নির্দেশ দান করলেনঃ তোমরা খুব উচ্চ শব্দে কুরআন পড়ো না যাতে 
মুশরিকরা কষ্ট না পায়। আবার এতো নিম্ন স্বরেও পড়ো না যে, তোমার সঙ্গীও 
শুনতে পায় না। এই আয়াতে কারীমায় এই বিষয়ই রয়েছে- তোমরা তোমাদের 
সকাল-সন্ধ্যার ইবাদতে উচ্চ স্বরে পড়ো না এবং মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যেয়ো 
না। উদ্দেশ্য হচ্ছে, কুরআনের শ্রোতাকে হুকুম দেয়া হবে যে, এই চঙ্গে নামায 
পড়া ও ইবাদত করা উচিত । এটা খুব দূরের কথা এবং এটা ধীরে পড়ার 
হুকুমের পরিপন্থী । আবার এর ভাবার্থ এটাও যে, এই হুকুম নামাযের সাথে 
সম্পর্কযুক্ত, যেমন পূর্বে বর্ণিত হয়েছে। এটা নামায ও খুৎ্বার সাথে সম্পর্কযুক্ত । 
আর এটা স্পষ্ট কথা যে, এরূপ সময়ে যিকির অপেক্ষা নীবর থাকাটাই উত্তম । 
এই যিকির উচ্চ স্বরেই হোক বা নিম্ন স্বরেই হোক । এ দু'জন যা বর্ণনা করেছেন 
তা অনুসৃত নয়। বরং উদ্দেশ্য হচ্ছে বান্দাদেরকে সকাল-সন্ধ্যা সব সময় অধিক 
যিকিরের কাজে উৎসাহিত ও উত্তেজিত করা । যেন তারা কোন অবস্থাতেই 
আল্লাহর যিকির থেকে বিস্মরণ না হয় এবং উদাসীন না থাকে । এ জন্যেই এসব 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আ'রাফ ৭ 8৯৪ পারাঃ ৯ 


ফেরেশ্তার প্রশংসা করা হয়েছে যারা সকাল-সন্ধ্যায় আল্লাহর যিকিরের কাজে 
ওদাসীন্য প্রদর্শন করেন না । তাই আল্লাহ তা'আলা বলেনঃ 


4 
AL 3779382971977 7 /W/I 739 


Ss fF UA Ye dy us nl a) 

অর্থাৎ “যারা তোমার প্রভুর সান্নিধ্যে থাকে (অর্থাৎ ফেরেশ্তামণ্ডলী) তারা 

ংকারে তার ইবাদত হতে বিমুখ হয় না।” যেমন হাদীসে এসেছে- 
“ফেরেশতারা যেমন আল্লাহর ইবাদতের জন্যে সারিবদ্ধভাবে দাড়িয়ে যান, তদ্রপ 
তোমরা সারিবদ্ধভাবে দাড়াও না কেন। প্রথম সারিওয়ালাদের অন্যান্য 
সারিওয়ালাদের উপর প্রাধান্য ও মর্যাদা রয়েছে। তারা সারি বা কাতারকে সোজা 
করার প্রতি খুবই খেয়াল রাখতেন ।” এখানে যে সিজদায়ে তিলাওয়াত রয়েছে 
এটা হচ্ছে কুরআনের সর্বপ্রথম সিজদায়ে তিলাওয়াত । এটা আদায় করা পাঠক ও 
শ্রোতা সবারই জন্যে শরীয়তসম্মত কাজ । এতে সমস্ত আলিম একমত ৷ সুনানে 
ইবনে মাজাহ্‌র হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) এই সিজদাহ্‌কে কুরআন 
কারীমের সিজদাহ্‌ সমূহের অন্তর্ভুক্ত বলেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ 8৯৫ পারাঃ ৯ 


7272 


SU AL JE 


(আয়াতঃ ৭৫, রুকূঃ ১০) 


দয়াময় মেহেরবান আল্লাহ্‌র নামে শুরু করছি। >| 125. 
১। (হে নবী সঃ!) লোকেরা Ee eS 
তোমাকে যুদ্ধলক্ধ সম্পদ __, 
সম্পর্কে জিজ্ঞেস করছে, তুমি 3s JN oe yl ~\ 
ঘোষণা করে দাও - যুদ্ধলন্ধ 2 Ty 
সম্পদ আল্লাহ ও তার রাসূল Lad 
(সঃ)-এর জন্যে, অতএব 
তোমরা এ ব্যাপারে আল্লাহকে 2 Ce ee 
ভয় কর এবং তোমাদের 


নিজেদের পারস্পরিক সম্পর্ক 2 2০০ 

চি ন প গড়ে নাও আর IAL 
যদি তোমরা মুমিন হয়ে থাক ot? 
তবে আল্লাহ এবং তীর রাসূল SU 
(সঃ)-এর আনুগত্য কর । 


হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, ‘আনফাল’ গনীমত বা যুদ্ধলব্ধ 
সম্পদকে বলা হয়। তিনি আরও বলেন যে, সূরায়ে আনফাল বদর যুদ্ধে অবতীর্ণ 
হয়৷ তিনি বলেনঃ “আনফাল হচ্ছে এ গনীমতের মাল যাতে একমাত্র নবী (সঃ) 
ছাড়া আর কারও অধিকার নেই ।” তিনি বলেন যে, হযরত উমার ইবনে খাত্তাব 
(রাঃ)-কে যখন কোন কথা জিজ্ঞেস করা হতো তখন তিনি বলতেনঃ “আমি 
অনুমতিও দিচ্ছি না এবং নিষেধও করছি না।” অতঃপর হযরত ইবনে আব্বাস 
(রাঃ) বলেনঃ “আল্লাহর শপথ! আল্লাহ তা‘আলা নবী (সঃ)-কে নিষেধকারী, 
আদেশকারী এবং হারাম ও হালালের ব্যাখ্যাদানকারী রূপে প্রেরণ করেছেন।” 
কাসিম (রঃ) বলেন যে, হযরত ইবনে আব্বাস (রাঃ)-এর কাছে একটি লোক 
এসে তাকে ‘আনফাল’ সম্পর্কে জিজ্ঞেস করে। তখন তিনি উত্তরে বলেনঃ 
“আনফাল এই যে, একটি লোক যুদ্ধে অপর একটি লোককে হত্যা করে তার 
ঘোড়া ও অস্ত্রশস্ত্র গনীমতের মাল হিসেবে নিয়ে নিলো।” লোকটি পুনরায় 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৪৯৬ পারাঃ ৯ 


জিজ্ঞেস করলো । তিনি এঁ উত্তরই দিলেন। সে আবার জিজ্ঞেস করলে তিনি রেগে 
ওঠেন এবং তাকে আক্রমণ করতে উদ্যত হন। অতঃপর তিনি বলেনঃ “এ 
লোকটির দৃষ্টান্ত তো এ ব্যক্তির মত যাকে হযরত উমার ইবনে খাত্তাব (রাঃ) 
প্রহার করেছিলেন, এমন কি তার দেহের রক্ত তার পায়ের গোড়ালি দিয়ে বইতে 
শুরু করেছিল” তখন লোকটি তাকে বলে, “আপনি কি এ ব্যক্তি নন যে, আল্লাহ্‌ 
উমার (রাঃ)-এর প্রতিশোধ আপনার দ্বারা গ্রহণ করেছেন?” এই ইসনাদটি 
বিশুদ্ধ । ইবনে আব্বাস (রাঃ) নফলের তাফসীর এ গনীমতের মাল দ্বারা 
করেছেন যা যুদ্ধে ছিনিয়ে নেয়া হয়। আর ইমাম কোন কোন লোককে মূল 
গনীমত বন্টনের পরে আরও কিছু বেশী প্রদান করেন। অধিকাংশ ফকীহও 
‘আনফাল’ -এর ভাবার্থ এটাই গ্রহণ করেছেন। জনগণ নবী (সঃ)-কে এঁ 
পঞ্চমাংশ সম্পর্কে জিজ্ঞেস করে যা চার অংশ বের করার পরে অবশিষ্ট থেকে 
যায়। তখন .... J 4 LC -এই আয়াতটি অবতীর্ণ হয়। ইবনে 
মাসউদ (রাঃ) এবং মাসরূক (রঃ) বলেন যে, £,% শব্দের প্রয়োগ যুদ্ধ দিবসে 
ছিনিয়ে নেয়া সম্পদের উপর নয়, বরং যুদ্ধের ব্যুহ রচনা করার পূর্বে হয়ে থাকে । 
কেননা, ওটাও তো এক প্রকারের বাড়াবাড়ি । ইবনে মুবারক (রঃ) বলেন যে, এর 
ভাবার্থ হচ্ছে- হে নবী (সঃ) ! তোমাকে মানুষ এ ক্রীতদাসী, ক্রীতদাস, 
সওয়ারী, আসবাবপত্র ইত্যাদি সম্পর্কে জিজ্ঞেস করছে যেগুলো বিনা যুদ্ধে 
মুসলমানরা মুশরিকদের নিকট থেকে লাভ করেছে। সুতরাং এর উত্তর এই যে, 
এ সবকিছুর অধিকারী হচ্ছেন নবী (সঃ) ! তিনি নিজের ইচ্ছামত ওগুলো বিলি 
বন্টন করতে পারেন। এর দ্বারা এই ফল বের হলো যে, তিনি “মালে ফাই’কে 
£)& মনে করতেন । আর “মালে ফাই’ ওঁ মালকে বলা হয় যা বিনা যুদ্ধে 
কাফিরদের নিকট থেকে লাভ করা যায়। আর অন্যদের মত এই যে, সারিয়ার 
মাধ্যমে যে মাল মুসলমানদের হস্তগত হয় সেটাই আনফাল । অর্থাৎ মুসলমানগণ 
কাফিরদের সাথে যুদ্ধ করার জন্যে গিয়েছেন এবং কাফিরগণ যুদ্ধ না করেই 
নিজেদের সম্পদ ও আসবাবপত্র ছেড়ে পালিয়ে গেল। আর সেই সম্পদ 
মুসলমানদের হাতে আসলো এবং নবী (সঃ) এ সেনাবাহিনীর সাথে যুদ্ধে 
অংশগ্রহণ করেননি । আবার এ কথাও বলা হয়েছে যে, এর অর্থ হচ্ছে- মুসলিম 
সেনাবাহিনীর কোন অংশবিশেষকে সেই সময়ের ইমাম তাদের কর্মনৈপুণ্য ও 
উচ্চমনার প্রতিদান হিসেবে সাধারণ বন্টনের পরেও কিছু বেশী প্রদান করে 
থাকেন। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আনফাল ৮ 8৯৭ পারাঃ ৯ 


সা’দ ইবনে আবি ওয়াক্কাস (রাঃ) বলেনঃ বদরের যুদ্ধে আমার ভাই উমাইর 
নিহত হয়। তখন আমিও সাঈদ ইবনুল আসকে হত্যা করে ফেলি এবং তার 
যুলকুতাইফা নামক তরবারী খানা নিয়ে নিই । ওটা আমি রাসূলুল্লাহ (সঃ)-এর 
কাছে নিয়ে আসলে তিনি আমাকে বলেনঃ “ওটা অধিকৃত মালের স্তুপের মধ্যে 
রেখে দাও।” আমি তখন ওটা তাতে রেখে দেয়ার জন্যে যাচ্ছিলাম । এঁ সময় 
আমার মনের অবস্থা কিরূপ ছিল তা একমাত্র আল্লাহই জানেন। এক তো 
ভাই-এর হত্যা, দ্বিতীয়তঃ আমি যা কিছু ছিনিয়ে নিয়েছিলাম সেটাও আমাকে 
জমা দিতে হচ্ছে! কিন্তু আমি অল্প দুর গিয়েছি এমন সময় সূরায়ে আনফালের এ 
আয়াত অবতীর্ণ হয়। তখন রাসূলুল্লাহ (সঃ) আমাকে ডেকে নিয়ে বলেনঃ “যাও, 
তুমি তোমার ছিনিয়ে নেয়া মাল নিয়ে নাও ৷” 


সা’দ ইবনে মালিক হতে বর্ণিত আছে যে, হযরত সা’দ (রাঃ) বলেনঃ আমি 
বললাম, হে আল্লাহর রাসূল (সঃ)! আল্লাহ আজ আমাকে মুশরিকদের নিকট 
পরাজিত হওয়ার গ্রানি থেকে রক্ষা করেছেন। সুতরাং এখন এ তরবারী খানা 
আমাকে দান করুন । তখন তিনি বললেনঃ “এ তরবারী তোমারও নয় আমারও 
নয়। কাজেই ওটা রেখে দাও ৷” আমি তখন ওটা রেখে দিয়ে ফিরে আসলাম । . 
আর আমি মনে মনে বললাম, আমি যদি এটা না পাই তবে কেউ অবশ্যই পেয়ে 
যাবে যে আমার মত এর হকদার নয় এবং আমার ন্যায় বিপদ আপদও সত্য 
করেনি। এমন সময় কেউ একজন আমাকে পিছন থেকে ডাক দিলেন। আমি 
নবী (সঃ)-এর কাছে গেলাম এবং আরয করলামঃ হে আল্লাহর রাসূল (সঃ)! 
কোন অহী অবতীর্ণ হয়েছে কি? তিনি উত্তরে বললেনঃ “তুমি আমার কাছে 
তরবারী চেয়েছিলে। কিন্তু ওটা জামার ছিল না যে, তোমাকে দিতাম । এখন 
আল্লাহ্‌ পাক ...... nS BIG SION LLY -এই আয়াত 
অবতীর্ণ করেছেন। এ আয়াতের মাধ্যমে তিনি আমাকে ওটা প্রদান করেছেন। 
আমি এখন ওটা তোমাকে দিয়ে দিলাম” ৷” 


সা’দ (রাঃ) বলেনঃ আমার ব্যাপারে চারটি আয়াত অবতীর্ণ হয়েছে। (১) 
বদরের যুদ্ধে একটি তরবারীর উপর আমি অধিকার লাভ করেছিলাম । আমি নবী 
(সঃ)-এর কাছে এসে বললাম, এ তরবারীটি আমাকে দান করুন। তিনি 
বললেনঃ “যেখান থেকে ওটা গ্রহণ করেছো। ওখানেই রেখে দাও ৷” তিনি দু'বার 
এ কথা বললেন পুনরায় আমি আবেদন জানালে তিনি এ কথাই বলেন। সেই 
সময় সূরায়ে আনফালের এ আয়াতটি অবতীর্ণ হয়। (২) আমার ব্যাপারে দ্বিতীয় 


0৩২ : fl 
wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৪৯৮ পারাঃ ৯ 


যে আয়াতটি অবতীর্ণ হয় তা হচ্ছে ....... AIG SL CT (৪৬৪ ১৫) 
-এই আয়াতটি । (৩) তৃতীয় হচ্ছে ...... 2245225, Gr es ৯0) এই 
আয়াতটি এবং (8) চতুর্থ হচ্ছে অসিয়তের আয়াত ৷” 

মালিক ইবনে রাবীআ’ (রাঃ) বলেনঃ “বদরের যুদ্ধে ইবনে আ'’ইযের 
‘বরযুবান’ নামক তরবারীটি আমার হস্তগত হয়। রাসুলুল্লাহ (সঃ) যখন নির্দেশ 
দেন যে, প্রত্যেকে যেন নিজ লুটের মাল জমা দিয়ে দেয়, তখন আমিও এই 
তরবারীটি জমা দিয়ে দেই । আল্লাহর রাসুল (সঃ)-এর অভ্যাস ছিল এই যে, 
কেউ তাঁর কাছে কোন কিছু চাইলে তাকে তিনি বঞ্চিত করতেন না । আরকাম 
(রাঃ) এই তরবারীটি দেখে রাসুলুল্লাহ্‌ (সঃ)-এর কাছে তা চেয়ে বসেন । ফলে 
তিনি তাকে তা দিয়ে দেন৷” 

আয়াতটি অবতীর্ণ হওয়ার দ্বিতীয় কারণ ঃ 

আবু উমামা (রাঃ) বলেনঃ আনফাল সম্পর্কে আমি আবূ উবাদা (রাঃ)-কে 
জিজ্ঞেস করলে তিনি বলেন, “আমাদের সাথে বদরের মুজাহিদগণও ছিলেন। 
আর আনফালের আয়াত এঁ সময় অবতীর্ণ হয় যখন আনফালের জন্যে আমাদের 
মধ্যে মতানৈক্য সৃষ্টি হয় এবং আমরা পরস্পর উচ্চবাচ্য করতে শুরু করি। তখন 
আল্লাহ তা'আলা এ ব্যাপারটা আমাদের হাত থেকে নিয়ে নেন এবং নবী 
(সঃ)-কে প্রদান করেন। এখন রাসূলুল্লাহ (সঃ) এই গনীমতের মাল 
মুসলমানদের মধ্যে সমানভাবে বন্টন করে দেন।” উবাদা ইবনে সাবিত (রাঃ) 
বলেনঃ “আমি বদরের যুদ্ধে রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে শরীক হয়েছিলাম । 
আল্লাহ শত্ৰুদেরকে পরাজিত করলেন। এখন একটি দল শক্রুদের পশ্চাদ্ধাবন 
করলো এবং পলাতকদের হত্যা করলো । আর একদল সৈন্যের উপর ঝাঁপিয়ে 
পড়লো এবং তাদেরকে পরিবেষ্টন করলো । আর একটি দল নবী (সঃ)-কে ঘিরে 
রেখে তার হিফাযত করতে থাকলো যেন শক্রুরা তার কোন ক্ষতি করতে না 
পারে। যখন রাত্রি হলো এবং তিনি গনীমতের মাল বন্টন করতে শুরু করলেন 
তখন যারা গনীমতের মাল একত্রিত করে রক্ষিত রেখেছিল তারা বলতে 
লাগলোঃ “এর হকদার একমাত্র আমরাই ৷” যারা শত্রুর পশ্চান্ধাবন করেছিল 
তারা বললোঃ “শত্রুকে পরাজিত করার কারণ আমরাই । কাজেই এর হকদার 
শুধু আমরাই ।” আর যারা রাসূলুল্লাহ (সঃ)-এর রক্ষণাবেক্ষণ করছিল তারা 
বললোঃ “আমাদের এই আশংকা ছিল যে, না জানি রাসুলুল্লাহ (সঃ) কোন 
বিপদে পতিত হন । সুতরাং আমরা একটা গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত ছিলাম ৷” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ 8৯৯ পারাঃ ৯ 
229, ESE ALPS 2 পা? ood Br 27 
তখন ........ 257 al ICES 5 JCA IT -এই আয়াতটি 


অবতীর্ণ হয়। এর পর রাসূলুল্লাহ (সঃ) গনীমতের মাল মুসলমানদের মধ্যে বন্টন 
করে দেন। রাসূলুল্লাহ (সঃ)-এর অভ্যাস ছিল এই যে, তিনি শত্রুদের মধ্যে 
অবস্থানকালেই গনীমতের এক চতুর্থাংশ বন্টন করে দিতেন এবং যুদ্ধক্ষেত্ৰ হতে 
ফিরে আসার পর এক তৃতীয়াংশ বন্টন করতেন। আর ওটা নিজের জন্যে গ্রহণ 
করা তিনি সমীচীন মনে করতেন না। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, 
রাসূলুল্লাহ (সঃ) বদরের যুদ্ধের দিন বলেছিলেনঃ “যে ব্যক্তি এমন এমন কাজ 
করবে তার জন্যে তাকে এরূপ এরূপ পুরস্কার দেয়া হবে।” এ কথা শুনে 
যুবকদের দল বীরত্ব প্রমাণ করার জন্যে উঠে পড়ে লাগলেন । আর বৃদ্ধের দল 
মরিচা রক্ষা ও পতাকা ধারণ করে থাকলেন। অতঃপর যখন গনীমতের মাল 
আসলো তখন যার জন্যে যা ওয়াদা করা হয়েছিল তা নেয়ার জন্যে তিনি হাযির 
হন বৃদ্ধগণ বললেনঃ “আমাদের উপর তোমাদের প্রাধান্য হতে পারে না। 
আমরা তোমাদের পিছনে আশ্রয়স্থল হিসেবে ছিলাম । যদি তোমাদের পরাজয় 
মধ্যে কথা কাটাকাটি হতে থাকলো । তখন সূরায়ে আনফালের এ আয়াত 
অবতীর্ণ হলো। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, বদর যুদ্ধের দিন 
রাসূলুল্লাহ (সঃ) ঘোষণা করেনঃ “যে ব্যক্তি কাউকে হত্যা করেছে তাকে নিহত 
ব্যক্তির মাল থেকে এই এই পুরস্কার দেয়া হবে এবং যে ব্যক্তি কাউকে বন্দী 
করেছে তার জন্যে এই এই পুরস্কার রয়েছে।” সুতরাং আবুল ইয়াসার দু'জন 
বন্দীকে নিয়ে এসে বলেঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আপনি যা ওয়াদা 
করেছিলেন তা পূরণ করুন!” এ কথা শুনে হযরত সা'দ ইবনে উবাদা (রাঃ) 
বলে উঠলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! যদি আপনি এভাবে দিতে থাকেন তবে 
আপনার অন্যান্য সাহাবীদের জন্যে কিছুই অবশিষ্ট থাকবে না। আমরা যে 
যুদ্ধক্ষেত্রে অটল থেকেছি তার কারণ এটা ছিল না যে, আমাদের মাল বা অন্য 
কিছু পাওয়ার লোভ ছিল এবং কারণ এটাও ছিল না যে, আমরা শত্রু দেখে 
হতবুদ্ধি হয়ে পড়েছিলাম । আমরা তো এখানে শুধুমাত্র এ জন্যেই স্থির 
রয়েছিলাম যে, আপনার উপর যেন পিছন থেকে আক্রমণ না করা হয়। স্থায়ী 
হিফাযতেরও অত্যন্ত প্রয়োজন ছিল।” মোটকথা, এ ধরনের কথা কাটাকাটি ও 


বচসা হয়ে গেল এবং এ আয়াত অবতীর্ণ হলো। ইরশাদ হচ্ছে- 
(/27 B77 27 2737 / +9, Gg,» / 
AEE 


id we Sl lel, 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫০০ পারাঃ ৯ 


EAE il তোমরা যে গনীমতের মাল লাভ করছো তার এক 

থ্মাংশ হয হচ্ছে আল্লাহর জন্যে ৷” (৮৪ ৪১) ইমাম আবূ উবাইদিল্লাহ (রঃ) তার 
ET গনীমতের মালকে আনফাল বলা 
হয় এবং এসব মালকে আনফাল বলা হয় যা মুসলমানরা অমুসলিম রাষ্ট্রের 
কাফিরদের নিকট থেকে লাভ করে থাকে। আনফালের উপর সর্বপ্রথম রাসূল 
(সঃ)-এর হক রয়েছে যেমন আল্লাহ তাআলা কুরআন পাকে বলে দিয়েছেন । 
বদরের যুদ্ধের দিন রাসুলুল্লাহ (সঃ) গনীমতের মাল আল্লাহ তা‘আলার হিদায়াত 
অনুযায়ী এক পঞ্চমাংশ বের না করেই বন্টন করেছিলেন। যেমন আমরা সা'দ 
(রাঃ)-এর হাদীসে উল্লেখ করেছি। এরপর এক পঞ্চমাংশ বের করে দেয়ার 
আয়াত অতীর্ণ হয়। তখন পূর্ব আয়াত মানসূখ বা রহিত হয়ে যায়। কিন্তু 
যায়েদের বর্ণনা রয়েছে যে, পূর্ব আয়াত মানসূখ হয়নি, বরং ওটাও ঠিকই রয়েছে। 
আবূ উবাইদাহ বলেন যে, এ ব্যাপারে আরও হাদীস রয়েছে। 


জমাকৃত আনফাল গনীমতের মালকে বলা হয়। কিন্তু এর এক পঞ্চমাংশ নবী 
(সঃ)-এর পরিবারবর্গের জন্যে নির্দিষ্ট, যেমন কুরআন পাকে ও হাদীস শরীফে 
রয়েছে। আরবের পরিভাষায় আনফাল এঁ ইহসানকে বলা হয় যা শুধুমাত্র সৎ 
ব্যবহারের উদ্দেশ্যে করা হয়ে থাকে, ইহসান তার উপর ওয়াজিব থাকে না। 
এটাই হচ্ছে এ গনীমতের মাল যা আল্লাহ তা‘আলা মুমিনদের জন্যে হালাল 
করেছেন এবং এটা এঁ জিনিস যা শুধুমাত্র মুসলমানদের জন্যেই নির্দিষ্ট । 
মুসলমানদের পূর্বে অন্য কোন উম্মতের জন্যে এটা হালাল ছিল না । রাসূলুল্লাহ 
(সঃ) বলেনঃ “আমাকে এক পঞ্চমাংশের অধিকারী বানিয়ে দেয়া হয়েছে এবং 
আমার পূর্বে আর কাউকেও এর অধিকারী করা হয়নি।” আবূ উবাইদাহ্‌ বলেন 
যে, যদি নেতা সেনাদলের কাউকে কোন পুরস্কার প্রদান করেন যা তার নির্দিষ্ট 
অংশ হৃতে অতিরিক্ত তবে ওটাকে নফল বা আনফাল বলা হয়। আর এটা তার 
কর্মনৈপুণ্য এবং শত্রুদের উপর প্রচণ্ড আক্রমণের পরিপ্রেক্ষিতে দেয়া হয়ে থাকে। 
এই নফল, যা নেতার পক্ষ থেকে কারও কর্মকুশলতার কারণে দেয়া হয় তা চার 
পন্থায় হয়ে থাকে এবং প্রত্যেক পন্থা আপন স্থানে অন্য পন্থা হতে পৃথক । প্রথম 
হচ্ছে নিহত ব্যক্তির লুট করা মাল ও আসবাবপত্র । এটা হতে এক পঞ্চমাংশ বের 
করা হয় না । দ্বিতীয় হচ্ছে এ নফল যা পঞ্চমাংশ পৃথক করার পর দেয়া হয়ে 
থাকে। যেমন নেতা কোন ক্ষুদ্র সেনাবাহিনীকে শত্রুদের বিরুদ্ধে প্রেরণ করলেন! 
তারা গনীমতের মাল নিয়ে ফিরে আসলো । তখন নেতা এঁ সেনাদলকে এর 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫০১ পারাঃ ৯ 


চতুর্থাংশ বা তৃতীয়াংশ বন্টন করে দিলেন। তৃতীয় হচ্ছে এক পঞ্চমাংশ 
BL EUAN Ua নেতা কাউকে 
তার কর্মতৎপরতা বিবেচনা করে যা দেয়া সমীচীন মনে করেন তা দিয়ে দেন। 
তারপর বাকীটা বন্টন করে দেন। চতুর্থ পন্থা এই যে, এক পঞ্চমাংশ বের করার 
পূর্বেই সমস্ত গনীমত থেকে অতিরিক্ত প্রদান করা হয়ে থাকে। আর এটা হচ্ছে 
পানি বহনকারী, রাখাল, সহিস ও অন্যান্য মজুরদের হক । মোটকথা, এটা 
কয়েকভাবে বন্টন করা হয় । 
ইমাম শাফিঈ (রঃ) বলেন যে, গনীমতের মালের মধ্য থেকে এক পঞ্চমাংশ 
বের করার পূর্বে মুজাহিদগণকে নিহতদের যে আসবাবপত্র ও মালধন প্রদান করা 
হয় ওটা আনফালের অন্তর্ভুক্ত । দ্বিতীয় কারণ এই যে, পাচ অংশের মধ্য থেকে যে 
এক পঞ্চমাংশ রাসূলুল্লাহ (সঃ)-এর জন্যে নির্ধারিত থাকতো তা থেকে তিনি 
যাকে যতটুকু দেয়ার ইচ্ছা করতেন তা দিয়ে দিতেন সেটাও নফল ৷ সুতরাং 
নেতার উচিত যে, তিনি যেন শত্রুদের সংখ্যাধিক্য ও মুসলমানদের সংখ্যার 
স্বল্পতা প্রভৃতি জরুরী বিষয়ের প্রতি লক্ষ্য রেখে সুন্নাত পদ্থার অনুসরণ করেন। 
যদি এ ধরনের যৌক্তিকতার আবির্ভাব না ঘটে তবে নফল বের করা জরুরী নয়। 


তৃতীয় কারণ এই যে, নেতা একটি দলকে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার 
জন্যে প্রেরণ করলেন এবং তাদেরকে নির্দেশ দিলেন যে, যে কেউ যা কিছু লাভ 
করবে তা থেকে যেন এক পঞ্চমাংশ পৃথক করে দিয়ে অবশিষ্ট গ্রহণ করে। আর 
এটা যুদ্ধে গমনের পূর্বেই পারস্পরিক সম্মতির মাধ্যমে মীমাংসিত হয়। কিন্তু 
তাদের এই বর্ণনায় যে বলা হয়েছে- ‘বদরের গনীমত হতে এক পঞ্চমাংশ বের 
করা হয়নি’, এতে প্রতিবাদের অবকাশ রয়েছে। হযরত আলী (রাঃ) বলেছিলেনঃ 
“এ উট দু'টি সেই উট যা আমরা বদরের দিন পাচ অংশের মধ্য থেকে লাভ 
করেছিলাম ৷” আচ বজাৰ নত এর মধ্যে এটা পূর্ণভাবে বর্ণনা করেছি। 


38 Fred 


Sn ls ATW 1% অৰ্থাৎ তোমরা এ ব্যাপারে আল্লাহকে ভয় 
কর এবং পরস্পর মিলেমিশে বাস কর। একে অপরের উপর অত্যাচার করো না 
এবং পরস্পর শত্রু হয়ে যেয়ো না। আল্লাহ তা'আলা তোমাদেরকে যে হিদায়াত ও 
জ্ঞান দান করেছেন তা কি এই মাল হতে উত্তম নয় যার জন্যে তোমরা যুদ্ধ 
করছো? তোমরা আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর অনুগত হয়ে যাও নবী (সঃ) 
যে ভাগ বন্টন করছেন তা তিনি আল্লাহর ইচ্ছা অনুসারেই করছেন। তার ভাগ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫০২ পারাঃ ৯ 


বন্টন ন্যায়ের উপর প্রতিষ্ঠিত । সুদ্দী (রঃ) বলেন যে, SYS lect, -এর 
অর্থ হচ্ছে- তোমরা পরস্পর ঝগড়া বিবাদ করো না এবং গালাগালিও করো না। 

আনাস (রাঃ) বলেনঃ একদা আমরা নবী (সঃ)-কে দেখলাম যে, তিনি মুচকি 
হাসতে রয়েছেন। এ দেখে হযরত উমার (রাঃ) জিজ্ঞেস করলেন, “হে আল্লাহর 
রাসূল (সঃ)! আপনার হাসির কারণ কি?” রাসূলুল্লাহ (সঃ) উত্তরে বলেনঃ আমার 
উন্মতের দু'জন লোক আল্লাহর সামনে জানুর উপর ভর করে দাড়িয়ে গেছে। 
একজন আল্লাহকে বলছে- “হে আমার প্রভু! এ লোকটি আমার উপর অত্যাচার 
করেছে। আমি এর প্রতিশোধ চাই ।” আল্লাহ পাক তখন তাকে বলছেনঃ “এ 
লোকটিকে অত্যাচারের বদলা দিয়ে দাও” অত্যাচারী উত্তরে বলছে, “হে আমার 
প্রভু! এখন আমার কোন পুণ্য অবশিষ্ট নেই যে, আমি একে অত্যাচারের বিনিময়ে 
তা প্রদান করতে পারি।” তখন এ অত্যাচারিত ব্যক্তি বলছে- “হে আল্লাহ! 
আমার পাপের বোঝা তার উপর চাপিয়ে দিন৷” এ কথা বলতে গিয়ে রাসুলুল্লাহ 
(সঃ) কেঁদে ফেললেন এবং তিনি কান্না বিজড়িত কণ্ঠে বললেনঃ ওটা বড়ই কঠিন 
দিন হবে। লোক এর প্রয়োজন বোধ করবে যে, সে তার পাপের বোঝা অন্যের 
উপর চাপিয়ে দেয়। তখন আল্লাহ পাক প্রতিশোধ গ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তিকে 
সম্বোধন করে বলবেনঃ “তুমি মাথা উঠিয়ে জান্নাতের প্রতি লক্ষ্য কর!” সে তখন 
মাথা উঠিয়ে জারনাতের দিকে তাকাবে এবং আরয করবেঃ “হে আমার প্রভু! 
এখানে স্বর্ণ, রৌপ্য এবং মণি-মুক্তার তৈরী অষ্টালিকা রয়েছে! হে আল্লাহ! এ 
অষ্টালিকা কোন নবী, সিদ্দীক ও শহীদের কি?” আল্লাহ তাআলা উত্তরে বলবেনঃ 
“যে কেউ এর মূল্য আদায় করবে তাকেই এটা দিয়ে দেয়া হবে।” সে বলবেঃ 
“হে আমার প্রভু! কে এর মূল্য আদায় করতে সক্ষম হবে?” আল্লাহ তা'আলা 
বলবেনঃ “এর মূল্য তুমিই আদায় করতে পার ।” তখন সে আরয করবেঃ “হে 
আল্লাহ! কিভাবে আমি এর মূল্য আদায় করতে পারি?” মহা মহিমান্বিত আল্লাহ 
তখন বলবেনঃ “এটা এভাবে যে, তুমি তোমার ভাইকে ক্ষমা করে দেবে।” সে 
বলবেঃ “হে আমার প্রভু! ঠিক আছে, আমি তাকে ক্ষমা করে দিলাম!” তখন . 
আল্লাহ পাক বলবেনঃ “এখন তোমরা উভয়ে একে অপরের হাত ধরে জান্নাতে 
প্রবেশ কর!” এরপর রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ “তোমরা আল্লাহকে ভয় কর এবং 
পরস্পরের মধ্যে সন্ধি ও মিল প্রতিষ্ঠিত কর । কেননা, ক্লিয়ামতের দিন আল্লাহ 
তা‘আলাও মুমিনদের পরস্পরের মধ্যে সন্ধি করিয়ে দিবেন” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫০৩ পারাঃ ৯ 


২। নিশ্চয়ই মুমিনরা এরূপই হয় ০21722 2০? 
আল্লাহর নাম উচ্চারণ করা ge SU sv 
হয়, তখন তাদের অন্তরসমূহ 2M As LSS 
ভীত হয়ে পড়ে, আর যখন ৫, 2'!, en De 
তাদের সামনে ভার ২-৫-১, 


তখন সেই আয়াতসমূহ তাদের 1% এ 2 ৬! $১1 

ঈমানকে আরও বৃদ্ধি করে EAI 

দেয়, আর তারা নিজেদের ol tt dt 

প্রতিপালকের উপর নির্ভর 

করে। LANGLTE HE 
৩ ৷ যারা নামায সুপ্রতিষ্ঠিত করে 7222 .2923)37-4 5 

এবং আমি যা কিছু তাদেরকে 0 iis mtS)) 

দিয়েছি তা থেকে তারা খরচ 

করে। (AAP 2 392 994 


ELIZ: a 


2 wires Foor 


এদের জন্যে রয়েছে তাদের ৫১১০৩০৫১১ 


65 22 Basco 
EPIL? OLE 
।দসমূহ, আরও রয়েছে ক্ষমা of 4১১১ SARS) 
” 


মুনাফিকরা যখন নামায আদায় করে তখন কুরআন কারীমের আয়াতসমূহ 
তাদের অন্তরে মোটেই ক্রিয়াশীল হয় না। না তারা আল্লাহর আয়াতসমূহের উপর 
ঈমান আনে, না আল্লাহর উপর ভরসা করে। যখন তারা বাড়ীতে অবস্থান করে 
তখন নামায আদায় করে না। আর তারা যাকাতও দেয় না। আল্লাহ পাক এখানে 
জানিয়ে দিচ্ছেন যে, মুমিন কখনও এরূপ হয় না। এখানে মুমিনদের গুণাবলী 
এভাবে বর্ণনা করা হচ্ছে যে, যখন তারা কুরআন পাঠ করে তখন ভয়ে তাদের 
অন্তর কেঁপে উঠে যখন তাদের সামনে কুরআনের আয়াতসমূহ পাঠ করা হয় 
তখন তারা ওগুলো বিশ্বাস করে বলে তাদের ঈমান আরও বৃদ্ধি পায় এবং তারা 
আল্লাহ ছাড়া আর কারও উপর ভরসা করে না । মুমিনের প্রকৃত পরিচয় এই যে, 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫০৪ পারাঃ ৯ 


কোন ব্যাপারে মধ্যভাগে আল্লাহর নাম এসে গেলে তাদের অন্তর কেঁপে ওঠে ৷ 
তারা তার নির্দেশ পালন করে থাকে এবং তীর নিষেধকৃত কাজ থেকে বিরত 
থাকে। যেমন আল্লাহ পাক বলেনঃ “তারা এমন লোক যে, যখন তারা এমন 
কাজ করে বসে যাতে অন্যায় হয় অথবা নিজেদের উপর অত্যাচার করে বসে 
তখন আল্লাহকে স্মরণ করে, অতঃপর নিজেদের পাপরাশির জন্যে ক্ষমা প্রার্থনা 
করতে থাকে, আর আল্লাহ ছাড়া আর কে আছে যে পাপসমূহ ক্ষমা করবে? আর 
তারা নিজেদের (মন্দ কর্মে) হঠকারিতা করে না এবং তারা অবগত ৷” অন্য 
জায়গায় আল্লাহ তা'আলা বলেনঃ “আল্লাহর সামনে হাযির হওয়ার যাদের ভয় 
রয়েছে এবং যারা কুপ্রবৃত্তিকে অন্যায় ও অবৈধভাবে পূর্ণ করা থেকে বিরত থাকে, 
প্রকৃতপক্ষে তারাই জান্নাতের হকদার ৷” 

সুদ্দী (রঃ) মুমিন ব্যক্তির ব্যাখ্যা করতে গিয়ে বলেনঃ “সে এ ব্যক্তি যে পাপ 
কার্যের ইচ্ছা করে, কিন্তু যখন তাকে বলা হয়- ‘আল্লাহকে ভয় কর' তখন তার 
অন্তর কেঁপে ওঠে ৷” 

উন্মু দারদা (রাঃ) বলেন, যে অন্তর আল্লাহর ভয়ে কাপতে শুরু করে এবং 
দেহে এমন এক জ্বালার সৃষ্টি হয় যে, লোম খাড়া হয়ে যায় । যখন এরূপ অবস্থার 
সৃষ্টি হয়ে যাবে তখন বান্দার উচিত যে, সে যেন সেই সময় স্বীয় মনোবাঞ্ছা 
পূরণের জন্যে আল্লাহর নিকট প্রার্থনা করে। কেননা, এঁ সময় দুআ’ কবৃূল হয়ে 
থাকে । 

ইরশাদ হচ্ছে- ‘কুরআন শুনে তাদের ঈমান বৃদ্ধি পায়’ । যেমন তিনি বলেনঃ 
যখন কোন সূরা অবতীর্ণ হয় তখন কেউ বলে, এই আয়াত দ্বারা তোমাদের কার 
ঈমান বৃদ্ধি পেয়েছে? তাহলে কথা এই যে, এ ব্যক্তির ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হয় যে পূর্ব 
থেকেই মুমিন । আর জার্নাতের সুসংবাদ এ ব্যক্তির জন্যেই ৷ ইমাম বুখারী (রঃ) 
এবং অন্যান্য ইমামগণ এই প্রকারের আয়াতসমূহ দ্বারাই এই দলীল গ্রহণ 
করেছেন যে, ঈমানের মধ্যে ত্রাস বৃদ্ধি হতে পারে। জমহুর ইমামদের মাযহাব 
এটাই । এমন কি বলা হয়েছে যে, বহু ইমামের এর উপরই ইজমা রয়েছে। 
যেমন ইমাম শাফিঈ (রঃ), ইমাম আহমাদ ইবনে হাম্বল (রঃ) এবং ইমাম আবূ 
উবাইদ (রঃ) । আমরা এটা শরহে বুখারীতে বর্ণনা করেছি। 


LHL ore? wr) 7d 


৩255 042 ০৮ 9 অৰ্থাৎ তারা তিনি ছাড়া আর কারো কাছে কোন আশাই 
করে না, আশ্রয়দাতা একমাত্র তাকেই মনে করে থাকে। কিছু চাইলে তার 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫০৫ পারাঃ ৯ 


কাছেই চেয়ে থাকে প্রতিটি কাজে তার দিকেই ঝুঁকে পড়ে । তারা জানে যে, 
তিনি (আল্লাহ) যা চাইবেন তাই হবে এবং যা চাইবেন না তা হবে না। তিনি 
একক ৷ তার কোন অংশীদার নেই । সব কিছুরই মালিক একমাত্র তিনিই ৷ তার 
হুকুমের পর আর কারও হুকুম চলতে পারে না৷ তিনি সত্বর হিসাব গ্রহণকারী ৷ 
সাঈদ ইবনে জুবাইর (রঃ) বলেন যে, আল্লাহর উপর ভরসা হচ্ছে ঈমানের বন্ধন । 
17 7 ৷ 022257 031 মুমিনদের বিশ্বাস সম্পর্কে 
আলোচনা করার পর তাদের আমল সম্পর্কে আল্লাহ পাক সংবাদ দিচ্ছেন যে, 
তারা নামায পড়ে এবং তাদের প্রদত্ত মাল থেকে গরীব দুঃখীদেরকে দান করে 
থাকে। এ কাজ দু'টি এতো গুরুত্বপূর্ণ যে, সমস্ত মঙ্গলজনক কাজ এ দু'টি 
কাজের অন্তর্ভুক্ত ৷ নামায প্রতিষ্ঠা হচ্ছে আল্লাহর হকসমূহের মধ্যে একটি হক । 
ইকামাতে সালাতের অর্থ হচ্ছে নামাযকে সময়মত আদায় করা, অযু করার সময় 
ভালরূপে হাত মুখ ধৌত করা, রুকু’-সিজদায় তাড়াহুড়া না করা এবং আদব 
সহকারে কুরআন মাজীদ পাঠ করা এবং নবী (সঃ)-এর উপর তাশাহ্‌হুদ ও দরূদ 
পাঠ করা। এটাই ইকামাতে সালাত এবং £4 572% দ্বারা এটাই বুঝানো 
হয়েছে। আর 5,2 -এর ভাবার্থ এই যে, যা কিছু আল্লাহ তা'আলা দিয়েছেন তা 
যদি যাকাতের নেসাবে পৌছে যায় তবে যাকাত প্রদান করবে এবং যা কিছু 
রয়েছে তা থেকেই মানুষকে দান করতে থাকবে। বান্দাদের ওয়াজিব ও 
মুসতাহাব আর্থিক হক আদায় করবে৷ আল্লাহর প্রদত্ত সম্পদ হতে সকল বান্দাকে 
সাহায্য করতে থাকবে। কেননা, সমস্ত লোকই আল্লাহর পরিবার ও সন্তান 
সন্ততি । আল্লাহ তা‘আলার নিকট এঁ বান্দা সবচেয়ে বেশী স্বীকৃত যে তীর 
সৃষ্টজীবের বেশী উপকার সাধন করে থাকে। তোমাদের মালধন আল্লাহর পক্ষ 
থেকে তোমাদের কাছে যেন আমানত স্বরূপ । অতিসত্বরই তোমাদের মাল 
CEE UE RAN CTE SEC CEE 


%, 5 292 93 


23/22 045] এসব গুণে যারা গুণাৰিত তারাই হচ্ছে প্রকৃত মুমিন। 
সারির ত্বনে মালিক (রাঃ) একদা রাসুলুল্লাহ (সঃ)-এর কাছে আগমন করলে 
তিনি তাকে বলেনঃ “হে হারিস (রাঃ)! সকাল বেলা তোমার কিভাবে কেটেছে?” 
হারিস (রাঃ) উত্তরে বললেনঃ “একজন প্রকৃত মুমিন হিসেবে” তখন রাসূলুল্লাহ 
(সঃ) তাকে বলেনঃ “খুব চিন্তা করে কথা বল । প্রত্যেক জিনিসেরই একটা 
হাকীকত বা মূলতত্ত্ব রয়েছে। বল তো, তোমার ঈমানের হাকীকত কি?” হারিস 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫০৬ পারাঃ ৯ 


(রাঃ) উত্তরে বললেনঃ “আমি দুনিয়ার মহব্বত থেকে মুখ*ফিরিয়ে নিয়েছি, রাত্রে 
জেগে জেগে ইবাদত করি, দিনে রোযার কারণে পিপাসার্ত থাকি এবং নিজেকে 
এরূপ পাই যে, যেন আমার সামনে আল্লাহর আরশ খোলা রয়েছে, আমি যেন 
জান্নাতবাসীদেরকে পরস্পর মিলিত হতে দেখছি এবং জাহান্নামবাসীদেরকে 
দেখছি যে, তারা কষ্ট ও বিপদে পতিত হয়েছে।” তখন রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ 
“হ্যা, হে হারিস (রাঃ)! তাহলে তুমি ঈমানের হাকীকতে পৌছে গেছো। এর 
উপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা 'কর।” একথা তিনি তিনবার বললেন। 


কুরআন কারীম আরবী ভাষায় অবতীর্ণ কর] হয়েছে এবং শব্দটি 
সাহিত্যিক মর্যাদা রাখে। যেমন বলা হয়ে থাকে ££5৮4%,5 অৰ্থাৎ ‘অমুক 
ব্যক্তি প্রকৃত সরদার’, যদিও কওমের মধ্যে অন্যান্য সরদারও রয়েছে। আরও বলা 

হয়- ‘অমুক প্রকৃত ব্যবসিক’, যদিও অন্যান্য ব্যবসিকও রয়েছে। ‘অমুক ব্যক্তি 
ৰা, যদিও আরও বহু কবি রয়েছে। 


2 wr l23 91) 072380 


"০ ১5৩০৭৩? 148 অৰ্থাৎ জান্নাতে তারা বড় বড় পদ লাভ করবে। যেমন 
অন্য জায়গায় আল্লাহ পাক বলেনঃ “আল্লাহর কাছে তাদের জন্যে বড় পদমর্যাদা 
রয়েছে এবং তারা যা কিছু করছে আল্লাহ তা সম্যক অবগত আছেন। আল্লাহ 
তাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন এবং তাদের পুণ্যগুলো কবুল করবেন।” 
জান্নাতবাসীরা একে অপরের অপেক্ষা উচ্চ মর্যাদার অধিকারী হবে। কিন্তু উচ্চ 
মর্যাদাসম্পন্ব লোকেরা নিম্ন মর্যাদাসম্পন্ন লোকদেরকে দেখে অহংকার করবে না 
এবং নিম্ন শ্রেণীর লোকেরা উচ্চ শ্রেণীর লোকদেরকে দেখে হিংসাও করবে না। 

সহীহ মুসলিম ও সহীহ বুখারীতে রয়েছে যে, রাসূলুল্লাহ (স) বলেছেনঃ 
আকাশ প্রান্তে তারকারাজি দেখে থাক” সাহাবীগণ জিজ্ঞেস করলেনঃ “হে 
আল্লাহর রাসূল (সঃ)! এটা কি নবীদের মন্যিল, যা অন্য কেউ লাভ করবে না?” 
তিনি উত্তরে বললেনঃ “কেন লাভ করবে না? আল্লাহর শপথ! যাঁরা আল্লাহর উপর 
ঈমান এনেছে এবং রাসূলদেরকে সত্য জেনেছে তারাও এর অধিকারী হবে।” 
রাসূলূল্পাহ (সঃ) বলেনঃ “জান্নাতবাসীরা উপরের জান্নাতবাসীদেরকে এরূপ 
দেখবে যেমন আকাশের উপর তারকারাজি দেখা যায়। আবূ বকর (রাঃ) এবং 
উমার (রাঃ) তাদেরই অন্তর্ভুক্ত । তারাও এই মর্যাদা লাভ করবে৷” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ 


৫। যেরূপে তোমার প্রতিপালক 
তোমাকে তোমার গৃহ হতে 
(বদরের দিকে) যথাযথভাবে 


বের করলেন, আর 
মুসলমানদের একটি দল একে 
দুর্বহ মনে করছিল। 


৬। সেই যথাৰ্থ বিষয় প্রকাশ 
হওয়ার পরও ওতে তারা 
তোমার সাথে এরূপে বিবাদ 
করছিল যেন কেউ তাদেরকে 
যাচ্ছে, আর তারা তা প্রত্যক্ষ 
করছে। 

৭। আর তোমরা সেই সময়টিকে 
স্মরণ কর, যখন আন্লাহ 
তোমাদেরকে সেই দু’টি দলের 
মধ্য হতে একটি সম্বন্ধে 
প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে, ওটা 
তোমাদের করতলগত হবে, 
আর তোমরা এই অভিপ্রায়ে 
ছিলে যেন নিরস্ত্র দলটি 


৮। যেন সত্যকে সত্যর্পে এবং 
অসত্যকে অসত্যরূপে প্রমাণিত 
করে দেন, যদিও এটা 
অপরাধীরা অঞ্জীতিকরই মনে 


করে। 


৫০৭ 


পারাঃ ৯ 


287 707424 ed 


I LT WSLS -o 


2S BE 


EE HEE EES 


১৮29 7/7/72 22332 


our ous al 


LAD wr Ada 


ls Be এ 


PATA পল 


AMIE ET 


b,2933/39 ১, 3242 


iz oh 3 yl 


O02 


2 3 


SAIL} - -Y 


c238 722, rf > "ৰ 


১৯১5 6 fees 


23,7 2329 ea 


ক Hrd Lb 


22 A272 


EE 


calla 2 G72 

2h cb EEE 
SN? !2 
on 


290972 


Yl den? Srl End =h 


Ecos 222 72 


oun los 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫০৮ পারাঃ ৯ 


PR ALALA 


LG - -এর মধ্যে {শব্দটি আনার কারণ কি এ ব্যাপারে মুফাস্সিরদের 
মধ্যে মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলেন যে, এর দ্বারা পরহেজগারী ও রাসূল 
(সঃ)-এর আনুগত্যের ব্যাপারে মুমিনদের পারস্পরিক সন্ধি স্থাপনের সাথে সাদৃশ্য 
প্ৰতিপাদন করা হয়েছে। সুতরাং কথার ধরন হচ্ছে- যেমন তোমরা গনীমতের 
মালের ব্যাপারে মতভেদ করেছিলে এবং তোমাদের মধ্যে বিবাদের সূচনা 
হয়েছিল, অতঃপর আল্লাহ তোমাদের মধ্যে ফায়সালা করে দিয়েছিলেন এবং এ 
মাল বন্টনের হক তোমাদের নিকট থেকে ছিনিয়ে নিয়ে স্বীয় রাসূল (সঃ)-কে 
প্রদান করেছিলেন, আর রাসূলুল্লাহ (সঃ) তোমাদের মধ্যে ওটা ইনসাফ ও 
সমতার সাথে বন্টন করে দিয়েছিলেন, এ সবগুলোই ছিল তোমাদের পূর্ণ 
কল্যাণের নিমিত্ত । তদ্রপ এই স্থলে যখন তোমাদেরকে শত্রুদের সাথে মুকাবিলার 
জন্যে মদীনা থেকে বের হতে হয়েছিল তখন সেই শান শওকত বিশিষ্ট বিরাট 
সেনাবাহিনীর সাথে যুদ্ধে প্রবৃত্ত হওয়া তোমাদের জন্যে অপছন্দনীয় ছিল অর্থাৎ 
তাদের সাথে যুদ্ধে প্রবৃত্ত হতে তোমাদের মন চাচ্ছিল না। এই বিরাট 
সেনাবাহিনী ওরাই ছিল যারা তাদের স্বধর্মীয় কাফিরদের ব্যবসায়ের মাল 
হিফাযত করার জন্যে মক্কা থেকে যাত্রা শুরু করেছিল, যে কাফিররা ব্যবসা 
উপলক্ষে সিরিয়া গমন করেছিল। এই যুদ্ধকে অপছন্দ করার ফল এই দাড়ালো 
যে, আল্লাহ তা'আলা তাদের সাথে যুদ্ধ করতে তোমাদেরকে বাধ্য করলেন এবং 
করতঃ তাদের উপর জয়যুক্ত করলেন। যেমন মহান আল্লাহ বলেনঃ “তোমাদের 
উপর যুদ্ধ ফরয করা হচ্ছে, আর এটা তোমাদের কাছে অপছন্দনীয় । অথচ যা 
তোমরা অপছন্দ কর, খুব সম্ভব তাতেই তোমাদের কল্যাণ নিহিত রয়েছে। 
পক্ষান্তরে তোমরা কোন কাজকে পছন্দ কর, অথচ হয়তো তাতেই তোমাদের 
অমঙ্গল নিহিত আছে। কোন্টা তোমাদের জন্যে কল্যাণকর তা আল্লাহই জানেন, 
তোমরা জান না।” কেউ কেউ এই সাদৃশ্য প্রতিপাদনের অর্থ বলেছেন- 
যেমনভাবে তোমাদের প্রভু সত্যরূপে তোমাদেরকে মদীনার বাইরে আসায় 
সফলকাম করেছেন, অথচ কোন কোন মুমিন এই বের হওয়াতে অসম্মত ছিল, 
কিন্তু তাদেরকে বের হতেই হয়, অনুরূপভাবে তারা যুদ্ধ থেকে দূরে থাকতে চায় 
এবং তোমাদের সাথে মতবিরোধ করে, অথচ রাসূলুল্লাহ (সঃ)-এর মতের 
সত্যতা তাদের উপর প্রকাশিতই ছিল। মুজাহিদ (রঃ) বলেন যে, এর অর্থ হচ্ছে- 
যেমনভাবে তোমরা বাধ্য হয়ে মদীনা হতে বের হয়েছো, তেমনিভাবে সত্যের 
বিষয়ে রাসূল (সঃ)-এর সাথে ঝগড়া করছো । সুদ্দী (রঃ) বলেন যে, এ আয়াতটি 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫০৯ পারাঃ ৯ 


Lod 7 3 /wr? a7 38 3 


বদরের যুদ্ধে বের হওয়ার ব্যাপারে অবতীর্ণ হয়। &45 ০ ১ ওল! 5 ৬১৪০ 
সম্পর্কে কেউ কেউ বলেন যে, এর ভাবার্থ হচ্ছে- হে নবী (সঃ)! এই মুমিনরা 
তোমার সাথে ঝগড়া করার নিয়তে যুদ্ধলন্ধ সম্পদের ব্যাপারে প্রশ্ন উত্থাপন 
করছে, যেমনভাবে বদর দিবসেও তারা তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছিল 
এবং বলেছিলঃ “আপনি তো আমাদেরকে যাত্রীদলের পথরোধ করার জন্যে বের 
করেছিলেন। আমাদের ধারণাও ছিল না যে, আমাদেরকে যুদ্ধ করতে হবে এবং 
আমরা যুদ্ধের জন্যে প্রস্তুতি হণ করেও বাড়ী থেকে বের হইনি ।” আমি বলি 
যে, নবী (সঃ) আবু সুফিয়ানের যাত্রীদলের পথরোধ করার জন্যেই মদীনা থেকে 
বের হয়েছিলেন। কেননা, তীর জানা ছিল যে, এই যাত্রীদল কুরায়েশের জন্যে 
প্রচুর মাল সম্ভার নিয়ে সিরিয়া থেকে মক্কার পথে ফিরে আসছিল । সুতরাং তিনি 
মুসলমানদেরকে উত্তেজিত করেন এবং তিনশ’ দশের কিছু অধিক লোক নিয়ে 
বেরিয়ে পড়েন। তিনি বদর কূপের পথে উপকূলের দিকে রওয়ানা হন। এঁ 
যাত্রীদলের নেতা আবু সুফিয়ান (রাঃ) রাসূলুল্লাহ (সঃ)-এর এই উদ্দেশ্যের 
ংবাদ পেয়ে গিয়েছিলেন । তিনি যমযম ইবনে আমরকে মক্কা পাঠিয়ে 
মক্কাবাসীকে মদীনাবাসীদের উদ্দেশ্যের কথা জানিয়ে দেন। কাজেই মক্কাবাসীরা 
এক হাজার লোক নিয়ে বেরিয়ে পড়ে। আবু সুফিয়ান (রাঃ) যাত্রীদলকে নিয়ে 
সাইফুল বাহারের দিক দিয়ে আসছিলেন । সুতরাং সেই যাত্রীদল মুসলমানদের 
আক্ৰমণ থেকে রক্ষা পেয়ে যায়। এখন মক্কার এ এক হাজার সৈন্য সামনের 
দিকে অগ্রসর হতে থাকে শেষ পর্যন্ত তারা বদর কূপের নিকটে এসে শিবির 
স্থাপন করে। এখন পূর্বের কোন দিন তারিখ ঘোষণা ছাড়াই মুসলমান ও কাফির 
সৈন্যদল পরস্পর যুদ্ধের সম্মুখীন হয়। কেননা, আল্লাহ তাআলা মুসলমানদের 
প্রাধান্য বিস্তার করতে চেয়েছিলেন এবং হক ও বাতিলের মধ্যে ফায়সালাকারী 
যুদ্ধ ঘটিয়ে দেয়ার তার ইচ্ছা ছিল। যেমন এর বর্ণনা শীশ্বই আসছে। মোটকথা, 
রাসূলুল্লাহ (সঃ) যখন এ সংবাদ অবহিত হন যে, মঙ্কধা থেকে এক বিরাট 
সেনাবাহিনী তাদের সাথে যুদ্ধ করার জন্যে এগিয়ে আসছে তখন আল্লাহ 
তা'আলা তার কাছে অহী পাঠালেনঃ “দুটোর মধ্যে একটা জিনিস তোমরা লাভ 
করবে। হয় তোমরা যাত্রীদলের মাল লুটে নিবে, না হয় এ সেনাবাহিনীর সাথে 
যুদ্ধ করবে । দুটোই লাভ করতে পারবে না। সুতরাং যে কোন একটি গ্রহণ করে 
সফলকাম হয়ে যাও ।” মুসলমানদের অধিকাংশের মত ছিল এই যে, তারা 
যাত্রীদলকে আক্রমণ করবেন এবং বিনা যুদ্ধেই প্রচুর মাল তাদের হাতে এসে 
যাবে। যার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক বলেনঃ “স্বরণ কর সেই সময়ের কথা 


wwwi.islamfind.wordpress.com 


" সূরাঃ আনফাল ৮ ৫১০ পারাঃ ৯ 


যখন আল্লাহ তোমাদের কাছে অঙ্গীকার করেন- দু’'দলের এক দল তোমাদের 
আয়ত্তাধীন হবে। কিন্তু নিরস্ত্র দলটি তোমাদের আয়ত্তাধীন হওয়া তোমরা পছন্দ 
করছিলে, আর আল্লাহ চাচ্ছিলেন তীর বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করতে এবং 
কাফিরদের মূল শিকড়কে (মূলশক্তিকে) কেটে দিতে ৷” 


হযরত আবূ আইয়ুব আনসারী (রাঃ) বলেনঃ আমরা মদীনায় ছিলাম 
এমতাবস্থায় রাসূলুল্লাহ (সঃ) বলেন- “আমি সংবাদ পেয়েছি যে, আবূ সুফিয়ান 
(রাঃ) যাত্রীদল নিয়ে আসতে রয়েছে। তোমাদের মত কি? আমরা কি এই 
যাত্রীদলের পথরোধ করার জন্যে বেরিয়ে পড়বো? সম্ভবতঃ এতে তোমরা বহু কিছু 
মালধন লাভ করতে পারবে?” আমরা আরয করলাম, আমরা অবশ্যই বের হতে 
চাই । সুতরাং আমরা বেরিয়ে পড়লাম । আমরা দু’একদিন চলতে থাকলাম । 
অতঃপর তিনি বললেনঃ “আচ্ছা বল তো, এসব কাফিরের সাথে যুদ্ধ করা 
সম্পর্কে তোমাদের মতামত কি? তারা সংবাদ পেয়ে গেছে যে, তোমরা 
কসম! শত্রুদের এতো বড় সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই। 
আমরা তো শুধু যাত্রীদলের মালধন লুটবার জন্যে বের হয়েছি।” রাসূলুল্লাহ (সঃ) 
দ্বিতীয়বার এ প্রশ্নই করেন। আমরা এবারও এ উত্তরই দিলাম । তখন হযরত 
মিকদাদ ইবনে আমর (রাঃ) বললেনঃ হে আল্লাহর রাসূল (সঃ)! আমরা এ স্থলে 
এমন কথা বলবো না যেমন কথা হযরত মূসা (আঃ)-কে তার উন্মতরা 
বলেছিল । তারা তাকে বলেছিল, “হে মূসা (আঃ)! আপনি ও আপনার প্রভু যান 
এবং শত্রুদের সাথে যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকছি।” আমরা আনসার 
দল আশা পোষণ করলাম এবং বললামঃ হযরত মিকদাদ (রাঃ) যে কথা বললেন, 
আমরাও যদি এ কথাই বলতাম তবে এই যাত্রীদলের প্রচুর মাল লুট করা 
অপেক্ষা ওটাই আমাদের জন্যে অধিক পছন্দনীয় হতো! তখন LI (us 


PREY) } 7 


PSY Cela -এই আয়াত অবতীৰ্ণ হয়।” 

ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সঃ) সাহাবীদেরকে 
নিয়ে বদর অভিমুখে যাত্রা শুরু করেন এবং '‘রাওহা’ নামক স্থানে পৌছে 
লোকদের সামনে ভাষণ দান করেন। তিনি বলেনঃ “তোমাদের মত কি?” তখন 
হযরত আবূ বকর (রাঃ) উত্তরে বলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমরা 
সংবাদ পেয়েছি যে, কাফিররা এই এই স্থান পর্যন্ত পৌছে গেছে।” রাসূলুল্লাহ 
(সঃ) পুনরায় বলেনঃ “তোমাদের মত কি?” এবার হযরত উমার (রাঃ) হযরত 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫১১ পারাঃ ৯ 


আবূ বকর (রাঃ)-এর মতই জবাব দেন। রাসূলুল্লাহ (সঃ) তৃতীয়বার এই প্রশ্ন 
করেন। তখন হযরত সা’দ ইবনে মুআয (রাঃ) বলেনঃ “হে আল্লাহর রাসূল 
(সঃ)! আপনি আমাদেরকে লক্ষ্য করেই বলছেন! তাহলে শুনুন! যিনি আপনাকে 
মর্যাদা দান করেছেন এবং আপনার উপর কিতাব অবতীর্ণ করেছেন তার শপথ! 
আমরা না কখনও ‘বারকুল গামাদ’ গিয়েছি, না ওর পথ আমাদের জানা আছে। 
কিন্তু তবুও যদি আপনি ইমায়ন থেকে হাবশের (আবিসিনিয়ার) ‘বারকুল গামাদ’ 
পর্যন্তও গমন করেন তবে আমরাও আপনার সাথে গমন করবো এবং মূসা 
(আঃ)-এর উন্মতের মত বলবো নাঃ ‘আপনি ও আপনার প্রভু যান ও যুদ্ধ করেন, 
আমরা এখানেই বসে থাকছি’ হয়তো আপনি বের হবার সময় একটা 
উদ্দেশ্যকে সামনে রেখে বের হচ্ছেন, অতঃপর আল্লাহ অন্য অবস্থার সৃষ্টি 
করছেন। তখন আপনি যেটা ইচ্ছা সেটাই গ্রহণ করুন। যে আপনার সাথে 
থাকতে চায় থাকবে, যে সরে পড়তে চায় সে সরে পড়বে। যে আপনার 
বিরোধিতা করতে চায় সে বিরোধিতা করুক এবং যে সন্ধি করতে চায় সে সন্ধি 
Kd EN) A SORA BAL CALE হযরত 
সা’দ (রাঃ)-এর এই কথার পরিপ্রেক্ষিতেই ....... 231 -এই আয়াত 
অবতীৰ্ণ হয়৷ 

হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, নবী (সঃ) বদর যুদ্ধের ব্যাপারে 
পরামর্শ করেন, ত তারপর কুরায়েশের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার নির্দেশ দেন, 
তখন এই যুদ্ধ মুসলমানদের কাছে অপছন্দনীয় মনে হয়েছিল। এ জন্যেই A) 
ESTERS -এ আয়াতটি অবতীর্ণ হয়েছিল অর্থাৎ “মুমিনদের একদল 
একে পছন্দ করতে পারেনি। তাদের কাছে এটা খুবই দুঃসহ ছিল। সত্য 
সুস্পষ্টক্পে প্রকাশ হওয়ার পর তারা তোমার সাথে তর্ক করছিল। তাদেরকে 
দেখে মনে হচ্ছিল যে, ত তারা যেন মৃত্যুর দিকে চালিত হচ্ছে এবং তারা তা 
প্রত্যক্ষ করছে।” মুজাহিদ (রঃ) বলেন যে, 31 তে দারা J 23 5 বুঝানো 
হয়েছে। মুহাম্মাদ ইবনে ইসহাক (রঃ) বলেন যে, 5:%,8 দ্বারা উদ্দেশ্য হচ্ছে 
মুশ্রিকদের সাথে যুদ্ধ করা অপছন্দীয় হওয়া । সুদ্দী (রঃ) বলেন যে, 8304 
-এর ভাবার্থ হচ্ছে- তোমরা আল্লাহর হুকুম ব্যতিরেকে আর কোন কিছুকেই 
১. এ হাদীসটি ইবনে আবি হাতিম (রঃ) মুহাম্মাদ ইবনে আমর ইবনে আলকামা ইবনে আবি 

অক্কালসি লাইসীর (রঃ) হাদীস হতে তাখরীজ করেছেন। আবূ লাইস (রঃ) তাঁর পিতা 

থেকে এবং তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫১২ পারাঃ ৯ 
অগ্রাধিকার দেবে না এটা প্রকাশিত হয়ে যাবার পরেও আল্লাহর রাসূল (সঃ)-এর 


মতের বিরোধিতা করছো! ইবনে যায়েদ (রঃ) & 4 $0 
Shs 3 Gr i CSS -এর সম্পর্কে বলেন যে, এর দ্বারা 
বুঝানো হয়েছে। অর্থাৎ এই মুশরিকরা সত্যের ব্যাপারে তর্ক 
করছে, যেন তাদেরকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তাদেরকে 
ইসলামের দাওয়াত দেয়া হচ্ছে। কারণ এই যে, মুমিনরা এরূপ নিন্দনীয় 
বিশেষণে ভূষিত হতে পারে না। এই বিশেষণ একমাত্র কাফিরদেরই হতে পারে। 
ইবনে জারীর (রঃ)-এর এই কথার উপর আপত্তি রয়েছে। তীর মতে ইবনে 
যায়েদ (রঃ)-এর এই উক্তির কোন গুরুত্্‌ নেই। কেননা, &% 4%, -এই 
শব্দগুলোর পূর্বে ইবারতের ধারা মুমিনদের সম্পর্কেই রয়েছে। সুতরাং যে 
শব্দগুলো এর পরে রয়েছে তার এরই 5 হওয়া প্রকাশমান ৷ সত্য ব্যাপার তো 
এই যে, হযরত ইবনে আব্বাস (রাঃ)-এর উক্তিই সঠিক । তা এই যে, এর দ্বারা 
 মুমিনদেরকেই বুঝানো হয়েছে। ইবনে জারীর (রঃ) ইবনে আব্বাস (রাঃ)-এর 
এই উক্তিরই পৃষ্ঠপোষকতা করেছেন। এটাই সত্য এবং কালামের ধারা এরই 
পৃষ্ঠপোষকতা করছে। 
হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) যখন 
সফলতার সাথে বদর যুদ্ধ হতে অবকাশ লাভ করেন তখন তাকে বলা হয়ঃ 
“এখন আপনি মালধন আনয়নকারী যাত্রীদলের উপরও আক্রমণ চালিয়ে দিন। 
এখন তো আর কোন বাধা নেই” তখন যুদ্ধবন্দীদের একজন হযরত আব্বাস 
বলেনঃ “এটা কখনও উচিত হবে না। কেননা, হে আল্লাহর রাসূল (সঃ)! আল্লাহ 
পাক তো আপনার সাথে দুটোর যে কোন একটার ওয়াদা করেছেন। আর একটা 
তো আ[পনি লাভ করেছেন। সুতরাং দ্বিতীয়টি লাভ করার আর কোন অধিকার 


নেই ৷”” 
I/II A 7 20 A AIA Grdr 


0G 1541 215৩1১৪১97: অৰ্থাৎ তোমাদের অভিপ্রায় এই ছিল 
যে, যেন নিরস্ত্র দলটি তোমাদের আয়ত্তে এসে পড়ে। তাহলে কেউ প্রতিরোধ 
করবে না এবং যুদ্ধ করারও প্রয়োজন হবে না। অর্থাৎ আবূ সুফিয়ানের 
যাত্রীদলকে লুটে নেয়া । কিন্তু আল্লাহ চাচ্ছিলেন তোমাদেরকে এমন এক দলের 
সাথে ভিড়িয়ে দিতে যারা অন্ত্রশস্ত্রে সজ্জিত, যেন তিনি স্বীয় নির্দেশাবলী দ্বারা 


১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) তাখরীজ করেছেন । ‘ইবনে কাসীর (রঃ) বলেন যে, এর 
ইসনাদ উত্তম । সিহাহ্‌ সিত্তাহ্র কোনটিতেই এটা তাখরীজ করা হয়নি । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫১৩ পারাঃ ৯ 


সত্যকে সত্যরূপে প্রতিপন্ব করে দেন এবং সেই কাফিরদের মূলকে কর্তন করে 
ফেলেন আল্লাহ ছাড়া কাজের পরিণাম সম্পর্কে কেউই অবহিত নয়। উত্তম 
তদবীরের তদবীরকারী একমাত্র তিনিই, যদিও মানুষ এ তদবীরের বিপরীত 
কামনা করে। যেমন তিনি বলেনঃ “তোমাদের উপর ফরয করা হয়েছে আর ওটা 
তোমাদের কাছে অপছন্দনীয়, কিন্তু খুব সম্ভব তোমরা যা অপছন্দ কর ওতেই 
তোমাদের মঙ্গল নিহিত রয়েছে এবং তোমরা যা পছন্দ কর বা ভালবাস তাতেই 
তোমাদের অকল্যাণ নিহিত রয়েছে।” নিম্নের হাদীসটিও বদর সম্পর্কীয় হাদীস 
যে, নবী (সঃ) যখন সিরিয়া হতে আবু সুফিয়ানের ফিরে আসার সংবাদ পেলেন 
তখন তিনি মুসলমানদেরকে ডেকে বললেনঃ “কুরায়েশের এই যাত্রীদলের সাথে 
প্রচুর মালপত্র রয়েছে। সুতরাং তোমরা তাদেরকে আক্রমণ কর । এতে বিস্ময়ের 
কিছুই নেই যে, আল্লাহ তা'আলা কাফিরদের গনীমতের মাল তোমাদেরকে প্রদান 
করবেন।” তার এ কথা শুনে সাহাবীগণ রওয়ানা হয়ে গেলেন । তাদের কেউ 
কেউ হালকা অন্তর নিলেন এবং কেউ কেউ ভারী অস্ত্রশস্ত্র নিলেন। তীদের এ ধারণা 
ছিল না যে, রাসূলুল্লাহ (সঃ) যুদ্ধ করবেন। আবূ সুফিয়ান যখন হিজাযের 
নিকটবর্তী হলেন তখন তিনি গুপ্তচর ছেড়ে ছিলেন এবং প্রত্যেক গমনাগমন 
কারীদেরকে রাসুলুল্লাহ (সঃ)-এর সংবাদ জিজ্ঞেস করতে থাকলেন । অবশেষে 
তিনি জানতে পারলেন যে, রাসূলুল্লাহ (সঃ) যাত্রীদলের উদ্দেশ্যে রওয়ানা হয়ে 
গেছেন। সুতরাং তিনি সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করলেন। তিনি তৎক্ষণাৎ 
যমযম ইবনে আমর গিফারীকে মক্কা পাঠিয়ে দিলেন যে, সে যেন কুরায়েশদের 
সাথে সাক্ষাৎ করে তাদেরকে অবস্থা অবহিত করতঃ যাত্রীদলের হিফাযতের 
ব্যবস্থা করে আসে। কেননা, রাসূলুল্লাহ (সঃ) যাত্রীদলকে আক্রমণ করার 
উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছেন। এদিকে রাসূলুল্লাহ (সঃ) স্বীয় সাথীদেরকে নিয়ে 
বেরিয়ে পড়েছেন এবং “‘যাফরান’ উপত্যকা পর্যন্ত পৌছে সেখানে অবস্থান 
করেছেন। ইতিমধ্যে তিনি সংবাদ পেলেন যে, কুরায়েশরা যাত্রীদলের হিফাযত ও 
মুসলমানদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে মক্কা থেকে যাত্রা শুরু করেছে। 
সুতরাং তিনি সাহাবীদের সাথে পরামর্শ করলেন তখন হযরত আবূ বকর (রাঃ) 
দাড়ালেন এবং উত্তম কথা বললেন। অতঃপর হযরত উমারও (রাঃ) দাড়িয়ে ভাল 
কথা বললেন । তারপর হযরত মিকদাদ ইবনে আমর (রাঃ) বললেনঃ হে আল্লাহর 
রাসূল (সঃ)! আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন তা আপনি পালন করুন । 
আমরা আপনার সাথেই রয়েছি। আল্লাহর শপথ! বানী ইসরাঈল যে কথা হযরত 


oe wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫১৪ পারাঃ ৯ 


মূসা (আঃ)-কে বলেছিল সে কথা আমরা আপনাকে বলবো না। তারা মূসা 
(আঃ)-কে বলেছিলঃ “হে মূসা (আঃ)! আপনি ও আপনার প্রভু গমন করুন এবং 
যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকছি ।” আপনি যদি আমাদেরকে হাবশ পর্যন্ত 
নিয়ে যেতে চান তবে যে পর্যন্ত আপনি সেখানে না পৌছবেন সেই পর্যন্ত আমরা 
আপনার সাথ ছাড়বো না। হযরত মিকদাদ (রাঃ)-এর এ কথা শুনে রাসূলুল্লাহ 
(সঃ) তার কল্যাণের জন্যে দুআ’ করলেন । অতঃপর তিনি বললেনঃ “হে লোক 
সকল! তোমরা আমাকে পরামর্শ দান কর।” এ কথা তিনি আনসারদেরকে 
উদ্দেশ্য করে বলেছিলেন। একটা কারণ তো এই যে, আনসারগণ সংখ্যায় বেশী 
ছিলেন। দ্বিতীয় কারণ ছিল এটাও যে, আকাবায় যখন আনসারগণ বায়আত গ্রহণ 
করেন তখন তারা নিম্নরূপ কথার উপর তা গ্রহণ করেছিলেনঃ “যখন আপনি 
মন্ধা ছেড়ে মদীনায় পৌছবেন তখন সর্বাবস্থাতেই আমরা আপনার সাথে 
থাকবো । অর্থাৎ যদি শত্রুরা আপনার উপর আক্রমণ চালায় তবে আমরা তাদের 
সাথে প্রতিদ্বন্বিতা করবো ।” যেহেতু তাদের বায়আত গ্রহণের সময় এ কথা ছিল 
না যে, মুসলমানদের অগ্রগতির সময়ও তারা তাদের সাথে থাকবেন, সেই হেতু 
রাসূলুল্লাহ (সঃ) তাদেরও মত জানতে চাচ্ছিলেন, যেন তাদের নিকট থেকেও 
অঙ্গীকার নিয়ে তাদেরও সাহায্য সহানুভূতি লাভ করতে পারেন। হযরত সা'দ 
(রাঃ) বললেনঃ “সম্ভবতঃ আপনি আমাদের উদ্দেশ্যেই বলছেন ।” রাসূলুল্লাহ (সঃ) 
বললেনঃ “হ্যা, আমি তোমাদেরকে উদ্দেশ্য করেই বললাম ।” তখন হযরত সা'দ 
(রাঃ) বললেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমরা আপনার উপর ঈমান এনেছি । 
আপনার আদেশ-নিষেধ মান্য করার বায়জাত আমরা আপনার হাতে গ্রহণ 
করেছি । সুতরাং আমরা কোন অবস্থাতেই আপনার হাত ছাড়বো না। আল্লাহর 
শপথ! আপনি যদি সমুদ্র তীরে দাড়িয়ে তাতে ঘোড়াকে নামিয়ে দেন তাহলে 
আমরাও সমুদ্রে ঝাপিয়ে পড়বো । আমাদের মধ্যে কেউই এতে মোটেই দ্বিধাবোধ 
করবে না। যুদ্ধে আমরা বীরত্ব প্রদর্শনকারী এবং কঠিন বিপদ আপদে 
সাহায্যকারী । ইনশাআল্লাহ আপনি আমাদের উপর সন্তুষ্ট থাকবেন।” এই উত্তরে 
রাসূলুল্লাহ (সঃ) অত্যন্ত খুশী হন। তৎক্ষণাৎ তিনি যাত্রা শুরু করার নির্দেশ দেন 
এবং বলেনঃ “আল্লাহ আমার সাথে দুটোর মধ্যে একটার ওয়াদা করেছেন এবং 
এতে বিস্ময়ের কিছুই নেই যে, এ একটি এই যুদ্ধই বটে । আমি যেন মুশরিকদের 
বধ্যভূমি এখান থেকেই স্বচক্ষে দেখতে পাচ্ছি।” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫১৫ পারাঃ ৯ 


৯। স্মরণ কর সেই সংকট মুহুর্তের 
কথা, যখন তোমরা তোমাদের RATES 5 3- a 
প্রতিপালকের নিকট কাতর 0 
ক্‌ণ্ঠে প্রার্থনা করছিলে, আর 228 s3udIId dsr 
তিনি সেই পার্থনা কবূল ৮ ০১ ০৮০-১ 
করেছিলেন, (আর তিনি 22 4 Noo 
বলেছিলেন) আমি ০০৬১১৮ ৯ AL 
তোমাদেরকে এক সহস্র 
ফেরেশতা দ্বারা সাহায্য করবো, 122 $93১ FSM 
যারা একের পর এক আসবে । 


১০। আল্লাহ এটা শুধু তোমাদের + fGen 
সুসংবাদ দেয়ার জন্যে এবং pb oi 


সাহায্য শুধুমাত্ৰ আল্লাহর তরফ ঃ L826 
থেকেই আসে, আল্লাহ OSS LF hl 
মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময় । 


হ্যরত উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “বদরের দিন 
নবী (সঃ) স্বীয় সহচরদেরকে গণনা করে দেখলেন যে, তাদের সংখ্যা ছিল 
তিনশ'’র কিছু বেশী। আর মুশরিকদের দিকে দৃষ্টিপাত করে তিনি অনুমান 
করলেন যে, তাদের সংখ্যা ছিল এক হাজারেরও অধিক ৷ নবী (সঃ) কিবলামুখী 
হয়ে দুআ’ করতে লাগলেন । তীর গায়ে একখানা চাদর ছিল এবং তিনি লুঙ্গি 
পরিহিত ছিলেন। তিনি বলছিলেনঃ “হে আল্লাহ! আপনি আমার সাথে যে ওয়াদা 
করেছিলেন তা আজ পুরো করুন! যদি আপনি মুসলমানদের এই ছোট দলটিকে 
আজ ধ্বংস করে দেন তবে দুনিয়ার বুকে আপনার ইবাদত করার কেউই থাকবে 
না এবং তাওহীদের নাম ও চিহ্নটুকুও মুছে যাবে” তিনি আল্লাহর কাছে ফরিয়াদ 
করছিলেন ও প্রার্থনা জানাচ্ছিলেন, এমন কি তার কাধ থেকে চাদরখানা পড়ে 
যাচ্ছিল । হযরত আবূ বকর (রাঃ) এসে চাদরখানা তীর কাধে উঠিয়ে দিলেন 
এবং তার পিছনে দাড়িয়ে গিয়ে বললেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আল্লাহর 
কাছে আপনার প্রার্থনা যথেষ্ট হয়েছে। তিনি স্বীয় ওয়াদা পূর্ণ করবেন।” তখন 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫১৬ পারাঃ ৯ 


আল্লাহ তা'আলা এ আয়াতটি অবতীর্ণ করলেনঃ “যখন তোমরা তোমাদের 
প্রতিপালকের নিকট কাতর কণ্ঠে প্রার্থনা করছিলে, আর তিনি সেই প্রার্থনা কবূল 
করেছিলেন, (এবং তিনি বলেছিলেন) আমি তোমাদেরকে এক সহস্র ফেরেশ্তা 
দ্বারা সাহায্য করবো, যারা একের পর এক আসবে ৷” সুতরাং যখন যুদ্ধ সংঘটিত 
হলো তখন আল্লাহ তা'আলা মুশরিকদের পরাজয় ঘটালেন । তাদের সত্তরজন 
নিহত হলো এবং সত্তরজন বন্দী হলো। তখন রাসূলুল্লাহ (সঃ) হযরত আবূ বকর 
(রাঃ), হযরত উমার (রাঃ) এবং হযরত আলী (রাঃ)-এর সঙ্গে বন্দীদের ব্যাপারে 
পরামর্শ করলেন। হযরত আবূ বকর (রাঃ) বললেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! 
এরা তো আপনার চাচাতো ভাই এবং আপনার গোত্রীয় ও বংশীয় লোক । সুতরাং 
এদেরকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিন। মুক্তিপণের অর্থের মাধ্যমে আমাদের 
আৰ্থিক অবস্থার উন্নতি হবে এবং কাফিরদের উপর জয়যুক্ত হওয়ার শক্তি আরও 
বৃদ্ধি পাবে । এতে বিস্ময়ের কিছুই নেই যে, আল্লাহ তাআলা হয়তো তাদেরকে 
হিদায়াত দান করবেন । অতঃপর এরাই আমাদের শক্তি বাড়িয়ে দিবে।” এর পর 
রাসূলুল্লাহ (সঃ) হযরত উমার (রাঃ)-কে সম্বোধন করে বলেনঃ “হে উমার 
(রাঃ)! এ ব্যাপারে তোমার মত কি?” তিনি উত্তরে বললেনঃ “আল্লাহর শপথ! 
হযরত আবূ বকর (রাঃ) যে মত পোষণ করেছেন আমি এ মত পোষণ করি না। 
আপনি আমাকে নির্দেশ দিন, আমি আমার আত্মীয় কাফিরদেরকে হত্যা করি 
এবং আলী (রাঃ)-কে হুকুম দিন তিনি যেন তার ভাই আকীলের গর্দান উড়িয়ে 
দেন। আর হামযা (রাঃ) যেন তাঁর অমুক ভাইয়ের দেহ দ্বিখণ্ডিত করেন, যাতে 
আমরা আল্লাহর কাছে এটা প্রমাণ করতে পারি যে, মুশরিকদের ব্যাপারে 
আমাদের অন্তরে কোন করুণা নেই । এই বন্দী মুশরিকরা তো কাফিরদের 
নেতৃস্থানীয় লোক” রাসূলুল্লাহ (সঃ) কিন্তু হযরত আবূ বকর (রাঃ)-এর 
মতকেই প্রাধান্য দেন এবং এঁ মুশরিক বন্দীদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন। 
হযরত উমার (রাঃ) বলেন, পরদিন সকালে আমি রাসূলুল্লাহ (সঃ)-এর বাড়ীতে 
হাযির হয়ে দেখি যে, তিনি এবং হযরত আবূ বকর (রাঃ) ক্রন্দন করছেন। আমি 
আরয করলামঃ হে আল্লাহর রাসূল (সঃ)! আপনার ও আপনার সঙ্গীর কাদার 
কারণ কি? যদি কারা আসে তবে আমিও কীদবো, আর যদি কান্না না আসে তবে 
কান্নার ভান করবো, যাতে আপনাদের কার্নায় শরীক হতে পারি । নবী (সঃ) তখন 
বললেনঃ “এটা হচ্ছে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়ার কারণে কান্না । আমি এই ভুলের 
কারণে এ শাস্তি প্রত্যক্ষ করছি যা এতো নিকটে রয়েছে যতো নিকটে রয়েছে এই 
গাছটি ।” সেই সময় নবী (সঃ)-এর সম্মুখে একটি গাছ ছিল। তখন আল্লাহ 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আনফাল ৮ ৫১৭ পারাঃ ৯ 
তাআলা নিম্নের আয়াত অবতীর্ণ করেন- 


Bld BE HS ANNIE AE US og Co 
at” বু পর্যন্ত । (৮৪ ৬৭-৬৯) সুতরাং“গনীমত হালাল করে দেয়া হয়। 
অতঃপর পরবর্তী বছর যখন উহুদের যুদ্ধ সংঘটিত হয় তখন আল্লাহ তা'আলা 
বদরের দিনের ভুলের প্রতিশোধ এভাবে গ্রহণ করেন যে, মুক্তিপণ নিয়ে সত্তরজন 
কাফির বন্দীকে ছেড়ে দেয়ার বিনিময়ে উহুদের যুদ্ধে সত্তরজন মুসলমান 
শাহাদাতবরণ করেন। রাসুলুল্লাহ (সঃ)-এর সাহাবীগণ তাকে ছেড়ে পলায়ন 
করেন তার সামনের চারটি দাত ভেঙ্গে যায় এবং শিরস্রাণ মাথার মধ্যে ঢুকে 
যায়। তার চেহারা মুবারকের উপর রক্ত গড়িয়ে পড়ে। তখন আল্লাহ তা‘আলা 
নিম্নের আয়াতটি অবতীর্ণ করেনঃ “তোমাদের উপর যখন বিপদ পৌছালো তখন 
তোমরা বলতে শুরু করলে- এ বিপদ কোথা থেকে আসলো? (হে নবী সঃ)! 
তুমি বলে দাও- এটা তোমাদের নিজেদের কর্মের ফল অর্থাৎ তোমাদের ফিদইয়া 
গ্রহণের কারণেই তোমরা এই বিপদের সম্মুখীন হয়েছো, নিশ্চয়ই আল্লাহ্‌ প্রত্যেক 
জিনিসের উপরই ক্ষমতাবান” 
₹ হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, 7 59455 3) দ্বারা রাসূলুল্লাহ 
(সঃ)-এর প্রার্থনা করাকে বুঝানো হয়েছে। কেননা, বদরের দিন নবী (সঃ) 
অত্যন্ত একাগ্রতার সাথে আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা করছিলেন। তখন 
হযরত উমার (রাঃ) তার কাছে এসে বললেনঃ “আপনি দুআ’কে সংক্ষিপ্ত করুন! 
আল্লাহ তাআলা আপনার সাথে যে ওয়াদা করেছিলেন তা তিনি অবশ্যই পূর্ণ 
করবেন।” হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, বদরের দিন নরী 
(সঃ) প্রার্থনায় বলেছিলেনঃ “হে আল্লাহ? আপনার অঙ্গীকার পূর্ণ করার দিকে 
আমি আপনার মনোযোগ আকর্ষণ করছি । নতুবা হে আল্লাহ! আপনার 
ইবাদতকারী আর কেউ থাকবে না৷” তখন হযরত আবূ বকর (রাঃ) তার হাত 
ধরে নিয়ে বলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! যথেষ্ট হয়েছে।” অতঃপর নবী 
(সঃ) দাড়িয়ে গিয়ে বললেনঃ “অতি অল্প সময়ের মধ্যেই কাফিররা পরাজিত হয়ে 
যাবে এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে।” 
১. এটা ইমাম আহমাদ (রাঃ) উমার ইবনে খাত্তাব (রাঃ) হতে বর্ণনা করেছেন এবং এটাকে 
ইমাম মুসলিম (রঃ), ইমাম আবূ দাউদ (রঃ), ইমাম তিরমিযী (রঃ) ও ইমাম ইবনে 
জারীর (রঃ) তাখরীজ করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫১৮ পারাঃ ৯ 


se ES | 92 40 অৰ্থাৎ ফেরেশতাদের সারি একের পিছনে এক 


মিলিতর্ভাবে ছিল। আবরি 95১% -এর অর্থ সাহায্যও হতে পারে। অর্থাৎ 
ফেরেশতারা সাহায্যের উপর ছিলেন। হযরত আলী (রাঃ) হতে বর্ণিত আছে, 
তিনি বলেনঃ “হযরত জিবরাঈল (আঃ) হাজার ফেরেশ্তাসহ নবী (সঃ)-এর ডান 
দিকে ছিলেন, যেদিকে হ্যরত আবূ বকর (রাঃ) ছিলেন। আর হযরত মীকাঈল 
(আঃ) হাজার ফেরেশতাসহ নবী (সঃ)-এর বাম দিকে ছিলেন, যেদিকে আমি 
ছিলাম ৷” এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে, হাজারের সাহায্যের উপর অপর হাজারও 
ছিলেন। এ জন্যেই কেউ কেউ 65১, অর্থাৎ J; -কে যবর দিয়ে পড়েছেন। এসব 
ব্যাপারে আল্লাহ তা'আলাই সবচেয়ে ভাল জানেন। আবার এটাও বর্ণিত আছে 
যে, হযরত জিবরাঈল (আঃ)-এর সাথে ছিলেন পাচশ জন ফেরেশ্তা ৷ হযরত 
ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, একজন মুসলমান একজন মুশরিকের পিছনে 
লেগে ছিলেন। উপর হতে মুশরিকের মাথায় একটি চাবুক মারার শব্দ শোনা 
গেল এবং একজন অশ্বারোহীরও পদক্ষেপের শব্দ শ্রুত হলো। তখন দেখা গেলো 
যে, মুশরিক মাটিতে পড়ে গেলো ৷ চাবুকের আঘাতে তার মাথা ফেটে গেলো। 
অথচ কোন মানুষ তাকে লাঠির আঘাত করেনি যখন পিছনের আনসারী এই 
ংবাদ রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট পৌছিয়ে দিলো । তখন তিনি বললেনঃ “তুমি 
সত্য বলেছ। এটা ছিল আসমানী সাহায্য” এ কথা তিনি তিনবার বলেন। এ 
যুদ্ধে সত্তরজন কাফির নিহত হলো এবং সত্তরজন বন্দী হলো” হযরত রাফি’ 
(রাঃ) বদরী সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি বলেন যে, একদা হযরত 
জিবরাঈল (আঃ) এসে রাসূলুল্লাহ (সঃ)-কে জিজ্ঞেস করেনঃ “আপনি বদরী 
সাহাবীদেরকে কি মনে করেন?” রাসুলুল্লাহ (সঃ) উত্তরে বলেনঃ “বদরী সাহাবীরা 
মুসলমানদের মধ্যে সর্বোত্তম ৷” তখন হযরত জিবরাঈল (আঃ) বলেনঃ “বদরের 
যুদ্ধে যেসব ফেরেশ্তা মুসলমানদের সাহায্যের জন্যে এসেছিলেন তাদেরকেও 
অন্যান্য ফেরেশ্তাদের অপেক্ষা উত্তম মনে করা হয়।” সহীহ বুখারী ও সহীহ 
মুসলিমে রয়েছে যে, হযরত উমার (রাঃ) যখন হাতিব ইবনে আবি বুলতা 
(রাঃ)-কে হত্যা করার পরামর্শ দিয়েছিলেন তখন নবী (সঃ) হযরত উমার 
(রাঃ)-কে বলেছিলেনঃ এই হাতিব (রাঃ) বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আর 
তুমি কি এই খবর রাখো যে, সম্ভবতঃ আল্লাহ তা‘আলা বদরী সাহাবীদেরকে 
ক্ষমা করে দিয়েছেন? কেননা, তিনি বলেছেনঃ “তোমরা যা ইচ্ছা তাই আমল 
কর, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি ।” 


১. এটা ইমাম মুসলিম (রঃ) ও ইমাম ইবনে জারীর (রঃ) তাখরীজ করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫১৯ পারাঃ ৯ 


[) 229 BANE LAA 


সুসংবাদ দেয়ার জন্যে এবং তোমাদের মনে প্রশান্তি আনয়নের জন্যে নতুবা 
আল্লাহ তা'আলা তো সর্বপ্রকারেই তোমাদেরকে সাহায্য করতে সক্ষম। 
সাহায্যের ব্যাপারে তিনি ফেরেশ্তাদের মুখাপেক্ষী মোটেই নন। এ সাহায্য তো 
প্রকৃতপক্ষে আল্লাহরই সাহায্য ছিল। ফেরেশ্তারা ছিল সাহায্যের বাহ্যিক রূপ । 
যেমন আল্লাহ তা‘আলা অন্য জায়গায় বলেনঃ “যখন তোমরা কাফিরদের সম্মুখীন 
হও, তখন তাদের গর্দানে আঘাত করতে থাক (তাদেরকে হত্যা করতে থাক) 
এমন কি যখন তাদের রক্তস্রোত বইয়ে দিবে তখন তাদেরকে (বন্দী করে) দৃঢ় 
রূপে বেধে ফেলো, তখন হয়তো বা কোন মুক্তিপণ ছাড়াই তাদেরকে ছেড়ে 
দেবে, কিংবা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেবে, যে পর্যন্ত না তারা তাদের অন্ত্রশন্ত্র 
পরিত্যাগ করে, তোমরা এই নির্দেশ পালন করবে, আর যদি আল্লাহ চাইতেন 
তবে তাদের থেকে (যুদ্ধ ছাড়াই) প্রতিশোধ গ্রহণ করতেন, কিন্তু (যুদ্ধের হুকুম 
এ কারণেই যে,) যেন তিনি তোমাদের একের দ্বারা অন্যের পরীক্ষা করেন, আর 
যারা আল্লাহর পথে নিহত হয়, আল্লাহ তাদের আমল কখনো বিনষ্ট করবেন না। 
তিনি তাদেরকে সুপথ প্রদর্শন করবেন এবং তাদের অবস্থা ঠিক রাখবেন। আর 
তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন এবং তিনি ওটা তাদেরকে চিনিয়ে 
NU EL HS PE 


25? [ ১" LAE 242% 4/5 237 72 A! (2, 

ES PE ORE 

Ee 2 DEL HET Re AE 
722 2 
~ 


অর্থাৎ “এটা তো কালের উত্থান ও পতন মাত্র, যাকে আমি মানবমণ্ডলীর 
মধ্যে আবর্তিত করে থাকি, যাতে আল্লাহ মুমিনদেরকে জানতে পারেন এবং 
তোমাদের মধ্য থেকে কতিপয় লোককে শহীদ রূপে গ্রহণ করতে পারেন, আর 
আল্লাহ অত্যাচারীদেরকে মোটেই পছন্দ করেন না। আর যাতে আল্লাহ 
মুমিনদেরকে (গুনাহ থেকে) পাক-পবিত্র করেন এবং কাফিরদেরকে ক্ষতিগ্রস্ত ও 
ধ্বংস করে দেন।” (৩৪ ১৪০-১৪১) জিহাদের শরঈ দর্শন এটাই যে, আল্লাহ্‌ 
তা'আলা মুশরিকদেরকে একত্ববাদীদের হাতে শাস্তি প্রদান করেন। ইতিপূর্বে 
তাদেরকে সাধারণ আসমানী শাস্তি দ্বারা ধ্বংস করে দেয়া হতো ৷ যেমন হযরত 
নূহ (আঃ)-এর কওমের উপর তুফান এসেছিল, প্রথম আ’দ সম্পৃদায় ঘূর্ণি বাত্যায় 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫২০ পারাঃ ৯ 


ধ্বংস হয়ে গিয়েছিল এবং লূত (আঃ)-এর কওমকে পাথর বর্ষিয়ে ধ্বংস করে 
দেয়া হয়েছিল। হযরত শুআ’ইব (আঃ)-এর কওমের মাথার উপর পাহাড়কে 
লটকিয়ে দেয়া হয়েছিল । আল্লাহ্‌ তা'আলা হযরত মূসা (আঃ)-কে পাঠিয়েছিলেন 
এবং তার শক্ৰ ফিরাউনকে ধ্বংস করেছিলেন, আর তার কওমকে নদীতে ডুবিয়ে 
দিয়েছিলেন। মূসা (আঃ)-এর উপর তাওরাত অবতীর্ণ করে কাফিরদেরকে হত্যা 
করা ফরয করে দেয়া হয়েছিল এবং এই নির্দেশই অন্যান্য শরীয়তের মধ্যেও 
কায়েম রয়েছে। যেমন আল্লাহ তা'আলা বলেনঃ “আমি পূর্ববর্তী উন্মতদেরকে 
ধ্বংস করার পর মূসা (আঃ)-কে কিতাব প্রদান করেছিলাম, এতে লোকদের 
জন্যে বাসীরাত রয়েছে (অর্থাৎ এর মাধ্যমে মানুষের অন্তর্দৃষ্টি খুলে যাবে) ৷” 
মুমিনদের কাফিরদেরকেও বন্দী করার পরিবর্তে হত্যা করে দেয়া এ 
কাফিরদের কঠিন লাঞ্ছনার বিষয় ছিল। এতে মুমিনদের অন্তরেও প্রশান্তি নেমে 
আসতো । যেমন এই উন্মতের মুমিনদেরকে নির্দেশ দেয়া হয়েছিলঃ “এ 
কাফিরদেরকে হত্যাই করে দাও । আল্লাহ তোমাদের হাতে তাদেরকে অপদস্ত 
করতে ও শাস্তি দিতে চান এবং এ জন্যেও যে, এর ফলে তোমাদের অন্তর ঠাণ্ডা 
হবে।” কেননা, এই অহংকারী কুরায়েশ নেতৃবর্গ মুসলমানদেরকে অত্যন্ত ঘৃণার 
চক্ষে দেখতো এবং তাদেরকে নানাভাবে কষ্ট দিতো । সুতরাং যদি এরা নিহত 
হয়ে লাঞ্ছিত হয় তবে তাদের থেকে এই প্রতিশোধ গ্রহণের ফলে মুসলমানদের 
অন্তর কতই না ঠাণ্ডা হয়! তাই আবূ জেহেল যখন যুদ্ধক্ষেত্রে মারা গেল তখন 
এই লাঞ্ছনা ও অবমাননা হতো না। অথবা যেমন, আবু লাহাব যখন মারা গেল 
তখন তার মৃতদেহ এমনভাবে সড়ে পচে গেল যে, তার নিকটতম আত্মীয়েরাও 
তার মৃতদেহের কাছে আসতে পারছিল না । তারা তাকে গোসল দেয়ার পরিবর্তে 
দূর থেকে তার মৃতদেহের উপর পানি ছিটিয়ে দিয়েছিল এবং এক গৃর্তে তাকে 
দাফন করে ফেলেছিল। এ জন্যেই আল্লাহ পাক বলেনঃ ££ $1 (নিশ্চয়ই 
আল্লাহ মহা পরাক্রমশালী)। অর্থাৎ সম্মান ও মর্যাদা কাফিরদের জন্যে নয়, বরং 
দুনিয়া ও আখিরাতে মর্যাদা আল্লাহর জন্যে, তার রাসূল (সঃ)-এর জন্যে এবং 
মুমিনদের জন্যে । তিনি আরো বলেনঃ “আমি পার্থিব জীবনে এবং কিয়ামতের 
দিন অবশ্যই আমার রাসূলদেরকে এবং মুমিনদেরকে সাহায্য করবো” 
কাফিরদেরকে হত্যা করার নির্দেশ দেয়ার মধ্যেও মহান আল্লাহর বিশেষ নৈপুণ্য 
রয়েছে। নতুবা তিনি তো স্বীয় ক্ষমতা বলেই তাদেরকে ধ্বংস করে দিতে 
পারেন। 


wwwi.islamfind.wordpress.com 


সুূরাঃ আনফাল ৮ ৫২১ পারাঃ ৯ 


১১। (আর এঁ সময়ের কথা স্মরণ 


কর) যখন তিনি (আল্লাহ) তার 
পক্ষ থেকে প্রশান্তির জন্যে 


(উদ্দেশ্য ছিল) তোমাদেরকে 
এর দ্বারা পবিত্র করবেন এবং 
তোমাদের হতে শয়তানের 
কুমন্ত্রণা দূরীভূত করবেন আর 
তোমাদের ভ্রদয়কে সুদৃঢ় 
করবেন এবং তোমাদের পা 
স্থির ও প্রতিষ্ঠিত রাখবেন । 
১২। (আর এ সময়ের কথাও 
স্মরণ কর) যখন তোমার 
প্রতিপালক ফেরেশ্তাদের 
নিকট প্রত্যাদেশ করলেন- 
আমি তোমাদের সাথে আছি, 
সুতরাং তোমরা 
ঈমানদারদেরকে সুপ্রতিষ্ঠিত ও 
অবিচল রাখো, আর যারা 
কাফির, আমি তাদের হৃদয়ে 
ভীতি সৃষ্টি করে দেবো, অতএব 
তোমরা তাদের স্কন্ধে আঘাত 
হানো, আর আঘাত হানো 
তাদের অঙ্গুলিসমূহের প্রতিটি 
জোড়ায় জোড়ায় । 

১৩ । এটা এই কারণে যে, তারা 
আল্লাহ ও তার রাসূল (সঃ) 
-এর বিরোধিতা করে, যে 
ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূল 


le 39 2we3 = 
Pew Ld Sis Sl 31 -)) 


7 WIL 27073 S72 


৮-1-2 


AA CE = 


EGA CE Rie 


[Ea প 


422 2333277 22 


Pn 


12 35 
ill >) 
পপ 

223 2233 


ঞ 52 a br 


> 13 


05) “ 


4 


" 


48/2 


os EY 


Pu d 232 77 32w dl পূ? 


CN FONE 


¥227) 2 [ণ] 


EE TES lsd! 


229 2/25 32393 


EDEN 


RON 2 


+ oor 22 2392 


oul Js 


2272 


+ [7 
D- 2 2258/7 7! 
alll Sb 3 -\ 


27 Lets ERA 


Mise SE 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫২২ পারাঃ ৯ 


(সঃ)-এর বিরোধিতা করে তার 
জেনে রাখা উচিত যে, আল্লাহ =এ--॥৷১৮১এ, ১ 
শাস্তি দানে খুবই কঠোর হস্ত । 
১৪। এটাই তোমাদের শাস্তি, oz 
সুতরাং তোমরা এর স্বাদ গ্রহণ ৪2 ০9 
কর, তোমাদের জানা উচিত DSSS 
যে, সত্য অস্বীকারকারীদের | { 
জন্যে রয়েছে জাহান্নামের Hele IE 
লেলিহান অগ্নির শাত্তি। SOE 
আল্লাহ তা‘আলা মুমিনদেরকে স্বীয় নিয়ামত ও অনুগ্রহের কথা স্মরণ করিয়ে 
দিচ্ছেন যে, যুদ্ধের সময় তিনি তাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করে তাদের প্রতি 
ইহসান করেছেন। নিজেদের সংখ্যার স্বল্পতা এবং শত্রুদের সংখ্যাধিক্যের অনুভূতি 
তাদের মনে জেগেছিল বলে তারা কিছুটা ভীত হয়ে পড়েছিল । তখন মহান 
আল্লাহ তাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করে তাদের মনে প্রশান্তি আনয়ন করেন। এরূপ 
তিনি উল্থদের যুদ্ধেও করেছিলেন । যেমন তিনি বলেনঃ 


2 0 27/77079 ea CAPONE 


Ls lp ar 03 pale 45513 অৰ্থাৎ “অনন্তর আল্লাহ সেই 
দুর পরতে মাতা এডি নাতি করতেন পাতি জাত বা তেমাদের 
একদলকে আচ্ছন্ন করেছিল।” (৩৪ ১৫৪) হযরত আবূ তালহা (রাঃ) বলেনঃ 
“উহুদের যুদ্ধের দিন আমারও তন্দ্রা এসেছিল এবং আমার হাত থেকে তরবারী 
পড়ে যাচ্ছিল । আমি তা উঠিয়ে নিচ্ছিলাম । আমি জনগণকেও দেখছিলাম যে, 
তারা ঢাল মাথার উপর করে তন্তরায় ঢলে পড়ছে।” হযরত আলী (রাঃ) বলেনঃ 
“বদরের দিন হযরত মিকদাদ (রাঃ) ছাড়া আর কারো কাছে সওয়ারী ছিল না। 
আমরা সবাই নিদ্রিত অবস্থায় ছিলাম ৷ কিন্তু রাসূলুল্লাহ (সঃ) একটি গাছের নীচে 
সকাল পর্যন্ত নামায পড়ছিলেন এবং আল্লাহর সামনে কান্নাকাটি করছিলেন।” 
হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেন যে, যুদ্ধের দিন এই তন্দ্রা যেন আল্লাহ্‌ 
পাকের পক্ষ থেকে এক প্রকার শান্তি ও নিরাপত্তা ছিল। কিন্তু নামাযে এই তন্দ্রাই 
আবার শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে৷ হযরত কাতাদা (রঃ) বলেন যে, তন্দ্রা 
মাথায় হয় এবং ঘুম অন্তরে হয়। আমি বলি উহুদের যুদ্ধে মুমিনদেরকে তন্দ্রা 
আচ্ছন্ন করেছিল। আর এ খবর তো খুবই সাধারণ ও প্রসিদ্ধ । কিন্তু এখানে এই 
আয়াতে কারীমার সম্পর্ক রয়েছে বদরের ঘটনার সাথে। আর এ আয়াতটি এটা 


wwwi.islamfind.wordpress.com 


সুূরাঃ আনফাল ৮ ৫২৩ পারাঃ ৯ 


প্রমাণ করে যে, বদরের যুদ্ধেও মুমিনদের তন্দ্রায় আচ্ছন্ন করা হয়েছিল এবং 
কঠিন যুদ্ধের সময় এভাবে মুমিনদের উপর তন্দ্রা ছেয়ে যেতো, যাতে তাদের 
অন্তর আল্লাহ তা'আলার সাহায্যে প্রশান্ত ও নিরাপদ থাকে । আর মুমিনদের উপর 
এটা মহান আল্লাহর অনুগ্রহ ও অনুকম্পা । যেমন আল্লাহ পাক বলেনঃ 


EC ES 

অর্থাৎ “নিশ্চয়ই বর্তমান মুশ্্‌কিলসমূহের সাথেই আসানী রয়েছে।” এ 
জন্যেই সহীহ হাদীসে এসেছে যে, বদরের দিন নবী (সঃ) তাঁর জন্যে নির্মিত 
কুটিরে হযরত আবূ বকর (রাঃ)-এর সাথে অবস্থান করছিলেন। ইতিমধ্যে নবী 
(সঃ)-এর উপর তন্দ্রা ছেয়ে যায়। অতঃপর তিনি মুচকি হেসে তন্দ্রার ভাব 
কাটিয়ে উঠেন এবং বলেনঃ “হে আবূ বকর (রাঃ)! সুসংবাদ গ্রহণ কর। এ দেখ, 
জিবরাঈল (আঃ) ধূলিমলিন বেশে রয়েছেন!” অতঃপর তিনি কুটির হতে বেরিয়ে 
আসলেন এবং পাঠ করলেনঃ MOD endl অৰ্থাৎ “শত্রুদের পরাজয় 
ঘটেছে এবং তারা পৃষ্ঠ প্রদর্শন পূর্বক পলায়ন করবে।” (৫৪ঃ ৪৫) ইরশাদ 
হচ্ছে 


My 2wIB2r73 wg 


27 
bs de dis 3 
অর্থাৎ “তিনি (আল্লাহ) তোমাদের উপর আকাশ হতে বৃষ্টি বর্ষণ করলেন ।” 
আলী ইবনে আবি তালহা (রাঃ) হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেন 
যে, তিনি বলেন, বদরে যেখানে নবী (সঃ) অবতরণ করেছিলেন সেখানে 
মুশরিকরা বদর ময়দানের পানি দখল করে নিয়েছিল এবং মুসলমান ও পানির 
মাবখানে তারা প্রতিবন্ধক রূপে দাড়িয়েছিল। মুসলমানরা দুর্বলতাপূর্ণ অবস্থায় 
ছিলেন। এ সময় শয়তান মুসলমানদের অন্তরে কুমন্তরণা দিতে শুরু করে দেয় । 
সে তাদেরকে বলে- “তোমরা তো নিজেদেরকে বড়ই আল্লাহওয়ালা মনে 
করছো। আর তোমাদের মধ্যে স্বয়ং রাসূলও (সঃ) বিদ্যমান রয়েছেন। পানির 
উপর দখল তো মুশরিকদের রয়েছে । আর তোমরা পানি থেকে এমনভাবে 
বঞ্চিত রয়েছো যে, নাপাক অবস্থাতেই নামায আদায় করছো!” তখন আল্লাহ্‌ 
তা'আলা প্রচুর পানি বর্ষণ করলেন। মুসলমানরা পানি পানও করলেন এবং 
পবিত্রতাও অর্জন করলেন। মহান আল্লাহ শয়তানের কুমন্তরণাও খাটো করে 
দিলেন। পানির কারণে মুসলমানদের দিকের বালু জমে শক্ত হয়ে গেল৷ ফলে 
জনগণের ও জানোয়ারগুলোর চলাফেরার সুবিধা হলো । আল্লাহ তা'আলা স্বীয় 
নবী (সঃ) ও মুমিনদেরকে এক হাজার ফেরেশতা দ্বারা সাহায্য করলেন ৷ হযরত 
জিবরাঈল (আঃ) একদিকে পাচশ’ ফেরেশ্তা নিয়ে বিদ্যমান ছিলেন। হযরত 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫২৪ পারাঃ ৯ 


ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, মুশরিক কুরায়েশরা যখন আবু সুফিয়ানের 
কাফেলাকে সাহায্য করার উদ্দেশ্যে বেরিয়ে আসে তখন তারা বদর কূপের উপর 
এসে শিবির স্থাপন করে। আর মুসলমানরা পানি থেকে বঞ্চিত হয়ে যায় । 
পিপাসায় তারা ছটফট করে। নামাযও তারা নাপাকী এবং হাদাসের অবস্থায় 
পড়তে থাকে। শেষ পর্যন্ত তাদের অন্তরে বিভিন্ন প্রকারের খেয়াল চেপে বসে । 
এমতাবস্থায় আল্লাহ তা‘আলা বৃষ্টি বর্ষণ করেন এবং মাঠে পানি বইতে শুরু 
করে। মুসলমানেরা পানিতে পাত্র ভর্তি করে নেয় এবং জানোয়ারগুলোকে পানি 
পান করায় । তাতে তারা গোসলও করে। এভাবে তারা পবিত্রতা লাভ করে। এর 
ফলে তাদের পাগুলোও অটল ও স্থির থাকে।” মুসলমান ও মুশরিকদের মধ্য 
ভাগে বালুকারাশি ছিল । বৃষ্টি বর্ষণের ফলে বালু জমে শক্ত হয়ে যায়। কাজেই 
মুসলমানদের চলাফেরার সুবিধা হয়। 

প্রসিদ্ধ ঘটনা এই যে, নবী (সঃ) বদর অভিমুখে রওয়ানা হয়ে পানির 
নিকটবর্তী স্থানে অবতরণ করেন হাবাব ইবনে মুনযির (রাঃ) রাসূলুল্লাহ 
(সঃ)-এর খিদমতে হাযির হয়ে আরয করেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ) ! 
আপনি যে এ স্থানে অবতরণ করেছেন এটা কি আল্লাহর নির্দেশক্রমে, যার 
বিরোধিতা করা যাবে না, না যুদ্ধের পক্ষে এটাকে উপযুক্ত স্থান মনে করেছেন?” 
উত্তরে তিনি বলেনঃ “যুদ্ধের জন্যে উপযুক্ত স্থান হিসেবেই আমি এখানে অবস্থান 
করেছি ।” তখন হযরত হাবাব (রাঃ) বলেনঃ “তাহলে আরও সামনে অগ্রসর 
হোন এবং পানির শেষাংশ পর্যন্ত দখল করে নিন। ওখানে হাউয তৈরী করে 
এখানকার সমস্ত পানি জমা করুন। তাহলে পানির উপর অধিকার আমাদেরই 
থাকবে এবং শত্রুদের পানির উপর কোন দখল থাকবে না!” এ কথা শুনে 
রাসূলুল্লাহ (সঃ) সামনে বেড়ে যান এবং এ কাজই করেন। 

বৰ্ণিত আছে যে, হাবাব (রাঃ) যখন এই পরামর্শ দেন তখন এঁ সময়ে একজন 
ফেরেশ্তা আকাশ থেকে অবতরণ করেন। হযরত জিবরাঈল (আঃ) রাসূলুল্লাহ 
(সঃ)-এর কাছে উপবিষ্ট ছিলেন। এঁ ফেরেশ্তা বলেনঃ “হে মুহাম্মাদ (সঃ)! 
আল্লাহ তা'আলা আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন যে, হাবাব ইবনে 
মুনযির (রাঃ)-এর পরামর্শ আপনার জন্যে সঠিক পরামর্শই বটে।” তখন 
রাসূলুল্লাহ (সঃ) হযরত জিবরাঈল (আঃ)-কে জিজ্ঞেস করেনঃ “আপনি এই 
ফেরেশ্তাকে চিনেন কি?” হযরত জিবরাঈল (আঃ) তাকে দেখে বলেন, আমি 
সমস্ত ফেরেশ্তাকে চিনি না বটে, তবে এটা যে একজন ফেরেশতা এতে কোন 
সন্দেহ নেই । এটা শয়তান অবশ্যই নয়। 


১. অনুরূপ বর্ণনা কাতাদা (রঃ) ও যহৃহাক (রঃ) হতে বর্ণিত আছে। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আনফাল ৮ ৫২৫ পারাঃ ৯ 


হযরত ইবনে যুবাইর (রাঃ) বলেনঃ “আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন, ফলে 
নবী (সঃ)-এর দিকের ভূমি জমে গিয়ে শক্ত হয়ে যায় এবং ওর উপর চলতে 
সুবিধা হয়। পক্ষান্তরে কাফিরদের দিকের ভূমি নীচু ছিল। কাজেই ওখানকার 
SET TN PA ENE) © let SUN 
ইহ্‌সান করেছিলেন। ধূলাবালি জমে গিয়েছিল এবং মাটি শক্ত হয়েছিল সুতরাং 
মুসলমানরা খুব খুশী হয়েছিলেন এবং তাদের পায়ের স্থিরতা আরো বৃদ্ধি 
পেয়েছিল । অতঃপর তাদের চোখে তন্দ্রা নেমে আসে । তাদের মন মগজ তাজা 
হয়ে যায় । সকালে যুদ্ধ ৷ রাত্রে হাল্কা বৃষ্টি হয়ে গেছে। আমরা গাছের নীচে 
গিয়ে বৃষ্টি থেকে আশ্রয় গ্রহণ করি। রাসূলুল্লাহ (সঃ) জেগে থেকে জনগণের 
হাঁ যত য যাগারাযাচয়া কে গাত 


174% অৰ্থাৎ আল্লাহ তা'আলা হাদাসে আসগার (অযু না থাকা অবস্থা) 
এবং হাদাসে আকবার (গোসল ফরয হওয়ার অবস্থা) থেকে পবিত্র করার জন্যে 
বৃষ্টি বর্ষণ করেন, যেন তিনি তোমাদেরকে শয়তানের কুমন্ত্রণার পর পথপভ্রষ্টতা 
থেকে রক্ষা করেন। এটা ছিল অন্তরের পবিত্রতা । যেমন জান্নাতবাসীদের সম্পর্কে 
আল্লাহ পাক বলেনঃ “পরিধানের জন্যে তাদেরকে রেশমী কাপড় দেয়া হবে, আর 
দেয়া হবে তাদেরকে সোনা ও রূপার অলংকার ৷” এটা হচ্ছে বাহ্যিক সৌন্দর্য । 
আর আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র সুরা পান করাবেন এবং হিংসা বিদ্বেষ 
থেকে তাদেরকে পাক-পবিত্র করবেন । এটা হচ্ছে আভ্যন্তরীণ সৌন্দর্য । বৃষ্টি বর্ষণ 
করার এটাও উদ্দেশ্য ছিল যে, এর মাধ্যমে আল্লাহ তোমাদের অন্তরে প্রশান্তি 
আনয়ন করে তোমাদেরকে ধৈর্যশীল করবেন এবং যুদ্ধক্ষেত্রে তোমাদেরকে অটল 
রাখবেন এই ধৈর্য ও মনের স্থিরতা হচ্ছে আভ্যন্তরীণ বীরত্ব এবং যুদ্ধে অটল 
থাকা হচ্ছে বাহ্যিক বীরত্ব । এসব ব্যাপারে আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভাল 
জানেন । মহান আল্লাহর উক্তি- 


29/\79, 27 3377937 7 1/2 7 w/ 2 
oh G2 if KI NL LY 
অৰ্থাৎ হে নবী (পঃ) ও সময়ের কথা রণ ৰু যদন তোমার প্রতিপালক 
ফেরেশ্তাদের কাছে অহী করলেন আমি তোমাদের সাথে আছি, সুতরাং তোমরা 
ঈমানদারদেরকে সুপ্রতিষ্ঠিত ও অবিচল রাখো । এটা হচ্ছে গোপন নিয়ামত যা 
আল্লাহ তা'আলা মুসলমানদের উপর প্রকাশ করছেন, যেন তারা তার কাছে 
কৃতজ্ঞতা জ্ঞাপন করে। তিনি হচ্ছেন কল্যাণময় ও মহান। তিনি ফেরেশতাদেরকে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫২৬ পারাঃ ৯ 


জোর দিয়ে বলেছেন যে, তারা যেন নবী (সঃ)-কে, নবী (সঃ)-এর দ্বীনকে এবং 
মুসলিম জামাআতকে সাহায্য করেন । যাতে তাদের মন ভেঙ্গে না যায় এবং তারা 
সাহস হারা না হয়। সুতরাং হে ফেরেশ্তার দল! তোমরাও এঁ কাফিরদের সাথে 
যুদ্ধ কর। কথিত আছে যে, ফেরেশৃতা কোন মুসলমানের কাছে আসতেন এবং 
বলতেন, আমি এই কওমকে অর্থাৎ মুশরিকদেরকে বলতে শুনেছি- “যদি 
মুসলমানরা আমাদেরকে আক্রমণ করে তবে আমরা যুদ্ধের মাঠে টিকতে পারবো 
না।” এভাবে কথাটি এক মুখ হতে আর এক মুখে ছড়িয়ে পড়ে । এর ফলে 
সাহাবীদের মনোবল বাড়তে থাকে এবং তারা বুঝতে পারেন যে, মুশরিকদের 
যুদ্ধ করার ক্ষমতা নেই । আল্লাহ পাক বলেনঃ “আমি কাফিরদের হৃদয়ে ভীতি 
সৃষ্টি করে দেবো” অর্থাৎ হে ফেরেশ্তামণ্ডলী! তোমরা মুমিনদেরকে অটল ও 
স্থির রাখো এবং তাদের হৃদয়কে দৃঢ় কর । 


43/9 03798374 
3৬০১। 551,22৬ অৰ্থাৎ ‘তোমরা তাদের স্কন্ধে আঘাত হানো ।' 


2722292? 29 2? 


IE YS 431 215 অৰ্থাৎ ‘তোমরা আঘাত হানো তাদের অঙ্গুলিসমূহের 


N\ 


2 


প্রতিটি জোড়ায় জোড়ায় ৷’ মুফাস্সিরগণ sl 5,4 -এর অর্থের ব্যাপারে 
মতভেদ করেছেন। কেউ কেউ মাথায় মারা অর্থ নিয়েছেন, আবার কেউ কেউ 
TT NCL SO TCT 


L27299939/9/ Lr 2/4 1977793 3997 7 


LES specs Bl > 5 rad bis nil Hr 


- SUI 

অর্থাৎ “যখন তোমরা কাফিরদের সাথে যুদ্ধ করবে তখন তাদের গর্দানে 
মারবে, শেষ পর্যন্ত যখন তাদেরকে খুব বেশী হত্যা করে ফেলবে তখন (হত্যা 
করা বন্ধ করে অবশিষ্টদেরকে) দৃঢ়ভাবে বেঁধে ফেলবে” (8৭৪ ৪) হযরত 
কাসিম (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ “আমি আল্লাহর 
শাস্তিতে জড়িত করার জন্যে প্রেরিত হইনি । (অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আগত 
শাস্তি, যেমন পূর্ববর্তী উন্মতবর্গের উপর অবতীর্ণ হতো), বরং তাদের সঙ্গে যুদ্ধ 
করে আমি তাদের গর্দান উড়িয়ে দেবো এবং তাদেরকে শক্তভাবে শৃঙ্খলে আবদ্ধ 
করবো এ জন্যেই আমি প্রেরিত হয়েছি।” ইবনে জারীর (রঃ) বলেন যে, এর 
দ্বারা গর্দানে আঘাত করা ও মাথার খুলি উড়িয়ে দেয়া বুঝানো হয়েছে। ‘মাগাযী 
উমভী’তে রয়েছে যে, বদরের যুদ্ধের দিন নবী (সঃ) নিহতদের পার্শ্ব দিয়ে গমনের 
সময় বলছিলেনঃ {4 অৰ্থাৎ ‘মাথা কর্তিত অবস্থায় পড়ে আছে।’ তখন 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫২৭ পারাঃ ৯ 
হযরত আবূ বকর (রাঃ) এ কথার সাথেই ছন্দ মিলিয়ে দিয়ে বলেনঃ 


14377477 297 23 BO FA 2 EY 
Ubi; SG #54 Lilo ijl JU, Le 

অর্থাৎ “এমন লোকদের মাথাগুলো কর্তিত অবস্থায় পড়ে রয়েছে যারা 
আমাদের উপর অহংকার প্রকাশ করতো । কেননা, তারা ছিল বড় অত্যাচারী ও 
অবাধ্য ৷” এখানে রাসূলুল্লাহ (সঃ) একটি ছন্দের প্রাথমিক দু'টি শব্দ উচ্চারণ 
করলেন এবং অপেক্ষমান থাকলেন যে, আৰু বকর (রাঃ) একে কবিতা বানিয়ে 
ছন্দ পূর্ণ করে দিবেন। কেননা, bl A dia GL 
ছিল না। যেমন আল্লাহ পাক বলেন 


492A ০ “ন 31790, 7 
Soi bs wilde be 
অর্থাৎ “আমি তাকে কবিতা শিক্ষা দেইনি এবং এটা তার জন্যে উপযুক্তও 
নয়।” (৩৬৪ ৬৯) বদরের দিন জনগণ এঁ নিহত ব্যক্তিদেরকে চিনতে পারতো 
যাদেরকে ফেরেশতাগণ হত্যা করেছিলেন । কেননা এ নিহতদের যখম ঘাড়ের 
উপর থাকতো বা জোড়ের উপর থাকতো । আর এঁ যখম এমনভাবে চিহ্নিত হয়ে 
যেতো যেন আগুনে দগ্ধ করা হয়েছে। 


7723272379 19 


9% 44 4 1৮৮০!) অৰ্থাৎ হে মুমিনগণ! তোমরা তোমাদের শক্রুদেরকে 
তাদেরু জোড়ের উপর আঘাত কর, যেন তাদের্‌ হাত-পা ভেঙ্গে যায়। ১ শব্দটি 
হচ্ছে £% শব্দের বহুবচন । প্রত্যেক জোড়কে 45; বলা হয়। ইমাম আওযায়ী 
(রঃ) বলেন যে, এর ভাবার্থ হচ্ছে- হে ফেরেশতামণ্ডলী! তোমরা এ কাফিরদের 
চেহারা ও চোখের উপর আঘাত কর এবং এমনভাবে আহত করে দাও যে, যেন 
ওগুলোকে অগনিস্ষুলিঙ্গ দ্বারা পুড়িয়ে দেয়া হয়েছে। আর কোন কাফিরকে বন্দী 
করে নেয়ার পর হত্যা করা জায়েয নয়। হযরত ইবনে আব্বাস (রাঃ) বদরের 
ঘটনা বর্ণনা করেছেন যে, আবূ জেহেল বলেছিলঃ “তোমরা মুসলমানদেরকে 
হত্যা করার পরিবর্তে জীবিত ধরে রাখো, যেন তোমরা তাদেরকে আমাদের 
ধর্মকে মন্দ বলা, আমাদেরকে বিদ্বূপ করা এবং ‘লাত’ ও ‘উষ্যা’কে অমান্য 
করার স্বাদ গ্রহণ করাতে পার ।” তাই আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিয়েছিলেনঃ 
“আমি তোমাদের সাথে রয়েছি । তোমরা মুমিনদেরকে অটল রাখো । আমি 
কাফিরদের অন্তরে মুসলমানদের আতঙ্ক সৃষ্টি করবো । তোমরা তাদের গর্দানে ও 
জোড়ে জোড়ে মারবে” বদরের নিহতদের মধ্যে আবু জেহেল ৬৯ (উনসত্তর) 
নম্বরে ছিল । অতঃপর উকবা ইবনে আবি মুঈতকে বন্দী করে হত্যা করে দেয়া হয় 
এবং এভাবে ৭০ (সত্তর) পূর্ণ হয়। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫২৮ পারাঃ ৯ 
2987/7 BYLIIL/ 7 
AGG 3224650403 -এর কারণ এই ছিল যে, তারা আল্লাহ ও তার 


HLS EL HA ECLA Ae dl 
অবলম্বন করেছিল । ££ £4 থেকে নেয়া হয়েছে। অর্থাৎ “সে লাঠিকে 
IGE HAs যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর 
বিরোধিতা করে, তার জেনে রাখা উচিত যে, আল্লাহ শান্তি দানে খুবই কঠোর 
হস্ত । তিনি কোন কিছুই ভুলে যাবেন না। তার গযবের মুকাবিলা কেউই করতে 
পারেনা” 


72/72)? 6779237997791 


EINE ASL 51595545 803 এটাই হচ্ছে তোমাদের শাস্তি, সুতরাং 
তোমরা এই শাস্তির স্বাদ গ্রহণ কর, তোমাদের জানা উচিত যে, সত্য 
অস্বীকারকারীদের জন্যে রয়েছে জাহান্নামের লেলিহান আগুনের শাস্তি । এখানে এ 
কথা কাফিরদেরকে সম্বোধন করে বলা হয়েছে। অর্থাৎ তোমরা দুনিয়াতে এই 
শাস্তির স্বাদ গহণ কর এবং জেনে রেখো যে, কাফিরদের জন্যে আখিরাতেও 
জাহান্নামের শাস্তি রয়েছে। 

১৫। হে ঈমানদারগণ! তোমরা _ 2,১, 2,0 
যখন সৈন্য বাহিনীরূপে কাফির BELIDHL lo 
বাহিনীর সম্মুখীন হবে, তখন war Lad 23/7 22 4s, 
তোমরা তাদের মুকাবিলা করা 


1 >; AS iS nH 
হতে কখনোই পৃষ্ঠপ্দৰ্শন Ed ত 232908 73 
করবেনা। 

১৬ । আর সেদিন যুদ্ধ কৌশল বা 
স্বীয় বাহিনীর কেন্তস্থলে স্থান 
নেয়া ব্যতীত কেউ তাদেরকে 
পৃষ্ঠপ্রদর্শন করলে অর্থাৎ 
পালিয়ে গেলে সে আল্লাহর 
গযবে পরিবেষ্টিত হবে, তার 
জাহান্নাম কতই না নিকৃষ্ট 
স্থান! 


০১৬১১ {py 


{A323 AANA 


122 in eH I 37 \N 


2 
Purr Lust « 


es ARES) EN 


Aw EAE a০ 


SH 


AY 7223)? 


32 2 


Om | 


Pd 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫২৯ পারাঃ ৯ 


এখানে জিহাদের মাঠ থেকে পৃষ্ঠপ্রদর্শন কারীদেরকে ধমক দেয়া হচ্ছে। 
ঘোষণা করা হচ্ছে- হে মুমিনগণ! যখন তোমরা কাফিরদের সাথে যুদ্ধের 
মুখোমুখী হবে তখন তোমাদের সাথীদের ছেড়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে 
যাবে না । হ্যা, তবে যদি কেউ চতুরতা করে পালিয়ে যায় যে, যেন ভয় পেয়ে 
পালিয়ে যাচ্ছে, আর এ ধারণা করে শক্র তার পশ্চাদ্ধাবন করলো, তখন সে এ 
শত্রুকে একাকী পেয়ে তার দিকে ফিরে গেল এবং তাকে আক্রমণ করতঃ হত্যা 
করে দিলো। এই যৌক্তিকতায় পলায়ন করলে কোন দোষ নেই ।” অথবা এই 
উদ্দেশ্যে পলায়ন করে যে, সে মুসলমানদের অন্য দলের সাথে মিলিত হবে এবং 
তাদেরকে সাহায্য করবে অথবা তারাই তাকে সাহায্য করবে। এই পলায়নও 
জায়েয ৷ কেননা, সে স্বীয় ইমামের আশ্রয়ে যেতে চাচ্ছে। 

হযরত আব্ুল্পাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি 
রাসূলুল্লাহ (সঃ) কর্তৃক প্রেরিত একটি ছোট সেনাবাহিনীর একজন সৈনিক 
ছিলাম । লোকদের মধ্যে পলায়নের হিড়িক পড়ে যায়। আমিও পালিয়ে যাই । 
অতঃপর আমরা অনুভব করি যে, আমরা যুদ্ধ হতে পলায়নকারী। সুতরাং আমরা 
আল্লাহর শাস্তির যোগ্য হয়ে পড়েছি। এখন আমরা কি করবো? আমরা 
পরামর্শক্রমে ঠিক করলাম যে, মদীনায় গিয়ে আমরা নিজেদেরকে রাসূলুল্লাহ 
(সঃ)-এর সামনে পেশ করবো । যদি তিনি আমাদের তাওবা কবূল করে নেন 
তবে তো ভাল কথা, নচেৎ আমরা দু’চোখ যেখানে যাবে সেখানেই চলে যাবো 
এবং কাউকেও মুখ দেখাবো না। অতএব আমরা ফজরের নামাযের পূর্বে 
রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট হাযির হলাম । তিনি জিজ্ঞেস করলেনঃ “তোমরা 
কারা?” আমরা উত্তরে বললাম, আমরা পৃষ্ঠপ্দর্শন করে পলায়নকারী। তখন 
তিনি বললেনঃ “না, না বরং তোমরা নিজেদের কেন্দস্থলে আগমনকারী । আমি 
তোমাদের ও তোমাদের মুমিন দলের বন্ধন।” এ কথা শুনে আমরা এগিয়ে 
গেলাম এবং তীর হস্ত চুম্বন করলাম” * ইমাম আবূ দাউদ (রঃ) এটুকু বেশী 
বলেছেন যে, রাসূলুল্লাহ (সঃ) সেই সময় 351} 1-এ আয়াতটিও পাঠ 
করেন। আলেমগণ 5% শব্দের অর্থ 531% বা দূরদর্শী বলেছেন। 
১. এটা সাঈদ ইবনে জুবাইর (রঃ) এবং সুদ্দীর (রঃ) উক্তি। 


২. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ), ইমাম আবূ দাউদ (রঃ), ইমাম তিরমিযী (রঃ) এবং 
ইমাম ইবনে মাজাহ (রঃ) বর্ণনা করেছেন। 


017৩৪ { K 
wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আনফাল ৮ ৫৩০ পারাঃ ৯ 


হযরত আবূ উবাইদা (রাঃ) ইরানের একটি পুলের উপর নিহত হন । তখন 
হযরত উমার ইবনে খাত্তাব (রাঃ) বলেনঃ “চতুরতা অবলম্বন করে তিনি পালিয়ে 
আসতে পারতেন। আমি তার আমীর ও বন্ধন রূপে ছিলাম ৷ তিনি আমার কাছে 
চলে আসলেই হতো!” অতঃপর তিনি বলেনঃ “হে লোক সকল! এ আয়াতটিকে 
কেন্দ্ৰ করে তোমরা ভুল ধারণায় পতিত হয়ো না। এটা বদরের যুদ্ধের ব্যাপারে 
ছিল। এই সময় আমি প্রত্যেক মুসলমানের জামাআত বা দল!” হযরত নাফে’ 
(রাঃ) হযরত উমার (রাঃ)-কে বলেনঃ “শত্রুদের সাথে যুদ্ধের সময় আমরা 
যুদ্ধক্ষেত্রে অটল থাকতে পারি না। আর আমাদের কেন্দ্র কোন্‌টা তা আমরা জানি 
না। অর্থাৎ ইমাম আমাদের কেন্দ্র কি সেনাবাহিনী কেন্দ্র তা আমাদের জানা 
নেই ।” তখন তিনি বলেনঃ “রাসুলুল্লাহ (স ৪১ আমাদের কেন্ত ৷” আমি বললাম 
যে, আল্লাহ পাক ....... ES iS NES BL -এ আয়াত যে নাযিল 
করেছেন! তখন তিনি বলেনঃ “এ আয়াতটি বদরের দিনের ব্যাপারে অবতীর্ণ 
হয়েছে। এটা বদরের পূর্বের সময়ের জন্যেও নয়, এর পরবর্তী সময়ের জন্যেও 
নয়।” Le -এর অর্থ হচ্ছে নবী (সঃ)-এর নিকট আশ্রয় গ্রহণকারী । 
অনুরূপভাবে এখনও কোন লোক তার আমীরের কাছে বা সঙ্গীদের কাছে আশ্রয় 
নিতে পারে। কিন্তু যদি এই পলায়ন এই কারণ ছাড়া অন্য কারণে হয় তবে তা 
হারাম এবং গুনাহে কাবীরার মধ্যে গণ্য হবে। 

হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
“তোমরা সাতটি ধ্বংসকারী জিনিস থেকে বেচে থাকো । (১) আল্লাহর সাথে 
কাউকেও শরীক করা, (২) জাদু করা, (৩) কাউকেও অন্যায়ভাবে হত্যা করা, 
(8) সুদ ভক্ষণ করা, (৫) ইয়াতীমের মাল খেয়ে নেয়া, (৬) যুদ্ধক্ষেত্ৰ হতে 
পৃষ্ঠপরদৰ্শন করে পালিয়ে যাওয়া এবং (৭) সতী সাধ্বী সরলা মুমিনা নারীকে 
ব্যভিচারের অপবাদ দেয়া ।”” এ কথাটি আরও কয়েকভাবে প্রমাণিত আছে যে, 
এ আয়াতটি বদর সম্পর্কে অবতীর্ণ হয়। এ জন্যেই আল্লাহ পাক বলেনঃ “যে 
পালিয়ে যাবে সে আল্লাহর গযবে পরিবেষ্টিত হবে এবং তার আশ্রয়স্থল হবে 
জাহান্নাম । আর জাহান্নাম কতইনা নিকৃষ্ট স্থান!” 

বাশীর ইবনে মা’বাদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, বাইআ'ত গ্রহণের 
জন্যে আমি রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট আগমন করলাম । তখন তিনি 
বাইআ’তের ব্যাপারে কয়েকটি শর্ত আরোপ করলেন। তিনি বললেনঃ “তুমি 


১. এ হাদীসটি ইমাম বুখারী (রঃ) ও ইমাম মুসলিম (রঃ) তাখরীজ করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৩১ পারাঃ ৯ 


সাক্ষ্য দেবে যে, মুহাম্মাদ (সঃ) আল্লাহর বান্দা ও রাসূল । নামায আদায় করবে। 
যাকাত প্রদান করবে। হজ্ব করবে । রমযানের রোযা রাখবে । আল্লাহর পথে 
জিহাদ করবে।” আমি বললাম, হে আল্লাহর রাসূল (সঃ)! এগুলোর মধ্যে দু'টি 
কাজ আমার কাছে কঠিন বোধ হচ্ছে। প্রথম হচ্ছে জিহাদ যে, যদি জিহাদের 
অবস্থায় কেউ পৃষ্ঠপ্রদর্শন করে পালিয়ে যায় তবে আল্লাহর গযব তার উপর পতিত 
হবে এবং আমার ভয় হচ্ছে যে, না জানি আমি হয়তো মৃত্যুর ভয়ে এই পাপে 
জড়িয়ে পড়বো । দ্বিতীয় হচ্ছে সাদকা । আল্লাহর শপথ! গনীমত ছাড়া আমার আর 
কোন আয়-উপার্জন নেই । আর আমার কাছে দশটি উগ্্রী রয়েছে যেগুলোকে 
দোহন করে দুধ আমি পান করি এবং পরিবারের লোকদেরকে পান করিয়ে 
থাকি। আর ওগুলোর উপর আরোহণ করি। রাসূলুল্লাহ (সঃ) তখন আমার হাত 
চেপে ধরলেন এবং হাতকে আন্দোলিত করে বললেনঃ “তুমি জিহাদও করবে না 
এবং দান খায়রাতও করবে না, তাহলে জান্নাত লাভ করবে কিরূপে?” আমি 
জবাবে বললামঃ হে আল্লাহর রাসূল (সঃ)! আমি মেনে নিলাম এবং প্রত্যেক 
শর্তের উপরই দীক্ষা গহণ করলাম । এ হাদীসটি গারীব। ছ’খানা সহীহ হাদীস 
গ্রন্থের মধ্যে এটা বর্ণিত হয়নি। হযরত সাওবান (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী 
(সঃ) বলেছেনঃ “তিনটি জিনিসের অভাবে কোন সৎ আমলও ফলদায়ক হয় না। 
(১) আল্লাহর সাথে অন্য কাউকেও শরীক করা, (২) পিতা মাতার অবাধ্য হওয়া 
ও তাদের বিরুদ্ধাচরণ করা এবং (৩) যুদ্ধক্ষেত্ৰ হতে পলায়ন করা ।” এ 
হাদীসটিও গারীব । 

হযরত জাদী (রঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
যে ব্যক্তি বলে- 2/ 319/ , (0 232727 

Fd) CHILI KEY all ial 

অর্থাৎ “আমি এ আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোন মাবুদ 
নেই এবং আমি তার কাছে তাওবা করছি।” তার পাপরাশি আল্লাহ ক্ষমা করে 
দেন যদিও সে যুদ্ধক্ষেত্ৰ থেকে পালিয়ে যাওয়ার পাপও করে থাকে। এ হাদীসটিও 
গারীব বা দুর্বল । নবী (সঃ)-এর খাদেম হযরত যায়েদ (রাঃ) এ হাদীসটি ছাড়া 
অন্য কোন হাদীস বর্ণনা করেননি। কেউ কেউ এই হুকুম লাগিয়েছেন যে, 
জিহাদের মাঠ থেকে পলায়ন করা সাহাবীদের উপর হারাম ছিল। কেননা, এঁ 
সময় তাদের উপর জিহাদ ফরয ছিল। কেউ কেউ বলেছেন যে, জিহাদ শুধুমাত্র 
আনসারদের উপর ফরয ছিল। কেননা, তারা কষ্ট ও আরাম সর্বাবস্থায় নবী 
(সঃ)-এর নির্দেশ পালনের উপর দীক্ষা গ্রহণ করেছিলেন। আবার এ কথাও বলা 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আনফাল ৮ ৫৩২ পারাঃ ৯ 


হয়েছে যে, এই হুকুম শুধু আহলে বদরের সাথে নির্দিষ্ট" এর উপর এই দলীল 
পেশ করা হয়েছে যে, এঁ সময় পর্যন্ত মুসলমানদের কোন নিয়মিত শান 
শওকতযুক্ত দল ছিলেনই না । যা কিছু ছিলেন এই মুষ্টিপূর্ণ লোকই ছিলেন। এ 
জন্যে এইরূপ হুকুমের খুবই প্রয়োজন ছিল। রাসূলুল্লাহ (সঃ)-এর নিম্নের 
হাদীসটি এই অবস্থার উপরই আলোকপাত করেঃ “হে আল্লাহ! যদি আপনি এই 
মুষ্টিপূর্ণ দলটিকেও ধ্বংস করে দেন তবে দুনিয়ায় আপনার ইবাদত করার কেউই 
থাকবে না!” হযরত হাসান বসরী (রঃ) হতে বর্ণিত আছে যে, এটা বদরের দিন 
জরুরী ছিল। কিন্তু এখন যদি কেউ স্বীয় ইমাম বা স্বীয় দুর্গের কাছে আশ্রয় নেয় 
তবে কোন দোষ হবে না। কেননা, বদরের দিন পলায়নকারীদের জন্যে আল্লাহ 
তা'আলা জাহান্নামকে বাসস্থান করেছেন বটে, কিন্তু এ পলায়নকারীদেরকে তিনি 
এই হুকুমের বহির্ভূত করেছেন যারা শত্রুদেরকে ধোকা দেয়ার উদ্দেশ্যে পালিয়ে 
যায় বা-নিডেদোর দরেরিয়ড হরর ডলে তয়ে গাল তর 


7? 79/7227 30,722 


যুদ্ধ সংঘটিত হলে আল্লাহ তা‘আলা ..... si LAN Ss SE GOL 
(৩৪ ১৫৫) -এ আয়াত অবতীর্ণ করেন। এর সাত বছর পর হুনায়েনের যুদ্ধ 
সূং্টিত হলে তিনি Ee = (৯৪ ২৫) এবং 4; sl fe pd 
E10 05৪ ২৭) ) এ কথাগুলো বলেন। আর এখানে 2 352082 
-এ কথা বলেছেন। এ আয়াতটি আহলে বদরের ব্যাপারে অবতীর্ণ হয় । এসব 
ব্যাখ্যায় এটাই প্রমাণিত হচ্ছে যে, আহলে বদর ছাড়া অন্যেরাও যদি জিহাদের 
ময়দান থেকে পলায়ন করে তবে ওটাও হারাম হওয়া উচিত । যদিও এই আয়াত 
বদরের যুদ্ধের সময় অবতীর্ণ হয়েছিল তথাপি যখন এটাকে সাতটি ধ্বংসকারী 
জিনিসের মধ্যে গণ্য করা হয়েছে তখন এটা হারাম হওয়াই বাঞ্ছনীয় । এসব 
ব্যাপারে আল্লাহ তা‘আলাই সঠিক জ্ঞানের অধিকারী । 


১৭ । তোমরা তাদেরকে হত্যা At 4 VN o39292 2252s 
করনি, বরং আল্লাহই তাদেরকে | 55) 3 255 5 -' 
হত্যা করেছেন, আর (হে নবী L322 2c rc aa3d 
সঃ!) যখন তুমি (খূলোবালি) ৬৭১ 3 ০০১ ৪৯3 


১. এটা আমর (রাঃ), ইবনে আব্বাস (রাঃ), আবূ হুরাইরা (রাঃ), আবূ সাঈদ (রাঃ), নাফে' 
(রঃ), হাসান বসরী (রঃ), সাঈদ ইবনে জুবাইর (রাঃ), ইকরামা (রাঃ), কাতাদা (রাঃ), 
যহহাক (রাঃ) প্রমুখ হতে বর্ণিত আছে। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৩৩ পারাঃ ৯ 


a PE W৮০2 +9 2232 


করেছিলেন, এটা করা হয়েছিল i) i 10 ag Oui) 


} 
G2 92 dy 


দান করার জন্যে, নিঃসন্দেহে 5 all 
আল্লাহ সব কিছু শোনেন ও চে 
Ed 25) 52 ) 
সব কিছু জানেন। 2S Gare lS TJS -\A 
১৮ । আর এমনিভাবেই আল্লাহ "+ ৰ 
কাফিরদের চক্রান্ত দুর্বল ও “25 
| 
নস্যাৎ করে থাকেন। 05) 


এখানে এই কথার উপর আলোকপাত করা হচ্ছে যে, বান্দাদের কার্যাবলীর 
সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ্‌ । যে সৎ কাজ বান্দা হতে প্রকাশিত হয় তা আল্লাহই সৎ 
বানিয়ে থাকেন। কেননা, সেই কাজ করার ক্ষমতা তিনিই প্রদান করেছেন। এঁ 
কাজ করার সাহস ও শক্তি তিনিই যুগিয়েছেন। এ জন্যেই ইরশাদ হচ্ছে- এ 
কাফিরদেরকে তোমরা হত্যা করনি, বরং আল্লাহই হত্যা করেছেন । তোমাদের এ 
শক্তি কি করে হতো যে, তোমাদের সংখ্যা এতো কম হওয়া সত্বেও তোমরা 
এতো অধিক সংখ্যক শত্রুকে পরাজিত করে দিলে? এই সফলতা আল্লাহই 
তোমাদেরকে প্রদান করেছেন। যেমন তিনি বলেনঃ 


Be Ae 27 2৬ BS) 4/4 24 নন 


D3 ol 3 DU Sr Er 


অর্থাৎ “বদরে তোমাদের সংখ্যা কম থাকা অবস্থাতেও আল্লাহ তোমাদেরকে 
সাহায্য করেছেন (এবং শত্রুদের উপর জয়যুক্ত করেছেন) ।” (৩৪ ১২৩) আল্লাহ্‌ 
পাক আর এক জায়গায় বলেছেনঃ 


244242, 3/38 97737 27 3/973 d/ 9 PEL 
bt tno LR SIH lS SNE 


723 AS HA 23,97 / HUET 1770 L720 7209/7 72 
cg Fd 9 2 ww uN Sade SS 3 bt Ss 
অর্থাৎ “আল্লাহ অধিকাংশ স্থানে তোমাদেরকে সাহায্য করেছেন, হুনায়েনের 
যুদ্ধের দিন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে অহংকারী করেছিল, কিন্তু এ 
ংখ্যাধিক্য তোমাদের কোনই উপকারে আসেনি, যমীন এতো প্রশস্ত হওয়া 
সত্বেও তোমাদের উপর তা সংকীর্ণ হয়ে পড়েছিল এবং তোমরা পৃষ্ঠপ্রদর্শন করে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৩৪ পারাঃ ৯ 


পলায়ন করেছিলে” (৯৪ ২৫) আল্লাহ জানেন যে, যুদ্ধে বিজয় লাভ ও সফলতা 
সংখ্যাধিক্যের উপর নির্ভর করে না এবং অন্ত্রশস্ত্রের প্রাচূর্যের উপরও নয়। বরং 
কৃতকাৰ্যতা ও সফলতা আল্লাহর পক্ষ থেকেই লাভ হয়ে থাকে। যেমন আল্লাহ 
পাক বলেনঃ 459 55 ৩০ = :৬ 155.9215 অর্থাৎ “অনেক সময় এরূপ ঘটে 
থাকে যে, ছোট দল বৃহৎ দলের উপর জয়যুক্ত হয়৷” (২৪ ২৪৯) 


zoom SAL 3//3 7377 


560 3 ৩০০7 3252512, ওঁ মুষ্টিপূৰ্ণ মাটি সম্পৰ্কে আল্লাহ পাক 
স্বীয় নবী (সঃ)-কে বলেছেন যে মাটি তিনি বদরের যুদ্ধে কাফিরদের মুখের উপর 
নিক্ষেপ করেছিলেন। ঘটনা এই যে, রাসূলুল্লাহ (সঃ) যুদ্ধক্ষেত্রের কুটির থেকে 
বেরিয়ে এসে অত্যন্ত বিনীতভাবে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করলেন। 
অতঃপর তিনি এক মুষ্টি মাটি কাফিরদের দিকে নিক্ষেপ করলেন এবং বললেনঃ 
“তোমাদের চেহারা নষ্ট হোক” তারপর তিনি সাহাবীদেরকে মুশরিকদের উপর 
হামলা করার নির্দেশ দেন। আল্লাহর হুকুমে এই মাটি ও কংকর মুশরিকদের 
চোখে গিয়ে পড়ে। এমন কেউ অবশিষ্ট থাকলো না যার চোখে তা পড়েনি এবং 
তাকে যুদ্ধ করতে অপারগ করেনি । এ জন্যেই আল্লাহ পাক বলেনঃ “হে নবী 
(সঃ)! যখন তুমি (ধুলাবালি) নিক্ষেপ করছিলে তখন প্রকৃতপক্ষে তুমি তা 
নিক্ষেপ করনি, বরং আল্লাহই তা নিক্ষেপ করেছিলেন।” 

হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বদরের 
দিন স্বীয় হাত দু'টি উঠিয়ে আল্লাহর নিকট প্রার্থনা করেনঃ “হে আল্লাহ! যদি এই 
মুষ্টিপূর্ণ লোকগুলো মরে যায় তবে আপনার নাম নেয়ার আর কে থাকবে?” তখন 
হযরত জিবরাঈল (আঃ) তীর কাছে হাযির হয়ে বললেনঃ “মুষ্টিপূর্ণ মাটি এই 
কাফিরদের প্রতি নিক্ষেপ করুন!” তিনি এরূপই করেন। এর ফলে কাফিরদের 
নাক, মুখ ও চোখ মাটিতে ভরে যায় এবং তারা এঁ ধূলিঝড়ে আতংকিত হয়ে 
পশ্চাদপদে পালিয়ে যায় । এইভাবে তাদের পরাজয় ঘটে । মুসলমানরা তাদেরকে 
হত্যা করতে করতে তাদের পশ্চাদ্ধাবন করেন এবং বন্দী করে ফেলেন। 
কাফিরদের এই পরাজয় রাসূলুল্লাহ (সঃ)-এর মু’জিযার কারণেই ঘটেছিল। 

আব্দুর রহমান ইবনে যায়েদ (রঃ) বলেন যে, রাসূলুল্লাহ (সঃ) তিনটি কংকর 
নিয়েছিলেন। একটি তিনি সামনে নিক্ষেপ করেছিলেন, একটি নিক্ষেপ করেছিলেন 
শত্রুদের ডান দিকে এবং একটি বাম দিকে । এটা হচ্ছে বদরের দিনের ঘটনা । 
রাসূলুল্লাহ (সঃ) এরূপ কাজ হুনায়েনের যুদ্ধেও করেছিলেন । হযরত হাকীম ইবনে 
হিযাম (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “বদরের দিন আমরা আকাশ থেকে 
একটা শব্দ পতিত হতে শুনতে পাই, মনে হচ্ছিল যেন ওটা থালায় কংকর 
পতনের শব্দ । ওটা ছিল রাসূলুল্লাহ (সঃ)-এর মুষ্টি হতে কংকর নিক্ষেপের শব্দ । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৩৫ পারাঃ ৯ 


শেষ পর্যন্ত কাফিরদের পরাজয় ঘটে ৷” এখানে আরো দু'টি উক্তি রয়েছে যা 
অত্যন্ত গারীব বা দুর্বল ৷ উক্তি দু'টি নিম্নে দেয়া হলোঃ 

(১) আব্দুর রহমান ইবনে জুবাইর (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ 
(সঃ) একটি কামান আনতে বলেন কামানটি ছিল খুবই লম্বা। অতঃপর তিনি 
আরেকটি কামান আনবার নির্দেশ দেন। তখন অন্য একটি কামান আনয়ন করা 
হয়। রাসূলুল্লাহ (সঃ) ওটার মাধ্যমে দুর্গের দিকে একটি তীর নিক্ষেপ করেন। 
তীরটি ঘুরতে ঘুরতে চললো এবং গোত্রপতি ইবনে আবি হাকীকের গায়ে লেগে 
গেল। সেই সময় সে দুর্গের মধ্যে বিছানায় শায়িত ছিল। এটাকে ভিত্তি করেই 
আল্লাহ পাক ...... 754245 27 -এই আয়াতটি অবতীৰ্ণ করেন। এ. 
হাদীসটি অতি দুর্বল ৷ হয়তো বর্ণনাকারী সন্দেহের মধ্যে পতিত হয়েছেন, অথবা 
ভাবার্থ এই যে, এই আয়াতটি সাধারণ এবং এই ঘটনাটিও এর অন্তর্ভুক্ত রয়েছে। 
তা না হলে এটা তো স্পষ্ট কথা যে, সুরা আনফালের এ আয়াতটির মধ্যে বদরের 
যুদ্ধের বর্ণনা রয়েছে। তাহলে এই ঘটনাটি এঁ বদর যুদ্ধের ঘটনাই হবে। আর 
এটা সম্পূর্ণরূপে পরিষ্কার কথা। এসব ব্যাপারে আল্লাহ পাকই সবচেয়ে ভাল 
জানেন। 

(২) সাঈদ ইবনে মুসাইয়াব (রঃ) এবং যুহরী (রঃ) বলেন যে, উদ যুদ্ধের 
দিন উবাই ইবনে খালফকে লক্ষ্য করে নবী (সঃ) একটি বর্শা নিক্ষেপ 
করেছিলেন। লোকটি লৌহবর্ম পরিহিত ছিল। কিন্তু বর্শা ফলকটি তার তালুতে 
বিধে যায় এবং এর ফলে সে অশ্বপৃষ্ঠ হতে পড়ে যায় । এর কয়েকদিন পরেই সে 
এ ব্যাথায় জর্জরিত হয়ে মারা যায়। সে এই পার্থিক শাস্তি ছাড়াও পারলৌকিক 
শাস্তিরও যোগ্য হয়ে গেল। এই দুই ইমাম হতে এ ধরনের বর্ণনা খুবই গারীব বা 
দুর্বল । সম্ভবতঃ এই দুই মনীষীর উদ্দেশ্য এই হবে যে, আয়াতটি সাধারণ, কোন 
নির্দিষ্ট ঘটনার সাথে এটা সম্পর্কযুক্তই নয়। বরং প্রত্যেক ঘটনাই এই আয়াতের 
সাথে সম্পর্কযুক্ত হতে পারে। 

5430, £7 (4 ১ অৰ্থাৎ যেন মুমিনরা আল্লাহর এই নিয়ামত 
সম্পর্কে অবহিত হয় যে, শত্রুদের সংখ্যা তাদের চেয়ে বহু বেশী হওয়া সত্ত্বেও 
তিনি তাদেরকে শত্রুদের উপর জয়যুক্ত করলেন এবং এরপর হয়তো তারা তার 
কৃতজ্ঞতা প্রকাশ করবে। হাদীসে রয়েছে- “আল্লাহ আমাদেরকে উত্তমরূপে 
পরীক্ষা করেছেন” 


er ৩ অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ (প্ৰাৰ্থনা) শ্রবণকারী এবং (কে তার 
সাহায্য পাওয়ার যোগ্য এবং কে নয় এ) সবকিছু জানেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৩৬ পারাঃ ৯ 
Ts 1237 329 G7 702 OOOO OT 
ESN 3 D2 925 আর এমনিভাবেই আল্লাহ কাফিরদের 
চক্রান্ত দুর্বল ও নস্যাৎকারী ৷ এটা হচ্ছে সাহায্য লাভের দ্বিতীয় সুসংবাদ আল্লাহ 
পাক বলেন যে, তিনি কাফিরদের চক্রান্ত ও ষড়যন্ত্রকে ব্যর্থতায় পর্যবসিতকারী । 
আর ভবিষ্যতেও তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন এবং ধ্বংস করে দিবেন। 
১৯। (হে কাফিরগণ!) তোমরা তো 
সত্যের বিজয় চাচ্ছ, বিজয় তো TE Nk 
তোমাদের সামনেই এসেছে, i 0, 
তোমরা যদি এখনো /2/ 2 LEE 
(মুসলমানদের অনিষ্টকরণ et nn So ho 
হতে) বিরত থাকো, তবে তা 2323/02 BL G2 7 di 
তোমাদের পক্ষেই কল্যাণকর, [2১৮৬ ১!) 54 + +4 


2233277 223/729 24 


হেন কাজ কর তবে আমিও Ss li 


দিবো, আর তোমাদের বিরাট 54> 2০2407 এৰ 2.927 
hos HS Lt) 


উপকারে আসবে না, Ed] া rf) 
নিঃসন্দেহে আল্লাহ মুমিনদের 
সাথে রয়েছেন । 


এখানে আল্লাহ তা‘আলা কাফিরদেরকে সম্বোধন করে বলছেনঃ তোমরা তো 
এটাই চাচ্ছিলে যে, আল্লাহ তাআলা যেন তোমাদের মধ্যে ও মুসলমানদের মধ্যে 
ফায়সালা করে দেন। সুতরাং তোমরা যা প্রার্থনা করছিলে তাই হয়েছে আবূ 
জেহেল বলেছিলঃ “হে আল্লাহ! যারা আমাদের থেকে সম্পর্ক ছিন্ন করেছে এবং 
আমাদের সামনে এমন কথা পেশ করেছে যা আমাদের জানা নেই, আগামীকাল 


সকালে আপনি তাদেরকে লাঙ্কিত করুন!” তখন 2 4 LL 

-এই আয়াতটি অবতীর্ণ হয়।” সুদ্দী (রঃ) বলেন যে, মুশরিকরা বদর যুদ্ধের 

উদ্দেশ্যে রওয়ানা হওয়ার প্রাক্কালে কা'বা ঘরের গেলাফ ধরে প্রার্থনা করে- “হে 

১. এটা ইমাম আহমাদ (রঃ), ইমাম নাসাঈ (রঃ) এবং ইমাম হাকিম (রঃ) বর্ণনা করেছেন 
এবং বলেছেন যে, ইমাম বুখারী (রঃ) ও ইমাম মুসলিম (রঃ) -এর শর্তের উপর এটা 
সহীহ ৷ তীরা দু'জন এটাকে তাখরীজ করেননি । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৩৭ পারাঃ ৯ 


আল্লাহ! এই দুই দলের মধ্যে (মুসলিম দল ও কাফির দল) যে দলটি আপনার 
নিকট উত্তম এবং যে দলের কিবলা হচ্ছে উত্তম কিবলা, সেই দলকে আপনি 
সাহায্য করুন!” তাই, আল্লাহ পাক বলেনঃ “তোমরা যা বলেছিলে আমি তাই 
করেছি। আমি মুহাম্মাদ (সঃ)-এর দলকে সাহায্য করেছি। এটাই আমার কাছে 
উত্তম দল” অতঃপর মহান আল্লাহ বলেনঃ 


3137 313319729 7333937 797 29/9/79 
ied RE (HES 
অর্থাৎ যদি তোমরা (মুসলমানদের ক্ষতি করা হতে) বিরত থাকো তবে তা 
তোমাদের পক্ষেই কল্যাণকর হবে। আর যদি পুনরায় তোমরা এ হেন কাজ কর 
তবে আমিও তোমাদেরকে পুনরায় শাস্তি প্রদান করবো, আর জেনে রেখো যে, 
তোমাদের বিরাট বাহিনী তোমাদের কোনই উপকার করতে পারবে না। কেননা 
আল্লাহ যাকে সাহায্য করেন তার উপর কে জয়যুক্ত হতে পারে? 


a 293,77 [4 


০৬৪3| ০ 41 ৩| নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সাথেই রয়েছেন। আর এটাই 
হচ্ছে হ্যরত মুহাম্মাদ মুস্তফা (সঃ)- এর দল। 


২০। হে মুমিনগণ! আল্লাহ ও তার 


597) /2.5 el 


রাসূল (সঃ)-এর আনুগত্য কর, Lab Alp Ee -- 
তোমরা যখন তার কথা শুনছো ৫, 2০০০০০০৪৪০০০১ 
তখন তোমরা ভার আনুগত্য 2442৮ ১; ১); | 
হতে মুখ ফিরিয়ে নিয়ো না। ০০০7 9% 
O Lr Po) 


২১। তোমরা এঁ সব লোকের মত 
হয়ো না, যারা বলে- আমরা 
আপনার কথা শুনলাম, কার্যতঃ 


238, ০/2. 2928, co 
LG HIE BY -Y\ 


তারা কিছুই শোনে না। ett 0 POs 
২২ । আল্লাহর কাছে নিকৃষ্টতম 5 

জীব হচ্ছে এ সব মুক ও বধির Le SES 2 il-vy 

লোক, যারা কিছুই বুঝে না a 

(অর্থাৎ বিবেক বুদ্ধিকে কাজে oaslind 3 Le 

লাগায় না) । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৩৮ পারাঃ ৯ 


২৩ । আল্লাহ যদি জানতেন যে, 
তাদের মধ্যে কল্যাণকর 22/7 2 2 Aci 
SET ALLE Bs EE fa 
তিনি তাদেরকে শুনবার 23 cord adoss PSA 
তাওফীক দিতেন, তিনি যদি > ১-৮-১ 


তাদেরকে শুনাতেনও তবুও 222 26০994 
তারা উপেক্ষা করতঃ মুখ ure m3 
ফিরিয়ে অন্য দিকে চলে 

যেতো। 


এখানে মুমিনদেরকে আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর আনুগত্য করার এবং 
বিরোধিতা করা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হচ্ছে। আর তাদেরকে বলা 
হচ্ছে যে, তারা যেন কাফিরদের সাথে সাদৃশ্য স্থাপন না করে। এ জন্যেই মহান 


আল্লাহ বলেনঃ *4:% 1,177 ও; অর্থাৎ ‘তোমরা তার আনুগত্য হতে মুখ ফিরিয়ে 
নিয়োনা।' 


AILS 77 III, 


৩+ 51, অর্থাৎ অথচ তোমরা জানছো যে, নবী (সঃ) তোমাদেরকে 
কোন্‌ কথার দিকে আহ্বান করছেন! আর তোমরা এ লোকদের মত হয়ো না 
যারা বলে- আমরা আপনার কথা শুনলাম, অথচ কার্যতঃ তারা কিছুই শোনে 
না। কেউ কেউ বলেন যে, এর দ্বারা মুনাফিকদেরকে বুঝানো হয়েছে। তাদের 
রীতিনীতি এই ছিল যে, তারা মুখে বলতো- আমরা শুনলাম ও কবুল করলাম । 
কিন্তু আসলে তারা কিছুই শুনতো না। 


এরপর জানিয়ে দেয়া হচ্ছে যে, এই প্রকারের আদম সন্তানরা হচ্ছে নিকৃষ্টতম 
জীব । চতুষ্পদ জস্তু ও প্রাণীদের মধ্যে ওরাই হচ্ছে নিকৃষ্টতম যারা সত্য কথা 
শোনার ব্যাপারে বধির ও সত্য কথা বলার ব্যাপারে মুক । তারা কোন জ্ঞানই 
রাখে না। কেননা, তারা সত্য কথা মোটেই বুঝে না। এরা নিকৃষ্টতম প্রাণী, 
এরাই কাফির । চতুষ্পদ জন্তু যে প্রকৃতিতে সৃষ্ট হয়েছে ওরা এ ভাবেই চলাফেরা 
করে, কাজেই তারা যেন আল্লাহর অনুগত । কিন্তু মানুষ তো প্রকৃতিগতভাবে 
ইবাদতের জন্যে সৃষ্ট হয়েছে, অথচ তারা কুফরী করতে রয়েছে। অতএব প্রকৃতির 
বিপরীতরূপে চলার কারণে তারা চতুষ্পদ জস্তুর চেয়েও নিকৃষ্ট । এ জন্যেই 
তাদেরকে চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ পাক বলেনঃ 
“কাফিরদের দৃষ্টান্ত এ জানোয়ারগুলোর মত যারা আহ্বানকারীদের উদ্দেশ্য 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৩৯ পারাঃ ৯ 


কিছুই বুঝে না, শুধু শব্দ শুনে থাকে।” আর এক জায়গায় বলেছেনঃ “বরং এই 
কাফিররা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট, এরাই হচ্ছে সীমাহীন গাফেল।” বলা 
হয়েছে যে, এর দ্বারা কুরায়েশের বানু আবদিদ দারের লোকদেরকে বুঝানো 
হয়েছে। কারো কারো ধারণায় এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুনাফিকরা । কিন্তু মুশরিক 
ও মুনাফিকদের পার্থক্য কিছুই নেই। কেননা, এই দু’'দলই হচ্ছে জ্ঞান- 
বিবেকহীন লোক । ভাল কাজ করার মত কোন যোগ্যতাই তাদের মধ্যে নেই। 
এরপর ইরশাদ হচ্ছে- “আল্লাহ যদি জানতেন যে, তাদের মধ্যে কল্যাণকর কিছু 
নিহিত রয়েছে তবে অবশ্যই তিনি তাদেরকে শুনবার (ও বুঝবার) তাওফীক 
দিতেন” অন্তর্নিহিত কথা এই যে, যেহেতু তাদের মধ্যে কোন মঙ্গলই নিহিত 
নেই সেহেতু তারা কিছুই বুঝে না । আর যদি মহান আল্লাহ তাদেরকে শুনানও 
তবুও এই হতভাগারা সরল সোজা পথ অবলঙ্ধন করবে না বরং তখনো তারা 
উপেক্ষা করতঃ মুখ ফিরিয়ে নিবে। 

২৪ । হে মুমিনগণ! তোমরা a 
আল্লাহ ও রাসূল (সঃ)-এর Eo Ete 8 
হুকুম তামিল করো যখন রাসূল We 
তোমাদেরকে তোমাদের জীবন Ted TT ects 
সঞ্চারক বস্তুর দিকে আহ্বান 
করে, আর জেনে রেখো যে, ole 3 IES 
চালা মাহুয়া ত তাত অয os seal 
মধ্যস্থলে অন্তরায় হয়ে থাকেন, 79% 4 $ 
পরিশেষে তার কাছেই a 

cas72 23 dL, 
তোমাদেরকে সমবেত করা OU sla 
হবে। 
আল্লাহ পাক বলেনঃ হে মুমিনগণ! তোমাদেরই সংশোধনের উদ্দেশ্যে যখন 

নবী (সঃ) তোমাদেরকে আহ্বান করেন তখন তোমরা অতিসত্বর সাড়া দাও এবং 
হুকুম পালন কর । আবূ সাঈদ ইবনে মাআ'ল্লা (রাঃ) বলেন, আমি একদা নামায 
পড়ছিলাম, এমন সময় নবী (সঃ) আমার পার্শ্ব দিয়ে গমন করেন। তিনি আমাকে 
ডাক দেন, কিন্তু আমি নামাযে থাকায় সাথে সাথে তার কাছে যেতে পারলাম 
না। নামায শেষে তার কাছে পৌছলে তিনি আমাকে বলেন, তুমি এতক্ষণ আসনি 
কেন? আল্লাহ কি তোমাদেরকে বলেননি- “হে মুমিনগণ! তোমরা আল্লাহ ও 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৪০ পারাঃ ৯ 


রাসূল (সঃ)-এর হুকুম পালন কর যখন রাসূল (সঃ) তোমাদেরকে তোমাদের 
জীবন সঞ্চারক বস্তুর দিকে আহ্বান করে?” অতঃপর তিনি আমাকে বলেনঃ 
“আমি এখান থেকে চলে যাওয়ার পূর্বে তোমাকে কুরআনের একটি মহা 
সন্মানিত সূরা শিখিয়ে দেবো ।” এর পর তিনি যাওয়ার উদ্যোগ করলে আমি 
তাকে এ কথা স্মরণ করিয়ে দিলাম।” মোটকথা, এখানে আল্লাহ ও রাসূল 
(সঃ)-এর নির্দেশ সত্বর পালনের হুকুম দেয়া হয়েছে। অন্য এক বর্ণনায় আছে যে, 
এটা হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)-এর ঘটনা। রাসূলুল্লাহ (সঃ) বলেছিলেন 
যে, এ সূরাটি হচ্ছে সূরায়ে ফাতেহা । অতঃপর তিনি বলেনঃ “এটাই হচ্ছে এ 
%;{%'অর্থাৎ সাতটি আয়াত যা নামাযে সদা পুনরাবৃত্তি করা হয়।” এই হাদীসের 
বৰ্ণনা সূরায়ে ফাতেহার তাফসীরে দেয়া হয়েছে। মুজাহিদ (রঃ) বলেন যে, al 
£2 -এর অর্থ হচ্ছে ‘সত্যের খাতিরে’ ৷ কাতাদা (রঃ) বলেন যে, এটাই 
হচ্ছে কুরআন যাতে মুক্তি, স্থায়িত্ব এবং জীবন রয়েছে । সুদ্দী (রঃ) বলেন যে, 
ইসলাম গ্রহণের মধ্যেই জীবন রয়েছে এবং কুফরীর মধ্যে রয়েছে মৃত্যু। অথবা 
ভাবাৰ্থ হচ্ছে- যখন নবী (সঃ) তোমাদেরকে সেই জিহাদের দিকে আহ্বান করেন 
যার মাধ্যমে তোমরা মর্যাদা লাভ করেছো, অথচ এর পূর্বে তোমরা দুর্বল ছিলে, 
অতঃপর আল্লাহ তোমাদেরকে শক্তিশালী করেছেন এবং তোমরা কাফিরদের 
কাছে পরাজিত হয়েছিলে, যার পর তিনি তোমাদেরকে তাদের উপর বিজয় দান 
করেছেন, তখন তোমরা তাড়াতাড়ি তার ডাকে সাড়া দাও এবং হুকুম পালন 
কর। 


1772 0397239 29,75 b, 


আল্লাহ পাকের উক্তিঃ rd LL LS অৰ্থাৎ জেনে 
রেখো যে, আল্লাহ মানুষ ও তার অন্তরের মাঝে আড়াল হয়ে রয়েছেন। হযরত 
ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, তিনি আড়াল হয়ে আছেন মুমিন ও কুফরীর 
মাঝে এবং কাফির ও ঈমানের মাঝে মুমিনকে তিনি কুফরী করতে দেন না 
এবং কাফিরকে ঈমান আনতে দেন না!” সুদ্দী (রঃ) বলেনঃ “এর অর্থ হচ্ছে- 
কেউই এই ক্ষমতা রাখে না যে, তার অনুমতি ছাড়া ঈমান আনে বা কুফরী 
করে” কাতাদা (রঃ) বলেন যে, এই আয়াতটি J J+ IL 
(৫০৪ ১৬) -এই আয়াতটির মতই । এর সাথে সাদৃশ্যযুক্ত বহু হাদীস রয়েছে। 
১. এটাই হচ্ছে মুজাহিদ (রঃ), ইকরামা (রঃ), যহহাক (রঃ), আতিয়্যা এবং মুকাতিল 


IA, এবং 22/2939, 


(রঃ)-এরও উক্তি । মুজাহিদ (রঃ)-এর এক রিওয়ায়াতে আছে যে, 5B 377 on dys 
অর্থাৎ শেষ পর্যন্ত তিনি তাকে এমন অবস্থায় ছেড়ে দেন যে, সে কিছুই বুঝতে পারেনা। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৪১ পারাঃ ৯ 
হযরত আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) 


বলতেন- so 2 22 01501 4 2, {{ অৰ্থাৎ “হে অন্তরকে 
পরিবর্তনকারী! আমার অন্তরকে আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন!” (হযরত 
আনাস রাঃ তখন বলেন) আমরা বললামঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমরা 
আপনার উপর এবং কুরআনের উপর ঈমান এনেছি। আমাদের ব্যাপারে আপনার 
কোন সন্দেহ রয়েছে কি?” তিনি উত্তরে বললেনঃ “হ্যা কেননা এতে বিস্ময়ের 
কিছুই নেই যে, তোমাদের পরিবর্তন ঘটে যাবে। কারণ, মানুষের অন্তর আল্লাহ্‌ 
তা'আলার দু’ অঙ্গুলির মাঝে রয়েছে। তিনি যখন ইচ্ছা করবেন তখন বদলিয়ে 
দিবেন ।” 


হযরত নাওয়াস ইবনে সামআ'’ন (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ 
(সঃ) বলতেন- “প্রত্যেক অস্তর আল্লাহর দু'টি অঙ্গুলির মধ্যভাগে রয়েছে। 
আল্লাহ যখন ওটাকে সোজা রাখার ইচ্ছা করেন তখন তা সোজা থাকে। আর 
যখন বাকা করে দেয়ার ইচ্ছা করেন তখন তা বাকা হয়ে যায় ।” অতঃপর তিনি 
বলেনঃ “মীযান আল্লাহর হাতে রয়েছে। ইচ্ছা করলে তিনি ওকে হালকা করে 
দিবেন এবং ইচ্ছা করলে ভারী করবেন ।”” 

হযরত উম্মু সালমা (রাঃ) বলেনঃ “আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল 
(সঃ)! অন্তর কি পরিবর্তিত হয়?” তিনি উত্তরে বললেনঃ হ্যা, আল্লাহ ইচ্ছা করলে 
মানুষের অন্তর সোজা রাখেন এবং ইচ্ছা করলে বাকা করে দেন। এ জন্যেই 


আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি- 

EE / BAA AL 9377 AA 79/7 ILL ‘br 
2 92 
--byl 


অর্থাৎ “হে আমাদের প্রতিপালক! আমাদেরকে হিদায়াত দানের পর আমাদের 
অন্তরগুলোকে বাকা করবেন না এবং আপনার নিকট থেকে.আমাদেরকে করুণা 
দান করুন! নিশ্চয়ই আপনি বড় দাতা ।” (৩৪ ৮) আমি বললামঃ “হে আল্লাহর 
রাসূল (সঃ)! আমাকে এমন একটি দুআ’ শিখিয়ে দিন যার মাধ্যমে আমি নিজের 
দিলো যথা করবো ডালত সুঘ্রাং যে ব্রযেদ! 


I 3/7 393/0/3/ 79 RAIN $59১ + 


9 ঠ 
bs 3 ob bet Si SE LS sl oD ell 


১. এ হাদীসটি ইমাম নাসাঈ (রঃ) ও ইমাম ইবনে মাজাহ্‌ (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৪২ পারাঃ ৯ 


অর্থাৎ “হে আল্লাহ! হে নবী মুহাম্মাদ (সঃ)-এর প্রতিপালক! আমার গুনাহ্‌ 
মার্জনা করুন, আমার অন্তরের ক্রোধ দূরীভূত করুন এবং যতদিন আমাকে 
জীবিত রাখবেন ততদিন আমাকে বিভ্রান্তিকর ফিৎনা হতে বাচিয়ে রাখুন!” 


হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ 
(সঃ)-কে বলতে শুনেছেনঃ “বানী আদমের অন্তরগুলো আল্লাহর দু'টি অঙ্গুলির 
মাঝে একটি অন্তরের ন্যায়। তিনি যেভাবে চান সেভাবেই ওগুলোকে ফিরিয়ে 
থাকেন।” অতঃপর তিনি বলেনঃ 9 ০% Sy 0 Bl GL page 
অর্থাৎ “হে আল্লাহ! হে অন্তরগুলোকে পরিবর্তনকারী! আর্মাদের অস্তরগুলোকে 


আপনার আনুগত্যের দিকে ফিরিয়ে দিন৷” 
২৫ । তোমরা সেই ফিৎনাকে ভয় 


কর যা তোমাদের মধ্যকার $$ 25 7% -০ 

যালিম ও পাপিষ্ঠদেরকেই EEE a 
BDA 23,7 23d 2 

বিশেষভাবে ক্লুষ্ট করবে না RP Sa 


(বরং সবারই মধ্যে ওটা 

সংক্রামিত হয়ে পড়বে এবং IE UES 

সবকেই বিপদগ্রস্ত করবে), 2 

তোমরা জেনে রেখো যে, oil 

আল্লাহ্‌ শাস্তিদানে খুব কঠোর । 

এখানে মুমিনদেরকে পরীক্ষা থেকে ভয় প্রদর্শন করা হচ্ছে যে, আল্লাহর 
পরীক্ষা পাপী ও নেককার সবারই উপর পতিত হবে। এই পরীক্ষা শুধু পাপীদের 
উপর নিদিষ্ট নয় ! হ্যরত যুবাইর (রাঃ)-কে বলা হয়েছিল- “হে আবূ আব্দল্লাহ 
(রাঃ)! আমীরুল মুমিনীন হযরত উসমান (রাঃ)-কে হত্যা করা হয়েছে। এভাবে 
আপনারা তাকে হারিয়ে ফেলেছেন । অতঃপর এখন তার খুনের দাবীদার হচ্ছেন! 
খুনের যদি দাবীদারই হবেন তবে তাকে নিহত হতে দিলেন কেন?” হযরত 
যুবাইর (রাঃ) উত্তরে বলেছিলেনঃ “এটা ছিল আল্লাহর পরীক্ষা যার মধ্যে আমরা 
জড়িয়ে পড়েছি। আমরা নবী (সঃ), আবু বকর (রাঃ), উম্নার (রাঃ) এবং উসমান সম 
(রাগ); )-এর যমানায় কুরআন কারীমের £০ 5 EE 

£55 এ আয়াতটি পাঠ করতাম । কিন্তু তখন আমাদের ধারণাও ছিল না যে, 

bee WAL CE St DE ADE Ne 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৪৩ পারাঃ ৯ 


পড়েছে এবং মুসলমানদের দু'টি দল পরস্পর যুদ্ধে লিপ্ত হয়েছে। হযরত উসমান 
(রাঃ)-এর হত্যাকে কেন্দ্র করেই এই পরীক্ষার সূচনা হয়েছে।”” 

হযরত হাসান বসরী (রঃ) হতে বর্ণিত আছে যে, এই আয়াতটি হযরত আলী 
(রাঃ), হযরত আম্মার (রাঃ), হযরত' তালহা (রাঃ) এবং যুবাইর (রাঃ)-এর 
ব্যাপারে অবতীর্ণ হয় । হযরত যুবাইর (রাঃ) বর্ণনা করেনঃ “আমরা সদা সর্বদা এ 
আয়াতটি পাঠ করতাম । কিন্তু এটা যে আমাদের উপরই সত্যরূপে প্রমাণিত হবে 
তা আমরা জানতাম না!” সুদ্দী (রঃ)-এর ধারণা এই যে, এ আয়াতটি 
বিশেষভাবে আহ্‌লে বদরের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। উষ্বের যুদ্ধে তাদের উপরই 
এটা সত্যরূপে প্রমাণিত হয় এবং তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বেধে যায় । হযরত 
ইবনে আব্বাস (রাঃ)-এর ধারণা মতে এর দ্বারা উদ্দেশ্য শুধু নবী (সঃ)-এর 
সাহাবীবর্গ । ইবনে আব্বাস (রাঃ) এই আয়াতের তাফসীরে বলেনঃ “মুমিনদের 
উপর নির্দেশ রয়েছে- পাপকে তোমরা নিজেদের মধ্যে আসতে দিয়ো না। 
যেখানেই কাউকেও কোন অসৎ কার্যে লিপ্ত দেখতে পাও, সত্বরই তাকে তা 
থেকে বিরত রাখো। নতুবা শাস্তি সবার উপরই আসবে ।” এটাই উত্তম 
তাফসীর! মুজাহিদ (রঃ) বলেনঃ “এ হুকুম তোমাদের জন্যেও বটে ৷” হযরত 
ইবনে মাসউদ (রাঃ) বলেনঃ তোমাদের প্রত্যেকেই এই পরীক্ষায় পতিত হবে। 
কেননা আল্লাহ তা'আলা বলেছেন- 


G2, 127/97 2391/03/57 
25 Sl 3 ll LS 
অর্থাৎ “নিশ্চয়ই তোমাদের মালধন ও সন্তান সন্ততি হচ্ছে পরীক্ষা ৷” (৬৪৪ 
১৫) সুতরাং তোমাদের সকলেরই ফিৎনার বিভ্রান্তি থেকে আল্লাহর নিকট আশ্রয় 
প্রার্থনা করা উচিত কেননা, এই ভয় প্রদর্শন সাহাবা ও গায়ের সাহাবা সবার 
উপরই রয়েছে। তবে এটা সঠিক কথা যে, এর দ্বারা সাহাবীদেরকেই সম্বোধন 
করা হয়েছে। এই হাদীসটি ফিৎনা ও পরীক্ষাকে ভয় করার কথাই প্রমাণ কৃরছে। 
এগুলো ইনশাআল্লাহ পৃথক পুস্তকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে, যেমন 
ইমামগণও পৃথক পুস্তকের আকারে এই কাজ আঞ্জাম দিয়েছেন। এখানে 
বিশেষভাবে যেটা আলোচনা করা হয়েছে তা এই যে, রাসূলুল্লাহ (সঃ) বলতেনঃ 
“মহামহিমান্বিত আল্লাহ বিশেষ বিশেষ লোকের আমলের কারণে সর্ব-সাধারণের 
উপর শাস্তি নাযিল করেন না । কিন্তু যখন বিশিষ্ট লোকগুলো কওমের মধ্যে গর্হিত 
কাজকর্ম ছড়ানো অবস্থায় দেখতে পায় এবং ওগুলো বন্ধ করার ক্ষমতা থাকা 
১. এটা ইমাম আহমাদ (রঃ) ও বায্যার (রঃ) বর্ণনা করেছেন৷ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৪8৪ পারাঃ ৯ 


সত্বেও বন্ধ করে না এবং লোকদেরকে এসব কাজ করতে বাধা দেয় না তখন 
শাস্তি সাধারণভাবে এসে পড়ে এবং বিশিষ্ট ও সাধারণ সবাই এ শাস্তির শিকারে 
পরিণত হয়।”” 


রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আল্লাহর শপথ! যে পর্যন্ত তোমরা ভাল কাজের 
আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করতে থাকবে সেই পর্যন্ত তোমাদের উপর 
শাস্তি আসবে না। আর যখন তোমরা সন্দ কাজ থেকে নিষেধ করা ছেড়ে দেবে 
এবং ভাল কাজের প্রতি উৎসাহ প্রদান থেকে বিরত থাকবে তখন আল্লাহ্‌ 
তা'আলা তোমাদের উপর কঠিনতম শাস্তি অবতীর্ণ করতে পারেন। অতঃপর 
তোমরা লক্ষবার দুআ’ করলেও সেই দুআ’ কবূল হবে না। অথবা আল্লাহ 
তোমাদের উপর অন্য কওমকে বিজয়ী করবেন । এরপর তোমাদের সমস্ত দুআ’ 
বিফল হয়ে যাবে।”* 


আৰু রাকাদ (রঃ) বলেন, আমি আমার এক গোলামকে হযরত হুযাইফা 
(রাঃ)-এর নিকট পাঠালাম । সেই সময় তিনি বলেছিলেনঃ রাসূলুল্লাহ (সঃ)-এর 
যুগে কেউ এ ধরনের একটি মাত্র কথা বললেও তাকে মুনাফিক মনে করা হতো । 
কিন্তু আজ এক মজলিসে তোমাদের কোন একজনের মুখ থেকে আমি এরূপ 
চারটি কপটতাপূর্ণ কথা শুনতে পাচ্ছি! তোমাদের পক্ষে উচিত এই যে, তোমরা 
ভাল কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে সত্বর বাধা দিবে এবং মানুষকে 
ভাল কাজে উৎসাহিত করবে । নতুবা তোমরা সবাই শাস্তিতে গ্রেফতার হয়ে যাবে 
অথবা এই ধরনের শাস্তি হবে যে, দুষ্ট লোককে তোমাদের উপর শাসনকর্তা 
বানিয়ে দেয়া হবে। অতঃপর ভাল লোকেরা লাখবার দুআ’ করলেও তা বিফলে 
যাবে। 


হযরত আমের (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি নু'মান ইবনে বাশীর 
(রাঃ)-কে ভাষণ দিতে শুনেছি, তিনি নিজের দু’টি অঙ্গুলি দ্বারা নিজের কানের 
দিকে ইশারা করছিলেন এবং বলছিলেন- আল্লাহর হুদূদের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি 
এবং আল্লাহর হুদূদকে লংঘনকারী অথবা তাতে অবহেলা প্রদর্শনকারী ব্যক্তির 
দৃষ্টান্ত এইরূপ যে, কতকগুলো লোক নৌকায় চড়ে আছে। উপরের লোকেরা 
নীচের লোকদের কষ্টের কারণ হয়ে গেছে এবং নীচের লোকেরা উপরের 


১. এটা ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন। ইবনে কাসীর (রঃ) বলেন যে, সুনানের 
কিতাবগুলোতে কেউই এটাকে তাখরীজ করেননি। 

২. এ হাদীস দু’টি হযরত হুযাইফা ইবনে ইয়ামান (রাঃ) এবং হযরত ইসমাঈল ইবনে জা’ফর 
(রাঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৪৫ পারাঃ ৯ 


লোকদেরকে কষ্ট দিচ্ছে। অর্থাৎ নীচের লোকদের পানির প্রয়োজন হওয়ায় তারা 
পানি আনার জন্যে উপরে গেল কিন্তু এর ফলে উপরের লোকদের কষ্ট হতে 
লাগলো তাই এঁ নীচের লোকেরা বলাবলি করলো- যদি আমরা নৌকার নীচের 
দিক থেকেই কোন তক্তা সরিয়ে দিয়ে পানির পথ করে দেই: তবে উপরের 
লোকদের কোন কষ্ট হবে না । এর ফল তো জানা কথা যে, নৌকায় পানি উঠার 
কারণে নৌকার আরোহীরা সবাই ডুবে মরবে সুতরাং নৌকায় ছিদ্র করা থেকে 
তাদেরকে বাধা দেয়া উচিত ৷ অনুরূপভাবে এই পাপীদেরকে যদি তোমরা 
পাপকাজে বাধা না দিয়ে এ অবস্থাতেই ছেড়ে দাও তবে নৌকায় আরোহীদের মত 
তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে, যদিও নৌকার উপরের আরোহীদের মত 
তোমাদের কোন দোষ নেই । কিন্তু এটা এরই শাস্তি যে, তোমরা পাপ কাজ 
থেকে বাধা প্রদান করনি” 

উন্মুল মুমিনীন হযরত উন্মে সালমা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি 
আল্লাহর রাসূল (সঃ)-কে বলতে শুনেছি- “আমার উম্মতের মধ্যে পাপ যখন 
সাধারণভাবে প্রকাশ পাবে তখন আল্লাহ সাধারণভাবে শাস্তি পাঠাবেন ।” তখন 
আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল (সঃ)! তাদের মধ্যে সৎ লোক 
থাকলেও কি? তিনি উত্তরে বললেনঃ “হ্যা, তারাও শাস্তিতে জড়িয়ে পড়বে । কিন্তু 
(মৃত্যুর পর) তারা আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি লাভ করবে।”* অন্য একটি বর্ণনায় 
আছে- “কোন কওম পাপ কাজ করতে রয়েছে, আর তাদের মধ্যে কতকগুলো 
এমন লোকও রয়েছে যারা সন্ত্রান্ত, তারা নিজেরা সেই পাপকার্যে লিপ্ত নয় বটে, 
কিন্তু তারা সেই কাজে বাধা প্রদান করে না, তখন আল্লাহ তাদের উপর 
সাধারণভাবে শাস্তি দিয়ে থাকেন৷” 

হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সঃ) বলেছেন- 
“যখন ভূ-পৃষ্ঠে পাপকার্য প্রকাশ পাবে তখন আল্লাহ দুনিয়াবাসীর উপর তার শাস্তি 
নাযিল করবেন।” আমি জিজ্ঞেস করলাম, তাদের মধ্যে আল্লাহর অনুগত 
বান্দারাও থাকবে কি? তিনি উত্তরে বললেনঃ “হ্যা, তবে (মৃত্যুর পর) তারা 
আল্লাহর করুণা লাভ করবে।”* 
১. এটা ইমাম বুখারী (রঃ) ও ইমাম তিরমিযী (রঃ) বর্ণনা করেছেন। 
২. এটা ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন। 
৩. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) তাখরীজ করেছেন। 


17৩৫ 
wwwi.islamfind.wordpress.com 


সূৱাঃ আনফাল ৮ ৫৪৬ পারাঃ ৯ 


২৬। (সেই মৰ্মান্তিক মুহূৰ্তটির _ 

কথা) তোমরা স্মরণ কর, যখন 45:51 5 R27 

তোমরা ভূ-পৃষ্ঠে খুব দুর্বলরূপে f 

পরিগণিত হতে, আর তোমরা bl Ee ESMER E 
) ren nent Deere 

এই শংকায় নিপতিত থাকতে +4" 4 

যে, লোকেরা অকস্মাৎ ৯» 5 ০244694০2274 

তোমাদেরকে ধরে নিয়ে যাবে, REE 

সুতরাং (এই অবস্থায়) 


22 nae 
আল্লাহই তোমাদেরকে 55 
(মদীনায়) আশ্রয় দেন, এবং ,, ef UDA 
স্বীয় সাহায্য দ্বারা তোমাদেরকে AEN AY 
শক্তিশালী করেন, আর পবিত্র 

c293 2 

বস্তু দ্বারা তোমাদের জীবিকা 043A 
দান করেন, যেন তোমরা 
কৃতজ্ঞতা প্রকাশ কর। 


আল্লাহ তা‘আলা এঁ নিয়ামতরাজির কথা বলেছেন যা মুমিনদের উপর করা 
হয়েছে যে, তারা সংখ্যায় কম ছিল, তাদের সংখ্যা তিনি বাড়িয়ে দিয়েছেন । তারা 
দুর্বল ছিল ও ভীত সন্ত্রস্ত ছিল, তিনি তাদেরকে শক্তিশালী করেছেন। তাদের 
ভয়ের কারণগুলো দূর করে দিয়েছেন। তারা গরীব ও ফকির ছিল, তিনি 
তাদেরকে পবিত্র জীবিকা দান করেছেন। তাদেরকে তিনি কৃতজ্ঞ বান্দা 
বানিয়েছেন। তারা অনুগত বান্দারূপে পরিগণিত হয়েছে। প্রতিটি কাজে তারা 
বাধ্য ও অনুগত হয়ে গেছে। এই ছিল মুমিনদের অবস্থা, যখন তারা মক্কায় ছিল 

এবং সংখ্যায় খুবই কম ছিল। তারা ছিল অত্যন্ত দুর্বল মুশরিক, মাজুসী, ক্ুমী 
সবাই তাদেরকে তাদের সংখ্যার স্বল্পতা ও শক্তিহীনতার কারণে হত্যা করতে 
উদ্যত হয়েছিল। সব সময় তাদের এই ভয় ছিল যে, আকস্মিকভাবে তাদেরকে 
ধরে নিয়ে যাওয়া হবে। কিছুকাল পর্যন্ত তাদের এই অবস্থাই ছিল। অতঃপর 
তাদেরকে মদীনায় হিজরত করার নির্দেশ দেন। সেখানে তারা আশ্রয় লাভ করে। 
মদীনার লোকেরা তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বদর ও অন্যান্য 
যুদ্ধে তাদের সাথে অংশগ্রহণ করে। জান ও মাল তাদের উপর কুরবান করে 
দেয়। কেননা, তারা চাচ্ছিল আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর আনুগত্য করতে । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৪৭ পারাঃ ৯ 


23/23 SLA AAAS AAR 


PIN Sd Usaie LB ol sf {ssl - -এ সম্পর্কে কাতাদা (রঃ) বলেন 
যে, আরবে এই লোকগুলো অত্যন্ত লাঞ্ছিত অবস্থায় ছিল। তাদের জীবন ছিল 
অত্যন্ত দুৰ্বিসহ । তাদের পেটে খাবার ছিল না, পরনে কাপড় ছিল না। সুপথ 
থেকেও তারা ছিল ভ্রষ্ট । তারা ছিল খুবই হতভাগা । তারা খাবার পেতো না, বরং 
তাদেরকেই খেয়ে নেয়া হচ্ছিল। দুনিয়ায় যে তাদের অপেক্ষা বেশী লাঞ্চিত ও 
অপমানিত আর কেউ ছিল তা আমাদের জানা নেই । কিন্তু ইসলাম আনয়নের 
পর এই লাঞ্ছিত লোকেরাই দেশের পর দেশ দখল করে নেয় এবং আমীর ও 
বাদশাহ বনে যায় । রাজা বাদশাহদের উপরও হুকুম চালাতে থাকে । ঢেরি ঢেরি 
খাবার তারা পেতে শুরু করে। আল্লাহ তাদেরকে সব কিছুই দান করেন যা 
তোমরা আজ স্বচক্ষে দেখছো । সুতরাং এখন তোমরা নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা 
জ্ঞাপন কর। তিনিই হচ্ছেন প্রকৃত নিয়ামত দাতা । কৃতজ্ঞ বান্দাদেরকে তিনি 
ভালবাসেন এবং তাদের ধন-সম্পদ আরো বাড়িয়ে দেন। 

২৭ । হে মুমিনগণ! তোমরা জেনে _ ১) 

শুনে আল্লাহ ও তার রাসূল SLL YV 

(সঃ)-এর সাথে বিশ্বাস ভঙ্গ “ - 

করবে না, আর তোমাদের ES TE 

পরস্পরের গচ্ছিত দ্রব্যের 2224-22 Fi fogs iw 


সম্পর্কেও বিশ্বাসঘাতকতার IPE CY 
Apa 

প্রশ্রয় দিবে না । Eee 

২৮ । আর তোমরা জেনে রে খো 229 cae 27 922 FP 

যে, তোমাদের ধন-সম্পদ ও |! llc; -YA 

সন্তান-সন্ততি ধঁকৃতপক্ষে ৫2> 7১ 64% 2D 

পরীক্ষার সামধ্রী মাত্র, আর +5 41০1) 4531593 )| 

আল্লাহর নিকট (প্রতিফলের bec 


জন্যে) মহা পুরস্কার রয়েছে। 
এই আয়াতটি আৰু লুবাবাহ ইবনে আবদিল মুনযির (রাঃ)-এর সম্পর্কে 
অবতীর্ণ হয়, যখন রাসূলুল্লাহ (সঃ) তাকে ইয়াহনদী বানু কুরাইযার নিকট প্রেরণ 
করেন যেন তারা রাসূল (সঃ)-এর হুকুমের শর্ত মেনে নিয়ে দুর্গ খালি করে দেয় । 
তারা তখন আবু লুবাবাহর কাছেই পরামর্শ চায়। তখন তিনি তাদেরকে এ 
ব্যাপারে পরামর্শ দেন এবং তিনি স্বীয় হাত দ্বারা স্বীয় গলার প্রতি ইশারা করেন 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৪৮ পারাঃ ৯ 


অর্থাৎ ওটা হচ্ছে যবেহ্‌ বা হত্যা । এরপর আবু লুবাবাহ্‌ (রাঃ) বুঝতে পারেন যে, 
তিনি আল্লাহ্‌ ও রাসূল (সঃ)-এর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। অতঃপর তিনি 
শপথ করে বসেন যে, আল্লাহ তা'আলা তার তাওবা কবূল না করা পর্যন্ত তিনি 
মরে যাবেন সেও ভাল কিন্তু খাদ্য খাবেন না। এরপর তিনি মদীনার মসজিদে 
এসে থামের সাথে নিজেকে বেধে ফেলেন। নয় দিন এভাবেই কেটে যায়। ক্ষুধা 
ও পিপাসায় কাতর হয়ে তিনি অচৈতন্য হয়ে পড়ে যান। শেষ পর্যন্ত রাসূল (সঃ) 
-এর উপর আল্লাহ তা'আলা তার তাওবা কবুলের আয়াত নাযিল করেন। জনগণ 
তাকে এই সুসংবাদ দেয়ার জন্যে তার কাছে আসে এবং থামের বন্ধন খুলে 
দেয়ার ইচ্ছা করেন। আবূ লুবাবাহ্‌ (রাঃ) বলেনঃ “আমার বন্ধন শুধুমাত্র 
রাসূলুল্লাহ (সঃ) খুলতে পারেন৷” তখন রাসূলুল্লাহ (সঃ) নিজে তার বন্ধন খুলে 
দেন। এঁ সময় তিনি রাসূলুল্লাহ (সঃ)-কে সম্বোধন করে বলেনঃ “হে আল্লাহর 
রাসূল (সঃ)! আমি আমার সমস্ত ধন-সম্পদ সাদকা করে দিলাম ।” তখন 
মসুলুনাহে (সং। বলেঃ “তোমার জন্যে এক তৃতীয়াংশ সাদকা করাই যথেষ্ট 
হবে৷” ১ ত্যরত মুগীরা ইবনে শু'বা (রাঃ) বলেন যে, এ আয়াতটি হযরত 
উসমান (রাঃ)-এর শাহাদাতের ব্যাপারে অবতীর্ণ হয়। কেননা ফিৎনা-ফাসাদ 
সৃষ্টি করে হত্যা করে দেয়া হচ্ছে আল্লাহ ও রাসূল (সঃ)-এর সাথে 
বিশ্বাসঘাতকতা করা । 


হযরত জাবির ইবনে আব্বুল্লাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, আবু সুফিয়ান 
(রাঃ) মক্কা থেকে বের হন । হযরত জিবরাঈল (আঃ) এসে রাসূলুল্লাহ (সঃ)-কে 
ংবাদ দেন যে, আবু সুফিয়ান (রাঃ) অমুক জায়গায় রয়েছেন। তখন রাসূলুল্লাহ 
(সঃ) সাহাবীদেরকে বলেনঃ “আবূ সুফিয়ান অমুক জায়গায় রয়েছে। তাকে 
Ag Sl AL AE LLEVA LON 
হবে ।' " কিন্তু একজন মুনাফিক আবূ সুফিয়ানকে লিখে * পাঠায়ঃ,“ মুহাম্মাদ (স 8) 
ধরতে যাচ্ছেন, সুতরাং সাবধান হয়ে যাও” তখন 9% i135 J -a 
আয়াতটি অবতীর্ণ হয়। এ হাদীসটি গারীব বা দুর্বল । আয়াতের ধরন হিসেবেও 
এটা প্রমাণিত হয় না। সহীহ বুখারী ও সহীহ মুসলিমে হাতিব ইবনে আবি 
বুলতাআ'’র (রাঃ) ঘটনা নিম্নরূপ বর্ণিত আছেঃ তিনি কুরায়েশ কাফিরদেরকে নবী 
(সঃ)-এর পরিকল্পনা সম্পর্কে সতর্ক করার উদ্দেশ্যে পত্র লিখেছিলেন। এটা ছিল 
মঙ্ধা বিজয়ের সময়ের ঘটনা । আল্লাহ স্বীয় রাসূল (সঃ)-কে এ সংবাদ জানিয়ে 


১. এটা আব্দুর রায্যাক ইবনে আবি কাতাদা (রঃ) ও যুহরী (রঃ) বর্ণনা করেছেন । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৪৯ পারাঃ ৯ 


দেন। সুতরাং তিনি পত্র বাহকের পিছনে লোক পাঠিয়ে দেন এবং এঁ পত্র ধরা 
পড়ে যায়। হাতিব (রাঃ)-কে ডাকা হয়। তিনি স্বীয় অপরাধ স্বীকার করেন। 
হযরত উমার ইবনে খাত্তাব (রাঃ) বলে উঠেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! এর 
গর্দান উড়িয়ে দিন। কেননা, সে আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর সাথে 
বিশ্বাসঘাতকতা করেছে।” তখন রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ হে উমার (রাঃ)! যেতে 
দাও। কেননা, এ ব্যক্তি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তোমার কি জানা নেই 
যে, বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন- “তোমরা যা 
চাও তাই আমল কর, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম ।” মোটকথা, সঠিক 
ব্যাপার এই যে, আয়াতটি সাধারণ । যদিও এটা সঠিক যে, আয়াতটির শানে 
নুযূল একটি বিশেষ কারণ । আর জমহুর আলেমের মতে শব্দের সাধারণত্বের 
দ্বারা উক্তি করা যেতে পারে, বিশেষ কারণ না থাকলে কোন আসে যায় না। 
খিয়ানতের সংজ্ঞার মধ্যে ছোট, বড়, সকর্মক ও অকর্মক সমস্ত পাপই মিলিত 
রয়েছে। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, এখানে ‘আমানত’ শব্দ দ্বারা এ 
সব আমলকে বুঝানো হয়েছে, যেগুলোকে আল্লাহ তার বান্দাদের উপর ফরয করে 
রেখেছেন। ভাবার্থ হচ্ছে- ফরয ভেঙ্গে দিয়ো না, সুন্নাত তরক করো না এবং 
পাপকাৰ্য থেকে দূরে থাকো । 

উরওয়া ইবনে যুবাইর (রাঃ) বলেন যে, ভাবার্থ হচ্ছে- এমন কাজ করো না 
যে, সামনে তো কারো মর্জি মুতাবেক কথা বলবে, কিন্তু তার অনুপস্থিতিতে তার 
দুর্নাম করবে বা তার বিরোধিতা করবে । এটাই হচ্ছে প্রকৃত খিয়ানত । আমানত 
এর দ্বারাই শেষ হয়ে যায়। সুদ্দী বলেনঃ আল্লাহ ও রাসূল (সঃ)-এর খিয়ানত 
এটাই যে, মানুষ পরস্পরের সাথে খিয়ানত করে। জনগণ নবী (সঃ)-এর কথা 
শুনতো এবং তা অন্যদেরকে বলে দিতো । এর ফলে শর সংবাদ মুশরিকদের 
কানেও পৌছে যেতো । এ জন্যেই নবী (সঃ) বলেছিলেন- “দু'জনের মধ্যকার 
কথা একটা আমানত ৷ কথা যেখানে শুনবে সেখানেই রেখে দেয়া উচিত । কারো 
সামনে কারো কথার পুনরাবৃত্তি করা উচিত নয়, যদিও সে নিষেধ না করে 


থাকে৷” 
6,72 Ce 229 9/24/79 


LE SN) 3 ell Ll 14401; ফিৎনার অর্থ হচ্ছে আযমায়েশ বা 
পরীক্ষা । আল্লাহ সন্তান দ্বারা পরীক্ষা করে থাকেন যে, সন্তান পেয়ে মানুষ 
কৃতজ্ঞতা প্রকাশ করছে কি-না এবং সন্তানদের দায়িত্ব পূর্ণভাবে পালন করছে 
কি-না কিংবা হয়তো সন্তানের প্রতি ভালবাসার কারণে আল্লাহ থেকে গাফেল 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৫০ পারাঃ ৯ 


থাকছে । যদি মানুষ এই পরীক্ষায় পূর্ণভাবে উত্তীর্ণ হতে পারে তবে আল্লাহর কাছে 
তাদের জন্যে বড় পুরস্কার রয়েছে। আল্লাহ পাক বলেনঃ “আমি তোমাদেরকে 
অকল্যাণ ও কল্যাণ দ্বারা পরীক্ষা করবো।” আর এক জায়গায় বলেনঃ “হে 
মুমিনগণ! তোমাদেরকে যেন তোমাদের মালধন ও সন্তান-সন্ততি আল্লাহর স্মরণ 
থেকে ভুলিয়ে না রাখে, আর যারা এরূপ করবে তারা হবে চরম ক্ষতিগ্রস্ত ।” 
আল্লাহ তা'আলা আর এক জায়গায় বলেনঃ “হে ঈমানদারগণ! নিশ্চয়ই 
তোমাদের স্ত্রীরা এবং তোমাদের সন্তানরা তোমাদের শত্রু, সুতরাং তাদের 
ব্যাপারে সতর্ক থাকবে। 


2 9300/2 7b oY 


be rl xg ll ? অৰ্থাৎ আল্লাহর নিকটে যে সাওয়াব ও জান্নাত রয়েছে 
তা এই ধন-সম্পদ ও সন্তান-সন্ততি হতে বহুগুণে উত্তম ৷ এগুলো শত্রুদের মত 
ক্ষতিকারক এবং এগুলোর অধিকাংশই মানুষের জন্যে কল্যাণকর নয়। আল্লাহ্‌ 
পাক দুনিয়া ও আখিরাতের মালিক । কিয়ামতের দিন তার কাছে মহা পুরস্কার 
রয়েছে। হাদীসে রয়েছে যে, আল্লাহ তা'আলা বলেনঃ “হে আদম সন্তান! তুমি 
আমাকে খৌজ কর, পেয়ে যাবে। তুমি যদি আমাকে পেয়ে যাও তবে জানবে যে, 
সবকিছুই পেয়ে গেছো । আর যদি আমাকে হারিয়ে দাও তবে সবকিছুই হারিয়ে 
দিয়েছো । তোমার কাছে আমিই সর্বাপেক্ষা বেশী প্রিয় হওয়া উচিত ।” 

সহীহ হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “তিনটি জিনিস যার 
মধ্যে রয়েছে সে ঈমানের আস্বাদ পেয়েছে। (১) যার কাছে সমস্ত জিনিস থেকে 
আল্লাহ ও তার রাসূল (সঃ) প্রিয় । (২) যে ব্যক্তি কোন লোককে শুধুমাত্র 
আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই ভালবাসে । (৩) যে ব্যক্তির কাছে আগুনে 
নিক্ষিপ্ত হওয়াও অধিক পছন্দনীয় সেই কুফরীর দিকে ফিরে যাওয়া অপেক্ষা যা 
থেকে আল্লাহ তাকে রক্ষা করেছেন।”” বরং সে রাসূল (সঃ)-এর মহব্বতকে 
ধনমাল ও সন্তান-সম্ততির উপরেও প্রাধান্য দিয়ে থাকে । যেমন সহীহ হাদীস দ্বারা 
প্রমাণিত যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যার হাতে আমার প্রাণ রয়েছে তার 
শপথ! তোমাদের কেউই (পূর্ণ) মুমিন হতে পারে না যে পর্যন্ত না আমি তার 
কাছে তার নফস্‌ হতে, তার পরিবারবর্গ হতে, তার মাল হতে এবং সমস্ত লোক 
হতে বেশী প্রিয় হই ৷” 


১. এ হাদীসটি ইমাম বুখারী (রঃ) ও ইমাম মুসলিম (রঃ) তাখরীজ করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৫১ পারাঃ ৯ 


২৯। হে মুমিনগণ! তোমরা যদি Ge Bah ted adit 
আল্লাহকে ভয় কর তবে তিনি LE SLID Cl v0 
ভে মাদেরকে ' লযায়-অলচায suis 6 0/2228 3020700 
fad tay RICE ASS 3 UG 5.5) ns abl 

ড ০০০ soo 33 Jur 322 
তোমাদের দোমকরটি তোমাদের Sli Ss pr 
হতে দূর করবেন এবং pr 
তোমাদেরকে ক্ষমা করবেন, HA hr 
আল্লাহ বড় অনুখহশীল ও opal 0 
মঙ্গলময় । 
ইবনে আব্বাস (রাঃ), সুদ্দী (যঃ), মুজাহিদ (রঃ), ইকরামা (রঃ) যহ্হাক 

(রঃ), কাতাদা (রঃ) এবং মুকাতিল ইবনে হাইয়ান (রঃ) প্ৰমুখ মনীষীগণ বলেন, 
যে 66; এর অর্থ হচ্ছে ৫ অর্থাৎ বের হওয়ার স্থান। মুজাহিদ (রঃ) 6 
ENG Gd "এটুকু বেশী করেছেন। হযরত ইবনে আব্বাস রাঃ)-এর 
“একটি রিওয়াইয়াতে আছে যে, "এর অর্থ হচ্ছে $($ অর্থাৎ মুক্তি । তার 
আর একটি বর্ণনায় 1/5 অর্থাৎ সাহায্য রয়েছে। মুহাম্মাদ ইবনে ইসহাক (রঃ) 
বলেছেন যে, 66 দ্বারা Jul ( Tn অর্থাৎ সত্য ও মিথ্যার মধ্যে 
ফায়সালা বুঝানো হয়েছে। ইবনে ইসহাক (রঃ)-এর এই তাফসীর পূর্ববর্তী 
তাফসীরপগুলো হতে বেশী সাধারণ । কেননা, যে আল্লাহকে ভয় করবে এবং তার 
নিষেধাজ্ঞা থেকে দূরে থাকবে সে সত্য ও মিথ্যার পরিচয় লাভের তাওফীক প্রাপ্ত 
হবে। এটা হবে তার মুক্তি ও সাহায্য লাভের কারণ । তার পাপরাশি ক্ষমা করে 
দেয়া হবে । আল্লাহ তা'আলা গাফ্ফার (বড় ক্ষমাশীল) এবং সাত্তার (দোষক্রটি 
গোপনকারী) হয়ে যাবেন। আল্লাহর কাছে বড় পুরস্কার পাওয়ার সে হকদার হয়ে 
যাবে। যেমন মহান আল্লাহ বলেনঃ “হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর 
এবং তার রাসূল (সঃ)-এর প্রতি বিশ্বাস স্থাপন কর, তিনি তোমাদেরকে তার 
রহমত দ্বিগুণ প্রদান করবেন এবং তোমাদের জন্যে এমন নূরের ব্যবস্থা করে 
দিবেন যার আলোকে তোমরা পথ চলতে পারবে, আর তিনি তোমাদেরকে ক্ষমা 
করে দিবেন, তিনি বড় ক্ষমাশীল ও দয়ালু ।” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৫২ পারাঃ ৯ 


৩০। আর (সেই সময়টিও FE 
স্মরণীয়) যখন কাফিররা EAL 


2707033820270 723329223 2977 
বে, তোমাকে বন্দ কররে 9 


নির্বাসিত করবে, তারাও 22/4/7232», ১22 22 
ষড়যন্ত্র করতে থাকে এবং £2 01s 3 D3 
আল্লাহও (স্বীয় নবীকে সঃ | 224, LP 
বাচাবার) তদবীর ও ফিকির ons > Dl all 


হযরত ইবনে আব্বাস (রাঃ), মুজাহিদ (রঃ) এবং কাতাদা (রঃ) বলেন যে, 
৩ে। শব্দের অর্থ হচ্ছে কয়েদ বা বন্দী করা। আতা (রঃ) এবং ইবনে যায়েদ 
(রঃ), বলেন যে, এর অর্থ হচ্ছে হাবৃস্‌ বা অবরোধ করা । আর সুদ্দী (রঃ) বলেন 
যে, ৬] -এর অর্থ হচ্ছে ££ ও রড; অর্থাৎ অবরোধ করা ও বেঁধে ফেলা। এর 
মধ্যে সবগুলো অর্থই রয়েছে। ভাবার্থ হচ্ছে- তারা তোমার সাথে কোন মন্দ 
ব্যবহারের ইচ্ছা পোষণ করে। আতা (রঃ) বলেনঃ “আমি উবায়েদ ইবনে 
উমায়েরকে বলতে শুনেছি যে, যখন কাফিররা নবী (সঃ)-কে বন্দী করার বা 
তালিব জিজ্ঞেস করেন, কাফিররা তোমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছে তা তুমি 
জান কিঃ?” তিনি উত্তরে বলেনঃ “তারা আমাকে বন্দী করতে বা হত্যা করতে 
অথবা নির্বাসিত করতে চায়।” আবূ তালিব আবার জিজ্ঞেস করেন, এ সংবাদ 
তোমাকে কে জানিয়েছে? তিনি জবাব দেনঃ “আমার প্রতিপালক আমাকে এ 
সংবাদ জানিয়েছেন।” আবূ তালিব তখন বলেন, তোমার প্রতিপালক খুবই উত্তম 
প্রতিপালক । তার কাছে উত্তম উপদেশ প্রার্থনা কর । তখন নবী (সঃ) বলেনঃ 
“আমি তার কাছে উত্তম উপদেশই চাচ্ছি এবং তিনি সদা আমাকে উত্তম 
উপদেশই প্রদান করবেন।” সত্য কথা তো এই যে, এখানে আবূ তালিবের 
আলোচনা বড়ই বিশ্বয়কর ব্যাপার এমন কি প্রত্যাখ্যান যোগ্য । কেননা, এটা 
হচ্ছে মাদানী আয়াত । আর এই ঘটনা এবং কুরায়েশদের এভাবে পরামর্শকরণ 
সংঘটিত হয়েছিল হিজরতের রাত্রে । অথচ আবূ তালিবের মৃত্যু ঘটেছিল এর তিন 
বছর পূর্বে । আবূ তালিবের মৃত্যুর কারণেই তো কাফিররা এতোটা দুঃসাহস 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৫৩ পারাঃ ৯ 


দেখাতে পেরেছিল। কেননা, আবূ তালিব সদা সর্বদা রাসুলুল্লাহ (সঃ)-এর কাজে 
সাহায্য ও সহায়তা করতেন এবং তাকে রক্ষা করতে গিয়ে কুরায়েশদের সাথে 
মুকাবিলা করতেন । 

হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, কুরায়েশ নেতৃবর্গের 
একটি দল রাসুলুল্লাহ (সঃ)-এর বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণের জন্যে একটি পরামর্শ 
সভায় মিলিত হয়। এঁ সভায় ইবলীসও একজন মর্যাদা সম্পন্ন বৃদ্ধের বেশে 
উপস্থিত হয়। জনগণ তাকে জিজ্ঞেস করেঃ “আপনি কে?” সে উত্তরে বলেঃ 
“আমি নাজদবাসী একজন শায়েখ। আপনারা পরামর্শ সভা আহ্বান করেছেন 
জেনে আমিও সভায় হাযির হয়েছি, যেন আপনারা আমার উপদেশ ও সৎ পরামর্শ 
থেকে বঞ্চিত না হন।” তখন কুরায়েশ নেতৃবর্গ তাকে অভিনন্দন জানালো। সে 
তাদেরকে বললোঃ “আপনারা এই লোকটির (মুহাম্মাদ সঃ-এর) ব্যাপারে অত্যন্ত 
চিন্তাভাবনা ও তদবীরের সাথে কাজ করুন৷ নতুবা খুব সম্ভব'সে আপনাদের 
উপর প্রভাব বিস্তার করে বসবে ।” সুতরাং একজন মত প্রকাশ করলোঃ “তাকে 
বন্দী করা হোক, শেষ পর্যন্ত সে বন্দী অবস্থাতেই ধ্বংস হয়ে যাবে। যেমন 
ইতিপূর্বে কবি যুহাইর ও নাবেগাকে বন্দী করা হয়েছিল এবং এ অবস্থাতেই তারা 
ধ্বংস হয়ে গেছে। এও তো একজন'কবি।” এ কথা শুনে এ নাজদী বৃদ্ধ চীৎকার 
করে বলে উঠলোঃ “আমি এতে কখনই একমত নই । আল্লাহর শপথ! তার প্রভু 
তাকে সেখান থেকে বের করে নেবে। ফলে সে তার সঙ্গীদের কাছে ফিরে যাবে। 
অতঃপর সে তোমাদের উপর আক্রমণ চালিয়ে তোমাদের সবকিছু ছিনিয়ে নেবে 
এবং তোমাদেরকে তোমাদের শহর থেকে বের করে দেবে।” লোকেরা তার এ 
কথা শুনে বললোঃ “শায়েখ সত্য কথা বলেছেন। অন্য মত পেশ করা হোক!” 
অন্য একজন তখন বললোঃ “তাকে দেশ থেকে বের করে দেয়া হোক, তা হলেই 
তোমরা শান্তি পাবে। সে যখন এখানে থাকবেই না তখন তোমাদের আর ভয় 
কিসের? তার সম্পর্ক তোমাদের ছাড়া অন্য কারো সাথে থাকবে । এতে 
তোমাদের কি হবে?” তার এ কথা শুনে এঁ বৃদ্ধ বললোঃ “আল্লাহর কসম! এ 
মতও সঠিক নয়। সে যে সিষ্টভাষী তা কি তোমাদের জানা নেই । সে মধু 
মাখানো কথা দ্বারা মানুষের মন জয় করে নেবে। তোমরা যদি এই কাজ কর 
তাহলে সে আরবের বাইরে গিয়ে সারা আরববাসীকে একত্রিত করবে । তারা 
সবাই সম্মিলিতভাবে তোমাদের উপর হামলা করে বসবে এবং তোমাদেরকে 
তোমাদের দেশ থেকে তাড়িয়ে দেবে। আর তোমাদের সন্তরান্ত লোকদেরকে হত্যা 
করে ফেলবে ।” লোকেরা বললোঃ “শায়েখ সাহেব ঠিক কথাই বলেছেন। অন্য 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আনফাল ৮ ৫৫৪ পারাঃ ৯ 


একটি মত পেশ করা হোক ।” তখন আবূ জেহেল বললোঃ “আমি একটা 
পরামর্শ দিচ্ছি । তোমরা চিন্তা করে দেখলে বুঝতে পারবে যে, এর চেয়ে উত্তম 
মত আর হতে পারে না । প্রত্যেক গোত্র থেকে তোমরা একজন করে যুবক বেছে 
নাও যারা হবে বীর পুরুষ ও সম্তরান্ত । সবারই কাছে তরবারী থাকবে৷ সবাই 
সম্মিলিতভাবে হঠাৎ করে তাকে তরবারীর আঘাত করবে যখন সে নিহত হয়ে 
যাবে তখন তার রক্ত সকল গোত্রের মধ্যে বণ্টিত হয়ে যাবে। এটা কখনও সম্ভব 
নয় যে, বানু হাশিমের একটি গোত্র সমস্ত গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করে বাধ্য হয়ে 
বানু হাশিমকে রক্তপণ গ্রহণ করতে হবে। আমরা তাদেরকে রক্তপণ দিয়ে দিবো 
এবং শান্তি লাভ করবো।” তার এ কথা শুনে নাজদী বৃদ্ধ বললোঃ “আল্লাহর 
কসম! এটাই হচ্ছে সঠিকতম মত ৷ এর চেয়ে উত্তম মত আর হতে পারে না” 
সুতরাং সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল এবং এরপর সভা ভঙ্গ 
হলো। অতঃপর হযরত জিবরাঈল (আঃ) আসলেন এবং রাসূলুল্লাহ (সঃ)-কে 
বললেনঃ “আজকে রাত্রে আপনি বিছানায় শয়ন করবেন না।” এ কথা, বলে তিনি 
তাকে কাফিরদের ষড়যন্ত্রের কথা অবহিত করলেন। সুতরাং রাসূলুল্লাহ (সঃ) এ 
রাত্রে নিজের বিছানায় শয়ন করলেন না এবং তখনই আল্লাহ তা'আলা তীকে 
হিজরতের নির্দেশ দিলেন। মদীনায় আগমনের পর আল্লাহ পাক তার উপর 
সূরায়ে আনফাল অবতীর্ণ করলেন। স্বীয় নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে 
যং 27217 37230 9১ LP 377,331 97° 
- 81 p> Ds Df Sas 3 Sf 3 

অর্থাৎ “তারা ষড়যন্ত্র করতে থাকে এবং আল্লাহ তা‘আলাও (স্বীয় নবীকে সঃ 
রক্ষা করার) তদবীর ও ফিকির করতে থাকেন, আল্লাহ হচ্ছেন সর্বাধিক উত্তম 
তদবীরকারক ৷” তাদের উক্তি ছিলঃ Wes el qe ee অর্থাৎ 
“তার ব্যাপারে তোমরা মৃত্যু ঘটবার অপেক্ষা কর, শেষ পর্যন্ত সে ধ্বংস হয়ে 
যাবে!” এঁ দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা ইরশাদ করেন- 


22/9 737 BIAS 742999497 

Srl 0 BAS HU Lh cl 

অর্থাৎ “তারা কি বলে- এ ব্যক্তি কবি, আমরা তার ব্যাপারে মৃত্যু ঘটার 
অপেক্ষা করছি।” (৫২৪ ৩০) তাই এ দিনের নামই রেখে দেয়া হয় ১৯% 
অর্থাৎ “দুঃখ-বেদনার দিন।” কেননা, এঁ দিন রাসূলুল্লাহ (সঃ)-কে হত্যা করার 
ষড়যন্ত্র করা হয়েছিল । তাদের সেই দুরভিসন্ধির আলোচনা নিমের আয়াতে 


রয়েছে- 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আনফাল ৮ ৫৫৫ পারাঃ ৯ 


7232 772723 2/937 7/0938 72/77 227 9 


Ls LS i Us Brad pA os Lad 2 5 
35 3 
অর্থাৎ “তারা এই ভূমি হতে তোমাকে উৎখাত করতে উদ্যত হয়েছিল, যেন 
তোমাকে তথা হতে বের করে দেয়, আর যদি এরূপ ঘটে যেতো তবে তারাও 
তোমার পর (এখানে) অতি অল্প সময় টিকে থাকতে পারতো” (১৭৪ ৭৬) নবী 
(সঃ) আল্লাহ তা‘আলার নির্দেশের অপেক্ষায় ছিলেন। যখন কুরায়েশরা তাকে 
হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করে নিলো তখন হযরত আলী (রাঃ)-কে ডেকে তিনি 
নির্দেশ দিলেনঃ “তুমি আমার বিছানায় শুয়ে পড়।” হযরত আলী (রাঃ) তখন 
সবুজ চাদর গায়ে দিয়ে তার বিছানায় শুয়ে গেলেন রাসুলুল্লাহ (সঃ) বাইরে বের 
হলেন। লোকদেরকে তিনি দরজার উপর দেখতে পেলেন । তিনি এক মুষ্টি মাটি 
দ্য ডল নক দক করাত । ধল তত চত (190 দক 


Yr 2 Ed A 


থেকে, ফিরে, গেল৷ তিনি সূরায়ে ইয়াসীনের $০! 9! । 7-72 হতে 
Goran Smt Ht 50 (S88 S ১-৯) পৰ্যন্ত আয়াতগুলো পাঠ করতে করতে 
বেরিয়ে গেলেন । হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, হযরত 
ফাতিমা (রাঃ) কাদতে কীদতে নবী (সঃ)-এর কাছে আসলেন। তিনি তাকে 
কাদার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেনঃ “আমি না কেঁদে পারি কি? 
কুরায়েশের লোকেরা লাত উষ্যার নামে শপথ করে বলেছে যে, আপনাকে দেখা 
মাত্রই আক্রমণ চালিয়ে তারা হত্যা করে ফেলবে এবং তাদের প্রত্যেকেই 
আপনার হত্যায় অংশথহণ করতে চায়।” এ কথা শুনে রাসুলুল্লাহ (সঃ) হযরত 
ফাতিমা (রাঃ)-কে বললেনঃ “হে আমার প্রিয় কন্যা! আমার জন্যে অযুর পানি 
নিয়ে এসো ৷” তিনি অযু করে বায়তুল্লাহর দিকে চললেন কুরায়েশরা তাকে 
দেখেই বলে উঠলোঃ “এই যে তিনি” কিন্তু সাথে সাথেই তাদের মাথাগুলো 
নীচের দিকে ঝুঁকে পড়লো এবং গর্দানগুলো বাকা হয়ে গেল । তারা তাদের 
চক্ষুগুলো উঠাতে পারলো না ৷ রাসুলুল্লাহ (সঃ) এক মুষ্টি মাটি নিয়ে তাদের 
দিকে নিক্ষেপ করলেন এবং বললেনঃ “চেহারাগুলো নষ্ট হয়ে যাক!” যার গায়েই 
এই কংকর লেগেছিল সে-ই বদরের যুদ্ধে কাফির অবস্থায় নিহত হয়েছিল।' 
মোটকথা, রাসুলুল্লাহ (সঃ) হিজরত করে (সওরের) গুহায় পৌছেন। হযরত আবু 
বকর (রাঃ) সাথে ছিলেন। মুশরিকরা রাসূলুল্লাহ (সঃ)-এর বাড়ী অবরোধ করে 
থাকে। হযরত আলী (রাঃ)-কেই তারা মুহাম্মাদ (সঃ) মনে করতে থাকে। 
১. হাকিম (রঃ) বলেনঃ “এ হাদীসটি ইমাম মুসলিম (রঃ)-এর শর্তের উপর সহীহ ৷ তারা 
দু'জন এটা তাখরীজ করেননি এবং এর কোন দোষ-ক্রুটি আমার জানা নেই৷” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৫৬ পারাঃ ৯ 


সকাল হলে তারা তার ঘরে ঢুকে পড়ে কিন্তু ঘরে হযরত আলী (রাঃ)-কে 
দেখতে পায়। এভাবে আল্লাহ তাদের সমস্ত অভিসন্ধি নস্যাৎ করে দেন। তারা 
হযরত আলী (রাঃ)-কে জিজ্ঞেস করেঃ “মুহাম্মাদ (সঃ) কোথায়?” তিনি উত্তরে 
বলেনঃ “আমি তার কোন খবর জানি না।” তারা তখন তাদের পদচিহ্ন অনুসরণ 
করে চলতে থাকে ৷ পাহাড়ের নিকটবর্তী হলে তাদের মনে সন্দেহের উদ্রেক হয়। 
সুতরাং তারা পাহাড়ের উপর উঠে পড়ে৷ গুহার সামনে দিয়ে চলার সময় তারা 
দেখতে পায় যে, গুহার মুখে মাকড়সায় জাল বুনিয়ে রেখেছে। তাই তারা 
পরস্পর বলাবলি করেঃ “গুহার মধ্যে মানুষ প্রবেশ করলে ওর মুখে কখনো 
মাকড়সার এত বড় জাল ঠিক থাকতো না৷” রাসূলুল্লাহ (সঃ) এ গুহার মধ্যে 
তিনদিন পর্যন্ত অবস্থান করেন। তাই আল্লাহ পাক বলেনঃ “তারা ষড়যন্ত্র করতে 
থাকে এবং আল্লাহ তা‘আলাও (স্বীয় নবীকে সঃ রক্ষা করার) তদবীর করতে 
থাকেন, আল্লাহ হচ্ছেন সর্বাধিক উত্তম তদবীরকারক ৷” অর্থাৎ হে নবী (সঃ)! 
তুমি লক্ষ্য কর যে, কিভাবে তদবীর করে আমি তোমাকে এসব কাফিরের 
আক্ৰমণ থেকে রক্ষা করেছি! 


৩১। তাদেরকে যখন আমার 
ণয়াতসমূহ পাঠ করে শুনানো 5, Ef es IE AS 13-1) 
হয় তখন তারা বলে- আমরা 
শুনেছি, ইচ্ছা করলে আমরাও 755-31 
এর অনুরূপ বলতে পারি, PETE 
নিঃসন্দেহে এটা সেকালের ১ TSENG 
উপাখ্যান ছাড়া কিছু নয় । EE SEE 
৩২। আর (সেই সময়টিও স্মরণ 2 bil 
কর) যখন তারা বলেছিল- হে _ _ , ৯ 
আল্লাহ! এটা (কুরআন ও 3h UG 517-1 
নবুওয়াত) যদি আপনার পক্ষ _ , » 3,227! 
হতে সত্য হয় তবে আকাশ ৩১৮-০৫৩৯ ৯ 
থেকে আমাদের উপর প্রস্তর cud পদ 2 ৰ 
বর্ষণ করুন অথবা আমাদের 45* ile 


SP W272 LA MEANES MEd 
F 


> 
শাস্তি > Acs Wy 

উপর কঠিন পীড়াদায়ক of olin CH 5h, CY 

এনে দিন। elt eR 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৫৭ পারাঃ ৯ 
৩৩ । (হে নবী সঃ!) তুমি তাদের , f 
মধ্যে থাকা অবস্থায় তাদেরকে Fea Hl 7 
শাস্তি দেয়া হবে এটা আল্লাহর 


> 
অভিপ্রায় নয়, আর আল্লাহ “9৫০০০ 
এটাও চান না যে, তারা ক্ষমা i i, 
প্রার্থনা করতে থাকবে অথচ LA2373/29/233 23234, 3 
তিনি তাদেরকে শাস্তি প্রদান ৩১৭ 2 শদাঠ 
করবেন। 


এখানে আল্লাহ তাআলা কুরায়েশদের কুফরী ও একগুঁয়েমীর সংবাদ দিচ্ছেন 
যে, তারা কুরআন কারীম শ্রবণ করে কিরূপ মিথ্যা দাবী করছে। তারা বলছে- 
“আমরা যে কুরআন শুনলাম, ইচ্ছা করলে আমরাও এরূপ বলতে পারি।” 
তাদের এ দাবী একেবারে ভিত্তিহীন এবং এটা হচ্ছে কার্যবিহীন কথা । কেননা, এ 
ব্যাপারে কুরআন পাকে বার বার চ্যালেঞ্জ দেয়া হয়েছে যে, তারা কুরআনের 
সুরার মত একটি সূরা আনয়ন করুক তো? কিন্তু তারা তাতে সক্ষম হয়নি। 
এরূপ কথা বলে তারা নিজেদেরকে প্রতারিত করছে, আর প্রতারিত করছে 
তাদের বাতিলের অনুসারীদেরকে । কথিত আছে যে, এই উক্তি করেছিল নাযার 
ইবনে হারিস। এ ব্েদ্বীন ব্যক্তি পারস্যে গিয়েছিল এবং তথাকার ইরানী বাদশাহ 
রল্তম ও ইসফিনদিয়ারের কাহিনী পড়েছিল । যখন সে সেখান থেকে ফিরে আসে 
তখন রাসূলুল্লাহ (সঃ)-এর রিসালাত প্রকাশ হয়ে পড়েছিল। রাসূলুল্লাহ (সঃ) 
জনগণকে কুরআন কারীম পাঠ করে শুনাতেন। যখন তিনি মজলিস শেষ 
করতেন তখন এ দুরাচার নাযার ইবনে হারিস বসে পড়তো এবং ইরানী 
বাদশাহদের ইতিহাস বর্ণনা করে বলতোঃ “আচ্ছা বলতো, উত্তম-গল্পকথক কে? 
আমি, না মুহাম্মাদ (সঃ)?” অতঃপর বদর যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে 
যখন বিজয় দান করলেন এবং মক্কার কতগুলো মুশরিক বন্দী হয় তখন 
রাসুলুল্লাহ (সঃ) তাকে হত্যাযোগ্য বলে ঘোষণা করেন এবং তাকে হত্যা করে 
দেয়া হয়। হযরত মিকদাদ ইবনে আসওয়াদ (রাঃ) তাকে বন্দী করেছিলেন। 
হযরত সাঈদ ইবনে জুবাইর (রাঃ) বলেন যে, বদরের দিন রাসূলুল্লাহ (সঃ) 
তিনজন বন্দীকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। তারা হচ্ছে- (১) উকবা ইবনে 
আবি মুঈত, (২) তাঈমা ইবনে আদী এবং (৩) নাযার ইবনে হারিস। 

নাযার ছিল হযরত মিকদাদ (রাঃ)-এর বন্দী । রাসুলুল্লাহ (সঃ) যখন তার 
হত্যার নির্দেশ দেন তখন হযরত মিকদাদ (রাঃ) বলেনঃ “হে আল্লাহর রাসূল 
(সঃ)! এটা তো আমার বন্দী । সুতরাং একে তো আমারই পাওয়া উচিত ৷” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৫৮ পারাঃ ৯ 


তখন রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “সে আল্লাহর কিতাবের উপর বিরূপ মন্তব্য 
করেছে । সুতরাং তাকে হত্যা করার নির্দেশ দেয়া হয়েছে।” হযরত মিকদাদ 
(রাঃ) স্বীয় কয়েদীর দিকে পুনরায় রাসূলুল্লাহ (সঃ)-এর দৃষ্টি আকর্ষণ করতে 
চাইলে তিনি প্রার্থনা করেনঃ “হে আল্লাহ! আপনি স্বীয় অনুগ্রহে মিকদাদ 
(রাঃ)-কে বন্ধ কিছু প্রদান করুন!” তখন হযরত মিকদাদ (রাঃ) বলে উঠলেনঃ 
“হে আল্লাহর রাসূল (সঃ)! জিদ করে চাওয়ার উদ্দেশ্য এটাই ছিল যে, আপনি 
আমার জন্যে প্রার্থনা করবেন।” এই নাযারের ব্যাপারেই EN 
tl -এই আয়াত অবতীর্ণ হয়। হযরত সাঈদ ইবনে জুবাইর (রাঃ) তাঈমার 
স্থলে মুতঈম ইবনে আদীর নাম বলেছেন। কিন্তু এটা ঠিক নয়। কেননা, বদরের 
দিন মুতঈম ইবনে আদী জীবিতই ছিল না । এ জন্যেই সেই দিন রাসূলুল্লাহ (সঃ) 
বলেছিলেনঃ “আজ যদি মুতঈম ইবনে আদী জীবিত থাকতো এবং এই 
নিহতদের মধ্যকার কারো জন্যে প্রার্থনা করতো তবে আমি তাকে এই কয়েদী 
দিয়ে দিতাম ৷” তার এ কথা বলার কারণ ছিল এই যে, সে তাকে এঁ সময় রক্ষা 
করেছিল যখন তিনি তায়েফের অত্যাচারীদের পিছু ছেড়ে দিয়ে মক্কার পথে ফিরে 
আসছিলেন। £৮ শব্দটি ££ শব্দের বহুবচন। অর্থাৎ ওঁ সব পুস্তক ও 
কলন যেগুলো শিক্ষা করে জনগণকে শুনানো হয়ে থাকে। আর এগুলো হচ্ছে 
শুধু কিস্‌সা ও কাহিনী । যেমন অন্য জায়গায় আল্লাহ্‌ তা'আলা বলেনঃ 


HB NAIR LE LE YS onl UN bl 13; 
FE) ALAA % ww. BLT 3 
eS aS Ld IL Sl 
অৰ্থাৎ “তারা (কাফিররা) বলে- এই কুরআন তো পূর্ববর্তীদের মিথ্যা কাহিনী 
মাত্র যেগুলোকে লিখে নেয়া হয়েছে এবং দিন-রাত্রি পাঠ করে শুনানো হচ্ছে। হে 
নবী (সঃ)! তুমি বলে দাও- এটা তিনিই অবতীর্ণ করেছেন যিনি আকাশসমূহের 
ও পৃথিবীর গুপ্ত রহস্য সম্পর্কে অবহিত রয়েছেন, আর তিনি ক্ষমাশীল ও দয়ালু ।” 
(২৫৪ ৫-৬) অর্থাৎ যারা আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাদের তাওবা 
কবুল করতঃ তাদেরকে ক্ষমা করে থাকেন। 
ঘোষিত হচ্ছে- “যখন তারা (কাফিররা) বলেছিল- হে আল্লাহ! এটা (এই 
কুরআন ও নবুওয়াত) যদি আপনার পক্ষ হতে সত্য হয় তবে আকাশ থেকে 
আমাদের উপর প্রস্তর বর্ষণ করুন অথবা আমাদের উপর কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি 
এনে দিন।” এই প্রার্থনা ছিল তাদের পূর্ণ অজ্ঞতা, মূর্খতা এবং বিরোধিতার 
কারণে । তাদের এই নির্বুদ্ধিতার কারণেই তাদের দুর্নাম হচ্ছে। তাদের তো 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৫৯ পারাঃ ৯ 


নিন্নরূপ প্রার্থনা করা উচিত ছিলঃ “হে আল্লাহ! এই কুরআন যদি আপনার পক্ষ 
থেকেই এসে থাকে তবে ওর অনুসরণ করার তাওফীক আমাদেরকে দান 
করুন!” কিন্তু তারা নিজেদের জীবনের উপর শাস্তি কিনে নেয় এবং শাস্তির জন্যে 
তাড়াহুড়া করে। যেমন মহান আল্লাহ বলেনঃ “( হে নবী সঃ!) তারা তোমার 
কাছে শাস্তির জন্যে তাড়াহুড়া করছে, যদি এর জন্যে একটা দিন নির্দিষ্ট না 
থাকতো তবে হঠাৎ করেই তাদের উপর শাস্তি এসে পড়তো এবং তারা কিছু 
বুঝতেই পারতো না” আল্লহ তা'আলা তাদের কথা আরো বলেনঃ 

AE ন) 350 57135 5 (৩৮৪ ১৬)এবং আর এক 
জায়গায় বলেনঃ 

Zw #2 AG be AAA 


olds hg. hd he 5 ide 
অর্থাৎ “এক আবেদনকারী সেই আযাব সম্বন্ধে আবেদন করে যা সংঘটিত 
হবে কাফিরদের উপর, যার কোন প্রতিরোধকারী নেই । যা আল্লাহর তরফ হতে 
ঘটবে, যিনি ধাপসমূহের (আসমান সমূহের) অধিপতি ৷” (৭০৪ ১-৩) পূর্ব যুগীয় 
উন্মতদের মূর্খ ও অজ্ঞ লোকেরাও অনুরূপ কথাই বলেছিল । হযরত শুআ'ইব 
(আঃ)-এর কওম তাকে বলেছিলঃ “হে শুআ’ইব (আঃ)! যদি তুমি সত্যবাদী হও 
তবে আমাদের উপর আকাশ নিক্ষেপ কর।” অথবা “হে আল্লাহ! যদি এটা 
আপনার পক্ষ হতে সত্য হয় তবে আমাদের উপর আকাশ হতে পাথর বর্ষণ 
TE TT 


23273 Tr AN 7/9 syd 


3; CEG ee CL luxe os FA I call 
rl ll ৷ 


অর্থাৎ “হে আল্লাহ! EOE তন ভাণ 
থেকে আমাদের উপর পাথর বর্ষণ করুন অথবা আমাদের কঠিন যন্ত্রণাদায়ক 
শান্তি এনে দিন!” তখন 523720300 5 <7 এই আয়াতটি অবতীৰ্ণ 
হয়। > অর্থাৎ (হে নবী সঃ!) তুমি তাদের মধ্যে থাকা অবস্থায় তাদেরকে শাস্তি 
দেয়া হবে এটা আল্লাহর অভিপ্রায় নয়, আর আল্লাহ এটাও চান না যে, তারা ক্ষমা 

প্রার্থনা করতে থাকবে অথচ তিনি তাদেরকে শাস্তি প্রদান করবেন।” অন্য 
জায়গায় আল্লাহ পাক বলেনঃ ..... 4১13 0, ১৪; অর্থাৎ “আমার কাছে 
তোমরা একা একা আসবে যেমন আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি 
করেছিলাম ।” (৬৫ ৯৪) আতা (রঃ) বলেন যে, এই বিষয়ের দশটি আয়াত 


১. এটা ইমাম বুখারী (রঃ) তার সহীহ গ্রন্থে তাখরীজ করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৬০ পারাঃ ৯ 


কুরআন পাকে রয়েছে। হযরত বুরাইদা (রাঃ) বলেনঃ উহুদের যুদ্ধে আমি দেখেছি 
যে, হযরত আমর ইবনুল আ’স (রাঃ) ঘোড়ার উপর সওয়ার অবস্থায় বলতে 
রয়েছেন- “হে আল্লাহ! মুহাম্মাদ (সঃ) যা বলেছেন তা যদি সত্য হয় তবে 
ঘোড়াসহ আমাকে যমীনে ধ্বংসিয়ে দিন।”* 


এই উন্মতের মূর্খ লোকদেরও এরূপ উক্তিই ছিল। আল্লাহ পাক স্বীয় 
আয়াতের পুনরাবৃত্তি করছেন এবং তাদের উপর তার রহমতের কথা উল্লেখ 
করছেনঃ “হে নবী! তুমি তাদের মধ্যে বিদ্যমান থাকা অবস্থায় তাদেরকে শাস্তি 
দেয়া হবে এটা আল্লাহর অভিপ্রায় নয় এবং আল্লাহ এটাও চান না যে, তারা ক্ষমা 
প্রার্থনা করতে থাকবে অথচ তিনি তাদেরকে শাস্তি প্রদান করবেন!” মুশরিকরা 
বায়তুল্লাহর তাওয়াফের সময় বলতো- 


LH LES US LY 

অর্থাৎ “আমরা আপনার নিকট হাযির আছি, হে আল্লাহ! আপনার নিকট 
আমরা হাযির আছি। আপনার কোন অংশীদার নেই । আমরা আপনার নিকট 
উপস্থিত আছি।” তখন রাসূলুল্লাহ (সঃ) তাদেরকে বলতেনঃ “এখানেই ক্ষান্ত 
হও, আর কিছুই বলো না!” কিন্তু এ মুশরিকরা সাথে সাথেই বলে উঠতো- KD) 
“ lL EEL 4 T22L অৰ্থাৎ “আপনার একজন শরীকও রয়েছে, আপনি 
FEE ং সে যা কিছুর মালিক, ত তারো মালিক আপনি ।” এর সাথেই 
তারা বলতো- asd Eo Mee LD EC 
আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি” তখন আল্লাহ তা'আলা 4&5 5 


2 797, 


4 5! 5 -এই আয়াত অবতীৰ্ণ করেন। 


হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, তারা দু'টি কারণে নিরাপত্তা লাভ 
করেছিল প্রথম হচ্ছে নবী (সঃ)-এর বিদ্যমানতা এবং দ্বিতীয় হচ্ছে তাদের ক্ষমা 
প্রার্থনা । এখন নবী (সঃ) তো বিদায় গ্রহণ করেছেন। কাজেই বাকী আছে শুধু 
ক্ষমা প্রার্থনা ৷* 

কুরায়েশরা পরস্পর বলাবলি করতো- alin EAU i i কে 
আমাদের মধ্যে মর্যাদাবান বানিয়েছেন।” দিনের বেলায় তারা আল্লাহর ব্যাপারে 
ওুঁদ্ধত্যপনা প্রকাশ করতো এবং রাত্রিকালে অনুতপ্ত হয়ে বলতো- 4 WL 
১. এটা এঁ সময়ের কথা যখন আমর ইবনুল আ’স (রাঃ) ইসলাম গ্রহণ করেননি । 
২. এটা ইবনে আবি হাতিম তাখরীজ করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আনফাল ৮ ৫৬১ পারাঃ ৯ 


অর্থাৎ “হে আল্লহ! আমাদেরকে ক্ষমা করুন!” তখন আল্লাহ তা'আলা 5 ঢে 

Bent gt -এ আয়াত অবতীর্ণ করেন। নবীরা যে পর্যন্ত জনপদ হতে 
বেরিয়ে না যান সেই পর্যন্ত কওমের উপর শাস্তি আসে না। তাদের মধ্যে 
কতকগুলো লোক এমনও ছিল যারা পূর্ব থেকেই ঈমান আনয়ন করেছিলেন। 
তারা ক্ষমা প্রার্থনা করতেন এবং নামায পড়তেন । তারা ছিলেন মুসলমান । নবী 
(সঃ)-এর হিজরতের পরেও তারা মক্কাতেই রয়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহ (সঃ) 
মন্কার জনপদ পরিত্যাগ করে চলে যাওয়ার পরেও যে মক্কাবাসীর উপর আল্লাহর 
আযাব নাযিল হয়নি তার কারণ ছিল এই যে, তখনও কতক মুসলমান মক্কায় 
অবস্থান করছিলেন। তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন । ফলে মনক্কাবাসী 
শাস্তি থেকে রক্ষা পেয়েছিল রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আল্লাহ আমার উম্মতের 
জন্যে নিরাপত্তার দু'টি কারণ রেখেছেন। প্রথম হচ্ছে তাদের মধ্যে আমার 
উপস্থিতি । আর দ্বিতীয় হচ্ছে তাদের ক্ষমা প্রার্থনা । সুতরাং আমার দুনিয়া থেকে 
বিদায় গ্রহণের পরেও ক্ষমা প্রার্থনা কিয়ামত পর্যন্ত লোকদেরকে আল্লাহর আযাব 
থেকে রক্ষা করতে থাকবে” হযরত আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, 
রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ শয়তান বলেছিল- “হে আল্লাহ! আপনার মর্যাদার 
কসম! যে পর্যন্ত আপনার বান্দাদের দেহে রহ থাকবে সেই পর্যন্ত আমি 
তাদেরকে বিভ্রান্ত করতে থাকবো” তখন আল্লাহ তা'আলা বলেনঃ “আমার 
ইয্যতের কসম! যে পর্যন্ত তারা ক্ষমা প্রার্থনা করতে থাকবে সেই পর্যন্ত আমিও 
তাদেরকে ক্ষমা করতে থাকবো ৷” 


৩৪ । কিন্তু এখন তাদের কি 


বলবার আছে যে, আল্লাহ 
তাদের শাস্তি দিবেন না, যখন 


2s” B37 734/53 


Arie NN Git 


co 2/2 


তত্বাবধায়ক, কিন্তু তাদের 
অধিকাংশ লোক এটা অবগত 
নয়। 


OED LEE 


Fe 


L223 522 NAA 


SC CEE sl 


23237030 So 


OE J BS 


১. এ হাদীসটি ইমাম তিরমিযী (রঃ) তীর সুনানে বর্ণনা করেছেন। 


Tত৬ 
wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৬২ পারাঃ ৯ 


Te gn SU 72 LEIS IE CT ro 
ছলে [লা 222 Pd 2340979 


প্রদান, সুতরাং তোমরা কুফরী 5, Sls HCC) 


করার কারণে এখন শাস্তির 201270022 ee Seda 
Sl 
স্বাদ গ্রহণ কর । 0535 pas 


আল্লাহ তা'আলা খবর দিচ্ছেন যে, মক্কাবাসী মুশরিকরা শান্তি পাওয়ার যোগ্য 
তো অবশ্যই ছিল, কিন্তু রাসূলুল্লাহ (সঃ)-এর বরকতে শাস্তি থেকে বেঁচে যায়। 
এজন্যে যখন তিনি মক্কা ছেড়ে চলে যান তখন বদরের দিন তাদের উপর শান্তি 
নেমে আসে । তাদের নেতারা নিহত এবং বড় বড় লোক বন্দী হয়। আল্লাহ 
তা‘আলা তাদেরকে ক্ষমা প্রার্থনা করার কথা বলে দেন, কিন্তু ওর সাথে তারা 
শিরক ও ফাসাদকেও মিলিয়ে দেয়। কাতাদা (রঃ) এবং সুদ্দী (রঃ) বলেন যে, . 
এই নিহত কুরায়েশরা ক্ষমা প্রার্থনা করতো না । যদি তারা তা করে থাকতো 
তবে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে তাদেরকে লাঞ্চিনার মৃত্যু দিতেন না। আর 
যদি এই দুর্বল মুসলমানরা মক্কায় অবস্থান করে ক্ষমা প্রার্থনা না করতেন তবে 
মঙ্ধাবাসীর উপর এমন বিপদ এসে পড়তো যা কোনক্রমেই দূর করা যেতো না। 
ক্ষমা প্রার্থনার বরকতেই মক্কায় শাস্তি নাযিল হওয়া থেকে কুরায়েশরা রক্ষা 
পেয়েছে এবং মন্কার মুসলমানদের মাধ্যমেই তারা কিছুকাল পর্যন্ত আযাব থেকে 
সহ্যুয সতেছে।ছুলাযবিয়ার দয আনায় গঁক জাযাত অমিয় করেছিলো- 


er LI937 72/7 Lr 7 29/4/23 52% 


TERS Gt SA opt oS Ls nls 


22,2 2%? 1 2297727 °49 \ 1407 7/223? VA রঠ-্ণে / 
RLS [els pd cue Us 3 03h DR 1 ds 
fd I ol 3273 + 2, 72327 32 25 222? Lo e9dr 332 


il Cl [Ay se “Ct 00 5022 0 ed CG pets Lot pS 
bod CL, 287 


COE 


EE ET ETE TUTE CEE Ble 
হারাম হতে প্রতিরোধ করেছে এবং প্রতিরুদ্ধ কুরবানীর জতুগুলো ওদের নির্দিষ্ট 
স্থানে হাযির করা হতে বাধাদান করেছে, আর যদি বন্থ মুমিন পুরুষ ও মুমিন 
নারী না থাকতো যাদের সম্বন্ধে তোমরা কিছুই জানতে না, অর্থাৎ তাদের 
নিষ্পেষিত হওয়ার আশংকা না থাকতো, যদ্দরুন তাদের কারণে অজ্ঞাতসারে 
তোমরাও ক্ষতিগ্রস্ত হতে, তবে সমস্ত ব্যাপারই চুকিয়ে দেয়া হতো, কিন্তু তা এ 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আনফাল ৮ ৫৬৩ পারাঃ ৯ 


জন্যে করা হয়নি, যেন আল্লাহ যাকে ইচ্ছা নিজ রহমতে দাখিল করেন, যদি 
তারা (এ মুসলমানরা মক্কা হতে) সরে পড়তো তবে আমি তাদের মধ্যকার 
কাফিরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করতাম ৷” (৪৮৪ ২৫) নবী (সঃ)-এর 
অবস্থানের সময় আল্লাহ তা'আলা তাকে বলেছিলেনঃ “তোমার অবস্থানকালীন 
সময়ে আমি তাদের উপর শাস্তি অবতীর্ণ করবো না৷” অতঃপর যখন নবী (সঃ) 
মদীনায় চলে যান তখন আল্লাহ পাক তাকে বলেনঃ “তোমার স্থলবতীরা এখনও 
মক্কায় রয়েছে, সুতরাং এখনও আমি আযাব নাযিল করবো না৷” তারপর যখন 
মুসলমানরাও মক্কা থেকে বেরিয়ে আসে তখন মহান আল্লাহ বলেনঃ “এখন 
তাদেরকে কেন শাস্তি দেয়া হবে না? তারা তো তোমাদেরকে বায়তুল্লাহতে 
আসতে বাধা দিয়েছে, অথচ তারা তো আল্লাহর বন্ধু ছিল না?” অতএব আল্লাহ 
তাদের উপর মক্কা বিজয়ের শাস্তি অবতীর্ণ করেন। এ আয়াতটি 4) 47 
14054 -এই আয়াতটিকে রহিতকারী ৷ ইকরামা (রাঃ) এবং হাসান বসরী (রঃ) 
বলেন যে, সূরায়ে আনফালের ...... 4404055 ৬7 আয়াতটিকে ওর 
পরবর্তী .... 45%! 3 94 ৬7 -এই আয়াতটি মানসূখ বা রহিতকারী । তাই 
তিনি ......। 157% বলেছেন সুতরাং দেখা যায় যে, মক্কাবাসীদের সাথে 
যুদ্ধ হয় এবং তারা ক্ষুধা ও ক্ষয়ক্ষতির শাস্তিতে জড়িয়ে পড়ে । এভাবে আল্লাহ 
তা'আলা মুশরিকদেরকে শাস্তি প্রাপক হিসেবে বেছে নিয়েছেন এবং বলেছেনঃ 
“এখন তাদের কি বলবার আছে যে, আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না, যখন . 
তারা মসজিদুল হারামের পথরোধ করেছে?” অথচ তারা মসজিদুল হারামের 
তত্বাবধায়ক নয়, মুত্তাকী লোকেরাই হলো ওর তত্ত্বাবধায়ক, কিন্তু তাদের 
অধিকাংশ লোক এটা অবগত নয়।” অথচ যাদেরকে কা’বা ঘরে যেতে দিতে 
বাধা দেয়া হচ্ছে তারাই এর বেশী হকদার যে, তারা ওর মধ্যে নামায পড়বে 
এবং ওর চতুর্দিকে প্রদক্ষিণ করবে। আর এই কাফিরদেরই মসজিদুল হারামে 
যাওয়ার অধিকার নেই । যেমন আল্লাহ পাক বলেনঃ “মুশরিকদের এই অধিকার 
নেই যে, তারা আল্লাহর মসজিদ সমূহকে আবাদ করে, যে অবস্থায় তারা 
নিজেদের কুফরীর স্বীকারোক্তি করেছে, তাদের সমস্ত (সৎ) কাজ বিফল হয়ে 
গেল, আর তারা জাহান্নামে অনস্তকাল থাকবে হ্যা, আল্লাহর মসজিদগুলো 
আবাদ করা তাদেরই কাজ যারা আল্লাহর প্রতি এবং কিয়ামতের দিবসের প্রতি 
ঈমান আনয়ন করে, নামায কায়েম রাখে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া 
আর কাউকেও ভয় করে না, বস্তুতঃ এই সকল লোক সম্বন্ধে আশা যে, তারা 
নিজেদের লক্ষ্যস্থলে পৌছে যাবে” আল্লাহ তা'আলা আরো বলেনঃ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৬৪ পারাঃ ৯ 

BL? 3727 LAE 

a DEON Al an HT 57 dn yd eS 
Lr 
ll Ls 


অর্থাৎ “আল্লাহর পথ থেকে বাধা প্রদান করা, তার সাথে কুফরী করা, 
মসজিদুল হারাম হতে বাধা দেয়া ও মক্কার অধিবাসীকে মক্কা থেকে বের করে 
দেয়া আল্লাহর নিকট বড় রকমের পাপ বলে গণ্য ৷” (২৪ ২১৭) হযরত আনাস 
ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সঃ)-কে জিজ্ঞেস 
করা হয়েছিলঃ “আপনার বন্ধু কারা?” উত্তরে তিনি বলেছিলেনঃ “প্রত্যেক মুত্তাকী 
ব্যক্তি (আমার বন্ধু) ৷” অতঃপর তিনি 51 বু 50,1 91 -এ আয়াতটি পাঠ 
করেন। ইমাম হাকিম (রঃ) স্বীয় “মুসতাদরিক” গ্রন্থে বর্ণনা করেছেন যে, 
রাসূলুল্লাহ (সঃ) কুরায়েশদেরকে একত্রিত করেন। অতঃপর তাদেরকে জিজ্ঞেস 
করেনঃ “তোমাদের মধ্যে তোমাদের (কুরায়েশ) ছাড়া আর কেউ আছে কি?” 
তারা উত্তরে বলেঃ “(আমরা ছাড়া) আমাদের মধ্যে রয়েছে আমাদের ভাগিনেয়, 
আমাদের মিত্র এবং আমাদের গোলাম” তখন তিনি বললেনঃ “মিত্র, ভাগিনেয় 
এবং গোলাম একই গোত্রের অন্তর্ভুক্ত বলে গণ্য হয়ে থাকে। তোমাদের মধ্যে 
যারা মুত্তাকী তারাই আমার বন্ধু৷” মুজাহিদ (রঃ) বলেন যে, এর দ্বারা 
জিহাদকারীদেরকে বুঝানো হয়েছে, তারা যারাই হন বা যেখানেই থাকুন না 
কেন । অতঃপর এই আলোচনা করা হয়েছে যে, এ লোকগুলো মসজিদুল হারামে 
কি কাজ করতো? আল্লাহ পাক ঘোষণা করছেন- “কা'বা ঘরের কাছে তাদের 
নামায হলো শিস ও করতালি প্রদান ।” তারা উলঙ্গ অবস্থায় বায়তুল্লাহর তাওয়াফ 
করতো, মুখে অঙ্গুলি ভরে দিয়ে বাশির মত শব্দ বের করতো, মুখ ঝুঁকাতো এবং 
তালি বাজাতো ৷ আর এটাকেই তারা ইবাদত মনে করতো । বাম দিক থেকে 
তারা তাওয়াফ করতো । এর দ্বারা মুসলমানদেরকে কষ্ট দেয়াই হতো তাদের 
উদ্দেশ্য । এইভাবে তারা মুসলমানদেরকে ঠাট্টা ও উপহাস করতো । শব্দের 
অর্থ হচ্ছে বাশি বাজানো ।” আবদুর রহমান ইবনে যায়েদ (রঃ) বলেন যে, Ln 
দরের লা হযে আায়াহর গং থেকে যাকে র্যা কর ! 


74/2 


oll 1,5:% সুতরাং এখন শাস্তির স্বাদ গ্রহণ কর। এই শাস্তি এই যে, 
বদরের যুদ্ধে তারা নিহতও হয়েছিল এবং বন্দীও হয়েছিল । মুজাহিদ (রঃ) বলেন 
যে, স্বীকারোক্তিকারীদের শাস্তি তরবারী দ্বারা হয়ে থাকে এবং মিথ্যা 
প্রতিপন্নকারীদের শাস্তি বিকট চীৎকার ও ভূমিকম্পের মাধ্যমে হয়ে থাকে । 


১. এটা হচ্ছে ইবনে আব্বাস (রাঃ), মুজাহিদ (রঃ), ইকরামা (রঃ), সাঈদ ইবনে জুবাইর (রঃ) 
এবং কাতাদা (রঃ)-এর উক্তি । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৬৫ পারাঃ ৯ 


৩৬ ৷ নিশ্চয়ই কাফির লোকেরা OM Ape BV 
মানুষকে আল্লাহর পথ থেকে ১৮-১ EELS 
নিবৃত্ত করার উদ্দেশ্যে তাদের ON CEES 
ধন-সম্পদ ব্যয় করে, তারা Ie EAD 
তাদের ধন-সম্পদ ব্যয় ০,০23 ০০৯৯ ৯ ১৯ 
করতেই থাকবে, অতঃপর ESIC eS) 
ওটাই শেষ পর্যন্ত তাদের B92 434 020 5 24 
জন্যে দুঃখ ও আফসোসের Tome © es MS 
কারণ হবে এবং তারা 6৯০০০০৪ 
পরাভূতও হবে, আর যারা 2-2১ 
কুফরী করে তাদেরকে EE 
জাহান্নামে একত্রিত করা হবে। O U1 

৩৭ । এটা এই কারণে যে, আল্লাহ ১,৯ ০১০ 
ভাল হতে মন্দকে পৃথক NE 0 
করবেন ক(কুজনকে সুজন হতে _, ১,১১ ০০০ 
আলাদা করবেন), আর SE) 
কুজনদের এককে অপরের 
উপর রাখবেন, অতঃপর 45 ৪৬ ৮ ০ 
সকলকে একত্রিত করে ,,,, ণ Co 
জ্তুপীকৃত করবেন এবং ৮4> ০4৮ ০-5? 
জাহান্নামে নিক্ষেপ করবেন, toe 340 
এইসব লোকই চরম ক্ষতিগ্রস্ত oul 2) 
লোক । 
বদরের যুদ্ধে কুরায়েশদের উপর যখন বিপদ পৌঁছে এবং তারা 'মন্ধা 

প্রত্যাবর্তন করে, আর আবূ সুফিয়ানও কাফেলাসহ মক্কা ফিরে যান তখন 

আবদুল্লাহ ইবনে আবি রাবিআহ, ইকরামা ইবনে আবি জেহেল, সাফওয়ান 
ইবনে উমাইয়া এবং কুরায়েশদের আরো কয়েকজন লোক, যাদের পিতা, পুত্র 
এবং ভাই যুদ্ধে নিহত হয়েছিল তারা আবূ সুফিয়ানকে বললো এবং এঁ 
লোকদেরকেও বললো যাদের ব্যবসায়ের মাল এঁ কাফেলায় ছিলঃ “হে কুরায়েশের 
দল! মুহাম্মাদ (সঃ) তোমাদেরকে নীচে ফেলে দিয়েছে এবং তোমাদের সন্তরান্ত 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৬৬ পারাঃ ৯ 


লোকদেরকে হত্যা করেছে। তার সাথে পুনরায় যুদ্ধ করার জন্যে তোমরা এই 
কাফেলার সমস্ত মাল দিয়ে দাও, যেন আমরা এর মাধ্যমে তাদের থেকে 
প্রতিশোধ গ্রহণ করতে পারি” সুতরাং তারা তাদের সমস্ত মাল দিয়ে দিলো। ।এ 
ব্যাপারেই আল্লাহ তা'আলা ..... 20 LZ 1 0 $0 -এ আয়াতটি 
অবতীর্ণ করেন। অর্থাৎ কাফিররা আল্লাহর পথ থেকে নিবৃত্ত করার উদ্দেশ্যে 
তাদের মাল-ধন ব্যয় করে৷ তারা তাদের মাল-ধন ব্যয় করতেই থাকবে, 
অতঃপর ওটাই তাদের জন্যে দুঃখ ও আফসোসের কারণ হবে এবং তারা পুনরায় 
পরাজিত হবে এবং তাদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। 
যাহহাক (রঃ) বলেন যে, এ আয়াতটি আবূ সুফিয়ান এবং কুরায়েশদের মাল-ধন 
খরচ করার ব্যাপারে অবতীর্ণ হয়নি, বরং আহলে বদরের ব্যাপারে অবতীর্ণ 
হয়েছিল । মোটকথা, যে ব্যাপারেই অবতীর্ণ হোক না.কেন আয়াতটি সাধারণ, 
যদিও এর শানে নুষযূল বিশিষ্ট হয়ে থাকে আল্লাহ তা'আলা খবর দিচ্ছেন যে, 
সত্যের পথ অনুসরণকারীদেরকে বাধা দেয়ার উদ্দেশ্যে কাফিররা তাদের 
ধন-দৌলত ব্যয় করে থাকে৷ কিন্তু তাদের এই সমুদয় মাল বিনষ্ট হয়ে যাবে 
এবং পরিণামে তাদেরকে আফসোস করতে হবে। তারা আল্লাহর নূরকে নির্বাপিত 
করতে চায়, কিন্তু আল্লাহ: চান তার নূরকে পূর্ণ করতে-যদিও এটা কাফিরদের 
কাছে অপছন্দনীয় হয়। আল্লাহ স্বীয় দ্বীনের সাহায্যকারী ও স্বীয় কালেমাকে 
জয়যুক্তকারী থাকবেন । কাফিরদের জন্যে দুনিয়ায় রয়েছে অপমান ও লাঞ্ছনা এবং 
আখিরাতে রয়েছে জাহান্নামের শাস্তি । যারা যুদ্ধের ময়দান থেকে জীবিত ফিরেছে 
তারা তাদের লজ্জাজনক পরিণাম স্বচক্ষে অবলোকন করেছে। আর যারা নিহত 
হয়েছে তারা তো চিরস্থায়ীভাবে জাহায়নামের অধিবাসী হয়ে গেছে। 


৷ ০০ 374020 হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, এর ভাবার্থ 
হ্্ছে- যেন আল্লাহ ভাগ্যবানদের থেকে হতভাগাদেরকে পৃথক করে দেন। অর্থাৎ 
‘যেন মুমিনরা কাফিরদের থেকে পৃথক হয়ে যায় । আবার এ সম্ভাবনাও রয়েছে যে, 
এই পৃথককরণ দ্বারা আখিরাতের পৃথককরণ বুঝানো হয়েছে। যেমন আল্লাহ পাক 
বলেনঃ “আমি মুশরিকদেরকে বলবো- তোমরা ও তোমাদের শরীকরা 
তোমাদের স্থানে অবস্থান কর, আমি তাদের মাঝে স্বাতন্ত্য আনয়ন করবো।” অন্য 
আয়াতে মহান আল্লাহ বলেনঃ ' “সেই দিন তারা পৃথক পৃথক হয়ে যাবে।” আর 
এক জায়গায় আল্লাহ তা‘আলা বলেনঃ “হে অপরাধীরা! আজ তোমরা (মুমিনদের 
হতে) পৃথক হয়ে যাও ৷” অথবা এর দ্বারা দুনিয়াতেই পৃথক হওয়া উদ্দেশ্য । তা 


~ 


wwwi.islamfind.wordpress.com . 


সূরাঃ আনফাল ৮ ৫৬৭ পারাঃ ৯ 
এভাবে যে, মুমিনদের আমল আলাদা এবং কাফিরদের আমল আলাদা । আর 


=3.-এর 9 টি 1 বা কারণ সম্পর্কীয় হতে পারে। অর্থাৎ পাপ কার্যের উপর 
মাল খরচ করার কারণে আল্লাহ তা'আলা ভাল হতে মন্দকে পৃথক করে 
দিয়েছেন। অর্থাৎ এই স্বাতন্ত্য আনয়নের জন্যে যে, কাফিরদের সাথে যুদ্ধ করার 
ব্যাপারে-কে আল্লাহর আনুগত্য স্বীকার-করছে এবং কে এর থেকে মুখ ফিরিয়ে 
নিয়ে পাপী হয়ে যাচ্ছে। যেমন মহান আল্লাহ বলেনঃ দুটো সেনাবাহিনী মুখোমুখী 
হওয়ার সময় তোমাদের উপর যা কিছু পৌঁছেছিল তা আল্লাহর হুকুমেই ছিল, 
যেন তিনি মুমিনদেরকেও দেখে নেন। আর এ লোকদেরকেও দেখে নেন যারা 
কপটতাপূর্ণ কাজ করেছে। তাদেরকে বলা হয়েছিল- এসো, আল্লাহর পথে যুদ্ধ 
কর অথবা শত্রুদের প্রতিরোধকারী হয়ে যাও । তারা বললো- “যদি আমরা কোন 
নিয়মিত যুদ্ধ দেখতাম তবে অবশ্যই তোমাদের সঙ্গী হয়ে যেতাম ৷” আল্লাহ 
তা'আলা আর এক জায়গায় বলেনঃ “তোমরা কি ধারণা কর যে, তোমরা 
জান্নাতে প্রবেশ করবে? অথচ এখন পর্যন্ত আল্লাহ তাদেরকে তো দেখেই নেননি 
যারা তোমাদের মধ্যে জিহাদ করেছে এবং তাদেরকেও দেখেননি যারা জিহাদে 
দৃঢ়পদ থাকে।” মহান আল্লাহ আরো বলেনঃ আল্লাহ মুমিনদের এ অবস্থায় 
রাখতে চান না যে অবস্থায় তোমরা এখন রয়েছো, যে পর্যন্ত না তিনি অপবিত্রকে 
পবিত্র হতে পৃথক করেন এবং আল্লাহ এরূপ অদৃশ্য বিষয় তোমাদ্রেকে অবহিত 
করেন না৷” এর দৃষ্টান্ত সূরায়ে বারাআতেও রয়েছে। সুতরাং এ আয়াতের ভাবার্থ 
হচ্ছে- আমি তোমাদেরকে কাফিরদের সাথে ভিড়িয়ে দিয়ে পরীক্ষা করবো। 
তারা তোমাদের সাথে যুদ্ধ করবে এধং তোমাদের বিরুদ্ধে তাদের ধন-মাল খরচ 
করবে । এটা শুধু এই পৃথককরণের জন্যে যে, অপবিত্র কারা এবং পবিত্র কারা । 
felis hn siento DUET at 
যেমন মেঘ সপ্পর্কে আল্লাহ পাক বলেনঃ 5, 4০০ অৰ্থাৎ “অতঃপর ও 

W940 3 6473707 
মেক তিনি ওরে রে সাজিয়ে দেন” (২৪ ৪৩) 2 SL 


5 অর্থাৎ “অতঃপর তিনি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, এসব 
লোকই হচ্ছে চরম ক্ষতিগ্রস্ত লোক৷” 


৩৮ । (হে নবী সঃ)! তুমি eG pr Ls iu2>3 
কাফিরদেরকে বল-তারা যদি +৫ ৩ ১/45 3) 5 YA 
অনাচার থেকে বিরত থাকে , 2 ১১০ 22০22০23 


Ed 


(এবং আল্লাহর দ্বীনে ফিরে ১১৮ 5০০৯ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৬৮ পারাঃ ৯ 


আসে) তবে পূর্বে যা হয়েছে 


+2 2s ced 232 
তা আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু OR OE se 


তারা যদি অন্যায়ের পুনরাবৃত্তি 
করে, তবে পূর্ববর্তী WE 
জাতিসমূহের সাথে কি আচরণ AE 
করা হয়েছিল তা তো অতীত 
স্টনা । Sd ee 

JE coi ira 


৩৯ । তোমরা সদা তাদের বিরুদ্ধে | 

লড়াই করতে থাকবে যতক্ষণ 4? $954.2 724 
না ফিৎনার অবসান হয় এবং $—S 
দ্বীন _সম্পূর্ণপে আল্লাহর ৪১০৫ 3০ 
জনো হযে যায় (অর্থাৎ 9৩৮-১» 
আল্লাহর দ্বীন 5 শাসন “ bb 9 ALLL? 
সামখ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়), == ৷১০১৷ 
আর তারা যদি ফিৎনা ও 


Sr G2 425727 
বিপর্যয় সৃষ্টি হতে বিরত তাকে Oma 5 
তবে তারা কি করছে তা “ 

প্র \ ! G32 Sy 2 Ed 


৪০। আর যদি তোমাকে নাই S25 13915-5. 
মানে ও দ্বীন থেকে মুখ ফিরিয়ে a 39) ০০৬ 
নেয় তবে জেনে রেখো যে, ll 5S Sd 
( ) অভিভাবক 22 5 2 
মুসলমানদের ভূ ও 
বন্ধু, তিনি কতইনা উত্তম ead 
অভিভাবক ও কতইনা উত্তম 
সাহায্যকারী! 
আল্লাহ তা‘আলা মুহাম্মাদ (সঃ)-কে সম্বোধন করে বলছেন, তুমি 

কাফিরদেরকে বলে দাও- তোমরা যদি কুফরী ও বিরুদ্ধাচরণ হতে বিরত থেকে 

ইসলাম গ্রহণ করতঃ ক্ষমা প্রার্থনা কর তবে কুফরীর যুগে যেসব গুনাহ তোমরা 
করেছো সবই আল্লাহ ক্ষমা করে দিবেন। যেমন হযরত ইবনে মাসউদ (রাঃ) 
হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “যে ব্যক্তি ইসলামে ভাল কাজ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৬৯ পারাঃ ৯ 


করলো তাকে অজ্ঞতা যুগের কার্যাবলী সম্পর্কে জবাবদিহি করতে হবে না। 
পক্ষান্তরে যে ব্যক্তি ইসলামের মধ্যে আসার পরেও খারাপ কাজ করতে থাকলো 
তাকে দু’ যুগেরই আমল সম্পর্কে জবাবদিহি করতে হবে।” সহীহ হাদীসে আরো 
রয়েছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “ইসলাম পূর্ববর্তী পাপরাশির জন্যে তাওবা 
স্বরূপ এবং এই তাওবা পূর্বের সমস্ত গুনাহ মিটিয়ে দেয়।” কিন্তু হে নবী (সঃ)! 
তারা যদি তাদের পূর্বের অবস্থার উপরই প্রতিষ্ঠিত থাকে এবং কুফরী ও 
বিরোধিতা পরিত্যাগ না করে তবে পূর্ববর্তী লোকদের পরিণাম কি হয়েছিল্‌ তা 
কি তারা জানে না? জেনে রেখো যে, শাস্তিই হবে এর চিকিৎসা ৷ 4;৭/ 2 
দ্বারা মুজাহিদ (রঃ) এবং সুদ্দী (রঃ) “বদরের দিন” উদ্দেশ্য নিয়েছেন। তারা 
বলেছেন যে, এর ভাবার্থ হচ্ছে- তোমরা কাফিরদের সাথে খুব বেশী যুদ্ধ কর যে 
পর্যন্ত না ফিৎনা দূর হয় এবং দ্বীন আল্লাহর জন্যেই হয়ে যায়৷ 


হযরত নাফে'’ (রাঃ) হতে বর্ণিত আছে যে, একটি লোক হযরত ইবনে উমার 
(রাঃ)-এর নিকট এসে বলেনঃ হে আবদুর রহমান (রাঃ)! আল্লাহ তাআলা 
বলেছেনঃ ‘যদি মুমিনদের দু'টি দল পরস্পর যুদ্ধে লিণ্ত হয় .....৷' এরূপ দু'টি 
জামাআতের উল্লেখ যখন কুরআন কারীমে রয়েছে তখন আপনি যুদ্ধে অংশগ্রহণ 
করছেন না কেন? উত্তরে হযরত ইবনে উমার (রাঃ) তাকে বলেনঃ “হে আমার 
ভ্রাতুম্পুত্ৰ! কোন মুমিনকে ইচ্ছাপূর্বক হত্যা করা অপেক্ষা যুদ্ধে অংশগ্রহণ না 
করার ভৎসনা সহ্য করা আমার পক্ষে অধিক সহজ । যেহেতু আল্লাহ তাআলা 
বলেনঃ 


s/ 
L008 #2 7979252, 


i aaze baie i 3 

অর্থাৎ “যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাপূর্বক হত্যা করবে ..... ৷” (৪৪ ৯৩) 
হযরত ইবনে উমার (রাঃ) বলেনঃ “রাসূলুল্লাহ (সঃ)-এর যুগে আমাদের অবস্থা 
এরূপই ছিল। ইসলামে লোকদের সংখ্যা খুবই কম ছিল। দ্বীনের ব্যাপারে 
লোকেরা পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছিল । তাদেরকে হত্যা করে দেয়া হতো অথবা 
বন্দী করা হতো । এভাবে তারা কঠিন বিপদের মধ্যে পতিত হয়েছিল। অতঃপর 
যখন ইসলামের উন্নৃতি লাভ হলো তখন ফিৎনা আর বাকী থাকলো না।” 
মোটকথা, এ আপত্তিকারী লোকটির মতের সাথে যখন হযরত ইবনে উমার 
(রাঃ)-এর মতের মিল খেলো না তখন সে কথার মোড় ফিরিয়ে দিয়ে বললোঃ 
“হযরত আলী (রাঃ) ও হযরত উসমান (রাঃ) সম্পর্কে আপনার ধারণা কিঃ?” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৭০ পারাঃ ৯ 


উত্তরে তিনি বললেনঃ “হযরত উসমান (রাঃ) সম্পর্কে বলতে গেলে তো এটাই 
বলতে হয় যে, আল্লাহ তা'আলা তাকে ক্ষমা করে দিয়েছেন, অথচ তোমরা তাকে 
ক্ষমা করে দেয়াকে অপছন্দ করছো । আর হযরত আলী (রাঃ) তো রাসূলুল্লাহ 
(সঃ)-এর চাচাতো ভাই ও জামাতা” অতঃপর তিনি হাত দ্বারা ইশারা করে 
বললেনঃ “আর এঁ দেখো, ওখানে রয়েছেন রাসূলুল্লাহ (সঃ)-এর কন্যা (হযরত 
ফাতিমা রাঃ) ৷” 

হযরত সাঈদ ইবনে জুবাইর (রাঃ) বলেন, হযরত ইবনে উমার (রাঃ) 
আমাদের কাছে আগমন করেন এবং বলেনঃ “ফিৎনার যুদ্ধের ব্যাপারে তোমাদের 
অভিমত কি? আর ফিৎনা কাকে বলে? নবী (সঃ) যেই সময় মুশরিকদের সাথে 
যুদ্ধ করতেন সেই সময় ফিৎনা আত্মপ্রকাশ করেছিল। আর তোমাদের যুদ্ধ তো 
শুধু আধিপত্য ও ক্ষমতা লাভের জন্যেই চলছে।” হযরত ইবনে উমার (রাঃ) 
হতে বর্ণিত আছে যে, হযরত সাঈদ ইবনে জুবাইর (রাঃ)-এর ফিৎনার ব্যাপারে 
দু'টি লোক তার কাছে আসে এবং বলে- “লোকেরা যেসব আমল করছে তা 
আপনার অজানা নয়। আপনি হযরত উমারের ছেলে এবং রাসূলুল্লাহ (সাঃ)-এর 
' সাহাবী ৷ সুতরাং এ ব্যাপারে বের হতে আপনাকে কিসে বাধা দিচ্ছে?” উত্তরে 
তিনি বলেনঃ “আমাকে এটাই বাধা দিচ্ছে যে, আল্লাহ তা'আলা এক মুসলমানের 
রক্ত তার অপর মুসলমান ভাই-এর উপর হারাম করেছেন।'' তখন জনগণ 
জিজ্ঞেস করেঃ “তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে যতক্ষণ না ফিৎনার 
অবসান হয় এবং দ্বীন সম্পূর্ণরূপে আল্লাহর জন্যে হয়ে যায়” -একথা কি আল্লাহ 
তা'আলা বলেননি? উত্তরে তিনি বলেনঃ “আমরা তো ফিৎনাকে মিটিয়ে দেয়ার 
জন্যে বহু যুদ্ধ করেছি, শেষ পর্যন্ত ফিৎনা দূর হয়ে গেছে। আর তোমরা 
মুসল্‌মানদের দু'টি দল এ কারণে যুদ্ধ করতে চাচ্ছ যে, গল যাহা ত তথোযর 
এবং দ্বীন আল্লাহ ছাড়া অন্য কারো জন্যে হয়ে যায় ৷” 


হযরত উসামা ইবনে যায়েদ (রাঃ) বলেনঃ “যে ব্যক্তি $103 বলেছে, 
আমি তো তাকে কখনো হত্যা করবো না।” তখন সা'দ ইবনে মালিকও (রাঃ) 
এ কথাই বলেন। তখন একটি লোক .. 4059899 2 A -এ 
আয়াতটি পাঠ করলেন। তখন তারা দু'জন বললেনঃ “ফিতনা অবসানের জন্যে 
' আমরা যুদ্ধ করেছি ‘এবং ফিৎনার অবসান ঘটেছে, আর দ্বীন একমাত্র আল্লাহর 


জন্যে হয়ে গেছে।” 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আনফাল ৮ ৫৭১ পারাঃ ৯ 


0422) A223 7 


40 454০1 5% দ্বারা খীটি বা নির্ভেজাল তাওহীদ বুঝানো হয়েছে, যার 
মধ্যে শিরকের কোনই মিশ্রণ থাকবে না এবং আল্লাহর ক্ষমতায় কাউকে শরীক 
বানানো হবে না । হযরত যায়েদ ইবনে আসলাম (রঃ) বলেন যে, এর ভাবার্থ 
হচ্ছে দ্বীনে ইসলামের বিদ্যমানতায় কুফরী অবশিষ্ট থাকবে না। এর সত্যতা এই 
হাদীস দ্বারা প্রমাণিত। হয় যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ "আমি কাফিরদের 
বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে আদিষ্ট হয়েছি'যে পর্যন্ত না তারা”) $01 বু বলে। 
যদি তারা তা বলে তবে তাদের জান-মালের নিরাপত্তা এসে যাবে, তবে কোন 
কারণে কিসাস গ্রহণ হিসেবে তাকে হত্যা করা, যেতে পারে এবং তার হিসাব 
আল্লাহর দায়িত্বে রয়েছে।” হযরত আবূ মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিত আছে 
যে, একটি লোক সম্পর্কে রাসূলুল্লাহ (সঃ)-কে জিজ্ঞেস করা হয়, যে লোকটি 
স্বীয় বীরত্ব প্রকাশের উদ্দেশ্যে যুদ্ধ করেছে বা গোত্র, ও বংশের স্বার্থ রক্ষার্থে 
জিহাদ করেছে অথবা খ্যাতি লাভের উদ্দেশ্যে যুদ্ধ.করেছে, এগুলোর মধ্যে: 
আল্লাহর পথে জিহাদ কোন্টি? উত্তরে রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “যে ব্যক্তি 
_আল্লাহর কালেমা সমুন্নত করার উদ্দেশ্যে যুদ্ধ করে সেই শুধু আল্লাহর পথে 
_জিহাদকারী রূপে পরিগণিত ৷” 

, 14 9 অৰ্থাৎ হে মুমিনগণ! তারা ডিতরে কুফরী রেখেই তোমাদের 
সাথে যুদ্ধ করা হতে বিরত থাকে তবে তোমরাও হাত উঠিয়ে নাও। কেননা, 
॥ তোমরা তাদের অন্তরের কথা অবগত নও। তাদের অন্তরের কথা একমাত্র 
আল্লাহ তা‘আলাই জানেন। তিনি তাদেরকে সব সময় দেখতে রয়েছেন। যেমন 
আল্লাহ পাক বলেনঃ “যদি তারা তাওবা করে, নামায প্রতিষ্ঠিত করে এবং যাকাত 
দেয় তবে তোমরা তাদের পথ ছেড়ে দাও (অর্থাৎ তখন তাদের বিরুদ্ধে যুদ্ধ 
করার কোনই প্রয়োজন নেই)।” আর এক জায়গায় মহান আল্লাহ বলেনঃ 
“ফিৎনার অবসান না হওয়া পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ কর যেন দ্বীন 
আল্লীহর জন্যে হয়ে যায়, অতঃপর তারা যদি বিরত থাকে তবে (যুদ্ধের আর 
প্রয়োজন নেই) বাড়াবাড়ি ও সীমালংঘনের অনুমতি শুধু অত্যাচারীদের ব্যাপারে ' 
রয়েছে।” সহীহ হাদীসে রয়েছে যে, হযরত উসামা (রাঃ) একটি লোককে 
তলোয়ার মারতে উদ্যত হলে লোকটি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পাঠ করে। তবুও ' 
হযরত উসামা (রাঃ) তাকে তরবারী দ্বারা হত্যা করে দেন । রাসুলুল্লাহ (সঃ)-এর 
‘ কাছে এ সংবাদ পৌছলে তিনি হ্যরত উসামা (রাঃ)-কে বলেনঃ “সে লা ইলাহা 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৭২ পারাঃ ৯ 


ইল্লাল্লাহ পাঠ করেছে এর পরও তুমি তাকে হত্যা করেছো কেন? কিয়ামতের দিন 
লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে তুমি কি করবে?” উত্তরে হযরত উসামা (রাঃ) 
আরয করেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! সে শুধু প্রাণ বাচানোর জন্যে এ কথা 
বলেছিল।” তখন রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “তুমি কি তার অন্তর ফেড়ে 
দেখেছিলে?” অতঃপর ‘কিয়ামতের দিন তুমি কি করবে’ -এ কথা তিনি তাকে 
বার বার বলতে থাকেন । হযরত উসামা (রাঃ) তখন বলেনঃ “আমি আকাঙ্খা 
করতে লাগলাম যে, আমি যদি সে দিনের পূর্বে ইসলাম গ্রহণ না করে থাকতাম 
(তবে ইসলামের ধারণায় তাকে হত্যা করতাম না)!” 


আল্লাহ পাক বলেন, তারা যদি তোমাকে না-ই মানে ও দ্বীন থেকে মুখ 
ফিরিয়ে নেয় তবে জেনে রেখো যে, আল্লাহই তোমাদের অভিভাবক ও বন্ধু, তিনি 
কতই না উত্তম অভিভাবক ও কতই না উত্তম সাহায্যকারী! অর্থাৎ যদি তাদের 
স্বভাবের কোন পরিবর্তন না ঘটে এবং তারা তোমাদের বিরোধিতায় লেগেই 
থাকে তবে জেনে রেখো যে, তাদের বিরুদ্ধে আল্লাহই তোমাদের সাহায্যকারী ৷ 


আব্দুল মালিক ইবনে মারওয়ান উরওয়া (রাঃ)-কে একটি পত্র লিখেন এবং 
তাতে তিনি তাকে কতগুলো কথা জিজ্ঞেস করেন । তখন হযরত উরওয়া (রাঃ) 
তাকে উত্তরে লিখেনঃ আপনার উপর শান্তি বর্ষিত হোক । প্রথমে আমি এক 
আল্লাহর প্রশংসা করছি। অতঃপর, রাসূলুল্লাহ (সঃ)-এর মক্কা থেকে মদীনায় 
হিজরতের ঘটনাবলী আপনি আমার কাছে জানতে চেয়েছেন । আমি আপনাকে 
জানাচ্ছি যে, ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারোরই নেই ৷ মহান আল্লাহ রাসূলুল্লাহ 
(সঃ)-কে নবুওয়াত দান করেছিলেন। তিনি কতই না ভাল নবী ও কতই না ভাল 
দর্শনের আমাদেরকে তাওফীক দান করুন, আমাদেরকে তারই দ্বীন ও মিল্লাতের 
উপর জীবিত রাখুন, তারই দ্বীনের উপর মৃত্যু দান করুন এবং তারই সাথে 
আমাদের পুনরুথান ঘটিয়ে দিন । তিনি যখন জনগণকে হিদায়াত ও ইসলামের 
আলোকের দিকে আহ্বান করেন তখন তারা তীর সেই তাবলীগের প্রতি কোন 
গুরুত্ দেয়নি। তারা তার উপর অবতারিত অহীও শুনতো ৷ যখন তিনি তাদের 
মূর্তিগুলোর সমালোচনা শুরু করলেন তখন তায়েফ থেকে মক্কায় প্রত্যাবর্তনকারী 
ধনী কুরায়েশদের অধিকাংশ লোক তার তাবলীগের প্রতি অসন্তোষ প্রকাশ করলো 
এবং তার উপর বীতশ্রদ্ধ হয়ে উঠলো । যে কেউই মুসলমান হতো তাকেই তারা 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৭৩ পারাঃ ৯ 


বিভ্রান্ত করতে থাকতো । সুতরাং ইসলামের প্রতি আকৃষ্ট সাধারণ লোকদেরও 
আর আকর্ষণ থাকলো না । তথাপি কতক লোক তাদের মতের উপর দৃঢ় থাকলো 
এবং তাদের ধারণা ও চিন্তাধারা ইসলামের দিক থেকে বিক্ষিপ্ত হলো না। তখন 
কুরায়েশ নেতৃবর্গ পরস্পর পরামর্শ করলো যে, ইসলাম গ্রহণকারীদের উপর 
কঠোরতা অবলম্বন করা হোক । এই ফিৎনা ছিল একটা ভীষণ ভূ-কম্পন ৷ যারা 
এই ফিৎনায় জড়িয়ে পড়ার ছিল তারা তাতে জড়িয়ে পড়লো এবং যাদেরকে 
আল্লাহ তা থেকে নিরাপদে.রাখলেন তারা নিরাপদে থাকলো । মুসলমানদের 
উপর কুরায়েশদের অত্যাচার যখন চরমে উঠলো তখন রাসূলুল্লাহ (সঃ) 
ছিলেন একজন সৎ লোক যার নাম ছিল নাজ্জাশী । তিনি অত্যাচারী বাদশাহ্‌ 
ছিলেন না । চতুর্দিকেই তার প্রশংসা করা হচ্ছিল । আবিসিনিয়া ছিল কুরায়েশদের 
ব্যবসা কেন্দ্ৰ এবং ব্যবসায়ী কুরায়েশদের সেখানে ঘড়বাড়ীও ছিল। সেখানে 
ব্যবসা বাণিজ্য করে তারা প্রচুর ধন-সম্পদ লাভ করেছিল এবং তাদের ব্যবসা 
ছিল বেশ জাকজমকপূর্ণ । সুতরাং রাসুলুল্লাহ (সঃ)-এর নির্দেশক্রমে কুরায়েশদের 
অত্যাচারে জর্জরিত সাধারণ মুসলমানরা আবিসিনিয়ায় হিজরত করলেন। 
করেননি, বরং শুধু কয়েক বছর তারা সেখানে বসবাস করেছিলেন। সেখানেও 
মুসলমানরা ইসলাম ছড়িয়ে দেন। সেখানকার সন্বান্ত লোকেরাও ইসলাম ধর্মে 
দীক্ষিত হন। কুরায়েশরা যখন দেখলো যে, মুসলমানদের উপর অত্যাচার করার 
ফলে তারা আবিসিনিয়ায় চলে যাচ্ছে এবং তথাকার নেতৃবর্গকে নিজেদের লোক 
বানিয়ে নিচ্ছে তখন তারা মুসলমানদের উপর নরম ব্যবহার করাই যুক্তিসঙ্গত 
মনে করলো । সুতরাং তারা নবী (সঃ) ও সাহাবীদের সাথে.নরম ব্যবহার করতে 
শুরু করলো। কাজেই মুসলমানদের প্রথম পরীক্ষা ছিল এটাই যা তাদেরকে 
আবিসিনিয়ায় হিজরত করতে বাধ্য করেছিল। 

যখন স্বাভাবিক অবস্থা ফিরে আসলো এবং যে ফিৎনার ভূ-কম্পন মুসলমান 
সাহাবীদেরকে মাতৃভূমি ছেড়ে আবিসিনিয়ায় হিজরত করতে বাধ্য করেছিল, সেই 
ফিৎনা কিছুটা প্রশমিত হওয়ার সংবাদ আবিসিনিয়ার মুহাজির মুসলমানদেরকে 
পুনরায় মন্কায় ফিরে আসতে উত্তেজিত করলো সুতরাং কম বেশী তারা যতজন 
আবিসিনিয়ায় হিজরত করেছিলেন সবাই মক্কায় ফিরে আসলেন 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৭৪ পারাঃ ৯ 


এদিকে মদীনার আনসারগণ মুসলমান হতে থাকেন এবং মদীনাতেও 
ইসলামের বিস্তৃতি ঘটতে থাকে । মদীনার লোকদের মক্কায় যাতায়াত শুরু হয়ে 
যায়। এতে মক্কাবাসী আরো চটে যায় এবং পুনরায় মুসলমানদের উপর কঠোরতা 
অবলম্বনের পরামর্শ গ্রহণ করে। সুতরাং মুসলমানদের উপর সাধারণভাবে 
অত্যাচার শুরু হয়ে যায়। মুসলমানরা ভীষণ অত্যাচারের শিকারে পরিণত হন । 
এটা ছিল মুসলমানদের দ্বিতীয় ফিৎনা ও পরীক্ষা ৷ প্রথম ফিৎনা তো ওটাই যে, 
" মুসলমানদেরকে আবিসিনিয়ায় পালাতে হয়। আর দ্বিতীয় ফিৎনা হচ্ছে- সেখান 
থেকে মুসলমানদের ফিরে আসার পর যখন মক্কাবাসী দেখলো যে, মদীনার লোক 
মক্কার সাথে যোগাযোগ করছে এবং মুসলমান হয়ে যাচ্ছে। একবার মদীনা থেকে 
সত্তরজন লোক মক্কা আসলেন, যারা ছিলেন গণ্যমান্য ও নেতৃস্থানীয় লোক । তারা 
সবাই মুসলমান হয়ে যান ৷ তারা হজ্ব পর্ব পালন করেন, ‘আকাবা’ নামক স্থানে 
রাসূলুল্লাহ (সঃ)-এর হাতে দীক্ষা গ্রহণ করেন এবং অঙ্গীকার করে বলেনঃ 
“আমরা আপনার হয়ে থাকবো এবং আপনি আমাদের হয়ে থাকবেন। যদি 
আপনার সাহাবীরা আমাদের শহরে গমন করেন বা আপনি আমাদের ওখানে 
তাশরীফ আনয়ন করেন তবে আমরা আপনার ও আপনার সাহাবীবর্গের 
এমনভাবে পৃষ্ঠপোষকতা করবো যেমনভাবে নিজেদের লোকদের করে থাকি৷” 
কুরায়েশরা এই অঙ্গীকারের কথা শুনতে পেয়ে মুসলমানদের উপর আরো বেশী 
কঠোরতা শুরু করে দিলো। সুতরাং রাসূলুল্লাহ (সঃ) সাহাবীদেরকে মদীনায় 
হিজরত করার নির্দেশ দিলেন। এটা ছিল দ্বিতীয় ফিৎনা, যা নবী (সঃ)-কে এবং 
তার সহচরদেরকে মক্কা থেকে বের করে দিলো। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ 
তা'আলা বলেনঃ “তোমরা সদা তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকবে যতক্ষণ না 
ফিৎনার অবসান হয় এবং দ্বীন সম্পূর্ণরূপে আল্লাহর জন্যে হয়ে যায়।” হযরত 
উরওয়া ইবনে যুবাইর (রাঃ) থেকে বর্ণিত আছে যে, এই চিঠিটি তিনি আব্দুল 
মালিক ইবনে মারওয়ানকে লিখেছিলেন। এসব ব্যাপারে আল্লাহ পাকই সবচেয়ে 
ভাল জানেন । 


নবম পারা সমাপ্ত 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৭৫ পারাঃ ১০ 


8৪১। আর তোমরা জেনে রেখো 
যে, যুদ্ধে তোমরা যা কিছু 


2222 প্ডঠন পরও 


ULM | alc | 1 =£) 


গনীমতের মাল লাভ করেছো 


| 
EAA MEd Tae id 


ওর এক পঞ্চমাংশ আল্লাহ, 1————— 
AE Bd: A ei 
তোমরা ek ne x CES AE) 
তোমরা ঈমান এনে থাকো su NES 2 Ne 


ন 22 7 2 


এখানে আল্লাহ তা‘আলা গনীমত বা যুদ্ধলন্ধ মালের ব্যাখ্যা দিচ্ছেন যা তিনি 
বিশেষভাবে উন্মতে মুহাম্মাদিয়ার জন্যেই হালাল করেছেন । পূর্ববর্তী উন্মতদের 
জন্যে এটা হারাম ছিল। গনীমত এ মালকে বলা হয় যা কাফিরদের উপর 
আক্রমণ চালানোর পর লাভ করা হয়। আর ‘ফাই’ হচ্ছে ওঁ মাল যা যুদ্ধ না 
করেই লাভ করা হয়। যেমন তাদের সাথে সন্ধি করে ক্ষতিপূরণ স্বরূপ কিছু 
আদায় করা হয় বা এ মাল যার কোন উত্তরাধিকারী নেই অথবা যে মাল জিযিয়া, 
খিরাজ ইত্যাদি হিসাবে পাওয়া যায়। ইমাম শাফিঈ (রঃ) এবং পূর্ববর্তী ও 
পরবর্তী মাশায়েখদের একটি জামা'আতের অভিমত এটাই ৷ কিন্তু কোন কোন 
আলেম গনীমতের প্রয়োগ ফাই-এর উপর এবং ফাই-এর প্রয়োগ গনীমতের 
উপর করে থাকেন! এ জনোই কাঁতাদা (রে) বলেন যে, এই আয়াত দ্বারা সূরায়ে 


1/7/72 SEA) 


হাশরের ১9 A 3 ots yh SH ple SS Ll Gi 
LS (638 ৭) এই আয়াতটিকে রহিত করা হয়েছে। আর এভাবে 
গনীমতের মালের পাচ অংশের মধ্য হতে চার অংশ তো মুজাহিদদের মধ্যে 
বণ্টিত হবে এবং এক অংশ তাদেরকে দেয়া হবে যীদের বর্ণনা এই আয়াতে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৭৬ পারাঃ ১০ 


রয়েছে। কিন্তু এই উক্তিটি গ্রহণযোগ্য নয় । কেননা, এই আয়াতটি বদর যুদ্ধের 
পরে অবতীর্ণ হয়, আর এ আয়াতটি ইয়াহুদ বানী নাযীরের ব্যাপারে অবতীর্ণ হয়। 
আর জীবনী লেখক ও ইতিহাস লেখক আলেমদের কারো এ ব্যাপারে দ্বি-মত 
নেই যে, বানী নাযীরের ব্যাপারটি হচ্ছে বদর যুদ্ধের পরের ঘটনা । এতে সন্দেহের 
কোন অবকাশ নেই । কিন্তু যারা ‘গনীমত’ ও ‘ফাই’-এর মধ্যে পার্থক্য আনয়ন 
করে থাকেন তারা বলেন যে, এ আয়াতটি ‘ফাই’ সম্পর্কে অবতীর্ণ হয় এবং এই 
আয়াতটি গনীমত সম্পর্কে অবতীর্ণ হয়। আবার কতক লোক ‘ফাই’ ও 
‘গনীমত’-এর ব্যাপারটিকে ইমামের মতের উপর নির্ভরশীল বলে মনে করেন। 
ইমাম এঁ ব্যাপারে নিজের মর্জি মোতাবেক কাজ করবেন । এভাবেই এই দু’টি 
আয়াতের মধ্যে সামঞ্জস্য এসে যায় । এসব ব্যাপারে আল্লাহ তা'আলাই সবচেয়ে 
ভাল জানেন। 


এই আয়াতে বর্ণনা রয়েছে যে, গনীমতের মাল হতে এক পঞ্চমাংশ বের করে 
নিতে হবে, তা কমই হোক আর বেশীই হোক । তা সূচই হোক বা সূতাই হোক 
না কেন। বিশ্ব প্রতিপালক ঘোষণা করছেন যে, যে খিয়ানত করবে সে তা নিয়ে 
কিয়ামতের দিন হাযির হবে এবং প্রত্যেককেই তার আমলের পূর্ণ প্রতিদান দেয়া 
হবে। কারো উপর কোন প্রকার অত্যাচার করা হবে না । বলা হয়েছে যে, এক 
পঞ্চমাংশ হতে আল্লাহ তা'আলার অংশ কা'বা ঘরে দাখিল করা হবে। আবুল 
আলিয়া রাবাহী (রঃ) বলেন যে, রাসূলুল্লাহ (সঃ) যুদ্ধলন্ধ মালকে পাচ ভাগ 
করতেন ৷ চার ভাগ তিনি মুজাহিদদের মধ্যে বন্টন করে দিতেন। তারপর এক 
পঞ্চমাংশ হতে মুষ্টি ভরে বের করতেন এবং তা কা'বা ঘরে দাখিল করে দিতেন । 

তঃপর অবশিষ্টাংশকে আবার পীচ ভাগে ভাগ করতেন। এক ভাগ তার, দ্বিতীয় 
ভাগ আত্মীয়দের, তৃতীয় ভাগ ইয়াতীমদের, চতুর্থ ভাগ মিসকীনদের এবং পঞ্চম 
ভাগ মুসাফিরদের ৷ এ কথাও বলা হয়েছে যে, এখানে আল্লাহর অংশের নাম 
শুধুমাত্র বরকতের জন্যে নেয়া হয়েছে । রাসূলুল্লাহ (সঃ)-এর অংশ থেকেই যেন 
বৰ্ণনা শুরু হয়েছে। ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) 
যখন কোন সৈন্যবাহিনী পাঠাতেন এবং গনীমতের মাল লাভ করতেন তখন তিনি 
ওটাকে প্রথমে পীচ ভাগে ভাগ করতেন । তারপর পঞ্চমাংশকে আবার পাচ অং 
বিভক্ত করতেন । অতঃপর তিনি এ আয়াতটিই তিলাওয়াত করেন। সুতরাং 55 
4% 7%, 5) এটা শুধু বাক্যের শুরুর জন্যে বলা হয়েছে। আকাশসমূহে ও 
যমীনে যা কিছু রয়েছে সবই তো আল্লাহর । কাজেই এক পঞ্চমাংশ আল্লাহর 
রাসূল (সঃ)-এরই প্রাপ্য । বহু মনীষী ও গুরুজনের এটাই উক্তি যে, আল্লাহ ও 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৭৭ পারাঃ ১০ 


রাসূল (সঃ)-এর একটাই অংশ ।” সহীহ সনদে বর্ণিত নিম্নের হাদীসটি এর 
পৃষ্ঠপোষকতা করছেঃ 

আব্দুল্লাহ ইবনে শাকীক (রঃ) একজন সাহাবী হতে বর্ণনা করেছেন যে, তিনি 
বলেন, ওয়াদীল কুরায় আমি রাসূলুল্লাহ (সঃ)-এর কাছে এসে জিজ্ঞেস করি, হে 
আল্লাহর রাসুল (সঃ) গনীমতের ব্যাপারে আপনি কি বলেন? নবী (সঃ) উত্তরে 
বলেনঃ “ওর এক পঞ্চমাংশ হচ্ছে আল্লাহর জন্যে এবং বাকী চার অংশ হচ্ছে 
মুজাহিদদের জন্যে ।” আমি পুনরায় জিজ্ঞেস করলাম, কারো উপর কারো কি 
অধিক হক নেই? তিনি জবাব দিলেন- “না, এমন কি তুমি তোমার বন্ধুর দেহ 
থেকে যে তীরটি বের করবে সেই তীরটিও তুমি তোমার সেই মুসলিম ভাই এর 
চেয়ে বেশী নেয়ার হকদার নও ৷” * 


হাসান (রাঃ) স্বীয় মাল হতে এক পঞ্চমাংশের অসিয়ত করেন এবং বলেনঃ 
“আমি কি নিজের জন্যে এ অংশের উপর সম্মত হবো না যা আল্লাহ স্বয়ং নিজের 
জন্যে নির্ধারণ করেছেন?” 


ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, গনীমতের মালকে পাচ ভাগে বিভক্ত করা 
হতো । চার ভাগ এঁ সৈন্যদের মধ্যে বন্টন করে দেয়া হতো যারা এ যুদ্ধে শরীক 
থাকতেন । আর পঞ্চম ভাগটি থাকতো আল্লাহ ও তার রাসুল (সঃ)-এর জন্যে । 
এটাকে আবার চারভাগে ভাগ করা হতো । এর এক চতুর্থাংশের প্রাপক হতেন 
আল্লাহ ও তার রাসূল (সঃ) আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর প্রাপ্য এই অংশটি 
রাসুলুল্লাহ (সঃ)-এর আত্মীয়দের মধ্যে বণ্টন করে দেয়া হতো । এক পঞ্চমাংশ 
থেকে নবী (সঃ) নিজে কিছুই গ্রহণ করতেন না । আব্দুল্লাহ ইবনে বুরাইদা (রাঃ) 
বলেন যে, আল্লাহর অংশ হচ্ছে তার নবী (সঃ)-এর অংশ এবং নবী (সঃ)-এর 
অংশ তার স্ত্রীদের প্রাপ্য । আতা ইবনে আবি রাবাহ (রঃ) বলেন যে, আল্লাহ্‌ ও 
তার রাসূল (সঃ)-এর যেটা অংশ সেটা শুধু রাসূল (সঃ)-এরই অংশ । ওটা তার 
ইচ্ছাধীন, তিনি যে কোন কাজে তা ব্যয় করতে পারেন। মিকদাদ ইবনে 
মা’দীকারাব (রাঃ) একদা উবাদা ইবনে সামিত (রাঃ), আবু দারদা (রাঃ) এবং 
হারিস ইবনে মুআবিয়া কান্দীর (রাঃ) সাথে বসেছিলেন। তারা রাসুলুল্লাহ 
(সঃ)-এর হাদীসগুলোর আলোচনা করছিলেন। আবূ দারদা (রাঃ) উবাদা ইবনে 
সামিত (রাঃ)-কে জিজ্ঞেস করেনঃ “অমুক অমুক যুদ্ধে রাসূলুল্লাহ (সঃ) এক 
১. এটা নাখঙঈ (রঃ), হাসান বসরী (র), শা’বী (রঃ), আতা (রঃ) এবং কাতাদা (রঃ) প্রমুখ মনীষীর 

উক্তি । 
২. এ হাদীসটি ইমাম হাফিয আবূ বকর আল-বায়হাকী (রঃ) বর্ণনা করেছেন। 


শত 
wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৭৮ পারাঃ ১০ 


পঞ্চমাংশের ব্যাপারে কি কথা বলেছিলেন?” উত্তরে উবাদা ইবনে সামিত (রাঃ) 
বলেন, রাসূলুল্লাহ (সঃ) এক যুদ্ধে গনীমতের এক পঞ্চমাংশের একটি উটের 
পিছনে সাহাবীদেরকে নামায পড়ান। সালাম ফিরাবার পর তিনি দাড়িয়ে যান 
এবং এঁ উটটির কিছু পশম হাতে নিয়ে বলেন- “গনীমতের এই উটটির এই 
পশমগুলোও গনীমতের মালেরই অন্তর্ভুক্ত। এ মাল আমার নয়। আমার অংশ 
তো তোমাদেরই সাথে এক পঞ্চমাংশ মাত্র । এটাও আবার তোমাদেরকেই 
ফিরিয়ে দেয়া হয়। সুতরাং সূচ, সূতা এবং ওর চেয়ে বড় ও ছোট প্রত্যেক 
জিনিসই পৌছিয়ে দাও । খিয়ানত করো না । খিয়ানত বড়ই দূষণীয় কাজ এবং 
খিয়ানতকারীর জন্যে দুনিয়া ও আখিরাত উভয় স্থানেই আগুন রয়েছে। নিকটবর্তী 
ও দূরবর্তী লোকদের সাথে আল্লাহর পথে জিহাদ জারী রাখো । শরীয়তের কাজে 
ভরসনাকারীর ভরসনার প্রতি কোন ভ্রুক্ষেপ করো না । স্বদেশে এবং বিদেশে 
আল্লাহ কর্তৃক নির্ধারিত হদ জারী করতে থাকো। আল্লাহর ব্যাপারে জিহাদ 
করতে থাকো । জিহাদ হচ্ছে জান্নাতের বড় বড় দরজাসমূহের মধ্যে একটি 
দরজা । এই জিহাদের মাধ্যমেই আল্লাহ তাআলা দুঃখ ও চিন্তা হতে মুক্তি দিয়ে 
থাকেন।”” 

আমর ইবনে আনবাসা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) 
পর তিনি এ উটের কিছু পশম নিয়ে বলেনঃ “তোমাদের গনীমতের মালের মধ্য 
হতে আমার জন্যে এক পঞ্চমাংশ ছাড়া এই পশম পরিমাণও হালাল নয়। আর 
এই পঞ্চমাংশও তোমাদেরকেই ফিরিয়ে দেয়া হয়।”* এই অংশের মধ্য হতে 
কিছুটা রাসূলুল্লাহ (সঃ) নিজের জন্যেও নির্দিষ্ট করতেন । যেমন দাস, দাসী, 
তরবারী, ঘোড়া ইত্যাদি৷ এটা মুহাম্মাদ ইবনে সীরীন (রঃ), আমির শা'বী (রঃ) 
এবং অধিকাংশ আলেম বর্ণনা করেছেন। ইমাম আহমাদ (রঃ) এবং ইমাম 
তিরমিযী (রঃ) ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, ‘যুলফিকার' 
তরবারীটি বদর যুদ্ধের গনীমতেরই অন্তর্ভুক্ত, যা নবী (সঃ)-এর কাছে ছিল এবং 
যার ব্যাপারে তিনি উহুদ যুদ্ধের দিন স্বপ্ন দেখেছিলেন। আয়েশা (রাঃ) বলেন যে, 
সাফিয়া (রাঃ) এভাবেই রাসুলুল্লাহ (সঃ)-এর হস্তগত হয়েছিলেন ।* 
১. ইবনে কাসীর (রঃ) বলেন, এটা হচ্ছে অতি উত্তম হাদীস । আমি এটা এভাবে ছয়টি গ্রন্থে 

দেখিনি ৷ তবে এর পক্ষে বহু সাক্ষ্য প্রমাণ রয়েছে। 
২. এ হাদীসটি ইমাম আবূ দাউদ (রঃ) ও ইমাম নাসাঈ (রঃ) বর্ণনা করেছেন। 
৩. ইমাম আবূ দাউদ (রঃ) এটা স্বীয় সুনানে বর্ণনা করেছেন । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৭৯ পারাঃ ১০ 


ইয়াযীদ ইবনে আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা একটা 
বেড়ার মধ্যে বসেছিলাম এমন সময় একটি লোক আমাদের কাছে আসলেন। 
তার হাতে এক খণ্ড চামড়া ছিল । তাতে যা লিখিত ছিল আমরা তা পড়তে 
লাগলাম ৷ তাতে লিখিত ছিল- “এটা আল্লাহর রাসূল মুহাম্মাদ (সঃ)-এর পক্ষ 
হতে যুহাইর ইবনে আকীশের নিকট প্রেরিত । যদি তোমরা আল্লাহর একত্‌ ও 
তার রাসূল (সঃ)-এর রিসালাতের সাক্ষ্য প্রদান কর, নামায সুপ্রতিষ্ঠিত কর, 
যাকাত দাও, যুদ্ধলব্ধ মালের এক পঞ্চমাংশ আদায় কর এবং নবী (সঃ)-এর 
অংশ ও উৎকৃষ্ট অংশ আদায় করতে থাকো তবে তোমরা আল্লাহ ও তার রাসূল 
(সঃ)-এর নিরাপত্তার মধ্যে থাকবে৷” (বর্ণনাকারী বলেনঃ) আমরা জিজ্ঞেস 
করলামঃ “এটা কে লিখেছেন?” তিনি উত্তরে বললেনঃ “(এটা) রাসূলুল্লাহ (সঃ) 
(লিখেছেন) ।”” সুতরাং এসব বিশুদ্ধ হাদীস দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে এবং এ 
জন্যেই অধিকাংশ গুরুজন এটাকে রাসুলুল্লাহ (সঃ)-এর বিশিষ্টতার মধ্যে গণ্য 
করেছেন। 


কেউ কেউ বলেন যে, এক পঞ্চমাংশ গনীমতের ব্যাপারে তৎকালীন সময়ের 
শাসনকর্তার স্বাধীনতা রয়েছে। তিনি মুসলমানদের কল্যাণার্থে তা ইচ্ছামত ব্যয় 
করতে পারেন। যেমন ‘ফাই’-এর মালের ব্যাপারে তার সব কিছু করার অধিকার 
রয়েছে। শায়েখ আল্লামা ইমাম ইবনে তাইমিয়াহ (রঃ) বলেন যে, ইমাম মালিক 
(রঃ)-এর এটাই উক্তি । অধিকাংশ গুরুজনেরও উক্তি এটাই এবং এটাই সর্বাধিক 
সঠিক উক্তি । এটা যখন প্রমাণিত হয়ে গেল এবং জানাও হলো তখন এও মনে 
রাখা দরকার যে, পঞ্চমাংশ যা রাসূলুল্লাহ (সঃ)-এর অংশ ছিল, এখন তার পরে 
ওটা কি করতে হবে? এ ব্যাপারে কেউ কেউ বলেন যে, এখন এটা সমকালীন 
ইমাম অর্থাৎ খলীফাতুল মুসলিমীনের অধিকারে থাকবে। আবূ বকর (রাঃ), 
আলী (রাঃ), কাতাদা (রঃ) এবং একটি জামা'আতের এটাই উক্তি। আর এ 
ব্যাপারে একটি মারফু’ হাদীসও এসেছে। 


অন্যান্যেরা বলেন যে, এটা মুসলমানদের কল্যাণে ব্যয় করা হবে। অন্য একটি 
উক্তি রয়েছে যে, এটাও অবশিষ্ট অন্যান্য শ্রেণীর মধ্যে খরচ করা হবে অর্থাৎ 
আতস্বীয়, ইয়াতীম, মিসকীন ও মুসাফিরদের মধ্যে বণ্টিত হবে। ইমাম ইবনে 
জারীর (রঃ) এটাই পছন্দ করেছেন। অন্যান্য বুযুর্গদের নির্দেশ এই যে, রাসূলুল্লাহ 
(সঃ)-এর অংশ ও তার আত্মীয়দের অংশ ইয়াতীম, মিসকীন ও মুসাফিরদেরকে 
১. এটা ইমাম আবু দাউদ (রঃ) ও ইমাম নাসাঈ (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৮০ পারাঃ ১০ 


দিয়ে দেয়া হবে। ইরাকবাসী একটি দলের এটাই উক্তি । আবার এ কথাও বলা 
হয়েছে যে, পঞ্চমাংশের এই পঞ্চমাংশ সবই আত্মীয়দের প্রাপ্য । যেমন ইবনে 
জারীর (রঃ) বর্ণনা করেছেন যে, মিনহাল ইবনে আমর (রঃ) বলেন, আমি 
আব্বুল্লাহ্‌ ইবনে মুহাম্মাদ ইবনে আলী (রঃ)-কে এবং আলী ইবনে হুসাইন 
(রঃ)-কে এক পঞ্চমাংশ সম্পর্কে জিজ্ঞেস করলে তারা বলেনঃ “এটা আমাদেরই 
প্রাপ্য ৷” আমি তখন জিজ্ঞেস করলাম, আয়াতে ইয়াতীম ও মিসকীনদের বর্ণনাও 
তো রয়েছে? উত্তরে তারা দু'জন বললেনঃ “এর দ্বারাও আমাদেরই ইয়াতীম ও 
মিসকীনদেরকে বুঝানো হয়েছে।” 

হাসান ইবনে মুহাম্মাদ ইবনে হানাফিয়্যাহ্‌ (রঃ)-কে 14415 
Pa NAT AA -এই আয়াত সম্পৰ্কে জিজ্ঞেস করা হলে 
তিনি উত্তরে বলেনঃ “বাক্যটি এভাবে শুরু করা হয়েছে মাত্র, নচেৎ দুনিয়া ও 
আখিরাতের সব কিছুই তো আল্লাহরই ৷” রাসূলুল্লাহ (সঃ)-এর পরে এ দুটো 
অংশ কে পাবেন এ ব্যাপারে মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলেন যে, রাসূলুল্লাহ 
(সঃ)-এর অংশ তার খলীফাগণ পাবেন। কারো কারো মতে ওটা তার আত্মীয়েরা 
পাবেন। আবার কেউ কেউ বলেন যে, ওটা খলীফার আত্মীয়েরা পাবেন। 
সম্মিলিতভাবে তাদের মত এই যে, এই অংশ দুটোকেই ঘোড়া ও অন্ত্রশস্ত্রের 
be UAL Sa ARLE LEAL 2d 
এরূপই করা হয়েছিল। ইবরাহীম (রঃ) বলেন যে, আৰু বকর (রাঃ) এবং উমার 
(রাঃ) রাসূলুল্লাহ (সঃ)-এর অংশটি জিহাদের কাজে খরচ করতেন। তাকে 
জিজ্ঞেস করা হলোঃ “আলী (রাঃ) এ ব্যাপারে কি করতেন?” উত্তরে তিনি 
বললেনঃ “এ ব্যাপারে তিনি সর্বাপেক্ষা কঠিন ছিলেন।” অধিকাংশ আলেমের 
এটাই উক্তি । হ্যা, তবে আত্মীয়দের অংশটির প্রাপক আব্দুল মুত্তালিবের সন্তানরা ৷ 
কেননা, তারাই অজ্ঞতার যুগে এবং ইসলামের প্রাথমিক যুগে হাশিমের 
সন্তানদের সাথে সহযোগিতা কঁরেছিল এবং তাদের সাথে তারা ঘাটিতে বন্দী 
জীবন যাপনকেও স্বীকার করে নিয়েছিল । কারণ রাসূলুল্লাহ (সঃ) অত্যাচারিত 
হচ্ছিলেন বলে এ লোকগুলো ব্লাগান্িত হয়েছিল এবং তার সাহায্যার্থে এগিয়ে 
এসেছিল। মুসলমানরা তাকে সাহায্য করেছিলেন আল্লাহ ও তার রাসূল 
(সঃ)-এর আনুগত্যের কারর্দে। জার এই কাঁফিররা তাঁকে সাহায্য করেছিল 
বংশীয় পক্ষপাতিত্ব এবং আত্মীয়তার খাতিরে। কিন্তু বানু আবদে শামস্‌ ও বানু 
নাওফিল রাসূলুল্লাহ (সঃ)-এর চাচাতো ভাই হলেও তার সাথে সহযোগিতা 
করেনি, বরং বিরুদ্ধাচরণ করেছিল এবং তাকে পৃথক করে দিয়েছিল । তারা তার 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৮১ পারাঃ ১০ 


বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং বলেছিল যে, কুরায়েশের অন্যান্য সমস্ত গোত্রই তীর 
বিরোধী । এ জন্যেই আবূ তালিব তার ভসনামূলক ও নিন্দাসূচক কবিতায় 
তাদেরকে বহু তিরস্কার ও নিন্দে করেছেন। কেননা, তারা ছিল রসুলুল্লাহ 
(সঃ)-এর নিকটতম আত্মীয়। তিনি বলেছেনঃ “অতিসত্বরই তারা আল্লাহ 
তা'আলার পক্ষ থেকে তাদের অপকর্মের পূর্ণ বদলা পেয়ে যাবে। এই নির্বোধরা 
নিজের লোক হয়েও এবং একই বংশ ও রক্তের লোক হয়েও আমাদের দিক 
থেকে চক্ষু ফিরিয়ে নিচ্ছে!” ইত্যাদি৷ জুবাইর ইবনে মুতঈম ইবনে আদী ইবনে 
নওফেল (রাঃ) বলেন, আমি এবং উসমান ইবনে আফফান ইবনে আবিল আস 
ইবনে উমাইয়া ইবনে আবদে শাম্‌স্‌ (রাঃ) রাসূলুল্লাহ (সঃ)-এর কাছে গেলাম 
এবং বললাম, হে আল্লাহর রাসূল (সঃ)! আপনি খায়বারের যুদ্ধলন্ধ মালের এক 
পঞ্চমাংশ হতে বানু আবদিল মুত্তালিবকে দিলেন, কিন্তু আমাদেরকে ছেড়ে 
দিলেন । অথচ আপনার সাথে আত্মীয়তার সম্পর্কের দিক দিয়ে আমরা ও তারা 
সমান! তখন তিনি বললেনঃ “বানু হাশিম ও বানু মুত্তালিব তো একই জিনিস ।”” 
কোন কোন বর্ণনায় রয়েছে যে, তারা বলেনঃ “তারা তো অজ্ঞতার যুগেও 
আমাদের থেকে পৃথক হয়নি এবং ইসলামের যুগেও না!” এটা হচ্ছে জমহুর 
উলামার উক্তি যে, তারা হলো বানু হাশিম ও বানু মুত্তালিব । কেউ কেউ বলেন 
যে, এরা হচ্ছে শুধু বানু হাশিম । মুজাহিদ (রঃ) বলেনঃ “আল্লাহ তা'আলা 
জানতেন যে, বানু হাশিমের মধ্যে দরিদ্র লোক রয়েছে। তাই সাদকার স্থলে 
গনীমতের মালে তাদের অংশ নির্ধারিত করেছেন। এরা হচ্ছে রাসূলুল্লাহ 
(সঃ)-এর এ আত্মীয় যাদের জন্যে সাদকা হারাম” আলী ইবনে হুসাইন (রঃ) 
হতেও এরূপই বর্ণিত আছে। কেউ কেউ বলেন যে, এরা সবাই কুরায়েশ। ইবনে 
আব্বাস (রাঃ)-কে জিজ্ঞেস করা হয়েছিলঃ “যাবীল কুরবা কারা?” তিনি উত্তরে 
বলেছিলেন- “আমরা তো বলতাম যে, আমরাই । কিন্তু আমাদের কওম তা 
স্বীকার করে না । তারা বলে যে, সমস্ত কুরায়েশই ‘যাবিল কুরবা’।”* কোন কোন 
রিওয়াইয়াতে শুধু প্রথম বাক্যটিই রয়েছে। দ্বিতীয় বাক্যটির বর্ণনাকারী হচ্ছে আবু 
মাশার নাজীহ্‌ ইবনে আবদির রহমান মাদানী । তার বর্ণনাতেই এই বাক্যটি 
রয়েছে- তারা বলে যে, সমস্ত কুরায়েশই ‘যাবীল কুরবা'। এতে দুর্বলতাও 
রয়েছে। ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
“তোমাদের জন্যে লোকদের ময়লা থেকে আমি মুখ ফিরিয়ে নিয়েছি। তোমাদের 
১. এ হাদীসটি ইমাম বুখারী (রঃ) কয়েকটি বাবে বা অনুচ্ছেদে বর্ণনা করেছেন। 

২. এ হাদীসটি সহীহ মুসলিম ও অন্যান্য হাদীস গ্রন্থে রয়েছে। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৮২ পারাঃ ১০ 


জন্যে এক পঞ্চমাংশের পঞ্চমাংশই যথেষ্ট ।”” এই আয়াতে ইয়াতীমদের উল্লেখ 
রয়েছে। কেউ কেউ বলেন যে, ইয়াতীমরা যদি দরিদ্র হয় তবে তারা হকদার 
হবে। আবার অন্য কেউ বলেন যে, ধনী দরিদ্র সব ইয়াতীমই এই তালিকার 
অন্তর্ভুক্ত । মিসকীন শব্দ দ্বারা এ অভাবীদেরকে বুঝানো হয়েছে যাদের কাছে এই 
পরিমাণ মাল নেই যে, তা দ্বারা তাদের দারিদ্রতা ও অভাব দূর হতে পারে এবং 
তা তাদের জন্যে যথেষ্ট হয়। ‘ইবনুস সাবীল’ দ্বারা এ মুসাফিরকে বুঝানো 
হয়েছে যে দেশ থেকে বের হয়ে এতো দূরে যাচ্ছে যেখানে পৌছলে তার জন্যে 
নামায কসর করা জায়েয হবে এবং সফরের যথেষ্ট খরচ তার কাছে নেই৷ এর 
তাফসীর সূরায়ে বারাআাতের £4 (1 (৯৪ ৬০) এই আয়াতে 
ইনশাআল্লাহ আসবে । আল্লাহ তা'আলার উপরই আমাদের ভরসা এবং তারই 
কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি। I 
AEA NEALE) 

অর্থাৎ হে মুমিনগণ! তোমরা যদি আল্লাহর উপর এবং তার বান্দার প্রতি 
নাযিলকৃত কিতাবের উপর ঈমান এনে থাকো তবে তিনি যা আদেশ করেছেন তা 
পালন কর ৷ অর্থাৎ, যুদ্ধলব্ধ মাল হতে এক পঞ্চমাংশ পৃথক করে দাও । সহীহ 
বুখারী ও সহীহ মুসলিমে আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, 
রাসূলুল্লাহ (সঃ) আবদে কায়েস গোত্রের প্রতিনিধিদলকে বলেছিলেনঃ “আমি 
তোমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনয়নের নির্দেশ দিচ্ছি। আল্লাহর প্রতি ঈমান 
আনার অর্থ কি তা কি তোমরা জান? তা হচ্ছে সাক্ষ্য দান করা যে, আল্লাহ ছাড়া 
কেউ উপাস্য নেই এবং মুহাম্মাদ (সঃ) তার রাসূল । আর নামায সুপ্রতিষ্ঠিত করা, 
যাকাত দেয়া এবং গনীমতের মাল থেকে এক পঞ্চমাংশ আদায় করা” । সুতরাং 
এক পঞ্চমাংশ আদায় করাও ঈমানের অন্তর্ভুক্ত । ইমাম বুখারী (রঃ) স্বীয় কিতাব 
সহীহ বুখারীতে একটি বাব বা অনুচ্ছেদ বেঁধেছেন যে, ‘খুমুস’ বা এক পঞ্চমাংশ 
বের করা ঈমানের অন্তর্ভুক্ত। অতঃপর তিনি এ হাদীস আনয়ন করেছেন। আমরা 
শারহে সহীহ বুখারীর মধ্যে এর পূর্ণ ভাবার্থ আলোচনা করেছি সুতরাং সমস্ত 
প্রশংসা আল্লাহরই জন্যে। 

অতঃপর আল্লাহ তা'আলা তার একটা ইহসান ও ইনআমের কথা বর্ণনা 
করছেন যে, তিনি হক ও বাতিলের মধ্যে পার্থক্য আনয়ন করেছেন। তিনি স্বীয় 
দ্বীনকে জয়যুক্ত করেছেন, স্বীয় নবী (সঃ) ও তীর সেনাবাহিনীকে সাহায্য করেছেন 
১. ইবনে কাসীর (রঃ) বলেন যে, এটা বড়ই উত্তম হাদীস ৷ এর বর্ণনাকারী ইবরাহীম ইবনে 

মাহদীকে ইমাম আবূ হাতিম (রঃ) বিশ্বাসযোগ্য বলেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৮৩ পারাঃ ১০ 


এবং বদরের যুদ্ধে তাদেরকে জয়যুক্ত করেছেন। তিনি ঈমানের কালেমাকে 
কুফরীর কালেমার উপর উঠিয়ে দিয়েছেন অর্থাৎ কুফরীর কালেমা ঈমানের 
কালেমার নীচে পড়ে গেছে। সুতরাং ১; দ্বারা বদরের দিনকে বুঝানো 
হয়েছে, যেই দিন হক ও বাতিলের মধ্যে পার্থক্য সূচিত হয়েছে। বহু গুরুজন 
হতে এর তাফসীর এরূপই বর্ণিত হয়েছে। এটাই ছিল প্রথম যুদ্ধ । মুশরিক 
সেনাদলের নেতা ছিল উৎবা ইবনে রাবীআ’ ৷ এঁ যুদ্ধ সংঘটিত হয়েছিল ১৭ই বা 
১৯শে রমযান, রোজ শুক্রবার ৷ রাসূলুল্লাহ (সঃ)-এর সাহাবীবর্গের সংখ্যা ছিল 
তিন শ'র কিছু বেশী । আর মুশরিকদের সৈন্যসংখ্যা ছিল প্রায় এক হাজার ৷ 
এতদ্সত্ববেও আল্লাহ তা‘আলা কাফিরদের পরাজয় ঘটিয়ে দেন। তাদের 
সত্তরজনেরও অধিক নিহত হয় এবং ততজনই বন্দী হয় । 


মুসতাদরিকে হাকিমে রয়েছে যে, ইবনে মাসউদ (রাঃ) বলেনঃ “তোমরা 
একাদশ রাত্রিতেই লায়লাতুল কদরকে নিশ্চিতরূপে অনুসন্ধান কর। কেননা, ওর 
সকালই ছিল বদরের যুদ্ধের দিন।” হাসান ইবনে আলী (রাঃ) বলেন যে, 
লায়লাতুল ফুরকান, যেইদিন উভয় দলে ভীষণ ও ঘোরতর যুদ্ধ সংঘটিত হয়েছিল 
ওটা ছিল রমযান মাসের সতের তারিখ এবং রাত্রিটিও ছিল জুমআ'’র রাত্রি । 
ধর্মযুদ্ধ ও জীবনী গ্রন্থের লেখকদের মতে এটাই সঠিক কথা । তবে ইয়াযীদ 
ইবনে জাআ’দ (রঃ), যিনি তার যুগের মিশরীয় এলাকার একজন ইমাম ছিলেন, 
তিনি বলেন যে, বদর যুদ্ধের দিনটি ছিল সোমবার ৷ কিন্তু অন্য কেউই তার 
অনুসরণ করেননি এবং জমহুরের উক্তিটিই নিশ্চিতরূপে তার এই উক্তির উপর 
প্রাধান্য পাওয়ার যোগ্য । এসব ব্যাপারে আল্লাহ তা‘আলাই সর্বাধিক জ্ঞানের 
অধিকারী । 
8৪২। (আর স্মরণ কর সেই a EE 
সময়টির কথা) যখন তোমরা (৮; 
LET a sl Sl 3 -EY 
ZN 2322 3227 23/ 
CE es 
রচনা করেছিল, আর উক্্রারোহী bE Ed 
কাফেলা তোমাদের অপেক্ষা HENGE 
নিম্নভূমিতে ছিল, যদি পূর্ব 23 3c 23/902 ee 
হতেই তোমাদের ও তাদের = ১১৮১০5" 
মধ্যে যুদ্ধ সম্পর্কে কোন 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ 


সিদ্ধান্ত গহণ করতে চাইতে 
তবে তোমাদের মধ্যে 
মতানৈক্য সৃষ্টি হতো, কিন্তু যা 
ঘটাবার ছিল তা আল্লাহ সম্পন্ন 
যুদ্ধক্ষেত্রে সমবেত করলেন, 
তাতে যে ধ্বংস হবে সে যেন 


৫৮৪ 


পারাঃ ১০ 


\ 


bo) 
“| RS J 7 \ 52 Sl 


এপ i - AIP, 


YE 1 IAS SE Il 


2/2 ১ 245 EATS 


০ ঠাত > 


সত্য সুস্পষ্টক্নপে প্রতিভাত 
হওয়ার পর ধ্বংস হয়, আর যে 


জীবিত থাকবে সে যেন সত্য ff h 
সুস্পষ্টর্পে প্রতিভাত হওয়ার AR 
পর জীবিত থাকে, আল্লাহ শেত 
সর্বশ্রোতা ও মহাজ্ঞানী । 


7 4 (27 


৩১৬,4৷, সম্পর্কে সংবাদ দিতে গিয়ে আল্লাহ তা'আলা বলেনঃ “এ দিন 
PEE: Ot AO SAPS EEE © OE 2 RATE 
মুশরিকরা মক্কার দিকে এবং মদীনার দূরবর্তী উপত্যকায় অবস্থান করছিল। 
এদিকে আবু সুফিয়ান ও তার বাণিজ্যিক কাফেলা ব্যবসার মাল সম্ভারসহ নীচের 
দিকে সমুদ্রের ধারে ছিল। হে মুমিনরা! যদি তোমরা ও কাফির কুরায়েশরা প্রথম 
থেকেই যুদ্ধ করার ইচ্ছা পোষণ করতে তবে যুদ্ধ কোথায় সংঘটিত হবে এ নিয়ে 
তোমাদের মধ্যে অবশ্যই মতানৈক্য সৃষ্টি হতো ৷” ভাবার্থ নিম্নরূপও বর্ণনা করা 
হয়েছেঃ “হে মুমিনগণ! তোমরা যদি পরস্পরের সিদ্ধান্তক্রমে যুদ্ধের প্রস্তুতি নিয়ে 
থাকতে তবে তোমরা মুশরিক সৈন্যদের আধিক্য ও তাদের রণ সম্তভারের আধিক্য 
সম্পর্কে অবহিত হওয়ার পর খুব সম্ভব হতোদ্যম হয়ে পড়তে এ জন্যেই মহান 
আল্লাহ কোন পূর্ব সিদ্ধান্ত ছাড়াই দু'টি দলকে আকস্মিকভাবে একত্রে মিলিয়ে 
দিলেন যাতে আল্লাহর ইচ্ছা পূর্ণ হয়ে যায় এবং ইসলাম ও মুসলিমদের মর্যাদা ও 
শ্ৰেষ্ঠত্‌ এবং মুশরিকদের হীনতা ও নীচতা প্রকাশ পায়। সুতরাং আল্লাহ পাক যা 
করতে চেয়েছিলেন তা তিনি করেই ফেললেন” কা’ব ইবনে মালিক (রাঃ) 
বর্ণিত হাদীসে রয়েছে যে, রাসুলুল্লাহ (সঃ) ও মুসলমানরা একমাত্র কাফেলার 
উদ্দেশ্যেই বের হয়েছিলেন। কোন তারিখ নির্ধারণ ও কোন যুদ্ধ প্রস্তুতি ছাড়াই 
তিনি মুসলমানদেরকে কাফিরদের সাথে মিলিয়ে দিলেন। আবু সুফিয়ান (রাঃ) 
সিরিয়া হতে কাফেলাসহ ফিরছিলেন। এদিকে আবূ জেহেল কাফেলাকে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৮৫ পারাঃ ১০ 


মুসলমানদের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে বের হয়েছিল । বাণিজ্যিক কাফেলা 
অন্য পথ ধরে আসছিল। অতঃপর মুসলমান ও কাফিরদের মধ্যে যুদ্ধ সংঘটিত 
হয়ে গেল । এর পূর্বে উভয় দল একে অপর থেকে সম্পূর্ণরূপে বে-খবর ছিল। 
পানি নেয়ার জন্যে আগমনকারীদেরকে দেখে এক দল অপর দলের অবস্থা 
অবগত হয়। মুহাম্মাদ ইবনে ইসহাক (রঃ)-এর ‘সীরাত’ গ্রন্থে রয়েছে যে, 
রাসূলুল্লাহ (সঃ) স্বীয় উদ্দেশ্যকে সামনে রেখে চলছিলেন। সাফরা নামক স্থানের 
নিকটবর্তী হয়ে বাসবাস ইবনে আমর (রাঃ) ও আদী ইবনে আবুয্‌ যা’বা জুহনী 
(রাঃ)-কে আবু সুফিয়ান (রাঃ)-এর গতিবিধি লক্ষ্য করার উদ্দেশ্যে প্রেরণ 
করেন। তীরা দু'জন বদর প্রান্তরে উপস্থিত হয়ে বাতহার একটি টিলার উপর 
নিজেদের সওয়ারীকে বসিয়ে দেন। অতঃপর তারা পানি নেয়ার উদ্দেশ্যে বেরিয়ে 
পড়েন পথিমধ্যে তারা দু'টি মেয়েকে পরস্পর ঝগড়া করতে দেখতে পান। 
একজন অপরজনকে বলছিলঃ “তুমি আমার ঝণ পরিশোধ করছো না কেন?” 
অপর মেয়েটি উত্তরে বললোঃ “এতো তাড়াহুড়া করো না। আগামীকাল অথবা 
পরশু এখানে বাণিজ্যিক কাফেলার আগমন ঘটবে । আমি তখন তোমাকে 
তোমার প্রাপ্য দিয়ে দেবো ।” মাজদা ইবনে আমর নামক একটি লোক মধ্য 
থেকে বলে উঠলোঃ “এ মেয়েটি সঠিক কথাই বলেছে।” এ সাহাবী দু'জন 
তাদের কথাগুলো শুনে নেন এবং তৎক্ষণাৎ উটের উপর সওয়ার হয়ে নবী 
(সঃ)-এর খিদমতে হাযির হয়ে যান ও তার কাছে এঁ সংবাদ পরিবেশন করেন। 
ওদিকে আবু সুফিয়ান (রাঃ) কাফেলার পূর্বে একাকীই এ জায়গায় পৌছেন এবং 
মাজদা ইবনে আমরকে জিজ্ঞেস করেনঃ “এই কূপের কাছে তুমি কাউকে 
দেখেছিলে কিঃ?” সে উত্তরে বললোঃ “অবশ্যই দু'জন উষ্ট্রারোহী এসেছিল । তারা 
তাদের উট দু'টি এ টিলার উপর বসিয়ে রেখে এখানে এসে মশকে পানি ভর্তি 
করে নিয়ে চলে গেছে।” এ কথা শুনে আবু সুফিয়ান (রাঃ) এ পাহাড়ের উপর 
গমন করেন এবং উটের গোবর নিয়ে ভেঙ্গে দেখেন যে, ওর মধ্যে খেজুরের আঁটি 
রয়েছে। এ আঁটি দেখে তিনি বলে ওঠেনঃ “আল্লাহর শপথ! এরা মদীনারই 
লোক৷” সেখান থেকে তিনি কাফেলার কাছে ফিরে যান এবং পথ পরিবর্তন করে 
সমুদ্রের তীর ধরে চলতে থাকেন । সুতরাং এদিক থেকে তিনি আস্বস্ত হলেন 
এবং তাদের রক্ষার্থে আগমনকারী কুরায়েশদেরকে দূত মারফত জানিয়ে দিলেনঃ 
“আল্লাহ তোমাদের বাণিজ্যিক কাফেলা ও মালধন রক্ষা করেছেন, সুতরাং 
তোমরা ফিরে যাও।” এ কথা শুনে আবূ জেহেল বলেঃ “না, এত দূর যখন 
এসেই গেছি তখন বদর পর্যন্ত অবশ্যই যাবো।” ওখানে একটি বাজার বসতো । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৮৬ পারাঃ ১০ 


তাই সে বললোঃ “ওখানে আমরা তিনদিন অবস্থান করবো এবং উট যবেহ 
করবো, মদ পান করবো এবং গোশ্তের কাবাব তৈরী করবো যাতে সারা আরবে 
আমাদের ধুমধামের কথা ছড়িয়ে পড়ে এবং আমাদের বীরত্বপনার সংবাদ সবারই 
কানে পৌছে যায়। ফলে যেন তারা সদা সর্বদা আমাদের নামে ভীত-সন্তুস্ত 
থাকে!” কিন্তু আখনাস ইবনে শুরাইক নামক একটি লোক বললোঃ “হে বানী 
যুহরা গোত্রের লোকেরা! আল্লাহ তা'আলা তোমাদের মাল রক্ষা করেছেন। 
সুতরাং তোমাদের ফিরে যাওয়াই উচিত৷” এ গোত্রের লোকেরা তার কথা মেনে 
নিলো এবং ফিরে গেল । তাদের সাথে বানু আদী গোত্রের লোকেরাও ফিরে 
গেল এদিকে বদরের নিকটবর্তী হয়ে রাসুলুল্লাহ (সঃ) আলী ইবনে আবি তালিব 
(রাঃ), সা’দ ইবনে আবি ওয়াক্কাস (রাঃ) এবং যুবাইর ইবনে আওয়াম (রাঃ)-কে 
খবর নেয়ার জন্যে পাঠিয়ে দেন। আরো কয়েকজন সাহাবীকেও তাদের সঙ্গী করে 
দেন। তীরা বানু সাঈদ ইবনে আস ও বানু হাজ্জাজের গোলামদ্বয়কে কৃয়ার ধারে 
পেয়ে যান । দু’জনকেই গ্রেফতার করে তারা নবী (সঃ)-এর খিদমতে হাযির 
করেন। এঁ সময় রাসুলুল্লাহ (সঃ) নামায পড়ছিলেন। তারা তাদেরকে প্রশ্ব করতে 
শুরু করলেন তারা প্রশ্ব করলেনঃ “তোমরা কে?” তারা উত্তরে বললোঃ “আমরা 
কুরায়েশদের পানি বহনকারী । তারা আমাদেরকে পানি নিতে পাঠিয়েছিল ।” 
সাহাবীদের ধারণা ছিল যে, তারা আবূ সুফিয়ানের লোক । এ জন্যে তারা তাদের 
প্রতি কঠোর হয়ে উঠলেন। তারা ভয় পেয়ে বলে উঠলো যে, তারা আবূ 
সুফিয়ানের কাফেলার লোক । তখন তারা তাদেরকে ছেড়ে দেন । রাসূলুল্লাহ (সঃ) 
এক রাকাআত নামায পড়ে নিয়ে সালাম ফিরিয়ে দেন এবং সাহাবীদেরকে 
সম্বোধন করে বলেনঃ “তারা যখন সত্য কথা বললো তখন তোমরা তাদেরকে 
মারধর করলে, আর যখন তারা মিথ্যা কথা বললো তখন তোমরা তাদেরকে 
ছেড়ে দিলে? আল্লাহর কসম! এরা পূর্বে সত্য কথাই বলেছিল। এরা কুরায়েশেরই 
গোলাম ৷” অতঃপর তিনি তাদেরকে জিজ্ঞেস করলেনঃ “আচ্ছা বলতো, 
কুরায়েশদের সেনাবাহিনী কোথায় রয়েছে?” তারা উত্তরে বললোঃ “কুসওয়া 
উপত্যকার এ দিকের এঁ পাহাড়ের পিছনে রয়েছে৷” রাসূলুল্লাহ (সঃ) জিজ্ঞেস 
করলেনঃ “সংখ্যায় তারা কত হতে পারে?” তারা জবাব দিলোঃ “সংখ্যায় তারা 
অনেক” তিনি বললেনঃ “সংখ্যায় তারা কত হতে পারে?” তারা বললোঃ 
“সংখ্যা তো আমাদের জানা নেই” তিনি বললেনঃ “আচ্ছা, দৈনিক তারা কয়টা 
উট যবেহ্‌ করে থাকে তা তোমরা বলতে পার কি?” উত্তরে তারা বললোঃ 
“কোনদিন নয়টি এবং কোন দিন দশটি !” তিনি তখন মন্তব্য করলেনঃ “তাহলে 
সংখ্যায় তারা নয় হাজার থেকে দশ হাজার হবে।” তারপর তিনি তাদেরকে 
জিজ্ঞেস করলেনঃ “তাদের মধ্যে কুরায়েশ নেতৃবর্গের কে কে আছে?” তারা উত্তর 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আনফাল ৮ ৫৮৭ পারাঃ ১০ 


দিলোঃ “তারা হচ্ছে উৎ্বা ইবনে রাবীআ’, সায়বা ইবনে রাবীআ’, আবুল 
বাখতারী ইবনে হিশাম, হাকীম ইবনে হিশাম, নাওফেল ইবনে খুয়াইলিদ, হারিস 
ইবনে আমির ইবনে নাওফেল, তায়ীমা ইবনে আদী, নাযার ইবনে হারিস, যামআ 
ইবনে আসওয়াদ, আবূ জেহেল ইবনে হিশাম, উমাইয়া ইবনে খালফ, নাবীহ 
ইবনে হাজ্জাজ, মুনাব্বাহ্‌ ইবনে হাজ্জাজ, সালাহ ইবনে আমর এবং আমর ইবনে 
আবদূদ ৷” এ কথা শুনে রাসুলুল্লাহ (সঃ) স্বীয় সাহাবীবর্গকে বললেনঃ “জেনে 
রেখো যে, মক্কা নগরী ওর কলিজার টুকরোগুলোকে তোমাদের দিকে নিক্ষেপ 
করেছে৷” 

বদরের দিন দু’ দলের মধ্যে যখন মুকাবিলা শুরু হয়ে গেল তখন সা'দ ইবনে 
মুআয্‌ (রাঃ) রাসূলুল্লাহ (সঃ)-কে বললেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আপনি 
যদি অনুমতি দেন তবে আপনার জন্যে একটা কুটির নির্মাণ করে দেই ৷ সেখানে 
আপনি অবস্থান করবেন। আর আমরা আমাদের জন্তুগ্তলো এখানে বসিয়ে 
যুদ্ধক্ষেত্রে গমন করবো । যদি আমরা জয়যুক্ত হই তবে তো আলহামদুলিল্লাহ, 
এটাই আমাদের কাম্য । আর যদি আল্লাহ না করুন, অন্য কিছু ঘটে যায় তবে 
আপনি আমাদের জানোয়ারগুলোর উপর সওয়ার হয়ে ওগুলোকে সাথে নিয়ে 
আমাদের কওমের এ মহান ব্যক্তিদের কাছে যাবেন যারা মদীনায় রয়েছেন। 
আপনার প্রতি তাদের ভালবাসা আমাদের চেয়ে বেশী রয়েছে। এখানে কোন যুদ্ধ 
সংঘটিত হবে এটা তাদের অজানা ছিল। তা না হলে তারা কখনো আপনার সঙ্গ 
ছাড়তেন না । আপনার সাহায্যাৰ্থে অবশ্যই তারা বেরিয়ে আসতেন!” রাসূলুল্লাহ 
(সঃ) তার এ পরামর্শ মেনে নিলেন এবং তার জন্যে দুআ’ করলেন। অতঃপর 
তিনি এ তাবুর মধ্যে অবস্থান করলেন । তার সাথে আবূ বকর (রাঃ) ছাড়া আর 
কেউই ছিলেন না । সকাল হতেই কুরায়েশ সেনাবাহিনীকে পাহাড়ের পিছন দিক 
থেকে বেরিয়ে আসতে দেখা গেল । তাদেরকে দেখে রাসূলুল্লাহ (সঃ) আল্লাহর 
দরবারে প্রার্থনা করতে লাগলেনঃ “হে আল্লাহ! এ লোকগুলো গর্বের সাথে 
আপনার বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে ও আপনার রাসূল (সঃ)-কে মিথ্যা প্রতিপন্ন 
করার মানসে এগিয়ে আসছে । হে আল্লাহ! আপনি তাদেরকে পরাজিত ও লাঞ্ছিত 
করুন” ইবনে ইসহাকের সীরাতের মধ্যে এই আয়াতের শেষ বাক্যটির 
তাফসীর নিম্নরূপ এসেছেঃ “এটা এ কারণে যে, যেন কাফিররা কুফরীর উপর 
থেকেও আল্লাহর দলীল প্রমাণ দেখে নেয় এবং মুমিনরাও দলীল দেখেই ঈমানের 
উপর প্রতিষ্ঠিত থাকে। অর্থাৎ কোন উত্তেজনা, শর্ত ও দিন নির্ধারণ ছাড়াই 
আকস্মিকভাবে আল্লাহ তা'আলা এখানে মুমিন ও কাফিরদেরকে মুকাবিলা করে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৮৮ পারাঃ ১০ 


দিলেন, উদ্দেশ্য এই যে, তিনি সত্যকে মিথ্যার উপর জয়যুক্ত করে সত্যকে 
সম্পূর্ণরূপে প্রকাশ করবেন, এভাবে যেন কারো মনে কোন সংশয় ও সন্দেহ 
অবশিষ্ট না থাকে। এখন যে কুফরীর উপর থাকবে সে কুফরীকে কুফরী মনে 
করেই থাকবে। আর যে মুমিন হবে সে দলীল প্রমাণ দেখেই ঈমানের উপর 
কায়েম থাকবে । ঈমানই হচ্ছে অস্তরের জীবন এবং কুফরীই হচ্ছে প্রকৃত 
ধ্বংস ৷” যেমন আল্লাহ পাক বলেনঃ 
los a LET Li 

অর্থাৎ “এ ব্যক্তি, যে মৃত ছিল, অতঃপর আমি তাকে জীবিত করেছি এবং 
আমি তার জন্যে একটা নূর বানিয়েছি। সে এঁ নূরের মাধ্যমে লোকদের মধ্যে 
চলাফেরা করছে।” (৬৪ ১২২) তুহ্‌মাত বা অপবাদের ঘটনায় আয়েশা 
(রাঃ)-এর কথাগুলো ছিলঃ “ যে ধ্বংস হওয়ার ছিল সে ধ্বংস হলো” অর্থাৎ 
ET UR 

ll ৷ $1 অৰ্থাৎ আল্লাহ তোমাদের বিনয়, প্রার্থনা, ইস্তিগফার, ফরিয়াদ, 
Ee Al 

££ অৰ্থাৎ তোমরা যে আহলে হক, তোমরা যে সাহায্য পাওয়ার যোগ্য 
এবং তোমরা এরও যোগ্য যে, তোমাদেরকে কাফির ও মুশরিকদের উপর জয়যুক্ত 
করা উচিত, এসব বিষয় আল্লাহ ভালভাবে অবগত আছেন। 
৪৩। (আর স্মরণ কর সেই 

সময়ের কথা) যখন আল্লাহ 2 2১ 9922232 

তোমাকে স্বপ্নযোগে ওদের silt SEY 

সংখ্যা অল্প দেখিয়েছিলেন, Dd 

যদি তোমাদেরকে তাদের RIL 


তোমরা সাহস হারিয়ে ফেলতে EASES UE 
এবং যুদ্ধ সম্পর্কে তোমাদের id LS 


সে সম্পর্কে তিনি সবিশেষ oil 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৮৯ পারাঃ ১০ 


88 । আর (স্মরণ কর এঁ সময়টির 2922 3 3232 
কথা) যা ঘটাবার ছিল তা 3 ৯৮-2 ১1-1 
চূড়ান্তভাবে সম্পন্ন করার জন্যে 22 SE 23247 322772 
যখন দু'দল মুখোমুখী 3) ১ 5 =| 
দণ্ডায়মান হয়েছিল, তখন 2/2 924.2272 
তোমাদের দৃষ্টিতে ওদের সংখ্যা ER 
খুব স্বল্প দেখাচ্ছিল, আর ওদের 
চোখেও তোমাদেরকে খুব স্বল্প 77 
সংখ্যক পরিদৃষ্ট হচ্ছিল, সমস্ত “ 


ন Ba 2227 2230 


£ 929922 p71 w 
Eee cose 


মুজাহিদ (রঃ) বলেন যে, আল্লাহ তা‘আলা স্বীয় নবী (সঃ)-কে স্বপ্নে 
মুশরিকদের সংখ্যা খুবই কম দেখান রাসূলুল্লাহ (সঃ) সাহাবীবর্গের নিকট তা 
বর্ণনা করেন। এটা যুদ্ধক্ষেত্রে তাদের পাগুলো অটল থাকার কারণ হয়ে যায়। 
কোন কোন বুযুর্গ ব্যক্তি বলেন যে, মুশরিকদের সংখ্যা রাসূলুল্লাহ (সঃ)-এর এঁ 
চোখে কম দেখানো হয় যে চোখে তিনি নিদ্রা যেতেন কিন্তু এটা গারীব বা 
দুর্বল কথা । কেননা, কুরআন কারীমে যখন ₹ শব্দ রয়েছে তখন বিনা দলীলে 
ওর এরূপ ব্যাখ্যা দেয়ার প্রয়োজন কি? সম্ভাবনা ছিল যে, মুশরিকদের সংখ্যাধিক্য 
মুসলমানদের অন্তরে ভীতির সঞ্চার করতো এবং তাদের সাথে যুদ্ধ করবেন কি 
করবেন না এ নিয়ে তাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হতো । আল্লাহ তা'আলা এটা 
থেকে তাদেরকে বাচিয়ে দিলেন এবং মুশরিকদের সংখ্যা কম দেখালেন আল্লাহ 
পাক অন্তরের গুপ্ত কথা সম্পর্কে সম্পূর্ণ অবহিত । তিনি চক্ষুর খিয়ানত ও অন্তরের 
গুপ্ত রহস্য জানেন । তিনি এই দয়াও দেখালেন যে, মুসলমানদের দৃষ্টিতে যুদ্ধের 
সময়েও মুশরিকদের সংখ্যা কম দেখালেন, যাতে তারা বীরবিক্রমে যুদ্ধ করেন 

ং তাদেরকে খুবই নগণ্য মনে করেন। আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন, 
আমি আমার সঙ্গীকে মুশরিকদের আনুমানিক সংখ্যা বললাম যে, তারা প্রায় ৭০ 
(সত্তর) জন হবে। আমার সাথী তখন পূর্ণভাবে অনুমান করে বললেনঃ “না, 
তারা প্রায় ১০০ (একশ’) জন হবে।” অতঃপর তাদের একজন লোক আমাদের 
হাতে বন্দী হয়। তাকে আমরা জিজ্ঞেস করলাম, ত্মরা কতজন রয়েছো? সে 
উত্তরে বললোঃ “আমাদের সৈন্যসংখ্যা এক হাজার ৷”” 


১. এ হাদীসটি ইবনে আবি হাতিম (রঃ) ও ইবনে জারীর (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৯০ পারাঃ ১০ 


8৫। হে মুমিনগণ! যখন তোমরা 
কোন বাহিনীর সাথে প্রত্যক্ষ 
মুকাবিলায় অবতীর্ণ হবে তখন 


5g 2 2 A 2০17 


Ee ol aE 


dL 23233 AL, Ds 


দৃঢ়রূপে দণ্ডায়মান থাক এবং 
আল্লাহকে অধিক পরিমাণে 
স্মরণ কর, আশা করা যায় যে, 
তোমরাই সাফল্য লাভ করবে । 


GAM HE PE 
22 22 24 22° 
RE EEA ee 


2 az2s 2 


৪৬ । আর আল্লাহ্‌ ও তীর রাসূলের Kd 
তোমরা আনুগত্য করবে এবং 
নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ 
করবে না, অন্যথায় তোমরা 
সাহস হারিয়ে দুর্বল হয়ে 
পড়বে এবং তোমাদের মনের 
দৃঢ়তা ও প্রতিপত্তি বিলুপ্ত হবে, 
আর তোমরা ধৈর্যসহকারে সব 
কাজ করবে, অআল্লাহ 
ধৈৰ্যশীলদের সাথে রয়েছেন। 


এখানে আল্লাহ তা'আলা স্বীয় মুমিন বান্দাদেরকে যুদ্ধের কৌশল এবং 
শত্রুদের সাথে মুকাবিলার সময় বীরত্ব প্রকাশ করার কথা শিক্ষা দিচ্ছেন। এক 
যুদ্ধে রাসূলুল্লাহ (সঃ) সূর্য পশ্চিম গগণে ঢলে পড়ার পর দাড়িয়ে গিয়ে বলেনঃ 
“হে লোকসকল! যুদ্ধে শত্রুদের সম্মুখীন হওয়ার আশা করো না । আল্লাহর নিকট 
নিরাপত্তার প্রার্থনা কর । কিন্তু যখন শত্রুদের সাথে মুকাবিলা হয়ে যাবে তখন 
যুদ্ধক্ষেত্রে অটল থাকো এবং বিশ্বাস রাখো যে, জান্নাত তরবারীর ছায়ার নীচে 
রয়েছে।” তারপর তিনি দাড়িয়ে গিয়ে আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা করেনঃ 
“হে কিতাব অবতীর্ণকারী আল্লাহ! হে মেঘমালাকে চালনাকারী আল্লাহ! হে 
সেনাবাহিনীকে পরাজিতকারী আল্লাহ! এই কাফিরদেরকে পরাজিত করুন এবং 
তাদের উপর আমাদেরকে সাহায্য করুন৷” 

আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) 
বলেছেনঃ “তোমরা শত্রুদের সাথে মুকাবিলা করার আকাঙ্কা করো না এবং 


১. এ হাদীসটি ইমাম বুখারী (রঃ) ও ইমাম মুসলিম (রঃ) আবদুল্লাহ ইবনে আবি আউফা (রাঃ) 
হতে মারফু’রূপে তাখরীজ করেছেন। 


PAA PS “ 


Ih S56 


oA rs Braco 2Ipered 


UT 


A S22 2 72232 
ees 


223 ৬ 


0 nl 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৯১ পারাঃ ১০ 


আল্লাহর নিকট নিরাপত্তার প্রার্থনা করো । আর তাদের সাথে মুকাবিলার সময় 
স্থির পদে থাকো ও বীরত্ব প্রদর্শন করো এবং আল্লাহকে স্মরণ করো। তারা যদিও 
হৈ হুল্লোড় ও চিৎকার করে তবে তোমরা নীরবতা অবলম্বন করো।” 


তিবরানীর (রঃ) হাদীস গ্রন্থে যায়েদ ইবনে আরকাম (রঃ) হতে বর্ণিত আছে 
যে, “রাসূল(সঃ) বলেছেন, তিন সময় আল্লাহ তা'আলা নীরবতা পছন্দ করেন- 
(১) কুরআন কারীম পাঠের সময়, (২) যুদ্ধের সময় এবং (৩) জানাযার সময় ৷” 
অন্য একটি মারফু’ হাদীসে রয়েছে যে, আল্লাহ তা'আলা বলেনঃ “আমার 
কামেল বান্দা হচ্ছে এ ব্যক্তি যে শত্রুর সাথে মুকাবিলার সময়েও আমার যিক্র 
করে অর্থাৎ এ অবস্থাতেও আমার যিক্র করতে, আমার কাছে প্রার্থনা জানাতে 
এবং আমার নিকট ফরিয়াদ করতে অমনোযোগী হয় না।” কাতাদা (রঃ) বলেন 
যে, পূর্ণ ব্যস্ততার সময়েও অর্থাৎ যখন তরবারী চলতে থাকে তখনও আল্লাহ 
তা'আলা তার যিক্র ফরয করেছেন। আতা (রঃ)-এর উক্তি রয়েছে যে, যুদ্ধের 
সময়েও নীরবতা অবলম্বন করা এবং আল্লাহ তা'আলার যিক্র করা ওয়াজিব । 
অতঃপর তিনি এই আয়াতটি পাঠ করেন। তখন জুরাইজ (রঃ) তাকে জিজ্ঞেস 
করেনঃ “আল্লাহ তা'আলার যিক্র কি উচ্চ শব্দে করতে হবে?” তিনি উত্তরে 
বলেনঃ “হ্যা ।” কা’ব ইবনে আহবার (রঃ) বলেনঃ “কুরআন কারীমের 
তিলাওয়াত এবং আল্লাহ তা'আলার যিক্র হতে বেশী প্রিয় আল্লাহ পাকের নিকট 
আর কিছুই নেই । এর মধ্যে আবার ওটাই উত্তম যার হুকুম মানুষকে সালাতের 
মধ্যে ও জিহাদে দেয়া হয়েছে। তোমরা কি দেখছো না যে, আল্লাহ তাবারাকা 
ওয়া তা‘আলা জিহাদের সময়েও তার যিক্র করার হুকুম করেছেন?” তারপর 
তিনি এই আয়াতটিই পাঠ করেন। কোন কবি বলেনঃ “ঠিক যুদ্ধ ও লড়াইয়ের 
সময়েও আমার অন্তরে আপনার (আল্লাহর) স্মরণ হয়ে থাকে।” আনতারা বলেনঃ 
“বর্শা ও তরবারীর কাজ চালু থাকা অবস্থাতেও আমি আপনাকে (আল্লাহকে) 
স্মরণ করতে থাকি ।” সুতরাং এই আয়াতে মহান আল্লাহ শত্রুদের সাথে 
মুকাবিলার সময় যুদ্ধক্ষেত্রে অটল থাকার ও ধৈর্যধারণ করার নির্দেশ দিয়েছেন। 
তারা (মুমিনরা) যেন ভীকরুতা প্রদর্শন না করে এবং ভয় না পায়। আল্লাহর 
উপরই যেন ভরসা করে এবং তারই কাছে সাহায্য প্রার্থনা করে। তারা যেন 
সর্বদা আল্লাহকেই স্মরণ করে, কখনও যেন তাকে ভুলে না যায়। এটাই হচ্ছে 
সফলতার উপায়। আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর আনুগত্য পরিত্যাগ না করে। 
তারা যা বলেন তা-ই যেন পালন করে এবং যা করতে নিষেধ করেন তা থেকে 
বিরত থাকে। পরস্পর যেন ঝগড়া বিবাদে লিপ্ত না হয় এবং মতানৈক্য সৃষ্টি না 
করে। নতুবা তারা লাঞ্ছিত হয়ে যাবে, তাদেরকে কাপুরুষতায় ঘিরে ফেলবে এবং 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আনফাল ৮ ৫৯২ পারাঃ ১০ 


তারা শক্তিহীন হয়ে পড়বে । এর ফলে তাদের অগ্রযাত্রায় বাধা পড়বে । তারা 
ধৈর্যের অঞ্চল যেন ছেড়ে না দেয় এবং তারা যেন বিশ্বাস রাখে ধৈর্যশীলদের সাথে 
স্বয়ং আল্লাহ রয়েছেন। সাহাবায়ে কিরাম এই হুকুম এমন পুরোপুরিভাবে পালন 
করেছিলেন যে, তাদের তুলনা পূর্বেও ছিল না এবং পরবর্তদের মধ্যে তো তুলনার 
কোন কথাই উঠতে পারে না । এই বীরত্ব, এই রাসূল (সঃ)-এর প্রতি আনুগত্য 
এবং এই ধৈর্য ও সহ্যই ছিল আল্লাহ তা‘আলার সাহায্য লাভের কারণ । আর এর 
ফলেই অতি অল্প সময়ের মধ্যে সংখ্যার স্বল্পতা এবং যুদ্ধান্ত্রের নগণ্যতা সত্ত্বেও 
মুসলিমরা প্রাচ্য ও পাশ্চাত্যের দেশগুলো জয় করে নেন । তারা শুধুমাত্র বিজিত 
দেশগুলোর অধিপতিই হননি । বরং অধিবাসীদের অনস্তরও জয় করে ফেলেন এবং 
তাদেরকে আল্লাহর পথে নিয়ে আসেন । রোমক, পারসিক, তুর্কী, সাকালিয়া, 
বার্বারী, হাবশী, সুদানী এবং কিবতীদেরকে তথা দুনিয়ার সমস্ত গৌর ও কৃষ্ণ 
বর্ণের লোককে বশীভূত করে ফেলেন । এভাবে তারা আল্লাহর কালেমাকে সমুচ্চ 
করেন, সত্য দ্বীনকে ছড়িয়ে দেন এবং ইসলামী হুকুমত বিশ্বের প্রান্তে প্রান্তে 
পৌঁছিয়ে দেন। মহান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকুন এবং তাদেরকেও সন্তুষ্ট 
রাখুন । দেখে বিস্মিত হতে হয় যে, তীরা ত্রিশ বছরের মধ্যে দুনিয়ার মানচিত্র 
পরিবর্তন করে দেন এবং ইতিহাসের পৃষ্ঠা পরিবর্তিত করেন। আল্লাহ 
আমাদেরকেও তাদেরই দলভুক্ত করুন ৷ তিনি পরমদাতা ও করুণাময় । 


8৪৭ । তোমরা তাদের ন্যায় আচরণ 4 NT: 
করো না যারা নিজেদের গৃহ SHS Sty 
হতে সদর্পে এবং লোকদেরকে =, 
(নিজেদের শক্তি) প্রদর্শন U5 nls 3 22 
করতঃ বের হয় ও মানুষকে te 
আল্লাহর পথ হতে নিবৃত্ত রাখে, CSB Ce CE 
তারা যা করে আন্লাহ তা 7 


G35 9/23737 L 2b 3b 


পরিবেষ্টন করে রয়েছেন । oho Ison 5 Dt, I 


৪৮ । (এ সময়ের কথা স্মরণ কর) PS 
যখন শয়তান তাদের le SNAG SL I-EA 


কার্যাবলীকে তাদের দৃষ্টিতে খুব +2 - 


চাকচিক্যময় ও শোভনীয় করে JE SY JG, ll 
দেখাচ্ছিল, তখন সে গর্বভরে Gc 24 $০৮27? 
বলেছিল-কোন মানুষই আজ 2 ৩5১2০ ৮2+" 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৯৩ পারাঃ ১০ 


তোমাদের উপর বিজয় লাভ z 
করতে পারবে না, আমি 5 EEA 
সাহায্যাৰ্থে তোমাদের নিকটই > 
থাকবো, কিন্তু উভয় বাহিনীর 4 4/4 - f 
মধ্যে যখন প্রত্যক্ষ যুদ্ধ শুরু OG 
হলো তখন সে পৃষ্ঠ প্রদর্শন / ee 222UGS 
করে সরে পড়লো এবং ১০১)! 9)-2652 
বললো- তোমাদের সাথে 
আমার কোন সম্পর্ক নেই, A EE 
আমি যা দেখছি তোমরা তা 


দেখ না, আমি আল্লাহকে ভয় ত AE) 
Bal 2 LL LA 
ন। 


923238223 

৪৯। (ওঁ মুহুৰ্তটির কথা স্মরণ VG RE EV EE 5 - £A 
কর) যখন মুনাফিকরা এবং 5০9০92 23323 ০25" 
যাদের অন্তরে ব্যাধি রয়েছে + ১০৮ 8325 9 22); 
তারা বলতে লাগলো-এদের ০৯,০, ৩০1 
দ্বীন এদেরকে প্রতারিত করেছে ৫/244, বর: 

ৰ + 2522 

(অর্থাৎ এরা ধর্মান্ধ হয়ে 22১ ai 
পড়েছে), যারা আল্লাহর প্রতি 92 c+ - পচ, Ld 
পূর্ণ মাত্রায় নির্ভরশীল হয় CE ENT 
(তাদের বেলায়) আল্লাহ 


27? Ed 
মহাপরাক্রমশীল ও প্রজ্ঞাময় ofS 
(হিসেবে পরিচয় দিয়ে 
থাকেন) । 


জিহাদে অটল থাকা, ভাল নিয়ত রাখা এবং খুব বেশী বেশী আল্লাহর যিক্র 
করার উপদেশ দানের পর আল্লাহ তা'আলা এখানে মুসলিমদেরকে মুশরিকদের 
সাথে সাদৃশ্যযুক্ত হতে নিষেধ করছেন। তিনি বলেন, মুশরিকরা যেমন সত্যকে 
নিশ্চিহ্ন করে দেয়া এবং জনগণের মধ্যে নিজেদের বীরত্ব প্রদর্শনের জন্যে গর্বভরে 
চলছে, তোমরা তদ্রূপ করো না। আবূ জেহেলকে যখন বলা হয়েছিল- 
“বাণিজ্যিক কাফেলাতো রক্ষা পেয়েছে, সুতরাং চলো, আমরা এখান থেকেই 
ফিরে যাই৷” তখন সেই অভিশপ্ত লোকটি উত্তরে বলেছিলঃ “না, আল্লাহর 


7৩৮ 
wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আনফাল ৮ ৫৯৪ পারাঃ ১০ 


কসম! আমরা ফিরে যাবো না। বরং আমরা বদরের পানির কাছে অবতরণ 
করবো, সেখানে মদ পান করবো, কাবাব খাবো এবং গান শুনবো, যেন জনগণের 
মাঝে আমাদের সুখ্যাতি ছড়িয়ে পড়ে৷” কিন্তু আল্লাহ তা'আলা তাদের বাসনার 
উল্টো অবস্থা ঘটিয়ে দিলেন। ওখানেই তাদের মৃতদেহ পড়ে রইলো এবং 
সেখানেই লাঞ্ছনা ও অপমানের সাথে তাদের মৃতদেহগুলো গর্তের মধ্যে নিক্ষেপ 
করে দেয়া হলো। এজন্যেই আল্লাহ পাক বলেনঃ “আল্লাহ তাদের কার্যাবলী 
পরিবেষ্টনকারী ৷” তাদের ইচ্ছা ও উদ্দেশ্য তার কাছে প্রকাশমান । এজন্যেই তিনি 
তাদেরকে জঘন্য প্রতিদান প্রদান করলেন । সুতরাং এখানে এঁ মুশরিকদের বর্ণনা 
দেয়া হয়েছে যারা আল্লাহর রাসূল (সঃ) ও রাসূলদের মাথার মুকুটের সাথে বদর 
প্রান্তরে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল ।” তাদের সাথে গায়িকা মেয়েরাও ছিল এবং 
তারা গানবাজনাও করেছিল । অভিশপ্ত শয়তান তাদের পৃষ্টপোষকতা করেছিল । 
সে তাদেরকে মিষ্টি কথা দিয়ে ভুলাচ্ছিল এবং তাদের কার্যাবলী তাদের দৃষ্টিতে 
খুব চাকচিক্যময় ও শোভমনীয় করে দেখাচ্ছিল । তাদের কানে কানে সে বলছিলোঃ 
“তোমাদেরকে কে পরাজিত করতে পারে? আমি তোমাদের সাহায্যকারী হিসেবে 
রয়েছি ।” তাদের অন্তর থেকে সে বানু বকরের মক্কার উপর আক্রমণ করার ভয় 
দূর করছিল এবং সুরাকা ইবনে মালিক ইবনে জুসুমের রূপ ধারণ করে তাদের 
সামনে দাড়িয়ে বলছিলঃ “আমি তো এ এলাকার সরদার । বানু মুদলিজ গোত্রের 
লোকেরা সবাই আমার অনুগত ৷ .আমি তোমাদের সহায়তাকারী ৷ সুতরাং 
তোমরা নিশ্চিন্ত থাকো ৷” শয়তানের কাজই তো হলো এটা যে, মিথ্যা অঙ্গীকার 
সে করে থাকে ৷ পূরণ হবে না এমন আশা সে প্রদান করে এবং মানুষকে সে 
প্রতারণার জালে আটকিয়ে দেয়। বদরের দিন সে স্বীয় পতাকা ও সেনাবাহিনী 
নিয়ে মুশরিকদের দলে যোগদান করেছিল এবং তাদের অন্তরে এ বিশ্বাস বদ্ধমূল 
করে দিয়েছিল যে, কেউই তাদেরকে পরাজিত করতে পারবে না। সে তাদেরকে 
আরো বলেছিলঃ “তোমাদের কোনই ভয় নেই, আমি তোমাদের সাহায্যার্থে 
সর্বদা তোমাদের সাথেই থাকবো” কিন্তু যখন উভয়পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু 
হয়ে গেল এবং সেই পাপাচার শয়তান ফেরেশতাদেরকে মুসলিমদের সাহায্যার্থে 
যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতে দেখলো তখন সে পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে শুরু করলো 

ং বলতে লাগলোঃ “আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাও 
না।” ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, বদরের দিন ইবলীস স্বীয় 
পতাকা উঁচু করে মুদলিজ গোত্রের একটি লোকের রূপ ধারণ করতঃ তার 


১. এটা কাতাদা (রঃ), যহহাক (রঃ) এবং সুদ্দী (রঃ) প্রমুখ গুরুজনদের উক্তি । 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আনফাল ৮ ৫৯৫ পারাঃ ১০ 


সেনাবাহিনীসহ উপস্থিত হয়। সে সুরাকা ইবনে মালিক ইবনে জুসুমের 
আকৃতিতে আত্মপ্রকাশ করে এবং মুশরিকদের অন্তরে সাহস ও উৎসাহ উদ্দীপনা 
যোগাতে থাকে ৷ যুদ্ধক্ষেত্রে যখন উভয় বাহিনী কাতারবন্দী হয়ে দাড়িয়ে যায় 
তখন রাসূলুল্লাহ (সঃ) এক মুষ্টি মাটি নিয়ে মুশরিকদের চেহারায় নিক্ষেপ 
করেন । সাথে সাথে তাদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয় এবং পলায়নের হিড়িক পড়ে 
যায়। জিবরাঈল (আঃ) শয়তানের দিকে অগ্রসর হন। এ সময় সে একজন 
মুশরিকের হাতে হাত রেখে দাড়িয়েছিল । জিবরাঈল (আঃ)-কে দেখা মাত্রই সে 
লোকটির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে নিজের সেনাবাহিনীসহ পালাতে 
শুরু করলো । এ লোকটি তখন তাকে বললোঃ “হে সুরাকা! তুমি তো বলেছিলে 
যে, আমাদের সাহায্যার্থে তুমি আমাদের সাথেই থাকবে, কিন্তু এখন এ করছো 
কি?” এ অভিশপ্ত যেহেতু ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছিল তাই সে বললোঃ 
“আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না। আমি তো 
আল্লাহকে ভয় করছি। আল্লাহর শাস্তি খুবই কঠোর ৷” অন্য একটি বর্ণনায় রয়েছে 
যে, শয়তানকে পৃষ্ঠ প্রদর্শন করতে দেখে হারিস ইবনে হিশাম তাকে ধরে 
ফেললো । সে তখন তার গালে এমন জোরে একটা চড় মেরে দিলো যার ফলে 
সে অজ্ঞান হয়ে পড়ে গেল । তখন অন্যান্যেরা তাকে বললোঃ “হে সুরাকা! তুমি 
এই অবস্থায় আমাদেররকে অপদস্থ করছো এবং আমাদেরকে ধোকা দিচ্ছ?” সে 
উত্তরে বললোঃ “হ্যা, হ্যা, তোমাদের সাথে আমার কোনই সম্পর্ক নেই । আমি 
তাদেরকে দেখছি যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ না৷” 


ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, ক্ষণিকের জন্যে রাসূলুল্লাহ (সঃ) 
এক প্রকারের আত্মভোলা হয়ে পড়েন। অতঃপর তিনি সতর্ক হয়ে গিয়ে বলেনঃ 
“হে আমার সাহাবীর দল! তোমরা আনন্দিত হয়ে যাও যে, তোমাদের ডানদিকে 
রয়েছেন জিবরাঈল (আঃ) এবং বামদিকে রয়েছেন মীকাঈল (আঃ), আর এই যে 
ইস্রাফীল (আঃ) ৷ এঁরা তিনজনই নিজ নিজ সেনাবাহিনীসহ্‌ বিদ্যমান রয়েছেন।” 
ইবলীস সুরাকা ইবনে মালিক ইবনে জুসুম মুদলিজীর আকৃতিতে মুশরিকদের 
মধ্যে অবস্থান করছিল। তাদের অন্তরে সে সাহস দিচ্ছিল এবং ভবিষ্যদ্বাণী 
করছিল- “তোমরা নিশ্চিন্ত থাকো, আজ তোমাদেরকে কেউই পরাজিত করতে 
পারবে না৷” কিন্তু ফেরেশতাদের সেনাবাহিনীকে দেখা মাত্রই সে মুখ ফিরিয়ে 
নেয় এবং “তোমাদের সাথে আমার কোনই সম্পর্ক নেই, আমি তীদেরকে দেখছি 
যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ না” একথা বলতে বলতে পালিয়ে যায়। হারিস 
ইবনে হিশাম তাকে সুরাকা ভেবেই তার হাত ধরে ফেললো । তখন শয়তান তার 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৯৬ পারাঃ ১০ 


বক্ষে এতো জোরে ঘুষি মারে যে, সে মুখ থুবড়ে পড়ে যায়। অতঃপর শয়তান 
পালিয়ে গিয়ে সমুদ্রে লাফিয়ে পড়ে এবং নিজের কাপড় উঁচু করে ধরে বলতে 
থাকেঃ “হে আল্লাহ! আমি আপনাকে আপনার এ ওয়াদার কথা স্বরণ করিয়ে 
দিচ্ছি যা আপনি আমার সাথে করেছিলেন” তিবরানীতে রিফাআ'হ ইবনে রাফি 
(রাঃ) হতেও এরই কাছাকাছি বর্ণিত আছে। 


উরওয়া ইবনে যুবাইর (রাঃ) বলেন যে, যখন কুরায়েশরা মক্কা থেকে বের 
হওয়ার ইচ্ছা করে তখন তাদের বানু বকরের যুদ্ধের কথা স্মরণ হয়ে যায় যে, 
হয়তো তাদের অনুপস্থিতির সুযোগে তারা মক্কার উপর আক্রমণ করে বসবে। 
কাজেই তারা তাদের ইচ্ছা ও পরিকল্পনা থেকে বিরত থাকতে উদ্যত হয়েছিল। 
এঁ সময়েই অভিশপ্ত ইবলীস সুরাকার রূপ ধারণ করে তাদের কাছে আসে । এ 
সুরাকা ছিল বানু কিনানা গোত্রের নেতৃস্থানীয় লোক । এই সুরাকার রূপ 
ধারণকারী শয়তান কুরায়েশদেরকে বলতে শুরু করলোঃ “আমার কওমের দায়িত্ব 
আমি নিচ্ছি । তোমরা তাদের ব্যাপারে নিশ্চিন্ত থাকো এবং মুসলমানদের সাথে 
মুকাবিলার জন্যে পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাও ৷” এ কথা বলে সেও তাদের সাথে 
চললো । প্রতিটি মনজিলেই কুরায়েশরা সুরাকারূপী শয়তানকে দেখতে পাচ্ছিল। 
তাদের সবারই মনে দৃঢ় বিশ্বাস জন্বেছিল যে, সুরাকা স্বয়ং তাদের সাথে থাকবে। 
শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হয়ে গেল । তখন সেই বিতাড়িত শয়তান পলায়ন করলো । 
হারিস ইবনে হিশাম অথবা উমাইর ইবনে অহাব তাকে যেতে দেখে চেঁচিয়ে 
বললোঃ “হে সুরাকা! তুমি কোথায় পালিয়ে যাচ্ছ?” সুরাকারূপী শয়তান তাকে 
মৃত্যু ও জাহান্নামের মুখে ঠেলে দিয়ে পালিয়েই গেল । কেননা, সে আল্লাহর 
সৈনিক ফেরেশতাদেরকে মুসলমানদের সাহায্যার্থে আসতে দেখেছিল। পালাবার 
সময় সে স্পষ্টভাবে বলে গেলঃ “তোমাদের সাথে আমার কোনই সম্পর্ক নেই । 
আমি এমন কিছু দেখছি যা তোমরা দেখতে পাচ্ছ না।” এ কথায় নিঃসন্দেহে সে 
সত্যবাদী ছিল। তারপর সে বললোঃ “আমি আল্লাহকে ভয় করছি। নিশ্চয়ই 
আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর ৷” সে জিবরাঈল (আঃ)-কে ফেরেশতাদের 
সাথে অবতীর্ণ হতে দেখে বুঝতেই পেরেছিল যে, তাদের সাথে মুকাবিলা করার 
শক্তি তার নিজেরও নেই এবং মুশরিকদেরও নেই । সে যে আল্লাহকে ভয় করার 
কথা বলেছিল তাতে সে মিথ্যাবাদী ছিল। ওটা ছিল শুধু তার মুখের কথা । 
প্রকৃতপক্ষে তার মুকাবিলা করার শক্তিই ছিল না। 


এটাই হচ্ছে আল্লাহর এই শত্রুর অভ্যাস যে, সে মানুষকে উত্তেজিত ও বিভ্রান্ত 
করে এবং সত্যের মুকাবিলায় এনে দাড় করে দেয়। অতঃপর সে গা ঢাকা দেয়। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৯৭ পারাঃ ১০ 


কুরআন কারীম ঘোষণা করছে- “শয়তান মানুষকে বলে, তুমি কুফরী কর, 
অতঃপর যখন সে কুফরী করে বসে তখন সে বলে, তোমার সাথে আমার 
কোনই সম্পর্ক নেই, আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি৷” অন্য জায়গায় রয়েছেঃ 
“যখন সমস্ত মুকদ্দমা মীমাংসা হয়ে যাবে তখন শয়তান বলবে-আল্লাহ 
তোমাদের সাথে সত্য ওয়াদা করেছিলেন, আর আমিও কিছু ওয়াদা করেছিলাম, 
কিন্তু আমি তোমাদের সাথে ওয়াদা খেলাফ করেছিলাম, আর তোমাদের উপর 
আমার কোন আধিপত্যও ছিল না, শুধু এইটুকু যে, আমি তোমাদেরকে 
ডেকেছিলাম, তখন তোমরা আমার কথা মেনে নিয়েছিলে। অতএব তোমরা 
আমার উপর (সমস্ত) দোষ চাপিয়ে দিয়ো না, বরং দোষ নিজেদের উপরই 
আরোপ কর; আমি না তোমাদের সাহায্যকারী হতে পারি; না তোমরা আমার 
সাহায্যকারী হতে পার; আমি নিজেও তোমাদের এ কাজে অসন্তুষ্ট যে, তোমরা 
ইতিপূর্বে আমাকে (আল্লাহর) অংশ সাব্যস্ত করতে; নিশ্চয়ই যালিমদের জন্যে 
যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে” 


আবূ উসাইদ মালিক ইবনে রাবীআ (রাঃ) তার চক্ষু নষ্ট হয়ে যাওয়ার পর 
বলেনঃ “এখনও যদি আমি তোমাদের সাথে বদর প্রান্তরে থাকতাম এবং আমার 
চক্ষু ঠিক থাকতো তবে আমি তোমাদেরকে অবশ্যই এঁ খাটির খবর দিতে 
পারতাম যেখান দিয়ে ফেরেশতাগণ বের হয়ে এসেছিলেন। এ ঘাঁটি অবশ্যই 
আমার চেনা আছে। তীদেরকে ইবলীস দেখেছিল। আল্লাহ তাআলা তাদেরকে 
নির্দেশ দিয়েছিলেন যে, তীরা যেন মুসলমানদের যুদ্ধক্ষেত্রে স্থির ও অটল 
রাখেন। তারা মুসলমানদের পরিচিত লোকদের রূপ ধারণ করে এসেছিলেন এবং 
তাদেরকে বলেছিলেনঃ “তোমরা আনন্দিত হও। এ কাফিররা কিছুই নয়। 
তোমাদের সাথে আল্লাহর সাহায্য রয়েছে। নির্ভাকভাবে সিংহের ন্যায় আক্রমণ 
চালাও ।” এ দেখে ইবলীস পগার পার হয়ে গেল৷ এতক্ষণ সে সুরাকার রূপ ধরে 
কাফিরদের মধ্যে বিদ্যমান ছিল । আবূ জেহেল এ অবস্থা দেখে স্বীয় সেনাবাহিনীর 
মধ্যে চক্কর দিতে শুরু করলো এবং তাদেরকে বলতে থাকলোঃ “তোমরা 
হতোদ্যম হয়ো না ৷ সুরাকা পালিয়ে গেছে বলে মন খারাপ করোনা। সে তো 
মুহাম্মাদ (সঃ)-এর নিকট থেকে কুপরামর্শ শিখে এসেছিল যে, সুযোগ বুঝে 
তোমাদের মন ভেঙ্গে দেবে। ঘাবড়ানোর কোন কারণ নেই । লাত ও উষযার 
শপথ! আজ আমরা মুসলমানদেরকে এবং তাদের নবীকে গ্রেফতার করে 
ফেলবো । সুতরাং ভীরুতা প্রদর্শন করো না, বরং মনোবল বৃদ্ধি কর । কঠিন 
আক্রমণ চালাও ৷ সাবধান! তাদেরকে হত্যা করো না, বরং জীবিত ধরে রাখো, 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৯৮ পারাঃ ১০ 


যেন তাদেরকে মন খুলে শাস্তি দেয়া যায়।” এ লোকটাও (আবূ জেহেল) ছিল সে 
যুগের ফিরআউন ৷ যাদুকরগণ ঈমান এনেছিল বলে সেও তাদেরকে বলেছিলঃ 
“এটা তো শুধু তোমাদের একটা চক্রান্ত ছিল যে, তোমরা আমাদেরকে এখান 
থেকে তাড়িয়ে দেবে।” সেও যাদুকরদেরকে বলেছিলঃ “এই মূসা (আঃ) 
তোমাদের ওস্তাদ ৷” অথচ ওটা ছিল তার একটা প্রতারণা মাত্র । এই উন্মতের 
ফিরআউন আবু জেহেলও এ ধরনের কথাই বলেছিল । 

আবদুল্লাহ ইবনে কুরায়েয (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) 
বলেছেনঃ “আরাফার দিন ইবলীস যত লাঞ্চিত, অপদস্থ ও লজ্জিত হয়েছিল, আর 
কোন দিন এতটা হতে দেখা যায়নি । কেননা সে দেখছিল যে, আল্লাহ তা'আলার 
সাধারণ ক্ষমা ও সাধারণ রহমত বর্ষিত হচ্ছে । প্রত্যেকের গুনাহ প্রায়ই মাফ হয়ে 
যাচ্ছে। হ্যা, তবে বদরের দিনে তার লাঞ্চিত ও অপদস্থ হওয়ার কথা জিজ্ঞেস 
করো না, যখন সে দেখলো যে, ফেরেশতাদের সেনাবাহিনী জিবরাঈল (আঃ)-এর 
নেতৃত্বে আসতে শুরু করেছেন সেইদিন সে সবচেয়ে বেশী লঙ্জিত ও অপমানিত 
হয়েছিল৷” 


222? ০) 2 L902 1327 7? 4 29 292 929972 

22১ Ya LE or pol 3 xl 3 SAC Os ) 
এ আয়াত সম্পর্কে আলী ইবনে আবি তালহা (রাঃ) ইবনে আব্বাস (রাঃ) 
হতে বর্ণনা করেন যে, উভয় সেনাবাহিনী যখন কাতারবন্দী হয়ে মুখোমুখী দাড়িয়ে 
যায় তখন আল্লাহ তা'আলা মুসলমানদেরকে মুশরিকদের চক্ষে কম দেখান। 
তখন মুশরিকরা মুসলমানদের সম্পর্কে বিদ্বপ করে বলেঃ “এদের দ্বীন এদেরকে 
প্রতারিত করেছে।” তাদের একথা বলার কারণ ছিল এই যে, তারা মুসলমানদের 
ংখ্যা তাদের চোখে খুবই কম দেখছিল। তাই তারা ধারণা করছিল যে, 
নিঃসন্দেহে তারা মুসলমানদেরকে পরাজিত করবে। তারা পরস্পর বলাবলি 
করছিলঃ “দেখো, মুসলমানরা কত ধর্মের পাগল । মুষ্টিমেয় কয়েকটি লোক এক 
হাজার সৈন্যের সাথে প্রতিদ্বন্দিতা করতে যাচ্ছে। প্রথম আক্রমণেই তারা দ্বিখণ্ডিত 
হয়ে যাবে।” আল্লাহ রাব্বুল আলামীন বলেন যে, এরা হচ্ছে ভরসাকারী দল। 
তাদের ভরসা এমন সত্তার উপর রয়েছে যিনি বিজয়ের মালিক এবং হিকমতের 
মালিক । মুসলিমদের মধ্যে আল্লাহর দ্বীনের উপর দৃঢ়তা অনুভব করেই 
মুশরিকদের মুখে উচ্চারিত হয়েছিল যে, তারা দ্বীনের পাগল । আল্লাহর শক্রু 
অভিশপ্ত আবূ জেহেল পাহাড়ের উপর থেকে অবজ্ঞাভরে মুসলিমদের সংখ্যার 
স্বল্পতা ও অস্ত্র-শস্ত্রের নগণ্যতা লক্ষ্য করতঃ গাধার মত ফুলে উঠলো এবং বলতে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৫৯৯ পারাঃ ১০ 


লাগলঃ “আল্লাহর কসম! আজ থেকে আল্লাহর ইবাদতকারী হতে জমিনকে শূন্য 
দেখা যাবে। এখনই আমরা তাদের এক একজনকে দু’ টুকরো করে রেখে 
দিবো।” ইবনে জুরায়েজ (রঃ) বলেন যে, মুসলিমদের ধর্মের প্রতি বিদ্ধপকারী 
ছিল মন্ধার মুনাফেকরা। আমীর (রঃ) বলেন যে, এরা ছিল কতকগুলো লোক 
যারা শুধু মুখে মুসলিম হয়েছিল। কিন্তু বদরের প্রান্তরে তারা মুশরিকদের সাথে 
যোগ দিয়েছিল ৷ মুসলিমদের সংখ্যার স্বল্পতা ও তাদের দুর্বলতা দেখে বিস্মিত 
হয়েছিল এবং বলেছিলঃ “এ লোকগুলো ধর্মের দ্বারা প্রতারিত হয়েছে ।”” মুজাহিদ 
(রঃ) বলেন যে, এটা ছিল কৃরায়েশদের একটি দল । তারা হচ্ছে কায়েস ইবনে 
অলীদ ইবনে মুগীরা, আবুল কায়েস ইবনে ফাকাহ্‌ ইবনে মুগীরা, হারিস ইবনে 
যামআ, আসওয়াদ ইবনে আবদিল মুত্তালিব, আলী ইবনে উমাইয়া ইবনে খাল্‌ফ 
এবং আস ইবনে মুনাব্বাহ ইবনে হাজ্জাজ । এ লোকগুলো কুরায়েশদের সাথে 
ছিল । কিন্তু তারা সন্দেহের মধ্যে পতিত হয়েছিল এবং তাদের সন্দেহ তাদেরকে 
আবদ্ধ রেখেছিল । এখানে মুসলিমদের অবস্থা দেখে তারা বলতে শুরু করেঃ “এ 
লোকগুলো তো শুধু ধৰ্মীয় পাগল! নতুবা এই মুষ্টিমেয় রসদ ও হাতিয়ার বিহীন 
লোক এত শান-শওকতপূৰ্ণ বিরাট সেনাদলের সাথে কিভাবে যুদ্ধ করতে পারে?” 
হাসান (রঃ) বলেন যে, এই লোকগুলো বদরের যুদ্ধে আগমন করেনি। তাদের 
নাম মুনাফিক রাখা হয়েছে। কেউ কেউ বলেন যে, তারা মুখে ইসলামের 
স্বীকারোক্তি করেছিল এবং তারা মক্কাতে ছিল। মুশরিকদের সাথে তারা বদর 
অভিমুখে রওয়ানা হয়েছিল । যখন তারা মুসলিমদের সংখ্যা খুবই কম দেখলো 
তখন বলতে লাগলো, এদের ধর্ম এদেরকে প্রতারিত করেছে। মহামহিমান্বিত 
আল্লাহ বলেন যে, যারা এই মালিকুল মুলকের (আল্লাহর) উপর ভরসা করে 
তিনি তাদেরকে মর্যাদার অধিকারী বানিয়ে দেন। কেননা সম্মান ও মর্যাদা দানের 
মালিক একমাত্র তিনিই ৷ বিজয় দান তারই হাতে ৷ তিনি প্রবল পরাক্রান্ত এবং 
মহান বাদশাহ ৷ তিনি মহান বিজ্ঞানময়। তার সমস্ত কাজ হিকমতে পরিপূর্ণ । 
প্রত্যেক জিনিসকে তিনি যথাযোগ্য স্থানে রেখে থাকেন । যারা সাহায্য পাওয়ার 
যোগ্য তাদেরকেই তিনি সাহায্য করে থাকেন। আর যারা লাঞ্ছিত ও অপমানিত 
EAL ULL LL Ll Gn 
৫০। (হে নবী)! তুমি যদি এ EROS MT 

অবস্থা দেখতে যখন Re 147 25- 06. 

ফেরেশতাগণ কাফিরদের (22 De ie 

মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত ৩৮ Sis 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৬০০ পারাঃ ১০ 


22 23 2০০০/০০১3 24 21223 


(আর বলছে) তোমরা (553; ml + 423+, 

যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ গ্রহণ LS 

ক্র। ox pols 
৫১। এই শাস্তি হলো তোমাদের 

সেই কাজেরই পরিনাম ফল যা TRAEIL DM -o) 

আয়োজন » (নতুবা) SIE 

আল্লাহ তাঁর বান্দাদের উপর ০ ৯০০ শা ত 

(কখনো) অত্যাচারী নন । 

আল্লাহ তা'আলা বলেনঃ হে মুহাম্মাদ (সঃ)! ফেরেশতারা কত জঘন্যভাবে 
কাফিরদের রূহ কবয করে থাকে তা যদি তুমি দেখতে! তারা এঁ সময় 
কাফিরদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে মারতে থাকে এবং বলে-“নিজেদের দুঙ্কার্যের 
প্রতিফল হিসেবে শাস্তির স্বাদ গ্রহণ কর।’” এর এক ভাবার্থ এও বর্ণনা করা 
হয়েছে যে, এটাও বদরের দিনেরই ঘটনা ৷ সামনের দিক থেকেই সেইদিন এ 
কাফিরদের চেহারায় তরবারীর আঘাত লাগছিল এবং যখন তারা পলায়ন করছিল 
তখন তাদের পিঠের উপর তলোয়ার পড়ছিল । 

হাসান বসরী (রঃ) হতে বর্ণিত আছে যে, একটি লোক বলেনঃ “হে আল্লাহর 
রাসূল! আমি আবূ জেহেলের পিঠে কীটাসমূহের চিহ্ন দেখেছি ।” তখন রাসূলুল্লাহ 
(সঃ) বলেনঃ “এটা ফেরেশতাদের মারের চিহ্ন” আসল কথা এই যে, এই 
আয়াতটি বদরের সাথে নির্দিষ্ট নয়। শব্দগুলো সাধারণ । প্রত্যেক কাফিরেরই 
অবস্থা এরূপ হয়ে থাকে। সূরায়ে কিতালের মধ্যেও এ ঘটনা বর্ণিত হয়েছে এবং 
সূরায়ে আন‘আমের sp ME SSG (৬৪ ৯৩)-এই 
RA lS Say বত হযেছে! নেহ তারা জিন 
EEE NEE i OT RN 
মধ্যে লুকিয়ে যায়। সুতরাং ফেরেশতাগণ ওগুলো জোরপূর্বক বের করেন এবং 
বলেনঃ “তোমার জন্যে আল্লাহর গজব রয়েছে।” যেমন বারা’ (রাঃ)-এর হাদীসে 
রয়েছে যে, মৃত্যুর যাতনার সময় এঁ অশুভ অবস্থায় মৃত্যুর ফেরেশতা কাফিরের 
কাছে এসে বলেনঃ “হে কলুষিত আত্মা! গরম বাতাস, গরম পানি এবং গরম 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৬০১ পারাঃ ১০ 


ছায়ার দিকে চল।” তখন এ আত্মা দেহের মধ্যে লুকাতে থাকে । অবশেষে 
ফেরেশতা কোন জীবিত মানুষের গায়ের চামড়া খুলে নেয়ার মত এঁ আত্মাকে 
জোরপূর্বক টেনে বের করেন এবং সাথে সাথে শিরা উপশিরাও বেরিয়ে আসে। 
ফেরেশতা তাকে বলেনঃ “এখন দহনের স্বাদ গ্রহণ কর। এটা তোমার পার্থিব 
দুঙ্ককাৰ্যাবলীর শাস্তি ৷” আল্লাহ তাআলা বান্দাদের উপর মোটেই অত্যাচার করেন 
না। তিনি তো ন্যায়পরায়ণ হাকিম ৷ তিনি কল্যাণময়, সর্বোচ্চ, অমুখাপেক্ষী, 
পবিত্র, মহামর্যাদা সম্পন্ন এবং প্রশংসিত । এজন্যেই সহীহ মুসলিমে আবু যার 
(রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, আল্লাহ তা'আলা বলেনঃ 
“হে আমার বান্দাগণ! আমি নিজের উপর অত্যাচার হারাম করে দিয়েছি এবং 
তোমাদের উপরও তা হারাম করেছি । সুতরাং তোমরা পরস্পর একে অপরের 
উপর অত্যাচার করো না। হে আমার বান্দারা! আমি তো শুধু তোমাদের কৃত 
আমলগুলোকে পরিবেষ্টন করেছি। সুতরাং যে ব্যক্তি কল্যাণ প্রাপ্ত হবে সে যেন 
আল্লাহর প্রশংসা করে। আর যে ব্যক্তি অন্য কিছু প্রাপ্ত হবে সে যেন নিজেকেই 
ভর্ত্সনা করে।” 

৫২। এটা ফিরআউনের বংশ ও ESE TI 
তাদের পূর্ববর্তী লোকদের 51955435 -০" 
অবস্থার ন্যায়, তারা আল্লাহর ১ 1} TE a 
নিদৰ্শনকে মিথ্যা প্রতিপন্ন করে Mall es 
অস্বীকার করলো, ফলে আল্লাহ্‌ ey j 
তাদের পাপের কারণে FOOSE 
তাদেরকে পাকড়াও করলেন, LB 
নিঃসন্দেহে আল্লাহ মহা ool i sy 
শক্তিমান ও কঠিন শাস্তিদাতা । 


আল্লাহ তা‘আলা বলেন, হে মুহাম্মাদ (সঃ)! এই মুশারিকরা তোমার সাথে এঁ 
ব্যবহারই করছে যে ব্যবহার তাদের পূর্ববর্তী কাফির ও মুশরিকরা তাদের 
নবীদের সাথে করেছিল। সুতরাং আমিও এদের সাথে এ ব্যবহারই করেছি যে 
ব্যবহার এদের পূর্ববর্তীদের সাথে করেছিলাম, যারা এদের মতই ছিল। যেমন 
ফিরআউনের বংশ ও তাদের পূর্ববর্তী লোকেরা, যারা আল্লাহর আয়াতসমূহকে 
অস্বীকার করেছিল । এই কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলেন। সমস্ত 
শক্তির মালিক আল্লাহ এবং তীর শাস্তিও খুবই কঠিন। এমন.কেউ নেই যে তীর 
উপর জয়যুক্ত হতে পারে এবং এমন কেউ নেই যে তার নিকট থেকে পলায়ন 
করতে পারে। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৬০২ পারাঃ ১০ 


৫৩ । এই শাস্তির কারণ এই যে, 
আল্লাহ কোন জাতির উপর +277 EE -০ 
নিয়ামত দান করে সেই 0 | 
নিয়ামত ততক্ষণ পর্যন্ত / PARTY ES RAYS] 
পরিবর্তন করেন না (উঠিয়ে RE baud ones Neo 
নেন না), যতক্ষণ পর্যন্ত সেই 227 Pwr 3 
জাতি নিজেদের অবস্থা ; EEA LL Ea 2 

PA 

পরিবর্তন না করে, নিঃসন্দেহে 


আল্লাহ মহাশ্রোতা ও ) 92/92 ০ 
মহাজ্ঞানী । Ee 

৫৪। ফিরআউনের বংশধরও ১, | 2০০ 
তৎ্পূর্বের জাতিসমূহের ন্যায় 1১১৮০2 Jos -ot 
তাদের প্রতিপালকের 


নিদর্শনসমূহ মিথ্যা প্রতিপন্ন swt) 22675 2Z2 
করেছে। ফলে আমি তাদের ৬% 
পাপের কারণে তাদেরকে ধ্বংস acc 2 233 29)742/ব 
করে দিয়েছি এবং ফিরআউনের ৬, "৫১ ১৯৬১১ 
বংশধরদেরকে (সমুদ্রে) 


22 > EG Ess 

নিমজ্জিত করেছি, তারা oGulb 15 IG 24 

ত ছিল “ * 2 
সীমালংঘনকারী । 


এখানে আল্লাহ তা'আলার আদল ও ইনসাফের বর্ণনা দেয়া হচ্ছে যে, তিনি 
তার দেয়া নিয়ামতরাশি পাপকার্যের পূর্বে তার বান্দাদের নিকট থেকে ছিনিয়ে 
নেন না । যেমন অন্য জায়গায় রয়েছে- “আল্লাহ কোন কওমের অবস্থা পরিবর্তন 
করেন না যে পর্যন্ত না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ্‌ 
যখন কোন কওমের প্রতি (তাদের পাপের কারণে) অমঙ্গল পৌছানোর ইচ্ছা 
করেন তখন কেউই তার সেই ইচ্ছাকে রদ করতে পারে না এবং তিনি ছাড়া 
তাদের কোন সাহায্যকারী নেই ।” 

আল্লাহ্‌ তা‘আলা ফিরআউনের বংশধর এবং তাদের মত স্বভাব বিশিষ্ট তাদের 
পূর্ববর্তীদের সাথে এরূপ ব্যবহারই করেছিলেন। মহান আল্লাহ তাদেরকে 
নিয়ামতরাজি দান করেছিলেন। কিন্তু তারা দুষ্কার্যে লিপ্ত হয়ে পড়েছিল । ফলে 
তিনি তাদেরকে প্রদত্ত বাগান, প্রস্নবণ, ক্ষেত-খামার, কোষাগার, অট্টালিকা এবং 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আনফাল ৮ ৬০৩ পারাঃ ১০ 


অন্যান্য নিয়ামত যা তারা উপভোগ করছিল সবই তাদের নিকট থেকে ছিনিয়ে 
নিয়েছিলেন। এ ব্যাপারে তারা নিজেদের ক্ষতি নিজেরাই করেছিল। আল্লাহ 


তাআলা তাদের প্রতি মোটেই অত্যাচার করেননি । 


৫৫। নিশ্চয়ই আল্লাহর নিকট 
করে, সুতরাং তারা ঈমান আনে 
না। 


by 
5 ঠ 
2 ws ৰ 


LE SA, s5l-00 


E22 4 227 বৰ 25 


OUSSF DY ot AS nil 


৫৬। ওদের মধ্যে যাদের সাথে 
তুমি চুক্তিবদ্ধ হয়েছো তারাও 
নিকৃষ্ট, তারা প্রতিবারই কৃত 


02 222 ঢল ৮2 


ECE -6" 


L/w23 L397 24 73223 224 


চুক্তি ভঙ্গ করছে (চুক্তি ভঙ্গের in YS SMM UALS 
ব্যাপারে £ \ ত্ৰ) poe 22% 
তারা ভয় করে না। OU I 


৫৭ । অতএব, তোমরা যদি 
তাদেরকে যুদ্ধের ময়দানে 
আয়ত্তে আনতে পার তবে 
তাদেরকে তাদের পিছনে যারা 
রয়েছে তাদের হতে বিচ্ছিন্ন 
করে এমনভাবে শায়েস্তা করবে 
যাতে তারা শিক্ষা পায়। 
আল্লাহ তা‘আলা সংবাদ দিচ্ছেন- ভূ ভূ নৃন্ঠে ত পানী চলাফেরা করছে ওদের 

ঘা আন্লাহ ডা তালার নিকট সরচেতে নির্্ট তারাই বারা/রেইরান ও কাফির: 
যারা চুক্তি করে তা ভঙ্গ করে দেয় । এদিকে একটি কথা দিলো, আর ওদিকে তা 
থেকে ফিরে গেল। এদিকে শপথ করলো, ওদিকে তা ভেঙ্গে দিলো । তাদের না 
আছে আল্লাহর কোন ভয় এবং না আছে কৃত পাপের কোন পরওয়া ৷ সুতরাং হে 
মুহাম্মাদ (সঃ)! যখন তুমি যুদ্ধে তাদের উপর জয়যুক্ত হবে তখন তাদেরকে এমন 
শাস্তি দিবে যে, যেন তাদের পরবর্তী লোকেরা তা থেকে শিক্ষা গ্রহণ করতে 
পারে। তারাও যেন ভয় পেয়ে যায়। তাহলে হয়তো তারা তাদের পূর্ববর্তীদের 
কৃত দুঙ্কাৰ্য থেকে বিরত থাকবে৷” 

১. এ কথা বলেছেন ইবনে আব্বাস (রাঃ), হাসান বসরী (রঃ), যহৃহাক (রঃ), সুদ্দী (রঃ), আতা 
খুরাসানী (রঃ) এবং ইবনে উয়াইনা (রঃ) । 


277 22574 2 I 
zr SHALES LL -0V 
2240022427 29? 24 

30D Le 


e) ৩2" ie 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৬০৪ পারাঃ ১০ 


৫৮ । (হে নবী)! তুমি যদি কোন ১,» 
সম্পুদায়ের বিশ্বাস ভঙ্গের FS ot FI Ll TEA 
আশংকা কর, তবে তোমার 


Se MENA A 


চুক্তিকেও প্রকাশ্যভাবে তাদের a Me 

সামনে নিক্ষেপ করবে, নিশ্চয়ই ১,৮৪ f 
আল্লাহ বিশ্বাস ভঙ্গকারীদেরকে OATES ATE 
পছন্দ করেন না। 


আল্লাহ তা‘আলা স্বীয় রাসূল (সঃ)-কে সম্বোধন করে বলছেন- হে নবী! যদি 
কারো সাথে তোমার চুক্তি হয় এবং তোমার ভয় হয় যে, তারা এই চুক্তি ও 
অঙ্গীকার ভঙ্গ করবে তবে তোমাকে এ অধিকার দেয়া হচ্ছে যে, তুমি সমতা রক্ষা 
করে সেই চুক্তিনামা রদ করে দিবে। এ সংবাদ তাদের কানে পৌছিয়ে দিতে 
হবে, যেন তারাও সন্ধির ধারণা ত্যাগ করে। কিছুদিন পূর্বেই তাদেরকে এটা 
অবশ্যই জানাতে হবে। জেনে রেখো যে, আল্লাহ তা'আলা বিশ্বাস ভঙ্গ করা পছন্দ 
করেন না । সুতরাং কাফিরদের সাথেও তুমি খিয়ানত করো না। 

মুসনাদে আহমাদে রয়েছে যে, আমীর মুআ'’বিয়া (রাঃ) স্বীয় সেনাবাহিনী 
রোম সীমান্তে পাঠাতে শুরু করেন, যেন সন্ধিকাল শেষ হওয়া মাত্রই 
আকসশ্মিকভাবে তাদের উপর আক্রমণ চালানো যায়। তখন একজন বৃদ্ধ স্বীয় 
সওয়ারীতে আরোহিত অবস্থায় বলতে বলতে আসলেন-আল্লাহ সবচেয়ে বড়, 
আল্লাহ সবচেয়ে বড়। ওয়াদা-অঙ্গীকার পুরো করুন, বিশ্বাস ভঙ্গ করা ঠিক নয়। 
রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যখন কোন কওমের সাথে চুক্তি ও অঙ্গীকারে আবদ্ধ 
হয়ে যাবে তখন কোন গিরা খুলো না ও বেধো না যে পর্যন্ত না চুক্তিকাল শেষ হয় 
কিংবা তাদেরকে জানিয়ে দিয়ে অঙ্গীকার ও চুক্তিনামা ছিড়ে ফেলা হয়।” এ খবর 
মুআ'’বিয়া (রাঃ)-এর কানে পৌছা মাত্রই তিনি সেনাবাহিনীকে ফিরে আসার 
নির্দেশ দেন। এই বৃদ্ধ লোকটি ছিলেন আমর ইবনে আমবাসা (রাঃ) ৷” 

সালমান ফারসী (রাঃ) একটি শহরের দুর্গের নিকট পৌছে স্বীয় সঙ্গীদেরকে 
বলেনঃ “আপনারা আমাকে ছেড়ে দিন, আমি ওদেরকে (ইসলামের) দাওয়াত 
দেবো, যেমন আমি রাসূলুল্লাহ (সঃ)-কে দাওয়াত দিতে দেখেছি ।” অতঃপর 
তিনি তাদেরকে বললেনঃ “দেখো, আমি তোমাদের মধ্যকারই একজন ছিলাম । 
১. এটা ইমাম আহমাদ (রঃ), ইমাম আবু দাউদ (রঃ), ইমাম তিরমিযী (রঃ), ইমাম নাসাঈ 

(রঃ) ও ইবনে হিব্বান (রঃ) বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী (রঃ) এ হাদীসটিকে হাসান 

সহীহ বলেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৬০৫ পারাঃ ১০ 


অতঃপর মহা মহিমান্বিত আল্লাহ আমাকে ইসলামের পথ প্রদর্শন করেছেন । যদি 
তোমরাও মুসলমান হয়ে যাও তবে আমাদের যে হক রয়েছে তোমাদেরও সেই 
হক হয়ে যাবে এবং আমাদের উপর যা রয়েছে তোমাদের উপরও তাই থাকবে । 
আর যদি তোমরা এটা স্বীকার না কর তবে লাঞ্ছনার সাথে তোমাদেরকে জিযিয়া 
কর প্রদান করতে হবে। যদি তোমরা এটাও না মান তবে আমরা তোমাদের 
সাথে যুদ্ধ করবো এ কথা তোমাদেরকে এখন থেকেই জানিয়ে দিচ্ছি। এখন 
আমরা ও তোমরা সমান অবস্থায় রয়েছি। আল্লাহ তা'আলা খিয়ানতকারীদেরকে 
পছন্দ করেন না ।” তিন দিন পর্যন্ত তাদেরকে এভাবেই দাওয়াত দিতে থাকেন। 
অবশেষে চতুর্থ দিন সকাল হওয়া মাত্রই তাদের উপর আক্রমণ চালিয়ে দেন। 
আল্লাহ তা‘আলা তাদেরকে স্বীয় সাহায্যের মাধ্যমে জয়যুক্ত করেন। 


৫৯। যারা কাফির তারা (বদর 22/223 ocr 
প্রান্তরে প্রাণ বাচাতে পেরে) lS mille Y= -0A 
যেন মনে না করে যে, তারা 


(2223 বু boy 


পরিত্রাণ পেয়েছে, তারা OUR TY tl i 
মুমিনগণকে হতবল করতে ১, ০০৪23 ০০ 
পারবেনা। bl [bod Las 9 -".- 


অন্যান্যদেরকেও, যাদেরকে Pi) 42/7 ) A292 
Ue Us 
জানেন; আর তোমরা আল্লাহর 2-7-2 2702 22 22 
পথে যা কিছু ব্যয় কর তার de Sir of IHS 
ধতিদান তোমাদেরকে Leben $2 
পুরোপুরি দেয়া হবে, তোমাদের ২-35-4০৮5! 
প্রতি (কম দিয়ে) অত্যাচার 22725 
করা হবেনা । ous 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৬০৬ পারাঃ ১০ 


আল্লাহ তাআলা বলেনঃ কাফিররা আমার হাত ছাড়া হয়ে যাবে এবং আমি 
তাদেরকে ধরতে সক্ষম নই এরূপ ধারণা যেন তারা না করে। বরং তারা সব 
সময় আমার ক্ষমতা ও আয়ত্তের মধ্যে রয়েছে। তারা আমাকে হারাতে পারবে 
না। অন্য আয়াতে রয়েছে- “যারা দুঙ্কার্যে লিপ্ত রয়েছে তারা কি ধারণা করেছে 
যে, তারা আমাকে এড়িয়ে যাবে? তারা যা ধারণা করেছে তা কতই না জঘন্য!” 
আর এক জায়গায় মহান আল্লাহ বলেনঃ “তুমি এ ধারণা করো না যে, কাফিররা 
ভূ-পৃষ্ঠ (লুকিয়ে থেকে) আমাকে পরাভূত করবে, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম 
এবং এটা খুবই নিকৃষ্ট স্থান৷” অন্য স্থানে আল্লাহ পাক বলেনঃ “কাফিরদের 
শহরে (জাকজমকের সাথে) ঘুরাফিরা যেন তোমাকে প্রতারিত না করে, এটা 
অল্প কয়েকদিনের উপভোগ মাত্র, অতঃপর তাদের ঠিকানা হবে জাহান্নাম এবং 
ওটা অতি নিকৃষ্ট বিছানা ৷” 

এরপর আল্লাহ তা'আলা মুসলিমদেরকে নির্দেশ দিচ্ছেন- “তোমরা তোমাদের 
শক্তি মোতাবেক সদা সর্বদা এ কাফিরদের মুকাবিলার জন্যে প্রস্তুত থাকো । যারা 
যুদ্ধের ঘোড়া সংগ্রহ করতে সক্ষম তারা তা মওজুদ রাখো ।” মুসনাদে আহমাদে 
রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) মিশ্বরে আরোহিত অবস্থায় বলেনঃ 


22 IA23993/7 7 Ef MEAL 


DEN) 2 abil be ~ lass 
অর্থাৎ “তোমরা কাফিরদের মুকাবিলা করার জন্যে যথাসাধ্য শক্তি প্রস্তুত 
রাখো ।” এরপর তিনি বলেনঃ “জেনে রেখো যে, এই শক্তি হচ্ছে তীরন্দাজী, এই 


শক্তি হচ্ছে তীরন্দাজী ৷” অন্য একটি হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) 
বলেছেনঃ “তোমরা তীরন্দাজী কর এবং ঘোড়ায় সওয়ার হও (ও যুদ্ধ কর), আর 
তীরন্দাজী করা ঘোড়ায় সওয়ার হওয়া অপেক্ষা উত্তম ৷” 

আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “ঘোড়া 
পালনকারী তিন প্রকারের ৷ প্রথম হচ্ছে এ ব্যক্তি যে ঘোড়া পালন করার কারণে 
সওয়াবের অধিকারী হয়ে থাকে । দ্বিতীয় হচ্ছে এ ব্যক্তি যে ওর কারণে পুণ্যও 
লাভ করে না এবং তার পাপও হয় না। তৃতীয় হচ্ছে এ ব্যক্তি যে ঘোড়া পালন 
করার কারণে পাপের অধিকারী হয়ে থাকে। যে ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে ঘোড়া 
পালন করে, তার ঘোড়াটি যে চরে ফিরে খায়, এর উপর তাকে সওয়াব দেয়া 
হয়। এমন কি যদি এ ঘোড়াটি রশি ছিড়ে পালিয়ে যায় তবে ওর পদ চিহ্নের 


১. এ হাদীসটি ইমাম মুসলিম (রঃ), ইমাম আহমাদ (রঃ), ইমাম ইবনে মাজাহ্‌ (রঃ) এবং 
ইমাম আবূ দাউদ (রঃ) তাখরীজ করেছেন । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৬০৭ পারাঃ ১০ 


বিনিময়ে এবং ওর লাদ বা মলের বিনিময়েও সে সওয়াব প্রাপ্ত হয়। যদি ঘোড়াটি 
কোন নদীর পার্শ্ব দিয়ে গমনের সময় পানি পান করে নেয় তবে এ কারণেও 
মুজাহিদ ব্যক্তি সওয়াব প্রাপ্ত হয়, যদিও সে ওকে পানি পান করাবার ইচ্ছাও না 
করে থাকে। সুতরাং এ ঘোড়াটি এ মুজাহিদের জন্যে সওয়াব বা পুণ্য লাভের 
কারণ । আর যে ব্যক্তি ঘোড়া পালন করে অন্যদের থেকে অমুখাপেক্ষী থাকার 
জন্যে, অতঃপর সে ওর ঘাড় ও সওয়ারীর ব্যাপারে আল্লাহর হকের কথা ভুলে না 
যায় তবে ওটা তার জন্যে পর্দা স্বরূপ ৷ অর্থাৎ সে ওর কারণে নেকীও পাবেনা 
এবং তার গুনাহ্‌ও হবে না। আর যে ব্যক্তি অহংকার ও রিয়া প্রকাশের উদ্দেশ্যে 
ঘোড়া পালন করে যে, সে মুসলমানদের সাথে মুকাবিলা করবে, ওটা তার জন্যে 
পাপের বোঝা স্বরূপ ৷” 


রাসূলুল্লাহ (সঃ)-কে গাধা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি উত্তরে বলেনঃ 
“আল্লাহ তা'আলা এ সম্পর্কে নিম্নের আয়াতটি ছাড়া আর কিছুই অবতীর্ণ 
করেননি । আয়াতটি হচ্ছেঃ 


EAE sg Lox 2 300 LE BE IS he SS 

অর্থাৎ যে ব্যক্তি (দুনিয়াতে) অণু পরিমাণ নেক কাজ করবে সে তা দেখতে 
পাবে, আর যে ব্যক্তি অণু পরিমাণ বদ কাজ করবে সে তা তথায় দেখতে 
পাবে।”” (৯৯৪ ৭-৮) আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, 
রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “ঘোড়া তিন প্রকারের রয়েছে। (১) রাহমানের 
(আল্লাহর) ঘোড়া, (২) শয়তানের ঘোড়া এবং (৩) মানুষের ঘোড়া । রাহমানের 
ঘোড়া হচ্ছে এ ঘোড়া যাকে আল্লাহর পথে বেধে রাখা হয়। সুতরাং ওর খড়, 
ওর গোবর, ওর প্রস্রাব এবং আল্লাহ যা চাইলেন তা তিনি বর্ণনা করলেন (অর্থাৎ 
সবগুলো আল্লাহর পথে) । আর শয়তানের ঘোড়া হচ্ছে এ ঘোড়া যাকে ঘোড় 
দৌড় ও জুয়াবাজীর উদ্দেশ্যে রাখা হয়। মানুষের ঘোড়া হচ্ছে এ ঘোড়া যাকে 
মানুষ শুধুমাত্র ওর পেটের উদ্দেশ্যে বেধে রাখে সুতরাং ওটা হচ্ছে তার পক্ষে 
দারিদ্রের মুকাবিলায় পর্দা স্বরূপ ।” অধিকাংশ আলেমের উক্তি এই যে, তীরন্দাজ 
যোদ্ধা অশ্বারোহী সৈনিক হতে উত্তম। ইমাম মালিক (রঃ) এর বিপরীত মত 
পোষণ করেন। কিন্তু জমহুর উলামার উক্তিটিই দৃঢ়তম। কেননা, হাদীসেও 
এসেছে যে, মুআ’বিয়া ইবনে জুরাইজ (রাঃ) আবূ যার (রাঃ)-এর নিকট আগমন 


১. এ হাদীসটি ইমাম বুখারী (রঃ), ইমাম মুসলিম (রঃ) এবং ইমাম মালিক (রঃ) তাখরীজ 
করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আনফাল ৮ ৬০৮ পারাঃ ১০ 


করেন । সেই সময় তিনি তার ঘোড়ার খিদমত করছিলেন। মুআ'বিয়া (রাঃ) 
তাকে জিজ্ঞেস করলেনঃ “এ ঘোড়ার দ্বারা কি কাজ করা হয়?” উত্তরে তিনি 
বললেনঃ “আমার ধারণা, আমার পক্ষে এই ঘোড়াটির দুআ’ কবূল হয়েছে” 
মুআ'’বিয়া (রাঃ) আবার জিজ্ঞেস করলেন, পশুর দুআ' আবার কি? তিনি জবাবে 
বললেন, যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ! প্রতিটি ঘোড়া প্রত্যহ সকালে 
দুআ’ করে থাকে । দুআ’য় সে বলে- “হে আল্লাহ! আপনি আমাকে আপনার এক 
বান্দার হাতে সমর্পণ করেছেন। সুতরাং আমাকে তার কাছে তার ধন-সম্পদ ও 
সন্তান-সম্ততির চেয়ে প্রিয়তম করুন৷” রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “কিয়ামত 
পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণ বাধা থাকবে। ঘোড়া পালনকারী আল্লাহ তা'আলার 
সাহায্য প্রাপ্ত হয়েছে। যে ব্যক্তি ভাল নিয়তে জিহাদের উদ্দেশ্যে ঘোড়া লালন 
পালন করে সে এ ব্যক্তির মত যে সদা সর্বদা হাত বাড়িয়ে দান খয়রাত করে 
থাকে।” এ সম্পর্কে আরো বনু হাদীস রয়েছে। সহীহ বুখারীতে ঘোড়ার কল্যাণের 
ব্যাখ্যা দেয়া হয়েছে যে, ওটা হচ্ছে সওয়াব ও গনীমত । 
427 -এর অর্থ হচ্ছে- তোমরা ভয় প্রদর্শন করবে। 


? ENS 
££ 5 4) 44 আল্লাহর শত্রু ও তোমাদের শক্র অর্থাৎ কাফিরগণ। 


2673 2 5৮5 7 মুজাহিদ (রঃ) বলেন যে, এর দ্বারা ইয়াহুদী বানু 
কুরাইযাকে বুঝানো হয়েছে। সুদ্দী (রঃ) এর দ্বারা পারস্যবাসীকে বুঝিয়েছেন। 
আর সুফিয়ান সাওরী (রঃ) বলেন যে, এরা হচ্ছে ঘরের মধ্যে অবস্থানকারী 
শয়তান। একটি মারফু’ হাদীসে রয়েছে যে, এর দ্বারা জ্বিনদেরকে বুঝানো 
হয়েছে। একটি মুনকার হাদীসে রয়েছে যে, যে ঘরে কোন আযাদ ঘোড়া রয়েছে 
সেই ঘর কখনো বদনসীব বা হতভাগ্য হয় না। কিন্তু এ হাদীসটির সনদও ঠিক 
নয় এবং এটা .বিশুদ্ধও নয়। এর অর্থ মুনাফিকও নেয়া হয়েছে। আর এ উক্তিটি 
মালেক ত যোগত বা কলমত ক বল 


Le IPA 3 3/ 3773922 3/970 73/937 35 7 
SE bo xe fl pal 47 02 CAND lS S23 
৮ A HEA SY 
অর্থাৎ “তোমাদের চতুর্দিকে গ্রাম্য ও শহুরে মুনাফিক রয়েছে এবং 
মদীনাবাসীদের মধ্যেও কেহ কেহ মুনাফেকীতে অনঢ়ু, যাদেরকে তোমরা জান না 
বঢটে, কিন্তু আমি তাদেরকে ভালর্ূপেই জানি ।” (৯৪ ১০১) 
ইরশাদ হচ্ছে- জিহাদে তোমরা যা কিছু খরচ করবে তার পূর্ণ প্রতিদান 
তোমাদেরকে দেয়া হবে। যেমন আল্লাহ তা'আলা বলেনঃ 


১. এ হাদীসটি ইমাম তিবরানী (রঃ) সাহল ইবনে হানযালিয়্যাহ্‌ (রঃ) হতে তাখরীজ করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আনফাল ৮ ৬০৯ পারাঃ ১০ 


2 Ee 2008 G2 723 3274197939 978,3 0 p77 
5 Ee HS SE jo os rT SAS Sh I 
Ee lS) REA 2S DLI uP 


ate! IDE DLEI GM LL 

অর্থাৎ “যারা আল্লাহর পথে নিজেদের ধন-সম্পদ খরচ করে, তাদের খরচ 
করা ধন-সম্পদের অবস্থা এইরূপ যে, যেমন একটি শস্য-বীজ, যা হতে সাতটি 
শীষ উৎপন্ন হয়, প্রতিটি শীষের মধ্যে একশ’টি দানা হয়, আর এই বৃদ্ধি আল্লাহ 
যাকে ইচ্ছা প্রদান করেন, আল্লাহ হচ্ছেন প্রশস্ততার মালিক, মহাজ্ঞানী ।” 
(২৪২৬১) 

ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, প্রথমে রাসূলুল্লাহ (সঃ) শুধুমাত্র 
মুসলমানদেরকেই সদকার মাল প্রদানের নির্দেশ দিতেন। কিন্তু যখন আল্লাহ্‌ 
তা'আলা 


295% 277 293 928 


ys st 05 pis Le 5 - এই আয়াতটি অবতীর্ণ করেন তখন 
তিনি বলেনঃ Ral aE HRD 
তুমি তাকে প্রদান কর” এ রিওয়াইয়াতটি গারীব ৷ ইবনে আবি হাতিম (রঃ) 
এটা বর্ণনা করেছেন। 


৬১। যদি তারা (কাফিররা) সন্ধির 
দিকে ঝুঁকে পড়ে তবে তুমিও এপ 25 29772 
সন্ধি করতে আগ্রহী হও, আর MEE i 
আল্লাহর উপর ভরসা করো, _, A 
নিঃসন্দেহে তিনি সর্বশ্রোতা ও SEE 
2242 325 
৬২। আর তারা যদি তোমাকে 0 mb rl 
2222 09212 7 
Ey li Ga oboe EET 
যে, (গায়েবী) সাহায্য YEE at toe 
(ফেরেশ্তা) দ্বারা এবং fC EASE 
(বাহ্যিক সাহায্য) মুমিনগণ ১, 222 ১০০০6, 
দ্বারা তোমাকে শক্তিশালী “Ooms Spm Il 
করেছেন ও করবেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ 


৬৩ । আর তিনি মুমিনদের অন্তরে 
গ্রীতি ও এঁক্য স্থাপন করেছেন, 
তুমি যদি পৃথিবীর সমুদয় 


৬১০ 


পারাঃ ১০ 
52 223737 9/7 


Fi UN 


A222 


REE ET 


III zs 22 / ঠি 


FARES 
এক্য স্থাপন করতে পারতে না, 505 LY 
ক্িতু ah 2 Bsa, 24200 
পরস্পরের মধ্যে প্রীতি ও FTE PE SM A 
স্দ্ভাব স্থাপন করে দিয়েছেন, fe 
নিঃসন্দেহে তিনি মহা শক্তিমান 0 eo 
ও মহা কৌশলী । fl 


আল্লাহ তা‘আলা স্বীয় নবী (সঃ)-কে সম্বোধন করে বলছেনঃ “হে নবী! যদি 
তোমার মুশরিক ও কাফিরদের খিয়ানতের ভয় হয় তবে সমতা রক্ষা করে 
তাদেরকে চুক্তি ও সন্ধিপত্র বাতিল করে দেয়ার সংবাদ অবহিত করতঃ তাদের 
বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দাও । অতঃপর তারা যদি যুদ্ধের প্রতি উত্তেজনা প্রকাশ 
করে তবে আল্লাহ তা'আলার উপর ভরসা করতঃ যুদ্ধ শুরু করে দাও । আর যদি 
আবার তারা সন্ধির প্রস্তাব দেয় তবে পুনরায় সন্ধি করে নাও।” এই আয়াতের 
উপর আমল করতে গিয়ে রাসূলুল্লাহ (সঃ) হুদায়বিয়ায় মক্কার কুরায়েশদের 
সাথে কয়েকটি শর্তের উপর নয় বছরের মেয়াদে সন্ধি করেন। আলী (রাঃ) হতে 
বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “সত্বরই মতভেদ সৃষ্টি হবে বা অন্য 
কোন ব্যাপার ঘটবে ৷ সুতরাং পারলে সন্ধিই করে নাও ৷” 

মুজাহিদ (রঃ) বলেন যে, এ আয়াতটি বানু কুরাইযার ব্যাপারে অবতীর্ণ হয়। 
কিন্তু এতে চিন্তা ভাবনার অবকাশ রয়েছে। কেননা, এ সমুদয় হচ্ছে বদরের 
ঘটনা ৷ ইবনে আব্বাস (রাঃ), মুজাহিদ (রঃ), যায়েদ ইবনে আসলাম (রঃ), 
আতা খুরাসানী (রঃ), ইকরামা (রাঃ), হাসান (রাঃ) এবং কাতাদা (রঃ) বলেন 
MLS UPD hs Uo “ৰ 


Ea 2 lh খু at eR Y ন ৮৬ (৯৪ ২৯) 


এই আয়াত হারা সাননুখ বারহিত হয়ে গেছে। কিছু এট।ও চিাররির। 
কেননা, এই আয়াতে শক্তি ও সাধ্যের উপর জিহাদের হুকুম রয়েছে। কিন্তু 


১. এ হাদীসটি মুসনাদে আহমাদে রয়েছে। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৬১১ পারাঃ ১০ 


শত্রুদের সংখ্যাধিক্যের সময় তাদের সাথে সন্ধি করে নেয়া নিঃসন্দেহে জায়েয, 
যেমন এই আয়াতে কারীমায় রয়েছে এবং যেমন রাসূলুল্লাহ (সঃ) হুদায়বিয়ার 
দিন করেছিলেন। সুতরাং কোন বৈপরীত্য, কোন বিশেষত্ব এবং কোন রহিতকরণ 
নেই । এসব ব্যাপারে আল্লাহ তা'আলাই সবচেয়ে ভাল জানেন। 


মহান আল্লাহ বলেনঃ “হে নবী, আল্লাহর উপর ভরসা কর, তিনিই তোমার 
জন্যে যথেষ্ট । তিনিই তোমার সাহায্যকারী । যদি এ মুশরিকরা তোমার সাথে 
প্রতারণা করে এই সন্ধির মধ্যে নিজেদের শান শওকত ও যুদ্ধাস্তর বৃদ্ধি করে তবে 
তুমি নিশ্চিন্ত থাকবে। আল্লাহ তোমার পক্ষ অবলম্বন করবেন। তোমার জন্যে 
তিনিই যথেষ্ট । তার সাথে প্রতিদ্বন্বিতা করার কেউই নেই ৷” 


এরপর আল্লাহ তা‘আলা নিজের বড় নিয়ামতের বর্ণনা দিচ্ছেন। তিনি 
বলছেন- “আমি স্বীয় ফযল ও করমে মুহাজির ও আনসারদের মাধ্যমে তোমার 
সাহায্য করেছি । তাদেরকে তোমার প্রতি ঈমান আনার ও তোমার আনুগত্য 
করার তাওফীক দান করেছি। তুমি যদি সারা দুনিয়ার ধন ভাণ্তারও ব্যয় করে 
দিতে তবুও তাদের মধ্যে সেই প্রেম-প্রীতি সৃষ্টি করতে পারতে না যা আল্লাহ্‌ 
করেছেন আল্লাহ তা'আলা তাদের পুরাতন শত্রুতা দূর করে দিয়েছেন। আউস ও 
খাযরাজ নামক আনসারদের দু'টি গোত্রের মধ্যে অজ্ঞতার যুগে ঝগড়া বিবাদ 
লেগেই থাকতো । তারা সবসময় কাটাকাটি মারামারি করতো । ঈমানের আলো 
তাদের সেই শক্রতাকে বন্ধুত্বে পরিণত করে। যেমন আল্লাহ পাক বলেনঃ 
“তোমরা আল্লাহর এ নিয়ামতের কথা স্মরণ কর যা তোমাদের উপর রয়েছে, 
যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের অন্তরে ভালবাসা 
গিয়েছো, আর তোমরা জাহান্নামের গর্তের তীরে ছিলে, অতঃপর তিনি 
তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন, এমনিভাবে আল্লাহ তোমাদেরকে স্বীয় 
বিধানসমূহ পরিষ্কারভাবে বর্ণনা করে থাকেন, যেন তোমরা (সঠিক) পথে 
থাকো ৷” 

সহীহ বুখারী ও সহীহ মুসলিমে রয়েছে যে, হুনায়েনের যুদ্ধলন্ধ মাল বন্টন 
করার সময় রাসূলুল্লাহ (সঃ) আনসারদেরকে সম্বোধন করে বলেনঃ “হে 
আনসারের দল! আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট অবস্থায় পেয়ে আল্লাহর অনুগ্রহে 
সরল সঠিক পথ প্রদর্শন করিনি? তোমরা দরিদ্র ছিলে, অতঃপর আমার মাধ্যমে 
আল্লাহ কি তোমাদেরকে সম্পদশালী করেননি? তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৬১২ পারাঃ ১০ 


পড়েছিলে, তারপর আমার মাধ্যমে কি আল্লাহ তোমাদের পরস্পরের মধ্যে মিলন 
ঘটাননি? “এভাবে রাসূলুল্লাহ (সঃ)-এর প্রত্যেকটি প্রশ্নের উত্তরে আনসারগণ 
বলতেছিলেনঃ “নিশ্চয়ই আমাদের উপর আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর ইহসান 
এর চেয়েও বেশী রয়েছে।” মোটকথা, আল্লাহ তা'আলা স্বীয় ইনআ’ম ও 
ইকরামের বর্ণনা দেয়ার পর তার মর্যাদা ও নৈপুণ্যের বর্ণনা দিয়েছেন যে, তিনি 
মহান ও সর্বোচ্চ এবং যে ব্যক্তি তার রহমতের আশা রাখে সে নিরাশ হয় না। 
যে তার উপর ভরসা করে তার ইহজীবন ও পরজীবন সুখময় হয়। তিনি স্বীয় 
কাজেকর্মে ও হুকুম দানে মহাজ্ঞানী ও বিজ্ঞানময় । ইবনে আব্বাস (রাঃ) বলেন 
যে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয় এবং নিয়ামতের প্রতিও কৃতম্নৃতা দেখা যায়, 
কিন্তু অন্তরের মিল মহব্বতের মত আর কিছুই দেখা যায়নি । আল্লাহ পাক 
বলেনঃ “হে নবী! তুমি যদি দুনিয়ার ধনভাণ্ডারও শেষ করতে তবুও তোমার এ 
শক্তি ছিল না যে, তুমি তাদের অন্তরে প্রেম-প্রীতি ও ভালবাসা সৃষ্টি করবে৷” 
কবি বলেনঃ “তোমাকে প্রতারণাকারী এবং তোমার প্রতি অক্রুক্ষেপকারী তোমার 
আত্মীয় নয়, বরং তোমার প্রকৃত আত্মীয় হচ্ছে এ ব্যক্তি যে তোমার আহ্বানে 
সাড়া দেয় এবং তোমার শত্রুকে দমন করার কাজে তোমাকে সহায়তা করে।” 
অনুরূপভাবে অন্য এক কবি বলেনঃ “আমি লোকদের সাথে মেলামেশা করে 
তাদেরকে পরীক্ষা করেছি এবং বুঝেছি যে, অন্তরের মিল আত্মীয়তার চেয়েও 
বড়” ইমাম বায়হাকী (রঃ) বলেনঃ “এসব উক্তি ইবনে আব্বাসেরই (রাঃ) না 
কি তার পরবর্তী অন্য কোন বর্ণনাকারীর তা আমার জানা নেই ।” ইবনে মাসউদ 
(রাঃ) বলেন যে, তাদের এ মহব্বত ছিল আল্লাহর পথে এবং সেটা ছিল তাওহীদ 
ও সুন্নাহর ভিত্তির উপর । ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, আত্মীয়তার সম্পর্কও 
ছিন্ন হয়ে যায় এবং ইহসানেরও না শুকরী করা হয়, কিন্তু আল্লাহ তা'আলার পক্ষ 
থেকে অন্তরকে যে মিলিয়ে দেয়া হয় তা কেউই পৃথক করতে পারে না । অতঃপর 

আবদা ইবনে আবি লুবাবা (রঃ) বলেন, একদা মুজাহিদ (রঃ)-এর সাথে 
আমার সাক্ষাৎ হয়। তিনি আমার সাথে মুসাফাহা (কর মর্দন) করে বলেনঃ 
“আল্লাহর পথে মহব্বতকারী দু'টি লোক যখন পরস্পর মিলিত হয় এবং 
হাসিমুখে একে অপরের হাতে হাত মিলায়, তখন গাছের শুষ্ক পাতা ঝরে পড়ার 
মত তাদের উভয়ের পাপরাশি ঝরে পড়ে৷” তার এ কথা শুনে আমি বললাম, 
এটা তো খুবই সহজ কাজ । তখন তিনি বললেন, এ কথা বলো না। এটা হচ্ছে 
সেই মহব্বত যে সম্পর্কে মহান আল্লাহ বলেনঃ “(হে নবী)! তুমি যদি সারা 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৬১৩ পারাঃ ১০ 


দুনিয়ার ধন ভাণ্ডারও খরচ করে দাও তবুও তোমার সাধ্য নেই যে, তুমি তাদের 
অন্তরে মহব্বত বা প্রেম-প্রীতি সৃষ্টি করতে পার।” তার এ কথা শুনে আমার 
মনে দৃঢ় বিশ্বাস জন্যে গেল যে, তিনি আমার চেয়ে অনেক বেশী বুদ্ধিমান । 
ওয়ালীদ ইবনে আবি মুগীস (রঃ) বলেনঃ “আমি মুজাহিদ (রঃ)-কে বলতে 
শুনেছি যে, যখন দু’জন মুসলমান পরস্পর মিলিত হয় ও মুসাফাহা করে তখন 
তাদের গুনাহ মাফ হয়ে যায়।”’ আমি তাকে জিজ্ঞেস করি- শুধু মুসাফাহা 
করলেই কিঃ? তিনি উত্তরে বলেনঃ “তুমি কি আল্লাহর এই কথা শুননি?” অতঃপর 
তিনি এই আয়াতটি পাঠ করেন। তখন আমি বলি, আপনি আমার চেয়ে বড় 
আলেম ৷ উমাইর ইবনে ইসহাক (রঃ) বলেন যে, মানুষের মধ্য থেকে প্রথম যে 
জিনিস উঠে যাবে তা হচ্ছে মহব্বত বা ভালবাসা । তিবরানী (রঃ)-এর হাদীস 
গ্রন্থে সালমান ফারসী (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ 

“যখন কোন মুসলমান তার কোন মুসলমান ভাইয়ের সাথে মিলিত হয়, অতঃপর 

তার সাথে মুসাফাহা করে তখন তাদের দু’জনের গুনাহ্‌ এমনভাবে ঝরে পড়ে 

যেমনভাবে প্রবল বাতাসের দিনে গাছের শুষ্ক পাতাগুলো ঝরে যায় । তাদের সমস্ত 
গুনাহ্‌ মাফ করে দেয়া হয় যদিও তা সমুদ্রের ফেনার সমানও হয়।” 

৬৪। হে নবী! তোমার জন্যে ও _,) ৯০০25 ০4/৭ 
তোমার অনুসারী মুমিনদের 3 le -t 
জন্যে (সর্বক্ষেত্রে) আল্লাহই E/72 22332 PAL 0 
যথেষ্ট । Osi os asl g 

৬৫। হে নবী! মুমিনদেরকে ৮ ০৮৪5/৮ 
জিহাদের জন্যে উদ্বুদ্ধ কর, £z_ ১০-০ 
তোমাদের বিশজন 1252 2/2 //?2 222 
বৈৰ্ীন মুজাহিদ থাকে তবে $I 0 
তারা দু'শ জন কাফিরের উপর 1242472 } 4222 2%? 
জয়যুক্ত হবে, আর তোমাদের “৮ 45 
মধ্যে একশ’ জন থাকলে তারা 43:2 EL £2 
এক হাজার কাফিরের উপর i 
বিজয়ী হবে, কারণ তারা এমন LS nls Uy 
এক সম্পৃদায় যাদের বোধশক্তি 
নেই, কিছুই বোঝেনা । OUR hs wl 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আনফাল ৮ ৬১৪ পারাঃ ১০ 


৬৬। আল্লাহ এখন তোমাদের L223 AMAA NA 
গুরুদায়িত্ব লাঘব করে দিলেন, EEE As 1-1 
তোমাদের মধ্যে যে দৈহিক , AAA A 
দুর্বলতা রয়েছে সে সম্পর্কে তিনি Ve et 
অবগত আছেন, সুতরাং 
তোমাদের মধ্যে একশ’জন EC Ce CPC 
ধৈর্যশীল লোক থাকলে তারা 
দু'শজন কাফিরের উপর জয়যুক্ত ECE Ls 
হযে; আর এক হার অ hed 22492 2 
থাকলে তারা আল্লাহর হুকুমে 89322? 
দু’হাজার জন কাফিরের উপর * nu he ~~ 
বিলাত কবৰে, আল্লাহ ০ ET 
এখানে আল্লাহ তা‘আলা স্বীয় নবী (সঃ) ও মুসলিমদেরকে জিহাদের প্রতি 

উৎসাহিত করছেন এবং তাদের অন্তরে প্রশান্তি দান করছেন যে, তিনি তাদেরকে 

শত্রুদের উপর জয়যুক্ত করবেন, যদিও তারা সংখ্যায় অধিক ও তাদের অস্ত্রশত্তর ও 

বেশী, আর মুসলিমরা সংখ্যায় কম এবং তাদের যুদ্ধান্ত্র ও নগণ্য । মহান আল্লাহ্‌ 

স্বীয় রাসূল (সঃ)-কে সম্বোধন করে বলছেনঃ “আল্লাহই তোমার জন্যে যথেষ্ট 
এবং যে স্বল্প সংখ্যক মুসলিম তোমার সাথে রয়েছে তাদের দ্বারাই তুমি সফলতা 
লাভ করবে।” এরপর আল্লাহ পাক তীর নবী (সঃ)-কে নির্দেশ দিচ্ছেন- “তুমি 
মুমিনদেরকে জিহাদের প্রতি উৎসাহ দান করতে থাক” রাসূলুল্লাহ (সঃ) 
সৈন্যদের শ্রেণী বিন্যাস করার সময় এবং মুকাবিলার সময় সৈন্যবাহিনীর মনে 
উৎসাহ-উদ্দীপনা যোগাতে থেকেছেন । বদর যুদ্ধের দিন তিনি তাদেরকে বলেনঃ 
“উঠো, এ জারনাত লাভ কর যার প্রস্থ হচ্ছে আসমান ও যমীনের সমান ৷” এ কথা 
শুনে উমায়ের ইবনে হামাম (রাঃ) বলেনঃ “প্রস্থ এতো বেশী?” রাসূলুল্লাহ (সঃ) 
উত্তরে বলেনঃ “হ্যা হ্যা, এতোটাই বটে ।” তখন তিনি বলেনঃ “বাঃ! বাঃ!” 
রাসূলুল্লাহ (সঃ) তার এ কথা শুনে বলেনঃ “এ কথা তুমি কি উদ্দেশ্যে বললে?” 
তিনি উত্তরে বলেনঃ “আমি একথা এ আশায় বললাম যে, আল্লাহ তা'আলা 
আমাকেও জান্নাত দান করবেন ।” তথখন রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “আমি 
ভবিষ্যদ্বাণী করছি যে, তুমি সত্যিই জান্নাত লাভ করবে ।” তিনি তখন উঠে 
শত্রুদের দিকে অগ্রসর হলেন এবং তরবারীর কোষ ভেঙ্গে দিলেন। অতঃপর তার 
কাছে যা কিছু খেজুর ছিল তা খেতে শুরু করলেন। তারপর তিনি বললেনঃ 
“এগুলো খাওয়া পর্যন্ত আমি বিলম্ব করতে পারি না। সুতরাং তিনি ওগুলো হাত 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আনফাল ৮ ৬১৫ পারাঃ ১০ 


থেকে ফেলে দিলেন এবং আক্রমণে উদ্যত হয়ে সিংহের ন্যায় শত্রুদের মধ্যে 
নিজেও শহীদ হয়ে গেলেন । আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হোন এবং তাকেও সন্তুষ্ট 
করুন! 


ইবনুল মুসাইয়াব (রাঃ) এবং সাঈদ ইবনে জুবাইর (রাঃ) বলেন যে, এ 
আয়াত উমার (রাঃ)-এর ইসলাম গ্রহণের সময় অবতীর্ণ হয়। এ সময় 
মুসলিমদের সংখ্যা মোট চল্লিশজন হয়েছিল । কিন্তু এ কথায় চিন্তা ভাবনার 
অবকাশ রয়েছে। কেননা, এটা মাদানী আয়াত । অথচ উমার (রাঃ)-এর ইসলাম 
গ্রহণ হচ্ছে মক্কার ঘটনা । এটা হচ্ছে আবিসিনিয়ার হিজরতের পরের এবং 
মদীনায় হিজরতের পূর্বের ঘটনা । এসব বিষয় আল্লাহ তা'আলাই সবচেয়ে ভাল 
জানেন। 


এরপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা মুমিনদেরকে সুসংবাদ প্রদান পূর্বক 
নির্দেশ দিচ্ছেন- “তোমাদের বিশজন কাফিরদের দু’শজনের উপর বিজয়ী হবে 
এবং একশজন এক হাজারের উপর জয়যুক্ত হবে। মোটকথা একজন মুসলিম 
দশজন কাফিরের উপর বিজয় লাভ করবে । অতঃপর এ হুকুম মানসূখ বা রহিত 
- হয়ে যায়। কিন্তু সুসংবাদ বাকী রয়েছে। যখন মুসলিমদের এটা কঠিন ঠেকলো 
তখন আল্লাহ তা'আলা তাদের উপর হুকুম হালকা করে দিলেন এবং বললেন যে, 
আল্লাহ তাআলা বোঝা হালকা করে দিলেন। কিন্তু সংখ্যা যতটা কম হয়ে গেল 
সেই পরিমাণ ধৈর্যও কম হলো । পূর্বে হুকুম ছিল যে, বিশজন মুসলিম যেন 
দু'শজন কাফির থেকে পিছে না সরে। এখন এই হুকুম হলো যে, তাদের দ্বিগুণ 
ংখ্যা অর্থাৎ একশজন মুসলিম যেন দু'শজন কাফির থেকে পলায়ন না করে। 
সুতরাং পূর্বের হুকুম মুমিনদের কাছে কঠিন হওয়ার কারণে তাদের দুর্বলতা কবূল 
করতঃ আল্লাহ তা'আলা তাদের উপর হুকুম হালকা করে দেন। অতএব যুদ্ধের 
SE SN i HE ON ot SEES obs 
উচিত নয়। হ্যা, তবে তাদের সংখ্যা মুসলিমদের দ্বিগুণের বেশী হলে তাদের 
সাথে যুদ্ধ করা মুসলিমদের উপর ওয়াজিব নয় এবং এ অবস্থায় তাদের পিছনে 
সরে. যাওয়া জায়েয ৷” ইবনে উমার (রাঃ) বলেন যে, এ আয়াতটি মুহ মদ 


(সঃ)-এর সাহাবীদের ব্যাপারে অবতীর্ণ হয়। রাসূলুল্লাহ (সঃ) * RUREFEGEE 


Ls KHL "$4% -এ আয়াতটি পাঠ করে বলেনঃ “পূর্বের হুকুমটি 

উঠে গেছে।” 

১. মুজাহিদ (রঃ), ইকরামা (রঃ), হাসান (রঃ), যায়েদ ইবনে আসলাম (রঃ) যহহাক (রঃ) 
প্রমুখ গুরুজন হতে এরূপই বর্ণিত হয়েছে। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আনফাল ৮ 


৬৭। কোন নবীর পক্ষে ততক্ষণ 
পর্যন্ত বন্দী লোক রাখা শোভা 
পায় না, যতক্ষণ পর্যন্ত ভূ-পৃষ্ঠ 
(দেশ) হতে শ্রক্ৰবাহিনী নির্মূল 
না হয়, তোমরা দুনিয়ার সম্পদ 
কামনা করছো, আর আল্লাহ 
চান পরকালের কল্যাণ, আল্লাহ 
মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময় । 

৬৮। আল্লাহর লিপি পূর্বেই 
লিখিত না হলে তোমরা যা 
কিছু গহণ করেছো তজ্জন্যে 
তোমাদের উপর মহা-শাস্তি 
আপতিত হতো । 

৬৯ । সুতরাং যুদ্ধে তোমরা যা কিছু 
গনীমতরূপে লাভ করেছো তা 
হালাল ও পবিত্ররূপে ভোগ 
কর, আর আল্লাহকে ভয় কর, 
নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল, 
দয়ালু । 


(20 Lr 39294 3/72 
Ele 137 2231 
) 


টে 2 223223 / 


G27 F327 
Om ny 
hr 7 ) Aad 
EA / 9 
Sea all sea Ys) -NM 
A PA Pd 


9 L223 Ls. 22 6/7 


his lS Uns en 


ZL) 222 7 9 225 / 


Wo maid Ls 5G -1 


cb God 20-44 

alla BD 
yt 592506 

“2 


মুসনাদে আহমাদে রয়েছে যে, বদরের বন্দীদের ব্যাপারে রাসুলুল্লাহ (সঃ) স্বীয় 
সাহাবীবর্গের সাথে পরামর্শ করেন । তিনি তাদের বলেনঃ “আল্লাহ তা'আলা এই 
বন্দীদেরকে তোমাদের অধিকারে দিয়েছেন। বল, তোমাদের ইচ্ছা কি?” উমার 
ইবনুল খাত্তাব (রাঃ) দাড়িয়ে গিয়ে বললেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! 
তাদেরকে হত্যা করা হোক” রাসুলুল্লাহ (সঃ) তীর দিক থেকে মুখ ফিরিয়ে 
নিলেন । পুনরায় রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ “আল্লাহ তা'আলা এদেরকে 
তোমাদের অধীন করে দিয়েছেন, এরা কাল পর্যন্তও তোমাদের ভাইই ছিলো ।” 
উমার (রাঃ) দাড়িয়ে তার উত্তরের পুনরাবৃত্তি করেন। রাসূলুল্লাহ (সঃ) এবারও 
মুখ ফিরিয়ে নিলেন এবং পুনরায় এ কথা বললেন। এবার আবূ বকর সিদ্দীক 
(রাঃ) দাড়িয়ে গিয়ে আরয করলেন- “হে আল্লাহর রাসূল (সঃ)! আমার মত 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আনফাল ৮ ৬১৭ পারাঃ ১০ 


এই যে, আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের নিকট থেকে মুক্তিপণ 
আদায় করুন৷” এ কথা শুনে রাসূলুল্লাহ (সঃ)-এর চেহারা থেকে চিন্তার লক্ষণ, 
দূরীভূত হয়৷ তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং মুক্তিপণ নিয়ে সকলকেই 
মুক্ত করে দেন। তখন মহামহিমান্বিত আল্লাহ এ আয়াত অবতীর্ণ করেন। এই 
সুূরারই শুরুতে ইবনে আব্বাস (রাঃ)-এর বর্ণনা বর্ণিত হয়েছে। সহীহ মুসলিমেও 
এরূপ একটি হাদীস আছে যে, বদরের দিন রাসূলুল্লাহ (সঃ) সাহাবীদের জিজ্ঞেস 
করেনঃ “এই বন্দীদের ব্যাপারে তোমরা কি চাও?” আবূ বকর (রাঃ) উত্তরে 
বলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! এরা তো আপনার কওমের লোক এবং 
আপনার পরিবারেরই মানুষ । সুতরাং এদেরকে জীবিতই ছেড়ে দেয়া হোক এবং 
তাওবা করিয়ে নেয়া যাক । এতে বিস্ময়ের কিছুই নেই যে, হয়তো কাল আল্লাহ 
এদের উপর দয়া করবেন ।” কিন্তু উমার (রাঃ) বলেনঃ “হে আল্লাহর রাসূল 
(সঃ)! এরা আপনাকে মিথ্যা প্রতিপন্নকারী এবং আপনাকে দেশ থেকে 
বিতাড়নকারী । সুতরাং এদের গর্দান উড়িয়ে দেয়ার নির্দেশ দান করুন।” 
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রাঃ) বললেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! এ মাঠে বন 
খড়ি রয়েছে। এগুলোতে আগুন ধরিয়ে দিন এবং এদেরকে এ আগুনে ফেলে 
দিয়ে জ্বালিয়ে দিন৷” রাসূলুল্লাহ (সঃ) এঁদের কথা শুনে নীরব হয়ে যান। 
কাউকেও কোন জবাব না দিয়ে উঠে চলে গেলেন। এই তিন মহান ব্যক্তিরই পক্ষ 
অবলম্বনকারী লোক জুটে গেলেন। এমন সময় রাসূলুল্লাহ (সঃ) এসে বলতে 
লাগলেনঃ কারও কারও অন্তর দুধের চেয়েও নরম হয়ে গেছে এবং কারও কারও 
হৃদয় পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। হে আবূ বকর! তোমার দৃষ্টান্ত হচ্ছে 
ইবরাহীম (আঃ)-এর মত তিনি আল্লাহর নিকট আরয করেছিলেনঃ “যারা 
আমার অনুসরণ করেছে তারা তো আমারই লোক, আর যারা আমার অবাধ্য 
হয়েছে তাদের ব্যাপারেও আপনি ক্ষমাশীল ও দয়ালু ।” হে আবূ বকর! তোমার 
দৃষ্টান্ত ঈসা (আঃ)-এর দৃষ্টান্তের ন্যায়ও বটে । যিনি বললেনঃ “হে আল্লাহ! আপনি 
যদি তাদেরকে শাস্তি প্রদান করেন তবে তারা আপনার বান্দা, আর যদি তাদেরকে 
ক্ষমা করে দেন তবে আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়!” হে উমার! তোমার দৃষ্টান্ত 
হচ্ছে মূসা (আঃ)-এর ন্যায় । তিনি বলেছিলেনঃ “হে আমার প্রতিপালক! তাদের 
ধন-সম্পদ নিশ্চিহ্ন করে দিন এবং তাদের অন্তর কঠোর করে দিন, সুতরাং তারা 
ঈমান আনবে না যে পর্যন্ত না তারা বেদনাদায়ক শাস্তি অবলোকন করে।” হে 
আব্দুল্লাহ! তোমার দৃষ্টান্ত নূহ (আঃ)-এর ন্যায়ও বটে । তিনি বলেছিলেনঃ “হে 
আমার প্রভু! আপনি কাফিরদের মধ্য হতে যমীনের উপর একজনকেও অবশিষ্ট 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৬১৮ পারাঃ ১০ 


রাখবেন না।” দেখো, তোমরা এখন দারিদ্র্যপীড়িত। সুতরাং এই বন্দীদের 
কেউই ফিদইয়া প্রদান ছাড়া মুক্তি পেতে পারে না। আর ফিদইয়া না দিলে 
তাদেরকে হত্যা করা হবে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বললেনঃ “হে 
আল্লাহর রাসূল (সঃ)! এদের থেকে সাহীল ইবনে বায়যাকে বিশিষ্ট করে নিন। 
কেননা, সে ইসলামের আলোচনা করে থাকে।” এ কথা শুনে রাসূলুল্লাহ (সঃ) 
নীরব হয়ে যান। আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেনঃ “আল্লাহর কসম! আমি 
সারা দিন ভীত-সন্তরস্ত থাকলাম যে, না জানি আমার উপর আকাশ থেকে পাথরই 
রহিত হয়! শেষ ধস কাব্ত্নাহ দে।) বলেনঃ সাল হবলে বায়য়া বাতা ।' 
তখন আল্লাহ তা'আলা ...... 6599 01১53 943 2 -এ আয়াতটি 
অবতীর্ণ করেন।”” এই কয়েদীদের মধ্যে আব্বাস (রাঃ) ছিলেন। তাকে একজন 
আনসারী গ্রেফতার করেছিলেন। এই আনসারীর ধরণা ছিল যে, তাকে হত্যা করা 
হবে। রাসূলুল্লাহও (সঃ) এ অবস্থা অবগত ছিলেন। তিনি বলেনঃ “এই চিন্তায় 
রাত্রে আমার ঘুম হয়নি৷” উমার (রাঃ) তাকে বললেনঃ “আপনার অনুমতি হলে 
আমি এ ব্যাপারে আনসারদের নিকট গমন করি।” রাসূলুল্লাহ (সঃ) তাকে 
অনুমতি দিলেন। সুতরাং উমার (রাঃ) আনসারদের নিকট গমন করে বললেনঃ 
‘আব্বাস (রাঃ)-কে ছেড়ে দিন।” তারা বললেনঃ “আল্লাহর কসম! আমরা 
তাঁকে ছাড়বো না।” তখন উমার (রাঃ) বললেনঃ “এতেই যদি আল্লাহর রাসূল 
(সঃ)-এর সন্তুষ্টি নিহিত থাকে তবুও কি ছাড়বেন না?” তারা তখন বললেনঃ 
“যদি এটাই হয় তবে আপনি তাকে নিয়ে যান। আমরা খুশী মনে তাকে ছেড়ে 
দিচ্ছি ।” উমার (রাঃ) আব্বাস (রাঃ)-কে বললেনঃ “হে আব্বাস (রাঃ)! আপনি 
. ইসলাম গ্রহণ করুন । আল্লাহর কসম! আপনার ইসলাম গ্রহণ আমার কাছে 
আমার পিতার ইসলাম গ্রহণের চাইতেও বেশী আনন্দের কারণ হবে। কেননা, 
রাসূলুল্লাহ (সঃ) আপনার ইসলাম গ্রহণে খুশী হবেন।” এই সব কয়েদীর 
ব্যাপারে রাসূলুল্লাহ (সঃ) আবূ বকর (রাঃ)-এর সাথে পরামর্শ করলেন। তখন 
তিনি বললেনঃ “এরা তো আমাদের গোত্রেরই লোক । সুতরাং এদেরকে ছেড়ে 
দিন।” অতঃপর রাসুলুল্লাহ (সঃ) উমার (রাঃ)-এর সাথে পরামর্শ করল্লে:তিনি 
বললেনঃ “এদের সকলকেই হত্যা করে দিন।” শেষ পর্যন্ত রাসূলুল্লাহ (সঃ) 
বন্দীদের কাছে মুক্তিপণ নিয়ে সকলকেই ছেড়ে দেন। আলী (রাঃ) বলেন যে, 
১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) ও ইমাম তিরমিযী (রঃ) বর্ণনা করেছেন এবং ইমাম 

হাকিম (রঃ) এটাকে তার মুসতাদরিক গ্রন্থে বর্ণনা করেছেন, আর বলেছেন যে, এর ইসনাদ 

বিশুদ্ধ এবং তীরা দু'জন-এটাকে তাখরীজ করেননি । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৬১৯ পারাঃ ১০ 


জিবরাঈল (আঃ) এসে বলেনঃ “হে রাসূল (সঃ)! আপনার সাহাবীদেরকে 
ইখতিয়ার দিন যে, তারা দুটোর মধ্যে যে কোন একটি গ্রহণ করতে পারেন। হয় 
তারা মুক্তিপণ নিয়ে বন্দীদেরকে ছেড়ে দিবেন, না হয় তাদেরকে হত্যা করে 
ফেলবেন । কিন্তু স্মরণ রাখতে হবে যে, মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়া হলে আগামী 
বছর বন্দীদের সমান সংখ্যক মুসলমান শহীদ হয়ে যাবেন” সাহাবীগণ বলেন 
যে, তারা প্রথমটিই গ্রহণ করলেন এবং বন্দীদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে 
দিবেন।* 


এই বদরী বন্দীদের ব্যাপারে রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “ হে সাহাবীর দল! যদি 
চাও তবে মুক্তিপণ আদায় করে তাদেরকে ছেড়ে দাও । অথবা ইচ্ছা করলে হত্যা 
করে দাও কিন্তু মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলে তাদের সমান সংখ্যক তোমাদের 
লোক শহীদ হয়ে যাবে।” এই সত্তরজন শহীদের মধ্যে সর্বশেষ শহীদ হচ্ছেন 
সাবিত ইবনে কায়েস (রাঃ), যিনি ইয়ামামার যুদ্ধে শহীদ হয়েছিলেন। এই 
রিওয়ায়াতটি মুরসালরূপে উবাইদাহ (রাঃ) হতেও বর্ণিত আছে। এসব ব্যাপারে 
আল্লাহ পাকের জ্ঞানই সবচেয়ে বেশী । 


মহান আল্লাহ বলেনঃ “আল্লাহর কিতাবে প্রথম থেকেই যদি তোমাদের জন্যে 
গনীমতের মাল হালাল রূপে লিপিবদ্ধ না করা হতো এবং বর্ণনা করে দেয়ার 
পূর্বে আমি শাস্তি প্রদান করি না- এটা যদি আমার নীতি না হতো তবে যে 
ফিদইয়া বা মুক্তিপণ তোমরা গ্রহণ করেছো তার কারণে আমি তোমাদেরকে 
কঠিন শাস্তি প্রদান করতাম । এভাবেই আল্লাহ তাআলা ফায়সালা করে 
রেখেছিলেন যে, কোন বদরী সাহাবীকে তিনি শাস্তি দিবেন না। তাদের জন্যে 
ক্ষমা লিপিবদ্ধ করে দেয়া হয়েছে। উন্মুল কিতাবে তোমাদের জন্যে গনীমতের 
মাল হালাল বলে লিখে দেয়া হয়েছে। সুতরাং গনীমতের মাল তোমাদের জন্যে 
হালাল ও পবিত্র। ইচ্ছামত তোমরা তা খাও, পান কর এবং নিজেদের কাজে 
লাগাও” পূর্বেই এটা লিখে দেয়া হয়েছিল যে, এই উম্মতের জন্যে এটা হালাল । 
এটাই ইবনে জারীর (রঃ)-এর নিকট পছন্দনীয় উক্তি । আর সহীহ বুখারী ও 
সহীহ মুসলিমেও এর সাক্ষ্য মিলে । জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত 
আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আমাকে এমন পাঁচটি জিনিস প্রদান করা 
হয়েছে যা আমার পূর্বে অন্য কোন নবীকে প্রদান করা হয়নি। (১) এক মাসের 
পথ পর্যন্ত ভয় ও প্রভাব দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। (২) যমীনকে 
আমার জন্যে মসজিদ ও পবিত্র বানানো হয়েছে। (৩) গনীমতের মাল আমার 
১. এ হাদীসটি ইমাম তিরমিযী (রঃ) ও ইমাম নাসাঈ (রঃ) বর্ণনা করেছেন। কিন্তু হাদীসটি 

অত্যন্ত গারীব ও দুর্বল । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৬২০ পারাঃ ১০ 


জন্যে হালাল করা হয়েছে যা আমার পূর্বে আর কারো জন্যে হালাল ছিল না। 
(8) আমাকে শাফাআ’তের অনুমতি দেয়া হয়েছে। (৫) প্রত্যেক নবীকে 
বিশেষভাবে তার নিজের কওমের কাছে প্রেরণ করা হতো । কিন্তু আমি 
সাধারণভাবে সকল মানবের নিকট প্রেরিত হয়েছি” 

আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
“আমাদের ছাড়া কোন কালো মাথা বিশিষ্ট মানুষের জন্যে গনীমতের মাল হালাল 
করা হয়নি।” এ জন্যেই আল্লাহ তা'আলা বলেছেনঃ “তোমরা যে গনীমতের মাল 
লাভ করেছো তা হালাল ও পবিত্ররূপে ভক্ষণ কর” সাহাবীগণ কয়েদীদের নিকট 
থেকে মুক্তিপণ আদায় করেছিলেন ! সুনানে আবি দাউদে রয়েছে যে, প্রত্যেকের 
নিকট থেকে চারশ করে আদায় করা হয়েছিল। সুতরাং জমহুরে উলামার মতে 
প্রতি যুগের ইমামের এ ইখতিয়ার রয়েছে যে, তিনি ইচ্ছা করলে বন্দী 
কাফিরদেরকে হত্যা করতে পারেন, যেমন রাসূলুল্লাহ (সঃ) বানু কুরাইযার 
বন্দীদেরকে হত্যা করেছিলেন। আর ইচ্ছা করলে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিতে 
পারেন, যেমন রাসূলুল্লাহ (সঃ) বদরী বন্দীদেরকে মুক্তিপণের বিনিময়ে আযাদ 
দিতে পারেন, যেমন রাসূলুল্লাহ (সঃ) মাসলামা ইবনে আকওয়া গোত্রের একটি 
স্ত্রীলোক ও তার মেয়েকে মুশরিকদের নিকট বন্দী মুসলমানদের বিনিময়ে 
তাদেরকে প্রদান করেছিলেন। আর ইচ্ছা করলে এ বন্দীদেরকে গোলাম বানিয়ে 
রাখতে পারে। এটাই ইমাম শাফিঈ (রঃ) ও উলামায়ে কিরামের একটি দলের 
মাযহাব, যদিও অন্যেরা ভিন্ন মত পোষণ করেছেন। এখানে এর বিস্তারিত 
আলোচনা করার তেমন কোন সুযোগ নেই । 


৭০। হে নবী! তোমাদের হাতে _ Ss 
- ye ) 

SIE de Ra ala EP only 
অস্তুরে কল্যা রয়েছে 220 য 242 Aw23 2 3/ 
ET SLA 
হতে (মুক্তিপণরূপে) যা কিছু 22 2872722 2222 sw 
নেয়া হয়েছে তা অপেক্ষা উত্তম 3 5 SS Sl 
কিছু দান করবেন এবং 2. 2-4/222 এ red 
তোমাদেরকে ক্ষমা করে 225 ৬৷=-- 
দিবেন, আল্লাহ ক্ষমাশীল ও 92 6929099, 2" 
দয়ালু । 0 mt) 1 BES 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আনফাল ৮ ৬২১ পারাঃ ১০ 


৭১। আর তারা যদি তোমার সাথে 

মিৰবসরাতকতা বযান হয 

রাখে তবে এর পূর্বে আল্লাহর 

সাথেও তারা বিশ্বাসঘাতকতা 422/4০7 2-৮ : 

করেছিল, সুতরাং (এর শাস্তি doa ss 

স্বরূপ) তিনি তাদের উপর it F 

BS EBLE OSS mk al Ck 

আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় । 

ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বদরের দিন 
বলেছিলেনঃ “নিশ্চিতরূপে আমি অবগত আছি যে, কোন কোন বানু হাশিমকে 
জোরপূর্বক এই যুদ্ধে বের করে আনা হয়েছে। আমাদের সাথে যুদ্ধ করার তাদের 
মোটেই ইচ্ছা ছিল না। সুতরাং বানু হাশিমকে হত্যা করো না, আবুল বাখতারী 
ইবনে হিশামকেও মেরে ফেলো না এবং আব্বাস ইবনে মুত্তালিবকেও হত্যা করো 
না। লোকেরা তাদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের সাথে টেনে এনেছে।” 
তখন আবু হুযাইফা ইবনে উৎবা (রাঃ) বলেনঃ “আমরা আমাদের বাপ- 
দাদাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে এবং আমাদের 
আত্মীয় -স্বজনদেরকে হত্যা করবো, আর আব্বাস (রাঃ)-কে ছেড়ে দেবো? 
আল্লাহর কসম! যদি আমি তাকে পেয়ে যাই তবে তার গর্দান উড়িয়ে দেবো” 
একথা রাসূলুল্লাহ (সঃ)-এর কানে পৌছলে তিনি বলেন “হে আবু হাফ্স!” 
রাসূলুল্লাহ (সঃ)-এর চাচার মুখে কি তরবারীর আঘাত করা হবে?” উমার 
ফারুক (রাঃ) বলেনঃ “এটাই ছিল প্রথম দিন যেই দিন রাসূলুল্লাহ আমাকে 
আমার কুনিয়াত দ্বারা সম্বোধন করেন৷” তিনি বলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! 
অনুমতি হলে আমি আবু হুযাইফা (রাঃ)-এর গর্দান উড়িয়ে দেবো । আল্লাহর 
কসম! সে মুনাফিক হয়ে গেছে।” আবূ হুযাইফা (রাঃ) বলেনঃ “আল্লাহর কসম! 
আমার সেই দিনের কথার খটকা আজ পর্যন্তও রয়েছে। এ কথার জন্যে আমি 
আজও ভীত আছি। আমি তো ওঁ দিনই শান্তি লাভ করবো যেই দিন আমার এই 
কথার কাফফারা আদায় হয়ে যাবে। আর সেই কাফফারা হচ্ছে এই যে, আমি 
আল্লাহর পথে শহীদ হয়ে যাবো” অতঃপর তিনি ইয়ামামার যুদ্ধে শহীদ হয়ে 
যান। আল্লাহ তার প্রতি সত্তুষ্ট হোন এবং তীকে সন্তুষ্ট করুন! 
১. উমার (রাঃ)-এর কুনিয়াত বা উপনাম । 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আনফাল ৮ ৬২২ পারাঃ ১০ 


ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, যেই দিন বদরী বন্দীরা গ্রেফতার হয়ে আসে 
সেই রাত্রে রাসূলুল্লাহ (সঃ) -এর ঘুম হয়নি ৷ সাহাবীগণ কারণ জিজ্ঞেস করলে 
তিনি বলেনঃ “এই কয়েদীদের মধ্য থেকে আমার চাচা আব্বাস (রাঃ)-এর 
কান্নাকাটির শব্দ আমার কানে আসছে।” তখন সাহাবীরা তার বন্ধন খুলে দেন। 
এরপর রাসূলুল্লাহ (সঃ)-এর ঘুম হয়। আব্বাস (রাঃ)-কে একজন আনসারী 
সাহাবী গ্রেফতার করেছিলেন। তিনি খুব ধনী ছিলেন। মুক্তিপণ হিসেবে তিনি 
একশ আওকিয়া” সোনা প্রদান করেছিলেন। কোন কোন আনসারী নবী (সঃ)-কে 
বলেন £ “আমরা আপনার চাচা আব্বাস (রাঃ)-কে মুক্তিপণ ছাড়াই ছেড়ে দিতে 
চাই৷” কিন্তু সমতা কায়েমকারী নবী (সঃ) বলেনঃ “না, আল্লাহর কসম! 
তোমরা এক দিরহাম কম করো না। বরং পূর্ণ মুক্তিপণ আদায় করো।” 
কুরায়েশরা মুক্তিপণের অর্থ দিয়ে লোক পাঠিয়েছিল প্রত্যেকই ধার্যকৃত অর্থ দিয়ে 
নিজ নিজ কয়েদীকে ছাড়িয়ে নিয়েছিলেন। আব্বাস (রাঃ) বলেনঃ “হে আল্লাহর 
রাসূল! আমি তো মুসলমানই ছিলাম ৷” তখন রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “আপনার 
ইসলাম গ্রহণের বিষয় আমি অবগত আছি। যদি আপনার কথা সত্য হয় তবে 
আল্লাহ আপনাকে এর বিনিময় প্রদান করবেন। কিন্তু আহকাম বাহ্যিকের উপর 
জারী হয়ে থাকে বলে আপনাকে আপনার মুক্তিপণ আদায় করতেই হবে । তাছাড়া 
আপনার দু'ভ্রাতুষ্পুত্র নওফেল ইবনে হারিস ইবনে আবদিল মুত্তালিব ও আকীল 
ইবনে আবি তালিব ইবনে আবদিল মুত্তালিবের মুক্তিপণ আপনাকে আদায় করতে 
হবে। আরো আদায় করতে হবে আপনার মিত্র উৎ্বা ইবনে আমরের মুক্তিপণ, 
যে বানু হারিস ইবনে ফাহরের গোত্রভুক্ত ৷” তিনি বললেনঃ “হে আল্লাহর রাসূল 
(সঃ)! আমার কাছে তো এতো মাল নেই ৷” রাসুলুল্লাহ (সঃ) তখন বললেন, 
আপনার এ মাল কোথায় গেল যা আপনি ও উন্মুল ফযল যমীনে পূতে রেখেছেন 
আর বলেছেন, “আমি যদি এই সফরে সফলকাম হই তবে এই মাল হবে বানুল 
ফযল, আবদুল্লাহ এবং কাসামের ৷” রাসূলুল্লাহ (সঃ)-এর একথা শুনে আব্বাস 
(রাঃ) স্বতঃস্ফর্তভাবে বলে উঠলেনঃ “আল্লাহর কসম! আমি জানি যে, আপনি 
আল্লাহর সত্য রাসূল । আমার এই মাল পুঁতে রাখার ঘটনা আমি ও উম্মুল ফযল 
(তার স্বরী) ছাড়া আর কেউই জানে না! আচ্ছা, এ কাজ করুন যে, আমার নিকট 
থেকে আপনার সেনাবাহিনী বিশ আওকিয়া সোনা প্রাপ্ত হয়েছে, ওটাকেই আমার 
মুক্তিপণ হিসেবে গণ্য করা হোক ।” একথা শুনে রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ 
“কখনও নয়। ওটা তো আল্লাহ তা‘আলা আমাদেরকে স্বীয় অনুগ্রহে দান 
১. এক আওকিয়ার ওজন হচ্ছে এক তোলা সাত মাশা। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৬২৩ পারাঃ ১০ 


করেছেন।” সুতরাং আব্বাস (রাঃ) নিজের, তার দুই ভাতুল্পুত্রের এবং তার 
মিত্রের মুক্তিপণ নিজের পক্ষ হতে আদায় করলেন । এই পরিপ্রেক্ষিতেই আল্লাহ্‌ 
তা'আলা এ আয়াত অবতীর্ণ করেনঃ “তোমাদের অন্তরে কল্যাণকর কিছু রয়েছে 
তা যদি আল্লাহ অবগত হন তবে তোমাদের হতে (মুক্তিপণরূপে) যা কিছু নেয়া 
হয়েছে তা অপেক্ষা উত্তম কিছু দান করবেন।” আব্বাস (রাঃ) বলেনঃ “আল্লাহ 
তাআলার এই ঘোষণা কার্যকরী হয়েছে। আমার ইসলাম গ্রহণের কারণে আমার 
এই বিশ আওকিয়ার বিনিময়ে আল্লাহ আমাকে এমন বিশটি গোলাম দান 
করেছেন যারা সৰাই ব্যবসায়ী ও সম্পদশালী ৷ সাথে সাথে আমি এ আশাও 
করছি যে, মহামহিমাৰ্বিত আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন” তিনি বলেনঃ 
“আমার ব্যাপারেই এ আয়াতটি অবতীর্ণ হয়েছে। আমি রাসূলুল্লাহ (সঃ)-কে 
আমার ইসলাম গ্রহণের খবর দিলাম এবং বললাম, আমার বিশ আওকিয়ার 
বিনিময় আমাকে দেয়া হোক । তিনি তা অস্বীকার করলেন সমস্ত প্রশং 
আল্লাহরই যে, তিনি আমাকে আমার এই বিশ আওকিয়ার বিনিময়ে এমন বিশটি 
গোলাম দান করেন যারা সবাই ব্যবসায়ী ৷” তিনি এবং তার সঙ্গীরা রাসূলুল্লাহ 
(সঃ)-কে বলেছিলেনঃ “আমরা তো আপনার অহীর উপর ঈমান এনেছি, 
আপনার রিসালাতের আমরা সাক্ষ্য দান করছি এবং আমাদের কওমের মধ্যে 
আমরা আপনার মঙ্গল কামনা করেছি।” তখন আল্লাহ তা'আলা এ আয়াত 
অবতীর্ণ করেন । আব্বাস (রাঃ) বলেনঃ “সারা দুনিয়া লাভ করলেও আমি ততো 
খুশী হতাম না যতো খুশী হয়েছিলাম এই আয়াতটি অবতীর্ণ হওয়ার কারণে । 
আল্লাহর কসম! আমার নিকট থেকে মুক্তিপণ হিসেবে যা নেয়া হয়েছিল তার 
চেয়ে একশ গুণ বেশী আল্লাহ আমাকে প্রদান করেছেন এবং এটাও আশা করছি 
যে, আমার পাপগুলোও মাফ করে দেয়া হবে!” 


এ আয়াতের তাফসীরে কাতাদা (রঃ) বলেন, আমাদের কাছে বর্ণনা করা 
হয়েছে যে, বাহরাইন থেকে যখন রাসূলুল্লাহ (সঃ)-এর কাছে আশি হাজার 
পরিমাণ মাল এসে পৌছে তখন তিনি যোহরের সালাতের জন্যে অযু করছিলেন। 
অতঃপর তিনি প্রত্যেক অভিযোগকারীকেই সেই দিন এ মাল থেকে প্রদান করেন 
এবং কোন প্রার্থনাকারীকেই বঞ্চিত করেননি। সেইদিন তিনি (যোহরের) 
সালাতের পূর্বেই সমস্ত মাল আল্লাহর পথে বিলিয়ে দেন। আব্বাস (রাঃ)-কে 
তিনি এঁ মাল থেকে গ্রহণ করার নির্দেশ দেন এবং বোঝা বেঁধে নিতে বলেন। 
আব্বাস (রাঃ) বলেনঃ “আমার থেকে যা নেয়া হয়েছিল তার থেকে এটা বহুগুণে 
উত্তম এবং আমি আশা করছি যে, আমার পাপরাশি ক্ষমা করে দেয়া হবে!” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৬২৪ পারাঃ ১০ 


হামীদ ইবনে হিলাল (রাঃ) বলেন যে, এই মাল ইবনে হাযরামী বাহরাইন থেকে 
রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট পাঠিয়েছিলেন। এতো মাল নবী (সঃ)-এর নিকট 
এর পূর্বে এবং পরে কখনো আসেনি । এ মালের পরিমাণ ছিল আশি হাজার । 
এ মাল চাটাইর উপর ছড়িয়ে দেয়া হয়। অতঃপর নামাযের জন্যে আযান দেয়া 
হয়৷ রাসূলুল্লাহ (সঃ) আগমন করেন এবং মালের কাছে দাড়িয়ে যান। মসজিদের 
নামাযীরাও এসে পড়েন । তখন রাসূলুল্লাহ (সঃ) প্রত্যেককে দিতে শুরু করেন! 
সেইদিন কোন ওজনও ছিল না এবং গণনাও ছিল না। যে আসে সেই নিয়ে 
যায়। তারা সবাই ইচ্ছামত নিয়ে যায়। আব্বাস (রাঃ) এসে তো চাদরের বোঝা 
বাধেন। কিন্তু উঠাতে সক্ষম না হয়ে রাসূলুল্লাহ (সঃ)-কে বলেন, “হে আল্লাহর 
রাসূল (সঃ)! একটু উঠিয়ে দিন।” এতে নবী (সঃ) হেসে উঠেন, এমন কি তার 
দাতের ওঁজ্ববল্য পরিলক্ষিত হয়। তিনি তাকে বলেনঃ “কিছু কম নিন । যা উঠাতে 
পারবেন তাই নিন।” সুতরাং তিনি কিছু কমিয়ে নিলেন এবং তা উঠিয়ে নিয়ে 
বলতে বলতে গেলেনঃ “আল্লাহ তা'আলার জন্যেই সমস্ত প্রশংসা । তার একটি 
কথা তো পূর্ণ হলো। তার দ্বিতীয় ওয়াদাও ইনশাআল্লাহ পূর্ণ হয়ে যাবে (অর্থাৎ 
তিনি আমাকে ক্ষমা করে দিবেন) । আমার নিকট থেকে মুক্তিপণ হিসেবে যা 
নেয়া হয়েছে, তার চেয়ে এটা বহুগুণে উত্তম ৷” রাসূলুল্লাহ (সঃ) এ মাল বন্টন 
করতেই থাকেন। শেষ পর্যন্ত এ মালের কিছুই অবশিষ্ট থাকলো না৷ তিনি এ 
মাল থেকে নিজের পরিবার-পরিজনকে একটি কানাকড়িও প্রদান করলেন না। 
অতঃপর তিনি নামাযের জন্যে সামনে এগিয়ে যান এবং নামায পড়িয়ে দেন। 


এ ব্যাপারে অন্য একটি হাদীস আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত আছে 
যে, রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট বাহরাইন হতে মাল আসে । তিনি সাহাবীদেরকে 
বলেনঃ “এগুলো আমার মসজিদে ছড়িয়ে দাও” রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট 
অন্য সময় যে মাল এসেছিল, ওগুলোর চেয়ে এটাই ছিল অধিক মাল অর্থাৎ এর 
পূর্বে বা পরে এতো অধিক মাল তার কাছে আসেনি । অতঃপর তিনি নামাযের 
জন্যে বেরিয়ে আসেন । কারো দিকে তিনি ফিরে তাকালেন না । নামায পড়িয়ে 
দিয়ে তিনি বসে পড়লেন। অতঃপর তিনি যাকেই দেখলেন তাকেই দিলেন। 
ইতিমধ্যে আব্বাস (রাঃ) এসে গেলেন এবং বললেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! 
আমাকেও প্রদান করুন । আমি আমার নিজের ও আকীলের মুক্তিপণ আদায় 
করেছি” রাসুলুল্লাহ (সঃ) তাকে বললেনঃ “আপনি নিজের হাতেই নিয়ে নিন৷” 
তিনি চাদরে পুটলি বাঁধলেন । কিন্তু ওটা ওজনে ভারী হয়ে যাওয়ার কারণে 
উঠাতে পারলেন না । সুতরাং বললেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! কাউকে এটা 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৬২৫ পারাঃ ১০ 


আমার কাধে উঠিয়ে দিতে বলুন” নবী (সঃ) বললেনঃ “কাউকে আমি এটা 
উঠিয়ে দিতে বলবো না৷” তখন তিনি বললেনঃ “তাহলে আপনিই উঠিয়ে দিন৷” 
রাসূলুল্লাহ (সঃ) এবারও অস্বীকৃতি জানালেন কাজেই বাধ্য হয়ে তাকে কিছু কম 
করতেই হলো । অতঃপর তিনি ওটা কাধে উঠিয়ে চলতে শুরু করলেন। তার এ 
লোভ দেখে রাসুলুল্লাহ (সঃ) তার দিকে চেয়েই থাকলেন যে পর্যন্ত না তিনি তার 
দৃষ্টির অন্তরাল হলেন। যখন সমস্ত মাল বন্টিত হয়ে গেল এবং একটা কড়িও 
বাকী থাকলো না তখন তিনি ওখান থেকে উঠলেন। ইমাম বুখারীও (রঃ) স্বীয় 
কিতাব সহীহ বুখারীর মধ্যে এ বর্ণনাটিকে কয়েক জায়গায় এনেছেন। 


আল্লাহ পাক বলেনঃ এ লোকগুলো যদি বিশ্বাসঘাতকতা করে তবে এটা কোন 
নতুন কথা নয়। এর পূর্বে তারা আল্লাহর সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। 
সুতরাং তাদের দ্বারা এটাও সম্ভব যে, এখন মুখে তারা যা প্রকাশ করছে, অন্তরে 
হয়তো এর বিপরীত কিছু গোপন করছে। এতে ঘাবড়াবার কিছুই নেই । এখন 
যেমন আল্লাহ তা'আলা এদেরকে তোমার ক্ষমতাধীনে রেখেছেন, এরূপই তিনি 
সব সময়েই করতে সক্ষম । আল্লাহর কোন কাজই কোন জ্ঞান ও হিকমত থেকে 
শূন্য নয়। এদের সাথে এবং সমস্ত মাখলুকের সাথে তিনি যা কিছু করেন তা 
নিজের চিরন্তন পূর্ণ জ্ঞান ও পূর্ণ নিপুণতার সাথেই করে থাকেন। 

কাতাদা (রঃ) বলেন যে, এ আয়াতটি লেখক আবদুল্লাহ ইবনে আবি সারাহ 
এর ব্যাপারে অবতীর্ণ হয় যে ইসলাম ধর্ম ত্যাগ করে মুশরিকদের সাথে মিলিত 
হয়েছিল । আতা খুরাসানী (রঃ) বলেন যে, এটা আব্বাস (রাঃ) এবং তার 
সাথীদের ব্যাপারে অবতীর্ণ হয়, যখন তারা বলেছিলেনঃ “আমরা আপনার মঙ্গল 
কামনা করতে থাকবো” সুদ্দী (রঃ) বলেন, এটা সাধারণ এবং সবগুলোই এর 
অন্তর্ভুক্ত । এটা সঠিকও বটে ৷ এসব ব্যাপারে আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভাল 
জানেন। 


৭২ । যারা ঈমান এনেছে, দ্বীনের WEI ET 
জন্যে হিজরত করেছে, :; 1,2৬ ,; =! 3! 0!-YY 
নিজেদের জানমাল দ্বারা 
আল্লাহর পথে জিহাদ করেছে, LD ee 
এবং যারা আশ্রয় দান ও LEE Ed 
সাহায্য করেছে, তারা G4 Bh bea Te Bae 
পরস্পরের বন্ধু, আর যারা 0 sat Sl Les 


178০ 
wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৬২৬ পারাঃ ১০ 


ঈমান এনেছে, কিন্তু হিজরত +7 42441725142 
করেনি, তারা হিজরত না করা 2 ol 5 
পর্যন্ত তাদের অভিভাবকত্বের ERC TCC HAE 
কোন দায়িত্‌ তোমাদের নেই, “292 ১১০ ০, 
আর তারা যদি দ্বীনের ব্যাপারে NIE 
তোমাদের নিকট সাহায্যপ্রার্থী 24) 5০৫72 + > 
হয় তবে তাদের সাহায্য করা 2*- ir 

2535, Pr 


তোমাদের কর্তব্য, কিনু LTE 
তোমাদের ও যে জাতির মধ্যে ir 


be AL 32w2370270 22? 

চুক্তি রয়েছে তাদের বিরুদ্ধে “4 744 4: 9 ১ 
নয়, তোমরা যা কর ছোঁ আল্লাহ EL) PEAS LLP / 
Ora Ls es 


তা খুব ভালরূপেই দ্রষ্টা। 


এখানে আল্লাহ তা'আলা মুসলিমদের প্রকারভেদ বর্ণনা করেছেন। প্রথম হলেন 
মুহাজির যারা আল্লাহর নামে স্বদেশ ত্যাগ করেছেন। তাঁরা একমাত্র আল্লাহর 
আত্মীয়-স্বজন এবং দোস্ত বন্ধুদের পরিত্যাগ করেছেন। তীরা জীবনকে জীবন মনে 
করেননি এবং মালকে মাল মনে করেননি । দ্বিতীয় হলেন মদীনার আনসারগণ, 
যারা মুহাজিরদেরকে নিজেদের কাছে আশ্রয় দিয়েছেন, তাদের সম্পদের অংশ 
দিয়েছেন এবং তীদের সাথে মিলিত হয়ে তাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। 
তারা সব পরস্পর একই । এ জন্যেই রাসূলুল্লাহ (সঃ) তাদেরকে পরস্পর 
ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন। একজন মুহাজিরকে একজন আনসারীর 
ভাই বানিয়ে দিয়েছিলেন। এই বানানো ভাই আত্মীয়তাকেও হার মানিয়েছিল। 
তীরা একে অপরের উত্তরাধিকারী হয়ে যেতেন। পরে এটা মানসূখ (রহিত) হয়ে 
যায়। ইবনে আবদিল্লপাহ আল বাজালী (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ 
(সঃ) বলেছেনঃ “মুহাজির ও আনসার একে অপরের ওলী এবং মঙ্কা বিজয়ের 
আযাদৃকৃত কুরায়েশ ও আযাদকৃত যানু সাকীফ কিয়ামত পর্যন্ত একে অপরের 
ওলী ৷” অন্য রিওয়ায়াতে আছে যে, তারা দুনিয়া ও আখিরাতে একে অপরের 
ওলী । মুহাজির ও আনসারের প্রশংসায় আরো বনু আয়াত রয়েছে। যেমন আল্লাহ্‌ 
পাক বলেন ঃ 
১. এ হাদীসটি ইমাম আহমাদ (রাঃ) জারীর ইবনে আধদিল্লাহ বাজালী (রঃ) হতে তাখরীজ করেছেন 

এবং হাফিজ আবু ইয়ালা (রঃ) এটা ইবনে মাসউদ (রাঃ) হতে মারফুরূপে বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ আনফাল ৮ ৬২৭ পারাঃ ১০ 


Ld 239793705 7/7, (2/9777 N37 / 239679 729 Me 2 
sl rs! dls Lal 3 npg 02 ON pill 2 I 
CS SY EAE Ls Et 
অর্থাৎ “পূর্ববর্তী (আল্লাহর) নৈকট্য লাভকারীরা হচ্ছে মুহাজির ও আনসার 
এবং ইহ্‌সানের সাথে যারা তাদের অনুসরণ করেছে, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট 
এবং তারাও তার প্রতি সত্ুষ্ট, তিনি তাদের জন্যে এমন জান্নাতসমূহ তৈরী করে 
রেখেছেন যেগুলোর নীচ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হচ্ছে।” (৯৪ ১০০) অন্য 


জায়গায় মহান আল্লাহ বলেন ৪ 


2732 39874 270 73/2777 VI3/wl DEA 
cl ys | nil lal, |, gl ds ৮ a 
- ba 
অর্থাৎ “আল্লাহ নবী (সঃ)-এর উপর এবং এ সব মুহাজির ও আনসারের 
উপর রহমতের দৃষ্টি নিক্ষেণ করেছেন যারা কঠিন ও সংকটময় মহুর্তেও তার 
অনুসরণ পরিত্যাগ করেনি।” (৯৪ ১১৭) আল্লাহ পাক আরো বলেনঃ 


rw 2 2/39/9379 /97 73 7 2 12929#,748,32 \99 V০? 
0 Ad hot phn 30433 Ob rnd ml Hehe EY 
EG LI. B53 NA dt SLT 3 OSes 5 sh 
2 39239. 3,/033 70/3370 177370732 22 93/9 L297, 
Msie 03432 Ts rtd 2 0 cn On20 FES 03 SDS GH 
+2 9 70 U3 BHU 79g 72, Ce AMATAAA 
Lolo HIE YS 3 psiil de 028 2 5th 
অর্থাৎ “(শুভ সংবাদ রয়েছে) এ দরিদ্র মুহাজিরদের জন্যে যাদেরকে তাদের 
মালধন থেকে এবং দেশ থেকে বের করে দেয়া হয়েছে, যারা আল্লাহর অনুগ্রহ ও 
তার সন্তুষ্টি অনুসন্ধান করে থাকে, যারা আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর 
করেছে, এমন কি নিজেদের প্রয়োজনের উপর তাদের প্রয়োজনকে প্রাধান্য দিয়েছে 
অর্থাৎ যে হিজরতের ফযীলত আল্লাহ মুহাজিরদেরকে প্রদান করেছেন তার উপর 
তারা হিংসা করে না।” (৫৯৪ ৮-৯) এসব আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে যে, 
আনসারদের উপর মুহাজিরদের প্রাধান্য রয়েছে। মুসনাদে বাযযারে রয়েছে যে, 
রাসূলুল্লাহ (সঃ) হুযাইফা (রাঃ)-কে ‘হিজরত’ ও ‘নুসরত’ এ দু'টির যে কোন 
একটিকে গ্রহণ করার ইখতিয়ার প্রদান করেন। তখন হুযাইফা (রাঃ) 

হিজরতকেই পছন্দ করেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৬২৮ পারাঃ ১০ 


আল্লাহ তা'আলা বলেনঃ “যারা ঈমান এনেছে, কিন্তু হিজরত করেনি, তারা 
হিজরত না করা পর্যন্ত তাদের অভিভাবকত্বের কোন দায়িত্‌ তোমাদের নেই৷” 
এটা হচ্ছে মুমিনদের তৃতীয় প্রকার । এরা হচ্ছে ওরাই যারা নিজেদের জায়গাতেই 
অবস্থানরত ছিল। গনীমতের মালে তাদের কোন অংশ ছিল না এবং এক 
পঞ্চমাংশেও ছিল না । হ্যা, তবে তারা কোন যুদ্ধে অংশগ্রহণ করলে সেটা অন্য 
কথা। 


মুসনাদে আহমাদে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) যখন কাউকে কোন 
সেনাবাহিনীর সেনাপতি করে পাঠাতেন তখন তিনি তাকে উপদেশ দিতেনঃ 
“দেখো, অন্তরে আল্লাহর ভয় রাখবে এবং মুসলমানদের সাথে সদা 
শুভাকাঙ্কামূলক ব্যবহার করবে৷ যাও, আল্লাহর নাম নিয়ে তার পথে জিহাদ 
কর, আল্লাহর সাথে কুফরীকারীদের সঙ্গে যুদ্ধ কর ৷ তোমাদের শত্রু মুশরিকদের 
সামনে তিনটি প্রস্তাব পেশ কর । এ তিনটির যে কোন একটি গ্রহণ করার তাদের 
ইখতিয়ার রয়েছে। প্রথমে তাদের সামনে ইসলাম গ্রহণের প্রস্তাব পেশ করবে। 
যদি তারা তা মেনে নেয় তবে তাদের থেকে বিরত থাকবে এবং তাদের ইসলাম 
গ্রহণকে স্বীকার করে নেবে । অতঃপর তাদেরকে বলবে যে, তারা যেন কাফিরদের 
দেশ ত্যাগ করে মুহাজিরদের দেশে চলে যায়। যদি তারা এ কাজ করে তবে 
মুহাজিরদের জন্যে যেসব হক রয়েছে, তাদের জন্যেও সেই সব হক প্রতিষ্ঠিত 
হবে এবং মুহাজিরদের উপর যা রয়েছে তাদের উপরও তা-ই থাকবে । অন্যথায় 
এরা গ্রামাঞ্চলের অন্যান্য মুসলমানদের মত হয়ে যাবে। ঈমানের আহকাম 
তাদের উপর জারী হবে। ‘ফাই’ ও গনীমতের মালে তাদের কোন অংশ থাকবে 
না। হ্যা তবে যদি তারা কোন সেনাবাহিনীতে যোগ দিয়ে কোন যুদ্ধে অংশগ্রহণ 
করে তবে সেটা অন্য কথা । আর যদি তারা ইসলাম গ্রহণে সন্মত না হয় তবে 
তাদেরকে জিযিয়া প্রদানে বাধ্য করবে। যদি তারা এটা মেনে নেয় তবে যুদ্ধ 
থেকে বিরত থাকবে এবং তাদের নিকট থেকে জিযিয়া আদায় করবে যদি তারা 
এ দুটোই অস্বীকার করে তবে আল্লাহর সাহায্যের উপর ভরসা রেখে এবং সেই 
সাহায্য তার কাছে প্রার্থনা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দাও । যে গ্রাম্য 
মুসলিমরা তাদের জায়গাতেই মুকীম রয়েছে এবং হিজরত করেনি, তারা যদি 
তবে তাদের সাহায্য করা তোমাদের উপর ওয়াজিব । কিন্তু যদি তারা এমন 
জাতির মুকাবিলায় তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করে যে জাতির ও 
তোমাদের মধ্যে চুক্তি রয়েছে, তবে সাবধান! তোমরা বিশ্বাস ভঙ্গ করো না এবং 
কসমও ভেঙ্গে দিয়ো না৷” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৬২৯ পারাঃ ১০ 


৭৩ ৷ আর যারা রী করছে তারা 222 24 224 
পরস্পর hd) বন্ধু, "_* ELIS v 
তোমরা যদি (উপরোক্ত) ESTAS 
বিধান কার্যকর না কর তবে iE 
ভু-পৃষ্ঠে ফিৎনা ও মহাবিপর্যয় ed TNS ES 
দেখা দেবে। 
উপরে আল্লাহ তাআলা বর্ণনা করলেন যে, মুমিনরা পরস্পর পরস্পরের বন্ধু । 
আর এখানে তিনি বর্ণনা করছেন যে, কাফিররা একে অপরের বন্ধু এবং তিনি 
মুসলমান ও কাফিরের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করে দিলেন। যেমন 
মুসতাদরিকে হাকিমে উসামা (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ 
“দু’টি ভিন্ন মাযহাবের লোক একে অপরের উত্তরাধিকারী হতে পারে না। না 
পারে মুসলিম কাফিরের উত্তরাধিকারী হতে এবং না পারে কাফির মুসলিমের 
ওয়ারিস হতে ।” অতঃপর এ আয়াতটিই পাঠ করেন। সহীহ বুখারী ও সহীহ 
মুসলিমে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “মুসলিম কাফিরের এবং কাফির 
মুসলিমের ওয়ারিস হতে পারে না।” মুসনাদ ও সুনান গ্রন্থে রয়েছে যে, দু'টি ভিন্ন 
মাযহাবের লোক একে অপরের ওয়ারিস হয় না।” আবূ জা’ফর ইবনে জারীর 
(রঃ) যুহরী (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, একজন নবদীক্ষিত মুসলমানের 
নিকট অঙ্গীকার গ্রহণ করতে গিয়ে রাসূলুল্লাহ (সঃ) তাকে বলেনঃ “তুমি নামায 
কায়েম করবে, যাকাত দিবে, বায়তুল্লাহ শরীফে হজ্ব করবে, রমযানুল মুবারাকের 
রোযা রাখবে এবং যেখানে শির্কের আগুন জ্বলে উঠবে সেখানে তুমি তার 
বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে৷” এ হাদীসটি মুরসাল ৷ বিস্তারিত বর্ণনায় রয়েছে যে, 
রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আমি এমন মুসলমান হতে দায়িত্মুক্ত যে 
মুশরিকদের মধ্যে অবস্থান করে। দু’ধারে প্রজ্বলিত আগুন কি সে দেখতে পায় 
না?” * সুনানে আবি দাউদে সামুরা ইবনে জুনদুব (রাঃ) হতে বর্ণিত আছে যে, 
রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যে ব্যক্তি মুশরিকদের সাথে মেলামেশা করে এবং 
তাদের মধ্যে অবস্থান করে সে তারই মত ৷” হাফিয আবূ বকর ইবনে 
মিরদুওয়াই (রঃ) আবূ হাতিম আল মুযানী (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, 
১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) ও আসহাবুস সুনান তাখরীজ করেছেন এবং ইমাম 


তিরমিযী (রঃ) এটাকে হাসান সহীহ বলেছেন। 
২. এ হাদীসটিকে ইবনে জারীর (রঃ) মুরসাল ও মুত্তাসিলর্ূপে তাখরীজ করেছেন। 


NO 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৬৩০ পারাঃ ১০ 


রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “যখন এমন ব্যক্তি তোমাদের কাছে আগমন করে যার 
দ্বীন ও চরিত্রে তোমরা সন্তুষ্ট, তোমরা তার বিয়ে দিয়ে দাও । যদি তোমরা এ 
কাজ না কর তবে ভূ-পৃষ্ঠে ফিৎনা ও মহাবিপর্যয় দেখা দেবে।” সাহাবীগণ 
জিজ্ঞেস করলেনঃ “তার মধ্যে যদি কিছু থাকে?” তিনি পুনরায় বললেনঃ “যদি 
তোমাদের কাছে এমন ব্যক্তির বাগ্‌দান আসে যার দ্বীন ও চরিত্রে তোমরা সন্তুষ্ট, 
তবে তার বিয়ে দিয়ে দাও।” এ কথা তিনি তিনবার বললেন । আয়াতের এই 
শব্দগুলোর ভাবার্থ হচ্ছে- তোমরা যদি মুশরিকদের থেকে দূরে না থাকো এবং 
মুমিনদের সাথে বন্ধুত্ব স্থাপন না কর তবে ভীষণ ফিৎনা সৃষ্টি হয়ে যাবে। 
কাফিরদের সাথে মুসলমানদের এই মেলামেশা খারাপ পরিণতি টেনে আনবে 
এবং ভূ-পৃষ্ঠ মহা বিপর্যয় দেখা দেবে। 
৭8 । যারা ঈমান এনেছে, (দ্বীনের _ 
জন্যে) হিজরত করেছে এবং 7 Ee 
' আল্লাহর পথে জিহাদ করেছে, 24/3 2971! 
আর যারা (মুমিনদেরকে) 221 | = 5 ১4> 
আশ্রয় দিয়েছে এবং যাবতীয় »॥-/ 22 ৮ 1251! 
সাহায্য সহানুভূতি করেছে, A, 1 ssl 
4G7 3» BIBL D723 272 
ll Be nt CE La Fort 
সম্মানজনক জীবিকা । as Ls 
৭৫ । আর যারা পরে ঈমান _০9 ১/782 ?29/! ০.4 
এনেছে ও হিজরত করেছে 3 ln, 7 Vo 
227 7 33 7 EASED RAE 
TE bi Lo 
তোমাদেরই অন্তর্ভুক্ত, আল্লাহর CREEL BG 
বিধানে আত্মীয়গণণ একে 2-1 2222 
অন্যের অপেক্ষা বেশী হকদার, REGIA 
নিঃসন্দেহে প্রতিটি >১ 
দিলেহে কাহ পিটি ত ০, 5 yo 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৬৩১ পারাঃ ১০ 


আল্লাহ তা'আলা মুমিনদের পার্থিব হুকুম বর্ণনা করার পর আখিরাতে তাদের 
জন্যে কি রয়েছে তার বর্ণনা দিচ্ছেন। তিনি তাদের ঈমানের সত্যতা প্রকাশ 
করছেন। যেমন এই সূরার প্রথম দিকে এ বর্ণনা দেয়া হয়েছে। তারা দান প্রাপ্ত 
হবে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং তারা সন্মানজনক জীবিকা লাভ 
করবে, যা হবে চিরস্থায়ী এবং পাক ও পবিত্র । সেগুলো হবে বিভিন্ন প্রকারের 
উপাদেয় খাদ্য এবং সেগুলো কখনো নিঃশেষ হবে না । তাদের যারা অনুসারী 
এবং ঈমানে ও ভাল আমলে তাদের সাথে অংশগ্রহণকারী তারা আখিরাতেও 
সমমর্যাদা লাভ করবে। যেমন আল্লাহ পাক 213) 0৮501 7 (৯৪ ১০০) এবং 
"১০৩ ১ +2 ১43)| 7 (৫৯৪ ১০) বলেছেন। এটা সর্বসম্মত মত এমন কি 
মুতাওয়াতির হাদীসেও রয়েছে যে, মানুষ তার সাথেই থাকবে যাকে সে 
ভালবাসে । অন্য একটি হাদীসে রয়েছে যে, যে ব্যক্তি কোন কওমের সাথে 
ভালবাসা রাখে সে তাদেরই অন্তর্ভুক্ত । একটি রিওয়ায়াতে আছে যে, তার হাশরও 
ওদের সাথেই হবে মুসনাদে আহমাদের হাদীসে বর্ণিত হয়েছে যে, মুহাজির ও 
আনসার একে অপরের ওলী বা অভিভাবক মক্কা বিজয়ের পরের মুসলমান 
কুরায়েশী এবং সাকীফের আযাদকৃত ব্যক্তি কিয়ামত পর্যন্ত একে অপরের 
অভিভাবক । 

এরপর উলুল আরহামের বর্ণনা দেয়া হচ্ছে। এখানে উলুল আরহাম দ্বারা এ 
আরহাম বলা হয়ে থাকে। অর্থাৎ যাদের কোন অংশ নির্ধারিত নেই এবং যারা 
আসাবাও’ নয় যেমন মামা, খালা, ফুফু, কন্যার ছেলেমেয়ে, বোনের ছেলেমেয়ে 
ইত্যাদি । কারো কারো মতে এখানে উলুল আরহাম দ্বারা এদেরকেই বুঝানো 
হয়েছে। তারা এ আয়াতটিকেই দলীল হিসেবে গ্রহণ করেছেন এবং এই ব্যাপারে 
তাকে স্পষ্টভাবে ওলী বলে থাকেন । কিন্তু প্রকৃত ব্যাপার তা নয়। বরং সঠিক 
কথা এই যে, এ আয়াতটি আম বা সাধারণ । এটা সমস্ত আত্মীয়কেই অন্তর্ভুক্ত 
করে। যেমন ইবনে আব্বাস (রাঃ), মুজাহিদ (রঃ), ইকরামা (রঃ), হাসান (রঃ) 
এবং কাতাদা (রঃ) বলেন যে, মিত্রদের পরস্পর ওয়ারিশ হওয়া এবং বানানো 
ভাইদের পরস্পর ওয়ারিশ হওয়া, যা পূর্বে প্রথা ছিল, এ আয়াতটি এটাকে মানসুখ 


১. আল্লাহ তা‘আলার কিতাবে যেসব ওয়ারিসের অংশ নির্ধারিত রয়েছে তাদেরকে অংশ দেয়ার 
পর বাকী অংশ যেসব ওয়ারিস পেয়ে থাকে তাদেরকে ফারায়েযের পরিভাষায় আসাবা বলা 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ আনফাল ৮ ৬৩২ পারাঃ ১০ 


বা রহিতকারী । সুতরাং এটা বিশেষ নামের সাথে ফারায়েযের আলেমদের যাবিল 
আরহামকে অন্তর্ভুক্ত করবে। আর যারা এদেরকে ওয়ারিস বলেন না তাদের 
কয়েকটি দলীল রয়েছে। তাদের সবচেয়ে মজবুত দলীল হচ্ছে নিমের হাদীসটিঃ 


“নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক হকদারকে তার হক প্রদান করেছেন। সুতরাং কোন 
ওয়ারিসের জন্যে অসিয়ত নেই !” তারা বলেন যে, এরা যদি হকদার হতো তবে 
আল্লাহর কিতাবে এদেরও হক নির্ধারিত হতো ৷ কিন্তু তা যখন নেই তখন তারা 
ওয়ারিসও নয় । এসব ব্যাপারে আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভাল জানেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ তাওবা ৯ 


£ শচ বে মে পেলেও “শন ৰ 


সূরা তাওবা মাদানী 


(আয়াত ৪ ১৯২, রুকু 8.১৬) 


শপ শা সপ 


১। আল্লাহর পক্ষ হতে ও তার 
রাসূলের পক্ষ হতে অব্যাহতি 
(ঘোষণা করা) হচ্ছে এ 
মুশরিকদের (অঙ্গীকার) হতে 
রেখেছিলে। 

২। সুতরাং (হে মুশরিকরা) 
তোমরা এই ভূ-মণ্ডলে চার মাস 
বিচরণ করে নাও এবং জেনে 


ড৩ত৩ত 


পারাঃ ১০ 


EAN DET +03 j 
is isl 8 Se 
()৭: et, \৭া: Gl 


০ 4 duly 174 


ol 2d 24 

lol bbs a, 

see 1 224 
Sls; 
227৬ G7 > 


sa Ths 


2 12 
. 


onl 


এই সম্মানিত সূরাটি হচ্ছে রাসূলুল্লাহ (সঃ)-এর উপর নাযিলকৃত সর্বশেষ 
সুরা । সহীহ্‌ বুখারীতে বারা (রাঃ) হতে বর্ণিত আছে যে, সর্বশেষ আয়াত হচ্ছে- 
Als sh dl ps i (88 ১৭৬) এই আয়াতটি এবং সর্বশেষ 
সুরা হচ্ছে সূরায়ে বারাআাত।* এই সূরার প্রথমে বিসমিল্লাহ লিখিত না থাকার 
কারণ এই যে, সাহাবীগণ আমীরুল মুমিনীন উসমান ইবনে আফফান (রাঃ)-কে 
অনুকরণ করে কুরআনে এই সূরার পূর্বে বিসমিল্লাহ লিখেননি। সুনানে 
তিরমিযীতে রয়েছে যে, ইবনে আব্বাস (রাঃ) উসমান (রাঃ)-কে জিজ্ঞেস করেনঃ 
“আপনি 5 -এর অন্তর্ভুক্ত সূরায়ে আনফালকে &%-এর অন্তর্ভুক্ত সূরায়ে 
বারাআতের সাথে মিলিয়ে দিয়েছেন এবং এ দু'টির মাঝে ‘বিসমিল্লাহির 
রাহমানির রাহীম’ লিখেননি, আর এটাকে সাতটি দীর্ঘ সূরার মধ্যে রেখেছেন, 
এর কারণ কি?” উসমান (রাঃ) উত্তরে বলেন, কোন কোন সময় রাসূলুল্লাহ 
(সঃ)-এর উপর একই সাথে কয়েকটি সুরা অবতীর্ণ হতো । যখন কোন আয়াত 


১. ইমাম বুখারী (রঃ) এটাকে বারা ইবনে আযিব (রাঃ) হতে তাখরীজ করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরা 8 তাওবা ৯ ৬৩৪ পারাঃ ১০ 


অবতীর্ণ হৃতো তখন তিনি লেখকদের কাউকে ডেকে বলতেনঃ “এই আয়াতটিকে 
অমুক সূরার মধ্যে রেখে দাও যার মধ্যে এর বর্ণনা রয়েছে!” মদীনায় সর্বপ্রথম 
সূরায়ে আনফাল অবতীর্ণ হয়েছিল এবং সর্বশেষে অবতীর্ণ হয়েছিল সূরায়ে 
বারাআত । বর্ণনায় এ দুটো সুরার মধ্যে মিল ছিল। তাই আমি ভয় পেলাম যে, 
না জানি এটা হয়তো সূরায়ে আনফালেরই অন্তর্ভুক্ত । রাসূলুল্লাহ (সঃ)-এর 
ইনতিকাল হয়ে গেল এবং এ সূরাটি সূরায়ে আনফালের অন্তর্ভুক্ত কি-না তা তিনি 
বলে গেলেন না। এ জন্যেই আমি দু’টি সূরাকে মিলিতভাবে লিখেছি এবং 
মধ্যখানে “বিসমিল্লাহির রাহমানির রাহীম” লিখিনি। আর এটাকে সাতটি দীর্ঘ 
সূরার মধ্যে রেখেছি। এই সূরার প্রথম অংশ এ সময় অবতীর্ণ হয় যখন নবী 
(সঃ) তাবূকের যুদ্ধ হতে ফিরে আসছিলেন । ওটা হজ্তবের মওসুম ছিল । মুশরিকরা 
তাওয়াফ করতো । রাসূলুল্লাহ (সঃ) তাদের সাথে মিলিত হতে অপছন্দ করে আবূ 
বকর (রাঃ)-কে এ বছর হজ্বের ইমাম বানিয়ে মন্কা অভিমুখে রওয়ানা করান, 
যেন তিনি মুসলিমদেরকে হজ্বের আহকাম শিক্ষা দেন এবং মুশরিকদের মধ্যে 
ঘোষণা করে দেন যে, তারা যেন আগামী বছর হজ্ব করতে না আসে । আর 
জনসাধারণের মধ্যে তিনি যেন সূরা বারাআাতেরও ঘোষণা শুনিয়ে দেন। তার 
পিছনে রাসূলুল্লাহ (সঃ) আলী (রাঃ)-কেও পাঠিয়ে দেন যে, তার নিকটতম 
আত্মীয় হিসেবে তিনিও যেন তার পয়গাম পৌছিয়ে দেন। এর বিস্তারিত বর্ণনা 
ইনশাআল্লাহ আসছে। 

ঘোষণা হচ্ছে- “এটা হচ্ছে সম্পর্ক ছিন্নতা আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর 
পক্ষ হতে” কেউ কেউ বলেন যে, এই ঘোষণা ওঁ চুক্তি ও অঙ্গীকার সম্পর্কে, 
যার জন্যে কোন সময় নির্দিষ্ট ছিল না বা যাদের সাথে চার মাসের কম সময়ের 
জন্যে চুক্তি ছিল। কিন্তু যাদের সাথে চুক্তির মেয়াদ দীর্ঘ, ছিল ওটা যথা নিয়মে 
বাকী থেকে যায় । যেমন আল্লাহ তা'আলা বলেনঃ BAe LS 
অর্থাৎ “তোমরা তাদের অঙ্গীকার বা চুক্তি তাদের মেয়াদ পর্যন্ত পূর্ণ কর।” 
(৯৪৪) হাদীস শরীফেও রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আমাদের সাথে 
যাদের সন্ধি বা চুক্তি রয়েছে, আমরা নির্ধারিত সময় পর্যন্ত এ চুক্তির উপর 
প্রতিষ্ঠিত থাকবো ।” এই ব্যাপারে আরো উক্তি রয়েছে। কিন্তু এই উক্তিটিই 
সবচেয়ে বেশী উত্তম ও দৃঢ় । ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, যাদের সাথে চুক্তি 
হয়েছিল, আল্লাহ তা'আলা তাদের জন্যে চার মাসের সীমা নির্ধারণ করে দেন। 
আর যাদের সাথে চুক্তি ছিল না তাদের জন্যে হারাম মাসগুলো অতিক্রান্ত 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ঃ তাওবা৯ ৬৩৫ পারাঃ ১০ 


হওয়াকে সীমা নির্ধারণ করেন। অর্থাৎ ১০ই যিলহজ্ব হতে মুহররম মাস শেষ 
হওয়া পর্যন্ত পঞ্চাশ দিন। এই মেয়াদ শেষ হওয়ার পর রাসুলুল্লাহ (সঃ)-কে 
তাদের সাথে যুদ্ধ করার অনুমতি দেয়া হয় যে পর্যন্ত না তারা ইসলাম গ্রহণ 
করে। আর যাদের সাথে চুক্তি রয়েছে তারা ১০ই যিলহজ্ব ঘোষণার দিন থেকে 
নিয়ে ২০শে রবিউল আখির পর্যন্ত প্রস্তুতি গ্রহণ করবে। অতঃপর ইচ্ছা করলে 
মুকাবিলা করবে। এটা হচ্ছে নবম হিজরীর ঘটনা । রাসূলুল্লাহ (সঃ) আবূ বকর 
(রাঃ)-কে হজ্বের আমীর নিযুক্ত করে পাঠিয়েছিলেন এবং আলী (রাঃ)-কে 
কুরআনের এই সূরাটির ত্রিশটি অথবা চল্লিশটি আয়াতসহ পাঠিয়ে দেন যে, তিনি 
যেন চার মাসের মেয়াদের ঘোষণা করেন । তিনি তাদের তাবুতে, ঘরে এবং 
মনজিলে গিয়ে গিয়ে এ আয়াতগুলো তাদেরকে শুনিয়ে দেন। সাথে সাথে 
তাদেরকে রাসূলুল্লাহ (সঃ)-এর এ নির্দেশও শুনিয়ে দেন যে, এ বছরের পর কোন 
মুশরিক যেন হজ্ব করতে না আসে এবং কোন উলঙ্গ ব্যক্তি যেন বায়তুল্লাহ 
তাওয়াফ না করে। খুযাআ’ গোত্র, মুদলিজ কবিলা এবং অন্যান্য সকল গোত্রের 
জন্যেও এই ঘোষণাই বলবৎ ছিল। তাবুক থেকে প্রত্যাবর্তন করে রাসূলুল্লাহ 
(সঃ) হজ্ব করার ইচ্ছা করেছিলেন। কিন্তু সেখানে মুশরিকদের আগমন ও উলঙ্গ 
হয়ে তাওয়াফকরণ তার নিকট অপছন্দনীয় ছিল। এই জন্যে তিনি হজ্ব করলেন 
না এবং এ বছর আবূ বকর (রাঃ) ও আলী (রাঃ)-কে প্রেরণ করেন । তারা যিল 
মাজাযের বাজারসমূহে প্রত্যেক অলিতে-গলিতে, প্রত্যেক তাবুতে এবং মাঠে 
ময়দানে ঘোষণা করে দেন যে, চার মাস পর্যন্ত মুশ্রিকদেরকে অবকাশ দেয়া 
হলো, এর পরেই মুসলিমদের তরবারী তাদের উপর আঘাত হানবে । এঁ চার 
মাস হচ্ছে যিলহজ্ব মাসের বিশ দিন, মুহররম, সফর ও রবিউল আওয়াল এই 
তিন মাস পুরো এবং রবিউল আখির মাসের ১০ দিন । যুহরী (রঃ) বলেন যে, 
শাওয়াল থেকে মুহররম মাস পর্যন্ত অবকাশ ছিল। কিন্তু এই উক্তিটি গারীব বা 
দুর্বল এবং এটা মনেও ধরে না যে, হুকুম পৌছার পূর্বেই মেয়াদের গণনা কিভাবে 
হতে পারে? 

৩। ও তার রাসূলের পক্ষ 2307 

EE Aral OT AE 
জনগণের সামনে ঘোষণা করা 3. ০/2০৪ ০৪/০ 3 

হচ্ছে যে, আল্লাহ ও ভার রাসূল Nn 0! 

উভয়ই এই মুশরিকদের LL ০১ 

(নিরাপত্তা প্রদান করা) হতে CLE al 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ঃ তাওবা ৯ ৬৩৬ পারাঃ ১০ 
নিঃসম্পর্ক হচ্ছেন; তবে যদি > 


G24 3/3333 3/0 yg, 
তোমরা তাওবা করে নাও A Hs Ede 3 
তাহলে তা তোমাদের জন্যে | 
G03 x23 ders $ 
উত্তম, আর যদি তোমরা বিমুখ alc Mr 05S 


হও তবে জেনে রেখো যে, 


2939324 2954 


তোমরা আল্লাহকে অক্ষম 
করতে পারবে না, আর (হে 22*2, SE I SS 
মুহাম্মাদ!) এই কাফিরদেরকে y - A ES TEA ] 
iw | Jl 
যন্ত্রণাদায়ক শাস্তির সু-সংবাদ ০1: 5% AS 2) 


দিয়ে দাও । 


আল্লাহ তা'আলা বলেনঃ আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর পক্ষ থেকে ঘোষণা 
দেয়া হয়েছে এবং এটা হয়েছে আবার বড় হজ্তবের দিনে অর্থাৎ কুরবানীর ঈদের 
দিনে, যা হজ্তবের সমস্ত দিন অপেক্ষা বড় ও উত্তম । এ ঘোষণা এই যে, আল্লাহ ও 
তার রাসূল (সঃ) মুশরিকদের থেকে দায়িত্বমুক্ত, অসন্তুষ্ট ও পৃথক । তবে হে 
মুশরিকদের দল! এখনও যদি তোমরা পথভ্রষ্টতা, শির্ক এবং দুষ্কার্য পরিত্যাগ 
কর তবে তা তোমাদের পক্ষে উত্তম হবে। আর যদি পরিত্যাগ না কর এবং 
পথভ্রষ্টতার উপরই প্রতিষ্ঠিত থাকো তবে তোমরা আল্লাহর আয়ত্তের বাইরে 
এখনও নও এবং ভবিষ্যতেও থাকবে না। আর তোমরা আল্লাহকে অক্ষম করতে 
পারবে না। তিনি তোমাদের উপর পূর্ণ ক্ষমতাবান। তিনি কাফিরদেরকে 
দুনিয়াতেও শাস্তি প্রদান করবেন এবং পরকালেও আযাবে নিপতিত করবেন। 

আৰু হুরাইরা (রাঃ) বলেনঃ “কুরবানীর দিন (১০ই যিলহজ্ব) আবূ বকর 
(রাঃ) আমাকে লোকদের মধ্যে এ কথা প্রচার করতে পাঠালেন যার জন্যে তিনি 
প্রেরিত হয়েছিলেন। আমি ঘোষণা করে দিলাম- এই বছরের পর কোন মুশরিক 
যেন হজ্ব করতে না আসে এবং কেউ যেন উলঙ্গ হয়ে বায়তুল্লাহ তাওয়াফ না 
করে। অতঃপর রাসূলুল্লাহ (সঃ) আলী (রাঃ)-কে পাঠান যে, তিনি যেন জনগণের 
মধ্যে সূরায়ে তাওবাহ প্রচার করে দেন। সুতরাং তিনি মিনায় আমাদের সাথে 
ঈদের দিন এ আহকামই প্রচার করেন। হজ্তে আকবার হচ্ছে বকরা ঈদের দিন। 
কেননা, জনগণ এটাকে হজ্বে আসগার বলে থাকতো । আবূ বকর (রাঃ)-এর এই 
ঘোষণার পর হাজ্বাতুল বিদা বা বিদায় হজ্বে একজনও মুশরিক হজ্ব করতে 
আসেনি ৷” 


১. এ হাদীসটিকে ইমাম বুখারী (রঃ) কিতাবুল জিহাদের মধ্যে তাখরীজ করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরা £ তাওবা ৯ ৬৩৭ পারাঃ ১০ 


হুনাইনের যুদ্ধের সময় রাসূলুল্লাহ (সঃ) জিরানা থেকে উমরার ইহরাম 
বেঁধেছিলেন। অতঃপর এঁ বছর তিনি আবূ বকর (রাঃ)-কে হজ্বের আমীর নিযুক্ত 
করে প্রেরণ করেন। আবূ বকর (রাঃ) আবু হুরাইরা (রাঃ)-কে ঘোষণা দেয়ার 
জন্যে পাঠান । তারপর রাসূলুল্লাহ (সঃ) আলী (রাঃ)-কে সূরায়ে বারাআাতের 
প্রচারের জন্যে পাঠিয়ে দেন। আলী (রাঃ)-এর আগমনের পরেও হজ্বের আমীর 
আবূ বকর (রাঃ)-ই থাকেন। কিন্তু এই বর্ণনায় গুরবাত বা দুর্বলতা রয়েছে। 
কেননা, জিরানা থেকে উমরার ইহরাম বাধার বছরে হজ্বের আমীর ছিলেন ই’তা 
ইবনে উসাইদ (রাঃ)। আবূ বকর (রাঃ) তো নবম হিজরীতে হজ্বের আমীর 
ছিলেন। মুসনাদের রিওয়ায়াতে রয়েছে যে, আবূ হুরাইরা (রাঃ) বলেন, এঁ বছর 
আলী (রাঃ)-এর সাথে আমি ছিলাম । আমরা সশব্দে ঘোষণা করতে থাকিঃ 
“জান্নাতে শুধুমাত্র মুমিনরাই যাবে। আগামী বছর থেকে কোন ব্যক্তি উলঙ্গ হয়ে 
বায়তুল্লাহ তাওয়াফ করতে পারবে না । যাদের সাথে আমাদের চুক্তি ও সন্ধি 
রয়েছে তাদের মেয়াদ হচ্ছে আজ থেকে নিয়ে চার মাস পর্যন্ত । এই মেয়াদ 
অতিক্রান্ত হওয়ার পর আল্লাহ ও তার রাসূল (সঃ) মুশরিকদের থেকে দায়িত্মুক্ত 
ও সম্পর্কহীন হয়ে যাবেন । এই বছরের পর থেকে কোন কাফিরের বায়তুল্লাহর 
হজ্ব করার অনুমতি নেই ।” এই ঘোষণা দিতে দিতে আমার কন্ঠস্বর বসে যায় । 
আলী (রাঃ)-এর গলা বসে যাওয়ার পর আমি ঘোষণা দিতে শুরু করেছিলাম । 
আর একটি বর্ণনায় আছে যে, যাদের সাথে চুক্তি রয়েছে তাদের মেয়াদ ওটাই ৷ 
ইমাম ইবনে জারীর (রঃ) বলেনঃ “আমার তো ভয় হচ্ছে যে, না জানি এ 
বাক্যটি কোন বর্ণনাকারীর সন্দেহের কারণে হয় তো এসেছে । কেননা, মেয়াদের 
ব্যাপারে এর বিপরীত বনু রিওয়ায়াত রয়েছে । 

মুসনাদে আহমাদে রয়েছে যে, সূরায়ে বারাআাতের ঘোষণার জন্যে রাসূলুল্লাহ 
(সঃ) আবূ বকর (রাঃ)-কে প্রেরণ করেন। যখন তিনি যুলহুলাইফা নামক স্থানে 
পৌছেন তখন রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “এটা প্রচার তো আমি নিজেই করবো 
অথবা আমার আহলে বায়তের কেউ করবে।” অতঃপর তিনি আলী (রাঃ)-কে 
প্রেরণ করেন। 


আলী (রাঃ) বলেন, সূরায়ে বারাআাতের দশটি আয়াত যখন অবতীর্ণ হয় 
তখন রাসুলুল্লাহ (সঃ) আবূ বকর (রাঃ)-কে ডেকে বলেনঃ “তুমি এগুলো নিয়ে 
গিয়ে মক্কাবাসীকে শুনিয়ে দাও ৷” তারপর আমাকে ডেকে তিনি বলেনঃ “তুমি 


১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণনা করেছেন। ইমাম 
তিরমিযী (রঃ) এটাকে হাসান গারীব বলেছেন । 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ তাওবা ৯ ৬৩৮ পারাঃ ১০ 


যাও এবং আবূ বকর (রাঃ)-এর সাথে মিলিত হও । যেখানে তাকে পাবে সেখানে 
তার নিকট থেকে কিতাব গ্রহণ করতঃ মক্কা চলে যাবে এবং লোকদেরকে তা 
পড়ে শুনাবে।” আমি রওয়ানা হলাম এবং ‘জুহ্‌ফা’ নামক স্থানে আবূ বকর 
(রাঃ)-এর সাথে সাক্ষাৎ লাভ করলাম । তার নিকট থেকে আমি কিতাব নিয়ে 
নিলাম আর তিনি ফিরে গেলেন এবং রাসূলুল্লাহ (সঃ)-কে জিজ্ঞেস করলেনঃ 
“আমার ব্যাপারে কোন আয়াত অবতীর্ণ হয়েছে কি?” তিনি উত্তরে বললেনঃ না, 
জিবরাঈল (আঃ) আমার কাছে এসে বলেছেন- “এ পয়গাম হয় আপনি নিজেই 
প্রচার করুন, না হয় আপনার আহলে বায়তের কোন লোককে তা প্রচার করতে 
বলুন।” এই সনদে দুর্বলতা রয়েছে। আর এর দ্বারা এটাও উদ্দেশ্য নয় যে, আবূ 
বকর (রাঃ) তখনই ফিরে এসেছিলেন। বরং তীর নেতৃত্বেই এ হজ্ব পালিত হয়। 
হজ্ব পর্ব সমাপ্ত করে তিনি ফিরে আসেন। যেমন অন্যান্য রিওয়ায়াতে 
পরিষ্কারভাবে এটা বর্ণিত আছে। এক হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) যখন 
আলী (রাঃ)-কে এটা প্রচারের দায়িত্ব অর্পণ করেন তখন তিনি ওযর পেশ করে 
বলেনঃ “আমি বয়সের দিক থেকে এবং ভাষণ দেয়ার দিক দিয়ে নিজের মধ্যে 
ঘাটতি অনুভব করছি।” তার এ কথা শুনে রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “কিন্তু 
প্রয়োজন এটাই যে, হয় আমি নিজেই এটা প্রচার করবো, না হয় তুমি করবে।” 
তখন আলী (রাঃ) বলেনঃ “তা হলে ঠিক আছে, আমিই যাচ্ছি।” রাসূলুল্লাহ 
(সঃ) তাকে বললেনঃ “যাও, আল্লাহ তোমার ভাষা ঠিক রাখুন এবং অন্তরে 
হিদায়াত দান করুন!” তারপর তিনি স্বীয় হস্ত মুবারক তার মুখের উপর 
রাখলেন । জনগণ আলী (রাঃ)-কে জিজ্ঞেস করলেনঃ “রাসুলুল্লাহ (সঃ) আপনাকে 
আবু বকর (রাঃ)-এর কি কথা প্রচারের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন?” তিনি তখন 
উপরের চারটি বিষয়ের কথা বললেন মুসনাদে আহমাদ ও অন্যান্য হাদীস গ্রন্থে 
কয়েকটি পন্থায় এটা এসেছে। তাতে রয়েছে- “যাদের সাথে চুক্তি রয়েছে, 
তাদের চুক্তি মেয়াদ পর্যন্তই বলবৎ থাকবে৷” অন্য হাদীসে আছে যে, রাসুলুল্লাহ 
(সঃ)-কে জনগণ বলেছিলেনঃ “আপনি এই হজ্বে আবূ বকর (রাঃ)-কে আমীর 
করে পাঠিয়েছেন, তাকেই এই প্রচারের দায়িত্ব দিলেও তো চলতো!” তখন 
রাসুলুল্লাহ (সঃ) বলেনঃ “এটা হয় আমাকেই প্রচার করতে হবে, না হয় আমার 
আহলে বায়তের কাউকে করতে হবে।” আলী (রাঃ) রাসূলুল্লাহ (সঃ)-এর 
‘আযবা' নামী উদ্ত্রীর উপর সওয়ার হয়ে গিয়েছিলেন। তাকে পথে দেখে আবূ 
বকর (রাঃ) জিজ্ঞেস করেনঃ “আপনি কি সরদার নিযুক্ত হয়ে এসেছেন, না 
অধীনস্থ হিসেবে?” আলী (রাঃ) উত্তরে বলেনঃ “না, বরং আমি অধীনস্থ হিসেবেই 


wwwi.islamfind.wordpress.com 


সূরা $£ তাওবা ৯ ৬৩৯ পারাঃ ১০ 


এসেছি” সেখানে পৌছে আবূ বকর (রাঃ) হজ্তবের ব্যবস্থাপনায় লেগে পড়েন 
এবং ঈদের দিন (১০ই যিলহজ্ব) আলী (রাঃ) জনগণকে রাসূলুল্লাহ (সঃ)-এর 
এই আহকাম জানিয়ে দেন। অতঃপর তারা উভয়ে রাসুলুল্লাহ (সঃ)-এর নিকট 
ফিরে আসেন মুশরিকদের মধ্যে যাদের সাথে যতদিনের চুক্তি ছিল তা ঠিকই 
থাকলো । অন্য রিওয়ায়াতে আছে যে, আলী (রাঃ) বলেনঃ “রাসুলুল্লাহ (সঃ) আবূ 
বকর (রাঃ)-কে হজ্বের আমীর নিযুক্ত করে পাঠান এবং পরে আমাকে সূরায়ে 
বারাআতের চনল্লিশটি আয়াতসহ তীর কাছে প্রেরণ করেন। আবূ বকর (রাঃ) 
আরাফার দিন (৯ই যিলহজ্ব) আরাফার মাঠে জনগণের সামনে ভাষণ দেন। 
অতঃপর আমাকে বলেন, উঠুন এবং জনগণকে রাসূলুল্লাহ (সঃ)-এর পয়গাম 
শুনিয়ে দিন! আমি তখন দাড়িয়ে এ চল্লিশটি আয়াত পাঠ করি। তারপর মিনায় 
গিয়ে জামরার উপর কংকর নিক্ষেপ করি এবং কুরবানী করে মাথা মুণ্ডন করি। 
তারপর আমি অবগত হই যে, ভাষণের সময় সবাই উপস্থিত ছিলেন না । তাই 
আমি ডেরায় ডেরায় এবং তীবুতে তাবুতে গিয়ে ঘোষণা করতে থাকি। আমার 
ধারণা এই যে, সম্ভবতঃ এ কারণেই সাধারণ মানুষ এটাকে ১০ই যিলহজ্র্র 
ঘটনা মনে করেছে অথচ আসল পয়গাম আরাফার দিন অর্থাৎ ৯ই যিলহজ্ব 
তারিখেই পৌঁছিয়ে দেয়া হয়েছিল” 

আবু ইসহাক (রঃ) বলেনঃ “আমি আবূ হুজাইফা (রঃ)-কে জিজ্ঞেস করলাম, 
হজ্বে আকবার কোন দিন? তিনি উত্তরে বলেনঃ ‘আরাফার দিন।’ আমি পুনরায় 
তাকে জিজ্ঞেস করলাম, আপনি এটা নিজের পক্ষ থেকে বলেছেন, না সাহাবীদের 
কাছ থেকে শুনেছেন? তিনি জবাব দিলেনঃ ‘সব কিছু এটাই বটে ৷’ আতাও (রঃ) 
এটাই বলেন । উমারও (রাঃ) একথাই বলার পর বলেনঃ “সুতরাং এই দিনে 
কেউ যেন রোযা না রাখে” বর্ণনাকারী বলেন, আমি আমার পিতার পরে হজ্বৃ 
করেছি । মদীনায় পৌঁছে আমি জনগণকে জিজ্ঞেস করলাম, এখানে আজকাল 
সর্বাপেক্ষা উত্তম কে? তারা উত্তরে সাঈদ ইবনে মুসাইয়াব (রাঃ)-এর নাম 
বললেন। আমি তখন তার খিদমতে হাযির হয়ে তাকে বললাম, আমি 
মদীনাবাসীকে এখানকার সবচেয়ে উত্তম ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলে তারা 
আপনারই নাম বললেন । তাই আমি আপনার নিকট এসেছি । আচ্ছা বলুন তো, 
আরাফার দিনে রোযা রাখা সম্পর্কে আপনার মতামত কিঃ তিনি উত্তরে বললেনঃ 
“আপনাকে আমি আমার চেয়ে একশগুণ বেশী উত্তম ব্যক্তির নাম বলছি এবং 
তিনি হচ্ছেন উমার (রাঃ) । তিনি এই দিনে রোযা রাখতে নিষেধ করতেন এবং 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ তাওবা ৯ ৬৪০ পারাঃ ১০ 


এই দিনকেই তিনি ‘হজ্বে আকবার’ বলতেন ।”” একটি মুরসাল হাদীসেও রয়েছে 
যে, আরাফার দিন রাসূলুল্লাহ (সঃ) ভাষণ দেন এবং বলেনঃ “এটা হজে 
আকবারের দিন ।” 

দ্বিতীয় উক্তি এই যে, এর দ্বারা বকরা ঈদের দিনকে বুঝানো হয়েছে। আলী 
(রাঃ) এ কথাই বলেছেন। একবার ঈদুল আযহার দিন তিনি তার সাদা খচ্চরের 
উপর সওয়ার হয়ে যাচ্ছিলেন, এমন সময় একটি লোক এসে তার খচ্চরের 
লাগাম ধরে নেন এবং হজ্ব আকবার কোন দিন তা জিজ্ঞেস করেন। তিনি উত্তরে 
বলেনঃ “আজকের দিনটিই হচ্ছে হজ্বে আকবারের দিন । সুতরাং লাগাম ছেড়ে 
দাও” আবদুল্লাহ ইবনে আওফার (রাঃ) এটাই উক্তি । মুগীরা ইবনে শু'বা (রাঃ) 
তার ঈদের ভাষণে বলেনঃ “আজকের দিনটি হচ্ছে আযহার দিন, আজই হচ্ছে 
কুরবানীর এবং আজকের দিনটিই হচ্ছে হত্ববে আকবারের দিন” ইবনে আব্বাস 
(রাঃ) হতেও এটাই বর্ণিত আছে। আরো বহু গুরুজন এটাই সাব্যস্ত করেছেন যে, 
হজ্বে আকবার হচ্ছে ঈদুল আযহার দিন। ইমাম ইবনে জারীরেরও (রঃ) পছন্দনীয় 
উক্তি এটাই ৷ সহীহ বুখারীর উদ্ধৃতি দিয়ে পূর্বেই হাদীস বর্ণিত হয়েছে যে, আবূ 
বকর (রাঃ) ঈদের দিন মিনায় ঘোষণাকারীকে ঘোষণার জন্যে পাঠিয়েছিলেন। 
ইমাম ইবনে জারীর (রঃ) ইবনে উমার (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, 
রাসূলুল্লাহ (সঃ) বিদায় হজ্বে ১০ই যিলহজ্ব তারিখে জামরাতের নিকটে দাড়িয়ে 
বলেনঃ ‘আজকের দিনই হচ্ছে হজ্বে আকবারের দিন!’ অন্য বর্ণনায় রয়েছে যে, 
তার উক্ত্রীটি ছিল লাল রং এর । তিনি জনগণকে জিজ্ঞেস করেনঃ “আজকে কোন্‌ 
দিন তা জান কি?” জনগণ উত্তরে বলেনঃ “আজকে কুরবানীর দিন।” রাসূলুল্লাহ 
(সঃ) তখন বলেনঃ “তোমরা সত্য কথাই বলেছো । আজকের দিনটিই হচ্ছে হদ্তে 
আকবারের দিন” অন্য একটি রিওয়ায়াতে আছে যে, রাসূলুল্লাহ (সঃ) উস্ত্রীর 
উপর সওয়ার ছিলেন। জনগণ ওর লাগাম ধরেছিল । তিনি সাহাবীদেরকে জিজ্ঞেস 
করলেনঃ “আজকে কোন্‌ দিন তা জান কি?” (বর্ণনাকারী বলেনঃ) আমরা এই 
ধারণায় নীরব থাকলাম যে, সম্ভবতঃ তিনি এই দিনের অন্য কোন নাম বলবেনঃ 
“এটা হজ্বে আকবারের দিন নয় কি?” অন্য একটি বর্ণনায় আছে যে, জনগণ তার 
প্রশ্নের উত্তরে বলেছিলেনঃ “এটা হচ্ছে হজ্বে আকবারের দিন৷” 
১. এটা ইবনে জারীর (রঃ) ও ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন। অনুরূপভাবে ইবনে 


আব্বাস (রাঃ), আবদুল্লাহ ইবনে যুবাইর (রাঃ), মুজাহিদ (রঃ), ইকরামা (রঃ) এবং তাউস 
(রঃ) হতে বর্ণিত আছে যে, তারা আরাফার দিনকে হজ্তবে আকবারের দিন বলেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ তাওবা ৯ ৬৪১ পারাঃ ১০ 


সাঈদ ইবন মুসাইয়াব (রাঃ) বলেন যে, হজ্বে আকবারের দিন হচ্ছে ঈদের 
দিনের পরের দিন। মুজাহিদ (রঃ) বলেন যে, হজ্বের সমস্ত দিনেরই নাম এটাই । 
সুফিয়ানও (রঃ) এ কথাই বলেন । যেমন ‘ইয়াওমে জামাল’ (উ্টের যুদ্ধের দিন) 
এবং ‘ইয়াওমে সিফ্ফীন’ (সিফ্ফীনের যুদ্ধের দিন) এ যুদ্ধগুলোর সমস্ত দিনেরই 
নাম । অনুরূপভাবে এটাও তাই । হাসান বসরী (রঃ)-কে এই সম্পর্কে প্রশ্ন করা 
হলে তিনি উত্তরে বলেনঃ “তোমাদের এটা জেনে লাভ কি? এটা তো ছিল এ 
বছর যে বছর আবূ বকর (রাঃ) হজ্তবে আমীর নিযুক্ত হয়েছিলেন।” ইবনে সীরীন 
(রঃ) এই প্রশ্নের উত্তরে বলেনঃ “এটা ছিল এঁ দিন যেই দিন রাসূলুল্লাহ (সঃ) ও 
সাধারণ লোকদের হজ্ব পালিত হয়েছিল ।” 


26» J rt 939 
হচ্ছে সতস্ত্র যাদের নিকট থেকে Peo Ec nilNl- £ 


অতঃপর তারা তোমাদের সাথে *» ৯ >>? ০ 21 

ক্ৰটি করেনি এবং তারা 32%” *2 ha “2 
তোমাদের বিরুদ্ধে কাউকেও ee 
সাহায্য করেনি, সুতরাং তাদের 22734 > ৫" 
সন্ধি-চুক্তিকে তাদের নির্ধারিত ete ll 
সময় পর্যন্ত পূর্ণ কর; নিশ্চয়ই 22 532 SS: S40 > Is 
আল্লাহ সংযমশীলদেরকে ০০৬৮! ৮৩4 1 01 5 


পূর্বে বর্ণিত হাদীসগুলো এবং এই আয়াতের বিষয়বস্তু একই ৷ এর দ্বারা 
পরিষ্কার হয়ে গেল যে, যাদের সাথে সাধারণভাবে সন্ধি (চুক্তি) ছিল তাদেরকে 
তো চার মাসের অবকাশ দেয়া হয়, এর মধ্যে তারা যা ইচ্ছা তাই করুক ৷ আর 
যাদের সাথে কোন একটা নির্ধারিত সময় পর্যন্ত সন্ধি-চুক্তি হয়েছে এসব চুক্তি 
ঠিক থাকবে, যদি তারা চুক্তির শর্তাবলীর উপর প্রতিষ্ঠিত থাকে । তারা নিজেরাও 
মুসলিমদেরকে কোন কষ্ট দেয় না এবং মুসলিমদের শত্রুদেরকেও সাহায্য 
সহযোগিতা করে না । যারা ওয়াদা বা অঙ্গীকার পূর্ণ করে তাদেরকে আল্লাহ্‌ 
ভালবাসেন ও পছন্দ করেন! 


8 i 
08> wwwi.islamfind.wordpress.com 


সূরা 8 তাওবা ৯ ৬৪২ পারাঃ ১০ 


৫। অতএব, যখন নিষিদ্ধ ৪22 2 9৯» 24? 24" 
মাসগুলো অতীত হয়ে যায় ৮! ET 5-০ 
তখন এ মুশরিকদেরকে 22-44% 242 
| 


তাদেরকে ধরে ফেল, তাদেরকে 02929 57292 2 $2 ০" 
2 EE ol 9 FED UN EE 
অবরোধ করে রাখো এবং 2" গো 


5 S239, 2232 723292 2 
খীিস্থলসমূহে তাদের সন্ধানে 5 12051; 22০ 
অবস্থান কর, অতঃপর যদি OTT 
তারা তাওবা করে নেয়, সালাত A bb 2 
আদায় করে এবং যাকাত দেয়, VS 

তবে তাদের পথ ছেড়ে দাও, KEES OSE 
নিশ্চয়ই হ্‌ অতিশয় 92 3997-9 Ai 
UE Td IONE 0322 ar Df Lt 


সন্মানিত মাস দ্বারা এখানে এ চার মাসকে বুঝানো হয়েছে যার বর্ণনা- ৫ . 
272.1501 (৯৪ ৩৬) এই আয়াতে রয়েছে। সুতরাং তাদের ব্যাপারে শেষ 
সন্মানিত মাস হচ্ছে মুহাররামুল হারাম । ইবনে আব্বাস (রাঃ) এবং যহ্হাক 
(রঃ) হতেও এটাই বর্ণিত আছে। কিন্তু এতে কিছু চিন্তা ভাবনার অবকাশ 
রয়েছে। বরং এখানে এ চার মাস উদ্দেশ্য যে মাসগুলোতে মুশরিকরা মুক্তি লাভ 
করেছিল এবং তাদেরকে বলা হয়েছিল- এর পরে তোমাদের সাথে যুদ্ধ হবে। 
এই সূরারই অন্য আয়াতে এর বর্ণনা রয়েছে, যা পরে আসছে । মহাপ্রতাপান্বিত 
আল্লাহ বলেনঃ “যখন নিষিদ্ধ মাসগুলো অতীত হয়ে যাবে তখন এ মুশরিকদের 
যেখানেই পাও সেখানেই হত্যা কর, তাদেরকে পাকড়াও কর, অবরোধ কর এবং 
তাদের সন্ধানে অবস্থান কর ।” আল্লাহ পাক বলেনঃ ‘যেখানেই 
পাও’, সুতরাং এটা সাধারণ নির্দেশ । অর্থাৎ ভূ-পৃষ্ঠের যেখানেই পাওনা কেন, 
তাদেরকে বধ কর, পাকড়াও কর ইত্যাদি । কিন্তু প্রসিদ্ধ উক্তি এই যে, এটা 
সাধারণ নির্দেশ নয়, বরং বিশেষ নির্দেশ । হারাম শরীফে যুদ্ধ চলতে পারে না। 
কেননা, আল্লাহ তা'আলা বলেনঃ 


19399297 2735/1 24? 287 bs 723 7732 BUH NWr, 

+ MSG S55 UU 4 EL Sd had Le pli y, 
যয তাদের সাথে সির হারার গররদে বুজ করাত 
পর্যন্ত না তারা নিজেদের পক্ষ থেকে যুদ্ধের সূচনা করে। যদি তারা সেখানে 
তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় তবে তোমাদেরকেও সেখানে তাদের সাথে যুদ্ধ 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ তাওবা ৯ ৬৪৩ পারাঃ ১০ 


বন্দী করতে পার, তাদের দুর্গ অবরোধ করতে পার এবং তাদের প্রত্যেক ঘাটিতে 
ওঁৎ পেতে থেকে সামনে পেলেই মেরে ফেলতে পার । অর্থাৎ তোমাদেরকে শুধু 
এই অনুমতি দেয়া হচ্ছে না যে, তাদেরকে সামনে পেয়ে গেলে তাদের সাথে যুদ্ধ 
করবে, বরং তোমাদের জন্যে এ অনুমতিও রয়েছে যে, তোমরা নিজেদের পক্ষ 
থেকেই তাদের উপর আক্রমণ চালাবে, তাদের পথরোধ করে দাড়াবে এবং 
তাদেরকে ইসলাম গ্রহণ করতে অথবা যুদ্ধ করতে বাধ্য করবে। এ জন্যেই 
আল্লাহ পাক বলেনঃ “যদি তারা তাওবা করতঃ নামায প্রতিষ্ঠিত করে এবং 
যাকাত প্রদান করে তবে তাদের রাস্তা খুলে দেবে এবং তাদের উপর থেকে 
সংকীৰ্ণতা উঠিয়ে নেবে।” এই আয়াতটিকে দলীল হিসেবে গ্রহণ করেই আবূ 
বকর (রাঃ) যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। যুদ্ধ 
করা এই শর্তে হারাম যে, তারা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে এবং 
ইসলামের অবশ্যকরণীয় কাজগুলো পালন করবে। মহান আল্লাহ এই আয়াতে 
ইসলামের রুকনগুলো তরতীব বা বিন্যাস সহকারে বর্ণনা করেছেন। বড় থেকে 
শুরু করে ছোটর দিকে এসেছেন। সুতরাং ‘আল্লাহ ছাড়া কোন মা’বুদ নেই এবং 
মুহাম্মাদ (সঃ) আল্লাহর রাসূল’ এই সাক্ষ্যদানের পর ইসলামের সর্বাপেক্ষা বড় 
কুকন হচ্ছে সালাত, যা মহামহিমান্বিত আল্লাহর হক। সালাতের পরে হচ্ছে 
যাকাত, যার উপকার ফকীর, মিসকীন ও অভাবগ্রস্তেরা লাভ করে থাকে । এর 
মাধ্যমে মাখলূকের বিরাট হক, যা মানুষের দায়িত্বে রয়েছে তা আদায় হয়ে যায়। 
এ কারণেই অধিকাংশ জায়গাতেই আল্লাহ তা'আলা সালাতের সাথে সাথেই 
যাকাতের উল্লেখ করেছেন। 

সহীহ বুখারী ও সহীহ মুসলিমে ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত আছে যে, 
রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আমি এই মর্মে আদিষ্ট হয়েছি যে, আমি লোকদের 
বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবো যে পর্যন্ত না তারা সাক্ষ্য প্রদান করে যে, আল্লাহ 
ছাড়া কেউ উপাস্য নেই ও মুহাম্মাদ (সঃ) আল্লাহর রাসূল এবং তারা সালাত 
প্রতিষ্ঠিত করে ও যাকাত দেয়।” আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেনঃ 
“তোমাদেরকে সালাত প্রতিষ্ঠিত করার এবং যাকাত প্রদান করার নির্দেশ দেয়া 
হয়েছে। সুতরাং যে ব্যক্তি যাকাত দেবে না তার সালাতও হবে না৷” আবদুর 
রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম (রঃ) বলেনঃ “আল্লাহ তাআলা কারো 
সালাত কখনো কবূল করবেন না যে পর্যন্ত না সে যাকাত প্রদান করে। আল্লাহ 
তা'আলা আবু বকর (রাঃ)-এর উপর দয়া করুন! তিনি সর্বাপেক্ষা জ্ঞানী ছিলেন। 
(কেননা, তিনি যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন) ৷” 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ তাওবা ৯ ৬৪৪ পারাঃ ১০ 


মুসনাদে আহমাদে আনাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) 
যে পর্যন্ত না তারা সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া কোন মা’বুদ নেই ও মুহাম্মাদ 
(সঃ) আল্লাহর রাসূল, আর তারা আমাদের কিবলার দিকে মুখ করে, আমাদের 
যবেহকৃত (প্রাণী) ভক্ষণ করে এবং আমাদের সালাতের ন্যায় সালাত পড়ে। 
(যখন তারা এরূপ করবে তখন) আমাদের উপর তাদের রক্ত এবং তাদের মাল 
হারাম হয়ে যাবে, ইসলামের হক ব্যতীত । তারা তখন এঁ সব হকের অধিকারী 
হয়ে যাবে যেসব হক অন্যান্য মুসলিমদের রয়েছে এবং অন্যান্য মুসলিমদের 
দায়িত্বে যা কিছু রয়েছে, তাদের দায়িত্বেও সেগুলো এসে যাবে।”” 

ইমাম আবূ জা’ফর ইবনে জারীর (রঃ) স্বীয় গ্রন্থে রাবী ইবনে আনাস (রাঃ) 
হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যে ব্যক্তি দুনিয়া হতে এমন 
অবস্থায় বিদায় গ্রহণ করে যে, সে খীটি ভাবে আল্লাহরই ইবাদত করেছে এবং 
তীর সাথে আর কাউকেও অংশীদার করেনি, সে এ অবস্থায় গমন করলো যে, 
আল্লাহ তা‘আলা তার প্রতি সন্তুষ্ট রয়েছেন।” আনাস (রাঃ) বলেন, এটাই হচ্ছে 
আল্লাহর দ্বীন । সমস্ত নবী এটাই আনয়ন করেছিলেন এবং তাদের প্রভুর পক্ষ 
থেকে নিজ নিজ উম্মতের কাছে কথা এদিক ওদিক ছড়িয়ে যাওয়ার পূর্বে এবং 
ইচ্ছা ও প্রবৃত্তি বিভিন্ন হওয়ার পূর্বে দাওয়াত পৌঁছিয়ে দিয়েছিলেন। এর সত্যতার 
সাক্ষ্য আল্লাহ তা'আলার শেষ অহীর মধ্যে বিদ্যমান রয়েছে। আল্লাহ পাক 
বলেন- 28/7, 772/97 
ESL LTE Si Ll TG SY 

অর্থাৎ “অতঃপর যদি তারা সালাত.প্রতিষ্ঠিত করে এবং যাকাত প্রদান করে 

তবে তাদের পৃথ ছেড়ে দাও।' অন্য আয়াতে এই তিনটি কাজের পরে রয়েছে- 
Ee tt অর্থাৎ “তখন তারা তোমাদের দ্বীনী ভাই ।” (৯৪ ১১) 
যহৃহাক (রঃ) বলেন যে, এটা হচ্ছে তরবারীর আয়াত যা মুশরিকদের সাথে কৃত 
সমস্ত সন্ধি-চুক্তিকে কর্তন করে দিয়েছে। ইবনে আব্বাস (রাঃ)-এর উক্তি রয়েছে 
যে, সূরায়ে বারাআাত অবতীর্ণ হওয়ার চার মাস পরে কোন সন্ধি ও চুক্তি অবশিষ্ট 
থাকেনি। পূর্বশর্তগুলো সমতার ভিত্তিতে ভেঙ্গে দেয়া হয়। এখন ব্রাকী শুধু 
ইসলাম ও জিহাদ । আলী ইবনে আবূ তালিব (রাঃ) বলেন যে, আল্লাহ তা'আলা 
স্বীয় নবী (সঃ)-কে চারটি তরবারীসহ্‌ পাঠিয়েছেন। প্রথম তরবারী আরবের 
মুশরিকদের মধ্যে প্রয়োগের জন্যে । আল্লাহ্‌ পাক বলেনঃ 
১. এ রিওয়ায়াতটি সহীহ বুখারীতে রয়েছে এবং সুনানে ইবনে মাজাহ ছাড়া অন্যান্য সুনানেও 

রয়েছে। 


wwwi.islamfind.wordpress.com 


সূরা £ তাওবা ৯ ৬৪৫ পারাঃ ১০ 


12722 17/97/7797 399 32 


Rysies Lar LS pill GEG 
অর্থাৎ “তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও সেখানেই হত্যা কর।” এ 
রিওয়ায়াতটি এভাবে সংক্ষিপ্ত আকারেই আছে । (আলী রাঃ বলেনঃ) আমার 
ধারণা এই যে, দ্বিতীয় তরবারী হচ্ছে আহলে কিতাবের সাথে যুদ্ধের জন্যে । 
মৃহাপ্রতাপা্িত আল্লাহ বলেনঃ 


sv 197 L732 P ds ১2 3/723 EA ১ 73823 7 72249 
Il a PE J SN Y 3 AU ores ¥ owl OH 


At 3 23 wd. srs 4 / 2, A? G77 MSA ST PA 


nl Tee] L331 3 os Gl ny RH I 3 dT 5 
LCs 2 Ge 
অর্থাৎ “আহলে কিতাবদের এ লোকদের সাথে তোমরা যুদ্ধ করতে থাকো, 
যারা আল্লাহর উপর ও পরকালের উপর বিশ্বাস স্থাপন করে না, আল্লাহ ও তার 
রাসূল (সঃ) যা হারাম করেছেন তা হারাম মনে করে না এবং দ্বীন কবূল করে 
না, যে পর্যন্ত না তারা লাঞ্ছিত অবস্থায় জিযিয়া প্রদানে স্বীকৃত হয়।” (৯৪ ২৯) 
তৃতীয় তরবারী হলো মুনাফিকদের সাথে যুদ্ধের ব্যাপারে । প্রবল পরাক্রমশালী 
আল্লাহ বলেনঃ 


72 \23 7/7032 / £l ALY 


ouiiindl s USUI Be 5! al 
অর্থাৎ “হে নবী! তুমি কাফির ও মুনাফিকদের সাথে যুদ্ধ কর ৷” (৯৪ ৭৩) 
চা বত হত দর কা হত 


AF? 2/40? 4 AP fe 20/32/7729 723 7 া > 
Lalit ca Ce ob s bss opis fob ul 
} 2/7 7 329% 7 


hl Af BE 8 C2 Ll OFAEES TE 
অর্থাৎ “যদি মুমিনদের দু'টি দলের মধ্যে যুদ্ধ বেঁধে যায় তবে তোমরা তাদের 
মধ্যে সন্ধি আনয়ন কর, অতঃপর যদি একটি দল অপর দলটির উপর বিদ্রোহ 
ঘোষণা করে তবে তোমরা এঁ বিদ্রোহী দলটির সাথে যুদ্ধ কর যে পর্যন্ত না 
আল্লাহর হুকুমের দিকে ফিরে আসে” ’ (858 ৯) যহুহাক (রঃ) ও সুদ্দী (র$) 
বলেন যে, এই তরবারীর আয়াতটি £1 744484 (অতঃপর হয় 
অনুগহ করে ছেড়ে দাও অথবা ফিদইয়া নিয়ে ছেড়ে দাও!) (৪৭৪ ৪) এই 
আয়াত দ্বারা মানসূখ বা রহিত হয়ে গেছে। আর কাতাদা (রঃ) এর বিপরীত 
বলেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ তাওবা ৯ ৬৪৬ পারাঃ ১০ 


৬। যদি মুশরিকদের মধ্য হতে ৰহ 2 22,7 / 

কেউ তোমার কাছে প্রার্থনা SiG ILI -~ 
করে, তবে তুমি তাকে আশ্রয় A STONES 
দান কর, যাতে সে আল্লাহর 0 i VM 
কালাম শুনতে পায়, অতঃপর Vers 32 2/93 0 lr 
তাকে তার নিরাপদ স্থানে 3 4 a! 5 AUS 
পৌঁছিয়ে দাও, এ আদেশ E 2272/7 eter 
এজন্যে যে, এরা এমন লোক, Ou Y ES) 
যারা পূর্ণ জ্ঞান রাখে না। 


আল্লাহ তাআলা স্বীয় নবী (সঃ)-কে বলছেন, আমি তোমাকে যে কাফিরদের 
সাথে যুদ্ধ করার নির্দেশ দিয়েছি তাদের মধ্য হতে কেউ যদি তোমার কাছে 
নিরাপত্তা প্রার্থনা করে তবে তুমি তাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে ও নিরাপত্তা দেবে, 
যেন তারা কুরআন কারীম শুনতে পায় ও তোমার কথা শুনবার সুযোগ লাভ 
করে। আর তারা দ্বীনের তালীম অবগত হয় এবং আল্লাহর হুজ্জত পরিপূর্ণতা 
লাভ করে। অতঃপর নিরাপত্তার মাধ্যমেই তাকে তার স্বদেশে নির্ভয়ে পাঠিয়ে 
দেবে, যেন সে তার নিরাপদ স্থানে পৌছে যেতে পারে। এর ফলে হয়তো বুঝে 
সুঝে ও চিন্তা ভাবনা করে সে সত্য দ্বীন কবুল করে নেবে। এটা এই কারণে যে, 
তারা অজ্ঞ ও মূর্খ লোক । সুতরাং তাদের কাছে দ্বীনী শিক্ষা পৌঁছিয়ে দাও। 
আল্লাহর দাওয়াত তীর বান্দাদের কানে পৌছিয়ে দিতে কোন ক্রটি করো না। 

এ আয়াতের তাফসীরে মুজাহিদ (রঃ) বলেন যে, এর ভাবার্থ হচ্ছে- যে 
কেউই তোমার কাছে ধর্মীয় কথা শুনবার জন্যে আসে সে নিরাপত্তা লাভ করবে 
যে পর্যন্ত না সে আল্লাহর কালাম না শুনে, অতঃপর যেখান থেকে এসেছিল 
সেখানে নিরাপদে ফিরে যায়। এজন্যেই, যে ব্যক্তি রাসূলুল্লাহ (সঃ)-এর কাছে 
দ্বীন বুঝবার জন্যে বা কোন পয়গাম নিয়ে আসতো তাকে তিনি নিরাপত্তা দান 
করতেন হুদায়বিয়ার সন্ধির বছর এটাই হয়েছিল । কুরায়েশের যতগুলো দূত 
এসেছিল তাদের কোন ভয় বা বিপদ ছিল না। উরওয়া ইবনে মাসউদ, মাকরাম 
ইবনে হাফস, সাহল ইবনে আমর প্রমুখ একের পর এক আসতে থাকে । এখানে 
এসে তাদের এঁ শান শওকত দৃষ্টিগোচর হয় যা রোম সম্রাট কায়সার এবং পারস্য 
সম্রাট কিসরার দরবারেও তারা দেখতে পায়নি। একথা তারা তাদের কওমের 
কাছে গিয়ে বর্ণনা করে। সুতরাং এ বিষয়টিও বহু লোকের হিদায়াতের মাধ্যম 
হয়েছিল । ভণ্ড নবী মুসায়লামা কাষ্যাবের দৃত যখন রাসূলুল্লাহ (সঃ)-এর দরবারে 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ তাওবা ৯ ৬৪৭ পারাঃ ১০ 


আগমন করে তখন তিনি তাকে জিজ্ঞেস করেনঃ “তুমি মুসায়লামার রিসালাতকে 
স্বীকার করেছো?” সে উত্তরে বললোঃ “হ্যা ৷” তখন নবী (সঃ) বললেনঃ “আমার 
নিকট দৃতকে হত্যা করা যদি নাজায়েয না হতো তবে আমি তোমার গর্দান 
উড়িয়ে দিতাম ৷” অবশেষে এ লোকটি ইবনে মাসউদ (রাঃ)-এর হাতে কুফার 
শাসন ক্ষমতায় থাকার সময় নিহত হয়। লোকটিকে ইবনে নাওয়াহা বলা হতো । 
ইবনে মাসউদ (রাঃ) যখন অবহিত হন যে, সে মুসায়লামাকে নবী বলে 
স্বীকারকারী তখন তাকে ডেকে পাঠান এবং বলেনঃ “এখন তুমি দূত নও। 
সূতরাং এখন তোমাকে হত্যা করার ব্যাপারে কোন প্রতিবন্ধকতা নেই৷” 
অতঃপর তাকে হত্যা করা হয়। তার উপর আল্লাহর অভিসম্পাত বর্ষিত হোক! 


মোটকথা, যদি কোন অমুসলিম দেশ থেকে কোন দৃত বা ব্যবসায়ী অথবা 
সন্ধি করতে ইচ্ছুক ব্যক্তি কিংবা জিযিয়া আনয়নকারী ব্যক্তি কোন মুসলিম রাষ্ট্রে 
আগমন করে এবং ইমাম বা নায়েবে ইমাম তাকে নিরাপত্তা প্রদান করেন তবে 
যে পর্যন্ত সে ইসলামী রাষ্ট্রে অবস্থান করবে এবং স্বদেশে না পৌঁছবে সেই পর্যন্ত 
তাকে হত্যা করা হারাম । কিন্তু আলেমগণ বলেন যে, এরূপ ব্যক্তিকে বছর ধরে 
বাস করতে দেয়া চলবে না। বড়জোর তাকে চার মাস পর্যন্ত এখানে বাস করার 
অধিকার দেয়া যেতে পারে। আর চার মাসের অধিক ও এক বছরের কম সময় 
পর্যন্ত তাকে দারুল ইসলামে বাস করতে দেয়ার ব্যাপারে ইমাম শাফিঈ (রঃ) ও 
অন্যান্য ইমামদের (রঃ) দু'টি উক্তি রয়েছে। 


৭। এই ( ) ৩ B24 7/2 2833 soe 
তযাকার আরা ও ভারি oe SG LA i ~Y 
রাসূলের নিকট কিরূপে dd f 
বলবৎ) থাকবে? যাদের 2 2 পণ? Pd টে 
হারামের সন্নিকটে অঙ্গীকার টাক পালি ee 3 
তারা তোমাদের সাথে 287072 3 
সরলভাবে থাকে, তোমরাও ATA EES 
তাদের সাথে সরলভাবে 2 3/4 0 >৯/ 222 ০2 
থাকবে, নিঃসন্দেহে আল্লাহ 5 OL 
সংযমশীলদেরকে পছন্দ ০/022 
করেন। Oia | 


ned 


wwwi.islamfind.wordpress.com 


সূরা 8 তাওবা ৯ ৬৪৮ পারাঃ ১০ 


এখানে আল্লাহ তা'আলা উপরোক্ত হুকুমের হিকমত বর্ণনা করেছেন। তিনি 
অনুমতি দানের কারণ এই যে, তারা শির্ক ও কুফরী পরিত্যাগ করবে না এবং 
সন্ধি ও চুক্তির উপর প্রতিষ্ঠিতও থাকবে না । হ্যা, তবে হুদায়বিয়ার সন্ধি তাদের 
পক্ষ থেকে যে পর্যন্ত ভেঙ্গে না দেয়া হয় সেই পর্যন্ত তোমরাও তা ভেঙ্গে দেবে 
না। হুদায়বিয়ায় দশ বছরের জন্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ষষ্ঠ হিজরীর 
যুলকাদা মাস হতে রাসূলুল্লাহ (সঃ) চুক্তির মেয়াদ অতিক্রম করে চলছিলেন। 
শেষ পর্যন্ত কুরায়েশদের পক্ষ থেকে এ চুক্তি ভেঙ্গে দেয়া হয়। তাদের মিত্র বানু 
বকর রাসূলুল্লাহ (সঃ)-এর মিত্র খুযাআ’র উপর আক্রমণ চালিয়ে দেয়। এমন কি 
হারাম শরীফের মধ্যেও তাদেরকে হত্যা করে। এটার উপর ভিত্তি করেই 
রাসূলুল্লাহ (সঃ) অষ্টম হিজরীর রমযান মাসে কুরায়েশদের উপর আক্রমণ 
চালান । আল্লাহ রাব্বুল আলামীন তাকে মক্কা মুকাররামার উপর বিজয় দান 
করেন এবং তাদের উপর তাকে ক্ষমতার অধিকারী করেন। কিন্তু তিনি বিজয় ও 
ক্ষমতা লা করা মতেও হানে মর্ধো রারা হলল্গাযি করুল কারে ভাদেরকে অয়াদ 
করে দেন। তাদেরকেই { বা মুক্ত বলা হয়। তারা সংখ্যায় প্রায় দু’ হাজার 
ছিল। আর যারা কুফরীর উপরই ছিল এবং এদিক ওদিক পালিয়ে গিয়েছিল, বিশ্ব 
শান্তির দূত মুহাম্মাদ (সঃ) তাদেরকে সাধারণভাবে আশ্রয় প্রদান করেছিলেন এবং 
মক্কায় আগমনের ও সেখানে নিজ নিজ বাড়ীতে অবস্থানের অনুমতি দিয়েছিলেন। 
তিনি বলেছিলেন যে, চার মাস পর্যন্ত তারা যেখানে ইচ্ছা সেখানেই আসা-যাওয়া 
করতে পারে। তাদের মধ্যেই ছিলেন সাফওয়ান ইবনে উমাইয়া (রাঃ) ও 
ইকরামা ইবনে আবি জেহেল (রাঃ) প্রমুখ । অতঃপর আল্লাহ তা'আলা তাদেরকে 
ইসলাম গ্রহণের তাওফীক দান করেন। আল্লাহ তা'আলা তার প্রতিটি কাজে ও 
পরিমাপ করণে প্রশর্থসত । 


৮। কি করে (কুরায়েশ মুশরিকরা 
2932/7 22426 2 2 
চুক্তি রক্ষা করবে)? অথচ Sle rts ols dS -A 
অবস্থা এই যে, যদি তারা 
তোমাদের উপর প্রাধান্য লাভ ap ১15 খু 
করে:. তবে, তোমাদের: ৩ টা লাল 
আত্মীয়তার মর্যাদাও রক্ষা = 3, 22422525 
| eS) 
করবে না এবং অঙ্গীকারেরও $23 ae ances 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ তাওবা ৯ ৬৪৯ পারাঃ ১০ 


না, তারা তোমাদেরকে 2237 421; 2/4 

নিজেদের মুখের কথায় সত্ুষ্ট =) ১ ৮ ১ 

করছে এবং তাদের অন্তরসমূহ ee 

অস্বীকার করে, আর তাদের EYEE 

অধিকাংশ লোকই দুষ্ট । 

আল্লাহ তা'আলা কাফিরদের প্রতারণা এবং তাদের অন্তরের শত্রুতা থেকে 
মুসলিমদেরকে সতর্ক করেছেন, যেন তারা তাদের সাথে আন্তরিক বন্ধুত্ব না 
রাখে। তারা যেন তাদের কথা ও অঙ্গীকারের ব্যাপারে নিশ্চিন্ত না থাকে । তাদের 
কুফরী ও শির্ক তাদেরকে তাদের ওয়াদার উপর প্রতিষ্ঠিত থাকতে দেবে না। 
তারা তো সময়ের অপেক্ষায় রয়েছে৷ ক্ষমতা পেলে তারা তোমাদেরকে জ্যান্তই 
চিবিয়ে খেয়ে নেবে। তারা আত্মীয়তার মর্যাদাও রক্ষা করবে না এবং ওয়াদা 
অঙ্গীকারেরও কোন পরওয়া করবে না । তারা তাদের সাধ্যমত তোমদেরকে কষ্ট 
দেবে এবং এতে তৃপ্তি লাভ করবে। J! শব্দের অর্থ হচ্ছে আত্মীয়তা । ইবনে 
আব্বাস (রাঃ) হতেও এই অর্থ বর্ণিত আছে। কবি তামীর ইবনে মুকবিল ও 
কবি হাসসান ইবনে সাবিতও (রাঃ) ভীদের কবিতায় J! শব্দকে এই অর্থে 
প্রয়োগ করেছেন। আবার এর অর্থ এরূপও করা হয়েছে যে, যখন তারা বিজয় 
লাভ করবে তখন আল্লাহ তা'আলার প্রতিও লক্ষ্য রাখবে না এবং আর কারো 
প্রতিও না। এই J শব্দটিই // রূপ toes Like eS Jl এর মধ্যে 
এসেছে। অর্থাৎ এর অর্থ হচ্ছে “আল্লাহ” কিন্তু প্রথম উক্তিটিই হচ্ছে বেশী স্পষ্ট 
ও প্রসিদ্ধ এবং অধিকাংশ মুফাসসিরেরও এটাই উক্তি । মুজাহিদ (রঃ) বলেন যে, 
এর দ্বারা অঙ্গীকার বুঝানো হয়েছে। আর কাতাদা (রঃ) বলেন যে, এর দ্বারা 
উদ্দেশ্য হচ্ছে কসম বা শপথ । 


৯। তারা আল্লাহর আহকামের 
বিনিময়ে অস্থায়ী সম্পদ বরণ £1411 
Jet - 
কনে, নিতে, MEE NG KEE 5] A 
আল্লাহর পথ থেকে een > পপ 
oe Lal lia 
(মুমিনদেরকে) সরিয়ে রেখেছে, পতা ০» 


AIIAI A 27 
be Mh Dl Pal sel 


wwwi.islamfind.wordpress.com 


সূরা $ তাওবা ৯ 


১০ । তারা কোন মুমিনের ব্যাপারে 
আত্মীয়তার মর্যাদাও রক্ষা করে 
না এবং অঙ্গীকারেরও না; আর 
তারা (বিশেষতঃ এ ব্যাপারে) 
খুবই বাড়াবাড়ি করছে। 


১১। অতএব যদি তারা তাওবা 


করে নেয় এবং নামায পড়তে 
থাকে ও যাকাত দিতে থাকে, 
তবে তারা তোমাদের ধর্ম-ভাই 
হয়ে যাবে; আর আমি জ্ঞানী 
লোকদের জন্যে বিধানাবলী 
বিস্তারিতভাবে বর্ণনা করে 
থাকি । 


৬৫০ 


পারাঃ ১০ 


232922 993 


A 234093 ° 


Ou 
s লেল 297 2 Ed 
3 bo -\\ 


Bled) 9 


i 


22 Z 


snpIal ৰ খু ce 


om rd el Jt 


আল্লাহ তা'আলা মুশরিকদের নিন্দার সাথে সাথে মুমিনদেরকে জিহাদের প্রতি 
উৎসাহিত করছেন । তিনি বলছেন যে, এ কাফিররা নগণ্য ও নশ্বর দুনিয়াকে 
মনোরম ও চিরস্থায়ী আখিরাতের বিনিময়ে পছন্দ করে নিয়েছে। তারা নিজেরাও 
আল্লাহর পথ থেকে সরে রয়েছে এবং মুমিনদেরকেও ঈমান থেকে ফিরিয়ে 
রেখেছে। তাদের আমল অতি জঘন্য । তারা মুমিনদের শুধু ক্ষতি করতেই চায় । 
তারা না কোন আত্মীয়তার খেয়াল রাখে, না চুক্তির কোন পরোয়া করে। তারা 
সীমালংঘন করেছে। হ্যা, তবে হে মুমিনগণ! এখনও যদি তারা তাওবা করে 
এবং সালাত আদায় করে ও যাকাত দেয় তবে তারা তোমাদেরই লোক হয়ে 
যেতে পারে। হাফিজ আবূ বকর আল বায্যার (রঃ)-এর হাদীস গ্রন্থে আনাস 
ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যে ব্যক্তি 
দুনিয়াকে এই অবস্থায় ছেড়েছে যে, সে আন্তরিকতার সাথে আল্লাহর ইবাদত 
করেছে, তার সাথে কাউকেও শরীক করেনি, সালাত প্রতিষ্ঠিত করেছে এবং 
যাকাত দিয়েছে, সে দুনিয়া হতে এমন অবস্থায় বিচ্ছিন্ন হলো যে, আল্লাহ তার 
প্রতি সন্তুষ্ট রয়েছেন।” এটাই হচ্ছে আল্লাহর এ দ্বীন যা নিয়ে নবীগণ 
(আলাইহিমুসসালাম) এসেছিলেন এবং আল্লাহ তা'আলার পক্ষ থেকে ওরই 
তাবলীগ করতে থাকেন। তাদের এই প্রচারকার্য ছিল কথা ছড়িয়ে পড়ার এবং 
ইচ্ছা ও প্রবৃত্তি বেড়ে যাওয়ার পূর্বে । এর সত্যতা আল্লাহর কিতাবের মধ্যে 
বিদ্যমান রয়েছে। 


wwwi.islamfind.wordpress.com 


সুরা ৪ তাওবা ৯ ৬৫১ পারাঃ ১০ 


যদি তারা তাওবা করে অর্থাৎ মুূর্তিগুলো ও মূর্তিপূজা পরিত্যাগ করে এবং 
সালাতী ও যাকাতদাতা হয়ে যায় তবে (হে মুসলিমগণ!) তোমরা তাদের পথ 
ছেড়ে দাও। তারা তখন, তোমাদেরই দ্বীনী ভাই। ইমাম বাযযার (রঃ) বলেনঃ 
“আমার ধারণায় $427 450 (অর্থাৎ সে দুনিয়া হতে এমন অবস্থায় 
বিচ্ছিন্ন হলো যে, আল্লাহ তার প্রতি সত্ভুষ্ট) এখান থেকেই মারফ্‌' হাদীস শেষ 
এবং বাকী অংশটুকু বর্ণনাকারী রাবী ইবনে আনাস (রঃ)-এর কথা । এসব 
ব্যাপারে আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভাল জানেন। 


১২। আর যদি তারা অঙ্গীকার 


el Hn. 523 
করার পর নিজেদের orl SI = 
শপথগুলোকে ভঙ্গ করে ফেলে 22 পল 2 

এবং তোমাদের ধর্মের প্রতি AEE 
দোষারোপ করে, তবে তোমরা ESE ft 
কুফরের অগ্রনায়কদের বিরুদ্ধে 330,74 9397 7 7 242295 
যুদ্ধ কর, (এই অবস্থায়) HT LILII 
তাদের .শপথ রইলো না, S302 
হয়তো তারা বিরত থাকবে । 0৬> 


আল্লাহ তা‘আলা বলেন, যে মুশরিকদের সাথে নির্দিষ্ট মেয়াদে তোমাদের চুক্তি 
হয়েছে তারা যদি তাদের কসম ভেঙ্গে দিয়ে ওয়াদা ও চুক্তি ভঙ্গ করে এবং 
তোমাদের ধর্মের প্রতি দোষারোপ করে তবে তোমরা তাদের মাথা ভেঙ্গে দাও । 
এ জন্যেই আলেমগণ বলেছেন যে, যে ব্যক্তি রাসুলুল্লাহ (সঃ)-কে গালি দেবে বা 
দ্বীনের উপর দোষারোপ করবে কিংবা মৃণার সাথে এর উল্লেখ করবে তাকে হত্যা 
করে দিতে হ্বে। 

তাদের শপথের কোনই মূল্য নেই । তাদেরকে কুফরী, শির্ক ও বিরুদ্ধাচরণ 
হতে ফিরিয়ে আনার এটাই পন্থা । কাতাদা (রঃ) প্রমুখ মুরুব্বীগণ বলেন যে, 
কুফরীর অগ্রনায়ক হচ্ছে আবূ জেহেল, উৎ্বা, শায়বা, উমাইয়া ইবনে খালফ 
প্রভৃতি ব্যক্তিবর্গ । একদা সা'দ ইবনে আবি ওয়াক্কাস (রাঃ) খারেজীদের একটি 
লোকের পার্শ্ব দিয়ে গমন করেন। এঁ খারেজী সা'দ (রাঃ)-এর প্রতি ইঙ্গিত করে 
বলেঃ “ইনি হচ্ছেন কুফরীর অগ্রনায়ক।” তখন সা'দ (রাঃ) বলেনঃ “তুমি মিথ্যা 
বলছো । আমি বরং কুফরীর অগ্রনায়কদেরকে হত্যা করেছি” হুযাইফা (রাঃ) 
বলেন যে, এর পরে এই আয়াতওয়ালাদেরকে হত্যা করা হয়নি। আলী (রাঃ) 
হতেও এরূপই বর্ণিত আছে। সঠিক কথা এই যে, শানে নুযূল হিসেবে এই 


wwwi.islamfind.wordpress.com 


সূরা £ তাওবা ৯ ৬৫২ পারাঃ ১০ 


আয়াত দ্বারা মুশরিক কুরায়েশ উদ্দেশ্য হলেও আয়াতটি ‘আম’ বা সাধারণ । 
হুকুমের দিক দিয়ে তারা ও অন্যান্য সবাই এর অন্তর্ভুক্ত । এসব ব্যাপারে আল্লাহ 
তা‘আলাই সর্বাধিক সঠিক জ্ঞানের অধিকারী । আবূ বকর (রাঃ) সিরিয়া 
অভিমুকে সেনাবাহিনী প্রেরণ করার সময় তাদেরকে বলেনঃ “তোমরা তথায় 
এমন কতকগুলো লোককে দেখতে পাবে যাদের মাথা কামানো রয়েছে। তোমরা 
এ শয়তানের দলকে তরবারী দ্বারা হত্যা করে ফেলবে ৷ আল্লাহর কসম! তাদের 
একজন লোককে হত্যা করা অন্য সত্তরজন লোককে হত্যা করা অপেক্ষা আমার 
নিকট অধিক পছন্দনীয় । কেননা, আল্লাহ তা'আলা বলেনঃ “তোমরা কুফরের 
অগ্ননায়কদেরকে হত্যা করে দাও ৷” 


১৩। তোমরা এমন লোকদের 
29400 42/592 
বিরুদ্ধে কেন যুদ্ধ করবে না fe 0: DLE I 


করে ফেলেছে, আর রাসূলকে EI 
দেশাস্তর করার সিদ্ধান্ত খৃহণ ult 


34/49/2237 232 / 


বিছ নিজেরাই খে 579 6197 


) 

272 Bd 2292/2 পন এন 
কি তাদেরকে ভয় করছো? HEATOUC EE Lo 
বিষয়ে বেশী হকদার যে, চব 252922 » 9০727 
তোমরা তাঁকে ভয় কর, যদি ০00৬5 45 ৩১] ১৮৯০ 


১৪ । তোমরা তাদের সাথে ET 22°22 
ক্র যুদ্ধ UL RAG 
তাদের শাস্তি প্রদান করবেন AOE TECHN 

এবং তাদেরকে লান্ছিত 7২০ ৮১১ 9% 

# আর 3/238 2 2/7323 3/7 
তাদের উপর বিজয়ী করবেন fr ttie C 2 
এবং বহু মু’মিনের jo 
Ebay প্রশান্ত ও ঠান্ডা Guys 

১, এটা ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ তাওবা ৯ ৬৫৩ পারাঃ ১০ 


১৫। আর তাদের অন্তরসমূহের +> 22722 22 
ক্ষোভ (ও ক্রোধ) দূর করে EC 
দিবেন এবং (এ কাফিরদের _১ [2 1, 222 
মধ্যকার) যার প্রতি ইচ্ছা হয় ** ৬৮১ ! 
আল্লাহ করুণা প্রদর্শন করবেন, pC HA 
Ee fea ors mi al 
আল্লাহ তা‘আলা এখানে মুসলমানদেরকে পূর্ণ মাত্রায় জিহাদের প্রতি উৎসাহিত 

করে বলছেন, এই চুক্তি ও কসম ভঙ্গকারী কাফির ওরাই যারা রাসুলুল্লাহ 

(সঃ)-কে দেশাসন্তর করার পূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছিল । তাদের ইচ্ছা ছিল যে, 

তারা তাকে বন্দী করবে বা হত্যা করে ফেলবে অথবা দেশ থেকে বহিষ্কার 

করবে । তারা চক্রান্ত করলো, কিন্তু আল্লাহ তাদের চক্রান্ত বানচাল করলেন এবং 
আল্লাহ উত্তম চক্রান্ত (বানচাল) কারী । আল্লাহ তা'আলা বলেনঃ “তারা রাসূল 

(সঃ)-কে ও তোমাদেরকে (মুমিনদেরকে) এ কারণেই বের করেছিল যে, 

তোমরা তোমাদের প্রভু আল্লাহর প্রতি ঈমান এনেছো।” 
বিবাদ সৃষ্টি প্রথমে তারাই করেছে। বলা হয়েছে যে, এর দ্বারা বদরের দিনকে 

উদ্দেশ্যে বের হয়েছিল। তাদের যাত্রীদল রক্ষা পেয়ে গেল। কিন্তু তারা দম্ভ ও 

অহংকারের সাথে আল্লাহর সেনাবাহিনীকে পরাস্ত করার উদ্দেশ্যে মুসলমানদের 

বিরুদ্ধে বদর প্রান্তরে যুদ্ধ ঘোষণা করলো । এর পূর্ণ ঘটনা পূর্বে বর্ণিত হয়েছে। 
তারা সন্ধি-চুক্তি ভঙ্গ করতঃ তাদের মিত্রদের সাথে মিলিত হয়ে রাসুলুল্লাহ 

(সঃ)-এর মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ করে। খুযাআ'র বিরুদ্ধে বানু বকরকে সাহায্য 

করে। এই ওয়াদা খেলাফের কারণে রাসূলুল্লাহ (সঃ) তাদেরকে পদানত করেন। 

সুতরাং সমস্ত প্রশংসা আল্লাহরই জন্যে । 

আল্লাহ পাক বলেন, তোমরা এই (অপবিত্র) লোকদেরকে ভয় করছো? 
তোমরা যদি মুমিন হও তবে আল্লাহ ছাড়া আর কাউকেও ভয় করা তোমাদের 
উচিত নয়। তিনি এরই হকদার যে, মুমিনরা শুধুমাত্র তাকেই ভয় করবে। অন্য 
জায়গায় আল্লাহ তা'আলা বলেনঃ “তাদেরকে ভয় করো না বরং আমাকেই ভয় 
কর। আমার প্রতাপ, আমার আধিপত্য, আমার শাস্তি, আমার ক্ষমতা এবং 
আমার অধিকার অবশ্যই এই যোগ্যতা রাখে যে, সর্বসময়ে প্রতিটি অন্তর আমার 
ভয়ে কাপতে থাকবে । সমুদয় কাজ কারবার আমার হাতে রয়েছে। আমি যা চাই 
তা করতে পারি এবং করে থাকি । আমার ইচ্ছা ছাড়া কিছুই হতে পারে না৷” 


wwwi.islamfind.wordpress.com 


সূরা £ তাওবা ৯ ৬৫৪ পারাঃ ১০ 


মুসলিমদের উপর জিহাদ ফরয হওয়ার রহস্য বর্ণনা করা হচ্ছে যে, আল্লাহ্‌ 
তা'আলা ইচ্ছা করলে এই কাফির ও মুশরিকদেরকে যে কোন শাস্তি দিতে 
পারতেন কিন্তু হে মুমিনরা! তিনি তোমাদের হাত দ্বারা তাদেরকে শান্তি দিতে 
চান। তাদেরকে তোমরা নিজেরাই ধ্বংস করে দাও । যাতে তোমাদের মনের 
bb SUELO: SS SC EF UAL 5 


সাথে মিলিত হয়ে আক্রমণ ON ট্‌ 
সর্বনামটিও তাদেরই দিকে প্রত্যাবর্তিত। ইবনে আসাকির (রঃ) বর্ণনা করেছেন 
যে, আয়েশা (রাঃ) যখন রাগান্বিত হতেন তখন রাসুলুল্লাহ (সঃ) তার নাকটি ধরে 
নিতেন এবং (আদর করে) বলতেন- ছে ৎযায়েণ এ যু আছি গত করঃ 


D3 ATSC PO GG I+ I2y" 
EAE SAE SELES SAE 
72 2 

2 


অর্থাৎ “হে আল্লাহ! নবী মুহাম্মাদ (সঃ)-এর প্রতিপালক! আমাকে ক্ষমা করে 
দিন। আমার অন্তরের ক্রোধ দূর করুন! আর আমাকে বিভ্রান্তিকর ফিৎনা থেকে 
রক্ষা করুন৷” 

এঁ আল্লাহ তা'আলা স্বীয় বান্দাদের মধ্যকার যার প্রতি ইচ্ছা হয় তার তাওবা 
কবূল করে থাকেন । বান্দাদের জন্যে কল্যাণকর কি তা তিনি ভালরূপেই জানেন। 
তিনি তার সমস্ত কাজ-কর্মে, সমস্ত শরঈ বিধানে ও সমস্ত হুকুমকরণে অতি 
নিপুণ ও বিজ্ঞানময়। তিনি যা চান তাই করেন এবং যা ইচ্ছা করেন তাই নির্দেশ 
দেন। তিনি ন্যায় বিচারক ও হাকিম ৷ তিনি অত্যাচার করা থেকে পবিত্র । তিনি 
অণু পরিমাণও ভাল বা মন্দ নষ্ট করেন না, বরং তার প্রতিদান দুনিয়ায় ও 
আখিরাতে দিয়ে থাকেন । 
১৬ । তোমরা কি ধারণা করেছো 2 EEE 0 a 

যে, তোমাদেরকে এভাবেই 2৮5১ Mr 3 bl 

2252 23-5 

ছেড়ে দেয়া হবে? অথচ era 

আল্লাহ তো এখনও সেই সব 22 9০০7-222 

লোককে (প্রকাশ্যভাবে) প্রকাশ 33 bE 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ তাওবা ৯ ৬৫৫ পারাঃ ১০ 


করেননি, যারা তোমাদের মধ্য _, ১, _ 

হতে জিহাদ করেছে এবং iN; Ei Zl 
আল্লাহ, তাঁর রাসূল ও A O06 
মুমিনগণ ছাড়া অন্য কাউকেও EC 


অন্তরঙ্গ বন্ধুর্ূপে গহণ করেনি; Ue lL 
আর আল্লাহ তোমাদের সমস্ত Ouse 
কর্মের পূর্ণ খবর রাখেন । 


আল্লাহ তা‘আলা বলেন, হে মুমিনগণ! এটা সম্ভব নয় যে, আমি তোমাদেরকে 
ছেড়ে দেবো, অথচ তোমাদেরকে পরীক্ষা করবো না ও দেখবো না যে, তোমাদের 
মধ্যে ঈমানের দাবীতে কে সত্যবাদী ও কে মিথ্যাবাদী £1; শব্দের অর্থ হচ্ছে 
রহস্যবিদ ও দখলদার । সুতরাং SC Ee 
আগে বেড়ে অংশ নেয় এবং প্রকাশ্যে ও অপ্রকাশ্যে আল্লাহ ও তার রাসূল 
(সঃ)-এর মঙ্গল কামনা করে ও তাদের পৃষ্ঠপোষকতা করে। এক প্রকারের বর্ণনা 
দ্বিতীয় প্রকারকে প্রকাশ করে দিচ্ছিল, তাই দ্বিতীয় প্রকারের লোকদের বর্ণনা 
আল্লাহ তা'আলা ছেড়ে দিয়েছেন। এরূপ বর্ণনারীতি কবিদের কবিতাতেও 
পরিলক্ষিত হয়। অন্য আয়াতে আল্লাহ তা'আলা বলেনঃ “লোকেরা কি এটা 
ধারণা করেছে যে, আমরা ঈমান এনেছি একথা বললেই তারা অব্যাহতি পেয়ে 
যাবে এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি এ লোকদেরকেও পরীক্ষা 
করেছিলাম যারা তাদের পূর্বে অতীত হয়ে গিয়েছে, সুতরাং আল্লাহ এ 
লোকদেরকে জেনে নিবেন যারা সত্যবাদী ছিল এবং তিনি মিথ্যাবাদীদেরকেও 
ড়, ’ আর এক আয়াতে আল্লাহ তা'আলা এ বিষটিকেই -51 ৯! 

লো LE 


P Ct 0 b- eae / 3 AMAA 
i 
অর্থাৎ “আল্লাহ এরূপ নন যে, তিনি মুমিনদেরকে তোমাদের এ অবস্থাতেই 
ছেড়ে দিবেন এবং কে কলুষিত ও কে পবিত্র তা পরীক্ষা করে পৃথক করবেন 
না৷” (৩৪ ১৭৯) সুতরাং শরীয়তে জিহাদের বিধান দেয়ার এটাও একটা হিকমত 
যে, এর দ্বারা ভাল ও মন্দের মধ্যে পার্থক্য ও তারতম্য হয়ে যায়। যদিও আল্লাহ্‌ 
সবকিছুই অবগত আছেন, যা হবে সেটাও তিনি জানেন, যা হয়নি সেটাও জানেন, 
আর যখন হবে তখন ওটা কিভাবে হবে সেটাও তিনি অবগত রয়েছেন। কোন 
কিছু হওয়ার পূর্বেই ওর জ্ঞান তার থাকে এবং প্রত্যেক জিনিসেরই অবস্থা সম্পর্কে 


wwwi.islamfind.wordpress.com 


সূরা £ তাওবা ৯ ৬৫৬ - পারাঃ ১০ 


তিনি সম্যক অবগত ৷ তবুও তিনি দুনিয়াতেও ভাল-মন্দ এবং সত্য ও মিথ্যা 
প্রকাশ করে দিতে চান । তিনি ছাড়া অন্য কোন মা’বৃদও নেই এবং তিনি ছাড়া 
অন্য কোন প্রতিপালকও নেই । তার! ফায়সালা ও ইচ্ছাকে কেউই পরিবর্তন 
করতে পারে না। 


১৭। মুশরিকরা যখন নিজেরাই 2 /4%, 5 22, 4+ 
নিজেদের কুফরী স্বীকার করে Sos IS - bd 

2 hl / > 292395 
সা ত Sh 

2 2 27 
পারে না। তারা এমন যাদের IES A 
সমস্ত কর্ম ব্যর্থ এবং তারা ” T2004 - 
জাহান্নামে স্থায়ীভাবে অবস্থান Be EOE ESTE 
করবে। 


7223) 22 
১৮। হ্যা, আল্লাহর মসজিদগুলো OUT 
আবাদ করা তাদেরই কাজ, PE 


যারা আল্লাহর প্রতি ও Ad - 
কিয়ামতের দিবসের প্রতি __ _ VD 
ঈমান আনয়ন করে এবং Cl 25 hy 5 


32d dz +9 PASAT টা 

প্রদান করে, আর আল্লাহ ছাড়া JF CO 
কাউকেও ভয় করে না, বস্তুতঃ 4 HATE +2 
নিজেদের 7 I2/2 83272 7 29223327 
il lhl ons on Ire Ul 


আল্লাহ তা'আলা বলেন, যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে তারা 
আল্লাহর মসজিদগুলো আবাদ করার যোগ্যই নয়। তারা তো মুশরিক! আল্লাহর 
ঘরের সাথে তাদের কি সম্পর্ক? ৮ শব্দটিকে ১5 ও পড়া হয়েছে। এর 
দ্বারা মসজিদুল হারামকে বুঝানো হয়েছে, যা দুনিয়ার মসজিদসমূহের মধ্যে 
সবচেয়ে বেশী মর্যাদার অধিকারী । এটা প্রথম দিন থেকে শুধুমাত্র আল্লাহ্‌র 
ইবাদতের জন্যেই নির্মিত হয়েছে। আল্লাহর খলীল ইবরাহীম (আঃ) এ ঘরের 


wwwi.islamfind.wordpress.com 


সূরা $ তাওবা ৯ ৬৫৭ পারাঃ ১০ 


কা যা কয চাচা লা ডক জক 


নিজেদের ঝুঁফরীর স্বীকারোক্তিকারী ৷ যেমন সুদ্দী (রঃ) বলেন, তুমি যদি 
খীষ্টানকে জিজ্ঞেস কর - “তোমার ধর্ম কি?” সে অবশ্যই উত্তরে বলবেঃ “আমি 
খ্ৰীষ্টান ধর্মের লোক” ইয়াহুদীকে তার ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করলে সে বলবেঃ 
“আমি ইয়াহুদী ধর্মাবলব্বী ৷” সাবীকে জিজ্ঞেস করলে সেও বলবেঃ “আমি 
সাবী ৷” এই মুশরিকরাও বলবে, “আমরা মুশরিক ৷” আল্লাহ পাক বলেনঃ তাদের 
সমস্ত আমল বিফল হয়ে গেল । কারণ তারা আল্লাহর সাথে শরীক স্থাপন 
করেছে। চিরদিনের জন্যে তারা জাহান্নামী হয়ে গেল । তারা অন্যদেরকে 
মসজিদুল হারাম থেকে বাধা প্রদান করে থাকে । তারা নিজেদেরকে আল্লাহর 
বন্ধু বললেও প্রকৃতপক্ষে তারা তা নয় । আল্লাহর বন্ধু তো ওরাই যারা তাকে ভয় 
করে চলে ৷ কিন্তু অধিকাংশ লোকই এটা বুঝে না ও জানে না। হ্যা, আল্লাহর 
ঘরের আবাদ হবে মুমিনদের দ্বারা । সুতরাং যাদের দ্বারা আল্লাহর ঘর আবাদ হয়, 
কুরআন কারীম হচ্ছে তাদের ঈমানের সাক্ষী । 

আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
“যখন তোমরা কোন লোককে দেখতে পাও যে, সে মসজিদে যেতে আসতে 
অত্যন্ত হয়েছে,তখন তোমরা তর ঈমানের সাক্ষ্য প্রদান কর” অতঃপর তিনি 
duel I PE pet Be -এই আয়াতটি পাঠ করেন৷” 


আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সঃ) 
বলেছেনঃ “মসজিদসমূহের আবাদকারীরাই হলো আল্লাহওয়ালা ৷” আনাস (রাঃ) 
হতে মারফু’রূপে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “আল্লাহ তা‘আলা 
মসজিদমুখীদের প্রতি দৃষ্টিপাত করে গোটা কওমের উপর থেকেই আযাব সরিয়ে 
নেন” আনাস (রাঃ) হতেই মারফু'রূপে আরো একটি হাদীস বর্ণিত আছে যে, 
আল্লাহ তা‘আলা বলেনঃ “আমার সন্মান ও মর্যাদার কসম! আমি পৃথিবীবাসীর 
উপর শাস্তি প্রেরণের ইচ্ছা করি, কিন্তু যখন আমার ঘরসমূহের আবাদকারীদের 
প্রতি, আমারই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পরস্পর প্রেম বিনিময়কারীদের প্রতি এবং 
ধাতঃকাগে ক্যা থার্থনাকারাদের অতি দৃ্িলাত করি তখন এঁ আযাব তাদের 
উপর থেকে সরিয়ে থাকি ।”* 
১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ), ইমাম তিরমিযী (রঃ), ইবনে মিরদুওয়াই (রঃ) এবং 

ইমাম হাকিম (রঃ) বর্ণনা করেছেন। 
২. ইবনে আসাকের (রঃ) বলেন যে, এ হাদীসটি গারীব বা দুর্বল । 


08২ | 
wwwi.islamfind.wordpress.com 


সূরা £ তাওবা ৯ ৬৫৮ পারাঃ ১০ 


মুআ’য ইবনে জাবাল (রাঃ) বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ 
“শয়তান হচ্ছে মানুষের জন্যে নেকড়ে বাঘ স্বরূপ । যেমন বকরীর (শত্রু) নেকড়ে 
বাঘ দূরে পৃথক ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী বকরীকে ধরে নেয় (তদ্রপ তোমরা 
দল ছাড়া হয়ে থাকলে তোমাদেরকেও শয়তান পথভ্রষ্ট করবে) । সুতরাং তোমরা 
মতভেদ সৃষ্টি করা থেকে বেঁচে থাক এবং নিজেদের জন্যে জামাআত, সর্বসাধারণ 
ও মসজিদসমূহ আঁকড়ে ধরাকে অপরিহার্য করে নও ৷” 


আমর ইবনে মায়মূন আওদী (রঃ) বলেন, আমি মুহাম্মাদ (সঃ)-এর 
সাহাবীগণকে বলতে শুনেছি- “ভূ-পৃষ্ঠের মসজিদগুলো আল্লাহর ঘর। যারা 
এখানে আসবে, আল্লাহর হক হচ্ছে তাদেরকে মর্যাদা দেয়া ।” ইবনে আব্বাস 
(রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সালাতের আযান শোনার পর মসজিদে 
এসে জামাআতের সাথে সালাত আদায় করে না, তার সালাত হয় না। সে 
আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর নাফরমানী করলো আল্লাহ তাআলা বলেনঃ 
কিয়ামতের দিনের প্রতি ঈমান আনয়ন করে।”” এরপর আল্লাহ তা'আলা বলেন 
যে, তারা সালাত প্রতিষ্ঠিত করে। শারীরিক ইবাদত সালাতের তারা পাবন্দ হয়ে 
থাকে এবং আর্থিক ইবাদত যাকাতও তারা আদায় করে। তাদের কল্যাণ তাদের 
নিজেদের জন্যেও হয় এবং সাধারণ মাখলূকের জন্যেও হয়। তাদের অন্তর আল্লাহ 
ছাড়া আর কাউকেও ভয় করে না। এরাই হচ্ছে সুপথপ্রাপ্ত লোক এবং এরাই 
হচ্ছে একত্ববাদী ও ঈমানদার ৷ কুরআন ও হাদীসের আলোকে প্রতীয়মান হয় যে, 
যারা পীচ ওয়াক্ত সালাতের পাবন্দ, শুধুমাত্র আল্লাহকেই যারা ভয় করে এবং 
আল্লাহ ছাড়া অন্যের যারা ইবাদত করে না তারাই সুপথগামী এবং সফলকাম । 
এটা স্মরণ রাখার বিষয় যে, ইবনে আব্বাস (রাঃ)-এর মতে কুরআন কারীমের 
মধ্যে যেখানেই 4% শব্দ এসেছে সেখানেই তা ‘নিশ্চিত’ অর্থে ব্যবহৃত হয়েছে, 
‘আশা’ অর্থে নয়। 
G 3335 G77 07 11769 Pe 
যেমন মহান আল্লাহ বলেনঃ 2400090451০০৫ এখানে অৰ্থ 
হবে- “হে নবী (সঃ)! এটা নিশ্চিত কথা যে, আল্লাহ তোমাকে মাকামে মাহমূদে 
পৌছিয়ে দিৰেন।" (১৭৪ ৭৯) এতে সন্দেহের কোন অবকাশ নেই । মুহাম্মাদ 
ইবনে ইসহাক (রঃ) বলেন যে, আল্লাহর কালামে 4 শব্দটি সত্য ও নিশ্চয়তার 
জন্যে এসে থাকে। 


১. এটা ইবনে মিরদুওয়াই তাখরীজ করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরা $ তাওর্বা ৯ ৬৫৯ পারাঃ ১০ 
১৯। তোমরা কি হাজীদের পানি নw 3 2 
পান করানোকে এবং মসজিদুল STILE Sv 


হারামের আবাদ রাখাকে সেই 
ব্যক্তির (কাজের) সমান 
সাব্যস্ত করে রেখেছো, যে 
ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের 
দিবসের প্রতি ঈমান এনেছে ও 
আল্লাহর পথে জিহাদ করেছে? 
তারা আল্লাহর সমীপে সমান 
নয়; যারা অবিচারক, আল্লাহ 
তাদেরকে সুবুদ্ধি দান করেন 
না। 

২০। যারা ঈমান এনেছে ও 
হিজরত করেছে, আর 
নিজেদের ধন ও প্রাণ দ্বারা 
আল্লাহর পথে জিহাদ করেছে, 
তারা মর্যাদায় আল্লাহর সমীপে 
অতি বড় আর তারাই হচ্ছে 
পূর্ণ সফলকাম । 

২১ । তাদের প্রতিপালক তাদেরকে 
নিজের পক্ষ থেকে সুসংবাদ 
দিচ্ছেন বড় রহমতের ও অতি 
সম্ভুষ্টির, আর এমন 
বাগানসমূহের, যার মধ্যে 
তাদের জন্যে চিরস্থায়ী 
নিয়ামত থাকবে । 

২২। ওর মধ্যে তারা অনস্তকাল 


থাকবে, নিঃসন্দেহে আল্লাহ্র 
নিকট রয়েছে শ্রেষ্ঠ বিনিময় । 


27d 


St 2) ~~! bs 


HE Ted SA 


2, 2/ 


) 


PANE NEA ad 2 EA 
2) 


hy ci 
2/24১ 


223 Ln ‘2 চী Be Ait 


254 le 
2 237 22 

Oss 

37 


22৮ পন 2733572339203 
i 2 HD 52) 


০ dd ad 


ই ১91৮০১ 3 


নপ2 2299 


“ 
392.0952 ৰ 
Ot EE 
$34 


Lb 
MANES - YY 


G2 CA 


wwwi.islamfind.wordpress.com 


সূরা £ তাওবা ৯ ৬৬০ পারাঃ ১০ 


এর তাফসীরে ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, কাফিররা বলতোঃ 
“বায়তুল্লাহর খিদমত করা এবং হাজীদেরকে পানি পান করানো ঈমান ও জিহাদ 
হতে উত্তম । যেহেতু আমরা এ দুটো খিদমত আঞ্জাম দিচ্ছি সেহেতু আমাদের 
চেয়ে উত্তম আর কেউই হতে পারে না!” আল্লাহ তাআলা এখানে তাদের 

ংকার ও দম্ভ এবং সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়ার বর্ণনা দিচ্ছেন । তিনি বলেন, 
হে কাফিররা! যখন তোমাদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন 
তোমরা বেপরোয়া ভাব দেখিয়ে তা থেকে মুখ ফিরিয়ে নাও এবং সম্পূর্ণ উদাসীন 
থাকো । সুতরাং তোমাদের এসব গর্ব ও অহংকার বাজে ও অযোক্তিক। 
এমনিতেই তো আল্লাহর প্রতি ঈমান এবং তার পথে জিহাদের গুরুত্ব অপরিসীম, 
তদুপরি তোমাদের মুকাবিলায় এর গুরুত্‌ আরো বেশী । কেননা, তোমাদের যে 
কোন সৎকর্মকেই তো শির্ক খেয়ে ফেলে । তাই আল্লাহ পাক বলেন, এ দু'টি 
দল কখনো সমান হতে পারে না। এই মুশরিকরা নিজেদেরকে আল্লাহর ঘরের 
আবাদকারী বলছে বটে, কিন্তু আল্লাহ তাদের নামকরণ করছেন যালিমরূপে । 
তার ঘরের যে তারা খিদমত করছে তা সম্পূর্ণ বৃথা বলে তিনি ঘোষণা করলেন। 


আব্বাস (রাঃ) বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী থাকার সময় মুসলিমরা 
তাকে শির্কের কারণে নিন্দে করলে তিনি তাদেরকে বলেনঃ “তোমরা যদি 
ইসলাম ও জিহাদে থেকে থাকো তবে আমরাও তো কা’বা ঘরের খিদমত এবং 
হাজীদেরকে পানি পান করানোর কাজে ছিলাম ।” তখন এ আয়াত অবতীর্ণ হয় 
এবং বলা হয় যে, শির্কের অবস্থায় যে পুণ্যের কাজ করা হয় তার সবই বিফলে 
যায়। বর্ণিত আছে যে, সাহাবীগণ (রাঃ) যখন আব্বাস (রাঃ)-এর সাথে কথা 
কাটাকাটি শুরু করেন তখন তিনি তাদেরকে বলেনঃ “আমরা মসজিদুল হারামের 
মুতাওয়াল্লী ছিলাম, গোলামদেরকে আমরা আযাদ করতাম, আমরা বায়তুল্লাহর 
উপর গিলাফ চড়াতাম এবং হাজীদেরকে পানি পান করাতাম ৷” তখন এ আয়াত 
অবতীৰ্ণ হয়। 


মুহাম্মাদ ইবনে কারীম (রঃ) বলেন যে, একদা তালহা ইবনে শায়বা (রাঃ), 
আব্বাস ইবনে আবদিল মুত্তালিব (রাঃ) এবং আলী ইবনে আবি তালিব (রাঃ) 
বসেছিলেন ও নিজ নিজ মর্যাদার কথা বর্ণনা করে গৌরব প্রকাশ করছিলেন। 
তালহা (রাঃ) বলেনঃ “আমি বায়তুল্লাহর চাবি রক্ষক । আমি ইচ্ছা করলে 
সেখানেই রাত্রি যাপন করতে পারি।” আব্বাস (রাঃ) বলেনঃ “আমি হাজীদেরকে 
যমযমের পানি পান করিয়ে থাকি এবং আমি যমযম কৃপের রক্ষক। আমি ইচ্ছা 
করলে সারারাত মসজিদেই কাটিয়ে দিতে পারি।” আলী (রাঃ) বলেনঃ “তোমরা 


wwwi.islamfind.wordpress.com 


সূরা £ তাওবা ৯ ৬৬১ পারাঃ ১০ 


দু'জন যা বলছো তা আমার মোটেই বোধগম্য হচ্ছে না । আমি জনগণের ছয়মাস 
পূর্ব থেকে কিবলামুখী হয়ে সালাত পড়েছি। আমি একজন মুজাহিদও বটে ৷” 
তখন এ আয়াত অবতীর্ণ হয়। আব্বাস (রাঃ) আশংকা প্রকাশ করেন যে, না 
জানি তাকে হয়তো যমযম কৃপের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হবে। তখন 
রাসূলুল্লাহ (সঃ) তাকে বলেনঃ “না, না, আপনি এ পদেই প্রতিষ্ঠিত থাকুন! 
আপনার জন্যে এতেই কল্যাণ নিহিত রয়েছে।” এ আয়াতের তাফসীরে একটি 
মারফ্‌’ হাদীসও এসেছে । যা এখানেও উল্লেখ করা প্রয়োজন! নু'মান ইবনে 
বাশীর আল আনসারী (রাঃ) বলেনঃ “আমি একদা রাসূলুল্লাহ (সঃ)-এর এক দল 
সাহাবীর সাথে তার মিম্বরের নিকট বসেছিলাম । তাদের মধ্যে একজন লোক 
বলেনঃ “ইসলাম গ্রহণের পর হাজীদেরকে পানি পান করানো ছাড়া আমি আর 
কোন আমল না করলেও আমার কোন পরওয়া নেই৷” অন্য একটি লোক 
মসজিদে হারামের আবাদ করার কথা বললেন তৃতীয় এক ব্যক্তি বললেনঃ 
“তোমরা দু'জন যে আমলের কথা বললে তার চেয়ে জিহাদই উত্তম ৷” তখন 
উমার (রাঃ) তাদেরকে ধমক দিয়ে বললেনঃ “তোমরা আল্লাহর রাসূল (সঃ)-এর 
মিম্বরের নিকট উচ্চৈঃস্বরে কথা বলো না৷” ওটা ছিল জুমআর দিন। উমার (রাঃ) 
তাদেরকে বলেনঃ “জুমআর সালাত আদায় হলে পর তোমরা যে বিষয়ে মতভেদ 
করছো তা আমি রাসূলুল্লাহ (সঃ)-কে জিজ্ঞেস করবো, তিনি তাই করেন। 


A277 IAI Lod DRIAer 


তখন্‌ মহামহিমান্িত আল্লাহ cl ee UE 10280 Ee হতে 
2723 3/26৮ 


EMTALA Y alll পি দাযাতটি ভৰত করেন। 


২৩। হে মুমিনগণ! তোমরা ০ =/+!৮2.% 
নিজেদের পিতৃ ft Ss nl - সী 
ভ্রাতাদেরকে বন্ধুরূপে গ্রহণ | 174701 
> Eo 
করো না যদি তারা ঈমানের IY ”* 
মুকাবিলায় কুফ্রকে প্রিয় মনে Se AR AL ol fi 
করে; আর তোমাদের মধ্য 222324384, 2d 2 2 2 
হতে যারা তাদের সাথে বন্ধত্ব Ge ME SBE 
রাখবে, বস্তুতঃ এ সব লোকই AA 
? oul 55 
হচ্ছে বড় অত্যাচারী । 5 


১. এ হাদীসটি আবদুর রায্যাক (রঃ) তাখরীজ করেছেন এবং ইমাম মুসলিম (রঃ), ইমাম আবু 
দাউদ (রঃ), ইবনে মিরদুওয়াই (রঃ), ইবনে হিব্বান (রঃ) এবং ইবনে জারীর (রঃ) এটা 
বর্ণনা করেছেন। আর এটা তারই শব্দ । 


wwwi.islamfind.wordpress.com 


সূরা £ তাওবা ৯ ৬৬২ পারাঃ ১০ 


২৪ । (হে নবী)! তুমি তাদেরকে _, ৷. 
বলে দাও-যদি তোমাদের ORE YE 
পিতৃবৰ্গ, তোমাদের পুত্রগণ, EH 
তোমাদের ভ্রাতাগণ, তোমাদের ৰ 5," EE 


এ সব ধন-সম্পদ যা তোমরা 3সণ?2Z2ণ>, 4-222 
Pd | | “ঃ 4 [3 
অর্জন করছো, আর এ ৮১৮৮১৮১০১৯) 
ব্যবসায় যাতে তোমরা মন্দা হজ প০ ০ 429232472 
পড়বার আশংকা করছো এবং ৬৮৯ ১১৮০, » ৯১১3 
এঁ গৃহসমূহ যা তোমরা পছন্দ | A 
FLARES ) / Ed 
করছো, (যদি এই সব) ৫০7 ১; ৬১১১ 
তোমাদের নিকট অধিক প্রিয় er 
হয় আল্লাহ ও তার রাসূলের IE fa 
চেয়ে এবং তাঁর পথে জিহাদ 17" ০4 
করার চেয়ে, তবে তোমরা 25/4 2/৮ =, 1/4 
প্রতীক্ষা করতে থাকো এই has drs S342 2 
পর্যন্ত যে, আল্লাহ নিজের ১ _» 
নির্দেশ পাঠিয়ে দেন, আর Ale 
Ed 2 2 So 
অমান্যকারীদেরকে তাদের SULA Al St 
টউদ্দিষ্ট স্থূল পর্যন্ত পৌছান না । “ রা 
এখানে আল্লাহ তাআলা কাফিরদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে মুমিনদেরকে 
নিষেধ করছেন, যদিও তারা তাদের মাতা, পিতা, ভাই, বোন প্রভৃতি হোক না 
কেন, যদি তারা ইসলামের উপর কুফরীকে পছন্দ করে নেয়। অন্য 


234 b/229, 32/7 27 ‘Y) 77222 22727 Z 
স্ LS Ss 4১০১ esse eld bors LSi£Y 
1%? a Rd 


AN es ৩০ অর্থাৎ “(হে নবী!) যারা আল্লাহর উপর ও পরকালের উপর 
বিশ্বাস স্থাপন করে তাদেরকে তুমি পাবে না যে, তারা বন্ধুত্ব রাখবে এমন 
লোকদের সাথে যারা আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর সাথে শক্রুতা রাখে, যদিও 
তারা তাদের পিতা হয় বা ছেলে হয় অথবা ভাই হয় কিংবা স্বগোত্রীয় হয়। এরা 
তারাই, যাদের অন্তরে আল্লাহ ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন এবং স্বীয় বিশেষ 
কলহ দ্বারা তাদেরকে সাহায্য করেছেন, তিনি তাদেরকে এমন জান্নাতসমূহে প্রবিষ্ট 
করবেন যেগুলোর নীচ দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত হবে।” (৫৮৪ ২২) 


wwwi.islamfind.wordpress.com 


সূরা 8 তাওবা ৯ ৬৬৩ পারাঃ ১০ 


ইমাম বায়হাকী (রঃ) স্বীয় হাদীস গ্রন্থে বর্ণনা করেছেন যে, বদরের যুদ্ধের 
দিন আবূ উবাইদাহ্‌ ইবনে জাররাহ (রাঃ)-এর পিতা তার সামনে এসে মূর্তির 
প্রশংসা করতে শুরু করে দেয়। তিনি তাকে বারবার বিরত রাখার চেষ্টা করেন। 
কিন্তু সে বেড়েই চলে । তখন পিতা-পুত্রে যুদ্ধ শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত আবূ 
উ্বাইদাহ (রাঃ) স্বীয় পিতাকে হত্যা করে দেন। তখন আল্লাহ তা'আলা 
3৬১2; ৬১% -এ আয়াতটি অবতীৰ্ণ করেন। অতঃপর আল্লাহ তা'আলা স্বীয় 
রাসূল (সঃ)-কে আদেশ করছেন যে, যারা তাদের পরিবারবর্গকে, 
আত্মীয়-স্বজনকে এবং স্বগোত্রীয়দেরকে আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর উপর 
প্রাধান্য দেয় তাদেরকে যেন তিনি ভীতি প্রদর্শন করে বলেনঃ “যদি তোমাদের 
পিতাগণ, তোমাদের পুত্রগণ, তোমাদের ভ্রাতাগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের 
স্বগোত্র, আর এঁ সব ধন-সম্পদ যা তোমরা অর্জন করেছো, আর এ ব্যবসা যাতে 
তোমরা মন্দা পড়বার আশংকা করছো, (যদি এই সব) তোমাদের নিকট অধিক 
প্রিয় হয় আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর চেয়ে, তবে তোমরা প্রতীক্ষা করতে 
থাকো এই পর্যন্ত যে, আল্লাহ নিজের নির্দেশ পাঠিয়ে দেন, আর আল্লাহ আদেশ 
অমান্যকারীদেরকে তাদের উদ্দিষ্ট স্থল পর্যন্ত পৌছান না৷” 

মা’বাদ (রাঃ) তার দাদা হতে বর্ণনা করেছেন যে, তিনি (তার দাদা) 
বলেছেন, আমরা রাসূলুল্লাহ (সঃ) -এর সাথে পথ চলছিলাম । রাসূলুল্লাহ (সঃ) 
উমার (রাঃ)-এর হাত ধরেছিলেন। উমার (রাঃ) তাকে বলেনঃ “হে আল্লাহর 
রাসূল (সঃ)! আল্লাহর কসম! আপনি আমার নিকট আমার প্রাণ ছাড়া অন্য 
সবকিছু থেকে প্রিয়তম ৷!” তখন রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ “তোমাদের কেউই 
(পূর্ণ) মুমিন হতে পারে না যে পর্যন্ত আমি তার কাছে তার প্রাণ অপেক্ষাও প্রিয় 
না হই” উমার (রাঃ) তখন বললেনঃ “আপনি এখন আমার কাছে আমার 
জীবন থেকেও প্রিয় ।” তখন রাসূলুল্লাহ (সঃ) তাকে বললেনঃ “হে উমার! তুমি 
এখন (পূর্ণ মুমিন হলে) ৷"” 

সহীহ হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যার হাতে আমার প্রাণ 
রয়েছে তার শপথ! তোমাদের কেউই (পূর্ণ) মুমিন হতে পারে না যে পর্যন্ত আমি 
তার কাছে তার পিতা, তার সন্তান এবং সমস্ত লোক অপেক্ষা প্রিয়তম না হই ৷” 
মুসনাদে আহমাদে ও সুনানে আবি দাউদে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
“যখন তোমরা ‘আয়ন’-এর ক্রয়-বিক্রয় শুরু করবে, বলদ-গাভীর লেজ ধারণ 
করবে এবং জিহাদ ছেড়ে দেবে তখন আল্লাহ তা'আলা তোমাদেরকে লাঞ্চিনায় 
পতিত করবেন, আর তা দূর হবে না যে পর্যন্ত না তোমরা নিজেদের দ্বীনের 
দিকে ফিরে আসবে ।” 


১. ইমাম বুখারী (রঃ) একাই এ হাদীসটি তাখরীজ করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ তাওবা ৯ 


২৫। অবশ্যই আল্লাহ 
তোমাদেরকে (যুদ্ধে) বহুক্ষেত্রে 
(কাফিরদের উপর) বিজয়ী 
করেছেন এবং হুনায়েনের 
দিনেও, যখন তোমাদেরকে 
তোমাদের সংখ্যাধিক্য গর্বে 
উন্মত্ত করেছিল, অতঃপর সেই 
ংখ্যাধিক্য তোমাদের কোনই 
কাজে আসেনি, আর ভূ-পৃষ্ঠ 
(নিজের প্রশস্ততা সত্বেও তো) 
তোমাদের উপর সংকীর্ণ হতে 
লাগলো, অতঃপর তোমরা পৃষ্ঠ 
প্রদর্শন পূর্বক পলায়ন করলে । 

২৬। অতঃপর আল্লাহ নিজ 
রাসূলের প্রতি এবং অন্যান্য 
মুমিনের প্রতি নিজের (পক্ষ 
হতে) সান্তনা নাযিল করলেন 
এবং এমন সৈন্যদল (অর্থাৎ 
ফেরেশ্তা) নাযিল করলেন 
যাদেরকে তোমরা দেখনি, আর 
কাফিরদেরকে শাস্তি প্রদান 
করলেন: আর এটা হচ্ছে 
কাফিরদের কর্মফল । 

২৭। অনন্তর আল্লাহ (এ 
কাফিরদের মধ্য হতে) যাকে 
ইচ্ছা সুযোগ দান করেন, আর 
আল্লাহ হচ্ছেন অতি ক্ষমাশীল, 
পরম করুণাময় । 


৬৬৪ 


পারাঃ ১০ 


2 20 BSP ro rod 2 


SAMS DL - ০ 
bo) 


> AGE EAA SA 


o> 2 2 Soh 

hee BERIT de ন 
BS LLC SA 242220 
OE OE PCS 


230d Ls, SB? 


21 ২০০০ ০2১) 


EE 2 2 
Onn 
NEC ন 


LA 2 323 Lor 5 3s 
Bl id IE) 


প্র ক LLL /27040290 292 


nil ois, sy ১৮s 


tid L325 sl > 297/ 


onl; 2 D4 


2/62 sd 


EE 


s22/052 
les -YV 


Bf te £০ 


UE id 


Er 592297 


0m?) BE 


আল্লাহ তা'আলা মুমিনদের উপর তার বড় ইহসানের কথা বর্ণনা করেছেন। তিনি 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ তাওবা ৯ ৬৬৫ পারাঃ ১০ 


স্বীয় নবী (সঃ)-এর সহচরদেরকে সাহায্য করতঃ তাদের শত্রুদের উপর 
তাদেরকে জয়যুক্ত করেছেন। এক জায়গায় নয়, বরং প্রতিটি জায়গায় তাদের 
উপর তার সাহায্য থেকেছে । এ কারণেই বিজয় ও সফলতা কখনও তাদের সঙ্গ 
ছাড়েনি । এটা ছিল একমাত্র আল্লাহ তা'আলারই সাহায্য ও পৃষ্ঠপোষকতার ফল, 
মাল ও যুদ্ধের অন্ত্রশস্ত্রের আধিক্যে নয় । আর এটা সংখ্যাধিক্যের কারণেও ছিল 
না। আল্লাহ পাক মুমিনদেরকে সম্বোধন করে বলেনঃ “তোমরা হুনায়েনের দিনটি 
স্মরণ কর। সেই দিন তোমরা তোমাদের সংখ্যাধিক্যের কারণে কিছুটা গর্ববোধ 
করেছিলে। তখন তোমাদের অবস্থা এই দাড়ালো যে, যুদ্ধক্ষেত্ৰ থেকে তোমরা 
পৃষ্ঠ প্রদর্শন করলে! মুষ্টিমেয় কয়েকজন লোক শুধু নবী (সঃ)-এর কাছে 
থাকলো। এ সময়েই আল্লাহর সাহায্য অবতীর্ণ হলো এবং তিনি তোমাদের 
অন্তরে প্রশান্তি নাযিল করলেন যাতে তোমরা অনুধাবন করতে পার যে, বিজয় 
লাভ শুধু আল্লাহর সাহায্যের মাধ্যমেই সম্ভব । তার সাহায্যের ফলেই ক্ষুদ্র ক্ষুদ্র দল 
বড় বড় দলের উপর বিজয়ী হয়ে থাকে আল্লাহ্র সাহায্য ধৈর্যশীলদের সাথেই 
থাকে।” এ ঘটনাটি বিস্তারিতভাবে আমরা ইনশাআল্লাহ এখনই বর্ণনা করছি। 
মুসনাদে আহমাদে ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) 
বলেছেনঃ “উত্তম সহচর হচ্ছে চার জন । উত্তম ক্ষুদ্র সেনাবাহিনীর সংখ্যা হচ্ছে 
চারশ’ । উত্তম বৃহৎ সেনাবাহিনীর সংখ্যা হলো চার হাজার । আর বারো হাজারের 
সেনাবাহিনীর তো স্বল্পতার কারণে পরাজিত হতেই পারে না” 

অষ্টম হিজরীতে মক্কা বিজয়ের পর শাওয়াল মাসে হুনায়েনের যুদ্ধ সংঘটিত 
হয়। মক্কা বিজয়ের ঘটনা হতে অবকাশ লাভের পর নবী (সঃ) প্রাথমিক সমুদয় 
কার্য সম্পাদন করেন, আর এদিকে মক্কার প্রায় সব লোকই ইসলাম ধর্মে দীক্ষিত 
হয়। রাসূলুল্লাহ (সঃ) সকলকে আযাদও করে দেন। এমতাবস্থায় তিনি অবহিত 
হন যে, হাওয়াযেন গোত্রের লোকেরা সম্মিলিতভাবে একত্রিত হয়েছে এবং তার 
বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি গহণ করেছে। তাদের নেতা হচ্ছে মালিক ইবনে 
আউফ নাসরী। সাকীফের সমস্ত গোত্রও তাদের সাথে যোগ দিয়েছে। 
অনুরূপভাবে বানু জাশম এবং বানু সা’দ ইবনে বকরও তাদের সাথে রয়েছে। 
বানু হিলালের কিছু লোকও ইন্ধন যোগাচ্ছে। বানু আমর ইবনে আমির এবং 
আউন ইবনে আমিরের কিছু লোকও তাদের সাথে আছে। এসব লোক 
১. এ হাদীসটি সুনানে আবি দাউদ ও জামিউত তিরমিযীতেও রয়েছে। ইমাম তিরমিযী (রঃ) 

এ হাদীসটিকে হাসান গারীব বলেছেন। একজন বর্ণনাকারী ছাড়া অন্য সবাই এটাকে 


“মুরসাল’ রূপে বর্ণনা করেছেন । ইমাম ইবনে মাজাহ (রঃ) ও ইমাম বায়হাকীও (রঃ) এটা 
বর্ণনা করেছেন । এসব বিষয় আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভাল জানেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ তাওবা ৯ ৬৬৬ পারাঃ ১০ 


একত্রিতভাবে নিজেদের স্ত্রী, ছেলেমেয়ে এবং বাড়ীর ধন-সম্পদ নিয়ে মুসলিমদের 
বিরুদ্ধে যুদ্ধের জন্যে বেরিয়ে পড়লো । এমন কি তারা তাদের বকরী ও 
উটগুলোকে সাথে নিলো। তখন রাসূলুল্লাহ (সঃ) তার সাথে মুহাজির ও 
আনসারদেরকে নিয়ে তাদের মুকাবিলার জন্যে রওয়ানা হয়ে গেলেন। সন্ধার প্রায় 
দু'হাজার নওমুসলিমও তার সাথে যোগ দেন। মক্কা ও তায়েফের মধ্যবর্তী 
উপত্যকায় উভয় সেনাবাহিনী মিলিত হলো। এ স্থানটির নাম ছিল হুনাইন। অতি 
সকালে আঁধার থাকতেই গুপ্তস্থানে গোপনীয়ভাবে অবস্থানকারী হাওয়াযেন গোত্র 
মুসলিমদের অজান্তে আকস্মিকভাবে তাদেরকে আক্রমণ করে বসে । তারা 
অসংখ্যা তীর বর্ষণ করতে করতে সম্মুখে অগ্রসর হয় এবং তরবারী চালনা শুরু 
করে দেয় ৷ ফলে মুসলিমদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় এবং তাদের মধ্যে 
পলায়নের হিড়িক পড়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ (সঃ) তাদের দিকে অগ্রসর হন। এ 
সময় তিনি সাদা খচ্চরের উপর সওয়ার ছিলেন। আব্বাস (রাঃ) রাসুলুল্লাহ 
(সঃ)-এর জন্তুটির লাগামের ডান দিক ধরে ছিলেন এবং আবু সুফিয়ান ইবনে 
হারিস ইবনে আবদিল মুত্তালিব (রাঃ) বাম দিক ধারণ করেছিলেন। এ দু'জন 
জন্তুটির দ্রুতগতি প্রতিরোধ করছিলেন। রাসুলুল্লাহ (সঃ) উচ্চৈঃস্বরে নিজের 
পরিচয় দিচ্ছিলেন এবং মুসলিমদেরকে ফিরে আসার নির্দেশ দান করছিলেন। 
তিনি জোর গলায় বলছিলেনঃ “হে আল্লাহর বান্দারা! তোমরা কোথায় যাচ্ছ? 
এসো, আমি আল্লাহর সত্য রাসূল । আমি মিথ্যাবাদী নই । আমি আবদুল 
মুত্তালিবের বংশধর ৷!” এ সময় তার সাথে মাত্র আশি থেকে একশজন সাহাবা 
উপস্থিত ছিলেন। আবূ বকর (রাঃ), উমার (রাঃ), আব্বাস (রাঃ), আলী (রাঃ), 
ফযল ইবনে আব্বাস (রাঃ), আবূ সুফিয়ান ইবনে হারিস (রাঃ), আইমান ইবনে 
উন্মে আইমান (রাঃ), উসামা ইবনে যায়েদ (রাঃ) প্রমুখ মহান ব্যক্তিবর্গ তার 
সাথেই ছিলেন। রাসুলুল্লাহ (সঃ) তার চাচা উচ্চৈঃস্বর বিশিষ্ট ব্যক্তি আব্বাস 
(রাঃ)-কে হুকুম দিলেন যে, তিনি যেন গাছের নীচে বায়আত গ্রহণকারীদেরকে 
পালাতে নিষেধ করে দেন সুতরাং আব্বাস (রাঃ) উচ্চৈঃস্বরে ডাক দিলেনঃ “হে 
বাবলা গাছের নীচে দীক্ষা গ্রহণকারীগণ! হে সূরায়ে বাকারার বহনকারীগণ!” এ 
শব্দ যীদেরই কাছে পৌঁছলো তারাই চারদিক থেকে লাব্বায়েক লাববায়েক বলতে 
বলতে এঁ শব্দের দিকে দৌড়িয়ে আসলেন এবং রাসুলুল্লাহ (সঃ)-এর পার্শ্বে এসে 
দাড়িয়ে গেলেন। এমন কি কারো উট ক্লান্ত হয়ে থেমে গেলে তিনি স্বীয় বর্ম 
পরিহিত হয়ে উটের উপর থেকে মাটিতে লাফিয়ে পড়েন এবং পায়ে হেঁটে নবী 
(সঃ)-এর সামনে হাযির হয়ে যান। যখন কিছু দল রাসূলুল্লাহ (সঃ)-এর 
চারদিকে একত্রিত হয়ে যান তখন তিনি আল্লাহ তা'আলার নিকট দুআ’ করতে 
শুরু করেন। প্রার্থনায় তিনি বলেনঃ “হে আল্লাহ! আপনি আমার সাথে যে ওয়াদা 


wwwi.islamfind.wordpress.com 


সুরা ৪ তাওবা ৯ ৬৬৭ পারাঃ ১০ 


করেছেন তা পূর্ণ করুন!’’ অতঃপর তিনি এক মুষ্টি মাটি নেন এবং তা 
কাফিরদের দিকে নিক্ষেপ করেন। তাদের এমন কেউ বাকী থাকলো না যার 
চোখে ও মুখে এ মাটির কিছু না পড়লো । ফলে তারা যুদ্ধ করতে অপারগ হয়ে 
গেল এবং পরাজয় বরণ করলো । এদিকে মুসলিমরা তাদের পশ্চাদ্ধাবন করলেন । 
মুসলিমদের বাকী সৈন্য রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট চলে গেলেন ৷ যারা শত্রুদের 
পিছনে ছুটেছিলেন তারা তাদের কিছু সংখ্যক লোককে হত্যা করে ফেলেন এবং 
অবশিষ্টদেরকে বন্দী করে রাসূলুল্লাহ (সঃ)-এর সামনে এনে হাযির করেন। 
মুসনাদে আহমাদে রয়েছে যে, আবূ আবদির রহমান ফাহরী, যার নাম ইয়াযীদ 
ইবনে উসাইদ অথবা ইয়াযীদ ইবনে আনীস এবং যাকে কুরযও বলা হয়, তিনি 
বলেন, আমি এই যুদ্ধে রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে ছিলাম । আবহাওয়া ছিল 
অত্যন্ত গরম । দুপুরের সময় আমরা গাছের ছায়ায় বিশ্রাম গহণ করি সূর্য 
পশ্চিমে ঢলে যাওয়ার পর আমি আমার অন্ত্রশস্ত্রে সজ্জিত হই এবং ঘোড়ায় 
সওয়ার হয়ে রাসূলুল্লাহ (সঃ)-এর তীবুতে পৌছি। সালামের পর আমি তাকে 
বলি, হে আল্লাহর রাসূল (সঃ)! এখন বাতাস ঠাণ্ডা হয়ে গেছে। তিনি বলেনঃ 
“হ্যা, ঠিক আছে।” অতঃপর তিনি ডাক দেনঃ “বিলাল!” এ সময় বিলাল (রাঃ) 
একটি গাছের ছায়ায় ছায়ায় বিশ্রাম করছিলেন । রাসূলুল্লাহ (সঃ)-এর ডাক শোনা মাত্রই 
0650774020744 কথা বলতে বলতে তিনি হাযির হয়ে যান। 
রাসূলুল্লাহ (সঃ) তাকে বলেনঃ “আমার সওয়ারী ঠিক কর।” তখনই তিনি তীর 
ঘোড়ার জিন কষে দেন, যার পাল্লা দু'টি ছিল খেজুর পাতার রজ্জু। সেখানে ছিল 
না কোন গর্ব ও অহংকারের বস্তু! জিন কষা শেষ হলে রাসূলুল্লাহ (সঃ) ঘোড়ার 
উপর আরোহণ করেন। আমরা কাতারবন্দী হয়ে যাই । সন্ধ্যা ও রাত্রি এভাবেই 
কেটে যায়। অতঃপর উভয় সৈন্যদল মুখোমুখী হয়ে পড়ে । ইতিমধ্যে মুসলিমরা 
পালাতে শুরু করেন, যেমন আল্লাহ পাক কুরআন কারীমে বর্ণনা করেছেন। 
রাসূলুল্লাহ (সঃ) সবাইকে ডাক দিয়ে বলেনঃ “হে আল্লাহর বান্দারা! আমি 
আল্লাহর বান্দা ও রাসূল । হে মুহাজির দল! আমি আল্লাহর বান্দা ও রাসূল !” 
এরপর তিনি ঘোড়া হতে অবতরণ করেন এবং এক মুষ্টি মাটি নিয়ে বলেনঃ 
“এটা যেন তাদের চেহারায় পতিত হয়।”এ কথা বলে তিনি এ মাটি কাফিরদের 
দিকে নিক্ষেপ করেন। এতেই মহান আল্লাহ তাদেরকে পরাজিত করেন। এ 
মুশরিকরাই বর্ণনা করেছে- “আমাদের মধ্যে এমন কেউই বাকী ছিল না যার 
চোখে ও মুখে এ মাটি পড়েনি। এ সময় আমাদের মনে হচ্ছিল যেন যমীন ও 
আসমানের মাঝে কোন লোহার থালায় লোহা পতিত হচ্ছে।”” 


১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) ও ইমাম হাফিয বায়হাকী (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরা £ তাওবা ৯ ৬৬৮ পারাঃ ১০ 


একটি বর্ণনায় আছে যে, পলায়নকারী মুসলিমদের মধ্যে একশজন যখন 
রাসুলুল্লাহ (সঃ)-এর নিকট ফিরে আসলেন তখন এঁ সময়েই তিনি কাফিরদেরকে 
আক্ৰমণ করার আদেশ দান করলেন । প্রথমতঃ তিনি আনসারদেরকে আহ্বান 
করেছিলেন। অতঃপর এ আহ্বান শুধু খাজরাজদের উপরেই রয়ে যায়। এ 
গোত্ৰটি যুদ্ধের সময় বড়ই ধৈর্যের পরিচয় দিতেন। রাসূলুল্লাহ (সঃ) স্বীয় 
সওয়ারীর উপর থেকে যুদ্ধক্ষেত্রের দৃশ্য অবলোকন করছিলেন। তিনি বলেনঃ 
“এখন ঘোরতর যুদ্ধ চলছে।” এতে এই হলো যে, আল্লাহ তা'আলা কাফিরদের 
যাদেরকে চাইলেন হত্যা করালেন এবং যাদেরকে চাইলেন বন্দী করালেন। আর 
তাদের মাল ও সন্তানগুলো ‘ফাই’ হিসেবে স্বীয় নবী (সঃ)-কে দান করলেন। 


সহীহ বুখারী ও সহীহ মুসলিমে বারা ইবনে আযিব (রাঃ) হতে বর্ণিত আছে 
যে, তাকে একটি লোক বলেনঃ “হে আবূ আসশ্মারাহ (রাঃ)! আপনারা কি 
হুনায়েনের যুদ্ধের দিন রাসুলুল্লাহ (সঃ)-এর নিকট থেকে পালিয়ে গিয়েছিলেন?” 
উত্তরে তিনি বলেনঃ “(এ কথা সত্য বটে) কিন্তু রাসুলুল্লাহ (সঃ)-এর পা মুবারক 
একটুও পিছনে সরেনি। ব্যাপার ছিল এই যে, হাওয়াযেন গোত্রের লোকেরা 
তীরন্দাজীতে উত্তাদ ছিল। আল্লাহর ফযলে আমরা প্রথম আক্রমণেই তাদেরকে 
পরাস্ত করে দেই । কিন্তু লোকেরা যখন গনীমতের মালের উপর ঝুঁকে পড়ে তখন 
হাওয়াযেন গোত্রের লোকেরা সুযোগ বুঝে পুনরায় তীর বর্ষণ শুরু করে দেয়। 
ফলে মুসলিমদের মধ্যে পলায়নের হিড়িক পড়ে যায়। সুবহানাল্লাহ! সেদিন 
দেখেছি রাসূলুল্লাহ (সঃ)-এর পূর্ণ সাহস ও বীরত্বপণা! মুসলিম সৈন্যেরা পলায়ন 
করেছে। তিনি এমন কোন দ্রুতগামী সওয়ারীর আরোহী ছিলেন না যে, সেটা 
দৌড়িয়ে পালাতে কাজে আসবে । বরং তিনি একটি খচ্চরের উপর সওয়ার 
ছিলেন এবং মুশরিকদের দিকে অগ্রসর হচ্ছিলেন। তিনি নিজেকে গোপন করে 
রাখেননি । বরং নিজের নাম উচ্চৈঃস্বরে উচ্চারণ করতে করতে চল্‌ছিলেন। যেন 
তাকে যারা চিনে না তারাও চিনতে পারে। চিন্তা করে দেখুন যে, একক সত্তার 
উপর তীর কি পরিমাণ ভরসা! আর আল্লাহ তা'আলার সাহায্যের উপর তার কত 
পূর্ণ বিশ্বাস! তিনি জানতেন যে, আল্লাহ তা‘আলা রিসালাতের ব্যাপারটাকে 
অবশ্যই পূর্ণ করবেন এবং তার দ্বীনকে দুনিয়ার সমস্ত দ্বীনের উপর বিজয়ী করে 
রাখবেন। সুতরাং সদা সর্বদা তার উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত 
হোক!” 

এখন আল্লাহ তাআলা স্বীয় নবী (সঃ)-এর উপর ও মুসলিমদের উপর 
প্রশান্তি অবতীর্ণ করার কথা বলছেন এবং আরো বলছেন যুদ্ধে ফেরেশ্তা 
প্রেরণের কথা যাদেরকে কেউই দেখতে পায়নি । 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ তাওবা ৯ ৬৬৯ পারাঃ ১০ 


ইমাম আবূ জা’'ফর ইবনে জারীর (রঃ) একজন মুশরিকের উক্তি নকল 
করেছেন যে, এঁ মুশরিক বর্ণনা করেছে- “হুনায়েনের দিন যখন আমরা যুদ্ধের 
জন্যে মুসলিমদের মুখোমুখী হই তখন তাদেরকে আমরা একটি বকরি দোহনে 
যে সময় লাগে এতটুকু সময়ও আমাদের সামনে টিকতে দেইনি, এর মধ্যেই 
তারা পরাজিত হয়ে যায় এবং তারা পালাতে শুরু করে। আমরা তাদের 
পশ্চাদ্ধাবন করি । এমতাবস্থায় একটি লোককে আমরা খচ্চরের উপর সওয়ার 
দেখতে পাই । আমরা আরো দেখতে পাই যে, কয়েকজন সুন্দর সাদা উজ্জ্বল 
চেহারার লোক তার চারদিকে রয়েছে এবং তাদের মুখে উচ্চারিত হচ্ছে, 
‘তোমাদের চেহারাগুলো নষ্ট হোক, তোমরা ফিরে যাও’ তাদের একথা বলার 
পরক্ষণেই আমাদের পরাজয় ঘটে যায়। শেষ পর্যন্ত মুসলিমরা আমাদের কাধে 
চেপে বসে ৷” | 

ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, হুনায়েনের যুদ্ধের দিন আমিও 
রাসূলুল্লাহ (সঃ)-এর সাথেই ছিলাম । তার সাথে মাত্র আশিজন মুহাজির ও 
আনসার রয়ে গিয়েছিলেন। আমরা পৃষ্ঠ প্রদর্শন করিনি । রাসূলুল্লাহ (সঃ) সাদা 
খচ্চরের উপর সওয়ার হয়ে শত্রুদের দিকে অগ্রসর হচ্ছিলেন। তার জন্তুটি হোঁচট 
খেলো । সুতরাং তিনি জিনের উপর থেকে নিচের দিকে ঝুঁকে পড়লেন । আমি 
তাকে বললাম, হে আল্লাহর রাসূল (সঃ)! আপনি উপরে উঠে যান। আল্লাহ 
আপনাকে উপরেই রাখবেন । তিনি তখন আমাকে বললেন, “এক মুষ্টিপূর্ণ মাটি 
নিয়ে এসো ।” আমি তাকে এক মুষ্টিপূর্ণ মাটি এনে দিলাম ৷ তিনি তা 
কাফিরদের দিকে নিক্ষেপ করলেন । ওটা তাদের চোখে পড়লো । অতঃপর তিনি 
বললেনঃ “মুহাজির ও আনসার কোথায়?” আমি উত্তরে বললাম, তারা এখানে 
আছে । তিনি বললেনঃ “তাদেরকে ডাক দাও” আমি তাদেরকে ডাক দেয়া 
মাত্রই তারা তরবারী নিয়ে দ্রুত বেগে ধাবিত হলো। তখন মুশরিকরা দিশাহারা 
হয়ে পালাতে শুরু করলো।”” 

শায়বা ইবনে উসমান (রাঃ) বলেন, হুনায়েনের যুদ্ধের দিন যখন রাসূলুল্লাহ 
(সঃ)-কে আমি এমন অবস্থায় দেখি যে, মুসলিম সৈন্যেরা পরাজিত হয়ে পালাতে 
শুরু করেছেন এবং তিনি একাকী রয়ে গেছেন, তখন আমার বদরের দিনের কথা 
স্মরণ হয়ে যায়৷ এদিন আমার পিতা ও চাচা আলী (রাঃ) ও হামযা (রাঃ)-এর 
হাতে মারা যায়। আমি মনে মনে বলি যে, এর প্রতিশোধ গ্রহণের এর চেয়ে বড় 
সুযোগ আর কি হতে পারে? অতঃপর আমি নবী (সঃ)-কে হত্যা করার উদ্দেশ্যে 
১. এ হাদীসটি হাফিয বায়হাকী (রঃ) বর্ণনা করেছেন এবং ইমাম আহমাদও (রঃ) ভার 

মুসনাদে অনুরূপ বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরা £ তাওবা ৯ ৬৭০ পারাঃ ১০ 


তার ডান দিকে এগিয়ে গেলাম । গিয়ে দেখি যে, সেখানে আব্বাস ইবনে আব্দিল 
মুত্তালিব (রাঃ) চাদির ন্যায় সাদা বর্ম পরিহিত হয়ে দাড়িয়ে রয়েছেন। আমি 
ভাবলাম যে, তিনি স্বীয় ভ্রাতুষ্পুত্ৰকে পূর্ণভাবে রক্ষা করার চেষ্টা করবেন । তাই 
আমি তার বাম দিকে চলে গেলাম । সেখানেও দেখি যে, আবু সুফিয়ান ইবনে 
হারিস ইবনে আবদিল মুত্তালিব (রাঃ) দাড়িয়ে আছেন। আমি চিন্তা করলাম যে, 
তিনি তার চাচাতো ভাইকে অবশ্যই রক্ষা করার প্রাণপণ চেষ্টা করবেন । সুতরাং 
আমি রাসুলুল্লাহ (সঃ)-এর পিছন দিকে চলে গেলাম । আমি তাকে তরবারী দ্বারা 
আঘাত করতে উদ্যত হয়েছি এমন সময় দেখি যে, একটি আগুনের কোড়া 
বিদ্যুতের মত চমকিত হয়ে আমার উপর পতিত হচ্ছে। আমি দু’চোখ বন্ধ করে 
নিলাম এবং পশ্চাদপদে পিছন দিকে সরতে লাগলাম । এ সময়েই রাসূলুল্লাহ 
(সঃ) আমার দিকে ফিরে তাকালেন এবং বললেনঃ “হে শায়বা! আমার কাছে 
এসো ৷!” অতঃপর বললেনঃ “হে আল্লাহ! তার সাথের শয়তানদেরকে দূর করে 
দিন!” চোখ খুলে আমি রাসুলুল্লাহ (সঃ)-এর দিকে তাকালাম । আল্লাহর শপথ! 
এঁ সময় তিনি আমার কাছে আমার চক্ষু ও কর্ণ অপেক্ষাও অধিক প্রিয় ছিলেন। 
তিনি আমাকে বললেনঃ “হে শায়বা! যাও, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করগে ৷” 
শায়বা (রাঃ) বলেন, এঁ যুদ্ধে রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে আমিও ছিলাম। কিন্তু 
ইসলামের কারণে বা ইসলামের পরিচয় লাভের ভিত্তিতে বের হইনি । বরং আমি 
এটা চাইনি যে, হাওয়াযেন গোত্র কুরায়েশ গোত্রের উপর জয়যুক্ত হোক আমি 
তার কাছেই দণ্ডায়মান ছিলাম, এমন সময় আমি সাদা কালো মিশ্রিত রং-এর 
ঘোড়া দেখে বললামঃ হে আল্লাহর রাসুল (সঃ)! আমি তো সাদা কালো মিশ্রিত 
রং-এর ঘোড়া দেখতে পাচ্ছি! তখন রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ “হে শায়বা! এটা 
তো কাফিরগণ ছাড়া আর কারো দৃষ্টিগোচর হয় না!” অতঃপর তিনি আমার 
বক্ষে হাত রেখে দুআ’ করলেনঃ “হে আল্লাহ! আপনি শায়বাকে সুপথ প্রদর্শন 
করুন!” তারপর তিনি দ্বিতীয়বার ও তৃতীয়বার এরূপই করলেন এবং এটাই 
বললেন। আল্লাহর শপথ! তার হাত আমার বক্ষ হতে সরে যাওয়ার পূর্বেই 
আমার অন্তরে তার প্রতি সারা দুনিয়া অপেক্ষা বেশী ভালবাসা সৃষ্টি হয়” তিনি 
পূর্ণ হাদীসটি বর্ণনা করেন, যাতে রয়েছে প্রাথমিক অবস্থায় মুসলিমদের পরাজয় 
বরণ, আব্বাস (রাঃ)-এর তাদেরকে আহ্বান, আল্লাহর কাছে রাসূলুল্লাহ 
(সঃ)-এর সাহায্য প্রার্থনা এবং শেষ পর্যন্ত আল্লাহ তা'আলার মুশরিকদেরকে 
পরাজিতকরণ । 


১. হাফিয বায়হাকী (রঃ)-এ হাদীসটি তাখরীজ করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরা £ তাওবা ৯ ৬৭১ পারাঃ ১০ 


জুবাইর ইবনে মুতইম (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “হুনায়েনের যুদ্ধে 
আমি রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে ছিলাম । আমি লক্ষ্য করি যে, আকাশ থেকে 
যেন কালো পিঁপড়ার মত কিছু অবতীর্ণ হচ্ছে, যা সারা মাঠকে ঘিরে ফেললো । 
তখনই মুশরিকদের পরাজয় ঘটে গেল । ওটা যে আসমানী মদদ বা সাহায্য ছিল 
এতে আমাদের কোনই সন্দেহ নেই । 

ইয়াধীদ ইবনে আমির সুওয়াঈ (রাঃ) তার কুফরীর যুগে হুনায়েনের যুদ্ধে 
কাফিরদের সাথে ছিলেন। পরে তিনি ইসলাম গ্রহণ করেন । তাকে জিজ্ঞেস করা 
হয়েছিলঃ “এ সময় আপনাদের মনের ভীতি ও ত্রাসের অবস্থা কেমন ছিল?” 
তখন তিনি থালায় কংকর রেখে তা বাজাতে বাজাতে বলেনঃ “আমাদের অন্তরে 
এরূপ শব্দ অনুভূত হচ্ছিল । ফলে আমাদের হৃদপিণ্ড কেঁপে উঠছিল এবং অন্তরাত্মা 
শুকিয়ে যাচ্ছিল ।” সহীহ মুসলিমে আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, 
রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আমাকে 'রুব’ বা ভক্তিপ্রযুক্ত ভয় দ্বারা সাহায্য করা 
হয়েছে এবং আমাকে সমুদয় কালেমা প্রদান করা হয়েছে।” মোটকথা আল্লাহ 
তা'আলা কাফিরদেরকে এই শাস্তি প্রদান করেন এবং ওটা ছিল তাদের কুফরীরই 
বিনিময় ৷ হাওয়াযেন গোত্রের বাকী লোকদের উপর আল্লাহর করুণা বর্ষিত হয়। 
তাদেরও সৌভাগ্য লাভ হয় যে, তারা ইসলাম গ্রহণ করে রাসুলুল্লাহ (সঃ)-এর 
খিদমতে হাযির হয়। এ সময় তিনি বিজয়ী বেশে প্রত্যাবর্তনের পথে মক্কার 
নিকটবর্তী জেয়েররানা নামক স্থানে পৌছেছিলেন। যুদ্ধ শেষ হওয়ার পরে বিশদিন 
অতিক্রান্ত হয়েছিল । এ জন্যেই তিনি তাদেরকে বলেছিলেনঃ “দুটোর মধ্যে যে 
কোন একটি তোমরা পছন্দ করে নাও, বন্দী অথবা মাল!” তারা বন্দীদেরকে 
ফিরিয়ে নেয়াই পছন্দ করলো। এ বন্দীদের ছোট-বড়, নর-নারী, প্রাপ্ত বয়স্ক এবং 
অপ্রাপ্ত বয়স্ক প্রভৃতির মোট সংখ্যা ছিল ছয় হাজার ৷ রাসূলুল্লাহ (সঃ) সব 
বন্দীকেই তাদেরকে ফিরিয়ে দেন এবং তাদের মালকে গনীমত হিসেবে 
মুসলিমদের মধ্যে বন্টন করে দেন। তিনি মক্কার আযাদকৃত নও মুসলিদেরকেও 
এ মাল থেকে কিছু কিছু প্রদান করেন, যেন তাদের অন্তর পুরোপুরিভাবে 
ইসলামের দিকে ঝুঁকে পড়ে । মালিক ইবনে আউফ নাসরীকেও তিনি একশটি 
উট প্রদান করেন এবং তাকেই তার কওমের নেতা বানিয়ে দেন, যেমন সে ছিল। 
এরই প্রশংসায় সে তার প্রসিদ্ধ কবিতায় বলেছিলঃ (অনুবাদ) “আমি তো 
মুহাম্মাদ (সঃ)-এর মত কাউকেও দেখিওনি, শুনিওনি। দান খায়রাতে এবং 
অপরাধ ক্ষমাকরণে তিনি হচ্ছেন বিশ্বের মধ্যে অদ্বিতীয় । কাল কিয়ামতের দিনে 


wwwi.islamfind.wordpress.com 


সূরা £ তাওবা ৯ ৬৭২ পারাঃ ১০ 


যা কিছু ঘটবে তা সবই তিনি জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, বীরত্ব ও 
সাহসিকতায়ও তিনি অতুলনীয় ৷ যুদ্ধক্ষেত্রে তিনি সিংহের ন্যায় গর্জন করতে 
করতে শক্রদের দিকে অগ্রসর হয়ে থাকেন। ” 
২৮। হে মুমিনগণ! মুশরিকরা _ 5 %,,!. 
হচ্ছে একেবারেই অপবিত্র, Eee et ET EDA -YA 
অতএব তারা যেন এ বছরের EAC TEAAINE 27 
পর মসজিদুল হারামের [৮4 ১৩০৫০ ৩৮5 | 
নিকটেও আসতে না পারে, sh PBA A AS 
আর যদি তোমরা দারিদ্রের ভয় RR EET 
কর তবে আল্লাহ নিজ অনুগ্রহে পপ ণ্প? ০ 222 Ld 
তোমাদেরকে অভাবমুক্ত করে SILLS 


দিবেন, যদি তিনি চান, *'৮ 272 20 237223 

নিশ্চয়ই আল্লাহ অতিশয় জ্ঞানী FERS sah ss 
\ 

Da G2 odw রড 

বড়ই ফিকদতওযাল। be 


২৯। যেসব আহলে কিতাব 
আল্লাহর ঈমান রাখেনা 422 HE 
ae SLT 
| 2 2622977425) A TAAL SD LES 
আল্লাহ ও Ed bl 3d lr b LPS 
i L224, WwW? A2 A739 
SN tli EBL GAG Fo Y 
, তাদের বিরুদ্ধে 5রতে 2 ) BS 
থাকো যে পর্যন্ত না তারা REDE 3 0 
অধীনতা স্বীকার করে ০৪০০ 70 
প্রজারূপে জিযিয়া দিতে স্বীকৃত Oke 3x Ln 
হ্‌য়। 
আল্লাহ তা‘আলা তার পবিত্র দ্বীনের অনুসারী এবং পাক পবিত্র মুসলিম 
বান্দাদেরকে হুকুম করছেন যে, তারা যেন ধর্মের দিক থেকে অপবিত্র 
মুশরিকদেরকে বায়তুল্লাহর পাশে আসতে না দেয়। এই আয়াতটি নবম 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ তাওবা ৯ ৬৭৩ পারাঃ ১০ 


হিজরীতে অবতীর্ণ হয় । এ বছরই রাসুলুল্লাহ (সঃ) আলী (রাঃ)-কে আবূ বকর 
(রাঃ) -এর সাথে প্রেরণ করেন এবং নির্দেশ দেনঃ “হজ্তবের সমাবেশে ঘোষণা 
করে দাও যে, এ বছরের পরে কোন মুশরিক যেন হজ্ব করতে না আসে এবং 
কেউ যেন উলঙ্গ হয়ে বায়তুল্লাহ তাওয়াফ না করে।” শরীয়তের এই হুকুমকে 
আল্লাহ তা'আলা এমনিতেই পূর্ণ করে দেন। সেখানে আর মুশরিকদের প্রবেশ 
লাভের সৌভাগ্য হয়নি এবং এরপরে উলঙ্গ অবস্থায় কেউ আল্লাহর ঘরের 
তাওয়াফও করেনি । জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) গোলাম ও যিন্মী ব্যক্তিকে 
এই হুকুমের বহির্ভূত বলেছেন। মুসনাদে আহমাদে জাবির ইবনে আবদুল্লাহ 
(রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “এ বছরের পরে 
চুক্তিকৃতগণ ছাড়া এবং তাদের গোলামরা ছাড়া আর কেউই যেন আমাদের 
মসজিদে প্রবেশ না করে।” কিন্তু এই মারফু’ হাদীস অপেক্ষা বেশী সহীহ 
সনদযুক্ত মাওকুফ রিওয়ায়াত রয়েছে। 
মুসলিমদের খলীফা উমার ইবনে আবদুল আযীয (রঃ) ফরমান জারী 
করেছিলেনঃ “ইয়াহণুদী ও খ্রীষ্টানদেরকে মুসলমানদের মসজিদে আসতে দিবে 
না৷” এই আয়াতকে কেন্ত করেই তিনি এই নিষেধাজ্ঞা জারী করেছিলেন। আতা 
(রঃ) বলেন যে, সম্পূর্ণ হারাম শরীফই মসজিদুল হারামের অন্তর্ভুক্ত । মুশরিকরা 
যে অপবিত্র, এই আয়াতটিই এর দলীল । সহীহ হাদীসে রয়েছে যে, মুমিন 
অপবিত্র হয় না। বাকী থাকলো এই কথাটি যে মুশরিকদের দেহ ও সত্তাও কি 
অপবিত্র? এ ব্যাপারে জমহুরের উক্তি এই যে, তাদের দেহ অপবিত্র নয়। কেননা 
আল্লাহ তা'আলা আহলে কিতাবের যবেহকৃত জত্তু হালাল করেছেন। যাহেরিয়া 
মাযহাবের কোন কোন লোক মুশরিকদের দেহকে অপবিত্র বলেছে। হাসান (রঃ) 
বলেন যে, যে ব্যক্তি মুশরিকদের সাথে মুসাফাহা করবে সে যেন তার হাতটি ধুয়ে 
নেয়। এ হুকুম হলে লোকদের কেউ কেউ বললোঃ “তাহলে তো আমাদের 
বাজার মন্দা হয়ে যাবে এবং ব্যবসার জাকজমক নষ্ট হয়ে যাবে । ফলে আমাদের 
বহুবিধ ক্ষতি সাধিত হবে।”” তাদের এ কথার জবাবে আল্লাহ তা'আলা বলেনঃ 
“তোমরা এ ব্যাপারে কোনই ভয় করো না৷ আল্লাহ তোমাদের আরো বহু পন্থায় 
দান করবেন । আহলে কিতাবের নিকট থেকে তোমাদের জন্যে তিনি জিযিয়া 
১. লুবাব গ্রন্থে ইবনে আবি হাতিম (রঃ) তাখরীজ করেছেন যে, মুশরিকরা বায়তুল্লাহতে খাদ্য 
সম্ভার নিয়ে আসতো এবং ওর মধ্যে ওরা ব্যবসা করতো । অতঃপর যখন তাদেরকে 
বায়তুল্লাহতে আসতে নিষেধ করে দেয়া হলো তখন মুসলমানরা বললোঃ “আমাদের জন্যে 
খাদ্য কোথায়?” তখন আল্লাহ তা'আলা ... 4% ১1; এ আয়াত অবতীৰ্ণ করেন। 


(J 8৩ 
wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ তাওবা ৯ ৬৭৪ পারাঃ ১০ 


আদায় করিয়ে দিবেন এবং তোমাদেরকে সম্পদশালী করবেন । তোমাদের জন্যে 
কোন্টা বেশী কল্যাণকর তা তোমাদের প্রতিপালকই ভাল জানেন। তার নির্দেশ 
এবং নিষেধাজ্ঞা সবটাই নিপুণতাপূর্ণ। এ ব্যবসা তোমাদের জন্যে ততোটা 
লাভজনক নয় যতোটা লাভজনক তোমাদের জিযিয়া প্রাপ্তি ও আহলে কিতাবের 
নিকট থেকে যারা আল্লাহ, তার রাসূল (সঃ) এবং কিয়ামতকে অসক্বীকারকারী । 
প্রকৃত অর্থে তারা যখন মুহান্মাদ (সঃ)-এর উপর ঈমান আনলো না তখন কোন 
নবীর উপরই তাদের ঈমান রইলো না । বরং তারা নিজেদের প্রবৃত্তির ও তাদের 
বড়দের অন্ধ বিশ্বাসের পিছনে পড়ে রয়েছে। যদি তাদের নিজেদের নবীর উপর 
এবং নিজেদের শরীয়তের উপর পূর্ণ বিশ্বাস থাকতো তবে তারা আমাদের এই 
নবী (সঃ)-এর উপরে অবশ্যই ঈমান আনতো। তার শুভাগমনের সুসংবাদ তো 
প্রত্যেক নবীই দিয়ে গেছেন এবং তার অনুসরণ করার হুকুমও সব নবীই প্রদান 
করেছেন। কিন্তু এতদসন্ত্বেও তারা এই সর্বশ্রেষ্ঠ রাসূল (সঃ)-কে অস্বীকার 
করছে । সুতরাং পূর্ববর্তী নবীদের শরীয়তের সাথেও তাদের কোন সম্পর্ক নেই। 
এ কারণেই এঁ নবীদেরকে মুখে স্বীকার করার কোনই মূল্য নেই। কেননা 
মুহাম্মাদ (সঃ) হলেন নবীদের নেতা সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ নবী এবং রাসূলদের 
পূর্ণকারী। অথচ তারা তাকেই অস্বীকার করছে। সুতরাং তাদের সাথেও জিহাদ 
করতে হবে। 


তাদের সাথে জিহাদের হুকুম হওয়ার এটাই প্রথম আয়াত । এঁ সময় পর্যন্ত 
আশে পাশের মুশরিকদের সাথে যুদ্ধ সংঘটিত হয়েছিল। তাদের অধিকাংশই 
তাওহীদের পতাকা তলে আশ্রয় নিয়েছিল । আরব উপদ্বীপে ইসলাম স্বীয় জায়গা 
করে নিয়েছিল । এখন ইয়াহুদী ও খ্ৰীষ্টানদের সংবাদ নেয়ার এবং তাদেরকে সত্য 
পথ দেখাবার নির্দেশ দেয়া হয়। এ হুকুম অবতীর্ণ হয় হিজরী নবম সনে। তখন 
রাসূলুল্লাহ (সঃ) রোমকদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গহণ করেন। জনগণকে তিনি 
স্বীয় সংকল্পের কথা অবহিত করেন । মদীনার চতুল্পার্শ্বের আরবীয়দেরকে যুদ্ধের 
প্রতি উদ্বুদ্ধ করেন এবং প্রায় ত্রিশ হাজার সৈন্য নিয়ে রোম সাম্রাজ্য অভিমুখে 
রওয়ানা হন । এই যুদ্ধ থেকে বিমুখ থাকলো মুনাফিকরা এবং আরো কিছু 
সংখ্যক লোক। গরমের মৌসুম ছিল এবং গাছের ফল পেকে গিয়েছিল। 
রোমকদের বিরুদ্ধে যুদ্ধে গমনের ব্যাপারে সিরিয়ার পথ ছিল বহু দূরের পথ এবং 
ওঁ সফর ছিল খুবই কঠিন সফর । তারা তাবৃূক পর্যন্ত পৌছে যান । সেখানে প্রায় 
বিশ দিন অবস্থান করেন। অতঃপর আল্লাহ তা'আলার নিকট ইসতিখারা করে 
সেখান থেকে প্রত্যাবর্তন করেন। কেননা, তাদের অবস্থা ছিল অত্যন্ত সঙ্গীন এবং 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ তাওবা ৯ ৬৭৫ পারাঃ ১০ 


তারা খুবই দুর্বল হয়ে পড়েছিলেন ইনশাআল্লাহ সত্বরই এর বর্ণনা আসছে । এই 
' আয়াতকেই দলীল হিসেবে গ্রহণ করে কেউ কেউ বলেছেন যে, জিযিয়া শুধু 
আহলে কিতাবের নিকট থেকে এবং তাদের সাথে সাদৃশ্যযুক্ত লোকদের নিকট 
থেকে নেয়া যাবে, যেমন মাজুসীদের নিকট থেকে ৷ রাসূলুল্লাহ (সঃ) হিজরের 
মাজুসদের নিকট থেকে জিযিয়া আদায় করেছিলেন। ইমাম শাফিঈ (রঃ)-এর 
এটাই মাযহাব । ইমাম আহমাদ (রঃ)-এরও প্রসিদ্ধ মাযহাব এটাই ৷ ইমাম আবূ 
হানীফা (রঃ) বলেন যে, সমস্ত আজমীর নিকট থেকে জিযিয়া আদায় করা হবে, 
তারা আহলে কিতাবই হোক অথবা মুশরিকই হোক হ্যা, তবে আরবের 
লোকদের মধ্যে শুধুমাত্র আহলে কিতাবের নিকট থেকে জিযিয়া আদায় করা 
হবে। ইমাম মালিক (রঃ) বলেন যে, সমস্ত কাফিরের নিকট থেকেই জিযিয়া 
আদায় করা জায়েয । তারা আহলে কিতাবই হোক বা মাজুসীই হোক অথবা 
মূর্তিপূজক প্রভৃতিই হোক । তাদের মাযহাবের দলীলগুলো বিস্তারিতভাবে 
আলোচনা করার এখানে তেমন কোন সুযোগ নেই । এসব ব্যাপার আল্লাহ 
তা'আলাই সবচেয়ে ভাল জানেন। 

আল্লাহ পাক বলেনঃ যে পর্যন্ত না তারা অধীনতা স্বীকার করে প্রজারূপে 
জিযিয়া দিতে স্বীকৃত হয়, তাদেরকে ছেড়ে দিয়ো না৷ সুতরাং মুসলিমদের উপর 
যিশ্মীদের মর্যাদা দেয়া বৈধ নয়। সহীহ মুসলিমে আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত 
আছে যে, নবী (সঃ) বলেছেনঃ “তোমরা ইয়াহুদী ও নাসারাদেরকে প্রথমে সালাম 


দিয়ো না এবং যদি পথে তোমাদের সাথে তাদের সাক্ষাৎ হয়ে যায় তবে 
তাদেরকে সংকীর্ণ পথে যেতে বাধ্য করো।” এ কারণেই উমার (রাঃ) তাদের 
সাথে এরূপই শর্ত করেছিলেন। 


আব্দুর রহমান ইবনে গানাম আশআরী (রাঃ) বলেন, আমি নিজের হাতে 
চুক্তিনামা লিখে উমার (রাঃ)-এর নিকট পাঠিয়েছিলাম যে, সিরিয়াবাসী অমুক 
অমুক শহুরে খ্ৰীষ্টানদের পক্ষ হতে এই চুক্তিনামা আল্লাহর বান্দা আমীরুল 
মুমিনীন উমার (রাঃ) -এর নিকট । চুক্তিপত্রের বিষয় বস্তু হচ্ছে- “যখন আপনারা 
আমাদের উপর এসে পড়লেন, আমরা আপনাদের নিকট আমাদের জান, মাল ও 
সন্তান-সম্ততির জন্যে নিরাপত্তার প্রার্থনা জানাচ্ছি। আমরা এ নিরাপত্তা চাচ্ছি এ 
শর্তাবলীর পরিপ্রেক্ষিতে যে, আমরা এই শহরগুলোতে এবং এগুলোর আশে পাশে 
নতুন কোন মন্দির, গির্জা এবং খানকা নির্মাণ করবো না । এরূপ কোন নষ্ট ঘরের 
মেরামত ও সংস্কারও করবো না। এসব ঘরে যদি কোন মুসলিম মুসাফির 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ তাওবা ৯ ৬৭৬ পারাঃ ১০ 


অবস্থানের ইচ্ছা করেন তবে আমরা তাদেরকে বাধা দেবো না । তারা রাত্রেই 
অবস্থান করুন অথবা দিনেই অবস্থান করুন । আমরা পথিক ও মুসাফিরদের 
জন্যে ওগুলোর দরজা সব সময় খুলে রাখবো । যেসব মুসলিম আগমন করবেন 
আমরা তিন দিন পর্যন্ত তাদের মেহমানদারী করবো । আমরা এসব ঘরে বা 
বাসভূমি প্রভৃতিতে কোন গুপ্তচর লুকিয়ে রাখবো না । মুসলিমদের সাথে কোন 
প্রতারণা করবো না । নিজেদের সন্তানদেরকে কুরআন শিক্ষা দেবো না । নিজেরা 
শির্ক করবো না এবং অন্য কাউকেও শির্কের দিকে আহ্বান করবো না। 
আমাদের মধ্যে কেউ যদি ইসলাম গ্রহণ করার ইচ্ছা করে তবে আমরা তাদেরকে 
মোটেও বাধা দেবো না । মুসলিমদেরকে আমরা সন্মান করবো যদি তারা 
দেবো কোন কিছুতেই আমরা নিজেদেরকে মুসলিমদের সমান মনে করবো না। 
পোশাক পরিচ্ছদেও না, আমরা তাদের কথার উপর কথা বলবো না। আমরা 
তীদের পিতৃপদবী যুক্ত নামে নামকরণ করবো না । জিন্‌ বিশিষ্ট ঘোড়ার উপর 
আমরা সওয়ার হবো না । আমরা তরবারী লটকাবো না এবং নিজেদের সাথেও 
তরবারী রাখবো না । অঙ্গুরীর উপর আরবী নক্শা অংকন করাবো না এবং মাথার 
অগ্রভাগের চুল কেটে ফেলবো না। আমরা যেখানেই থাকি না কেন, পৈতা অবশ্য 
অবশ্যই ফেলে রাখবো । আমাদের গির্জাসমূহের উপর ক্রশচিহ্ন প্রকাশ করবো 
না, আমাদের ধর্মীয় গ্রন্থগুলো মুসলিমদের যাতায়াত স্থানে এবং বাজারসমূহে 
প্রকাশিত হতে দেবো না। গীর্জায় উচ্চেঃস্বরে শংখ বাজাবো না, মুসলিমদের 
উপস্থিতিতে আমাদের ধর্মীয় পুস্তকগুলো জোরে জোরে পাঠ করবো না, রাস্তাঘাটে 
নিজেদের চাল চলন ও রীতি নীতি প্রকাশ করবো না, নিজেদের মৃতদের উপর 
হায়! হায়!! করে উচ্চেঃস্বরে শোক প্রকাশ করবো না এবং মুসলিমদের চলার 
পথে মৃতদেহের সাথে আগুন নিয়ে যাবো না। যেসব গোলাম মুসলিমদের অংশে 
পড়বে তা আমরা গ্রহণ করবো না। আমরা অবশ্যই মুসলিমদের শুভাকাভ্ক্ষী হয়ে 
থাকবো মুসলিমদের ঘরে আমরা উঁকি মারবো না।” যখন এই চুক্তি পত্র উমার 
(রাঃ)-এর সামনে পেশ করা হলো তখন তিনি তাতে আরো একটি শর্ত বাড়িয়ে 
নিলেন। তা হচ্ছে- “আমরা কখনো কোন মুসলিমকে প্রহার করবো না৷” 
অতঃপর তারা বললোঃ “এসব শর্ত আমরা মেনে নিলাম । আমাদের ধর্মাবলম্বী 
সমস্ত লোকই এসব শর্তের উপর নিরাপত্তা লাভ করলো । এগুলোর কোন একটি 
যদি আমরা ভঙ্গ করি তবে আমাদেরকে নিরাপত্তা দানের ব্যাপারে আপনার কোন 
দায়িত্ব থাকবে না এবং আপনি আপনার শত্রুদের সাথে যা কিছু করেন, আমরাও 
ওরই যোগ্য ও উপযুক্ত হয়ে যাবো ৷” 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ তাওবা ৯ 


০1 ইয়াহুদীরা বললো-- উযায়ের 
আল্লাহর পুত্র এবং নাসারারা 
বললো -- মাসীহ্‌ আল্লাহর পুত্র, 
এটা তাদের মুখের কথা মাত্র 
(বাস্তবে তা কিছুই নয়), তারা 
তো তাদের ন্যায়ই কথা বলছে 
যারা তাদের পূর্বে কাফির 
হয়েছে, আল্লাহ তাদেরকে 
ধ্বংস করুন! তারা উল্টো কোন 
দিকে যাচ্ছে! 

৩১। তারা আল্লাহকে ছেড়ে 
নিজেদের আলেম ও 
ধর্ম-যাজকদেরকে প্রভু বানিয়ে 
নিয়েছে এবং মারইয়ামের পুত্র 
মাসীহ্‌কেও, অথচ তাদের প্রতি 
শুধু এই আদেশ করা হয়েছে 
যে, তারা শুধুমাত্র এক 
মা’বুদের ইবাদত করবে যিনি 
ব্যতীত মা’বূদ হওয়ার যোগ্য 
কেউই নেই, তিনি তাদের 
অংশী স্থির করা হতে পবিত্র । 


৬৭৭ 


32 92/2 p9372 
win re 
|) 

222 LS বৰল 
ot Tad Gall 
পা AE > #2 


Ea NEES 4, 


+p ARAL LL / ed 
ee 
LeAEE ek 
ES TAA SALES TA ES 
SEE Bd i! -1Y\ 
2822 w পা পলা 


ys us CES 


“2 
Eee 2 


2 rt ot Ee) 


54 
i! 


“l বি [ep br Het চ) 


WE 


(22 22357 ()29 I 
OU ri br ao 33 3 


এ আয়াতগুলোতেও মহা মহিমান্বিত আল্লাহ মুমিনদেরকে মুশরিক, কাফির, 
ইয়াহুদী ও খৰীষ্টানদের সাথে যুদ্ধ করার প্রতি উৎসাহ প্রদান করছেন। মহান 
আল্লাহ বলেন, দেখো! আল্লাহর শত্রুরা কেমন গুদ্ধত্যপূর্ণ ব্যবহার করছে! 
ইয়াহুদীরা উযায়ের (আঃ)-কে আল্লাহর পুত্র বলছে (নাউযুবিল্লাহি মিন যালিক)। 
আল্লাহ এটা থেকে পবিত্র ও বহু উর্ধে যে, তার কোন পুত্র থাকবে! এ লোকেরা 
যে ঘটনার পরিপ্রেক্ষিতে উযায়ের (আঃ) সম্পর্কে এ ধারণা পোষণ করেছিল তা 
এই যে, যখন আমালিকা সম্প্রদায় বানী ইসরাঈলের উপর জয়যুক্ত হয় এবং 
তখন ইল্ম উঠে যাওয়া, কিছু সংখ্যক আলেমের নিহত হওয়া এবং বানী 
ইসরাঈলদের ধ্বংস হয়ে যাওয়ার কারণে উযায়ের (আঃ) অত্যন্ত মর্মাহত হন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরা 8 তাওবা ৯ ৬৭৮ পারাঃ ১০ 


তিনি এমনভাবে কাদতে শুরু করেন যে, তীর .চোখের অশ্রু বন্ধই হয় না। 
কাদতে কাদতে তীর চোখের পাতাগুলোও ঝরে পড়ে । একদা এভাবে ক্রন্দনরত 
অবস্থায় একটি মাঠের মধ্য দিয়ে গমন করেন। এমন সময় দেখতে পান যে, 
একজন মহিলা একটি কবরের পার্শ্বে বসে ক্রন্দন করছে এবং মুখে উচ্চারণ 
করছে- “হায়! এখন আমার খাওয়া ও পরার ব্যবস্থা কি করে হবে?” এ দেখে 
উযায়ের (আঃ) সেখানে দাড়িয়ে যান এবং মহিলাটিকে জিজ্ঞেস করেনঃ “এই 
লোকটির পূর্বে তোমার খাওয়া ও পরার ব্যবস্থা কে করতেন?” সে উত্তরে বলেঃ 
“আল্লাহ তা'আলা” তখন তিনি তাকে বলেনঃ “তাহলে আল্লাহ তা'আলা তো 
এখনো জীবিত রয়েছেন। তার তো কখনো মৃত্যু হয় না।” তার এ কথা শুনে 
মহিলাটি উষায়ের (আঃ)-কে জিজ্ঞেস করেঃ “তাহলে হে উযায়ের (আঃ)! আপনি 
বলুনতো - বানী ইসরাঈলের পূর্বে আলেমদেরকে বিদ্যা শিক্ষা দিতেন কে?” তিনি 
উত্তরে বলেনঃ “আল্লাহ তা‘আলা।” তখন মহিলাটি বলেঃ “তাহলে আপনি 
এভাবে কেঁদে কেটে সময় কাটাচ্ছেন কেন?” তিনি এবার বুঝে নেন যে, এর 
মাধ্যমে আল্লাহ তা'আলার পক্ষ থেকে তাকে সতর্ক করা হয়েছে। অতঃপর তাকে 
বলা হয়ঃ “তুমি অমুক নদীতে গিয়ে গোসল কর এবং দু'রাকআত সালাত আদায় 
কর। সেখানে তুমি একজন লোককে দেখতে পাবে। সে তোমাকে যা কিছু খেতে 
দেবে তা তুমি খেয়ে নিবে।” 


কথামত উষায়ের (আঃ) সেখানে গমন করেন। গোসল করে তিনি সালাত 
আদায় করেন। অতঃপর তিনি সেখানে একটি লোককে দেখতে পান । লোকটি 
তাকে বলেনঃ “মুখ খুলুন!” তিনি মুখ খুলে দেন । তখন লোকটি পাথরের মত 
কি একটি জিনিস তিন বার তার মুখে নিক্ষেপ করেন। তৎক্ষণাৎ আল্লাহ 
তা'আলা তীর বক্ষ খুলে দেন। ফলে তিনি তাওরাতের সবচেয়ে বড় আলেম হয়ে 
যান। তারপর তিনি বানী ইসরাঈলের কাছে গিয়ে বলেনঃ “আমি তোমাদের 
কাছে তাওরাত নিয়ে এসেছি ।” তারা তাকে বলেঃ “হে উষায়ের (আঃ)! আপনি 
মিথ্যাবাদী ছিলেন না।” এরপর তিনি অঙ্গুলির সাথে কলমকে জড়িয়ে ধরেন এবং 
এ অঙ্গুলি দ্বারাই একই সময় সম্পূর্ণ তাওরাত লিখে ফেলেন। এদিকে লোকেরা 
যুদ্ধ হতে ফিরে আসে তাদের সাথে তাদের আলেমগণও ফিরে আসেন তীরা 
উষায়ের (আঃ)-এর ব্যাপারটা জানতে পারেন । সুতরাং তারা পাহাড়ে ও গুহার 
মধ্যে তাওরাতের যে পুস্তিকাগুলো লুকিয়ে রেখে এসেছিলেন সেগুলো বের করে 
আনেন এ পুস্তিকাগুলোর সাথে উযায়ের (আঃ)-এর লিখিত পুস্তিকাগুলো তারা 
মিলিয়ে দেখেন । দেখা যায় যে, ওগুলোর সাথে তার ‘নুসখা’ সম্পূর্ণরূপে মিলে 


wwwi.islamfind.wordpress.com 


সূরা £ তাওবা ৯ ৬৭৯ পারাঃ ১০ 


গেছে। এতে কোন কোন অজ্ঞ লোকের অন্তরে এই শয়তানী ‘ওসওয়াসা’ পয়দা 
হয়ে যায় যে, তিনি আল্লাহর পুত্র । (নাউযুবিল্লাহি মিন যালিক) ৷ 

খ্ৰীষ্টানরা ঈসা (আঃ)-কে আল্লাহর পুত্র বলতো (আমরা এর থেকে আল্লাহর 
নিকট আশ্রয় প্রার্থনা করছি) । তার ঘটনা তো সর্বজন বিদিত সুতরাং এ দু'টি 
দলের ভুল বর্ণনা কুরআন কারীমে বর্ণিত হচ্ছে। আল্লাহ পাক বলেন, এটা তাদের 
মুখের কথা মাত্র । তাদের কাছে এর কোন দলীল নেই । ইতিপূর্বে তাদের পূর্ববর্তী 
লোকেরা যেমন কুফরী ও বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত ছিল, তদ্রপ এরাও তাদের 
মুরীদ ও অন্ধ বিশ্বাসী । আল্লাহ তাদের প্রতি অভিসম্পাত বর্ষণ করুন! হক থেকে 
তারা কেমন বিভ্রান্ত হচ্ছে! 

আদী ইবনে হাতিম (রাঃ)-এর কাছে রাসুলুল্লাহ (সঃ)-এর দ্বীন যখন পৌঁছে 
তখন তিনি সিরিয়ার দিকে পালিয়ে যান । অজ্ঞতার যুগেই তিনি খ্ৰীষ্টান ধর্ম গ্রহণ 
করেছিলেন। এখানে তীর ভগ্নি ও তার দলের লোকেরা বন্দী হয়ে যায় । 
রাসুলুল্লাহ (সঃ) দয়া পরবশ হয়ে তার ভটগ্নিকে মুক্তি দেন এবং তাকে কিছু অর্থও 
প্রদান করেন। সে তখন সরাসরি তার ভাই-এর কাছে চলে যায় এবং তাকে 
ইসলাম গ্রহণে উৎসাহিত করে ও মদীনায় গমনের অনুরোধ করে। সুতরাং আদী 
(রাঃ) মদীনায় চলে আসেন তিনি তার ‘তাঈ’ গোত্রের নেতা ছিলেন। তার 
পিতার দানশীলতা দুনিয়াব্যাপী প্ৰসিদ্ধি লাভ করেছিল। জনগণ রাসূলুল্লাহ 
(সঃ)-কে তীর আগমনের সংবাদ অবহিত করেন। তিনি স্বয়ং তার কাছে 
আসেন। এ সময় আদী (রাঃ)-এর স্কন্ধে রৌপ্য নির্মিত ক্রুশ লটকানো ছিল। 
রাসূলুল্লাহ (সঃ)-এর পবিত্র মুখে 497 ৯7০=। 1,44 এ আয়াতটি উচ্চারিত 
হচ্ছিল । তখন আদী (রাঃ) বলেনঃ “ইয়াহুদী খ্রীষ্টানরা তো তাদের আলেম ও 
দরবেশদের উপাসনা করেনি” রাসুলুল্লাহ (সঃ) তখন বলেনঃ “তাহলে শুন! 
তারা তাদের আলেম ও দরবেশদের হারামকৃত বিষয়কে হারাম বলে মেনে নেয় 
এবং হালালকৃত বিষয়কে হালাল বলে স্বীকার করে নেয়। এটাই তাদেরকে 
তাদের উপাসনা করার শামিল” অতঃপর তিনি বলেনঃ “হে আদী! আল্লাহ 
সবচেয়ে বড় এটা কি তুমি মেনে নিতে পার না? তোমার ধারণায় আল্লাহর চেয়ে 
বড় কেউ আছে কি? ‘আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য আর কেউ নেই’ এটা কি 
তুমি অস্বীকার করছো? তোমার মতে কি তিনি ছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্য 
আছে?” অতঃপর তিনি তাকে ইসলামের দাওয়াত দেন। আদী (রাঃ) তা কবুল 
করে নেন এবং আল্লাহর একত্ববাদ ও রাসুলুল্লাহ (সঃ)-এর রিসালাতের সাক্ষ্য 
প্রদান করেন। এ দেখে রাসুলুল্লাহ (সঃ)-এর চেহারা মুবারক খুশীতে উজ্জ্বল হয়ে 


wwwi.islamfind.wordpress.com 


সূরা £ তাওবা ৯ ৬৮০ পারাঃ ১০ 


ওঠে ৷ তিনি বলেনঃ “ইয়াহ্‌দীদের উপর আল্লাহর ক্রোধ পতিত হয়েছে এবং 
খ্ৰীষ্টানরা পথভ্রষ্ট হয়ে গেছে।”” 
হুযাইফা ইবনে ইয়ামান (রাঃ) এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতেও এ 
আয়াতের তাফসীর এরূপই বর্ণিত আছে যে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে হারাম ও 
হালালের মাসআলায় আলেম ও ইমামদের কথার প্রতি তাদের অন্ধ অনুকরণ ৷ 
সুদ্দী (রঃ) বলেন যে, তারা তাদের বুযুর্গদের কথা মানতে শুরু করে এবং 
আল্লাহর কিতাবকে এক দিকে সরিয়ে দেয়। এ জন্যেই আল্লাহ পাক বলেন, 
তাদেরকে তো শুধু এ নির্দেশ দেয়া হয়েছিল যে, তারা আল্লাহ ছাড়া আর কারো 
ইবাদত করবে না । তিনি যেটা হারাম করেছেন সেটাই হারাম এবং তিনি যেটা 
হালাল করেছেন সেটাই হালাল । তার ফরমানই হচ্ছে শরীয়ত ৷ তার হুকুমই 
মান্য করার যোগ্য । তারই সত্তা ইবাদতের দাবীদার । তিনি শির্ক ও শরীক হতে 
পবিত্র । তার কোন শরীক, কোন নধযীর ও কোন সাহায্যকারী নেই । তার 
বিপরীতও কেউ নেই ৷ তিনি সন্তান-সন্ততি থেকে পবিত্র । তিনি ছাড়া না আছে 
কোন উপাস্য, না আছে কোন প্রতিপালক ৷ 
৩২। তারা এরূপ চাচ্ছে যে, ETE 
আল্লাহর নূরকে নিজেদের ll ibs slop CTY 
মুখের ফুৎকার দ্বারা নির্বাপিত sud 3) io 
করে দেয়, অথচ আল্লাহ স্বীয় SSL AL sell 
নূর (দ্বীন-ইসলাম) কে পূৰ্ণত্বে L231 232 od wd AAIBTL 
পৌছানো ব্যতীত নিরস্ত হবেন 05275 5 2 3015 
না, যদিও কাফিররা 
অগ্রীতিকরই মনে করে। A EAE বো 
৩৩ ৷ সেই আল্লাহ এমন যে, তিনি lal 
নিজ রাসূলকে হিদায়াত C22 wd 2 dA 22 
hd 3 sl 
(কুরআন) এবং সত্য ধর্ম কাজ 
সহকারে প্রেরণ করেছেন, যেন EE Sl 
ওকে সকল ধর্মের উপর প্রবল Ea 
করে দেন, যদিও মুশ্রিকরা I 
’ 01s | 
অগ্রীতিকর মনে করে। ET 
১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ), ইমাম তিরমিযী (রঃ) এবং ইমাম ইবনে জারীর (রঃ) 
বৰ্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ তাওবা ৯ ৬৮১ পারাঃ ১০ 


আল্লাহ তা‘আলা বলেন, সর্ব শ্রেণীর কাফিরদের মনের ইচ্ছা এটাই যে, তারা 
আল্লাহর নূরকে নিভিয়ে দিবে এবং তার হিদায়াত ও সত্য দ্বীনকে দুনিয়ার বুক 
থেকে মুছে ফেলবে ৷ তাহলে তাদের চিন্তা করে দেখা উচিত যে, যদি কেউ তার 
মুখের ফুৎকার দ্বারা সূর্যের বা চন্দ্রের রশ্যিকে নিভিয়ে দেয়ার ইচ্ছা করে তবে তা 
কখনো সম্ভব হবে কি? কখনই না । অনুরূপভাবে এ লোকগুলোও আল্লাহর নূরকে 
নিভিয়ে দেয়ার উদ্দেশ্যে যথাসাধ্য চেষ্টা করেছে। কিন্তু শেষে অপারগ হয়ে গেছে। 
এটা অবশ্যম্ভাবী বিষয় এবং আল্লাহর ফায়সালা যে, রাসূলুল্লাহ (সঃ)-কে যে সত্য 
দ্বীনসহ প্রেরণ করা হয়েছে তা সদা বিজয়ী থাকবেই । হে কাফির ও মুশরিকের 
দল! তোমরা আল্লাহর দ্বীনকে মিটিয়ে দিতে চাচ্ছ, কিন্তু আল্লাহ চাচ্ছেন তা উন্নত 
রাখতে আর স্পষ্ট কথা যে, আল্লাহর ইচ্ছা তোমাদের ইচ্ছার উপর নিঃসন্দেহে 
বিজয়ী থাকবে । যদিও তোমাদের কাছে অপ্রীতিকর হয় তবুও কিন্তু হিদায়াতের 
সূর্য মধ্য গগণে পৌছে যাবেই ৷ 


আরবী অভিধানে কোন জিনিস গোপনকারীকে কাফির বলা হয়। এ কারণেই 
রাত্রি সব জিনিসকে গোপন করে দেয় বলে ওকেই কাফির বলা হয়। কৃষককেও 
কাফির বলা হয়ে থাকে, কেননা সে শস্য-বীজকে মাটির মধ্যে গোপন করে দেয়। 


(S443 2 


যেমন কুরআন কারীমে 5 490 521 (৫৭৪ ২০) বলা হয়েছে। 

এ আল্লাহ তা‘আলাই স্বীয় রাসূল (সঃ)-কে হিদায়াত ও দ্বীনে হকসহ 
পাঠিয়েছেন সুতরাং রাসূলুল্লাহ (সঃ)-এর সত্য সংবাদ, সঠিক ঈমান এবং 
উপকারী ইল্‌্মই হচ্ছে হিদায়াত । আর উত্তম কার্যাবলী, যেগুলো দুনিয়া ও 
আখিরাতে ফায়দা দেয় সেটাই হচ্ছে দ্বীনে-হক । এটা দুনিয়ার সমুদয় দ্বীনের উপর 
বিজয়ীরূপে থাকবে। রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “আমার জন্যে ভূ-পৃষ্ঠের পূর্ব ও 
পর্যন্ত পৌছে যাবে।” নবী (সঃ) বলেছেনঃ “তোমাদের হাতে পূর্ব ও পশ্চিম 
বিজিত হবে । তোমাদের নেতারা জাহান্নামী হবে, তারা ব্যতীত যারা পরহেজগার 
হবে এবং আমানতদাতার কাছে আমানত পৌছিয়ে দেবে।” তামীমুদদারী (রাঃ) 
হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সঃ)-কে বলতে শুনেছি- “অবশ্যই 
এই দ্বীন ও সব জায়গায় পৌছবে যেখানে রাত ও দিন পৌছে থাকে। এমন কোন 
কাচা ঘর ও পাকা ঘর বাকী থাকবে না যেখানে মহা মহিমান্বিত আল্লাহ 
ইসলামকে পৌছাবেন না । আল্লাহ তাআলা সম্মানিতদেরকে সম্মান দেবেন এবং 
লাঞ্চিতদেরকে লাঞ্ছিত করবেন। যারা ইসলামের মর্যাদা দেয় তারা সম্মান পাবে 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ তাওবা ৯ ৬৮২ পারাঃ ১০ 


এবং কাফিররা লাঞ্ছিত হবে৷” তামীমুদদারী (রাঃ) বলেনঃ “এটা তো আমি স্বয়ং 
আমার বাড়ীতেই দেখতে পেয়েছি। যে মুসলিম হয়েছে সে কল্যাণ ও বরকত 
এবং সম্মান ও মর্যাদা লাভ করেছে, আর যে কাফির হয়েছে সে লাভ করেছে ঘৃণা 
ও অভিসম্পাত । তাদেরকে অপমানের সাথে জিযিয়া প্রদান করতে হয়েছে৷” 


মিকদাদ ইবনে আসওয়াদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ 
(সঃ)-কে বলতে শুনেছি- “ভূ-পৃষ্ঠে এমন কোন কাচা ও পাকা ঘর বাকী থাকবে 
না যেখানে আল্লাহ তা'আলা ইসলামের কালেমাকে প্রবিষ্ট করবেন না । তিনি 
মর্যাদাবানদেরকে মর্যাদা দিবেন এবং লাঞ্ছিতদেরকে লাঞ্চিত করবেন ৷ যাদেরকে 
করবেন । আর যাদেরকে তিনি লাঞ্চিত করতে চাইবেন তারা তা মানবে না, কিন্তু 
তাদেরকে এঁ মুসলিমদের অধীনস্থ হয়ে থাকতে হবে।” আদী (রাঃ) বলেন, 
রাসূলুল্লাহ (সঃ) আমার নিকট আগমন করে আমাকে বলেনঃ “তুমি ইসলাম 
কবূল কর, তাহলে নিরাপত্তা লাভ করবে।” আমি বললাম, আমি তো একটা দ্বীন 
মেনে চলছি তিনি বললেনঃ “তোমার দ্বীন সম্পর্কে তোমার চেয়ে আমারই জ্ঞান 
বেশী আছে।” আমি বললাম, সত্যই কি? তিনি উত্তরে বললেনঃ “সম্পূর্ণরূপে 
সত্য ৷ তুমি কি রাকূসিয়া’র অন্তর্ভুক্ত নও? তুমি কি তোমার কওমের নিকট থেকে 
ট্যাক্স আদায় কর না?” আমি জবাব দিলাম, হ্যা, এ কথা সত্য বটে তিনি 
বললেনঃ “তোমার ধর্মে এটা তোমার জন্যে হালাল নয়।” তার এ কথা 
শুনামাত্রই আমি তার প্রতি আকৃষ্ট হয়ে গেলাম। অতঃপর তিনি আমাকে 
বললেনঃ “তোমাকে ইসলাম গ্রহণে কিসে বাধা দিচ্ছে তা আমি বেশ ভাল রূপেই 
জানি। দেখো, তুমি শুধু এ কারণেই বাধা প্রাপ্ত হচ্ছো যে, মুসলিমরা খুবই দুর্বল 
ও শক্তিহীন । সারা আরববাসী তাদেরকে ঘিরে রয়েছে। কিন্তু বলতো তুমি হীরা 
(রাজ্য) চেনো কি?” আমি উত্তরে বললাম, আমি হীরা (রাজ্য) কোন দিন 
দেখিনি বটে, তবে শুনেছি নিশ্চয়ই । তিনি তখন বললেনঃ “যার হাতে আমার 
প্রাণ রয়েছে তার শপথ! আল্লাহ তাআলা এই দ্বীনকে পূর্ণ করবেন । এমন কি 
একজন পর্দানাশীল নারী উদ্বরীর উপর আরোহণ করে হীরা হতে যাত্রা শুরু করবে 
এবং কারো আশ্রয় ছাড়াই নিরাপদে মক্কা পৌছে যাবে ও বায়তুল্লাহ শরীফের 
তাওয়াফ করবে। আল্লাহর কসম! তোমরা কিসরার (পারস্য সম্রাট) 
কোষাগারগুলো জয় করে নিবে।” আমি জিজ্ঞেস করলাম, কিসরা ইবনে 
হরমূযের (কোষাগার)? তিনি উত্তরে বললেনঃ “হ্যা, হ্যা, কিসরা ইবনে হরমূযের 
(কোষাগার)। তোমাদের কাছে ধন-সম্পদের এতো প্রাচুর্য হবে যে, তা গ্রহণ 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ তাওবা ৯ ৬৮৩ পারাঃ ১০ 


করার লোক পাওয়া যাবে না৷” এ হাদীসটি বর্ণনা করার সময় আদী (রাঃ) 
বলেনঃ “রাসূলুল্লাহ (সঃ)-এর এ ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়ে গেছে। দেখো, আজ হীরা 
সাম্রাজ্য হতে উষ্ট্রারোহীরা নির্ভয়ে ও কারো আশ্রয় ছাড়াই নিরাপদে মক্কায় পৌছে 
বায়তুল্লাহ শরীফের তাওয়াফ করছে। সত্যবাদী ও সত্যায়িত নবী (সঃ)-এর 
দ্বিতীয় ভবিষ্যদ্বাণীও সত্যে পরিণত হয়েছে। কিসরার কোষাগার বিজিত হয়েছে। 
আমি স্বয়ং এ সেনাবাহিনীতে ছিলাম যারা ইরানের ইট দ্বারা ইট বাজিয়েছে, 
অষ্টালিকাগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং কিসরার গুপ্ত কোষাগার দখল 
করে নিয়েছে আল্লাহর শপথ! আমার দৃঢ় বিশ্বাস যে, সত্যবাদী ও সত্যায়িত 
রাসূল (সঃ)-এর তৃতীয় ভবিষ্যৎদ্বাণীও সত্যে পরিণত হবে৷” 


আয়েশা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “দিন ও 
রাত্রির গমনাগমন অব্যাহত থাকবে যে পর্যন্ত না পুনরায় ‘লাত' ও 'উষযা'র 
ইবাদত শুরু হবে৷” 1! আয়েশা (রাঃ) বলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ) 451% 

SoD SMA Te এ আয়াত অবতীর্ণ হওয়ার পর থেকে আজ 
পৰ্যন্ত াৰ্মার ধারণা তো এই রয়েছে যে, এটা পূর্ণ কথা৷” তখন রাসুলুল্লাহ (সঃ) 
বলেনঃ “হ্যা, এটা পূর্ণ হয়ে গেছে এবং যতদিন পর্যন্ত আল্লাহ তা‘আলার ইচ্ছা 
হবে তা পূর্ণই থাকবে। অতঃপর তিনি একটা পবিত্র বায়ু প্রেরণ করবেন, যার 
ফলে যে ব্যক্তির অন্তরে এক সরিষার দানা পরিমাণও ঈমান থাকবে তার প্রাণবায়ু 
নির্গত হয়ে যাবে। তারপর শুধুমাত্র এ লোকগুলোই অবশিষ্ট থাকবে যাদের মধ্যে 
কোন পুণ্য ও কল্যাণ নিহিত থাকবে না। সুতরাং তারা তাদের বাপ দাদাদের 
ধর্মের দিকে ফিরে যাবে৷” 

৩৪ । হে মুমিনগণ! অধিকাংশ ১,১ 2 
আহবার এবং কুহ্বান ১ 
(ইয়াহুদী ও খ্ৰীষ্টানদের আলেম _,2_ 0০ 
ও ধৰ্মযাজক) মানুষের sd CNS 2 lS 
ধন-সম্পদ শরীয়ত বিরুদ্ধ SNE 
উপায়ে ভক্ষণ করে এবং sD 
আল্লাহর পথ হতে বিরত রাখে, _,,$ ০ - 
আর যারা (অতি লোভের ona 
বশবর্তী হয়ে) স্বর্ণ ও রৌপ্য 


১. এ হাদীসটি ইমাম মুসলিম (রঃ) তার সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরা £ তাওবা ৯ 


জমা করে রাখে এবং তা 

আল্লাহর পথে ব্যয় করে না, 

(হে মুহাম্মাদ!) তুমি তাদেরকে 

যন্ত্রণাদায়ক এক শাস্তির 
বাদ শুনিয়ে দাও । 

৩৫ । যা সেদিন ঘটবে, যে দিন 
জাহান্নামের আগুনে এগুলোকে 
উত্তপ্ত করা হবে, অতঃপর 
ওগুলো দ্বারা তাদের 
ললাটসমূহে, পাৰ্শ্বদেশসমূহে 
এবং পৃষ্ঠদেশসমূহে দাগ দেয়া 
হবে, (আর বলা হবে) এটা 
হচ্ছে ওটাই যা তোমরা 
নিজেদের জন্যে সঞ্চয় করে 
রেখেছিলে, সুতরাং এখন 
নিজেদের সঞ্চয়ের স্বাদ গ্রহণ 
ক্র। 


সুদ্দী (রঃ) বলেন যে, ইয়াহনুদী আলেমৃদরুকে 


৬৮৪ 


পারাঃ ১০ 


০22324০42.9 


ERA 


এপ 33 2 


oie edo ad 


- 23232 ন \2 gob 
LS GLI ne 
- “419252 BPP 429322325 
৯৯৯) 3 rT 
/ 22322723 22022227 
: HE 

OTC 

0১/2 


ক আহ্বার এবং খ্রীষ্টান 


আবেদদেরকে রুহ্বান বলা হয় । 2819 ACL 9 Ces uo) এই 


227 Sl Y bl 


আয়াতে ইয়াহণ্দী আলেমদেরকে ‘আহবার' আর কুরআন কারীমের 45043 
U০ 025, (৫৪ ৮২) NTE not BEAN A ক্রিহ্ৰানা 
এবং তাদের আলেমদেরকে ‘কিস্্‌সীস’ বলা হয়েছে। উপরোক্ত আয়াতের উদ্দেশ্য 
হচ্ছে জনগণকে পথভ্রষ্ট দরবেশ ও সুফীদের থেকে সতর্ক ও ভয় প্রদর্শন করা। 
সুফিয়ান ইবনে উয়াইনা (রঃ) বলেন যে, আমাদের আলেমদের মধ্যে যারা 
ফাসাদ সৃষ্টি করে তাদের ইয়াহুদীদের সাথে কিছু না কিছু সাদৃশ্য রয়েছে। আর 
আমাদের সুফী ও দরবেশদের মধ্যে যারা অনৈক্য সৃষ্টি করে তাদের খ্ৰীষ্টানদের 
সাথে সাদৃশ্য রয়েছে। সহীহ হাদীসে রয়েছে- “নিশ্চিতরূপে তোমরা তোমাদের 
পূর্ববর্তীদের গতির উপর চলবে । তাদের সাথে তোমাদের চলনগতি এমন 
সাদৃশ্যযুক্ত হবে যে, মোটেই পার্থক্য থাকবে না।” জনগণ জিজ্ঞেস করলেনঃ 
“ইয়াহুদী ও খৰীষ্টানদের গতির উপর কিঃ” রাসুলুল্লাহ (সঃ) উত্তরে বললেনঃ “হ্যা, 


wwwi.islamfind.wordpress.com 


সূরা £ তাওবা ৯ ৬৮৫ পারাঃ ১০ 


তাদেরই চলন গতির উপর ৷” অন্য বর্ণনায় আছে যে, জনগণ জিজ্ঞেস করেনঃ 
“পারসিক ও রোমকদের গতির উপর কিঃ?” উত্তরে রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ 
“এরা ছাড়া আর কে হবে?” সুতরাং তাদের কথা ও কাজের সাথে সাদৃশ্য হওয়া 
থেকে বেচে থাকা অপরিহার্য কর্তব্য । তাদের এসবের উদ্দেশ্য হচ্ছে মানুষের 
মধ্যে বড় বড় পদ লাভ করা ও প্রভাব বিস্তার করা । আর এর মাধ্যমে তারা চায় 
জনগণের মাল আত্মসাৎ করতে । অজ্ঞতার যুগে ইয়াহ্‌দী আলেমদের জনগণের 
মধ্যে খুবই মর্যাদা ছিল। তাদের জন্যে উপঢৌকন এবং ফকির দরবেশদের 
মাযারে বাতি জ্বালাবার উদ্দেশ্যে দান নির্দিষ্ট ছিল। এগুলো তাদেরকে চাইতে 
হতো না, বরং জনগণ স্বতঃক্কর্তভাবে তাদের কাছে ওগুলো পৌছিয়ে দিতো । 
রাসূলুল্লাহ (সঃ)-এর নবুওয়াতের পর এ লালসাই তাদেরকে ইসলাম গ্রহণ থেকে 
বিরত রেখেছিল । কিন্তু সত্যের মুকাবিলা করার কারণে ওদিক থেকেও তারা 
আনকোরা থেকে যায় এবং আখিরাতের সুখ থেকেও বঞ্চিত রয়ে যায়। তারা 
আল্লাহর গজবে পতিত হয়েছে । দুনিয়ায় তারা লাঞ্ছিত ও ঘৃণিত হয়েছে এবং 
পরকালেও তারা কঠিন শাস্তি ভোগ করবে । হারাম ভক্ষণকারী এই দলটি নিজেরা 
হক থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্যদেরকেও ফিরিয়ে দেয়ার চেষ্টা করতো । 
সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে দিয়ে জনগণকেও তারা সত্যের পথ থেকে 
বিরত রাখতো । মূর্খদের মধ্যে বসে চড়া গলায় তারা বলতোঃ “জনগণকে আমরা 
সত্যের পথে আহ্বান করছি।” অথচ এটা স্পষ্ট প্রতারণা মাত্র । তারা তো 
অবস্থায় ছেড়ে দেয়া হবে যে তাদের কোন বন্ধু ও সহায়ক থাকবে না। 


আলেম ও সুফী-দরবেশ অর্থাৎ বক্তা ও আবেদদের বর্ণনা দেয়ার পর এখন 
আমীর, সম্পদশালী এবং নেতাদের অবস্থা বর্ণনা করা হচ্ছে যে, যেমন এই দুই 
শ্রেণীর লোকদের মধ্যে হীন প্রবৃত্তির লোক রয়েছে, তদ্রপ এই তৃতীয় শ্রেণীর 
লোকদের মধ্যেও হীন ও সংকীর্ণমনা লোক রয়েছে। সাধারণতঃ মানুষের মধ্যে 
এই তিন শ্ৰেণীর লোকদের বিশেষ প্রভাব পড়ে থাকে বহু সংখ্যক লোক তাদের 
অনুসারী হয়। সুতরাং যখন এই তিন শ্রেণীর লোকের অবস্থা বিগড়ে যাবে তখন 
নীরা মাহুযের তুর লা যা ক 


Hatt Ldd 1837777 nd fe) 34°9:12 
অর্থাৎ “দ্বীনকে বিগড়িয়ে থাকে বাদশাহগণ PE: AERC 
আলেম, সুফী ও দরবেশগণ ৷” 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ তাওবা ৯ ৬৮৬ পারাঃ ১০ 


শরীয়তের পরিভাষায় ;$ এ মালকে বলা হয় যে মালের যাকাত আদায় করা 
হয় না। ইবনে উমার (রাঃ) হতে এটাই বর্ণিত আছে। তিনি বলেন যে, যে 
মালের যাকাত দেয়া হয় তা যদি সপ্তম যমীনের নীচেও থাকে তবুও তা ;$ নয় । 
আর যে মালের যাকাত দেয়া হয় না সেই মাল যমীনের উপর প্রকাশ্যভাবে 
ছড়িয়ে থাকলেও তা ;$-এর অন্তর্ভুক্ত হবে।” উমার ইবনে খাত্তাব (রাঃ)-ও এ 
কথাই বলেন এবং তিনি বলেন যে, যে মালের যাকাত আদায় করা হয় না এ 
মাল দ্বারা মালদারকে দাগ দেয়া হবে। তার ছেলে আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিত 
আছে যে, এ হুকুম যাকাত ফরয হওয়ার পূর্বে ছিল । যাকাতের হুকুম অবতীর্ণ 
করে আল্লাহ তা‘আলা ওটাকে মাল পবিত্রকারী বানিয়ে দিয়েছেন। ন্যায়পরায়ণ 
খলীফা উমার ইবনে আবদিল আযীয (রঃ) এবং ইরাক ইবনে মালিক (রঃ)-ও এ 
কথাই বলেছেন, . nfl os (38 ১০৩) আল্লাহ পাকের এ উক্তি দ্বারা 
এটাকে মানসূখ বা রহিত করে দেয়া হয়েছে। আবূ উমামা (রাঃ) বলেন যে, 
তরবারীর যেওরও ;:$ -এর অন্তর্ভুক্ত । তিনি বলেনঃ “জেনে রেখো যে, আমি 
তোমাদেরকে এঁ কথাই শুনাচ্ছি যা আমি আল্লাহর রাসুল (সঃ)-এর মুখে 
শুনেছি ।” আলী (রাঃ) বলেন যে, চার হাজার এবং তদপেক্ষা কম হচ্ছে 
‘নাফকাহ’, আর এর অধিক হলেই ওটা হবে ‘কানয্‌ ৷’ কিন্তু এ উক্তিটি গারীব বা 
দুর্বল । মালের আধিক্যের নিন্দা এবং স্বল্পতার প্রশংসায় বহু হাদীস এসেছে। নমুনা 
হিসেবে আমরাও এখানে ওগুলোর মধ্য থেকে কয়েকটি হাদীস নকল করছি । 


a আবদির রাষযাকে আলী (রাঃ) হতে বর্ণিত আছে যে, £5) 
154 5:%-এ আয়াতকে কেন্দ্ৰ করে নবী (সঃ) বলেনঃ ‘সোনা ও 
চাদির (মালিকের) জন্যে ধ্বংস (অনিবার্য)।” এ কথা তিনি তিনবার বলেন। 
এটা সাহাবীদের কাছে খুবই কঠিন ঠেকে। তাই তারা প্রশ্ন করেনঃ “তাহলে 
আমরা কোন মাল রাখবো?” তখন উমার (রাঃ) তাদেরকে বলেনঃ “আচ্ছা, 
আমি এটা তোমাদের জন্যে জেনে নেবো ।” অতঃপর তিনি বলেনঃ “হে আল্লাহর 
রাসূল (সঃ)! আপনার এ কথাটি আপনার সাহাবীদের কাছে খুবই কঠিন বোধ 
হয়েছে এবং তারা কি মাল রাখবেন তা জানতে চেয়েছেন” রাসূলুল্লাহ (সঃ) 
তখন বললেনঃ “(তারা রাখবে), যিকিরকারী জিহ্বা, শোকরকারী অন্তর এবং 
দ্বীনের কাজে সাহায্যকারিণী স্ত্রী ৷” 

১. অনুরূপ বর্ণনা ইবনে আব্বাস (রাঃ), জাবির (রাঃ), আবু হুরাইরা (রাঃ) প্রমুখ হতেও বর্ণিত 

হয়েছে। 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ তাওবা ৯ ৬৮৭ পারাঃ ১০ 


মুসনাদে আহমাদে রয়েছে যে, স্বর্ণ ও রৌপ্যের নিন্দায় যখন এ আয়াত 
অবতীর্ণ হয় এবং সাহাবীগণ এ নিয়ে পরস্পর আলোচনা করেন তখন উমার 
(রাঃ) বলেনঃ “আচ্ছা, এটা আমি রাসুলুল্লাহ (সঃ)-কে জিজ্ঞেস করতে যাচ্ছি ।” 
অতঃপর তিনি স্বীয় সওয়ারীর গতি দ্রুত করে রাসুলুল্লাহ (সঃ)-এর সাথে সাক্ষাৎ 
করেন। অন্য একটি বর্ণনায় আছে যে, সোনা ও চাদির নিন্দায় এ আয়াত অবতীর্ণ 
হলে সাহাবীগণ বলেনঃ “তাহলে আমরা আমাদের সন্তানদের জন্যে ছেড়ে যাবো 
কিঃ?” এতে রয়েছে যে, উমার (রাঃ)-এর সাথে সাওবানও (রাঃ) ছিলেন। উমার 
(রাঃ) নবী (সঃ)-কে বলেনঃ “হে আল্লাহর নবী (সঃ)! এ আয়াতটি আপনার 
সাহাবীদের কাছে কঠিন বোধ হয়েছে।” তখন রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ 
“তোমাদের বাকী মালকে পবিত্র করার জন্যেই আল্লাহ তা'আলা যাকাত ফরয 
করেছেন এবং তোমাদের (মৃত্যুর) পরে যে মাল থাকবে তার উপর তিনি মীরাস 
নির্ধারণ করে দিয়েছেন।” এ কথা শুনে উমার (রাঃ) খুশীতে তাকবীর পাঠ 
করেন। এরপর রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “আমি কি তোমাকে মানুষের সর্বোত্তম 
সঞ্চিত ধনের সংবাদ দেবো না? তা হচ্ছে সতী-সাধ্বী নারী । যখন তার স্বামী 
তার দিকে প্রেমের দৃষ্টিতে তাকায় আর তখন সে তাকে (স্বামীকে) সন্তুষ্ট করে, 
যখন তাকে কোন হুকুম করে তখন সে তৎক্ষণাৎ তা পালন করে এবং যখন সে 
(স্বামী) অনুপস্থিত থাকে তখন সে তার (সবকিছু) হিফাযত করে।”” 

মুসনাদে আহমাদে বর্ণিত আছে যে, হাস্‌সান ইবনে আতিয়া (রাঃ) বলেন, 
শাদ্দাদ ইবনে আউস (রাঃ) এক সফরে ছিলেন। এক মন্জিলে অবতরণ করে 
তিনি স্বীয় গোলামকে বলেনঃ “ছুরি নিয়ে এসো, আমরা খেলা করবো” এ কথা 
আমার কাছে খারাপ বোধ হলো। অতঃপর তিনি দুঃখ প্রকাশ করে বললেন, 
ইসলাম গ্রহণের পর এমন অসতর্ক কথা আমি আর কখনো বলিনি । আপনি এটা 
ভুলে যান। আমি একটি হাদীস বর্ণনা করছি তা স্মরণ রাখুন । রাসুলুল্লাহ (সঃ) 
বলেছেনঃ “যখন জনগণ সোনা-রূপা জমা করতে শুরু করে দেবে তখন তোমরা 
নিমের কালেমাগুলো খুব বেশী বেশী করে পাঠ করবেঃ 
১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) ও ইমাম আবূ দাউদ (রঃ) বর্ণনা করেছেন এবং ইমাম 

হাকিম (রঃ) তার মুসতাদরিক গ্রন্থে এটা রিওয়ায়াত করেছেন এবং তিনি বলেছেন যে, এটা 


ইমাম বুখারী (রঃ) ও ইমাম মুসলিম (রঃ)-এর শর্তের উপর সহীহ্‌, তারা দু'জন এটা 
তাখরীজ করেননি । 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ তাওবা ৯ ৬৮৮ পারাঃ ১০ 

22880237 Aad? 3/7 AL 2/172 ML 

AS LL sh fe Lh Tl 3 SO LO 
NA SAS ONAN 2 LB LAr 738/237 7 2 


Gye GL al 3 CL Us Gel S dsles mm nl Se 
ls UG rH 3/3 BY Swe 2 PRAY 177 BAS 
Slo Sl plo bi Lillo L 2 03 Ml 


2321 FETAL 
" re cl 


অৰ্থাৎ হাহ আডিতগিরর দিরট কাত জরা ও সং কের উপর 
দৃঢ়তা প্রার্থনা করছি । আর প্রার্থনা করছি আপনার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের 
ও আপনার উত্তম ইবাদতের । আপনার নিকট প্রার্থনা করছি সুষ্ঠু অন্তরের ও 
সত্যবাদী জিহ্বার । আর আমি আপনার কাছে এ মঙ্গল যাঞ্রা করছি যা আপনি 
মঙ্গলর্ূপে জানেন এবং এ দোষ ও অন্যায় হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা 
করছি যা আপনি দোষ বলে জানেন। আর যে পাপগুলোকে আপনি জানেন 
সেগুলো থেকে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, নিশ্চয়ই আপনি অদৃশ্য 
বিষয়গুলো ভালরূপে অবগত আছেন” 


আয়াতে বলা হয়েছে যে, যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে এবং তা 
আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে যেন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে 
দেয়া হয়। কিয়ামতের দিন এ মালকেই আগুনের মত অত্যধিক গরম করা হবে 
এবং তা দ্বারা তাদের কপালে, পার্ম্বদেশে এবং পৃষ্ঠদেশে দাগ দেয়া হবে। অতঃপর 
তাদেরকে ধমকের সুরে বলা হবে- আজকে তোমাদের সঞ্চিত মালের স্বাদ গ্রহণ 
কর । যেমন অন্য আয়াতে রয়েছে- “(ফেরেশতাদেরকে বলা হবে) তোমরা তার 
(জাহারবামীর) মাথায় গরম পানি ঢেলে দাও এবং (তাকে বল) শাস্তির স্বাদ গ্রহণ 
কর । তুমি নিজেকে বড়ই মর্যাদাবান ও বুযুর্গ মনে করতে!” এর দ্বারা এটা 
প্রমাণিত হলো যে, যে ব্যক্তি যে জিনিসকে ভালবেসে আল্লাহর আনুগত্যের উপর 
ওকে প্রাধান্য দেবে, ওর দ্বারাই তাকে শাস্তি দেয়া হবে। এ মালদারেরা মালের 
মহব্বতে আল্লাহর ফরমান ভুলে গিয়েছিল। তাই আজ এ মাল দ্বারাই তাদেরকে 
শাস্তি দেয়া হচ্ছে। যেমন আবূ লাহাব খোলাখুলিভাবে রাসুলুল্লাহ (সঃ)-এর সাথে 
শত্ৰুতা করতো এবং তার স্ত্রী তার সাহায্য করতো কিয়ামতের দিন আগুনকে 
আরো প্রস্বলিত করার জন্যে সে তার গলায় রশি লটকিয়ে দিয়ে কাঠ এনে এনে 
এ আগুনকে প্ৰজ্বলিত করবে এবং এ আগুনে তারা জ্বলতে থাকবে। এই মাল, যা 
এখানে সবচেয়ে বেশী প্রিয়, এটাই কিয়ামতের দিন সবচেয়ে বেশী ক্ষতিকারক 
প্রমাণিত হবে । ওটাকেই গরম করে ওর দ্বারা দাগ দেয়া হবে । 


কৰিল 


wwwi.islamfind.wordpress.com 


সূরা 8 তাওবা ৯ ৬৮৯ পারাঃ ১০ 


আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন যে, এরূপ মালদারদের দেহ এতো 
লম্বা-চওড়া করে দেয়া হবে যে, এক একটি দীনার ও দিরহাম ওর উপর এসে 
যাবে, অতঃপর সমস্ত মাল আগুনের মত করে দিয়ে পৃথক পৃথকভাবে সারা দেহে 
ছড়িয়ে দেয়া হবে। এটা নয় যে, একটার পর একটা দাগ পড়বে, বরং একই 
সাথে সমস্ত দাগ পড়বে। মারফু’ রূপেই এ রিওয়ায়াত এসেছে বটে, কিন্তু এর 
সনদ সঠিক নয়। এসব ব্যাপারে আল্লাহ তা‘আলাই সর্বাধিক জ্ঞানের অধিকারী । 

তাউস (রঃ) বলেন যে, কিয়ামতের দিন সঞ্চিত মাল একন্টা বিরাট অজগর 
হয়ে মালদারের পিছনে ধাবিত হবে আর সে ওর থেকে পালাতে থাকবে। এ 
সময় সাপটি তার পিছনে ছুটবে ও বলতে থাকবেঃ “আমি তোমার সঞ্চিত ধন।” 
অতঃপর সাপটি তার যে অঙ্গকেই পাবে ওটাকেই কামড়িয়ে ধরবে। 

মুসনাদে আহমাদে সাওবান (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) 
বলতেন, যে ব্যক্তি তার পিছনে সঞ্চিত ধন ছেড়ে যাবে, কিয়ামতের দিন তার এ 
ধন বিষাক্ত অজগর সাপের রূপ ধারণ করবে, যার চক্ষুদ্বয়ের উপর দু'টি বিন্দু 
থাকবে৷ সাপটি মালদারের পিছনে ছুটবে । লোকটি তখন পালাতে পালাতে 
বলবেঃ “তোমার অমঙ্গল হোক! তুমি কে?” সাপটি উত্তরে বলবেঃ “আমি 
তোমার জমাকৃত মাল, যা তুমি তোমার পিছনে ছেড়ে এসেছিলে” শেষ পর্যন্ত 
সাপটি তাকে ধরে ফেলৰে এবং তার হাত চিবাতে থাকবে, এরপর তার সারা 
দেহকেও চিবাবে। 

সহীহ মুসলিমে আবূ ছ্রাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) 
বলেছেনঃ “যে ব্যক্তি তার মালের যাকাত আদায় করবে না, কিয়ামতের দিন তার 
মালকে আগুনের তক্তা বানানো হবে এবং তা দ্বারা তার পার্শ্বদেশে, কপালে ও 
পিঠে দাগ দেয়া হৰে। পঞ্চাশ হাজার বছর ধরে লোকদের ফায়সালা না হওয়া 
পর্যন্ত তার এ অবস্থা থাকবে-। অতঃপর তাকে তার মনযিলের পথ দেখানো হবে, 
হয় জাহান্নামের পথ না হয় জ্ঞারাতের পথ৷” তাতে সম্পূর্ণ হাদীসটি বর্ণনা করা 
হয়েছে। 

হ্য় বৃধাযী 00.4 আাতরই তাকলীর বলে যা যায়েদ ইবনে অহাব 
(রাঃ) রাবযায় আবূ যার (রাঃ) -এর'ন্সাথে মিলিত হন এবং তাকে জিজ্ঞেস 
করেনঃ “এখানে আপনি কিরূপে এলেন?” তিনি উত্তরে বলেনঃ “আমি সিরিয়ায় 
অবস্থান করছিলাম । সেখানে আমি .... 553465 7-- আয়াতটি পাঠ করি। 
তখন মুআ'বিয়া (রাঃ) বলেনঃ “এ আয়াত আমাদের ব্যাপারে অবতীর্ণ হয়নি, 
বরং আহলে কিতাবের ব্যাপারে অবতীর্ণ হয়েছে।” আমি তখন বলি, আমাদের 


0188 


wwwi.islamfind.wordpress.com 


সূরা £ তাওবা ৯ ৬৯০ পারাঃ ১০ 


এবং তাদের সকলের ব্যাপারেই অবতীর্ণ হয়েছে। এভাবে আমার ও তার মধ্যে 
মতানৈক্য সৃষ্টি হয়। তিনি আমার বিরুদ্ধে অভিযোগ করে উসমান (রাঃ)-এর 
দরবারে চিঠি লিখেন । সুতরাং খলীফার পক্ষ থেকে আমার নামে ফরমান আসে 
যে, আমি যেন মদীনায় চলে আসি ৷ মদীনায় পৌছে আমি দেখি যে, জনগণ 
চতুর্দিক থেকে আমাকে ঘিরে নিয়েছে। তারা যেন ইতিপূর্বে আমাকে দেখেনি । 
যা হোক, আমি মদীনাতেই অবস্থান করতে থাকি । কিন্তু সব সময় জনগণের 
যাতায়াতের কারণে আমি খুবই অস্বস্তি বোধ করি। শেষে আমি উসমান 
(রাঃ)-এর কাছে এই অভিযোগ করি। ফলে তিনি আমাকে বলেনঃ “মদীনার 
নিকটবর্তী কোন বিজন বনে আপনি চলে যান।” আমি তার এ হুকুমও পালন 
করি । কিন্তু তাকে আমি এ কথা বলে দেই যে, আল্লাহর শপথ! আমি যা বলতাম 
তা কখনো ছাড়তে পারি না। আবূ যার (রাঃ)-এর ধারণা ছিল এই যে, 
ছেলেমেয়েদের ভরণ পোষণের পর যা বেচে যাবে তা জমা রাখা সাধারণভাবে 
হারাম । তিনি এটাই ফতওয়া দিতেন এবং জনগণের মধ্যে এ কথাই ছড়াতেন। 
জনগণকে তিনি এর উপরই উদ্বুদ্ধ ও উত্তেজিত করতেন এবং তাদের এরই হুকুম 
দিতেন। আর যারা এর বিরুদ্ধাচরণ করতো তাদের প্রতি বড়ই কঠোরতা 
অবলম্বন করতেন । মুআ'বিয়া (রাঃ) তাকে এ থেকে বিরত রাখার চেষ্টা করেন 
যাতে লোকদের মধ্যে সাধারণভাবে এই ক্ষতিকর কথা ছড়িয়ে না পড়ে । তিনি 
যখন কোনক্রমেই মানলেন না তখন বাধ্য হয়ে তিনি খলীফা উসমান (রাঃ)-এর 
কাছে তীর বিরুদ্ধে অভিযোগ করেন। আমীরুল মুমিনীন উসমান (রাঃ) তখন 
তাকে রাবযা নামক স্থানে একাকী অবস্থানের নির্দেশ দেন। উসমান (রাঃ)-এর 
খিলাফতকালেই সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মুআ’বিয়া (রাঃ) একবার পরীক্ষামূলকভাবে আবূ যার (রাঃ)-এর কাছে এক 
হাজার স্বর্ণমুদ্রা প্রেরণ করেন। সন্ধ্যার পূর্বেই তিনি সমস্তই এদিক ওদিক আল্লাহর 
পথে খরচ করে দেন। সকালে যে লোকটি তার কাছে স্বর্ণমুদ্বাগুলো পৌছিয়ে 
দিয়েছিলেন, সন্ধ্যাতেই তিনি তার কাছে গমন করেন এবং বলেনঃ “আমার ভুল 
হয়ে গেছে। আমীরে মুআ’বিয়া (রাঃ) স্বর্ণমুদ্রাগুলো অন্য লোককে দেয়ার জন্যে 
আমাকে পাঠিয়েছিলেন। কিন্তু আমি ভুলক্রমে আপনাকে দিয়ে ফেলেছি । সুতরাং 
ওগুলো ফিরিয়ে দিন।” তখন আবু যার (রাঃ) বলেনঃ “আপনার জন্যে আমার 
দুঃখ হচ্ছে! এখন তো আমার কাছে ওগুলোর এক পাইও অবশিষ্ট নেই! আচ্ছা, 
যখন আমার মাল আসবে তখন আমি আপনাকে আপনার স্বর্ণমুদ্রাগুলো ফিরিয়ে 
দেবো” সুদ্দী (রঃ) বলেন যে, এ আয়াত আহলে কিবলার ব্যাপারে অবতীর্ণ 
হয়েছে। 


wwwi.islamfind.wordpress.com 


সূরা $ তাওবা ৯ ৬৯১ পারাঃ ১০ 


আহ্‌নাফ ইবনে কায়েস (রঃ) বলেনঃ “একবার আমি মদীনা শরীফে গিয়ে 
দেখি যে, কুরায়েশদের একটি দল মজলিস করে বসে রয়েছে। আমিও এঁ 
মজলিসে গিয়ে বসে পড়ি । এমন সময় ময়লা ও মোটাসোটা কাপড় পরিহিত 
একটি লোক অত্যন্ত জীর্ণশীর্ণ অবস্থায় এসে দাড়িয়ে যান এবং বলেনঃ 
“গ্টাকা-পয়সা জমাকারীরা যেন সতর্ক হয় যায় যে, কিয়ামতের দিন জাহান্নামের 
আগুনের অঙ্গার তাদের বক্ষস্থলে রাখা হবে যা কাধের হাড় পার হয়ে যাবে। 
তারপর পিছন দিক থেকে সামনের দিকে ছিদ্র করতে করতে এবং জ্বালাতে 
জ্বালাতে বের হয়ে যাবে।” একথা শুনে সমস্ত লোক মাথা নীচু করে বসে 
থাকলো, কেউ কোন কথা বললো না । এ লোকটি কথাগুলো বলে ফিরে চলে 
গেলেন এবং একটি স্তম্ভের সাথে পিঠ লাগিয়ে বসে পড়লেন । আমি তার কাছে 
গিয়ে বললাম, এ লোকগুলোর কাছে আপনার কথাগুলো খারাপ লেগেছে। তিনি 
বললেনঃ ‘এরা কিছুই জানে না৷’ 

একটি সহীহ হাদীসে এসেছে যে, রাসূলুল্লাহ (সঃ) আবূ যার (রাঃ)-কে 
বলেনঃ “আমার কাছে যদি উহুদ পাহাড়ের সমানও সোনা থাকে তবুও আমি 
এটা পছন্দ করি না যে, তিন দিন অতিবাহিত হওয়ার পর ওগুলোর কিছু আমার 
কাছে অবশিষ্ট থেকে যাবে। হ্যা, তবে যদি ঝণ পরিশোধের উদ্দেশ্যে দু’ একটা 
দীনার রেখে দেই সেটা অন্য কথা৷” খুব সম্ভব এই হাদীসই আবু যার (রাঃ)-কে 
উপরোক্ত উক্তি করতে উত্তেজিত করেছিলে । এসব ব্যাপারে আল্লাহই সবচেয়ে 
ভাল জানেন। 

আবদুল্লাহ ইবনে সামিত (রাঃ) হতে বর্ণিত আছে যে, একবার তিনি আবু যার 
(রাঃ) -এর সাথে ছিলেন। আবু যার (রাঃ) তার অংশ প্রাপ্ত হন। তার দাসী 
তখনই প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে শুরু করে। ওগুলো ক্রয়ের পর সাতটি 
(মুদ্রা) বেঁচে যায় । তখন তিনি দাসীকে হুকুম করেন যে, সে যেন ওগুলোর 
বিনিময়ে তাম মুদ্রা নিয়ে নেয়। আবদুল্লাহ ইবনে সামিত (রাঃ) তখন তাকে 
বলেনঃ “ওগুলো আপনার কাছে রেখে' দিন, তাহলে প্রয়োজনের সময় কাজে 
লাগবে কিংবা কোন অতিথি আসলে তার সেবা করা যাবে।” একথা শুনে আবূ 
যার (রাঃ) তাকে বলেনঃ “না, আমার দোস্ত মুহাম্মাদ (সঃ) আমার নিকট থেকে 
অঙ্গীকার নিয়েছেন যে, যে সোনা ও রূপা জমা করে রাখা হবে তা জমাকারীর 
জন্যে আগুনের অঙ্গার হবে যে পর্যন্ত না সে তা আল্লাহর পথে খরচ করে 
দেয়। 


১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) তার মুসনাদে বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ৪ তাওবা ৯ E ৬৯২ পারাঃ ১০ 


হাফিয ইবনে আসাকির (রঃ) বর্ণনা করেছেন যে, আবূ সাঈদ (রাঃ)-কে 
রাসুলুল্লাহ (সঃ) বলেনঃ “দরিদ্র হয়ে আল্লাহর সাথে মিলিত হও, ধনী হয়ে নয়৷” 
তিনি জিজ্ঞেস করেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! এটা কিরূপে হবে?” রাসূলুল্লাহ 
(সঃ) উত্তরে বলেনঃ “ভিক্ষুককে ফিরিয়ে দিয়ো না এবং যা পাবে তা গোপন 
করো না ।” তিনি পুনরায় জিজ্ঞেস করেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! এটা 
আমার দ্বারা কিরূপে হতে পারে?” রাসূলুল্লাহ (সঃ) জবাব দেনঃ “এটাই হতে 
হবে, নচেৎ জাহান্নামে যেতে হবে।” এর সনদ দুর্বল । 

মুসনাদে আহমাদে আলী (রাঃ) হতে বর্ণিত আছে যে, আহৃ্‌লে সুফ্ফার 
মধ্যকার একটি লোক মারা যান এবং তিনি দু'টি দীনার বা দিরহাম ছেড়ে যান। 
তখন রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “এ দু'টি হলো জাহান্নামের দ'টি দাগ । তোমরা 
তোমাদের সঙ্গীর জানাযার নামায পড়ে নাও” অন্য একটি বর্ণনায় আছে যে, 
(স্বর্ণমুদবা) বেরিয়ে পড়ে । তখন রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “এটা আগুনের একটি 
দাগ” অতঃপর আর একটি লোক মারা যান এবং তার নিকট থেকে দু'টি দীনার 
বের হয়। তখন রাসুলুল্লাহ (সঃ) বলেনঃ “এ দু'টি হলো আগুনের দু'টি দাগ” 

ইবনে আবি হাতিম (রঃ) সাওবান (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ 
(সঃ) বলেছেনঃ “যে ব্যক্তি লাল ও সাদা অর্থাৎ সোনা ও রূপা ছেড়ে মারা যাবে, 
ওগুলোর এক একটি কীরাতের” বিনিময়ে আল্লাহ তাআলা আগুনের এক একটি 
তক্তা তৈরী করবেন এবং তা দ্বারা তার পা থেকে তুথ্নি পর্যন্ত (সারা দেহে) দাগ 
দেয়া হবে৷” 

হাফিয আবূ ইয়ালা (রঃ) আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, যে 
ব্যক্তি দীনারের উপর দীনার এবং দিরহামের উপর দিরহাম মিলিয়ে জমা করে 
রাখবে (ও তা ছেড়ে মারা যাবে), তার (দেহের) চামড়া প্রশস্ত করে কপালে, 
পাৰ্ম্বদেশে এবং পৃষ্ঠদেশে ওগুলো দ্বারা দাগ দেয়া হবে এবং তাকে বলা হবেঃ 
“এটা হচ্ছে এ জিনিস যা তুমি নিজের জীবনের জন্যে জমা করে রেখেছিলে। 
এখন তার স্বাদ গ্রহণ কর ।”* 


১. এক কীরাত হলো এক আউন্ের চব্বিশ ভাগের এক ভাগ পরিমাণ ওজন । 
২. এর বর্ণনাকারী সায়েফ চরম মিথ্যাবাদী ও পরিত্যক্ত । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৬৯৩ 


৩৬ ৷ নিশ্চয়ই মাসসমূহের সংখ্যা 
হচ্ছে আল্লাহর নিকট বারো 


পারাঃ ১০ 


৬ 2 22% “5 ] 
AOE GE 


(চান্দ্ৰ) মাস আল্লাহর কিতাবে 
(শরীয়তের বিধানে), আল্লাহর 
যমীন ও আসমানসমূহ oe 
করার দিন হতেই, এর মধ্যে 
বিশেষরূপে চারটি মাস হচ্ছে 
সম্মানিত, এটাই হচ্ছে 
সুপ্রতিষ্ঠিত ধর্ম, অতএব 
তোমরা এ মাসগুলো সম্বন্ধে 
(ধর্মের বিকরুদ্ধাচরণ করে) 
নিজেদের ক্ষতি সাধন করো 
না, .আর এই মুশরিকদের 
সকলের বিরুদ্ধে যুদ্ধ কর, 
যেমন তারা তোমাদের সকলের 
বিরুদ্ধে যুদ্ধ করে, আর জেনে 
রেখো যে, আল্লাহ মুত্তাকীদের 


ts পর্ব 


sass রণ 


যা Ed পনর PAE Ld 


ws Yeas ddA 


po” 
23 2 3০2 

SE EE 

Re EASED Fd পপ 

দ্বর "23"% AP or 5 


SS Sly ESE 


Lr fd Ge 


SEL WS EL 


সাথে রয়েছেন। 

আবু বাকরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) তার (বিদায়) হজ্তবের 
ভাষণে বলেনঃ “যামানা ঘুরে ঘুরে নিজের মূল অবস্থায় এসে গেছে। বছরের 
বারোটি মাস হয়ে থাকে। এগুলোর মধ্যে চারটি হচ্ছে সন্মানিত ও মর্যাদা সম্পন্ন 
মাস । তিনটি ক্রমিকভাবে রয়েছে। সেগুলো হচ্ছে যুলক্বাদ, যুলহাজ্বা ও মুহাররম । 
আর চতুর্থটি হচ্ছে মুযার গোত্রের (কাছে অতি সৃম্মানিত) রজব মাস, যা 
জামাদিউল উখরা ও শা’বানের মধ্যভাগে রয়েছে।”” অতঃপর তিনি জিজ্ঞেস 
করেনঃ “আজ কোন্‌ দিন?” (বর্ণনাকারী বলেন) আমরা উত্তরে বললামঃ “আল্লাহ 
ও তার রাসূলই (সঃ) ভাল জানেন” রাসূলুল্লাহ (সঃ) কিছুক্ষণ.চুপ থাকলেন। 
আমরা মনে করলাম যে, তিনি হয়তো এর অন্য কোন নাম বলবেন। এরপর 
তিনি জিজ্ঞেস করলেনঃ “আজ কি ‘ইয়াওমুন নাহর’ বা কুরবানীর ঈদের দিন 
নয়?” আমরা উত্তর দিলামঃ হ্যা । পুনরায় তিনি জিজ্ঞেস করলেনঃ “এটা কোন্‌ 


১. এটা ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন এবং ইমাম বুখারী (রঃ) এটাকে তার তাফসীরে 
পূর্ণতার সাথে তাখরীজ করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৬৯৪ পারাঃ ১০ 


মাস?” আমরা জবাব দিলাম, এ সম্পর্কে আল্লাহ ও তার রাসূলেরই (সঃ) ভাল 
জ্ঞান আছে। এবারও তিনি চুপ থাকলেন । সুতরাং আমরা ধারণা করলাম যে, 
তিনি এ মাসের অন্য কোন নাম রাখবেন । তারপর তিনি প্রশ্ন করলেনঃ “এটা কি 
যুলহাজ্বাহ্‌ মাস নয়?” আমরা জবাব দিলামঃ হ্যা । এরপর তিনি জিজ্ঞেস করলেনঃ 
“এটা কোন্‌ শহর?” আমরা উত্তরে বললাম, আল্লাহ ও তার রাসূলই (সঃ) এটা 
ভাল জানেন তিনি এবারও নীরব হয়ে যান এবং আমরা এবারও মনে করলাম 
যে, তিনি হয় তো এর অন্য কোন নাম রাখবেন । অতঃপর তিনি জিজ্ঞেস 
করলেনঃ “এটা কি বালাদা (মক্কা) নয়?” আমরা জবাবে বললামঃ হ্যা । এরপর 
তিনি বললেনঃ “জেনে রেখো যে, তোমাদের রক্ত, তোমাদের মাল, তোমাদের 
মান-মর্যাদা তোমাদের পরস্পরের মধ্যে এরূপই মর্যাদাসম্পন্ন যেমন মর্যাদাসম্পর্ন 
তোমাদের এ দিনটি, এ মাসটি এবং এ শহরটি । সত্রই তোমরা তোমাদের 
প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে। তখন তিনি তোমাদেরকে তোমাদের আমল 
সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন । সাবধান! আমার পরে যেন তোমরা পথভ্রষ্ট না হও 
এবং যেন একে অপরকে হত্যা না কর! আমি কি (শরীয়তের সমস্ত কথা 
তোমাদের কাছে) পৌঁছিয়ে দিয়েছি? জেনে নাও, তোমাদের যারা এখানে 
বিদ্যমান রয়েছে তারা যেন অনুপস্থিত লোকদের কাছে এসব কথা পৌছিয়ে দেয় । 
কেননা, হতে পারে যে, যারা উপস্থিত নেই তাদের কেউ কেউ শ্রোতাদের অপেক্ষা 
বেশী স্বরণশক্তির অধিকারী ৷” 


অন্য রিওয়ায়াতে আছে যে, এটা হচ্ছে ‘মিনা’ নামক স্থানে ‘আইয়ামুত 
তাশরীক’” এর মধ্যভাগে বিদায় হজ্বের ভাষণের আলোচনা । আবু হামযা রুকাশী 
(রঃ) তীর চাচা হতে বর্ণনা করেন যিনি একজন সাহাবী ছিলেন। তিনি বলেনঃ 
“রাসূলুল্লাহ (সঃ)-এর এ খুৎ্বার সময় আমি তার উস্ত্রীর লাগাম ধরে ছিলাম 
এবং মানুষের ভীড় ঠেকিয়ে রাখছিলাম ৷” তার ““যামানা ঘুরে ফিরে নিজের 
আসল অবস্থায় ফিরে এসেছে” এ উক্তির ভাবার্থ এই যে, অজ্ঞতার যুগে 
মুশ্রিকরা মাসগুলোর ব্যাপারে যে কম বেশী করতো এবং এগিয়ে দিতো বা 
পিছিয়ে দিতো, সেগুলো ঘুরে ফিরে এখন সঠিক অবস্থায় এসে গেছে। যে মাস 
এখন আছে তা প্রকৃত অবস্থাতেই আছে। যেমন মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ 
(সঃ) বলেছিলেনঃ “এই শহর (মক্কা) সৃষ্টির শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত 
মর্যাদাসম্পন্ব ও সম্মানিত রয়েছে। আর কিয়ামত পর্যন্ত সম্মানিতই থাকবে৷” 
সুতরাং আরবদের মধ্যে যে এই প্রথা চালু হয়েছিল যে, তারা তাদের অধিকাংশ 


১. যিলহজ্ব মাসের ১১, ১২ ও ১৩ তারিখকে আইয়ামুত তাশরীক বলা হয়। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৬৯৫ পারাঃ ১০ 


হজ্ব যিলহজ্ব মাসে করতো না, এ বছর রাসূলুল্লাহ (সঃ)-এর হজ্বের ব্যাপারে এটা 
ঘটেনি, বরং হজ্ব সঠিক মাসেই হয়েছিল। কেউ কেউ এর সাথে একথাও 
বলেছেন যে, আৰু বৰুর সিদ্দীক (রাঃ)-এর হন্ত যুলন্ধা'দা মাসে হয়েছিল! কিনু 
এ উক্তির ব্যাপারে চিন্তা-ভাবনার অবকাশ রয়েছে। আমরাএটা .. Li Sra 
আয়াতের তাফসীরে প্রমাণসহ বর্ণনা করবো । পূর্ববর্তী কোন কোন গুরুজনের এ 
উক্তিও রয়েছে যে, এ বছর ঘটনাক্রমে ইয়াহুদী, খ্রীষ্টান ও মুসলমান সবারই হজ্ব 
একই দিনে হয়েছিল । অর্থাৎ ঈদুল আয্হার দিনে। কিন্তু এ উক্তিটি আরো বেশী 
bli 

বা, পরিচ্ছেদ ৪ শায়েখ ইলযুদ্দীন সাখাভী (রঃ) তার 74 
eo (নামক খ্ৰন্থে লিখেছে- মুহাররম মাসকে ওর সম্মানের 
কারণে মুহাররম বলা হয়ে থাকে। কিন্তু আমার মতে তো এই নামের কারণ 
হচ্ছে ওর সন্মানের প্রতি গুরুত্বারোপকরণ ৷ কেননা, অজ্ঞতা যুগের আরবরা ওকে 
বদলিয়ে দিতো । কখনো হালাল করতো, আবার কখনো হারাম করতো । এর 


A227 
বহুবচন ৩০, ০১৮০ এবং ১৬০ এসে থাকে। 


‘সফর’ এর নামকরণের কারণ এই যে, এই মাসে সাধারণতঃ তাদের ঘর 
খালি বা শূন্য থাকতো । কেননা, এই মাসটি তারা যুদ্ধ বিথহে ও ভ্রমণে 
চত পু Ec ন 0 ee 
বহুবচন । যেমন $৫ - এর বহুবচন 93: এসে থাকে। 

‘রাবীউল আওয়াল’ এর নামকরণের কারণ এই যে, / মাসে আরবরা 
াড়ীতেই অবস্থান করে থাকে। অবস্থান করাকে 5) হয়। এর বহুবচন 
বল ধারে [ লা + ৰান | এসে থাকে । এর বহুবচন 
ie হয়, যেমন &&7-এর বহুবচন 

‘রাবীউল আখির’ এর নামকরর্মে কারণও এটাই। এটা যেন বাড়ীতে 
অবস্থানের দ্বিতীয় মাস । 

‘জামাদিউল উলা’ এর পাঁমকরণের কারণ এই যে, এই মাসে পানি জমে 
যেতো । তাদের হিসাবে মাস আবর্তিত হতো না। অর্থাৎ ঠিক প্রতি মৌসুমেই 
প্রতিটি মাস আসতো ৷ কিন্তু এ কথাটি যুক্তিসঙ্গত নয়। কেননা, এ মাসগুলোর 
হিসাব যখন চন্দ্রের উপর নির্ভরশীল তখন এটা পরিষ্কার কথা যে, প্রতি বছর প্রতি 
মাসে মৌসুমী অবস্থা একরূপ থাকবে না। হ্যা, তবে খুব সম্ভব, যে বছর এই 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৬৯৬ পারাঃ ১০ 


মাসের নাম রাখা হয় এ বছর এঁ মাসটি খুব কন্কনে্‌ শীতে এসেছিল এবং পানি 
জমে গিয়েছিল। যেমন একজন কবিও বলেছেনঃ 


270 7 792 3 ls 29 7 7 N29 30% 
LHL. EP 0) | 22S + sl ol ssle 0 A, 


নন্ঠ LAAT 2247 io L792 7/73 23977 213 


Ube BY ES 500 CS EY 
অর্থাৎ “জামাদিউর কঠিন অন্ধকার রাত, যার অন্ধকারে গোলাম তীবুর খুঁট 
পর্যন্ত দেখতে পায় না । এ রাতে কুকুর একবার ছাড়া ঘেউ ঘেউ করতে পারে না, 
এমন কি শেষ পর্যন্ত সে (কন্কন্ শীতের কারণে) তার লেজকে নাকের উপর 
গুটিয়ে নেয়।” এর বহুবচন ৬3% আসে। যেমন $2 ও ৩৬ -এর 
ব্যবহার । এটা পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ উভয় রূপেই ব্যবহৃত হয় । 

‘জামাদিউল উখরা’ এর নামকরণের কারণও এটাই । এটা যেন পানি জমে 
যাওয়ার দ্বিতীয় মাস । 

‘রজব' শব্দটি ৬37 শব্দ থেকে গৃহীত । ০5 বলা হয় 3 বা সম্মান 
A _! এই মাসটি ম্যাদাপূৰ্ণ মাস বলে একে রিজব বলা হয়। এর বহুবচন 
oll, 5৬, এবং (57 আসে। 

“শা'বান' এর নামকরণের কারণ এই যে, হয] বরা 0 বা 
জং বিচ্ছিন্নভাবে এদিক ওদিক ছড়িয়ে পড়তো । ০৯ £5 -এর অর্থ হচ্ছে পৃথক 
পৃথক হত্য। এজন্যেই এই মাসের এই নাম রাখা হয়েছে। এর বহুবচন ০ 
ও ০৬৯১ এস থাকে । 

‘রমাদান' এর সকরণের কারণ এই যে, এই মাসে অত্যাধিক গরমের 
কারণে উটের পা পুড়ে য৷৯। ]4)। ০.47 ও সময় বলা হয় যখন উদ্্রীর বাচ্চা 
খুবই পিপাসার্ত থাকে। এর স্ছ্বচন Lisl এবং £4; এসে 
থাকে। কারো কারো মতে এটা তা'আলার নামসমূহের একটি নাম। 
কিন্তু এটা ভুল ও অযৌক্তিক কথা মাত্র আমি বলি যে, এই ব্যাপারে একটি 
হাদীসও এসেছে। কিছু ওটা দুর্বল ,1-5)1 এ আমি এটা বৰ্ণনা করেছি। 

‘শাওয়াল’ Na থেকে গৃহীত । এই 
মাস। এই মাসে উট লেজ পিঠে করে দৌড়াতে শুরু 
মাসের এই নাম হয়ে যায়। এর বহুবচন 1,44, 
থাকে । Co 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৬৯৭ . পারাঃ ১০ 


‘যুলক্বাদা’ নাম হওয়ার কারণ এই যে, এই মাসে আরবের লোকেরা 
বাড়ীতে বসে থাকতো । তারা এই মাসে যুদ্ধের জন্যেও বের হতো না এবং 
সফরের উদ্দেশ্যে যাত্রা শুরু করতো না । এর বহুবচন 5% 41,5 এসে থাকে। 


“যুলহাজ্বা, মাসে হজৰত পালিত হতো বলেই এর নাম 'যুলহাজ্বা’ হয়ে যায় ৷ 
এর বহুবচন 324.1 4195 এসে থাকে। 


এতো হলো এই মাগুলোর নামকরণের কারণ । এখন সপ্তাহের সাত দিনের 
নাম এবং এ নামগুলোর বহুবচন বর্ণনা করা হচ্ছে- 


7722 Gur Ys 


22 
রবিবারকে £1 বলে। এর বহুবচন ১৮. so; এবং £2 এসে থাকে। 
সোমবারকে ১! /% বলা হয়। এর বহুবচন ০টা আসে। 


মঙ্গলবারকে , ১604, বলে। ও এটা পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ উভয়রূপেই কথিত 
হয় । এর বহুবচন 5/র্ট3ট এবং £901 আসে । 


Art 1837 PRE PA 


বুধবারকে :৭০১।% বলা হয়। এর বহুবচন ৩,৬! এবং ৭, { এসে 
থাকে । 
2 79 B97 9, 327 id 
বৃহস্পতিবারকে ১০১৩! ৮% বলে । এর বহুবচন £১! ও ৮5৯! এসে 
থাকে। 
’ 2 7 72 
শুব্তবারকে 284” বলে। এর বহুবচন এবং ৩% আদে। 


শনিবারকে <1 বলা হয়।, এর অর্থ হচ্ছে শেষ হওয়া। সপ্তাহের 
গণনা এখানেই শেষ হয় বলে একে বলা হয়। 


প্রাচীন আরবে সপ্তাহের দিনগুলোর নাম ছিল নিম্নরূপঃ 


আওয়াল, আহ্‌ওয়ান, জুবার, দুবার, মুনাস, উরধবা এবং শিয়ার । প্রাচীন খীটি 
আরব কবিদের কবিতার মধ্যেও সপ্তাহের এ নামগুলোর ব্যবহার পরিলক্ষিত হয় । 


G29/7727 7s 


আল্লাহ পাক বলেনঃ > ০! ৫ অর্থাৎ এই বারো মাসের মধ্যে চারটি 
মাস (বিশেষ) মর্যাদাপূর্ণ । অজ্ঞতার'যুগের আরবরাও এ চার মাসকে সন্মানিত 
মাসরূপে স্বীকার করতো । কিন্তু ‘বাসল’ নামক একটি দল তাদের গোৌঁড়ামীর 
কারণে আটটি মাসকে সম্মানিত মাস মনে করতো । রাসূলুল্লাহ (সঃ) ভাষণে 
রজব’ মাসকে '“মুযার’ গোত্রের দিকে সম্পর্কযুক্ত করার কারণ এই যে, যে 
মাসকে তারা ‘রজব’ মাস হিসেবে গণনা করতো, প্রকৃতপক্ষে আল্লাহর নিকটেও 
ওটাই রজব মাস ছিল, যা জামাদিউল উখরা এবং শা’বানের মাঝে রয়েছে। কিন্তু 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৬৯৮ পারাঃ ১০ 


রাবীআ’ গোত্রের নিকট ‘রজব’ মাস শাবান ও শাওয়াল মাসের মধ্যবর্তী মাস 
অর্থাৎ রমযানের নাম ছিল। তাই রাসূলুল্লাহ (সঃ) স্পষ্টভাবে বলে দিলেন যে, 
সম্মানিত মাস হচ্ছে মুযার গোত্রের রজব মাস, রাবীআ’ গোত্রের রজব মাস নয় । 


সম্মানিত এই চারটি মাসের মধ্যে তিনটি ক্রমিকরূপে হওয়ার যৌক্তিকতা 
এই যে, হাজীরা যুলব্বাদা মাসে বাড়ী হতে বের হন । এঁ সময় যুদ্ধ-বিগ্রহ, 
মারপিট, ঝগড়া-বিবাদ এবং খুনাখুনি বন্ধ করে লোকেরা বাড়ীতে বসে থাকে। 
অতঃপর যুলহাজ্ববা মাসে তারা হজ্বের আহকাম নিরাপত্তার সাথে এবং উত্তমরূপে 
আদায় করেন। তারপর মর্যাদাপূর্ণ মুহাররম মাসে তারা নিরাপদে বাড়ীর দিকে 
প্রত্যাবর্তন করে থাকেন। বছরের মধ্যভাগে রজব মাসকে সম্মানিত বানানোর 
উদ্দেশ্য হচ্ছে যেন যিয়ারতকারিগণ বায়তুল্লাহ শরীফের তাওয়াফের আকাঙ্কা 
উমরার আকারে পূর্ণ করতে পারে। যারা বহু দূরের লোক তারাও যেন সারা মাস 
ধরে নিরাপদে যাতায়াত করতে পারে। 

আল্লাহ তা‘আলা বলেন, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত ধর্ম । সুতরাং তার নির্দেশ 
অনুযায়ী তোমরা এই মাসগুলোর যথাযথ মর্যাদা দান কর । বিশেষভাবে এই 
মাসগুলোতে পাপকার্য থেকে দূরে থাকো । কেননা, এতে পাপের দুক্রিয়া আরো 
বৃদ্ধি পায়। যেমন হারাম শরীফে কৃত পাপ অন্যান্য স্থানে কৃত পাপ অপেক্ষা বেশী 
হয়ে থাকে আল্লাহ তা'আলা বলেনঃ “যে ব্যক্তি ওর মধ্যে (হারাম শরীফের 
মধ্যে) অত্যাচার ও বাড়াবাড়ি করে ধর্মদ্রোহীতার কাজে লিপ্ত হবে, আমি তাকে 
যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ গ্রহণ করাবো।” অনুরূপভাবে এই মাগুলোর মধ্যে 
পাপকার্য করলে আন্যান্য মাসে কৃত পাপকার্যের চেয়ে গুনাহ্‌ বেশী হয়। এ 
কারণেই ইমাম শাফিঈ (রঃ) এবং আলেমদের একটি বৃহৎ দলের মতে এই 
মাসগুলোর মধ্যে কেউ কাউকেও হত্যা করলে ওর রক্তপণও কঠিন হবে। এ 
রকমই হারাম শরীফের ভিতরের হত্যা ও নিকটতম আত্মীয়ের হত্যা । ইবনে 
আব্বাস (রাঃ) বলেন যে, $৫5 শব্দ দ্বারা বছরের সমস্ত মাসকে বুঝানো হয়েছে। 
সুতরাং আল্লাহ পাকের এ উক্তির মর্মার্থ হচ্ছে- তোমরা সমস্ত মাসে পাপকার্য 
থেকে বিরত থাকবে, বিশেষ করে এই চার মাসে । কেননা, এগুলো বড়ই মর্যাদা 
সম্পন্ন মাস । এ মাসগুলোতে পাপ শাস্তির দিক দিয়ে এবং পুণ্য বা সাওয়াব 
প্রাপ্তির দিক দিয়ে বৃদ্ধি পেয়ে থাকে। 


কাতাদা (রাঃ) বলেন যে, এই সন্মানিত মাসগুলোতে পাপের শাস্তির বোঝা 
বেড়ে যায়, যদিও অত্যাচার সর্বাবস্থাতেই খারাপ । কিন্তু আল্লাহ তা'আলা তার যে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৬৯৯ পারাঃ ১০ 


কাজকে ইচ্ছা বড় করে থাকেন। তিনি বলেন যে, আল্লাহ তা'আলা স্বীয় সৃষ্টির 
মধ্য থেকেও বাছাই ও মনোনীত করেছেন। তিনি ফেরেশতাদের মধ্য থেকে দূত 
মনোনীত করেছেন, মানব জাতির মধ্য থেকে রাসুলদেরকে মনোনীত করেছেন, 
কালামের মধ্য থেকে তার যিক্রকে পছন্দ করেছেন, যমীনের মধ্যে 
মসজিদসমূহকে পছন্দ করেছেন, মাসগুলোর মধ্যে রমযান ও হারাম মাসগুলোকে 
মনোনীত করেছেন, দিনগুলোর মধ্যে শুক্রবারকে পছন্দ করেছেন এবং রাতগুলোর 
মধ্যে লায়লাতুল কদরকে মনোনীত করেছেন। এভাবে মহান আল্লাহ যেটাকে 
ইচ্ছা করেছেন একটির উপর অন্যটিকে প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুতরাং 
যেগুলোকে আল্লাহ তা‘আলা মর্যাদা ও শ্রেষ্ঠত্‌ দান করেছেন সেগুলোর মর্যাদার 
প্রতি লক্ষ্য রাখা অপরিহার্য কর্তব্য । বুদ্ধিমান ও বিবেচক লোকদের মতে কোন 
বিষয়ের এ পরিমাণ সম্মান করা উচিত যে পরিমাণ সম্মান আল্লাহ পাক'ওতে দান 
করেছেন। ওগুলোর সম্মান না করা হারাম । এ মাসগুলোতে যা করা হারাম তা 
হালাল করা চলবে না এবং যা হালাল তা হারাম করা উচিত নয়, যেমন 
মুশ্রিকরা করতো । ওটা তাদের কুফরীর মধ্যে বৃদ্ধিরই শামিল । 

আল্লাহ তা'আলা বলেন, তোমরা এই মুশরিকদের সকলের বিরুদ্ধে যুদ্ধ কর, 
যেমন তারা তোমাদের সকলের বিরুদ্ধে যুদ্ধ করে। মর্যাদা সম্পন্ন এই চার 
মাসের মধ্যে যুদ্ধের সূচনা করা হারাম হওয়ার হুকুম মানসূখ বা রহিত হয়ে 
গেছে কি এখনও এ হুকুম বিদ্যমান আছে এ ব্যাপারে আলেমদের দু'টি উক্তি 
রয়েছে। প্রথম উক্তি এই যে, এ হুকুম রহিত হয়ে গেছে। এটাই প্রসিদ্ধতর 
উক্তি । এ আয়াতের শব্দগুলোর প্রতি চিন্তাযুক্ত দৃষ্টিতে লক্ষ্য করলে দেখা যায় 
যে, প্রথমে নির্দেশ দেয়া হচ্ছে-এ মাসগুলোতে যুলুম করো না । অতঃপর হুকুম 
করা হচ্ছে-তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কর । বাহ্যিক শব্দ দ্বারা তো 
জানা যায় যে, এ হুকুম আ'ম বা সাধারণ । এতে হারাম মাসগুলোও এসে গেল। 
যদি এ মাসগুলো স্বতন্ত্র হতো তবে এগুলো অতিক্রান্ত হওয়ার শর্ত অবশ্যই 
আরোপিত হতো ৷ আল্লাহর রাসূল (সঃ) যুলক্কাদা মাসে তায়েফ অবরোধ 
করেছিলেন যা সম্মানিত মাসগুলোর মধ্যে একটি মাস । যেমন সহীহ বুখারী ও 
সহীহ মুসলিমে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) শাওয়াল মাসে হাওয়াযেন গোত্রের 
বিরুদ্ধে অভিযানে বের হন । তারা পরাজিত হয়। তাদের মধ্যে যারা প্রাণে বেঁচে 
যায় তারা পালিয়ে তায়েফে আশ্রয় খহণ করে। তখন রাসুলুল্লাহ (সঃ) সেখানে 
গমন করেন এবং চল্লিশ দিন পর্যন্ত তায়েফ অবরোধ করে রাখেন । তারপর ওটা 
জয় না করেই তিনি সেখান থেকে ফিরে আসেন । তাহলে জানা গেল যে, তিনি 
হারাম মাসে তায়েফ অবরোধ করেছিলেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭০০ পারাঃ ১০ 


দ্বিতীয় উক্তি এই যে, হারাম মাসগুলোতে যুদ্ধের সূচনা করা হারাম এবং এই 
মাসগুলোর হুরমতের হুকুম মানসূখ হয়নি । আন্লাহ তা'আলা বলেনঃ “হে 
মুমিনগণ! তোমরা আল্লাহর প্রতীকসমূহের অসম্মান করো না এবং সম্মানিত 
মাসসমূহেরও না৷” অন্য জায়গায় আল্লাহ পাক বলেনঃ “সন্মানিত মাস সম্মানিত 
মাসের বিনিময়ে, আর এসব সম্মান তো পারস্পরিক বিনিময়ের বস্তু, সুতরাং যে 
ব্যক্তি তোমাদের উপর উৎপীড়ন করে, তোমরাও তাদের উপর উৎপীড়ন করবে, 
যেরূপ সে তোমাদের প্রতি উৎপীড়ন করেছে।” আর এক জায়গায় আল্লাহ্‌ 
তা'আলা বলেনঃ “অতএব যখন নিষিদ্ধ মাসগুলো অতীত হয়ে যায় তখন সেই 
মুশরিকদেরকে যেখানে পাও বধ কর ৷” 

এ কথা পূর্বেই বর্ণিত হয়েছে যে, এই নির্ধারিত চারটি মাস প্রতি বছরেই 
থাকবে, দু'টি উক্তির মধ্যে একটি উক্তি অনুযায়ী শুধুমাত্র সফরের মাসগুলোতে 
নয়। 

আল্লাহ তা'আলা বলেনঃ “তোমরা সমস্ত মুসলিম এ মুশরিকদের সকলের 
পারে যে, এটা পূর্ব হুকুম থেকে একটা স্বতন্ত্র হুকুম নয় । আবার এও হতে পারে 
যে, এটা একটা পৃথক ও নতুন হুকুম ৷ আল্লাহ তা'আলা হয়তো মুসলিমদেরকে 
উৎসাহিত ও জিহাদের প্রতি উত্তেজিত করার উদ্দেশ্যে বলছেন-তারা যেমন 
তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে সবাই চতুর্দিক থেকে সমবেতভাবে 
তোমাদের উপর ঝাপিয়ে পড়ছে, তদ্রপ তোমরাও সমস্ত মুমিনকে সঙ্গে নিয়ে 
তাদের মুকাবিলা কর। এটাও সম্ভব যে, এই বাক্যে মুসলিমদেরকে নিষিদ্ধ 
মালগুলোতেও সুদ্ধ করার অনুমতি দেনা হযেছে, চনয সাক্বণের চল! তান 
পক্ষ থেকে হবে। যেমন SU SU SA A rf 
(২৪১৯৪) এ আয়াতে রয়েছে এবং আরো রয়েছে es ot OASYS 
IG 4G 1 45204 2 015 এই আয়াতে । অৰ্থাৎ “আর তোমরা 
তাদের (মুশরিকদের) সাথে মসজিদুল হারামের নিকট যুদ্ধ করো না, যে পর্যন্ত 
না তারা তথায় তোমাদের সাথে যুদ্ধে প্রবৃত্ত হয়। যদি তারাই তোমাদের সাথে 
যুদ্ধ করতে অগ্রসর হয় তবে তোমরাও তাদেরকে হত্যা কর।” (২৪১৯১) 
সম্মানিত মাসে রাসূলুল্লাহ (সঃ)-এর তায়েফ অবরোধ করার জবাব এটাই যে, 
এটা ছিল হাওয়াযেন গোত্র ও তাদের মিত্র বানু সাকীফ গোত্রের যৌথ শক্তির 
বিরুদ্ধে যুদ্ধ । যুদ্ধের সূচনা তাদের পক্ষ থেকেই হয়েছিল। তারা এদিক ওদিক 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭০১ পারাঃ ১০ 


থেকে রাসুলুল্লাহ (সঃ)-এর বিরোধী লোকদেরকে একত্রিত করে যুদ্ধের আহ্বান 
জানিয়েছিল সুতরাং নবী (সঃ) তাদের দিকে অগ্রসর হয়েছিলেন। তার এই 
অগ্রযাত্রাও আবার সন্মানিত মাসে ছিল না। এখানে পরাজিত হয়ে এ লোকগুলো 
পালিয়ে গিয়ে তায়েফে আশ্রয় নিয়েছিল এবং সেখানে দুর্গ স্থাপন করেছিল। 
রাসূলুল্লাহ (সঃ) এ কেন্দ্রকে খালি করার উদ্দেশ্যে আরো সামনে অগ্রসর হন। 
তারা মুসলমানদের ক্ষতি সাধন করে এবং মুসলমানদের একটি দলকে হত্যা 
করে ফেলে । এদিকে মিনজীক প্রভৃতি গোত্রসমূহের মাধ্যমে অবরোধ অব্যাহত 
থাকে ৷ প্রায় চল্লিশ দিন পর্যন্ত তাদেরকে ঘিরে রাখা হয়। মোটকথা, যুদ্ধের সূচনা 
সন্মানিত মাসে হয়নি। কিন্তু যুদ্ধ দীৰ্ঘস্থায়ী হওয়ায় সন্মানিত মাসও চলে আসে । 
কিছুদিন অতিবাহিত হলে রাসুলুল্লাহ (সঃ) অবরোধ উঠিয়ে নেন। সুতরাং যুদ্ধ 
জারি রাখা এক কথা এবং যুদ্ধের সূচনা হওয়া আর এক কথা । এর বহু নযীর 
রয়েছে! এসব ব্যাপারে আল্লাহ তা'আলাই সবচেয়ে ভাল জানেন । এ সন্পর্কে 
যেসব হাদীস এসেছে সেগুলো আমি “সীরাত”-এর মধ্যে বর্ণনা করেছি। এসব 
ব্যাপারে আল্লাহ তা‘আলাই সর্বাপেক্ষা বেশী জ্ঞানের অধিকারী । 


৩৭। এই (মাসগুলোর) স্থানান্তর 
কুফরের মধ্যে আরো বৃদ্ধি মাত্র, EAA SNE 
যদদ্বারা, কাফিরদরকে পথভ্রষ্ট ১১৬১: = -''V 

- করা হয় (এইরূপে) যে, তারা 2377729 DBs 2229 
সেই হারাম মাসকে কোন বছর 45 ৯ AS 
হালাল করে নেয় এবং কোন 
বছর হারাম মনে করে, আল্লাহ 74 GE 
যেই মাসগুলোকে হারাম id 
করেছেন, যেন তারা ওগুলোর I/ “4 22 caw 2 
সংখ্যা পূর্ণ করে নিতে পারে, + ৮৯০ ৮১৮১৮৮ 
অতঃপর তারা আল্লাহর নিষিদ্ধ PE 2B Pd 2220 
মাসগুলোকে হালাল করে নেয়, ৬৯ ১১> ৮1১5 | 
তাদের দুফ্ৰ্মগ্তলো তাদের কাছে _,), Ls sop - 
ভাল মনে হয়, আর আল্লাহ ১, cl 
এইরূপ কাফিরদেরকে হিদায়াত i Es 
ur তাওফীক দান) করেন SCH oY) 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭০২ পারাঃ ১০ 


এখানে আল্লাহ তা'আলা মুশরিকদের কুফরী বৃদ্ধির বর্ণনা দিচ্ছেন যে, কিভাবে 
তারা নিজেদের বিকৃত মত এবং নাপাক প্রবৃত্তিকে আল্লাহর শরীয়তের মধ্যে 
হারামকে হালাল এবং হালালকে হারাম বানিয়ে নিতো। তিনটি মাসের মর্যাদা 
তারা ঠিক রাখে বটে, কিন্তু চতুর্থ মাসের সম্মান এভাবে পরিবর্তন করে যে, 
মুহাররম মাসকে সফর মাসের মধ্যে প্রবেশ করিয়ে দেয় এবং ওকে মর্যাদা দেয় 
না, যাতে বছরের চার মাসের হুরমাতও পূর্ণ হয়ে যায়, আর ওদিকে প্রকৃত 
হুরমাতপূর্ণ মুহাররম মাসে লুটপাট, হত্যা এবং লুণ্ঠনও চলতে থাকে । তারা যে 
হারাম মাসকে হালাল করে দিতো এবং হালাল মাসকে হারাম করতো তা তারা 
ফখর করে তাদের কবিতাতে প্রকাশ করতো ৷ জানাদা ইবনে আমর ইবনে 
উমাইয়া কিনানী নামক তাদের এক নেতা প্রতি বছর হজ্ব করতে আসতো । তার 
কুনইয়াত বা পিতৃপদবীযুক্ত নাম ছিল আবূ সুমামা । সে সকলের সামনে ঘোষণা 
করে- “জেনে রেখো যে, কেউ আবু সুমামার সামনে কোন শব্দ উচ্চারণ করতে 
পারে না বা কেউ তার উক্তির প্রতি কোনরূপ দোষারোপ করতে পারে না। জেনে 
রেখো যে, প্রথম বছরের সফর মাস হালাল এবং দ্বিতীয় বছরের সফর মাস 
হারাম ।” সুতরাং এক বছর মুহাররম মাসের সম্মান করতো না এবং পর বছর 
সম্মান করতো । এ আয়াতে তার কুফরীর এই বৃদ্ধির প্রতিই ইঙ্গিত করা হয়েছে। 
এ লোকটি গাধার উপর সওয়ার হয়ে আসতো । যে বছর সে মুহাররম মাসকে 
সম্মানিত মাস বলতো, জনগণ এঁ বছর এ মাসের সম্মান করতো। আর যে বছর 
সে বলতো যে, সে মুহাররম মাসকে সরিয়ে দিয়ে সফর মাসের মধ্যে প্রবেশ 
করিয়ে দিয়েছে এবং সফর মাসকে আগে বাড়িয়ে দিয়ে মুহাররম মাসের মধ্যে 
প্রবেশ করিয়েছে, এ বছর আরবরা কেউই মুহাররম মাসের সম্মান করতো না। 

একটি উক্তি এও আছে যে, বানু কিনানা গোত্রের এ লোকটিকে আলমাস বলা 
হতো । সে ঘোষণা করতো যে, এ বছর মুহাররম মাসের সম্মান করা হবে না। 
আগামী বছর মুহাররম ও সফর উভয় মাসেরই সম্মান দেয়া হবে। অজ্ঞতার যুগে 
তার কথার উপরই আমল করা হতো । এখন প্রকৃত সম্মানিত মাস, যে মাসে 
মানুষ তার পিতৃহস্তাকে পেলেও তার দিকে দৃষ্টিপাত করতো না, সেই মানুষ 
পরস্পরের মধ্যে গৃহযুদ্ধ, লুটপাট প্রভৃতি শুরু করে দিতো। 

এই উক্তিটি কিন্তু সঠিক বলে অনুভূত হয় না। কেননা, কুরআন কারীমে বলা 
হয়েছে যে, তারা গণনা ঠিক রাখতো। কিন্তু এতে তো গণনা ঠিক থাকছে না। 
কারণ এর ফলে এক বছর সম্মানিত মাসগুলোর সংখ্যা হচ্ছে তিন এবং পরবর্তী 
বছর ওগুলোর সংখ্যা দাড়াচ্ছে পাচ ৷ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭০৩ পারাঃ ১০ 


আর একটি উক্তি এটাও আছে যে, আল্লাহর পক্ষ থেকে তো হজ্ব ফরয ছিল 
যিলহজ্তবের মাসে কিন্তু মুশরিকরা যিলহজ্ব মাসের নাম মুহাররম রেখে দিতো । 
তারপর তারা বরাবর গণনা করে যেতো । আর এই হিসাবে যে যিলহজ্ব মাস 
আসতো এ মাসেই তারা হজ্ববৃত পালন করতো । মুহাররম মাসের ব্যাপারে তারা 
নীরব থাকতো । ওর কোন উল্লেখই করতো না। আবার ফিরে এসে ‘সফর’ নাম 
রেখে দিতো । তারপর রজবকে জামাদিউল আখির, শাবানকে রমযান, রমযানকে . 
শাওয়াল, তারপর যুলক্বাদাকে শাওয়াল, যুলহাজ্বাকে যুলক্থাদা এবং মুহাররমকে 
যিলহজ্ব বলতো ৷ আবার এর পুনরাবৃত্তি করতো । আর উপর্যুপরি দু’ বছর প্রতি 
মাসেই বরাবর হজ্ব করে যেতো । যে বছর আবূ বকর (রাঃ) হজ্ব করেন সেই 
বছর মুশ্রিকদের গণনা অনুসারে ওটা পরবর্তী বছরের যুলক্বাদা মাস ছিল। 
রাসূলুল্লাহ (সঃ) যে বছর হজ্ব করেন, এঁ বছর হজ্ব ঠিক যিলহজ্ব মাসেই হয়েছিল । 
আর তিনি তীর ভাষণে এ দিকেই ইঙ্গিত করে বলেছেনঃ “আসমান যমীন 
সৃষ্টিকালে আল্লাহ তা'আলা বার্ষিক গণনার যে নিয়ম দান করেছিলেন, যুগ বা 


কিন্তু এ উক্তিটি সঠিক বলে মনে হয় না । কেননা, আবূ বকর (রাঃ) -এর হজ্তৃ 
যদি যুলক্বাদা মাসে হয়ে থাকে তবে তীর এঁ হজ্ব কিরূপে শুদ্ধ হতে পারে? অথচ 
RU DD Sida) 


42277 al 2924/7? MeL 


Pf 227 1 7223 


dm) 3 5 pil 

অর্থাৎ “আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর পক্ষ হতে বড় হঙজ্রের দিন 
জনসাধারণের সামনে ঘোষণা করা হচ্ছে যে, আল্লাহ ও তার রাসূল (সঃ) 
উভয়ই এই মুশ্রিকদের (নিরাপত্তা প্রদান করা) হতে নিঃসম্পর্ক হচ্ছেন।” 
(৯৪৩) এই ঘোষণা সিদ্দীকে আকবার (রাঃ)-এর হজ্তেই করা হয়েছিল । সুতরাং 
তার এ হজ্ব যদি যিলহজ্ব মাসে না হয়ে থাকতো, তবে আল্লাহ তা'আলা এ 
দিনকে হঙজ্তের দিন বলতেন না। এ আয়াতে মাসগুলোকে এগিয়ে দেয়া বা 
পিছিয়ে দেয়ার যে বর্ণনা রয়েছে, শুধু এটাকেই প্রমাণ করার জন্যে এতো কষ্ট 
স্বীকার করারও কোন প্রয়োজন নেই । কেননা, এ ছাড়াও তো এটা সম্ভব । কারণ 
মুশ্রিকরা এক বছরতো মুহাররামুল হারামকে হালাল করে নিতো এবং ওর 
বিনিময়ে সফর মাসকে হারাম করে নিতো । বছরের অবশিষ্ট মাসগুলো স্ব স্ব 
স্থানেই থাকতো । তারপর দ্বিতীয় বছরে মুহাররম মাসকে হারাম মনে করতো 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭০৪ পারাঃ ১০ 


এবং ওর মর্যাদা ঠিক রাখতো, যেন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সম্মানিত 
মাসগুলোর সংখ্যা ঠিক থাকে। সুতরাং কখনো তারা পরপর বা ক্রমিকভাবে 
অবস্থিত তিনটি মাসের শেষ মাস মুহাররমকে সন্মানিত মাস হিসেবেই রাখতো, 
আবার কখনো সফরের দিকে সরিয়ে দিতো । এখন বাকী থাকলো রাসূলুল্লাহ 
(সঃ)-এর এ ফরমান যে, সময় ঘুরে ফিরে নিজের প্রকৃত অবস্থায় এসে গেছে 
অর্থাৎ তাদের নিকটে যে মাস, সঠিক গণনাতেও এ মাসই বটে, এর পূর্ণ বর্ণনা 
আমরা পূর্বেই দিয়েছি। এসব ব্যাপারে আল্লাহ্‌ তা‘আলাই সবচেয়ে ভাল জানেন । 


ইবনে আবি হাতিম (রাঃ) ইবনে উমার (রাঃ)-এর উক্তি নকল করেছেন যে, 
রাসুলুল্লাহ (সঃ) আকাবা নামক স্থানে অবস্থান করছিলেন। জনগণ তার আশে 
পাশে একত্রিত হন । তিনি আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করেন । অতঃপর বলেনঃ 
“ মাসগুলোকে পিছনে সরিয়ে দেয়া শয়তানের পক্ষ থেকে ছিল কুফরীর বৃদ্ধি, 
হিসেবে রাখতো এবং সফর মাসকে হালাল রূপে রাখতো । আবার কোন বছর 
তারা মুহাররমকে হালাল করে নিতো ।”এই ছিল তাদের এগিয়ে দেয়া ও পিছিয়ে 
নেয়া । এ আয়াতে এরই বর্ণনা দেয়া হয়েছে। 

ইমাম মুহাম্মাদ ইবনে ইসহাক (রঃ) তার ‘কিতাবুস সীরাহ্‌’ নামক গ্রন্থে এ 
সম্পর্কে খুব ভাল কথা বলেছেন, যা অত্যন্ত উপকারী ও উত্তম । তিনি লিখেছেন 
যে প্রথম ব্যক্তি আল্লাহর হারামকৃত মাসকে হালাল এবং তার হালালকৃত মাসকে 
হারাম করার রীতি আরবে চালু করেছিল সে হলো কালমাস। আর সে-ই হচ্ছে 
হুযায়ফা ইবনে আব্দ ৷ তারপর কাসীম ইবনে আদী ইবনে আমির ইবনে সালাবা 
ইলইয়াস ইবনে মুযার ইবনে নাযার ইবনে মাদ ইবনে আদনান ৷ তারপর তার 
ছেলে আব্বাদ, এরপর তার ছেলে কালা, তারপঁর তার ছেলে উমাইয়া, তারপর 
ওর ছেলে আউফ, তারপর তার ছেলে আবু সুমামা জানাদা ৷ তার যুগেই ইসলাম 
বিস্তার লাভ করে। আরবের লোকেরা হজ্বৃপর্ব শেষ করে তার পাশে জমা হতো । 
সে তখন দাড়িয়ে বক্তৃতা শুরু করতো এবং রজব , যুলক্বাদা ও যুলহাজ্বা এ 
তিনটি মাসের মর্যাদা বর্ণনা করতো । আর এক বছর মুহাররমকে হালাল করতো 
এবং সফরকে মুহাররম বানিয়ে দিতো । আবার অন্য বছর মুহাররমকেই সন্মানিত 
মাস বলে দিতো । যেন আল্লাহর নিষিদ্ধ মাসগুলোর সংখ্যা ঠিক থেকে যায় এবং 
তার হারাম হালালও হয়ে যায় । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭০৫ পারাঃ ১০ 


৩৮। হে মুমিনগণ! তোমাদের কি ,,_, , 5৪/০৪ 
হলো যে, যখন তোমাদেরকে SEE. - YA 
বলা হয়-(জিহাদের জন্যে) 2722, 29293393772 
বের হও আল্লাহর পথে, তখন FEB LEA Js 
তোমরা মাটিতে লেগে থাকো ; 
(অলসভাবে বসে থাকে৷); ES ES EEEE 
তবে কি তোমরা পরকালের VD 
বিনিময়ে পার্থিব জীবনের ES HB SEA 
উপর পরিতুষ্ট হয়ে গেলে? WL 
বসন্তুতঃ পার্থিব জীবনের nee Gi 
ভোগবিলাস তো আখিরাতের Sa 
bh রে ob ENG 
৩৯। যদি তোমরা বের না হও, ০০০ ৯৪০০ 
তবে আল্লাহ তোমাদেরকে ৮১০ ৪৬১ 333 - -1A 
কঠোর শাস্তি প্রদান করবেন। EI 
(অর্থাৎ ধ্বংস করে দিবেন), 740% 0% Jae 3 et 
এবং. তোমাদের পরিবর্তে অন্য I ll Ne 
এক জাতি সৃষ্টি করে দিবেন, 738% 
আর তোমরা আল্লাহর (দ্বীনের) 


কোনই ক্ষতি করতে পারবে Pes she 
ww Fd Oni 

না। আল্লাহ সর্ব বিষয়ে সর্ব Abi 

শক্তিমান । 


ঘটনা এই যে, রাসুলুল্লাহ (সঃ) বহু দূরের সফর তাবুকের উদ্দেশ্যে যাত্রা শুরু 
করার জন্যে সাহাবীদেরকে এমন সময়ে নির্দেশ দেন যখন প্রচন্ড গরম পড়েছিল, 
গাছের ফল পেকে উঠেছিল এবং গাছের ছায়া বেড়ে গিয়েছিল। কিছু লোক রয়ে 
গিয়েছিল, তাদেরকেই তিরস্কার করে বলা হচ্ছে-যখন তোমাদেরকে আল্লাহর 
পথে যুদ্ধ করার জন্যে ডাক দেয়া হচ্ছে তখন তোমরা মাটি আঁকড়ে বসে থাকছো 
কেন? তোমরা কি দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগ্য বস্তুর প্রতি আকৃষ্ট হয়ে আখিরাতের 
চিরস্থায়ী নিয়ামতকে ভুলে বসেছো? জেনে রেখো যে, পরকালের তুলনায় দুনিয়ার 
কোন মূল্যই নেই । 


0178৫ f : 
wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ তাওবা ৯ ৭০৬ পারাঃ ১০ 


রাসূলুল্লাহ (সঃ) স্বীয় তর্জনীর দিকে ইশারা করে বলেনঃ “এ অঙ্গুলিটি কেউ 
সমুদ্রে ডুবিয়ে উঠালে তাতে যতটুকু পানি উঠবে, এ পানিটুকু সমুদ্রের তুলনায় 
যেমন, আখিরাতের তুলনায় দুনিয়াও তেমন ৷” 

আবু হুরাইরা (রাঃ)-কে কেউ জিজ্ঞেস করেন- আমি শুনেছি যে, আপনি 
নাকি হাদীস বর্ণনা করে থাকেনঃ “আল্লাহ তা'আলা একটি পুণ্যের বিনিময়ে এক 
লাখ সওয়াব দিয়ে থাকেন৷” এটা কি সত্য? তিনি উত্তরে বলেনঃ “হ্যা, এটা তো 
Hb LOL ACE ASS BG 

) একটা পুণ্যের বিনিময়ে দু'লাখ সওয়াব দান করবেন” অতঃপর তিনি 
Ae +2 5 -এ বাক্যটি পাঠ করে বলেনঃ 
EE EE CE COA EOE SE 
অতি অল্প ।” আবদুল আযীয ইবনে আবি হাসিম (রঃ) তার পিতা হতে বর্ণনা 
করেন যে, আবদুল আযীয ইবনে মারওয়ান (রঃ)-এর যখন মৃত্যুর সময় ঘনিয়ে 
আসলো তখন তিনি বললেনঃ “যে কাপড়ে আমাকে কাফন পরানো হবে ওটা 
আমার কাছে নিয়ে এসো তো, আমি একটু দেখে নিই ৷” কাপড়টি তার সামনে 
রাখা হলে তিনি ওটার দিকে তাকিয়ে বলেনঃ “দুনিয়ায় তো আমার অংশ এটাই 
ছিল। এটুকু দুনিয়া নিয়ে আমি যাচ্ছি!” অতঃপর তিনি পিঠ ফিরিয়ে কাদতে 
কাদতে বলেনঃ “হায় দুনিয়া! তোমার অধিকও অল্প এবং তোমার অল্পতো খুবই 
ছোট! আফসোস! আমরা ধোকার মধ্যেই পড়ে রয়েছি!” 

আল্লাহ তা‘আলা জিহাদ পরিত্যাগ করার উপর ভীতি প্রদর্শন করে 
বলছেন-“যদি তোমরা (যুদ্ধের জন্যে) বের না হও তবে আল্লাহ তোমাদেরকে 
যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন।’ একটি গোত্রকে রাসূলুল্লাহ (সঃ) জিহাদের 
জন্যে আহ্বান করেন। কিন্তু তারা তার আহ্বানে সাড়া দেয়নি । তখন আল্লাহ্‌ 
তাদের থেকে বৃষ্টি বন্ধ করে দেন। 

আল্লাহ পাক বলেন-“তিনি তোমাদের পরিবর্তে অন্য এক জাতি সৃষ্টি করে 
দিবেন ৷’ অর্থাৎ তোমরা গর্বে ফুলে ওঠো না যে, তোমরাই তো রাসূল (সঃ)-এর 
সাহায্যকারী ৷ জেনে রেখো যে, তোমরা যদি রাসূলুল্লাহ (সঃ)-এর সাহায্য- 
কারীরূপে না থাকো তবে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে 
অন্যদেরকে তার সাথী ও সাহায্যকারী বানিয়ে দেবেন যারা তোমাদের মত হবে 
না । তোমরা আল্লাহর দ্বীনের কোনই ক্ষতি করতে পারবে না । এটা মনে করো না 
যে, তোমরা জিহাদ না করলে মুজাহিদরা জিহাদ করতেই পারবে না। আল্লাহ সব 
কিছুর উপরই পূর্ণ ক্ষমতাবান । তোমাদের ছাড়াই তিনি তার মুজাহিদ 
বান্দাদেরকে শত্রুদের উপর বিজয় দান করতে পারেন। 
১. এ হাদীসটি ইমাম মুসলিম (রঃ) তার সহীহ গ্রন্থে এবং ইমাম আহমাদ (রঃ) তীর মুসনাদ 
গ্রন্থে তাখরীজ করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭০৭ পারাঃ ১০ 


—_ooo oo oo ooo 
বল] হয়েছে যে, এ এই আয়াতটি ও 3% FEA L755 (58 83) এই আয়াতটি 


29/797 1307/0037 73729 UR 22 3772 0273 3/7 
এবং DJ 


25 58 ils fl SG ts 0 Fd pI Le 
(৯৪১২০) এই আয়াতটি IIH 4763 HIS WEI SLIDING LS, 
145 5 (৯৪১২২) এ আয়াত দ্বারা মানসূখ বা রহিত হয়ে গেছে। কিন্তু ইমাম 
ইবনে জারীর (রঃ) এর প্রতিবাদ করে বলেন যে, এই আয়াতগুলো মানসূখ 
হয়নি, বরং এগুলোর ভাবার্থ এই যে, যাদেরকে রাসূলুল্লাহ (সঃ) জিহাদে বের 
হওয়ার জন্যে ডাক দেবেন তাদেরকে তৎক্ষণাৎ বেরিয়ে যেতে হবে । যদি তারা 
তা পরিত্যাগ করে তবে তাদেরকে এঁ কারণে শাস্তি প্রদান করা হবে। এটাই খুব 
উত্তম ব্যাখ্যা বটে । আল্লাহ তা'আলাই সঠিক জ্ঞানের অধিকারী । 


৪০। যদি তোমরা তাকে 


সাহায্য) আমাদের সঙ্গে 
রয়েছেন, অতঃপর আল্লাহ তার 
প্রতি স্বীয় সান্তনা নাযিল 
করলেন এবং তাকে শক্তিশালী 
করলেন এমন সেনাদল দ্বারা 
যাদেরকে তোমরা দেখতে 
পাওনি এবং আল্লাহ কাফিরদের 
বাক্য নীচু (অর্থাৎ প্রচেষ্টা ব্যর্থ) 
করে দিলেন, আর আন্লাহর 
বাণীই সমুচ্চ রইলো, আর 
আল্লাহ হচ্ছেন প্রবল প্রজ্ঞাময় । 


কতনো বব 2922229 $ 


bya) Mad 09 mS Y|- 


29d 72 Gsc-272 20 


AS pil as +l Sl adl 


2/327 


35 Cea) 


(ISS 


el 4 


2dr0 ত 2d 


all 


2 rc A321 230 222 


VE NA 


PLS ০2,67 


3292 A 2 PAA 


i Ll 2 iS 


G2 972, 


id LL 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭০৮ পারাঃ ১০ 


আল্লাহ তা‘আলা (জিহাদ পরিত্যাগকারীদের সম্বোধন করে) বলছেন-তোমরা 
যদি আমার রাসূল (সঃ)-এর সাহায্য সহযোগিতা ছেড়ে দাও তবে জেনে রেখো 
যে, আমি কারো মুখাপেক্ষী নই। আমি নিজেই তার সহায়ক ও পৃষ্ঠপোষক । এ 
সময়ের কথা তোমরা স্মরণ কর অর্থাৎ হিজরতের বছর যখন কাফিররা আমার 
রাসূল (সঃ)-কে হত্যা করা বা বন্দী করা অথবা দেশাস্তর করার ষড়যন্ত্র করেছিল 
তখন তিনি প্রিয় ও বিশ্বস্ত সহচর আবূ বকর (রাঃ)-কে সাথে নিয়ে অতি সন্তর্পণে 
মক্কা থেকে বেরিয়ে যান। সেই সময় তীর সাহায্যকারী কে ছিল? তিন দিন পর্যন্ত 
‘সাওর’ পর্বতের গুহায় তারা আশ্রয় নেন। উদ্দেশ্য এই যে, তাদের 
পশ্চাদ্ধাবনকারীরা তাদেরকে না পেয়ে যখন নিরাশ হয়ে ফিরে যাবে তখন তারা 
মদীনার পথ ধরবেন । ক্ষণে ক্ষণে আবূ বকর (রাঃ) ভীত বিহ্বল হয়ে ওঠেন যে, 
না জানি কেউ হয়তো জানতে পেরে রাসুলুল্লাহ (সঃ)-কে কষ্ট দেয়! রাসূলুল্লাহ 
(সঃ) তাকে সাস্তবনা দিয়ে বললেনঃ “হে আবূ বকর (রাঃ)! দু'জনের কথা চিন্তা 
করছো কেন? তৃতীয়জন যে আল্লাহ রয়েছেন!” 

আবূ বকর ইবনে আবূ কুহাফা (রাঃ) গুহায় নবী (সঃ)-কে বলেনঃ “এই 
কাফিরদের কেউ যদি পায়ের দিকে তাকায় তবেই তো আমাদেরকে দেখে 
নেবে!” তখন তিনি বলেনঃ “হে আবূ বকর! তুমি এ দু'জনকে কি মনে কর 
যাদের তৃতীয়জন আল্লাহ রয়েছেন?”” মোটকথা, এই জায়গাতেও মহান আল্লাহ 
তার রাসূল (সঃ)-কে সাহায্য করেছিলেন। কোন কোন গুরুজন বলেছেন যে, 
এর দ্বারা আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে আবূ বকর (রাঃ)-এর উপর সাম্তুনা 
ও প্রশান্তি নাযিল করা বুঝানো হয়েছে। ইবনে আব্বাস (রাঃ) ও অন্যান্যদের 
তাফসীর এটাই ৷ তাদের দলীল এই যে, রাসূলুল্লাহ (সঃ)-এর মধ্যে তো প্রশান্তি 
ছিলই । কিন্তু এই বিশেষ অবস্থায় প্রশান্তি নতুনভাবে নাযিল করার মধ্যেও তো 
কোন বৈপরীত্য নেই। এ জন্যেই আল্লাহ পাক এরই সাথে বলেন-আমি আমার 
অদৃশ্য সেনাবাহিনী পাঠিয়ে অর্থাৎ ফেরেশতাদের মাধ্যমে তাকে সাহায্য করেছি। 

আল্লাহ তা'আলা কালেমায়ে কুফরকে দাবিয়ে দিয়েছেন এবং নিজের 
কালেমাকে সমুন্নত করেছেন। তিনি শির্ককে নীচু করেছেন এবং তাওহীদকে 
উপরে উঠিয়েছেন। সহীহ বুখারী ও সহীহ মুসলিমে আবূ মূসা আশআরী (রাঃ) 
হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ)-কে জিজ্ঞেস করা হয়ঃ “একটি লোক 
১. এ হাদীসটি ইমাম বুখারী (রঃ) ও ইমাম মুসলিম (রঃ) আনাস ইবনে মালিক (রাঃ) হতে 

তাখরীজ করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭০৯ পারাঃ ১০ 


বীরত্ব প্রকাশের উদ্দেশ্যে এবং আর একটি লোক মানুষকে খুশী করার জন্যে যুদ্ধ 
করছে, অন্য একটি লোক যুদ্ধ করছে জাতীয় মর্যাদা রক্ষার উদ্দেশ্যে, এ 
তিনজনের মধ্যে আল্লাহর পথের মুজাহিদ কে?” তিনি উত্তরে বললেনঃ “যে ব্যক্তি 
আল্লাহর কালেমাকে সমুন্ৃত করার নিয়তে যুদ্ধ করে সেই হচ্ছে আল্লাহর পথের 
মুজাহিদ ।” 

প্রতিশোধ গ্রহণে আল্লাহ প্রবল পরাক্রান্ত । তিনি যাকে ইচ্ছা সাহায্য করে 
থাকেন তার ইচ্ছায় কেউ পরিবর্তন আনয়ন করতে পারে না। কে এমন আছে 
যে, তার সামনে মুখ খুলতে পারে বা চক্ষু উঠাতে পারে? তার সমস্ত কথা ও 
কাজ নিপুণতা, যুক্তিসিদ্ধতা, কল্যাণ ও সৌন্দর্যে পরিপূর্ণ । 


৪১। বের হয়ে পড় স্বল্প সরঞ্জামের 2 44/০9, 
সাথে (ই হোক) আর প্রচুর +১5; ৮২5 ৯! -£' 
সরঞ্জামের সাথে (-ই হোক) 22 23/7223 /9/ 223 
এবং আল্লাহর পথে নিজেদের ১১! ১৮৬ 1,৯৮ 
ধন-সম্পদ ও প্রাণ দ্বারা যুদ্ধ $+ 722 > 
কর, এটা তোমাদের জন্যে += 12১ ANE) 
অতি উত্তম, যদি তোমরা ত 2299 
জানতে । | 515) 


সুফিয়ান সাওরী (রঃ) তার পিতা হতে, তিনি আবুয যুহা মুসলিম ইবনে 
সাবীহ (রঃ) হতে বর্ণনা করেন যে, সূরায়ে বারাআাতের এ আয়াতটিই সর্বপ্রথম 
অবতীর্ণ হয় । এতে রয়েছে যে, তাবুকের যুদ্ধের জন্যে রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে 
সমস্ত মুসলিমের গমন করা উচিত । আহলে কিতাবদের কাফির রোমকদের সাথে 
জিহাদ করার উদ্দেশ্যে যাত্রা শুরু করা অবশ্য কর্তব্য । এতে তাদের মনের ইচ্ছা 
থাক আর নাই থাক এবং এটা তাদের কাছে সহজ কিংবা কঠিনই মনে হোক। 
বৃদ্ধেরা ও রুগু ব্যক্তিরা বলছিলঃ “আমরা এ যুদ্ধে গমন না করলে পাপ হবে 
না।” তখন আল্লাহ তা'আলা এ আয়াত অবতীৰ্ণ করেন। 

বৃদ্ধ ও যুবক সবারই জন্যে এ হুকুম সাধারণ হয়ে গেল । কারো কোন ওযর 
চললো না৷ আবূ তালহা (রাঃ) এ আয়াতের এই তাফসীরই করেছেন। এই 
হুকুম পালনার্থে এই মনীষী সিরিয়ার ভূমিতে চলে যান এবং খৰীষ্টানদের বিরুদ্ধে 
যুদ্ধ করে জীবনদাতা আল্লাহর কাছে নিজের জীবন উৎসর্গ করে দেন। আল্লাহ্‌ 
তার প্রতি সন্তুষ্ট থাকুন এবং তাকে সন্তুষ্ট রাখুন! 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ তাওবা ৯ ৭১০ পারাঃ ১০ 


॥ আর একটি রিওয়ায়াতে আছে যে, আবু তালহা (রাঃ) একদা 3 3 UUs hil, 
Mp BAI BALLS বু, -এই আয়াতটি পাঠ করে বলেনঃ 
“আগার ধরিণায় তো আমাদের প্রতিপালক যুবক বৃদ্ধ সকলকেই জিহাদে 
অংশগ্রহণের দাওয়াত দিয়েছেন। হে আমার প্রিয় ছেলেরা! তোমরা আমার জন্যে 
যুদ্ধের সরঞ্জাম প্রস্তুত কর। আমি সিরিয়ার জিহাদে অংশগ্রহণের উদ্দেশ্যে অবশ্যই 
যাত্রা শুরু করবো।” তার ছেলেরা তখন তাকে বললেনঃ “আব্বা! রাসূলুল্লাহ 
(সঃ)-এর নেতৃত্বাধীন আপনি তার জীবদ্দশায় জিহাদ করেছেন। আবূ বকর 
(রাঃ)-এর খিলাফতের আমলেও আপনি মুজাহিদদের সাথে থেকেছেন। উমার 
(রাঃ)-এর খিলাফত কালেও আপনি একজন বিখ্যাত বীর হিসেবে পরিচিত 
হয়েছেন। এখন আপনার জিহাদ করার বয়স আর নেই । সুতরাং আপনি এখন 
বাড়ীতেই বিশ্রাম করুন। আমরাই আপনার পক্ষ থেকে জিহাদের ময়দানে 
যোগদান করছি ।” কিন্তু তিনি তাদের কথা মানলেন না এবং এ মুহূর্তেই 
জিহাদের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেলেন সমুদ্র পার হওয়ার জন্যে তিনি নৌকায় 
আরোহণ করলেন। গন্তব্যস্থানে পৌছাতে তখনও কয়েকদিনের পথ বাকী । 
সমুদ্রের মাঝপথেই তার প্রাণ পাখী উড়ে যায়। নয় দিন পর্যন্ত নৌকা চলতে 
থাকে, কিন্তু কোন দ্বীপ পাওয়া গেল না যে সেখানে তাকে দাফন করা যায়। নয় 
দিন পর যাত্রীরা স্থলভাগে অবতরণ করে এবং তাকে দাফন করা হয়। তখন 
পর্যন্ত মৃতদেহের কোনই পরিবর্তন ঘটেনি। 

আরো বহু গুরুজন হতে বি? 65, -এর তাফসীর যুবক ও বৃদ্ধ বর্ণিত 
হয়েছে। মোটকথা যুবক হোক, বৃদ্ধ হোক, কাজ থেকে অবসর প্রাপ্ত হোক, 
কাজের মধ্যে নিয়োজিত থাক, ধনী হোক বা গরীব হোক, ভারী হোক বা হালকা 
হোক, অভাবী হোক, কারীগর হোক, সুখী হোক বা দুঃখী হোক, পেশাদার হোক 
বা ব্যবসায়ী হোক, শক্তিশালী হোক বা দুর্বল হোক, যে অবস্থাতেই থাকুক না 
কেন, কোন ওযর না করেই দাড়িয়ে যেতে হবে এবং জিহাদের জন্যে যাত্রা শুরু 
করতে হবে। 


এই মাসআলার বিস্তারিত ব্যাখ্যা হিসেবে ইমাম আবূ আমর আওয়ায়ী (রঃ) 
বলেন যে, যদি রোমের ভিতরে আক্রমণ হয় তবে মুসলিমরা হালকা ও সওয়ার 
অবস্থায় চলবে । আর যদি বন্দরের ধারে আক্রমণ হয় হবে হালকা, ভারী, সওয়ার 
সব রকমভাবে বের হয়ে যাবে। কোন কোন গুরুজনের উক্তি এই যে, 


ga dF Ww 2 odd 


TN AN (৯৪ ১২২) এ আয়াত দ্বারা এই আয়াতটি 


ENo 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ তাওবা ৯ ৭১১ পারাঃ ১০ 


মানসূখ হয়ে গেছে। এর উপর আমরা ইনশাআল্লাহ পূর্ণভাবে আলোকপাত 
করবো। 


বর্ণিত আছে যে, মিকদাদ (রাঃ) বড় ও মোটা দেহ বিশিষ্ট লোক ছিলেন। 
সুতরাং তিনি নিজের অবস্থা প্রকাশ করে যুদ্ধে না যাওয়ার অনুমতি প্রার্থনা 
করেন। কিন্তু তাকে অনুমতি দেয়া হলো না এবং এ আয়াত অবতীর্ণ হলো। 
তখন এ হুকুম সাহাবীদের কাছে খুবই কঠিন ঠেকলো। আল্লাহ তা'আলা তখন 

ote GN 8/5 (৯৪ ৯১) এই আয়াতটি অবতীৰ্ণ করে 
উক্ত আয়াতটি আয়াতটি মানসূখ করে দেন। অর্থাৎ “ দুর্বল, রুগ্ন, অভাবী, যাদের কাছে 
ERE EE EE ke EEE 
পক্ষপাতী ও শুভাকাঙ্কী হয় তবে তারা যুদ্ধক্ষেত্রে উপস্থিত না হলেও কোন দোষ 
নেই৷” 

আবূ আইয়ুব (রাঃ) রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ 
করেছিলেন। অতঃপর তিনি একটি বছর ছাড়া কোন জিহাদেই অনুপস্থিত ছিলেন 
না। আর তিনি বলতেন যে, আল্লাহ তা‘আলা ভারী ও হালকা উভয়কেই যুদ্ধে 
গমনের নির্দেশ দিয়েছেন। আর মানুষের অবস্থা তো এ দুটোই হয়ে থাকে। 

আবু রাশিদ হিরানী (রঃ) বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ (সঃ)-এর 
অশ্বারোহী মিকদাদ ইবনে আসওয়াদ (রাঃ)-কে হিমস -এ দেখতে পাই । তার 
হাড়ের জোড় ছুটে গিয়েছিল (তিনি অত্যন্ত বৃদ্ধ হয়ে পড়েছিলেন) । তবুও দেখি 
যে, তিনি শিবিকার উপর সওয়ার হয়ে জিহাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। 
আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনারতো শরীয়তসম্মত ওযর রয়েছে। তবুও 
আপনি এতো কষ্ট করছেন কেন? তিনি উত্তরে আমাকে বললেনঃ “দেখো, 
সূরাতুল বাউস অর্থাৎ সূরায়ে বারাআত আমাদের সামনে অবতীর্ণ হয়েছে। তাতে 
হালকা, ভারী অর্থাৎ যুবক ও বৃদ্ধ সকলকেই যুদ্ধে গমনের নির্দেশ দেয়া হয়েছে।” 


হাইয়ান ইবনে যায়েদ শারআবী (রঃ) বলেন, আমি হিমসের শাসনকর্তা 
সাফওয়ান ইবনে আমরের সাথে জারাজিমা অভিমুখে জিহাদের উদ্দেশ্যে রওয়ানা 
হই। আমি দামেঙ্কের একজন অতি বয়ঙ্ক বুযুর্গকে দেখলাম যিনি 
আক্ৰমণকারীদের সাথে নিজের উটের উপর সাওয়ার হয়ে আসছেন। তার 
ভ্রগুলো চোখের উপর পড়ে রয়েছে। তিনি অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছেন। আমি তার 
নিকটে গিয়ে বললাম, চাচাজান! আল্লাহ তা'আলার কাছে তো আপনার ওযষর 
করার অবকাশ রয়েছে। একথা শুনে তিনি চোখের উপর থেকে ভ্রগুলো সরালেন 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭১২ পারাঃ ১০ 


এবং বললেনঃ “দেখো, আল্লাহ তা'আলা হালকা ও ভারী উভয় অবস্থাতেই 
আমাদেরকে জিহাদে বের হওয়ার নির্দেশ দিয়েছেন। জেনে রেখো, আল্লাহ 
তাআলা যাকে ভালবাসেন তাকে তিনি পরীক্ষাও করে থাকেন। অতঃপর 
পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি তার উপর রহমত বর্ষণ করেন। দেখো, আল্লাহর 
পরীক্ষা শোক্র, সবর, তার যিক্র এবং খাঁটি তাওহীদের মাধ্যমেই হয়ে থাকে৷” 


জিহাদের হুকুম দেয়ার পর আল্লাহ তা'আলা তার পথে ও রাসূল (সঃ)-এর 
সন্তুষ্টির কাজে মাল ও জান খরচ করার নির্দেশ দিচ্ছেন। তিনি বলছেন যে, 
এতেই দুনিয়া ও আখিরাতের মঙ্গল রয়েছে। পার্থিব মঙ্গল ও লাভ এই যে, 
সামান্য কিছু খরচ করে বহু গনীমতের মাল লাভ করা যাবে। আর আখিরাতের 
লাভ এই যে, এর চেয়ে বড় পুণ্য আর নেই । যেমন আল্লাহর নবী (সঃ) বলেনঃ 
“আল্লাহ তা'আলা তীর পথে জিহাদকারীর জন্যে এ দায়িত্ব গ্রহণ করেন যে, হয় 
তাকে শহীদ করে তিনি তাকে জান্নাতে প্রবিষ্ট করাবেন, না হয় গনীমতসহ 
নিরাপদে বাড়ীতে ফিরিয়ে আনবেন” এই জন্যেই আল্লাহ তা'আলা বলেনঃ 
“তোমাদের উপর যুদ্ধ ফরয করা হয়েছে এমতাবস্থায় যে, ওটা তোমাদের কাছে 
অপছন্দনীয়, আর তোমরা কোন কিছু হয়তো অপছন্দ করে থাকো অথচ ওটাই 
তোমাদের জন্যে কল্যাণকর পক্ষান্তরে তোমরা হয়তো কোন জিনিস পছন্দ 
করে থাকো অথচ ওটাই তোমাদের জন্যে ক্ষতিকর, আর (কোন্টা তোমাদের 
জন্যে ভাল এবং কোন্টা খারাপ তা) আল্লাহই জানেন, তোমরা জান না।” 
আনাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) একটি লোককে বলেনঃ 
“তুমি ইসলাম গ্রহণ কর” লোকটি বললোঃ “আমার মন যে চায় না৷” তখন 
তিনি তাকে বললেনঃ “মন না চাইলেও তুমি ইসলাম কবুল কর ৷” 
8৪২। যদি কিছু আশু লভ্য হতো 
Hl L927 Bacon ts 
এর তৰণ ই তোমাত সংগানী 2 ০১০১ -হ1 
হতো, কিন্তু তাদের তো পথের ৫*০! ৮ 42+ 
দূরত্বই দীর্ঘতর বোধ হতে SST IAS 
লাগলো; আর. তারা এখনই % 5 $. 9 42/2" 
আল্লাহর নামে শপথ করে -* : 
বলবে- যদি আমাদের সাধ্য Asada dW safer 
থাকতো তবে আমরা নিশ্চয়ই | UL 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ 


তোমাদের সাথে বের হতাম, ॥ 


22403470722 2902 A 1 


৭১৩ 


পারাঃ ১০ 


তারা (মিথ্যা বলে) নিজেরাই ১! ১৪১১৫ ১ ৯ 


নিজেদেরকে ধ্বংস করছে, আর 
আল্লাহ জানেন যে, তারা 
মিথ্যাবাদী । 


EE 7-223 eae xf 
O IAIN tl “ls 


যারা তাবূকের যুদ্ধে গমন না করে বাড়ীতেই রয়েছিল এবং পরে রাসূলুল্লাহ 
(সঃ)-এর কাছে এসে বানানো মিথ্যা ওযর পেশ করেছিল এ আয়াতে আল্লাহ 
তা'আলা তাদেরকে ধমকের সুরে বলছেন- প্রকৃতপক্ষে তাদের কোনই ওযর ছিল 
না । যদি সহজ লভ্য গনীমতের আশা থাকতো এবং নিকটের সফর হতো তবে 
এই লোভীদের দল অবশ্যই সঙ্গে যেতো । কিন্তু সিরিয়া পর্যন্ত দীর্ঘ সফর তাদের 
মন ভেঙ্গে দেয় । তাই তারা রাসূলুল্লাহ (সঃ)-এর কাছে এসে মিথ্যা শপথ করে 
করে তাকে প্রতারিত করছে যে, তাদের যদি ওযর না থাকতো তবে অবশ্যই 
তারা তার সঙ্গে যুদ্ধে গমন করতো । আল্লাহ তা'আলা বলছেন, তারা মিথ্যা 
কথা বলে নিজেদেরকে ধ্বংস করছে। তিনি জানেন যে, তারা মিথ্যাবাদী ৷ 


৪৩ । আল্লাহ তোমাকে মার্জনা 
করলেন, (কিভু) তুমি 


88। যারা আন্লাহ্র প্রতি ও 
পরকালের প্রতি ঈমান রাখে, 
তারা নিজেদের ধন-সম্পদ ও 
প্রাণ দ্বারা জিহাদ করার 
ব্যাপারে তোমার কাছে » 
অব্যাহতি প্রার্থনা করবে না, 
আর আল্লাহ এই পরহেযগার 
লোকদের সম্বন্ধে খুব অবগত 
আছেন। 


i] L 

if HE Aw 23d 

UU Ui 
22 12 crazed oI 


ONSEN de PEN 


A283 232,73 ) LB I2 


Urs KEES খু- 22 


24 12 3732 
EDIT 
Ed 2? নাঃ A2d IF 


lll LL 


“2 20225 G2 24 


oud mb ll 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭১৪ পারাঃ ১০ 


8৪৫ । অবশ্য এসব লোক তোমার ae 2 
J CHOI ES Cito 
যারা আল্লাহর প্রতি ও 2/2 Ar w 9 23 
আখিরাতের প্রতি ঈমান রাখে EGS bors 
না, আর তাদের অনস্তরসমূহ I 4 229222 ACRE 
সন্দেহে নিপতিত রয়েছে, ds SEG Eee 
অতএব তারা নিজেদের 5 AE 
৩9১১০০ 
সন্দেহে হতবুদ্ধি হয়ে রয়েছে। bs 
ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন যে, আউন (রাঃ) স্বীয় সাখীদেরকে 
জিজ্ঞেস করেন, আপনারা কি এর চেয়ে উত্তম তিরস্কারের কথা শুনেছেন? মহান 
আল্লাহ স্বীয় রাসূল (সঃ)-কে তিরঙ্কারপূর্ণ কথা বলার পূর্বেই তাকে ক্ষমা করে 
দেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেনঃ “(হে নবী!) আল্লাহ তোমাকে ক্ষমা 
দিয়েছোঃ’’” এরপর তিনি সূরায়ে নূরে আয়াত অবতীর্ণ করে তার রাসূল 
(সঃ)-কে অবকাশ দেন যে, তিনি ইচ্ছা করলে তাদেরকে অনুমতি দিতে 
পারেন। তিনি বলেনঃ 
ef 2, 2/0 7/7/ 3 hed 37 / 23/9/73 27 


EE ci 0 55 El ad ysl 3 

EE ES EY EEO CE LEON 
যুদ্ধের অব্যাহতির অনুমতি প্রার্থনা করে তবে তুমি তাদের মধ্যে যাকে ইচ্ছা 
অনুমতি দিতে পার ।” (২৪৪ ৬২) 

মুজাহিদ (রঃ) বলেন যে, সূরায়ে তাওবার এ আয়াতটি এ লোকদের ব্যাপারে 
অবতীর্ণ হয় যারা পরস্পর সিদ্ধান্ত গ্রহণ করে যে, তারা রাসুলুল্লাহ (সঃ)-এর 
কাছে যুদ্ধ হতে অব্যাহতির অনুমতি প্রার্থনা করবে । যদি অনুমতি মিলে যায় তবে 
তো ভাল কথা'। আর যদি তিনি অনুমতি নাও দেন তবুও তারা যুদ্ধে গমন করবে 
না। এ জন্যেই আল্লাহ তা'আলা বলেন যে, যদি তারা অনুমতি লাভ না করতো 
তবে এটুকু লাভ তো অবশ্যই হতো যে, সত্য ওযরকারী ও মিথ্যা 
১. ইবনে জারীর (রঃ) তাখরীজ করেছেন যে, পূর্বে কোন নির্দেশ ছাড়াই নবী দু'টি কাজ 

করেছেন । একটি হলো মুনাফিকদের যুদ্ধ হতে অব্যাহতির অনুমতি দান এবং দ্বিতীয় হলো 

বদরের বন্দীদের নিকট থেকে ফিদিয়া গ্রহণ ৷ তখন আল্লাহ তাআলা এ আয়াত অবতীর্ণ 

করেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭১৫ পারাঃ ১০ 


বাহানাকারীদের মধ্যে পার্থক্য প্রকাশ পেয়ে যেতো । ভাল ও মন্দ এবং সৎ ও 
অসতের মধ্যে প্রভেদ সৃষ্টি হতো । অনুগত লোকেরা তো হাযির হয়েই যেতো । 
আর অবাধ্য লোকেরা যুদ্ধ হতে অব্যাহতি লাভের অনুমতি না পেয়েও বের হতো 
না। কেননা, তারা তো এ সিদ্ধান্তে উপনীত হয়েই ছিল যে, রাসুলুল্লাহ (সঃ) 
তাদেরকে অনুমতি দিন আর নাই দিন, তারা যুদ্ধে গমন করবেই না । এ জন্যেই 
আল্লাহ তা‘আলা পরবর্তী আয়াতে ঘোষণা করেন- এটা সম্ভব নয় যে, খাটি 
ঈমানদার লোকেরা তোমার কাছে যুদ্ধ হতে অব্যাহতি লাভের অনুমতি প্রার্থনা 
করবে। তারা তো জিহাদকে আল্লাহর নৈকট্য লাভের উপায় মনে করে নিজেদের 
জান ও মালকে আল্লাহর পথে উৎসর্গ করতে সর্বদা আকাঙ্ক্ষী। আল্লাহ তা'আলা 
এই পরহেযগার লোকদেরকে ভালরূপেই অবগত আছেন। আর এ লোকগুলো, 
যাদের শরীয়ত সন্মত কোনই ওযর নেই, যারা শুধু বাহানা করে যুদ্ধ হতে 
অব্যাহতি লাভের অনুমতি প্রার্থনা করছে তারা বে-ঈমান লোক । তারা 
আখিরাতের পুরস্কারের কোন আশা রাখে না। হে নবী! তারা এখনও তোমার 
শরীয়তের ব্যাপারে সন্দিহান রয়েছে এবং তারা সদা উদ্বিগ্ন হয়ে ফিরছে। তারা 
এক পা সামনের দিকে বাড়িয়ে দিচ্ছে তো আর এক পা পিছনের দিকে সরাচ্ছে। 
তাদের কোন ধৈর্য ও মনের স্থিরতা নেই । তারা না আছে এদিকে, না আছে 
ওদিকে ৷ হে নবী! আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তুমি কখনো তার জন্যে কোন 
পৃথ পাবেনা । 


৪৬ । আর যদি তারা (যুদ্ধে) যাত্রা 
করার ইচ্ছা করতো, তবে ওর 
কিছু সরঞ্জাম তো প্রস্তুত 


2470323? 


bE ~-£" 


করতো, কিন্তু আল্লাহ তাদের 
যাত্রাকে অপছন্দ করেছেন, এ 
জন্যে তাদেরকে তাওফীক 
দেননি এবং বলে দেয়া হলো- 
তোমরাও এখানেই অক্ষম 
লোকদের সাথে বসে থাকো । 


৪৭ । যদি তারা তোমাদের সাথে 


বের হতো, তবে দ্বিগুণ বিভ্রাট 
সৃষ্টি করা ব্যতীত আর কি 
হতো? আর তারা তোমাদের 


209589 2d 


CUE ES 


2 প32276 44227 দু 
ES; PSS JE 
23 192 cod 38? 


ole asl 


238297 282 98/7 
2 CES 2% 5 - £Y 


237 গর্যুঃ বর ন 


ls LEYS IC 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭১৬ পারাঃ ১০ 


মধ্যে ফাসাদ সৃষ্টি করার 2, At Ae 
উদ্দেশ্যে দৌড়াদৌড়ি করে ১+ 
ফিরতো, আর তোমাদের মধ্যে 102 jr 
29422 ww 
তাদের কতিপয় গুপ্তচর "৮4,4১৮ 


বিদ্যমান রয়েছে; আল্লাহ এই a S 
যালিমদের সম্বন্ধে খুব অবগত oust 
রয়েছেন। 

আল্লাহ তা‘আলা বলেন, হে নবী! তাদের ওযর যে মিথ্যা ও ভিত্তিহীন তার 


বাহ্যিক প্রমাণ এটাও যে, তাদের যুদ্ধে গমনের ইচ্ছা থাকলে কমপক্ষে তারা 
যুদ্ধের সাজ-সরঞ্জাম তো প্রস্তুত করতো । কিন্তু তারাতো যুদ্ধে গমনের ঘোষণা ও 
নির্দেশের পরেও এবং দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও হাতের উপর হাত 
রেখে বসে রয়েছে। তারা একটা খড়কুটাকেও এদিক থেকে ওদিকে নিয়ে যায়নি । 
অবশ্য তাদের তোমাদের সাথে বের হওয়াকে আল্লাহ তা'আলা পছন্দও করেননি । 
এ কারণেও তিনি তাদেরকে পিছনে সারিয়ে রেখেছেন। আর স্বাভাবিকভাবে 
তাদেরকে বলে দিয়েছিলেন, যুদ্ধ থেকে দূরে অবস্থানকারীদের সাথে তোমরাও 
অবস্থান কর । হে মুসলিমরা! তোমাদের সাথে তাদের বের হওয়া আল্লাহ 
তা‘আলার নিকট অপছন্দনীয় হওয়ার কারণ এই যে, তারা তো ভীরু ও বড় 
রকমের কাপুর্ষ ৷ যুদ্ধ করার সাহস তাদের মোটেই নেই ৷ তোমাদের সাথে 
গেলেও তারা দূরে দূরেই থাকতো । তা ছাড়া তারা তোমাদের পরস্পরের মধ্যে 
বিবাদ বাধিয়ে দিতো । তারা এদিকের কথা ওদিকে এবং ওদিকের কথা এদিকে 
লাগিয়ে দিয়ে পরস্পরের মধ্যে শত্রুতার সৃষ্টি করতো এবং কোন একটা নতুন 
ফিৎনা খাড়া করে তোমাদের অবস্থাকে জটিল করে তুলতো ৷ তোমাদের মধ্যে 
এমন লোকও বিদ্যমান রয়েছে যারা এসব লোককে মান্য করে চলে, তাদের 
মতামত সমৰ্থন করে এবং তাদের কার্যক্রমকে সুনজরে দেখে থাকে । তারা 
ভুলের মধ্যে নিমজ্জিত রয়েছে বলে এসব লোকের দুষ্কার্যের ব্যাপারে সম্পূর্ণরূপে 
বে-খবর থাকে । মুমিনদের পক্ষে এর ফল খুবই খারাপ হয়। তাদের পরস্পরের 
মধ্যে অনাচার ও ঝগড়া-বিবাদ ছড়িয়ে পড়ে । মুজাহিদ (রঃ) প্রমুখ গুরুজনের 
উক্তি এই যে, এর ভাবার্থ হচ্ছে- হে মুমিনগণ! এ সব লোকের গুপ্তচরও 
তোমাদের মধ্যে ছড়িয়ে রয়েছে, যারা তোমাদের খুঁটিনাটি সংবাদও তাদের কাছে 
পৌঁছিয়ে থাকে। কিন্তু এ অর্থ করাতে এঁ সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে যা আয়াতের 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ তাওবা ৯ ৭১৭ পারাঃ ১০ 


শুরুতে ছিল। অর্থাৎ এ লোকদের তোমাদের সাথে বের হওয়া এ জন্যেও 
অপছন্দনীয় যে, তোমাদের মধ্যে এমন কতকগুলো লোকও রয়েছে যারা তাদের 
কথা মেনে থাকে। এটা তো খুবই সঠিক কথা৷ কিন্তু তাদের বের না হওয়ার 
কারণের জন্যে গোয়েন্দাগিরির কোন বিশেষত্ব থাকতে পারে না। এ জন্যেই 
কাতাদা (রঃ) প্রমুখ মুফাস্সিরদের উক্তি এটাই । 

ইমাম মুহাম্মাদ ইবনে ইসহাক (রঃ) বলেন যে, অনুমতি প্রার্থনাকারীদের 
মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবং জাদ ইবনে কায়েসও ছিল। 
এরাই ছিল বড় বড় নেতা ও প্রভাবশালী মুনাফিক ৷ আল্লাহ তা'আলা তাদেরকে 
দূরে নিক্ষেপ করে দেন। যদি তারা মুসলিমদের সাথে বের হতো তবে তাদের 
অনুগত লোকেরা সময় সুযোগে তাদের সাথে যোগ দিয়ে মুসলিমদের ক্ষতি 
সাধন করতো । মুহাম্মাদী সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে যেতো । কেননা, 
এই মুনাফিকরা বাহ্যিক সৌন্দর্যের অধিকারী ছিল। কিছু কিছু মুসলিম তাদের 
প্রকৃত অবস্থা অবহিত ছিল না। তাই তারা তাদের বাহ্যিক ইসলাম ও মুখরোচক 
কথায় পাগল ছিল এবং তখন পর্যন্ত তাদের অন্তরে তাদের প্রতি ভালবাসা 
বিদ্যমান ছিল । এটা সত্য কথা যে, তাদের এ অবস্থা মুনাফিকদের আসল অবস্থা 
অবগত না হওয়ার কারণেই ছিল। পূর্ণ জ্ঞান তো আল্লাহ তা'আলারই রয়েছে। 
তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত খবরই রাখেন । তিনি অদৃশ্যের সং 
রাখেন বলেই মুসলিমদেরকে বলছেন- হে মুসলিমরা! এই মুনাফিকদের যুদ্ধে 
গমন না করাকে তোমরা গনীমত মনে কর । যদি তারা তোমাদের সাথে 
থাকতো তবে ফিৎনা-ফাসাদ সৃষ্টি করতো ।.তারা নিজেরাও ভাল কাজ করতো না 
এবং তোমাদেরকেও করতে দিতো না। 


এ জন্যেই আল্লাহ পাক বলেনঃ “যদি তাদেরকে (কাফিরদেরকে) দ্বিতীয়বার 
দুনিয়ায় পাঠিয়ে দেয়া হয় তবে তারা আবার নতুনভাবে এ কাজই করবে যা 
থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে এবং নিশ্চয়ই তারা মিথ্যাবাদী ।” অন্য 
জায়গায় মহান আল্লাহ বলেনঃ “যদি তাদের অন্তরে কোন কল্যাণ নিহিত থাকতো 
তবে অবশ্যই তিনি তাদেরকে শুনিয়ে দিতেন, আর যদি তিনি তাদেরকে 
শুনাতেনও তবে তারা তাচ্ছিল্যভরে ফিরে যেতো ।” আর এক স্থানে আল্লাহ পাক 
বলেনঃ “যদি আমি তাদের উপর ফরয করে দিতাম (দিয়ে বলতাম)- তোমরা 
আত্মহত্যা কর কিংবা নিজেদের দেশ থেকে বেরিয়ে যাও, তবে অল্প কয়েকজন 
ব্যতীত এই আদেশ কেউই পালন করতো না, আর যদি তারা তাদেরকে যেরূপ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭১৮ পারাঃ ১০ 


উপদেশ দেয়া হয় তদনুযায়ী কাজ করতো, তবে তাদের জন্যে উত্তম হতো এবং 
ঈমানকে অধিকতর দৃঢ়কারী হতো । আর এ অবস্থায় আমি তাদেরকে বিশেষ 
করে আমার পক্ষ থেকে মহা পুরস্কার প্রদান করতাম । আর আমি অবশ্যই 
তাদেরকে সরল পথ প্রদর্শন করতাম ৷” এ ধরনের আয়াত আরো অনেক রয়েছে। 


৪৮। তারা তো পূর্বেও ফাসাদ 
ষ্টির চেষ্টা করেছিল, আর +7 ? (42. 
ES (ক্ষতি সাধনের) জন্যে ** 9% Ld il 2d - 0 
কর্মসমূহ উলট পালট _৮ eee Nee 
করতেছিল, এ পর্যন্ত যে, সত্য re > a3 Ll 
অঙ্গীকার এসে পড়লো এবং ০,9০ ৬ 92/০/7০০2 
আল্লাহর হুকুম বিজয় লাভ ULE ~~ 


করলো, অথচ তাদের কাছে 2s! 
এটা অঙ্গীতিকরই বোধ ours 
হচ্ছিল। 


আল্লাহ তা'আলা স্বীয় নবী (সঃ)-এর অন্তরে মুনাফিকদের প্রতি ঘৃণার উদ্রেক 
করার জন্যে বলেন, হে নবী! তুমি কি ভুলে গেছ যে, এই মুনাফিকরা বহুদিন ধরে 
ফিৎনা ও ফাসাদের অগ্নু প্রভুলিত করতে রয়েছে এবং তোমার কাজে ব্যাঘাত 
সৃষ্টি করার সব রকমের তদবীর চালিয়েছে। মদীনায় তোমার প্রতিষ্ঠা লাভের 
পরই সমস্ত আরব এক হয়ে বিপদের বৃষ্টি তোমার উপর বর্ষণ করেছে। মদীনার 
ইয়াহুদী ও মুনাফিকরা মদীনায় বিদ্রোহ ঘোষণা করে দেয়। কিন্তু আল্লাহ্‌ 
তা‘আলা এক দিনেই তাদের সকলের কামান ভেঙ্গে চুরমান করে দেন। তিনি 
তাদের জোড় ঢিলা করে দেন এবং তাদের উত্তেজনা ঠাণ্ডা করে দেন৷ বদরের যুদ্ধ 
তাদেরকে হতবাক করে দেয় এবং তাদের মনের কামনা ও বাসনা মুছে ফেলেন 
অর্থাৎ তারা তাদের সফল হওয়ার ব্যাপারে সম্পূর্ণ নিরাশ হয়ে যায় । মুনাফিকদের 
নেতা আবদুল্লাহ ইবনে উবাই তো পরিষ্কারভাবে বলে দেয়- “এ লোকগুলো 
এখন আমাদের ক্ষমতার বাইরে চলে গেছে। এখন আমাদের এ ছাড়া কোন 
উপায় নেই যে, আমরা বাহ্যতঃ ইসলামের অনুকূলে থাকবো, কিন্তু অন্তরে যা 
আছে তা তো আছেই । সময় সুযোগ আসলে দেখা যাবে এবং দেখানো যাবে।” 
তারপর যতোই সত্যের উন্নতি হতে থাকে এবং তাওহীদ বিকাশ লাভ করতে 
থাকে, ততোই তারা হিংসার আগুনে দঞ্ধীভূত হতে থাকে অবশেষে সত্য 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭১৯ পারাঃ ১০ 


প্রতিষ্ঠিত হয় এবং আল্লাহর কালেমার বিজয় ডংকা বেজে ওঠে । আর এদিকে 
এই মুনাফিকদের পেট ফুলতে থাকে এবং এটা তাদের কাছে খুবই অগ্রীতিকর 
বোধ হয়। 
৪৯ ৷ আর তাদের মধ্যে কেউ কেউ ed 
242° 22 2929292 
এমন আছে, যে বলে- ১৯4৮s 
আমাকে (যুদ্ধে গমন না করার) LL 
অনুমতি দিন এবং আমাকে edi —+ 3 i) 
বিপদে ফেলবেন না, ভালরূপে f 
বুঝে নাও যে, তারা তো $778 17:57 
বিপদে পড়েই গেছে, আর IL Fl 
নিশ্চয়ই জাহান্মাম এই 42213702 27 
কাফিরদেরকে বেষ্টন করবেই ৷ 0 ny ios 
আল্লাহ তাআলা বলেন, মুনাফিকদের মধ্যে এমন লোকও আছে, যে বলে- 
হে মুহাম্মাদ (সঃ)! আমাকে (বাড়ীতেই) বসে থাকার অনুমতি দিন এবং আপনার 
সাথে যুদ্ধে গমনের নির্দেশ দিয়ে আমাকে বিপদে ফেলবেন না। কেননা, রোমক 
যুবতী নারীদের প্রেমে হয়তো আমি পড়ে যাব। আল্লাহ তা'আলা বলেন যে, এ 
কথা বলার কারণে তারা তো বিপদে পড়েই গেছে। যেমন একদা রাসুলুল্লাহ 
(সঃ) যুদ্ধে গমনের প্রস্তুতি গ্রহণের অবস্থায় জাদ ইবনে কায়েসকে বলেনঃ “তুমি 
এ বছর কি বানী-আসফারকে দেশান্তর করার কাজে আমাদের সঙ্গী হবে?” সে 
উত্তরে বলেঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমাকে যুদ্ধে গমন না করার অনুমতি 
দিন এবং আমাকে বিপদে ফেলবেন না । আল্লাহর কসম! আমার কওম জানে যে, 
আমার চেয়ে স্ত্রীলোকদের প্রতি বেশী আকৃষ্ট আর কেউ নেই । আমি আশংকা 
করছি যে, আমি যদি বানী আসফারের নারীদের দেখতে পাই তবে ধৈর্যধারণ 
করতে পারবো না।” তখন রাসূলুল্লাহ (সঃ) তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন 
এবং বলেনঃ “আমি তোমাকে অনুমতি দিলাম ।” এই জাদ ইবনে কায়েসের 
সম্পর্কেই এ আয়াতটি অবতীর্ণ হয়৷” এ আয়াতে বলা হয়েছে- এই মুনাফিক 
এই বাহানা বানিয়ে নিয়েছে, অথচ সে তো ফিৎনার মধ্যে পড়েই রয়েছে। 
১. এ হাদীসটি মুহাম্মাদ ইবনে ইসহাক (রঃ) যুহরী (রঃ) হতে তাখরীজ করেছেন এবং এটা 
ইবনে আব্বাস (রাঃ), মুজাহিদ (রঃ) প্রযুখ একাধিক বর্ণনাকারী হতে বর্ণিত হয়েছে। আর 
জাদ ইবনে কায়েস ছিল বানু সালামা গোত্রের সন্তান্ত ও নেতৃস্থানীয় লোক । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭২০ পারাঃ ১০ 


রাসূলুল্লাহ (সঃ)-এর সঙ্গ ছেড়ে দেয়া এবং জেহাদ থেকে মুখ ফিরিয়ে নেয়া কি 
কম ফিৎনা? এই মুনাফিক বানু সালামা গোত্রের বড় নেতা ছিল। যখন রাসূলুল্লাহ 
(সঃ) এই গোত্রের লোকদেরকে জিজ্ঞেস করেনঃ “তোমাদের নেতা কে?” তারা 
তখন উত্তরে বলেঃ “আমাদের নেতা হচ্ছে জাদ ইবনে কায়েস, সে বড়ই কৃপণ ৷” 
রাসূলুল্লাহ (সঃ) তখন বলেনঃ “কৃপণতা অপেক্ষা জঘন্য রোগ আর কি আছেঃ? 
জেনে রেখো যে, তোমাদের নেতা হচ্ছে সাদা দেহ ও সুন্দর চুল বিশিষ্ট নব যুবক 
বিশর ইবনে বারা ইবনে মা’রূর ৷” 


নিশ্চয়ই জাহান্নাম কাফিরদেরকে পরিবেষ্টনকারী। তারা জাহান্নাস থেকে 
রক্ষাও পাবে না, পালাতেও পারবে না এবং মুক্তিও পাবেনা । 


৫০। যদি তোমার প্রতি কোন 
মঙ্গল উপস্থিত হয় তবে তাদের SIG HIB ade dk DT 
জন্যে তা চিন্তার কারণ হয়ে is Lee dS 01-0 - 
দাড়ায়, আর যদি তোমার eG PA 
উপর কোন বিপদ এসে পড়ে, ae LL 5017 
তখন তারা বলে- আমরা তো 
প্রথম থেকেই নিজেদের ০/224 = /পপর্টেগ্ণশ ০ 
সাবধানতার পথ অবলম্বন 24৩০৪ ৮ ১৮১৯! 3 
করেছিলাম, এবং তারা খুশী ০22 2232280 
হয়ে চলে যায় । 0422 3 
৫১। তুমি বলে দাও- আল্লাহ্‌ bs 
আমাদের জন্যে যা নির্ধারণ HE 


আমাদের ato 2 Hed A 


‘ ্ূ Pd Ae Ad 
সকল মুমিনেরই কর্তব্য হলো = 


যে, তারা যেন নিজেদের 22252222 
যাবতীয় কাজে আল্লাহর Ou 
উপরই নির্ভর করে। 


এখানে আল্লাহ তা'আলা এঁ মুনাফিকদের অন্তরের কুটিলতার বর্ণনা দিচ্ছেন 
যে, মুসলিমদের বিজয়, সাহায্য, কল্যাণ ও উন্নৃতি লাভে তারা অত্যন্ত চিন্তাবিত 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭২১ পারাঃ ১০ 


ও উদ্বিগু হয়ে পড়ে, আর আল্লাহ না করুন, যদি মুসলিমদের উপর কোন বিপদ 
এসে পড়ে তখন তারা মনে খুবই আনন্দ লাভ করে এবং নিজেদের চতুরতার 
ংসা করে। তারা বলেঃ “এই কারণেই তো আমরা তাদের থেকে দূরে 
রয়েছি।” এই বলে তারা আনন্দে উৎফুল্ল হয়। আল্লাহ তাআলা, মুসলিমদেরকে 
বলেন, তোমরা এঁ মুনাফিকদেরকে উত্তর দাও- দুঃখ ও অশান্তি আমাদের 
তকদীরের লিখন এবং আমরা স্বয়ং আল্লাহ তাআলার ইচ্ছার অধীন ৷ তিনিই 
আমাদের অভিভাবক, তিনিই আমাদের প্রতিপালক, তিনিই আমাদের আশ্রয়স্থল । 
আমরা মুমিন, আর মুমিনদের ভরসা আল্লাহর উপর । তিনি আমাদের জন্যে 
যথেষ্ট । তিনিই উত্তম কার্যসম্পাদনকারী । 
৫২। (হে নবী!) তুমি বলে দাও- fe ff 
তোমরা তো আমাদের জন্যে 8114 72+ 44494? 
দু'টি মঙ্গলের মধ্যে একটি 14 ০! 
মঙ্গলের প্রতীক্ষায় রয়েছো; +244৮” 
আর আমরা তোমাদের জন্যে ৩449 
এই প্রতীক্ষা করছি যে, আল্লাহ ০১9৯.৮? $০422 35০" 
তোমাদের উপর কোন শাস্তি MEAS SEA 
সংঘটন করবেন নিজের পক্ষ EE 
হতে অথবা আমাদের দ্বারা, fu EE) | 
অতএব তোমরা অপেক্ষা ০ 9 93০০৪০০ 
করতে থাকো, আমরা as Ua eb) 
তোমাদের সাথে. অপেক্ষমান FE 
রইলাম । Our 
ES তুমি (আরও) বলে = PEEPS PA AE RAED 22 
তোমরা সন্তুষ্টির সাথে ব্যয় কর 05 FY - 6 
কিংবা অসন্ভুষ্টির সাথে, 
2979 23% ss + 5০/582 
তোমাদের পক্ষ থেকে তা 5 ১৮০০ ০ 
কখনই গৃহীত হবে না; 


Let »l 
[E 


2 \22- 
নিঃসন্দেহে তোমরা হচ্ছ Os bys 
আদেশ লজ্ঘনকারী সমাজ । 

শ8৪8৬- 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭২২ পারাঃ ১০ 


৫৪ ৷ আর তাদের দান-খয়রাত 3» ০/2283, FEE Er 
থহণ করতে নিষেধ করা dl lB i 

os vy sr BIG" ) 

হয়েছে এ জন্যে যে, তারা Sahu ES oN el 
El | ও তার বু y 9) % ETE 29 / 
সাথে কুফরী করেছে, আর তারা Jal sol EELS) 
সালাত শৈথিল্যের সাথে ছাড়া OCS: 22 
পড়ে না, আর তারা দান করে EC ef od 
না, কিন্তু অনিচ্ছার সাথে C29 L227 
a) OUP mS 


আল্লাহ তা‘আলা স্বীয় রাসূল (সঃ)-কে সম্বোধন করে বলছেনঃ হে রাসূল! এ 
মুনাফিকদেরকে বলে দাও- তোমরা আমাদের জন্যে দু'টি মঙ্গলের মধ্যে একটি 
মঙ্গলেরই প্রতীক্ষায় রয়েছো। অর্থাৎ যদি আমরা যুদ্ধে শহীদ হয়ে যাই তবে 
আমাদের জন্যে রয়েছে জান্নাত । এটাও আমাদের জন্যে মঙ্গল । আর যদি বিজয় 
লাভ করি ও গনীমতের অধিকারী হই তবে এটাও মঙ্গল ৷ সুতরাং হে মুনাফিকের 
দল! তোমরা যে আমাদের ব্যাপারে অপেক্ষা করছো যে, দেখা যাক কি ঘটে, 
তবে জেনে রেখো যে, আমাদের জয়-পরাজয় যাই ঘটুক না কেন, দুটোই 
আমাদের জন্যে মঙ্গলজনক । আর আমরা তোমাদের ব্যাপারে যার অপেক্ষা করছি 
তা হচ্ছে দু'টি মন্দের একটি মন্দ । অর্থাৎ হয়তো তোমাদের উপর আল্লাহর 
আযাব সরাসরি এসে যাবে অথবা আমাদের হাতে তোমাদের উপর আল্লাহর মার 
পড়বে । তা এই ভাবে যে, তোমরা আমাদের হাতে নিহত হবে অথবা বন্দী হবে। 
আচ্ছা, এখন তোমরা ও আমরা নিজ নিজ জায়গায় প্রতীক্ষায় থাকি, দেখা যাক 
গায়েবের পর্দা থেকে কি প্রকাশ পায়! 


জেনে রেখো যে, আল্লাহ তা'আলা তোমাদের দান-খয়রাতের আশাবাদী নন। 
তোমরা খুশী মনে খরচ কর বা অসন্তুষ্ট চিত্তে, কোন অবস্থাতেই আল্লাহ 
তোমাদের দান কবুল করবেন না।” কেননা তোমরা তো ফাসেক বা আল্লাহর 
আদেশ লংঘনকারী সমাজ । তোমাদের দান-খয়রাত কবূল না করার কারণ হচ্ছে 
তোমাদের কুফরী । আর আমল কবূল হওয়ার শর্ত হচ্ছে কুফরী না থাকা, বরং 
১. লুবাব গ্রন্থে রয়েছে, ইবনে জারীর (রঃ) তাখরীজ করেছেন যে, জাদ ইবনে কায়েস বলে- 

“আমি দেখি যে, ধৈৰ্যধারণের শক্তি আমার নেই। তবে হে আল্লাহ্র রাসূল (সঃ)! আমি, 


আপনাকে অর্থ দিয়ে সাহায্য করবো ।” তখন আল্লাহ তা'আলা .... 8&3 1,5 Lal J 
আয়াতটি অবতীর্ণ করেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭২৩ পারাঃ ১০ 


ঈমান থাকা । তা ছাড়া কোন কাজেই তোমাদের সদিচ্ছা ও সৎ সাহস নেই । 
সালাত আদায় করলেও তোমরা উদাসীনতার সাথে আদায় করে থাকো । তাতে 
তোমাদের কোন মনোযোগ থাকে না। অলসভাবে তোমরা লোককে দেখিয়ে 
জামাআতে হাযির হও এবং দু'চার সিজদা দিয়ে দাও । কিন্তু তোমাদের মন থাকে 
সালাত থেকে সম্পূর্ণ গাফেল ৷ সত্যবাদী ও সত্যায়িত রাসূল (সঃ) সংবাদ 
দিয়েছেনঃ “আল্লাহ বিরক্ত হন না যে পর্যন্ত না তোমরা বিরক্ত হও । আল্লাহ পবিত্র 
এবং তিনি পবিত্র জিনিসই কবূল করে থাকেন।” এ জন্যেই আল্লাহ তা'আলা 
এসব ফাসেকের দান-খয়রাত ও আমল কবূল করবেন না। কেননা, তিনি 
একমাত্র পরহেযগার লোকদের আমলই কবূল করে থাকেন। 


৫৫1 অতএন তাদের ধন-সম্পদ 
এবং সন্তানাদি যেন তোমাকে IH I - 60 
বিস্মিত না করে; আল্লাহর sw 222 pee 
ইচ্ছা শুধু এটাই যে, এসব a ১১) 
বস্তুর কারণে তাদেরকে পার্থিব + 330472 
নী BV Gis bY 
রাখেন; এবং তাদের প্রাণ PE Li ENO LES 
B! 
তৰ 8 তায OLAS py pbil PPT 
আল্লাহ তা‘আলা স্বীয় রাসূল (সঃ)-কে বলেন, তাদের ধন-সম্পদ ও সন্তান 
সন্ততির প্রাচূর্য যেন তোমাকে বিস্মিত না করে। যেমন আল্লাহ তা'আলা অন্য 
. জায়গায় বলেনঃ “তুমি কদাচ এসব বস্তুর প্রতি চোখ তুলেও দেখো না, যদদ্বারা 
আমি কাফিরদের বিভিন্ন সম্পদায়কে উপভোগী করে রেখেছি, এটা শুধু পার্থিব 
প্রতিপালকের দান বহুগুণে শ্রেয় এবং অধিক স্থায়ী ৷” হাসান বসরী (রঃ) বলেন 
যে, এ আয়াতের ভাবার্থ হচ্ছে- এটা তাদের পক্ষে ভাল ও খুশীর ব্যাপার নয়৷ 
এটা তো তাদের জন্যে পার্থিব শাস্তিও বটে । কেননা, না এর দ্বারা যাকাত আদায় 
করা যাবে, না আল্লাহর পথে খরচ করা চলবে । কাতাদা (রঃ) বলেন যে, এর 
ভাবার্থ হবে পূর্ববর্তী ও পরবর্তী, অর্থাৎ হে নবী (সঃ)! তাদের পার্থিব ধন-সম্পদ 
ও সন্তান সন্ততি যেন তোমাকে বিস্মিত না করে, আল্লাহর উদ্দেশ্য শুধু এটাই যে, 
এসব বস্তুর কারণে তিনি পরকালে তাদেরকে শাস্তি প্রদান করবেন । ইবনে জারীর 
(রঃ) হাসান (রঃ)-এর উক্তিকেই পছন্দ করেছেন এবং এ উক্তিটিই দৃঢ় ও উত্তমও 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭২৪ পারাঃ ১০ 


তারা ধন-সম্পদ ও সন্তান সম্তভতির মধ্যে এমনভাবে জড়িত হয়ে পড়বে যে, 

মৃত্যু পর্যন্ত হিদায়াত তাদের ভাগ্যে জুটবে না । এমনভাবে ধীরে ধীরে তাদেরকে 
পাকড়াও করা হবে যে, তারা টেরও পাবে না। এই ধন-সম্পদই জাহান্নামের 
আগুনে পরিণত হবে। আমরা এর থেকে আল্লাহ তা'আলার নিকট আশ্রয় প্রার্থনা 
করছি। 

৫৬। আর তারা আল্লাহর কসম , SY 
করে বলে যে, তারা =!4U৮১৮--১- 3-0" 
(মুনাফিকরা) তোমাদেরই _,95৪5 
অন্তর্ভূক্ত; অথচ তারা ১2 =: 


তোমাদের অন্তর্ভুক্ত নয়, বরং ETI ; 
তারা হচ্ছে কাপুরুষের দল । oun rr 
L242 22 

৫৭ । যদি তারা কোন আশ্রয়স্থল SA sl bbe S24 5 - ov 


পেতো, অথবা গুহা কিংবা ed 

লুকিয়ে থাকার একটু স্থান 37.43 
পেতো, তবে তারা অবশ্যই Si _ ৰ 
ক্ষিপ্রগতিতে সেই দিকে ধাবিত 6 fread 
হতো । 


এখানে আল্লাহ তা‘আলা মুনাফিকদের অস্থিরতা, হতবুদ্ধিতা, উদ্বেগ, সন্ত্রাস ও 
ব্যাকুলতার সংবাদ দিচ্ছেন। তিনি বলছেন- হে মুসলিমরা! এই মুনাফিকরা 
তোমাদের কাছে এসে তোমাদের মন জয় করার উদ্দেশ্যে এবং তোমাদের হাত 
থেকে রক্ষা পাওয়ার জন্যে লম্বা চওড়া কসম করে করে বলেঃ “আল্লাহর শপথ! 
আমরা তোমাদের সাথেই রয়েছি, আমরা মুসলিম ৷” অথচ প্রকৃত ব্যাপার এর 
বিপরীত । এটা শুধু ভয় ও সন্ত্রাস, যা তাদের পেটে ব্যথা সৃষ্টি করছে। আজ যদি 
তারা নিজেদের রক্ষার জন্যে কোন দুর্গ পেয়ে যায় বা অন্য কোন সুরক্ষিত স্থান 
দেখতে পায় অথবা কোন সুড়ঙ্গের সংবাদ পায় তবে তারা সবাই উন্নৃতশিরে 
উৰ্ধ্বশ্বাসে এ দিকে ধাবিত হবে। তাদের একজনকেও তোমার কাছে দেখা যাবে 
না। কেননা, প্রকৃতপক্ষে তোমার সাথে তাদের কোন ভালবাসা ও বন্ধুত্বই নেই। 
তারা তো শুধু ভয়ে বাধ্য হয়ে তোমাদেরকে তোষামোদ করতে আসছে। একমাত্র 
এই কারণেই যতোই ইসলামের উন্নতি হচ্ছে ততোই তারা মনঃক্ষুণ্ন হচ্ছে। 
মুসলিমদের কল্যাণে ও খুশীতে তারা জ্বলে পুড়ে মরছে। তোমাদের উন্নতি এদের 
সহ্য হচ্ছে না । সুযোগ পেলেই তারা আশ্রয়স্থলের দিকে দৌড়িয়ে পালাবে। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ তাওবা ৯ 


৫৮। আর তাদের মধ্যে এমন 
সাদকার (বণ্টন) ব্যাপারে 
তোমার প্রতি দোষারোপ করে, 
অতঃপর যদি তারা এ সমস্ত 
সাদকা হতে (অংশ) প্রাপ্ত হয় 
তারা তা থেকে (অংশ) না পায় 
তবে তারা অসসত্তুষ্ট হয়ে যায় । 


৫৯। তাদের জন্যে উত্তম হতো 
যদি তারা ওর প্রতি সন্তুষ্ট 
থাকতো যা কিছু তাদেরকে 
আল্লাহ ও তার রাসূল দান 
করেছিলেন, আর বলতো- 
আমাদের পক্ষে আল্লাহই 
যথেষ্ট, ভবিষ্যতে আল্লাহ স্বীয় 
অনুখহে আমাদেরকে আরো 
দান করবেন এবং তার 
রাসূলও, আমরা আল্লাহরই 
প্রতি আগ্রহাৰ্বিত রইলাম । 


৭২৫ 


পারাঃ ১০ 


Ad 20252292 


All nts 3- OA 


ZL2 329239 


sll US al 


202 5 29d 


2 
1) a hoy ols [ (>) 
LABIA 


Our 


22S 2243342 
lb lo ly s-0A 


2934223 Les 2 


POE 1 HEF dds abl 
2 2 20 2 3700 


) IY 
চিপ tw / w 


2272 
our. A) blade, 


Ed 


কোন কোন মুনাফিক রাসূলুল্লাহ (সঃ)-কে এই অপবাদ দিতো যে, তিনি 
যাকাতের মালের সঠিক বণ্টন করেন না ইত্যাদি । আর এর দ্বারা তার থেকে 
কিছু লাভ করা ছাড়া তাদের আর কিছুই উদ্দেশ্য ছিল না। তার থেকে কিছু পেলে 
তো তারা খুবই সন্তুষ্ট হয়, আর না পেলে মনঃ্ক্ষুণ্ণ হয়। 

রাসূলুল্লাহ (সঃ) যাকাতের মাল যখন এদিক ওদিক বণ্টন করে দেন, তখন 
আনসারদের একজন উচ্চৈঃস্বরে বলেঃ “এটা ইনসাফ নয়।” তখন এই আয়াত 


অবতীর্ণ হয়। 


অন্য একটি রিওয়ায়াতে আছে যে, TEE TTR 
করছিলেন। এমতাবস্থায় একজন গ্রাম্য নওমুসলিম তার কাছে এসে বলেঃ “হে 
মুহাম্মাদ (সঃ)! আল্লাহর কসম! আল্লাহ যদি আপনাকে ইনসাফের নির্দেশ দিয়ে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭২৬ পারাঃ ১০ 


থাকেন তবে কিন্তু আপনি ইনসাফ করছেন না৷” তখন নবী (সঃ) বলেনঃ “তুমি 
ধ্বংস হও । আমিই যদি ইনসাফকারী না হই তবে যমীনে ইনসাফকারী আর কে 
হবে?” অতঃপর তিনি বলেনঃ “তোমরা এই ব্যক্তি থেকে এবং এর সাথে 
সাদৃশ্যযুক্ত লোক থেকে বেচে থাকো । আমার উন্মতের মধ্যে এর মত লোক 
হবে । তারা. কুরআন পাঠ করবে বটে, কিন্তু তা তাদের কণ্ঠ থেকে নীচে নামবে 
না। তারা যখন বের হবে তখন তাদেরকে হত্যা করে ফেলবে । আবার যখন বের 
হবে তখন তাদেরকে মেরে ফেলো । পুনরায় যখন প্রকাশ পাবে তখন তাদের 
গর্দান উড়িয়ে দেবে।” এরপর তিনি বলেনঃ “আল্লাহর কসম! আমি তোমাদেরকে 
কিছু প্রদানও করবো না এবং তোমাদেরকে তা থেকে বাধাও দিবো না, আমি তো 
একজন খাজাঞ্চী মাত্র ।” 


আবু সাঈদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) যখন হুনায়েনের 
গনীমতের মাল বণ্টন করছিলেন তখন যুলখুওয়াইসিরা হারকুস নামক একটি 
লোক আপত্তি করে বলেঃ “ইনসাফ করুন, কেননা আপনি ইনসাফ করছেন না৷” 
তখন রাসুলুল্লাহ (সঃ) তাকে বলেনঃ “তুমি ধ্বংস হও, যদি না আমি ইনসাফ 
করে থাকি।” অতঃপর তিনি তাকে চলে যেতে দেখে বললেনঃ “এর বংশ থেকে 
এমন এক কওম বের হবে যাদের সালাতের তুলনায় তোমাদের সালাত নগণ্য 
মনে হবে এবং যাদের রামাদানের তুলনায় তোমাদের রামাদান তুচ্ছ মনে হবে। 
কিন্তু তারা দ্বীন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমনভাবে তীর নিক্ষেপকারীর 
নিকট থেকে তীর বেরিয়ে যায়। তাদেরকে তোমরা যেখানেই পাবে হত্যা করবে। 
আকাশের নীচে তাদের অপেক্ষা নিকৃষ্টতম হত্যাযোগ্য আর কেউ নেই৷” পরে 
অবশিষ্ট হাদীস বর্ণনা করেন। 

ইরশাদ হচ্ছে- তাদেরকে আল্লাহ স্বীয় রাসূল (সঃ)-এর মাধ্যমে যা কিছু দান 
করেছেন, ওর উপর যদি তারা তুষ্ট থাকতো এবং ধৈর্যধারণ ও কৃতজ্ঞতা প্রকাশ 
করে বলতো- “আল্লাহই আমাদের জন্যে যথেষ্ট । তিনি স্বীয় অনুগ্রহে তার রাসূল 
(সঃ)-এর মাধ্যমে আমাদেরকে আরো দান করবেন। আমাদের আশা-আকাজঙ্কা 
আমাদের প্রতিপালকের সত্তার সাথেই জড়িত৷” তাহলে এটা তাদের পক্ষে খুবই 
উত্তম হতো । সুতরাং মহান আল্লাহ এখানে এই শিক্ষা দিলেন যে, তিনি যা কিছু 
দান করবেন তার উপর মানুষের সবর ও শোক্র করা উচিত । সকল কাজে 
তারই উপর ভরসা করতে হবে এবং তাকেই যথেষ্ট মনে করতে হবে। আগ্রহ, 
মনোযোগ, লোভ, আশা ইত্যাদির সম্পর্ক তার সাথেই রাখা উচিত ৷ রাসূলুল্লাহ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭২৭ পারাঃ ১০ 


(সঃ)-এর আনুগত্যের ব্যাপারে চুল পরিমাণও যেন ক্রটি না হয়। আর আল্লাহ 
তা'আলার কাছে এই তাওফীক চাইতে হবে যে, তিনি যেন তার হুকুম পালনের, 
নিষিদ্ধ কাজ বর্জনের, ভাল কথা মেনে নেয়ার এবং সঠিক আনুগত্যের দিকে পথ 
প্রদর্শন করেন! 


৬০। (ফরয) সাদকাগুলো তো 


হচ্ছে শুধুমাত্র গরীবদের এবং 
অভাবঞুসন্তদের, আর এই 
সাদকা (আদায়ের) জন্যে 
নিযুক্ত কর্মচারীদের এবং 
যাদের মন রক্ষা করতে 
(অভিপ্রায়) হয় (তাদের), আর 
গোলামদের আযাদ করার 
কাজে এবং করজদারদের কর্জে 
(কর্জ পরিশোধে), আর 
জিহাদে (অর্থাৎ যুদ্ধ সরঞ্জাম 
সংথহের জন্যে), আর 


মুসাফিরদের সাহায্যার্থে, এ 


2 22 2B) LG or 


35 LD 3a) ঠে৷-- - 


cozaar? JS A 
ed ToS 


7239295 wld 22 7 


msi iil) 
sip 


ts 


23 
Er 2 ১ ABs 


ot 


হুকুম আন্নাহর পক্ষ হতে 
নির্ধারিত, আর আল্লাহ 
মহাজ্ঞানী অতি প্রজ্ঞাময় । 


পূর্ববর্তী আয়াতে আল্লাহ তা‘আলা এ অজ্ঞ মুনাফিকদের বর্ণনা দিয়েছেন যারা 
সাদকা বন্টনের ব্যাপারে রাসূলুল্লাহ (সঃ)-এর উপর আপত্তি উঠিয়েছিল। এখন 
এই আয়াতে বর্ণনা করছেন যে, যাকাতের মাল বন্টন রাসূলুল্লাহ (সঃ)-এর ইচ্ছার 
উপর নির্ভরশীল নয়। বরং যাকাত বন্টন করার ক্ষেত্রগুলো স্বয়ং আল্লাহ বাতলিয়ে 
দিয়েছেন। 

সুনানে আবি দাউদে যিয়াদ ইবনে হারিস সুদাঈ (রাঃ) হতে বর্ণিত হয়েছে, 
তিনি বলেন, আমি নবী (সঃ)-এর দরবারে হাযির হয়ে তীর হাতে বায়আত গ্রহণ 
করেছি, এমন সময় একটি লোক এসে তীর কাছে আবেদন করে- “সাদকার 
(যাকাতের) মাল থেকে আমাকে কিছু দান করুন!” তখন রাসূলুল্লাহ (সঃ) 
বলেনঃ “সাদকার ব্যাপারে আল্লাহ নবী বা অন্য কারো ইচ্ছার উপর সন্তুষ্ট নন, 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭২৮ পারাঃ ১০ 


বরং তিনি নিজেই তা বণ্টনের আটটি ক্ষেত্র নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং যদি 
তুমি এই ৮টি ক্ষেত্রের কোন একটির মধ্যে পড় তবে আমি তোমাকে দিতে 
পারি ।” 


এখন যাকাতের মাল এই আট প্রকার লোকের মধ্যেই বণ্টন করা ওয়াজিব, 
নাকি যে কোন এক প্রকারের লোককে দিলেই চলবে, এ ব্যাপারে আলেমদের 
মধ্যে মতভেদ রয়েছে। ইমাম শাফিঈ (রঃ) ও একদল আলেম বলেন যে, 
যাকাতের মাল এই আট প্রকারের সমস্ত লোকের উপর বণ্টন করা ওয়াজিব । 
দ্বিতীয় উক্তি হচ্ছে এই যে, সকল প্রকার লোকের উপর বণ্টন করা ওয়াজিব নয়, 
বরং যে কোন এক প্রকারের লোককে দিলেই যথেষ্ট হবে যদিও অন্য প্রকারের 
লোকও বিদ্যমান থাকে। এ উক্তি হচ্ছে ইমাম মালিক (রঃ) এবং পূর্ববর্তী ও 
পরবর্তী এক দল গুরুজনের ৷ তাদের মধ্যে রয়েছেন উমার (রাঃ), হুযাইফা 
(রাঃ), ইবনে আব্বাস (রাঃ), আবুল আলিয়া (রঃ) সাঈদ ইবনে জুবাইর (রঃ) 
এবং মাইমুন ইবনে মাহরান (রঃ)। 

ইমাম ইবনে জারীর (রঃ) বলেন যে, সাধারণ আহলুল ইলমের উক্তিও 
এটাই । এ আয়াতে যাকাত খরচের ক্ষেত্র বর্ণনা করা হয়েছে, সমস্ত প্রকারের 
লোককে দেয়ার কথা বর্ণিত হয়নি। এসব উক্তির দলীল প্রমাণাদি ও 
তর্ক-বিতর্কের স্থান এ কিতাব নয়। এসব ব্যাপারে আল্লাহ তা‘আলাই সবচেয়ে 
ভাল জানেন. l 

সর্বপ্রথম ফকীরদের বর্ণনা দেয়ার কারণ এই যে, তাদের প্রয়োজন অত্যন্ত 
বেশী, যদিও ইমাম আবু হানীফা (রঃ)-এর মতে মিসকীনের অবস্থা ফকীরের 
চাইতেও কঠিন । উমার (রাঃ) বলেন যে, যার হাতে কোন মাল নেই শুধু তাকেই 
ফকীর বলা হয় না, বরং যে ব্যক্তি অভাবগ্রস্তু অবস্থায় রয়েছে, কিছু পানাহারও 
করছে এবং কিছু আয় উপার্জনও করছে সেও ফকীর ৷ ইবনে আলিয়্যাহ (রঃ) 
বলেন যে, এই রিওয়ায়াতে (শব্দ রয়েছে। আর আমাদের মতে 55 বলা হয় 
তিজারত বা ব্যবসাকে কিন্তু জমহুর এর বিপরীত মত পোষণ করেন। বহু 
গুরুজন বলেন যে, ফকীর হচ্ছে এ ব্যক্তি যে ভিক্ষাবৃত্তি থেকে বেঁচে থাকে । আর 
মিসকীন বলা হয় ভিক্ষুককে, যে লোকদের পিছু ধরে এবং ঘরে ঘরে ও অলিতে 
গলিতে ঘুরে বেড়ায় । কাতাদা (রঃ) বলেন যে, ফকীর হচ্ছে রোগাক্রান্ত ব্যক্তি 
এবং মিস্কীন হচ্ছে সুস্থ সবল লোক । ইবরাহীম (রঃ) বলেন যে, এখানে ফকীর 
দ্বারা মুহাজির ফকীরদেরকে বুঝানো হয়েছে। সুফইয়ান সাওরী (রঃ) বলেন যে, 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭২৯ পারাঃ ১০ 


এর ভাবার্থ হচ্ছে- পল্লীবাসীরা এর থেকে কিছুই পাবে না। ইকরামা (রঃ) 
বলেনঃ “দরিদ্র মুসলিমদেরকে মিসকীন বলো না, মিসকীন তো হচ্ছে আহ্‌লে 
কিতাবের লোক ৷” 

এখন এঁ হাদীসগুলো বর্ণনা করা হচ্ছে যেগুলো এই আট প্রকারের সম্পর্কে 
এসেছেঃ 

(১) *{% ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) 
বলেছেন ৪ “সাদকা ধনী ও সুস্থ সবলের জন্যে হালাল নয়।” দু'টি লোক 
রাসুলুল্লাহ (সঃ)-এর কাছে সাদকার মাল চাইলো । তিনি তখন তাদের পা থেকে 
মাথা পর্যন্ত সারা দেহ ভালভাবে দেখে বুঝতে পারলেন যে, তারা সুস্থ ও বলবান 
লোক৷ সুতরাং তিনি তাদেরকে বললেনঃ “তোমরা যদি চাও তবে আমি 
তোমাদেরকে দিতে পারি । তবে জেনে রেখো যে, ধনী, শক্তিশালী ও উপার্জনক্ষম 
ব্যক্তির এতে কোন অংশ নেই ।” 

(২) ১৩ আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) 
বলেছেনঃ “এই ঘোরাফেরাকারী ব্যক্তি মিসকীন নয়, যে লোকদের কাছে 
ঘোরাফেরা করে অতঃপর তাকে সে এক গ্রাস বা দু'গ্রাস (খাদ্য) এবং একটি বা 
দুটি খেজুর প্রদান করে।” জনগণ জিজ্ঞেস করলোঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! 
তা হলে মিসকীন কে?” তিনি উত্তরে বললেনঃ “যার কাছে এমন কিছু নেই যার 
দ্বারা সে অমুখাপেক্ষী হতে পারে, যার এমন অবস্থা প্রকাশ পায় না যা দেখে 
মানুষ তার অবস্থা বুঝতে পেরে তাকে কিছু দান করে এবং যে কারো কাছে ভিক্ষা 
চায়না।” 

(৩) {5 5৬ এরা হচ্ছে তহসীলদার। তারা ওঁ সাদকার (যাকাতের) 
মাল থেকেই মজুরী পাবে। রাসূলুল্লাহ (সঃ)-এর আত্মীয়-স্বজন, যাদের উপর 
সাদকা হারাম, এই পদে আসতে পারেন না। আব্দুল মুত্তালিব ইবনে রাবীআ 
ইবনে হারিস (রাঃ) এবং ফযল ইবনে আব্বাস (রাঃ) রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট 
এসে আবেদন করেনঃ “আমাদেরকে সাদকা আদায়কারী নিযুক্ত করুন৷” 
রাসূলুল্লাহ (সঃ) তখন তাদেরকে বলেনঃ “মুহাম্মাদ (সঃ) ও তার বংশধরদের 
জন্যে সাদকা হারাম । এটা তো লোকদের ময়লা-আবর্জনা।”* 

১. এ হাদীসটি ইমাম মুসলিম (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৩০ পারাঃ ১০ 


222 67327 


(8) ০+ %0;0| এর কয়েকটি প্রকার রয়েছে। কাউকে এই কারণে দেয়া 
হয় যে, এর ফলে সে ইসলাম গ্রহণ করবে। যেমন রাসুলুল্লাহ (সঃ) সাফওয়ান 
ইবনে উমাইয়াকে হুনায়েনের যুদ্ধে প্রাপ্ত গনীমতের মাল থেকে প্রদান 
“ করেছিলেন। অথচ এঁ সময় সে কুফরী অবস্থায় রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে বের 
হয়েছিল। সে নিজেই বর্ণনা করেছেঃ “তার দান ও সুবিচার আমার অন্তরে 
সবচেয়ে বেশী তার প্রতি ভালবাসা সৃষ্টি করেছিল । অথচ ইতিপূর্বে তার সবচেয়ে 
বড় শত্রু আমিই ছিলাম ।”” আবার কাউকে এ জন্যে দেয়া হয় যে, এর ফলে 
তার ইসলাম দৃঢ় হয়ে যাবে। আর ইসলামের উপর তার মন বসে যাবে। যেমন 
রাসুলুল্লাহ (সঃ) হুনায়েনের যুদ্ধে প্রাপ্ত গনীমতের মাল থেকে মক্কার আযাদকৃত 
লোকদের সর্দারদেরকে শত শত উট দান করেছিলেন এবং বলেছিলেনঃ “আমি 
একজনকে দিয়ে থাকি এবং তার চেয়ে আমার নিকট প্রিয়জনকে দিই না এই 
ভয়ে যে (তাকে না দিলে সে ইসলাম থেকে ফিরে যাবে, ফলে) তাকে উল্টো 
মুখে জাহান্নামে নিক্ষেপ করা হবে৷” 

সহীহ বুখারী ও সহীহ মুসলিমে আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, 
একবার আলী (রাঃ) ইয়ামন থেকে মাটি মিশ্রিত কাচা সোনা রাসূলুল্লাহ 
(সঃ)-এর খিদমতে প্রেরণ করেন। তিনি তা শুধুমাত্র চারজন লোকের মধ্যে বণ্টন 
করে দেন। তারা হলেনঃ (১) আকরা ইবনে হাবিস (রাঃ), (২) উয়াইনা ইবনে 
বদর (রাঃ), (৩) আলকামা ইবনে আলাসা (রাঃ) এবং (8) যায়েদ আল খায়ের 
(রাঃ) । তিনি বলেনঃ “তাদের মন জয় করার উদ্দেশ্যে আমি এটা তাদেরকে 
প্রদান করেছি ।” কাউকে এ জন্যেও দেয়া হয় যে, সে পার্শ্ববর্তী লোকদের কাছে 
তা পৌছিয়ে দিবে অথবা আশেপাশের শত্রুদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবে এবং 
তাদেরকে মুসলিমদের উপর আক্রমণ করার সুযোগ দিবে না। এসব বিষয়ের 
বিস্তারিত বিবরণ দেয়ার স্থান হচ্ছে আহ্‌কাম ও ফুরূ'র কিতাবগুলো, এই 
তাফসীর নয়। আল্লাহ তা'আলাই এসব বিষয়ে সঠিক ও সর্বাধিক জ্ঞানের 
অধিকারী । 

উমার (রাঃ), আমির শা’বী (রঃ) এবং এক দল আলেমের উক্তি এই যে, 
রাসূলুল্লাহ (সঃ)-এর ইন্তেকালের পর সাদকা (যাকাত) খরচের এ ক্ষেত্রগুলো 
আর বাকী নেই । কেননা, আল্লাহ তা'আলা ইসলামের মর্যাদা দান করেছেন। 
মুসলিমরা আজ দেশসমূহের মালিক হয়ে বসেছে এবং আল্লাহর বহু বান্দা তাদের 
১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ), ইমাম মুসলিম (রঃ) এবং ইমাম তিরমিযী (রঃ) বর্ণনা 

করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৩১ পারাঃ ১০ 


অধীনস্থ রয়েছে। কিন্তু অন্যান্য গুরুজনদের উক্তি এই যে, মন জয়ের উদ্দেশ্যে 
এখনও যাকাতের মাল খরচ করা জায়েয ৷ মক্কা বিজয় এবং হাওয়াযেন বিজয়ের 
পরেও রাসুলুল্লাহ (সঃ) এ লোকদেরকে সাদকার মাল প্রদান করেছিলেন। 
দ্বিতীয়তঃ এখনও এরূপ প্রয়োজন দেখা দিয়ে থাকে । 


(৫) ১৪) 6 গোলাম আযাদ করার ব্যাপারে বহু বুযুর্গ ব্যক্তি বলেন যে, 
এর দ্বারা এ গোলামদেরকে বুঝানো হয়েছে যারা টাকার একটা অংক নির্ধারণ 
করে তাদের মনিবদের সাথে আযাদী লাভের শর্ত করে নিয়েছে। যাকাতের মাল 
থেকে এই গোলামদেরকে এই পরিমাণ টাকা দেয়া যাবে, যাতে তারা তা আদায় 
করে আযাদী লাভ করতে পারে। অন্যান্য বুযুর্গগণ বলেন যে, যে গোলাম মনিবের 
সাথে এরূপ গোলামকেও যাকাতের মাল দিয়ে খরিদ করে নিয়ে আযাদ করে 
দিতে কোনই অসুবিধা নেই । মোটকথা, মুকাতাব গোলাম’ বা সাধারণ 
গোলামকে আযাদকরণও যাকাত খরচের একটি ক্ষেত্র । হাদীসেও এর অনেক 
ফযীলত বৰ্ণনা করা হয়েছে। এমন কি বলা হয়েছে যে, আযাদকৃত গোলামের 
প্রতিটি অঙ্গের বিনিময়ে আযাদকারীর প্রতিটি অঙ্গকে আল্লাহ তাআলা 
জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন, এমন কি লজ্জাস্থানের বিনিময়ে লজ্জা 
স্থানকেও ৷ কেননা, প্রত্যেক পুণ্যের বিনিময় এরূপই হয়ে থাকে । আল্লাহ তাআলা 
বলেনঃ “তোমরা যে আমল করতে তোমাদেরকে তারই প্রতিদান দেয়া হবে।” 

আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ “তিন প্রকার 
লোকের সাহায্য করা আল্লাহ তা'আলার দায়িত্বে রয়েছে প্রথম এ গাযী, যে 
আল্লাহর পথে জিহাদ করে । দ্বিতীয় এ মুকাতাব গোলাম, যে তার চুক্তির টাকা 
আদায়ের ইচ্ছা করে। তৃতীয় এ বর বা বিয়ের পাত্র, যার বিয়ে করার উদ্দেশ্য 
হচ্ছে দুঙ্কার্য থেকে রক্ষা পাওয়া ৷” * 

বারা ইবনে আযিব (রাঃ) হতে বর্ণিত আছে যে, একটি লোক এসে বললোঃ 
“হে আল্লাহর রাসূল (সঃ)! আমাকে এমন আমলের কথা বাতলিয়ে দিন যা 
আমাকে জান্নাতের নিকটবর্তী করবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে ।” 
১. মুকাতাব এ গোলামকে বলা হয় যার মনিব তাকে তার ক্রয় মূল্য উপার্জন করে দেয়ার শর্তে 

মুক্তির কথা দিয়েছে। 


২. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) এবং ইমাম আবূ দাউদ (রঃ) ছাড়া অন্যান্য আসহাবে 
সুনান বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৩২ পারাঃ ১০ 


রাসূলুল্লাহ (সঃ) তখন বললেনঃ “তুমি নাস্মা’ আযাদ কর ও গর্দান মুক্ত কর ।” 
সে বললোঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! দুটো তো একই ৷” তিনি বললেনঃ “না, 
‘নাসমা’ আযাদ করার অর্থ এই যে, তুমি একাই কোন গোলাম আযাদ করবে । 
আর গর্দান মুক্ত করার অর্থ এই যে, তুমি ওর মূল্যের ব্যাপারে সাহায্য করবে৷” 

(৬) 2, এটাও কয়েক প্রকার । যেমন একটি লোক কারো বোঝা নিজের 
ঘাড়ে নিয়ে নিলো বা কারো কর্জের সে যামিন হয়ে গেল । অতঃপর সে দায়িত্ব 
পালনে অসমর্থ হয়ে গেল অথবা নিজেই খণগ্রস্ত হয়ে পড়লো, কিংবা কেউ কোন 
নাফরমানীমূলক কাজ করার শাস্তিস্বরূপ তার উপর ঝণের বোঝা চেপে বসলো । 
তারপর সে তাওবাহ্‌ করলো। এমতাবস্থায় তাকে যাকাতের মাল দেয়া যাবে, 
যাতে সে এর দ্বারা তার এ ঝণ আদায় করতে পারে। এই মাসআলাটির মূল 
হচ্ছে কুবাইসা ইবনে মাখরিক আল্‌ হিলালি (রাঃ)-এর নিম্নের রিওয়ায়াতটিঃ 

তিনি বলেন, আমি অন্যের (ঝণের) বোঝা নিজের ঘাড়ে নিয়ে ফেলেছিলাম ৷ 

ঃপর আমি রাসূলুল্লাহ.(সঃ)-এর দরবারে হাযির হয়ে এ ব্যাপারে আবেদন 
নিবেদন করি। তিনি বলেনঃ “অপেক্ষা কর; আমার কাছে সাদকার (যাকাতের) 
মাল আসলে তা থেকে তোমাকে প্রদান করবো" এরপর তিনি বলেনঃ “হে 
কুবাইসা! জেনে রেখো যে, তিন প্রকার লোকের জন্যেই শুধু ভিক্ষা হালাল । এক 
তো হচ্ছে যামিন ব্যক্তি যার জামানতের অর্থ পুরো না হওয়া পর্যন্ত তার জন্যে 
ভিক্ষা জায়েয দ্বিতীয় হচ্ছে এ ব্যক্তি যার মাল কোন দৈব দুর্বিপাকে নষ্ট হয়ে 
গেছে, তার জন্যেও ভিক্ষা জায়েয যে পর্যন্ত না তার স্বচ্ছলতা ফিরে আসে৷ 
তৃতীয় হচ্ছে এ ব্যক্তি যার ক্ষুধার্ত অবস্থায় দিন কাটে এবং তার কওমের তিনজন 
বিবেকবান লোক সাক্ষ্য দেয় যে, নিঃসন্দেহে অমুক ব্যক্তির ক্ষুধার্ত অবস্থায় দিন 
কাটে ৷ তার জন্যেও ভিক্ষা করা জায়েয যে পর্যন্ত না সে কোন আশ্রয় লাভ করে 
এবং তার জীবিকার ব্যবস্থা হয়ে যায়। এই তিন প্রকারের লোক ছাড়া অন্যান্যদের 
ছে কাহাত তলা ছক করে কয যদি অহ ওযায যয 
খাবে।” 


১. এ কথার ভাবার্থ এই যে, একজন লোক একাকী একটা গোলাম আযাদ করতে পারছে না, 
তখন কয়েকজন মিলে এ গোলামের মূল্য সংগ্রহ করে ওকে ক্রয় করে আযাদ করে দিলো । 
এটাই হলো তার মূল্যের ব্যাপারে সাহায্য করা৷ 


২. এ হাদীসটি ইমাম মুসলিম (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৩৩ পারাঃ ১০ 


আবু সাঈদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ)-এর যুগে একটি লোক 
একটি বাগান খরিদ করে। প্রাকৃতিক দুর্যোগের কারণে বাগানের ফল নষ্ট হয়ে 
যায়। ফলে সে ভীষণভাবে ঝণগ্রস্ত হয়ে পড়ে । নবী (সঃ) (জনগণকে) বললেনঃ 
“তোমরা তার উপর সাদকা কর!” জনগণ সাদকা করলো, কিন্তু তাতেও তার 
ঝণ পরিশোধ হলো না। তখন রাসূলুল্লাহ (সঃ) ঝণ দাতাদেরকে বললেনঃ 
“তোমরা যা পেলে তাই গ্রহণ কর, এ ছাড়া তোমরা আর কিছু পাবে না।” 
আব্দুর রহমান ইবনে আবি বকর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, আল্লাহর 
রাসূল (সঃ) বলেছেন, আল্লাহ তা'আলা কিয়ামতের দিন একজন ঝণগ্রস্ত ব্যক্তিকে 
ডেকে তার সামনে হাযির করবেন, অতঃপর বলবেনঃ “হে আদম সন্তান! তুমি 
কি কাজে কর্জ নিয়েছিলে এবং কিভাবে জনগণের হক নষ্ট করেছিলে?” সে 
উত্তরে বলবেঃ “হে আমার প্রভু! আপনি তো জানেন যে, আমি তা গ্রহণ করে 
নিজে খাইনি, পানও করিনি এবং নষ্টও করিনি। বরং আমার হাত থেকে হয় তো 
চুরি হয়ে গেছে বা পুড়ে গেছে অথবা কোন দৈব দুর্বিপাকে নষ্ট গেছে।” তখন 
আল্লাহ তা'আলা বলবেনঃ “আমার বান্দা সত্য কথা বলেছে। আজ তোমার কর্জ 
আদায় করার সবচেয়ে বড় হকদার আমি৷” অতঃপর আল্লাহ তা'আলা কোন 
জিনিস চেয়ে পাঠাবেন। ওটা তার নেকির পাল্লায় রাখা হবে। এর ফলে তার 
নেকির পাল্লা পাপের পাল্লার চেয়ে ভারী হয়ে যাবে । তখন আল্লাহ তাআলা স্বীয় 
দয়া ও অনুগহে তাকে জান্নাতে প্রবিষ্ট করবেন" 

(৭) এ J}, 2 এ মুজাহিদ ও গাযীরা এর অন্তর্ভুক্ত যাদের দফতরে কোন 
হক থাকে না { হজ্বও $1). ০%, -এর অন্তর্ভুক্ত 

(৮) 49 9| বা মুসাফির, যার সাথে কোন অর্থ নেই, তাকেও যাকাতের 
মাল থেকে এই পরিমাণ দেয়া যাবে যাতে সে নিজ শহরে পৌছাতে পারে। যদিও 
সে নিজের জায়গায় একজন ধনী লোকও হয়। এ ব্যক্তির জন্যেও এই হুকুম যে 
নিজের শহর থেকে অন্য জায়গায় সফর করতে ইচ্ছুক, কিন্তু তার কাছে মালধন 
নেই বলে সফরে বের হতে পারছে না। তাকেও সফরের খরচের জন্যে যাকাতের 
মাল দেয়া জায়েয, যা তার যাতায়াতের জন্যে যথেষ্ট হবে। 

এ আয়াতটি ছাড়াও নিম্নের হাদীসটি এর দলীল ঃ 

আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, আল্লাহর রাসূল (সঃ) 
বলেছেনঃ “পাঁচ প্রকারের মালদার ব্যতীত কোন মালদারের জন্যে সাদকা হালাল 
নয়। (১) এঁ ধনী যাকে যাকাত আদায় করার কাজে নিযুক্ত করা হয়েছে। (২) এ 


১. এ হাদীসটিও ইমাম মুসলিম (রঃ) বর্ণনা করেছেন। 
২. এ হাদীসটি ইমাম আহমাদ (রাঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৩৪ পারাঃ ১০ 


মালদার, যে যাকাতের মালের কোন জিনিস নিজের মাল দিয়ে কিনে নিয়েছে। 
(৩) খণগত্ত ব্যক্তি। (8) আল্লাহর পথের গাযী। (৫) ও সম্পদশালী লোক, যাকে 
কোন মিসকীন তার যাকাত হতে প্রাপ্ত কোন মাল উপঢৌকন হিসেবে দিয়েছে৷ 
অন্য একটি বর্ণনায় রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যাকাত ধনীর জন্যে 
হালাল নয়, কিন্তু যে (ধনাঢ্য) ব্যক্তি আল্লাহর পথে রয়েছে বা মুসাফির অবস্থায় 
আছে কিংবা তার কোন মিসকীন প্রতিবেশী হাদিয়া স্বরূপ তার কাছে পাঠিয়েছে 
বা বাড়ীতে যিয়াফত দিয়ে ডেকে নিয়েছে (তাদের জন্যে হালাল) ৷” 

যাকাতের মাল খরচের এই আটটি ক্ষেত্র বর্ণনা করার পর আল্লাহ তা'আলা 
ইরশাদ করছেন- “এ হুকুম আল্লাহর পক্ষ হতে নির্ধারিত । আল্লাহ তা'আলা 
যাহের ও বাতেনের পূর্ণ জ্ঞান রাখেন। তিনি বান্দাদের উপযোগিতা সম্পর্কে 
অবহিত রয়েছেন। তিনি তীর কথায়, কাজে, শরীয়তে ও হুকুমে অতি প্রজ্ঞাময় ৷ 
তিনি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউই নেই এবং তিনি ছাড়া কারো কোন 
পালনকর্তা নেই । 
৬১। আর তাদের মধ্যে এমন 

কতিপয় লোক আছে, যারা 

নবীকে যাতনা দেয় এবং বলে 


2232832 $222 / 


i rl 5-1 


যে, তিনি প্রত্যেক কথায় 
কর্ণপাত করে থাকেন; তুমি 
বলে দাও- এই নবী তো 
কর্ণপাত করে থাকে সেই 
কথাতেই যা তোমাদের জন্যে 
কল্যাণকর, সে আল্লাহর 
(কথাগুলো অহী মারফত জ্ঞাত 
হয়ে তার) প্রতি ঈমান আনয়ন 
করে, আর মুমিনদের (কথাকে) 
বিশ্বাস করে, আর সে এসব 
লোকের প্রতি অনুগ্রহ করে 
যারা তোমাদের মধ্যে ঈমান 
আনয়ন করে; আর যারা 
আল্লাহর রাসূলকে যাতনা দেয়, 
তাদের জন্যে যন্ত্রণাদায়ক 
শাস্তি রয়েছে। 


229333292997 পন্ড 
hi EEE EE) 
#23 225 


Z de CY 


2 B93 


> ul 
EA 


cg 21,2270 23223 
clic all J ১% 


G2 


0m! 


১. এ হাদীসটি ইমাম আবূ দাউদ (রঃ) ও ইমাম ইবনে মাজাহ্‌ (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৩৫ পারাঃ ১০ 


আল্লাহ তাআলা এখানে বলেন যে, মুনাফিকদের একটি দল রয়েছে, তারা 
বড়ই কষ্টদায়ক ৷ তারা কথার দ্বারা নবী (সঃ)-কে দুঃখ দিয়ে থাকে । তারা বলে- 
“নবী (সঃ) তো সবারই কথায় কর্ণপাত করে থকেন। তিনি যার কাছে যা শুনেন 
তাই মেনে নেন। তিনি আমাদের মিথ্যা কসম করে বলার কথাও বিশ্বাস করে 
নিবেন।” আল্লাহ পাক বলেন, নবী (সঃ)-এর কান খুবই ভাল কান এবং খুব 
ভালই শুনে থাকেন। কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী তা তিনি ভালরূপেই 
জানেন । তিনি আল্লাহর কথা মেনে থাকেন এবং ঈমানদার লোকদের সত্যবাদিতা 
সম্পর্কেও তিনি পূর্ণ অবহিত ৷ তিনি মুমিনদের জন্যে রহমত স্বরূপ । আর 
বেঈমান লোকদের জন্যে তিনি আল্লাহর হুজ্জত স্বরূপ । আল্লাহর রাসূল (সঃ)-কে 


যারা কষ্ট দেয় তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শান্তি ৷ 


রাসূল হচ্ছেন বেশী হকদার 
(এই বিষয়ে) যে, তারা যদি 
সত্যিকারের মুমিন হয়ে থাকে, 
তবে তারা যেন তাঁকে সন্তুষ্ট 
করে। 

৬৩ । তারা কি জানে নাযে, যে 
ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের 
বিরুদ্ধাচরণ করে, তবে এটা 
সুনিশ্চিত যে, এমন লোকের 
ভাগ্যে রয়েছে জাহান্নামের 
আগুন এরূপভাবে যে, সে 
তাতে অনন্তকাল থাকবে, এটা 
হচ্ছে চরম লাঞ্ছনা । 


\ 
294d 42 


১৮ -" 


$ 7s CS i / oy 2222 


1d 4; de) 


22 23828743 II8IG,, 
Os In Sl p2 Jl 


০ঞ 2/65১ T972/2 


Sos nr sll - A 


(EN EE 


ERA 


UE IO BEGET 


B22 27 2» 


O pb sl 


কাতাদা (রঃ) এ আয়াতের শানে নুযূল সম্পর্কে বলেন, বর্ণিত আছে যে, 
মুনাফিকদের একটি লোক বলে- “আল্লাহর শপথ! আমাদের এসব সর্দার ও 
নেতা খুবই জ্ঞানী ও অভিজ্ঞ লোক । যদি মুহাম্মাদ (সঃ)-এর কথা সত্যই হতো 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৩৬ পারাঃ ১০ 


তবে কি এরা এতই বোকা যে, তা মানতো না?” তার এ কথা খাঁটি মুসলিম 
সাহাবী শুনতে পান। তিনি তৎক্ষণাৎ বলে ওঠেনঃ “আল্লাহ কসম! রাসূলুল্লাহ 
(সঃ)-এর সব কথাই সত্য । আর যারা তাকে মেনে নিচ্ছে না তারা যে নির্বোধ 
এতে কোন সন্দেহ নেই৷” এঁ সাহাবী নবী (সঃ)-এর দরবারে হাযির হয়ে 
ঘটনাটি বর্ণনা করেন। তখন রাসূলুল্লাহ (সঃ) এ লোকটিকে (মুনাফিক) ডেকে 
পাঠান। কিন্তু সে শক্ত কসম করে বলে- “আমি তো এ কথা বলিনি। এ 
লোকটি আমার উপর অপবাদ দিচ্ছে।” তখন এঁ সাহাবী দুআ’ করেনঃ “হে 
আল্লাহ! আপনি সত্যবাদীকে সত্যবাদীরূপে এবং মিথ্যাবাদীকে মিথ্যাবাদীরূপে 
দেখিয়ে দিন!” তখন আল্লাহ তা'আলা এ আয়াত অবতীর্ণ করেন। আল্লাহ পাক 
বলেন, তাদের কি এ কথা জানা নেই যে, আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর 
বিকরুদ্ধাচরণকারী চিরকাল জাহান্নামে অবস্থান করবে? সেখানে তারা 
অপমানজনক শাস্তি ভোগ করবে। এর চেয়ে বড় লাঞ্ছনা ও দুর্ভাগ্য আর কি হবে? 
৬৪ । মুনাফিকরা আশংকা করে যে, 


ye ) ধ্তি না LAs 22 p22? 279 
জানি এমন কোন সূরা নাযিল J sl ৬ do Nt 
চি অন্তরের bh TOTALS 1 2// 

2 ত 2 i 
অবহিত করে দেয়, (হে নবী * টা" Lt ot 


£!) তুমি বলে দাও হ্যা, bay 72 BE 22 
তোমরা বিদ্ধূপ করতে থাকো, ri) (25 4 JS pS 
নিশ্চয়ই আল্লাহ সেই বিষয়কে ন 2202 LL 
প্রকাশ করেই দিবেন, যে oui TE 
সম্বন্ধে তোমরা আশংকা 
করছিলে । 


কাতাদা (রঃ) বলেন যে, তারা (মুনাফিকরা) পরস্পর আলাপ আলোচনা 
করতো, কিন্তু সাথে সাথে এ আশংকাও করতো যে, না জানি আল্লাহ তা'আলা 
হয়তো অহীর মারফত মুসলিমদেরকে তাদের গুপ্ত কথা জানিয়ে দিবেন। যেমন 
আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেনঃ “(হে নবী)! যখন তারা (মুনাফিকরা) 
তোমার কাছে আগমন করে তখন তোমাকে এমনভাবে সম্বোধন করে যেভাবে 
আল্লাহ তোমাকে সম্বোধন করেন না, অতঃপর তারা মনে মনে বলে- আমরা যা 
বলছি তার কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছে না কেন? (এই মুনাফিকদের 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ তাওবা ৯ ৭৩৭ পারাঃ ১০ 


জেনে রাখা উচিত যে,) জাহান্নামই তাদের জন্যে যথেষ্ট, ওর মধ্যে তারা প্রবেশ 
করবে, আর ওটা খুবই নিকৃষ্ট স্থান৷” এই আয়াতে আল্লাহ তা'আলা বলেন, হে 
মুনাফিকরা! তোমরা মুসলিমদের অবস্থার উপর মন খুলে উপহাসমূলক কথা বলে 
নাও। কিন্তু জেনে রেখো যে, তোমাদের মনের সমস্ত গুপ্ত কথা আল্লাহ প্রকাশ 
করে দিবেন। আরো স্মরণ রেখো যে, একদিন তোমরা লাঞ্ছিত ও অপদস্থ হবেই । 
যেমন আল্লাহ পাক আর এক জায়গায় বলেনঃ “অন্তরে ব্যাধিযুক্ত এই লোকগুলো 
কি ধারণা করেছে যে, আল্লাহ তাদের অন্তরের শত্রুতাকে কখনো প্রকাশ করবেন 
না? আর হে নবী (সঃ)! আমি যদি ইচ্ছা করতাম তবে তোমাকে তাদের পূর্ণ 
পরিচয় বলে দিতাম, তখন তুমি তাদেরকে তাদের আকৃতি দ্বারাই চিনতে 
পারতে, তবে তুমি তাদেরকে তাদের কথার ধরনে অবশ্যই চিনতে পারবে; আর 
আল্লাহ তোমাদের সকলের কার্যাবলী অবগত আছেন।” এ জন্যেই কাতাদা 
(রঃ) বলেন যে, এই সূরারই নাম হচ্ছে “সূরায়ে ফাযিহাহ্‌ ৷” কেননা, এই সূরায় 
মুনাফিকদের মুখোশ খুলে দেয়া হয়েছে। 
৬৫। আর যদি তাদেরকে জিজ্ঞেস 1,০০,৪০০ » 
কর, তবে তারা বলে দেবে- rid en 08 3-0 
আমরা তো শুধু আলাপ Bone Snails HY 
আলোচনা ও হাসি তামাসা ০2১০৮০ ৬১5 ০, 
করছিলাম; তুমি বলে দাও- EE yj 31 
তবে কি তোমরা আল্লাহ, তার 4), LU! 
সাল্াতলনূহ bl Ml bl AEA 
MSs cll) Al Md OU Ff 5 
৬৬ । তোমরা এখন (বাজে) ওযর ESE 
দেখিও না, তোমরা তো 
নিজেদেরকে মুমিন প্রকাশ Ce ee 
করার পর কুফরী করেছো; 
যদিও আমি তোমাদের মধ্য te il 2wals?w fe 


Part IS Ms LY 


হতে কতককে ক্ষমা করে দেই, L ণ 

তবুও কতককে শাস্তি দিবই, et nf g 

কারণ তারা অপরাধী ছিল। 234 lr pel 
Ds8a 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৩৮ পারাঃ ১০ 


আবু মা'শার আল মাদীনী (রঃ) মুহাম্মাদ ইবনে কা'ব আল কারাযী (রঃ) 
প্রমুখ হতে বর্ণনা করেছেন, তারা বলেছেন যে, মুনাফিকদের মধ্যকার একটি 
লোক বলে- “আমাদের এই কুরআন পাঠকারী লোকদেরকে দেখি যে, তারা 
আমাদের মধ্যে বড় পেটুক, বড় মিথ্যাবাদী এবং যুদ্ধের সময় বড়ই কাপুরুষ ৷” 
রাসুলুল্লাহ (সঃ)-এর কাছে এর আলোচনা হলে লোকটি তার কাছে এমন এক 
সময় আগমন করে যখন তিনি স্বীয় উগ্্রীর উপর সওয়ার হয়ে কোন জায়গায় 
যাচ্ছিলেন। সে রাসূলুল্লাহ (সঃ)-কে বলে- “হে আল্লাহর রাসূল (সঃ)! আমরা 
শুধু হাসি তামাসা করছিলাম ৷” তখন রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ “তোমরা 
আল্লাহ, তার আয়াতসমূহ এবং তার রাসূল (সঃ)-এর সাথে তামাসা করছিলে” 
এ মুনাফিক রাসুলুল্লাহ (সঃ)-এর তরবারীর উপর হাত রেখে পাথরের সাথে 
টক্কর খেতে খেতে তার সাথে সাথে চলছিল এবং এ কথা বলতেছিল। রাসুলুল্লাহ 
(সঃ) তার দিকে চেয়েও দেখছিলেন না। যে মুসলিম তার এই কথা শুনছিলেন 
তিনি তখনই তার কথার উত্তর দিয়ে বলছিলেনঃ “তুমি যা বলছো মিথ্যা বলছো । 
তুমি তো একজন মুনাফিক ।” এটা হচ্ছে তাবুকের যুদ্ধের ঘটনা । তিনি মুনাফিক 
লোকটিকে মসজিদে এ কথা বলেছিলেন। 

সীরাতে ইবনে ইসহাকে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) যখন তাবূকের উদ্দেশ্যে 
গমন করছিলেন সেই সময় তার সাথে মুনাফিকদের একটি দলও ছিল। তাদের 
মধ্যে ওয়াদীয়া ইবনে সাবিত এবং মাখশী ইবনে হুমাইর প্রমুখও ছিল। তারা 
পরস্পর বলতে বলতে যাচ্ছিলঃ “খরীষ্টানদের সাথে যুদ্ধ করাকে আরবদের 
পরস্পরের সাথে যুদ্ধ করার ন্যায় মনে করা চরম ভুল । আল্লাহর কসম! 
আগামীকাল আমরা খ্ৰীষ্টানদের কাছে মুসলিমদের মার খাওয়া দেখবো এবং দুরে 
দূরে থেকে আনন্দ উপভোগ করবো ।” তার একথা শুনে তাদের অন্য নেতা 
মাখশী বললোঃ “এসব কথা বলো না, নতুবা এর বর্ণনা কুরআন কারীমে এসে 
যাবে। আল্লাহর কসম! এতে অপমানিত হওয়া অপেক্ষা আমার কাছে এটাই 
বেশী পছন্দনীয় যে, আমাদের প্রত্যেককে একশ চাবুক মারা হবে।” আগে আগে 
এ লোকগুলো এসব কথা বলতে বলতে চলছিল । রাসূলুল্লাহ (সঃ) আস্মার ইবনে 
ইয়াসির (রাঃ)-কে বললেনঃ “দেখো! এ লোকগুলো জ্বলে পুড়ে মরছে। তুমি 
গিয়ে তাদেরকে জিজ্ঞেস কর যে, তারা কি আলোচনা করছিল । যদি তারা 
অস্বীকার করে তবে তুমি তাদেরকে বলবে, তোমরা এরূপ এরূপ বলছো” 
আম্মার (রাঃ) তাদের কাছে গিয়ে একথা বললে তারা রাসুলুল্লাহ (সঃ)-এর কাছে 
এসে ওযর পেশ করতে থাকে । রাসূলুল্লাহ (সঃ) তার সওয়ারীর উপর উপবিষ্ট 
ছিলেন এমতাবস্থায় ওয়াদীয়া ইবনে সাবিত তার সওয়ারীর লাগাম ধরে বললোঃ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৩৯ পারাঃ ১০ 


“হে আল্লাহর রাসূল (সঃ)! আমরা শুধু হাসি তামাসা করছিলাম!” আর মাখশী 
ইবনে হুমাইর বললোঃ “হে আল্লাহর রাসুল (সঃ)! আমার পিতার নামের প্রতি 
লক্ষ্য করুন৷ এ কারণেই আমার মুখ দিয়ে এরূপ বাজে ও নির্বুদ্ধিতার কথা 
বেরিয়ে গেছে। সুতরাং আমাকে ক্ষমা করা হোক!” আল্লাহ তা'আলা তাকে ক্ষমা 
করেও দেন। আর এ আয়াতে তাকে ক্ষমা করে দেয়ার বর্ণনাও রয়েছে। এরপরে 
সে তার নাম পরিবর্তন করে আবদুর রহমান রাখে এবং খাটি মুসলিম হয়ে 
যায়। অতঃপর সে আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা করে যে, যেন তাকে 
শহীদরূপে হত্যা করা হয় এবং তার স্থান অজানা থাকে এরপর ইয়ামামার যুদ্ধে 
তিনি শহীদ হন এবং তার মৃতদেহ পাওয়া যায়নি । 


এই আয়াত সম্পর্কে কাতাদা (রঃ) বলেন যে, নবী (সঃ) তাবুকের যুদ্ধে গমন 
করছিলেন এবং মুনাফিকদের একটি দল তার আগে আগে চলছিল তারা 
পরস্পর বলাবলি করছিলঃ “দেখো! এ ব্যক্তি (নবী সঃ) ধারণা করছেন যে, তিনি 
রোমের প্রাসাদ ও দুর্গ জয় করে নিবেন। এটা তো বহু দূরের কথা!” তাদের 
এই উক্তি নবী (সঃ)-এর কাছে প্রকাশ করে দেয়া হয়। তিনি তাদেরকে ডেকে 
পাঠান এবং বলেনঃ “তোমরা কি এসব কথা বলেছিলে?” তারা তখন শপথ করে 
করে বলে যে, তারা শুধু হাসি তামাসা করছিল । তবে তাদের মধ্যে একটি লোক, 
যাকে হয়তো আল্লাহ তা‘আলা ক্ষমা করে থাকবেন, বলেঃ “হে আল্লাহ! আমি 
আপনার পাক কালামের একটি আয়াত শুনতে পাচ্ছি, যাতে আমার পাপ কার্যের 
বর্ণনা রয়েছে, যখনই তা শুনি তখনই আমার গায়ের পশম খাড়া হয়ে যায় এবং 
ভয়ে আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। হে আমার প্রতিপালক! আপনি আমার 
তাওবা কবুল করুন এবং আমাকে আপনার পথে এমনভাবে শহীদ করুন যে, না 
কেউ আমাকে গোসল দেয়, না কাফন পরায়, না দাফন করে।” ইয়ামামার যুদ্ধে 
এ ঘটনাই ঘটে যায়। এ লোকটি শহীদদের সাথে শাহাদাত বরণ করেন। সমস্ত 
শহীদের মৃতদেহ পাওয়া যায় ৷ কিন্তু এ লোকটির মৃতদেহের কোন পাত্তা পাওয়া 
যায়নি। 


অন্যান্য মুনাফিকদেরকে আল্লাহ তা'আলার পক্ষ থেকে জবাব দেয়া হচ্ছে- 
এখন তোমরা কোন বাজে ওযর করো না । যদিও তোমরা মুখে ঈমানদার ছিলে, 
কিন্তু এখন এঁ মুখেই তোমরা কাফির হয়ে গেলে এটা হচ্ছে কুফরী কালেমা যে, 
তোমরা আল্লাহ, তার রাসূল (সঃ) এবং কুরআন কারীমের সাথে হাসি তামাসা 
করবে । আমি যদি কাউকে ক্ষমা করেও দেই, তবুও জেনে রেখো যে, সকলের 
সাথে এরূপ ব্যবহার করা হবে না। তোমাদের এই অপরাধ, এই জঘন্য পাপ 
এবং কুফরী কালেমার শাস্তি তোমাদেরকে ভোগ করতেই হবে। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৪০ পারাঃ ১০ 


৬৭। মুনাফিক পুরুষরা এবং 5) B3 AF 
মুনাফিক নারীরা সবাই এক OE VE SEE SE 
রকম, eld) বর (অর্থাৎ কন a HE a 23 Z 2 


দেয় এবং সৎকর্ম হতে f CE 
PAE) ADA A 2 

থাকে, আর নিজেদের yr ey SL 

Ed 


( os I 2/2 3s A 22 2 
রাখে, তারা আল্লাহকে ভুলে 


গিয়েছে, সুতরাং তিনিও I “ CS, 2 


7223 )2 2972 22 


নিঃসন্দেহে এই মুনাফিকরা EEE CEC 


৬৮। আল্লহ মু ন Ml csi 


Lin, 
কাফিরদের সাথে জাহান্নামের “% ss | 
যাতে তারা চিরকাল থাকবে, 22/4 ১৮,৮ 
এটা তাদের জন্যে যথেষ্ট, আর BEY 
আল্লাহ তাদেরকে লানত 92% | 9 el BS Tid 
করেছেন এবং তাদের জন্যে 22 4০ ৪ 2 এ 4-৯ 


এখানে আল্লাহ তা'আলা বর্ণনা করছেন যে, মুনাফিকদের আচরণ মুমিনদের 
সম্পূর্ণ বিপরীত । মুমিনরা ভাল কাজের আদেশ করে থাকে এবং মন্দ কাজ থেকে 
নিষেধ করে থাকে। পক্ষান্তরে মুনাফিকরা মন্দ কাজের আদেশ করে থাকে এবং 
ভাল কাজ থেকে নিষেধ করে থাকে । মুমিনরা দানশীল হয়, আর মুনাফিকরা হয় 
কৃপণ ৷ মুমিনরা আল্লাহর যিকিরে মগন থাকে এবং মুনাফিকরা আল্লাহর যিকির 
থেকে উদাসীন থাকে। এর ফলে আল্লাহও তাদের সাথে এরূপ ব্যবহারই করেন, 
যেমন একজন অন্যজনকে ভুলে থাকে । কিয়ামতের দিন আল্লাহ তা‘আলা 
মুনাফিকদেরকে একথাই বলবেন- আজ আমি তোমাদেরকে এরূপই ভুলে যাবো 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৪১ 


পারাঃ ১০ 


যেরূপ তোমরা আজকের দিনে আমার সাথে সাক্ষাৎ করাকে দুনিয়ায় ভুলে 
গিয়েছিলে। মুনাফিকরা সরল সঠিক পথ থেকে সরে পড়েছে এবং বিভ্রান্তির পথে 
প্রবেশ করেছে। এই মুনাফিক ও কাফিরদের এসব দুঙ্কার্যের শাস্তিস্বরূপ আল্লাহ্‌ 
তা'আলা তাদের জন্যে জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন, যেখানে তারা চিরস্থায়ী 
শাস্তি ভোগ করতে থাকবে। সেখানে এই শাস্তিই তাদের জন্যে যথেষ্ট । তাদেরকে 
মহান ও দয়ালু আল্লাহ স্বীয় রহমত থেকে দূর করে দিয়েছেন। তাদের জন্যে 


তিনি ঠিক করে রেখেছেন চিরস্থায়ী শাস্তি ৷ 


৬৯। তোমাদের অবস্থা ওদের 
ন্যায় যারা তোমাদের পূর্বে গত 
চেয়ে অধিকতর শক্তিশালী 
এবং ধন-সম্পদ ও সন্তানাদির 
প্রাচূর্যও ছিল তোমাদের চেয়ে 
অনেক বেশী; ফলতঃ তারা 
নিজেদের (পার্থিব) অংশ দ্বারা 
যথেষ্ট উপকার লাভ করেছে, 
অতঃপর তোমরাও তোমাদের 
(পার্থিব) অংশ দ্বারা খুব 
উপকার লাভ করলে, যেমন 
তোমাদের পূর্ববর্তীাগণ 
নিজেদের অংশ দ্বারা ফলভোগ 
করেছিল, আর তোমরাও 
ব্যাঙ্গাত্বক হাসি তামাসায় 
এরূপভাবে নিমগ্ন হয়েছো, 
যেমন তারা নিমগ্ন হয়েছিল; 
আর তাদের (নেক) কার্যসমূহ 
বিনষ্ট হয়ে গিয়েছে দুনিয়াতে 
ও আখিরাতে, আর তারা ভীষণ 
ক্ষতির মধ্যে রয়েছে,(অর্থাৎ 
উভয় জগতেই আনন্দ ও সুখ 
স্বাচ্ছন্দ্য হতে বঞ্চিত থাকবে ৷) 


G3, 23 2/2 ত ্ত্ 


5s St 22 1A 


Bs EE Ad 


S| 35 SY Ail 


290 ৯2০০০52 ৮32+ 


| Lacan 1335, Nl 


24 3 93 2 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৪২ পারাঃ ১০ 


আল্লাহ তা'আলা বলেন, এই লোকদের উপরেও আল্লাহর শাস্তি পৌছে, যেমন 
এদের পূর্ববর্তীদের উপর তার শাস্তি পৌঁছেছিল। হাসান (রঃ) বলেন যে, 

ও -এর অর্থ হচ্ছে দ্বীন । পূর্ববর্তী লোকেরা যেমন মিথ্যা ও বাতিলের মধ্যে 

নিমজ্জিত ছিল, তেমনই এরাও ওর মধ্যে নিমজ্জিত রয়েছে। এদের এই অসৎ 

আমল অকেজো ও মূল্যহীন হয়ে গেল৷ তারা না দুনিয়ায় উপকৃত হলো, না 
আখিরাতে ৷ এটাই হচ্ছে প্রকাশ্য ক্ষতি যে, আমল করলো অথচ ফল পেলো না। 
ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, যেমন আজকের রাতের সাথে কালকের রাতের 
সাদৃশ্য রয়েছে, তদ্রপ এই উন্মতের মধ্যেও ইয়াহুদীদের সাদৃশ্য এসে গেছে। 
তিনি বলেন, আমার তো ধারণা এই যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যার হাতে 
আসমার প্রাণ রয়েছে তার শপথ! তোমরা অবশ্যই তাদের অনুসরণ করবে, এমন 
কি যদি তাদের কেউ গো সাপের গর্তে প্রবেশ করে থাকে তবে তোমরাও তাতে 
প্রবেশ করবে ।” আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) 
বলেছেনঃ “যার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম! তোমরা তোমাদের 
পূর্ববর্তীদের পন্থা অনুসরণ করবে বিঘতে বিঘতে, হাতে হাতে ও গজে গজে । 
এমন কি তারা যদি কোন গো সাপের গর্তে ঢুকে গিয়ে থাকে তবে তোমরাও 
অবশ্যষ্ভাবীরূপে তাতে ঢুকে পড়বে।” তখন জনগণ জিজ্ঞেস করলেনঃ “হে 
আল্লাহর রাসূল (সঃ)! তারা কারা? আহলে কিতাব কি?” তিনি উত্তরে বললেনঃ 

“আর কারা হবে?”” এ হাদীসটি বর্ণনা করার পর আবু হুরাইরা (রাঃ) বলেনঃ 
“তোমরা ইচ্ছা করলে .. 40:50 -এ আয়াতটি পড়ে নাও ৷” ) 

হুরাইরা (রাঃ) বলেনঃ 5% শব্দ দ্বারা ০/3 বুঝানো হয়েছে। 226 24; 

সম্পর্কে জনগণ জিজ্ঞেস করেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)? পারসিক ও 

রোমকদের মত কি?” রাসূলুল্লাহ (সঃ) উত্তরে বলেনঃ “লোকদের মধ্যে এরা 

ছাড়া আর কেউ নয়।” এ হাদীসের সত্যতার সাক্ষ্য সহীহ হাদীসসমূহেও পাওয়া 
যায়। 

৭০। তাদের কাছে কি এসব EEE 
লোকের সংবাদ পৌঁছেনি যারা ee 
তাদের পূর্বে গত হয়েছে? rT প 5 292 32/2 2 
(যেমন) নূহ সশ্পৃদায় এবং RO ISIC PG 
আ’দ ও সামূদ স্পৃদায়, এবং /-2"- ANE 

মাদইয়ানের অধিবাসীগণ এবং 2 সাঁ ০ ১০/০ 2 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৪৩ পারাঃ ১০ 

বিধ্বস্ত জনপদগুলোর ৷ তাদের 22232922 22! ৮222/৮ 
IES 
কাছে তাদের রাসূলগণ স্পষ্ট 4+ পল! চ৯৯ ১: 
pd PA 

নিদৰ্শনসমূহ নিয়ে এসেছিল, ls CE ll 
বস্তুতঃ আল্লাহ তো তাদের EO 
প্রতি অত্যাচার করেননি, বরং EES 4 
"তারা নিজেরাই নিজেদের প্রতি 222247227292 
অত্যাচার করছিল । ou, ar 


আল্লাহ তা‘আলা বদকার মুনাফিকদেরকে উপদেশ দিচ্ছেন- হে মুনাফিকের 
দল! তোমরা তোমাদের মতো লোকদের অবস্থার উপর গভীরভাবে দৃষ্টি নিক্ষেপ 
কর এবং দেখো, নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করার ফল কি হয়েছিল! নূহ 
(আঃ)-এর কওমের ডুবে মরা এবং মুসলিম ছাড়া অন্য কেউ রক্ষা না পাওয়ার 
ব্যাপারটা স্মরণ কর! আ'’দ সম্পৃদায়ের হুদ (আঃ)-কে না মানার ক্রারণে প্রবল 
ঝটিকায় ধ্বংস হয়ে যাওয়ার ব্যাপারটা একটু চিন্তা করে দেখো! সামূদ 
সম্পৃদায়ের সালেহ্‌ (আঃ)-কে মিথ্যা প্রতিপন্ন করা এবং আল্লাহর নিদর্শনের 
উষ্তরীটিকে হত্যা করার কারণে এক গগণ বিদারী শব্দ দ্বারা তাদেরকে ধ্বংস করে 
দেয়ার ঘটনাটি মনে কর । আরো স্মরণ কর-কিভাবে ইবরাহীম (আঃ) শত্রুদের 
হাত থেকে রক্ষা পান, আর তার শক্ররা ধ্বংস হয়ে যায় । নমরূদ ইবনে কিনআন 
ইবনে কুশ এর মত পরাক্রান্ত সমাট তার সৈন্য সামন্তসহ সমূলে বিনাশ হয়ে 
যায়। তোমরা ভুলে যেয়ো না যে, তারা আল্লাহর অভিশাপে পড়ে দুনিয়ার বুক 
থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়। এই দুঙ্কার্য ও কুফরীর প্রতিফল হিসেবেই 
শুআইব (আঃ)-এর কওমকে ভূমিকম্প দ্বারা এবং ছায়ার দিনের শাস্তি দ্বারা ধ্বংস 
করে দেয়া হয়। তারা ছিল মাদায়েনের অধিবাসী । লূত (আঃ)-এর কওমের 
বসতি হচ্ছে বিধ্বস্ত জনপদ ৷ তারা মাদায়েনে বসবাস করতো । আবার বলা 
হয়েছে যে, সেটা হচ্ছে সুদুম ৷ মোটকথা, তাদেরকে আল্লাহ তা‘আলা স্বীয় নবী 
লূত (আঃ)-কে না মানা এবং দুঙ্কার্য পরিত্যাগ না করার কারণে ধ্বংস ও বরবাদ 
করে দিয়েছেন। আল্লাহ পাক বলেনঃ তাদের কাছে আমার রাসূলগণ আমার 
কিবাতসমূহ, মু’জিযা এবং স্পষ্ট দলীল প্রমাণাদিসহ গমন করেছিল। কিন্তু তারা 
তাদেরকে মোটেই মানেনি। অবশেষে তারা নিজেরা নিজেদের উপর যুলুম করার 
কারণে ধ্বংস হয়ে যায়। আল্লাহ তা'আলা তো সত্য প্রকাশ করে দিয়েছেন, 
কিতাব অবতীর্ণ করেছেন, রাসূলদেরকে পাঠিয়েছেন এবং হুজ্জত খতম করে 


wwwi.islamfind.wordpress.com 


সুূরাঃ তাওবা ৯ ৭88 পারাঃ ১০ 


দিয়েছেন। কিন্তু তারা রাসূলদের বিরুচ্ধাচরণ করে, আল্লাহর কিতাবের প্রতি 
আমল ছেড়ে দেয় এবং সত্যের মুকাবিলা করে। ফলে তাদের উপর আল্লাহর 
অভিসম্পাত অবতীর্ণ হয় এবং তারা সমূলে ধ্বংস হয়ে যায়। 


৭১। আর মুমিন পুরুষরা ও a +> ০০০০ 93” 
মুমিনা নারীরা হচ্ছে পরস্পর | 150x231 5 -Y\ 
একে অন্যের বন্ধু, তারা সৎ ca29292d A 27 i Te 2 
বিষয়ের শিক্ষা দেয় এবং অসৎ u2nb a Us! ~ 


বিষয় হতে নিষেধ করে, আর ০০৪০2০০ 22> ০% 
সালাতের পাবন্দী করে ও VEE AHEM 


0G cs? 2774222 


যাকাত i করে, আর SILT 
আল্লাহ ও তার রাসূলের PE 1527 
আদেশ মেনে চলে, এসব Ce fl 23 
লোহকের রতি এ ল্রাহ অবশাহ 


করুণা বর্ষণ করবেন, “l rn Ll ad 

নিঃসন্দেহে আল্লাহ্‌ অতিশয় EX ০52274) 9 

ক্ষমতাবান, হিকমতওয়ালা । Opshe 25° IL 

আল্লাহ তা‘আলা মুনাফিকদের বদভ্যাসের বর্ণনা দেয়ার পর এখানে মুমিনদের 
উত্তম স্বভাবের বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন- এই মুমিনরা পরস্পর একে 
অপরের সাহায্য করে থাকে এবং একে অন্যের বাহু স্বরূপ হয়ে থাকে। যেমন 
সহীহ হাদীসে এসেছে- “এক মুমিন অপর মুমিনের জন্যে দেয়াল স্বরূপ যার এক 
অংশ অপর অংশকে শক্ত ও মজবুত করে।” 

তিনি এ কথা বলে তার এক হাতের অঙ্গুলিগুলোকে অন্য হাতের 
অঙ্গুলিগুলোর মধ্যে প্রবেশ করিয়ে দেখিয়ে দেন। অপর একটি সহীহ্‌ হাদীসে 
রয়েছেঃ “মুমিনদের পারস্পরিক বন্ধুত্ব ও ভালবাসার দৃষ্টান্ত হচ্ছে একটি দেহের 
মত, দেহের একটি অংশে কষ্ট পৌঁছলে সমস্ত অংশে তা সঞ্চারিত হয় ও সর্বাঙ্গই 
অসুস্থ হয়ে পড়ে” 

আল্লাহ তা‘আলা বলেন, তারা ভাল কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ 
করে থাকে। অর্থাৎ মুমিনরা অন্যদের শিক্ষা দীক্ষার ব্যাপারেও উদাসীন থাকে 
না। বরং তারা সকলকেই ভাল বিষয়ের শিক্ষা দেয় এবং মন্দ কাজ হতে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭8৫ পারাঃ ১০ 


সাধ্যমত বিরত রাখার চেষ্টা করে। যেমন আল্লাহ তা'আলার উক্তিঃ “তোমাদের 
মধ্যে এমন একটি দল হওয়া উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ভাল 
কাজের .আদেশ করবে এবং মন্দ কাজ হতে নিষেধ করবে৷” 

আল্লাহ পাকের উক্তিঃ তারা সালাত সুপ্রতিষ্ঠিত করে ও যাকাত দিয়ে থাকে। 
অর্থাৎ একদিকে তারা আল্লাহর আনুগত্য স্বীকার করে তার ইবাদত করে, আর 
অন্য দিকে তার মাখলুকের প্রতি ইহসান করে। 

তারা আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর আদেশ ও নিষেধ মেনে চলে ৷ অর্থাৎ 
আল্লাহ ও তার রাসূল (সঃ) যা করতে আদেশ করেছেন তা তারা পালন করে 
এবং যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে। 

এসব লোকের প্রতি আল্লাহ অবশ্যই করুণা বর্ষণ করবেন। অর্থাৎ যারা 
উপরোক্ত গুণের অধিকারী হবে তারা অবশ্যই আল্লাহর করুণা লাভের হকদার । 

আল্লাহ তা'আলা হচ্ছেন মহাক্ষমতাবান ৷ অর্থাৎ যারা তার অনুগত হয় 
তাদেরকে তিনি মর্যাদা দিয়েই থাকেন । কেননা, মর্যাদা হচ্ছে আল্লাহর জন্যে, 
তার রাসূল (সঃ)-এর জন্যে এবং মুমিনদের জন্যে । 

আল্লাহ হচ্ছেন হিকমতওয়ালা । এটা তার হিকমত ও নিপুণতা যে, তিনি 
মুমিনদেরকে এসব গুণের অধিকারী করেছেন এবং মুনাফিকদের এ সব বদ 
স্বভাবের অধিকারী করেছেন। তার প্রতিটি কাজ নিপুণতায় পরিপূর্ণ । তিনি বড়ই 
কল্যাণময় ও মর্যাদাবান । 
A! মুমিন সুক্ম i dd? 2 222 Ed 

মুমিনা El pa Lm. 

রেখেছেন যেগুলোর নিম্দেশে ? ? REE CRE 

বইতে থাকবে নহরসমূহ, যে p NEA _ 

(উদ্যান) গুলোর মধ্যে তারা 1 Hs > 8) 


H Loud or 
(ওয়াদা দিয়েছেন) এ উত্তম > 2১৮০ 
বাসস্থানসমূহের যা চিরস্থায়ী + le WV 
উদ্যানসমূহে অবস্থিত হবে, Ds MS TS, 5 
সর্বাপেক্ষা বড় (নিয়ামত), A] ET 


wwwi.islamfind.wordpress.com 


সুূরাঃ তাওবা ৯ ৭৪৬ পারাঃ ১০ 


মুমিন পুরুষ এবং মুমিনা নারীদের জন্যে আল্লাহ তা'আলা যে কল্যাণ ও 
চিরস্থায়ী নিয়ামতরাজি প্রস্তুত রেখেছেন, এখানে তিনি তারই বর্ণনা দিচ্ছেন। 
তিনি তাদের জন্যে এমন জান্নাতসমূহ তৈরী করে রেখেছেন যেগুলোর নিন্নদেশে 
নির্মল পানির প্রসূবণ বইতে থাকে ৷ সেখানে রয়েছে সুউচ্চ, সুন্দর, ঝকঝকে এবং 
সাজসজ্জাপূর্ণ প্রাসাদসমূহ! যেমন সহীহ বুখারী ও সহীহ্‌ মুসলিমে রয়েছে যে, 
রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “দু'টি জান্নাত শুধু সোনার তৈরী, ও দু'টির পাত্র এবং 
ও দু'টির মধ্যে যা কিছু রয়েছে সবই সোনার তৈরী আর দু'টি জান্নাত রয়েছে 
রূপার তৈরী, ও দু'টির পাত্র এবং অন্য যা কিছু রয়েছে সবই রূপার তৈরী ৷ তারা 
(জান্নাতবাসীরা) তাদের প্রতিপালকের দিকে এমন অবস্থায় তাকাবে যে, তার 
চেহারার ওজ্বল্যময় চাদর ছাড়া অন্য কোন পদদা থাকবে না! এটা আদন নামক 
জান্নাতের মধ্যে হবে।” অন্য হাদীসে রয়েছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেন, 
মুমিনদের জন্যে জান্নাতে একটি তাবু থাকবে যা একটি মাত্র মুক্তা দ্বারা নির্মিত 
হবে। ওর দৈর্ঘ্য হবে ষাট মাইল । সেখানে মুমিনদের স্ত্রীরা থাকবে যাদের কাছে 
তারা যাতায়াত করবে, কিন্তু তারা একে অপরকে দেখতে পাবে না। 

রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল (সঃ)-এর 
উপর ঈমান এনেছে, সালাত কায়েম করেছে ও রমযানের রোযা রেখেছে, আল্লাহ 
তাআলার উপর এ হক রয়েছে যে, তিনি তাকে জানাতে প্রবিষ্ট করাবেন, সে 
হিজরত করে থাকুক বা বাড়ীতে বসেই থাকুক ৷” 

লোকেরা জিজ্ঞেস করলোঃ “আমরা অন্যদেরকেও এ হাদীস শুনিয়ে দিবো 
কি?” তিনি উত্তরে বললেনঃ “জান্নাতে একশটি শ্রেণী রয়েছে, যেগুলোকে আল্লাহ্‌ 
তীর পথে জিহাদকারীদের জন্যে বানিয়েছেন প্রতি দু'শ্রেণীর মাঝে এতোটা 
দূরত্ব রয়েছে যতটা দূরত্্‌ রয়েছে আসমান ও যমীনের মাঝে । সুতরাং যখনই 
তোমরা আল্লাহর কাছে জান্নাতের জন্যে প্রার্থনা করবে তখন জান্নাতুল 
ফিরদাউসের জন্যে প্রার্থনা করবে। ওটা সবচেয়ে উঁচু ও সর্বাপেক্ষা উত্তম জান্নাত ৷ 
জান্নাতসমূহের সমস্ত নহর ওখান থেকেই বের হয়। ওর উপরেই রহমানের 
(আল্লাহর) আরশ রয়েছে।” 

সাহল ইবনে সাদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সঃ) 
বলেছেনঃ “জার্নাতবাসীরা জান্নাতী প্রাসাদগুলোকে এরূপ দেখবে যেরূপ তোমরা 
আকাশের উজ্জ্বল নক্ষত্রগুলো দেখে থাকো!” প্রকাশ থাকে যে, জান্নাতে একটি 
সুউচ্চ স্থান রয়েছে, যাকে ‘ওয়াসীলা’ বলা হয়, যা আরশের নিকটবর্তী স্থানে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৪৭ পারাঃ ১০ 


রয়েছে। ওটাই হচ্ছে রাসুলুল্লাহ (সঃ)-এর জান্নাতের বাসস্থান । যেমন আবূ 
হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যখন তোমরা 
আমার উপর দুরূদ পাঠ করবে তখন আল্লাহর কাছে আমার জন্যে ‘ওয়াসীলা' 
চাইবে ৷” জিজ্ঞেস করা হলোঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! ‘ওয়াসীলা’ কি?” 
তিনি উত্তরে বললেনঃ “ওটা হচ্ছে জান্নাতের একটি উচ্চতম শ্রেণী (প্রকোষ্ঠ), যা 
একটি মাত্র লোক লাভ করবে। আমি প্রবল আশা রাখি যে, এ লোকটি 
আমিই ৷” আমর ইবনুল আস (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি নবী (সঃ)-কে 
বলতে শুনেছেনঃ “যখন তুমি মুআয্যিনের আযান শুনবে তখন যে শব্দগুলো সে 
উচ্চারণ করে তুমিও সেগুলো উচ্চারণ করবে। অতঃপর তোমরা আমার প্রতি 
দুরূদ পাঠ করবে। যে ব্যক্তি আমার উপর দুরূপ পাঠ করে, আল্লাহ তাআলা তার 
প্রতি দশটি রহমত নাযিল করেন । অতঃপর আমার জন্যে ওয়াসীলা চাও ৷ এটা 
জান্নাতের এমন একটি মনযিল যা আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টির মধ্য হতে 
একটি মাত্র লোক লাভ করবে। আমি আশা রাখি যে, ওটা আমাকেই দান করা 
হবে। যে ব্যক্তি আমার জন্যে এ ওয়াসীলা চাবে তার জন্যে কিয়ামতের দিন 
আমার শাফাআত বৈধ হবে।”” 

ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
“তোমরা আমার জন্যে ওয়াসীলা যাজ্ঞ্ঞা কর। যে কেউ আমার জন্যে ওয়াসীলা 
যাজ্ঞ্া করবে, কিয়ামতের দিন আমি তার সাক্ষী ও সুপারিশকারী হবো ৷” 

আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা বললাম, হে আল্লাহর 
রাসূল (সঃ)! আমাদের কাছে জান্নাতের বর্ণনা দিন! ওর ভিত্তি কোন জিনিসের 
হবে? তিনি উত্তরে বললেনঃ “ওর ভিত্তি হবে স্বর্ণ ও রৌপ্যের ইটের ৷ ওর গারা 
হবে খীটি মিশক । ওর কংকর হবে মুক্তা ও ইয়াকূত। ওর মাটি হবে জাফরান। 
সেখানে যে যাবে সে এঁ সুখ সম্ভোগের মধ্যে থাকবে যা কখনও শেষ হবে না। 
সেখানে সে চিরস্থায়ী জীবন লাভ করবে, যার পরে মৃত্যুর কোন ভয় নেই । না 
তার কাপড় খারাপ হবে, না যৌবনে কোন ভাটা পড়বে।” আলী (রাঃ) হতে 
বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) একদা বলেনঃ “জান্নাতে এমন প্রকোষ্ঠ বা কক্ষ 
রয়েছে যার ভিতরের অংশ বাহির থেকে দেখা যাবে এবং বাইরের অংশ ভিতর 
থেকে দেখা যাবে” একথা শুনে একজন বেদুইন উঠে জিজ্ঞেস করেঃ “হে 
১. এ হাদীসটি ইমাম বুখারী (রঃ) ও ইমাম মুসলিম (রঃ) আবূ হুরাইরা (রঃ) হতে তাখরীজ 

করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৪৮ পারাঃ ১০ 


আল্লাহর রাসূল (সঃ)! এ প্রকোষ্ঠ কার জন্যে?” রাসূলুল্লাহ (সঃ) উত্তরে বলেনঃ 
“যে ভাল কথা বলে, খানা খেতে দেয়, রোযা রাখে এবং রাত্রে লোকদের নিদ্রা 
অবস্থায় (তাহাজ্জুদের) সালাত আদায় করে।” 
উসামা ইবনে যায়েদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ 
“জান্নাতের আকাজ্তকী এবং ওর জন্যে পরিশ্রমকারী কেউ আছে কি? জান্নাতকে 
সীমাবদ্ধকারী ওর চতুল্পার্শ্বে কোন প্রাচীর নেই! কা’বার প্রতিপালকের 
(আল্লাহর) শপথ! ওটা তো উজ্জ্বল নূর, সুগন্ধময় ফুলের বাগান, সুউচ্চ ও 
চাকচিক্যময় প্রাসাদ, তরঙ্গযুক্ত প্রবহমান নদী, পরিপুষ্ট ও পাকা পাকা ফলের গুচ্ছ, 
সুন্দর দেহ বিশিষ্টা ও পবিত্র চরিত্রের অধিকারিণী হুর, মূল্যবান রঙ্গীন রেশমী 
প্রশস্ততা, সুখ-স্বাচ্ছন্দ্য, নিয়ামত, রহমত এবং সুউচ্চ ও সুদৃশ্য প্রাসাদ ৷” এ কথা 
শুনে জনগণ বলে উঠলেনঃ “হ্যা, হে আল্লাহর রাসূল (সঃ)! আমরা এই 
জান্নাতের আকাজ্ক্ধী ও এর জন্যে পরিশ্রমকারী ৷” তখন রাসূলুল্লাহ (সঃ) 
a “ইনশাআল্লাহ বল।” লোকেরা তখন ইনশাআল্লাহ বললেন” 
আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় (নিয়ামত)- অর্থাৎ তাদের প্রতি আল্লাহর 
সন্তুষ্টি যা তাদের সমুদয় ভোগ্য বস্তু অপেক্ষা বড় ও মর্যাদাপূর্ণ । মুসনাদে 
আহমাদে আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহা মহিমাৰিত আল্লাহ্‌ জান্নাত বাসীদেরকে 
ডাক দিয়ে বলবেনঃ “হে জান্নাতবাসীরা!” তখন তারা (সমস্বরে) বলে উঠবেঃ 
“হে আমাদের প্রতিপালক! আমরা আপনার দরবারে হাযির আছি। আপনার 
হাতেই কল্যাণ রয়েছে।” আল্লাহ তা'আলা তখন বলবেনঃ “তোমরা সন্তুষ্ট 
হয়েছো কি?” তারা উত্তরে বলবেঃ “হে আমাদের প্রতিপালক! কেন আমরা সন্তুষ্ট 
হবো না? অথচ আপনি আমাদেরকে এমন জিনিসই দান করেছেন যা আপনার 
সৃষ্টির মধ্যে আর কাউকেই দান করেননি ৷” আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেনঃ 
“এর চেয়ে উত্তম জিনিস কি আমি তোমাদেরকে দান করবো না?” তারা জবাব 
দেবেঃ “হে আমাদের প্রতিপালক! এর চেয়ে উত্তম জিনিস আর কি আছে?” 
আল্লাহ্‌ তা'আলা বলবেনঃ “হ্যা, হ্যা আছে, জেনে রেখো যে, আমি তোমাদের 
উপর আমার সন্তুষ্টি নাযিল করলাম । আজকের পর আমি তোমাদের উপর 
কখনো অসস্তুষ্ট হবো না৷” 


১. এ হাদীসটি ইমাম ইবনে মাজাহ (রঃ) উসামা ইবনে যায়েদ (রাঃ) হতে বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৪৯ পারাঃ ১০ 


জাবির ইবনে আবদিল্লাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সঃ) 
বলেছেন, জান্নাতবাসীরা যখন জার্বাতে প্রবেশ করবে তখন মহিমান্বিত আল্লাহ 
তাদেরকে জিজ্ঞেস করবেনঃ “তোমরা আর কিছু চাও কি? চাইলে আমি 
অতিরিক্ত আরো দেবো!” তারা উত্তরে বলবেঃ “হে আমাদের প্রতিপালক! আপনি 
আমাদেরকে যা দিয়েছেন এর চেয়ে উত্তম আর কি হতে পারে?” আল্লাহ 
তা'আলা তখন বলবেনঃ “ওটা হচ্ছে আমার সন্তুষ্টি, যা সবচেয়ে বড় 
(নিয়ামত) ৷” ইমাম হাফিজ যিয়া মাকদিসি (রঃ) জান্নাতের বৈশিষ্ট্য ও গুণাগুণ 
বর্ণনায় একটি নির্ভরযোগ্য কিতাব লিখেছেন। সেখানে তিনি বলেছেনঃ “এ 
হাদীসটি আমার নিকট সহীহ এর শর্তের উপর রয়েছে।” এসব ব্যাপারে আল্লাহ্‌ 
তা‘আলাই সবচেয়ে ভাল জানেন। 


+ 522 58S /9/৭ 
Sl ৮ ৬ -)" 
কর এবং তাদের প্রতি কঠোর EEE Y22 / 
ব্যবহার অবলম্বন কর, আর $+ l,l, 
তাদের বাসস্থান হবে 


2 ys 723 1)2 


জাহান্নাম; এবং ওটা হচ্ছে 2 HI» 
নিকৃষ্ট স্থান । PP 
৭৪ । তারা আল্লাহর নামে শপথ ox 


করে বলছে যে, তারা (অমুক 
কথা) বলেনি, অথচ নিশ্চয়ই 
তারা কুফরী কথা বলেছিল 
এবং নিজেদের ইসলাম 
গ্রহণের পর কাফির হয়ে গেল, 


Ls, PED MES 
5 JG LG DL ris Vt 
ZA 232/707 423 


SRNL DGS 


22,7 2 “22/0 290d 


আর তারা এমন বিষয়ের 
সংকল্প করেছিল যা তারা 
কার্যকরী করতে পারেনি; আর 
তারা এটা শুধুমাত্র এই 
যে, তাদেরকে আল্লাহ ও তার 
রাসূল নিজ অনুঞ্রহে 


ONE LAS 
KE 

AA or AIP 

bets EE 

2 (2229.090 ELEN 

sds Ml sll 


227/234 2922352 HE 3 


rs Dl 55 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৫০ পারাঃ ১০ 


সম্পদশালী করে দিয়েছিলেন, 

অনন্তর যদি তারা তাওবা করে +! UES ex 
নেয় তবে তা তাদের জন্যে Ee Md a h “l 
উত্তম হবে; আর যদি তারা EN Et Us 


বিমুখ হয় তবে আল্লাহ ঢ 
242 IPL ্ 
ES Ay ইহ্‌কালে ও পরকালে NS 35) 
আর ভু-পৃষ্ঠে তাদের না কোন Et 
JI 4s 
অলী হবে, আর না কোন / 2 ০১ 
সাহায্যকারী । 


আল্লাহ তা‘আলা স্বীয় রাসূল (সঃ)-কে কাফির ও মুনাফিকদের বিক্ুদ্ধে যুদ্ধ 
করার এবং তাদের প্রতি কঠোর হওয়ার নির্দেশ দিচ্ছেন। আর তীর অনুসারী 
মুমিনদের সাথে নম্র ব্যবহার করার আদেশ করছেন। তিনি সংবাদ দিচ্ছেন যে, 
কাফিরদের মূল স্থান হচ্ছে জাহান্নাম । ইতিপূর্বে আমীরুল মুমিনীন আলী ইবনে 
আবি তালিব (রাঃ) হতে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ)-কে চারটি 
তরবারীসহ প্রেরণ করা হয়েছে। একখানা মুশরিকদের (বিরুদ্ধে ব্যবহারের) 
জন্যে । আল্লাহ পাক্‌ বলেন $ 


2292928277" R24 <? ELE 172237 272 2732 A - 

অৰ্থাৎ SE SO LES Bua ROE To FON IE 

যেখানে পাও বধ কর” (৯৪ ৫) দ্বিতীয় তরবারী আহলে কিতাবের কাফিরদের 
(বিরুদ্ধে চালনার) জন্যে । আল্লাহ তা'আলা বলেনঃ 


Sb 5, 7 ‘393w 2 AE TL MA 79972 
Hes CA Is po) on 4 oh LL 
29 AI Ar 7 Bop, 


EP EELS Af ll os Fl 3 ur Yad 


222 7 2132 42, 

clo m3 Lor 

অর্থাৎ “যেসব আহ্‌লে কিতাব আল্লাহর প্রতি ঈমান রাখে না এবং কিয়ামতের 

দিবসের প্রতিও না, আর এ বস্তুগুলোকে হারাম মনে করে না যেগুলোকে আল্লাহ্‌ 

ও তার রাসূল (সঃ) হারাম বলেছেন, এবং সত্য ধর্ম (ইসলাম) গ্রহণ করে না, 

তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো, যে পর্যন্ত না তারা অধীনতা স্বীকার করে 

প্রজারূপে জিযিয়া দিতে স্বীকৃত হয়।” (৯৪ ২৯) তৃতীয় তরবারী মুনাফিকদের 
(বিরুদ্ধে ব্যবহারের) জন্যে । আল্লাহ তা'আলা বলেনঃ 


wwwi.islamfind.wordpress.com 


সুূরাঃ তাওবা ৯ ৭৫১ পারাঃ ১০ 
“7? 1252 7272432 
UiLl , USI se 
অর্থাৎ “কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ কর ।” আর চতুর্থ তরবারী 
হিযাযাটন বরকে (তরে অল মহ গাজত রাহ বহন! 
BA 


dhl Al NE SL Gs 

অর্থাৎ “তোমরা বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ কর যে পর্যন্ত না তারা আল্লাহর 
হুকুমের দিকে ফিরে আসে৷” (৯৪ ৪৯) এর দ্বারা প্রমাণিত হলো যে, মুনাফিকরা 
যখন তাদের নিফাক (কপটতা) প্রকাশ করতে শুরু করবে তখন তাদের বিরুদ্ধে 
তরবারী দ্বারা যুদ্ধ ঘোষণা করা উচিত ৷ ইমাম ইবনে জারীর (রঃ)-এর পছন্দনীয় 
মতও এটাই ৷ ইবনে মাসউদ (রাঃ) বলেন যে, হাত দ্বারা না পারলে তাদেরকে 
তাদের মুখের উপর ধমক দিতে হবে। ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, আল্লাহ 
মুনাফিকদের সাথে মুখে জিহাদ করার হুকুম করেছেন এবং তাদের সাথে নম্র 
ব্যবহার করার কথা বলেছেন । মুজাহিদ (রঃ)-এরও উক্তি প্রায় এটাই । তাদের 
উপর শরঈ হদ জারী করাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করাই বটে । ভাবার্থ এই যে, 
প্রয়োজন বোধে মাঝে মাঝে তাদের বিরুদ্ধে তরবারীও উঠাতে হবে। তবে কাজ 
চললে তাদেরকে মুখে বলাই যথেষ্ট । পরিস্থিতি বুঝে কাজ করতে হবে। 


আল্লাহ তা'আলার উক্তিঃ “তারা শপথ করে করে বলে যে, তারা (অমুক 
কথা) বলেনি, অথচ নিশ্চয়ই তারা কুফরী কথা বলেছিল এবং নিজেদের 
(বাহ্যিক) ইসলাম গ্রহণের পর খোলাখুলিভাবে কুফরী করেছে।” কাতাদা (রঃ) 
বলেন যে, এ আয়াতটি আব্দুল্লাহ ইবনে উবাই এর সম্পর্কে অবতীর্ণ হয়। ঘটনা 
এই যে, এক জুহনী ও এক আনসারীর মধ্যে লড়াই বেধে যায়। জুহনী আনসারীর 
উপর চেপে বসে (আনসারীকে কাবু করে ফেলে) তখন আব্দুল্লাহ (মুনাফিকদের 
নেতা) আনসারদেরকে বলে, তোমরা কি তোমাদের ভাই আনসারীকে সাহায্য 
করবে না? আল্লাহর শপথ! আমাদের দৃষ্টান্ত ও মুহাম্মাদ (সঃ)-এর দৃষ্টান্ত হচ্ছে 
(অর্থাৎ তুমি খাওয়ায়ে মোটা তাজা করেছো), ওটা কিন্তু তোমাকেই খাবে 
(কামড়াবে)।” আল্লাহর কসম! যদি আমরা এখন মদীনায় ফিরে যাই তবে 
সম্মানিতরা হীন লোকদেরকে তথা হতে বহিষ্কার করে দেবে। একজন মুসলিম 
রাসুলুল্লাহ (সঃ)-এর কাছে গিয়ে তার এ কথা বলে দেয়। তিনি তাকে ডেকে 
এটা জিজ্ঞেস করলে সে কসম করে তা সম্পূর্ণরূপে অস্বীকার করে । তখন আল্লাহ 
তা'আলা এ আয়াত অবতীৰ্ণ করেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৫২ পারাঃ ১০ 


আনাস (রাঃ) বলেন, আমার কওমের যেসব লোক হুররার যুদ্ধে শহীদ হন 
তাদের জন্যে আমি খুবই দুঃখ প্রকাশ করি । এ সংবাদ যায়েদ ইবনে আরকাম 
(রাঃ)-এর কাছে পৌছলে তিনি আমার কাছে একখানা চিঠি পাঠান । তাতে 
তিনি লিখেন যে, তিনি রাসূলুল্লাহ (সঃ)-কে বলতে শুনেছেনঃ “হে আল্লাহ! 
আপনি আনসারদেরকে এবং তাদের সন্তানদেরকে ক্ষমা করে দিন।” রাসূলুল্লাহ 
(সঃ) তার এ দুআ’য় আনসারদের পৌত্রদের উল্লেখ করেছিলেন কি না এ 
ব্যাপারে বর্ণনাকারী ইবনুল ফযল (রঃ) সন্দেহ করেছেন। আনাস (রাঃ) তীর 
পাশের একটি লোককে যায়েদ ইবনে আরকাম (রাঃ) সম্পর্কে জিজ্ঞেস করলে 
তিনি বলেন $ “তিনি হচ্ছেন সেই যায়েদ যার কানে শোনা কথার সত্যতার সাক্ষ্য 
স্বয়ং সর্বজ্ঞাতা আল্লাহ তা'আলা দিয়েছেন।” ঘটনা এই যে, একদা রাসূলুল্লাহ 
(সঃ) ভাষণ দিচ্ছিলেন। এমতাবস্থায় এক মুনাফিক বলে ওঠেঃ “যদি এ ব্যক্তি 
সত্যবাদী হন তবে আমরা গাধার চেয়েও বেশী নির্বোধ ।” তখন যায়েদ (রাঃ) 
বলেনঃ “আল্লাহর শপথ! নিশ্চয়ই রাসূলুল্লাহ (সঃ) সত্যবাদী এবং অবশ্যই তুমি 
গাধার চাইতেও নির্বোধ ৷” অতঃপর তিনি এ সংবাদ রাসুলুল্লাহ (সঃ)-এর কানে 
পৌছিয়ে দেন। কিন্তু এ মুনাফিক ওটা অস্বীকার করে বসে এবং বলে যে, যায়েদ 
(রাঃ) মিথ্যা কথা বলেছেন। তার এ কথার প্রতিবাদে আল্লাহ তা'আলা এ 
আয়াত অবতীর্ণ করেন এবং যায়েদ (রাঃ)-এর সত্যবাদিতা প্রকাশ করে দেন। 

কিন্তু প্রসিদ্ধ উক্তি এই যে, এটা হচ্ছে বানী মুসতালিক যুদ্ধের ঘটনা ৷ খুব 
সম্ভব এই আয়াতের উল্লেখের ব্যাপারে বর্ণনাকারীর সন্দেহ হয়েছে এবং অন্য 
আয়াতের পরিবর্তে এ আয়াতটিকে বর্ণনা করে দিয়েছেন। এই হাদীসই সহীহ 
বুখারীতেও রয়েছে। কিন্তু তাতে নিম্নের বাক্য পর্যন্ত রয়েছে- “যার কানে শোনা 
কথার সত্যতার সাক্ষ্য দিয়েছেন স্বয়ং সর্বজ্ঞাতা আল্লাহ ।” সম্ভবতঃ পরের 
অংশটুকু বর্ণনাকারী মূসা ইবনে উকবা (রঃ)-এর নিজের উক্তি । তারই একটি 
বর্ণনায় পরবর্তী এ অংশটুকু ইবনে শিহাব (রঃ)-এর উক্তিতে বর্ণিত আছে। এসব 
ব্যাপারে আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভাল জানেন। 

উমুভী (রঃ) তার “মাগাযী’ গ্রন্থে কা’ব ইবনে মালিক (রাঃ)-এর তাবূক 
সম্পর্কীয় ঘটনা বর্ণনা করেছেন। তাতে রয়েছে যে, কা’বকে তার কওমের 
লোকেরা বলেঃ “আপনি তো একজন কবি মানুষ । আপনি ইচ্ছা করলে কোন 
কারণ দর্শিয়ে রাসুলুল্লাহ (সঃ)-এর কাছে ওযর পেশ করতে পারেন । অতঃপর এঁ 
পাপের জন্যে আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন।” এরপর বিশদভাবে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৫৩ পারাঃ ১০ 


হাদীসটি বর্ণিত হয়েছে। তাতে এ কথাও রয়েছে যে, যেসব মুনাফিক পিছনে রয়ে 
গিয়েছিল এবং যাদের ব্যাপারে কুরআন কারীমের আয়াত নাযিল হয়, তাদের 
মধ্যে কেউ কেউ রাসুলুল্লাহ (সঃ)-এর সাথেও ছিল। জাল্লাস ইবনে সাভীদ ইবনে 
সামিতও ছিল তাদের মধ্যে একজন ৷ উমাইর ইবনে সাদ (রাঃ)-এর মাতা তার 
ঘরে (স্ত্রীরূপে) ছিলেন, যিনি সা'’দকেও (রাঃ) সঙ্গে নিয়ে গিয়েছিলেন।” যখন এঁ 
মুনাফিকদের ব্যাপারে কুরআনের আয়াত অবতীর্ণ হয় তখন জাল্লাস বলেঃ 
“আল্লাহর কসম! যদি এ ব্যক্তি (মুহাম্মাদ সঃ) তার কথায় সত্যবাদী হন তবে 
তো আমরা এই গাধার চেয়েও নিকৃষ্ট!” এ কথা শুনে উমাইর ইবনে সা'দ (রাঃ) 
বলে উঠলেনঃ “আপনি তো আমার কাছে অত্যন্ত প্রিয় এবং আপনার কষ্ট আমার 
কষ্টের চাইতেও আমার কাছে বেশী পীড়াদায়ক ৷ কিন্তু এখন আপনি আপনার মুখ 
থেকে এমন একটা কথা বের করলেন যে, যদি আমি তা পৌছিয়ে দেই তবে 
আমার জন্যে রয়েছে লাঞ্ছনা, আর না পৌছালে রয়েছে ধ্বংস । তবে লাঞ্ছনা 
অবশ্যই ধ্বংস হতে হাল্কা ।” একথা বলেই তিনি রাসূলুল্লাহ (সঃ)-এর দরবারে 
হাযির হয়ে এ কথা বলে দিলেন । জাল্লাস এ সংবাদ পেয়ে রাসুলুল্লাহ (সঃ)-এর 
নিকট এসে শপথ করে বলেঃ “উমাইর ইবনে সা'দ (রাঃ) মিথ্যা কথা বলেছে। 
আমি কখনও এ কথা বলিনি ।” তখন এ আয়াত অবতীর্ণ হয়। বর্ণিত আছে যে, 
এরপর জাল্পাস তাওবাহ্‌ করে নেয় এবং ঠিক হয়ে যায়। তবে সম্ভবতঃ তার 
তাওবাহ্‌ করার কথাটা ইমাম মুহাম্মাদ ইবনে ইসহাক (রঃ)-এর নিজের উক্তি 
হবে, কা'ব (রাঃ)-এর উক্তি নয়। এসব ব্যাপারে আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভাল 
জানেন। 


উরওয়া ইবনে যুবাইর (রঃ) বলেন যে, এ আয়াতটি জাল্লাস ইবনে সাভীদ 
ইবনে সামিতের ব্যাপারে অবতীর্ণ হয়। ঘটনা এই যে, সে এবং তার স্ত্রীর (পূর্ব 
স্বামীর গুরসজাত) পুত্র মুসআ’ব (রাঃ) কুবা থেকে আসছিল । হঠাৎ করে জাল্লাস 
বলে ফেলেঃ “মুহাম্মাদ (সঃ) যা নিয়ে এসেছেন তা যদি সত্য হয় তবে তো 
আমরা যে গাধার উপর সওয়ার হয়ে আছি এর থেকেও আমরা নির্বোধ!” তখন 
মুসআ’ব (রাঃ) তাকে বলেনঃ “ওরে আল্লাহর শত্রু! আল্লাহর কসম! আমি 
অবশ্যই আল্লাহর রাসূল (সঃ)-কে এ সংবাদ দিয়ে দেবো । আমি ভয় পাচ্ছি যে, 
না জানি আমার ব্যাপারে কুরআনের আয়াত নাযিল হয়ে যায় বা আমার উপর 
১. উমাইর ইবনে সা'দ (রাঃ) তার মাতার অন্য স্বামীর ওঁরসজাত পুত্র ছিলেন। উমাইর 

(রাঃ)-এর পিতার মৃত্যুর পর তার মাতার সাথে জাল্লাসের দ্বিতীয় বিয়ে হয় এবং বিয়ের পর 

তিনি তার পুত্র উমাইরকেও (রাঃ) সঙ্গে নিয়ে জাল্লাসের বাড়ীতে আসেন । 


08৮ wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৫৪ পারাঃ ১০ 


আল্লাহর কোন শাস্তি এসে পড়ে, অথবা এই পাপে আমার বৈপিত্রের সাথে 
আমাকেও শরীক করে নেয়া হয়!” তাই আমি রাসূলুল্লাহ (সঃ)-এর কাছে হাযির 
হয়ে বললাম, হে আল্লাহর রাসূল (সঃ)! আমি এবং জাল্লাস কুবা থেকে 
আসছিলাম । এ সময় সে এরূপ এরূপ বলেছে। আমি যদি এ ভয় না করতাম 
যে, এ অপরাধে আমাকেও জড়িয়ে ফেলা হবে, তবে আমি আপনাকে এ খবর 
দিতাম না । বর্ণনাকারী বলেন যে, মুসআ’ব (রাঃ)-এর এ কথা শুনে রাসূলুল্লাহ 
(সঃ) জাল্লাসকে ডেকে পাঠান এবং তাকে জিজ্ঞেস করেনঃ “মুসআ’ব (রাঃ) যে 
কথা বলেছে সে কথা কি তুমি (সত্যি) বলেছে?” তখন সে আল্লাহর কসম করে 
তা অস্বীকার করে বসে ৷ তখন আল্লাহ তা'আলা ME Ld sis -এ আয়াত 
অবতীর্ণ করেন। 


তাফসীরে ইবনে জারীরে ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, একদা 
রাসূলুল্লাহ (সঃ) একটি গাছের ছায়ায় বসেছিলেন। এঁ সময় তিনি 
(সাহাবীদেরকে) বলেনঃ “এখনই তোমাদের কাছে একটি লোক আসবে এবং সে 
তোমাদের দিকে শয়তানের দৃষ্টিতে তাকাবে ৷ যখন সে আসবে তখন তোমরা 
তার সাথে কথা বলবে না ।” তখনই কয়রা চক্ষু বিশিষ্ট একটি লোক এসে গেল৷ 
রাসুলুল্লাহ (সঃ) তাকে জিজ্ঞেস করলেনঃ “তুমি ও তোমার সঙ্গীরা আমাকে গালি 
দাও কেন?” তৎক্ষণাৎ সে গিয়ে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আসলো এবং সবাই 
আল্লাহর নামে শপথ করে বললো যে, তারা ওসব কথা বলেনি । শেষ পর্যন্ত 
রাসুলুল্লাহ, (সঃ) তাদেরকে ক্ষমা করে দেন। তখন মহা মহিমান্বিত আল্লাহ 
bud sis -এ আয়াত অবতীৰ্ণ করেন। 

আল্লাহ পাকের 1,3 0, 1% 5 (তারা এমন বিষয়ের সংকল্প করেছিল যা 
তারা কার্যকরী করতে পারেনি) এ উক্তি সম্পর্কে বলা হয়েছে যে, এর দ্বারা 
জাল্লাসের সংকল্পকে বুঝানো হয়েছে। সে সংকল্প করেছিল যে, তার স্ত্রীর পূর্ব 
স্বামীর গুরসজাত যে ছেলেটি রাসূলুল্লাহ (সঃ)-কে তার কথা বলে দিয়েছিলেন 
তাকে সে হত্যা করবে। একটি উক্তি এই যে, আব্দুল্লাহ ইবনে উবাই স্বয়ং 
রাসূলুল্লাহ (সঃ)-কে হত্যা করার সংকল্প করেছিল । একটি উক্তি এও আছে যে, 
কতকগুলো লোক ইচ্ছা করেছিল, মুহাম্মাদ (সঃ) সম্মত না হলেও তারা আব্দুল্লাহ 
ইবনে উবাইকে তাদের সরদার বানাবে । এটাও বর্ণিত আছে যে, দশজনের বেশী 
লোক তাবৃকের যুদ্ধে গমনের সময় পথে প্রতারণা করে রাসূলুল্লাহ (সঃ)-কে 
হত্যা করার সংকল্প করেছিল । হুযাইফা (রাঃ) বলেনঃ “আমি এবং আম্মার (রাঃ) 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৫৫ পারাঃ ১০ 


রাসূলুল্লাহ (সঃ)-এর উগ্্রীর আগে ও পিছনে চলছিলাম । একজন পিছন থেকে 
হীকাচ্ছিলাম এবং অন্যজন আগে আগে লাগাম ধরে টানছিলাম। আমরা আকাবা 
নামক স্থানে ছিলাম ৷ এমন সময় দেখি যে, বারোজন লোক মুখের উপর ঢাকনা 
দিয়ে আসলো এবং রাসূলুল্লাহ (সঃ)-এর উদ্ত্রীটিকে ঘিরে ধরলো । রাসূলুল্লাহ 
(সঃ) তাদেরকে ভয় প্রদর্শন করলেন । সুতরাং তারা পালিয়ে গেল । তিনি 
আমাদেরকে জিজ্ঞেস করলেনঃ “তোমরা তাদেরকে চিনতে পেরেছো কি?” 
আমরা উত্তর দিলামঃ না, তবে তাদের সওয়ারীগুলো আমাদের চোখের সামনে 
রয়েছে (অর্থাৎ তাদের সওয়ারীগুলো আমরা চিনতে পেরেছি) । তিনি বললেনঃ 
“এরা হচ্ছে মুনাফিক এবং কিয়ামত পর্যন্ত এদের অন্তরে নিফাক (কপটতা) 
থাকবে। এরা কোন্‌ উদ্দেশ্যে এসেছিল তা তোমরা জান কি?” আমরা উত্তরে 
বললামঃ না । তিনি বললেনঃ “এরা এসেছিল আকাবায় আল্লাহর রাসূল (সঃ)-কে 
পেৱরেশান করা ও কষ্ট দেয়ার উদ্দেশ্যে” আমরা বললামঃ হে আল্লাহর রাসুল 
(সঃ)! আমরা কি তাদের গোত্রগুলোর কাছে এ সংবাদ পাঠাবো না যে, প্রত্যেক 
কওম যেন তাদের এই প্রকারের লোকের (কর্তিত) মস্তক আপনার কাছে পাঠিয়ে 
দেয় (অর্থাৎ তার গর্দান উড়িয়ে দেয়) ? তিনি উত্তরে বললেনঃ “না, (এটা করা 
যায় না) তাহলে লোকেরা সমালোচনা করবে যে, মুহাস্মাদ (সঃ) প্রথমে তো এই 
সেই সঙ্গীদেরকে হত্যা করে দিলেন।” অতঃপর তিনি বদ্‌ দুআ’ করলেনঃ “হে 
আল্লাহ! আপনি এদের অন্তরে আগুনের ফৌড়া সৃষ্টি করে দিন!” 


মুসনাদে আহমাদে আবুত্‌ তুফাইল (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ 
(সঃ) তাবূকের যুদ্ধ হতে ফিরবার পথে ঘোষণা করে দেনঃ “আমি আকাবার 
পথে গমন করবো। কেউ যেন এই পথে না আসে৷” হুযাইফা (রাঃ) রাসূলুল্লাহ 
(সঃ)-এর সওয়ারীর লাগাম ধরেছিলেন এবং আম্মার (রাঃ) পিছন থেকে হাঁকিয়ে 
যাচ্ছিলেন। এমতাবস্থায় এক দল লোক তাদের উক্্রাগুলোর উপর সওয়ার হয়ে 
উপস্থিত হয়। আম্মার (রাঃ) তাদের উদ্বীাগুলোকে মারতে শুরু করেন। আর 
হুযাইফা (রাঃ) রাসূলুল্লাহ (সঃ)-এর নির্দেশক্রমে তার সওয়ারীকে নীচের দিকে 
চালাতে শুরু করেন। যখন নীচের মাঠ এসে পড়ে তখন রাসূলুল্লাহ (সঃ) 
সওয়ারী হতে নেমে পড়েন। ইতিমধ্যে আশম্মারও (রাঃ) ফিরে আসেন । রাসূলুল্লাহ 
(সঃ) আম্মার (রাঃ)-কে জিজ্ঞেস করলেনঃ “এ লোকগুলোকে চিনতে পেরেছো 
কি?’ তিনি উত্তরে বলেনঃ “তাদের মুখ তো ঢাকা ছিল, তবে তাদের 
সওয়ারীগুলো আমি চিনতে পেরেছি” রাসূলুল্লাহ (সঃ) জিজ্ঞেস করলেনঃ “তারা 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৫৬ পারাঃ ১০ 


কি উদ্দেশ্যে এসেছিল তা জান কিঃ” তিনি জবাবে বললেনঃ “না৷” তখন 
রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ “তারা চেয়েছিল গোলমাল ও চীৎকার করে আমার 
উক্্রীকে উত্তেজিত করতে, যাতে আমি উগ্ত্রী থেকে পড়ে যাই৷” আন্মার (রাঃ) 
একজন লোককে জিজ্ঞেস করেনঃ “আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি- 
আক্কাবার এ লোকগুলো কতজন ছিল?” সে উত্তরে বলেঃ “চৌদ্দজন ।”’ তখন 
আম্মার (রাঃ) তাকে বলেনঃ “তুমি যদি তাদের অন্তর্ভুক্ত হও তবে পনেরো জন 
হবে৷” রাসূলুল্লাহ (সঃ) তাদের মধ্যে তিনজনের নাম গণনা করেন। তারা বলেঃ 
“আল্লাহ্র শপথ! না আমরা আল্লাহর রাসূল (সঃ)-এর আহ্বানকারীর আহ্বান 
শুনেছি, না আমরা আমাদের সঙ্গীদের কুমতলব অবগত ছিলাম ৷” আম্মার (রাঃ) 
বলেনঃ “অবশিষ্ট বারোজন লোক আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর বিরুদ্ধে 
জিহাদকারী, দুনিয়াতেও এবং আখিরাতেও ৷ ইমাম মুহাম্মাদ ইবনে ইসহাক (রঃ) 
অনেক লোকের নামও বলেছেন। এসব ব্যাপারে আল্লাহ তা‘আলাই সর্বাধিক 
সঠিক জ্ঞানের অধিকারী । 


সহীহ্‌ মুসলিমে রয়েছে যে, আহলে আকাবার মধ্যকার একটি লোকের সাথে 
আম্মার (রাঃ)-এর কিছুটা সম্পর্ক ছিল। তাই তিনি লোকটিকে আল্লাহর কসম 
দিয়ে আহলে আকাবার সংখ্যা জিজ্ঞেস করেন। তখন লোকেরাও তাকে তাদের 
সংখ্যা বলতে বলে। সে বলেঃ “আমি জানতে পেরেছি যে, তারা ছিল চৌদ্দজন ৷ 
আর আমাকেও যদি তাদের অন্তর্ভুক্ত ধরা যায় তবে সংখ্যা দাড়াবে পনেরো ৷” 
রাসূলুল্লাহ (সঃ) তাদের তিনজনের নাম বলে দিলে তারা বলেঃ “আল্লাহর শপথ! 
আমরা আল্লাহর রাসূল (সঃ)-এর আহ্বানকারীর আহ্বানও শুনিনি এবং এ 
কওমের কি উদ্দেশ্য ছিল সেটাও আমরা জানতাম না।” অবশিষ্ট বারোজন দুনিয়া 
ও আখিরাতে আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী। 
গরমের মৌসুম ছিল। পানি ছিল খুবই কম । তাই তিনি বলেছিলেনঃ “আমার 
পূর্বে কেউ যেন সেখানে না পৌছে।” কিন্তু তবুও কিছু লোক সেখানে পৌছে 
গিয়েছিল। তিনি তাদের উপর অভিশাপ দেন। রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
“আমার সহচরদের মধ্যে বারোজন মুনাফিক রয়েছে। তারা জান্নাতে প্রবেশ 
করবে না এবং ওর সুগন্ধও পাবে না । আটজনের কাধে আগুনের ফৌড়া হবে যা 
বক্ষ পর্যন্ত পৌছে যাবে। তা তাদেরকে ধ্বংস করে দিবে।” রাসূলুল্লাহ (সঃ) 
একমাত্র হুযায়ফা (রাঃ)-কে এ মুনাফিকদের নাম বলেছিলেন বলেই তাকে তার 
রাযদার (যিনি গোপন কথা জানেন) বলা হতো । এসব ব্যাপারে আল্লাহ 
তা‘আলাই সবচেয়ে ভাল জানেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৫৭ পারাঃ ১০ 


ইমাম তিবরানী (রঃ) তার কিতাবে আসহাবে আকাবার নিম্নরূপ নাম 
দিয়েছেনঃ 

(১) মু’তাব ইবনে কুশাইর, (২) ওয়াদীআ’ ইবনে সাবিত, (৩) জাদ্দ ইবনে 
আবদিল্লাহ ইবনে নাবীল, এ ছিল আমর ইবনে আউফের গোত্রের লোক, (8) 
হারিস ইবনে ইয়াধীদ আত্তায়ী, (৫) আউস ইবনে কাইযী, (৬) হারিস ইবনে 
সাভীদ, (৭) সা’দ ইবনে যারারা, (৮) কায়েস ইবনে ফাহদ, (৯) বানু হুবলা 
গোত্রের সাভীদ ইবনে দাইস, (১০ কায়েস ইবনে আমর ইবনে সাহল, (১১) 
যায়েদ ইবনে লাসীত এবং (১২) সালালা ইবনে হামাম। শেষোক্ত দু’ব্যক্তি বানু 
কাইনুকা গোত্রের লোক । তারা সবাই বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করেছিল। 


এ আয়াতেই এর পরে বলা হয়েছে- তারা শুধু এরই প্রতিশোধ গ্রহণ করেছে 
যে, আল্লাহ স্বীয় অনুগ্রহে তার রাসূল (সঃ)-এর মাধ্যমে তাদেরকে মালদার 
করেছেন । যদি তাদের উপর আল্লাহ তা'আলার পূর্ণ অনুগ্রহ হতো তবে তাদের 
ভাগ্যে হিদায়াতও জুটতো । যেমন রাসুলুল্লাহ (সঃ) আনসারদেরকে বলেনঃ 
“আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট অবস্থায় পাইনি, অতঃপর আমার মাধ্যমে আল্লাহ 
তোমাদেরকে হিদায়াত দান করেছেন? তোমরা কি বিচ্ছিন্ন ছিলে না, অতঃপর 
আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে প্রেমের সূত্রে আবদ্ধ করেছেন? তোমরা কি 
দরিদ্র ছিলে না, অতঃপর আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে ধনী করেছেন?” 
রাসূলুল্লাহ (সঃ)-এর প্রতিটি প্রশ্নের জবাবে আনসাররা বলছিলেনঃ “নিশ্চয়ই 
আমাদের উপর আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর এর চেয়েও বেশী ইহসান 
রয়েছে।” মোটকথা, বর্ণনা এই যে, বিনা কারণে ও বিনা দোষে এই লোকগুলো 
শত্ৰুতা ও বেঈমানী করে বসেছে । যেমন আল্লাহ পাক বলেনঃ “কাফিররা 
মুমিনদের শুধু এরই প্রতিশোধ নিয়েছিল যে, তারা প্রবল পরাক্রান্ত ও মহা 
প্রশংসিত আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিল।” রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ 
‘ইবনে জামীল শুধু এরই প্রতিশোধ নিচ্ছে যে, সে দরিদ্র ছিল, অতঃপর আল্লাহ 
তাকে সম্পদশালী করেছেন।” 

এরপর আল্লাহ তাআলা তাদেরকে তাওবার দিকে ডাক দিয়ে বলেনঃ 
“এখনও যদি তারা তাওবা করে নেয় তবে তা তাদের জন্যে কল্যাণকর হবে। 
আর যদি তারা তাদের নীতির উপরই অটল থাকে তবে আল্লাহ তাদেরকে দুনিয়া 
ও আখিরাতে বেদনাদায়ক শাস্তি প্রদান করবেন” অর্থাৎ যদি তারা তাদের পন্থা 
ও নীতিকেই আঁকড়ে ধরে থাকে তবে আল্লাহ তাদেরকে দুনিয়ায় যন্ত্রণাদায়ক 
শাস্তি দিবেন হত্যা, দুঃখ এবং চিন্তার দ্বারা, আর পরকালে জাহান্নামের 
অপমানজনক ও কষ্টদায়ক আযাব দ্বারা ৷ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৫৮ 


পারাঃ ১০ 


আল্লাহ তা'আলার উক্তিঃ “দুনিয়ায় তাদের কোন বন্ধু ও সাহায্যকারী নেই ।” 
অর্থাৎ দুনিয়ায় এমন কেউ নেই যে তাদেরকে কোন সাহায্য করতে পারবে। না 
পারবে তারা তাদের কোন উপকার করতে এবং না পারবে তাদের কোন কষ্ট দূর 


করতে । অসহায়ভাবেই তারা জীবন কাটাবে । 


৭৫ । আর তাদের মধ্যে এমন 
আল্লাহর সাথে অঙ্গীকার 
করে-আন্লাহ যদি আমাদেরকে 
নিজ অনুগহে (প্রচুর সম্পদ) 
দান করেন, তবে আমরা খুব 
দান খয়রাত করবো এবং ভাল 
ভাল কাজ করবো । 

৭৬। কার্যতঃ যখন আল্লাহ 
তাদেরকে নিজ অনুগ্রহে (প্রচুর 
সম্পদ) দান করলেন, তখন 
তারা তাতে কার্পণ্য করতে 
লাগলো এবং (আনুগত্য করা 
হতে) পরাজ্মুখ হতে লাগল, 
আর তারা তো মুখ ফিরিয়ে 
রাখতেই অভ্যস্ত । 

৭৭। অনস্তর আল্লাহ তাদের শাস্তি 
স্বরূপ তাদের অন্তরসমূহে 
নিফাক (উৎপন্ন) করে দিলেন, 
যা আল্লাহর সামনে হাযির 
হওয়ার দিন পর্যন্ত থাকবে, এই 
কারণে যে, তারা আল্লাহর 
সাথে নিজেদের ওয়াদার 
খিলাফ করেছে, আর এই 
কারণে যে, তারা (পূর্ব হতেই) 
মিথ্যা বলছিল । 


FE } 25 2 2372 A 
EB AEE 
=> AE পপ }}2 
Hats 


2 Bo22 70/315 


ESTEE EB 


2 (222017 RA 


lls - VN 


2235 24 
ESSEC 
22228 
ure 


L 233972 


al GE - —-VV 


PEM 27\N 2 237 
~ X " CL 
B24 


A ABI Ld ou 


2:১১ G all PIES 


LIF °° 


0 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৫৯ পারাঃ ১০ 


৭৮। তাদের কি জানা নেই যে, 
আল্লাহ তাদের মনের গুপ্ত কথা a i ss ~YA 
এবং গোপন পরামর্শ সবই ১ ,, to Y 
অবগত আছেন? আর তাদের ১1; st 1S 
কি এই খবর নেই যে, আল্লাহ > 
সমস্ত গায়েবের কথা খুবই _ oul 
জ্ঞাত আছেন? 
আল্লাহ তা'আলা বলেন, এই মুনাফিকদের মধ্যে এমন লোকও রয়েছে যারা 
আল্লাহর সাথে অঙ্গীকার করেছে যে, যদি তিনি তাদেরকে সম্পদশালী করে দেন 
তবে তারা খুবই দান-খয়রাত করবে এবং সৎ লোক হয়ে যাবে। অতঃপর যখন 
আল্লাহ তা'আলা তাদেরকে ধনী বানিয়ে দিলেন এবং তাদের অবস্থা স্বচ্ছল হয়ে 
গেল তখন সে অঙ্গীকার ভঙ্গ করে দিলো ও কৃপণতা করতে শুরু করলো । এর 
শাস্তি স্বরূপ আল্লাহ তা'আলা তাদের অন্তরে চিরদিনের জন্যে নিফাক বা কপটতা 
সৃষ্টি করে দিলেন। 


এ আয়াতটি সা'লাবা ইবনে হাতিব আনসারীর ব্যাপারে অবতীর্ণ হয়। যে 
নবী (সঃ)-কে বলেঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আল্লাহর নিকট প্রার্থনা করুন, 
তিনি যেন আমাকে ধন-সম্পদ দান করেন।” তখন রাসুলুল্লাহ (সঃ) তাকে 
বলেনঃ “যে অল্প মালের তুমি শোকরিয়া আদায় করবে তা এঁ অধিক মাল হতে 
উত্তম যার তুমি শোকরিয়া আদায় করতে সক্ষম হবে না!” সে দ্বিতীয়বার এ 
প্রার্থনাই করলো। তখন নবী (সঃ) তাকে বললেনঃ “তুমি কি নিজের অবস্থা 
আল্লাহর নবী (সঃ)-এর মত রাখা পছন্দ কর না? যার হাতে আমার প্রাণ রয়েছে 
তার শপথ! আমি যদি ইচ্ছা করি যে, পাহাড়গুলো সোনা ও রূপা হয়ে আমার 
সাথে চলতে থাকুক তবে অবশ্যই সেগুলো সেভাবেই চলতে থাকবে।” সে 
বললোঃ “যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন তার শপথ! যদি আপনি 
আল্লাহর নিকট প্রার্থনা করেন, অতঃপর তিনি আমাকে ধন-সম্পদ দান করেন 
তবে আমি অবশ্যই প্রত্যেক হকদারকে তার হক প্রদান করবো ।” তখন 
রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ “হে আল্লাহ! আপনি সা’লাবাকে ধন-সম্পদ দান 
করুন৷” ফলে তার বকরীগুলো এতো বেশী বৃদ্ধি পায় যেমনভাবে পোকা 
মাকড়গুলো বৃদ্ধি পেয়ে থাকে। এমন কি মদীনা শরীফ তার পশুগুলোর পক্ষে 
সংকীর্ণ হয়ে গেল। সুতরাং সে মদীনা থেকে দূরে চলে গেলো। যোহর ও 
আসরের সালাত সে জামাআতের সাথে আদায় করতো বটে, কিন্তু অন্যান্য 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৬০ পারাঃ ১০ 


সালাত জামাআতের সাথে আদায় করতে পারতো না । তার পশুগুলো আরো বৃদ্ধি 
পায়, ফলে তাকে আরো দূরে চলে যেতে হয়। এখন শুধু জুমআ ছাড়া তার সমস্ত 
জামাআত ছুটে যায়। মাল আরো বেড়ে গেল। ক্রমে ক্রমে সে জুমআর 
জামাআতে হাযির হওয়াও ছেড়ে দিলো। যেসব যাত্রীদল জুমআয় হাযির হতো 
তাদেরকে সে জুমআর আলোচিত বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতো । একদা 
রাসূলুল্লাহ (সঃ) সম্পর্কে লোকদেরকে জিজ্ঞেস করলে তারা সব কিছু বর্ণনা করে 
দেয়। তখন তিনি দুঃখ প্রকাশ করেন। আর এদিকে আয়াত নাযিল হয়ে যায় । 
£515 0141 ১ ১ অৰ্থাৎ “তাদের মাল থেকে সাদকা (যাকাত) নিয়ে 
নাও ৷” (88 ১০৩) সাদকার আহকামও নাযিল হয়। সুতরাং রাসূলুল্লাহ (সঃ) 
মুসলিমদের নিকট থেকে যাকাত আদায় করার জন্যে দু'জন লোককে প্রেরণ 
করেন। একজন ছিলেন জুহাইনা গোত্রের লোক এবং অপরজন ছিলেন সুলাইম 
গোত্রের লোক । কিভাবে তীরা মুসলিমদের নিকট থেকে যাকাত আদায় করবেন 
তা তিনি তাদেরকে লিখে দেন। আর তাদেরকে বলেনঃ “তোমরা দু'জন 
সা'লাবার নিকট থেকে এবং বানু সুলাইমের অমুক ব্যক্তির নিকট থেকে যাকাত 
গ্রহণ কর” সুতরাং তারা দু'জন সা'লাবার কাছে গিয়ে রাসূলুল্লাহ (সঃ)-এর 
নির্দেশনামা দেখালেন এবং যাকাত চাইলেন। সে তখন বললোঃ “এটা তো 
জিযিয়ার বোন ছাড়া কিছুই নয়! এটা কি তা আমি বুঝতে পারছি না। আচ্ছা 
এখন যাও, ফিরবার পথে এসো ৷” তখন তারা দু'জন চলে আসলেন ৷ তাদের 
সংবাদ সুলাইম গোত্রের লোকটির নিকট পৌঁছলে তিনি উত্তম উটগুলো বের করে 
আনলেন এবং ওগুলো নিয়ে নিজেই তাদের কাছে আসলেন । তারা এ জভুগুলোর 
দিকে দৃষ্টিপাত করে বললেনঃ “এগুলো তোমার উপর ওয়াজিবও নয় এবং আমরা 
এগুলো তোমার নিকট থেকে গ্রহণ করতেও চাই না।” তিনি বললেনঃ “আমি 
তো খুশী মনে আমার উত্তম পশুগুলো দিতে চাচ্ছি, সুতরাং আপনারা এগুলো 
কবুল করে নিন।” শেষ পর্যন্ত তারা ওগুলো গ্রহণ করলেন । অন্যান্যদের নিকট 
থেকেও তারা যাকাত আদায় করলেন। ফিরবার পথে তারা সা'লাবার কাছে 
আসলেন। সে বললোঃ “‘যে নির্দেশনামা তোমাদেরকে দেয়া হয়েছে তা আমাকে 
পড়তে দাও দেখি৷” পড়ে সে বলতে লাগলোঃ “এটা তো স্পষ্ট জিযিয়া ৷ 
কাফিরদের উপর যে ট্যাক্স নির্ধারণ করা হয় এটাতো একেবারে এরূপই ৷ আচ্ছা, 
তোমরা এখন যাও, আমি চিন্তা ভাবনা করে দেখি৷” তারা দু'জন ফিরে চলে 
আসলেন তাদেরকে দেখা মাত্রই রাসূলুল্লাহ (সঃ) সা*লাবার উপর দুঃখ প্রকাশ 
করলেন এবং সুলাইম গোত্রের লোকটির উপর বরকতের দুআ’ করলেন। এখন 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৬১ পারাঃ ১০ 


তারাও সা'লাবা ও সুলাইম গোত্রের লোকটির ঘটনা বর্ণনা করে শুনালেন। তখন 
মহামহিমান্বিত আল্লাহ এ আয়াত অবতীৰ্ণ করলেন । সা'লাবার একজন নিকটতম 
আত্মীয় এ সবকিছু শুনে সালাবার কাছে গিয়ে বর্ণনা করলো এবং আয়াতটিও 
পড়ে শুনিয়ে দিলো। সা’লাবা তখন নবী (সঃ)-এর কাছে এসে যাকাত কবুল 
করার প্রার্থনা জানালো । নবী (সঃ) তাকে বললেনঃ “আল্লাহ তা'আলা আমাকে 
তোমার যাকাত কবুল করতে নিষেধ করে দিয়েছেন।” সে তখন নিজের মাথার 
উপর মাটি নিক্ষেপ করতে লাগলো । রাসুলুল্লাহ (সঃ) তাকে বললেনঃ “এটা তো 
তোমারই কর্মের ফল । আমি তোমাকে আদেশ করেছিলাম । কিন্তু তুমি আমার 
আদেশ অমান্য করেছো ।” সে তখন নিজের জায়গায় ফিরে আসলো । রাসূলুল্লাহ 
(সঃ) তার মৃত্যু পর্যন্ত সা’লাবার কোন কিছুই কবূল করেননি । অতঃপর সে আবু 
বকর (রাঃ)-এর খিলাফতকালে তার কাছে আগমন করে এবং বলেঃ “রাসূলুল্লাহ 
(সঃ)-এর নিকট আমার যে মর্যাদা ছিল এবং আনসারদের মধ্যে আমার যে 
সন্মান রয়েছে তা আপনি ভালরূপেই জানেন। সুতরাং আমার সাদকা কবূল 
করুন৷” তিনি উত্তর দিলেনঃ “রাসূলুল্লাহ (সঃ) যখন কবুল করেননি তখন আমি 
কে?” মোটকথা, তিনি অস্বীকার করলেন। অতঃপর যখন তিনি ইন্তেকাল 
করলেন এবং উমার (রাঃ) মুসলিমদের খলীফা নির্বাচিত হলেন তখন সা'লাবা 
তার কাছে এসে বললোঃ “হে আমীরুল মুমিনীন! আপনি আমার সাদকা কবূল 
করুন!” উমার (রাঃ) উত্তর দিলেনঃ “রাসূলুল্লাহ ও প্রথম খলীফা যখন কবূল 
করেননি তখন আমি কিরূপে কবুল করতে পারি?” সুতরাং তিনিও অস্বীকৃতি 
জানালেন । তারপর উসমান (রাঃ)-এর ফিলাফতকালে আবার এঁ চিরদিনের 
মুনাফিক তার কাছে আসলো এবং তার সাদকা কবূল করার জন্যে তাকে 
অনুরোধ করলো । কিন্তু তিনি জবাব দিলেনঃ “স্বয়ং আল্লাহর রাসূল (সঃ) এবং 
তার দু'জন খলীফা যখন তোমার সাদকা গ্রহণ করেননি তখন আমি কি করে তা 
গ্রহণ করতে পারি? সুতরাং তিনিও তা কবূল করলেন না । এঁ অবস্থাতেই লোকটি 
ধ্বংস হয়ে যায়। মোটকথা, প্রথমে তো সে শপথ করে বলেছিল যে, সে সাদকা 
ও দান-খয়রাত করবে, কিন্তু পরে ফিরে গেল এবং দান-খয়রাতের পরিবর্তে 
কার্পণ্য করতে শুরু করলো ও অঙ্গীকার ভঙ্গ করে দিলো । এই অঙ্গীকার ভঙ্গের 
প্রতিফল হিসেবে তার অন্তরে নিফাক বা কপটতা জড়িয়ে পড়লো, যা এ সময় 
থেকে নিয়ে তার পূর্ণ জীবন পর্যন্ত তার সাথে থেকেই গেল। হাদীসে রয়েছে যে, 
মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনটি- (১) যখন সে কথা বলে মিথ্যা বলে, (২) যখন 
কোন ওয়াদা করে তখন তা খিলাফ করে এবং (৩) তার কাছে কোন কিছু 
আমানত রাখা হলে তা খিয়ানত করে। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৬২ পারাঃ ১০ 


আল্লাহ পাক বলেনঃ ‘তারা কি জানে না যে, আল্লাহ তাদের মনের গুপ্ত কথা 
এবং গোপন পরামর্শ সবই অবগত আছেন?’ তিনি পূর্ব হতেই জানতেন যে, এটা 
শুধু তাদের মুখের কথা যে, তারা সম্পদশালী হয়ে গেলে এরূপ এরূপ 
দান-খয়রাত করবে, এমন এমন কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং এরূপ সৎকাজ 
করবে । কিন্তু তাদের অন্তরের উপর দৃষ্টিপাতকারী তো হচ্ছেন আল্লাহ্‌ । তিনি তো 
জানেন যে, মালধন পেলেই তারা তাতে মত্ত হয়ে যাবে, আমোদ আহ্লাদ করবে, 
অকৃতজ্ঞ হবে এবং কার্পণ্য করতে শুরু করবে । 

আল্লাহ তা'আলা সমস্ত গায়েবের খবর খুবই জ্ঞাত আছেন। তিনি সমস্ত 
প্রকাশ্য ও গোপনীয় বিষয় সম্পর্কে সম্যক অবগত ৷ সব কিছুই তার সামনে 
উজ্জ্বল ৷ কিছুই তার অগোচরে নেই । 
৭৯। নফল সাদকা প্রদানকারী Po 

মুসলমানদের প্রতি সাদকা oh GL dove 

সম্বন্ধে দোষারোপ করে এবং 

(বিশেষ করে) সেই লোকদের TELS es Had Ss 

' প্রতি যাদের পরিশ্রম ও মজুরী iY 

23-2235 323 PEA 

করা ছাড়া আর কোনই সম্বল Bis Yo Vol 

নেই, তারা তাদেরকে উপহাস ৬ 52> ০2234 

করে, আল্লাহ তাদেরকে এই CEE ECR 

উপহাসের প্রতিফল দিবেন 5 

এবং তাদের জন্যে রয়েছে EA 1 FP ES) 

যন্ত্রণাদায়ক শাস্তি । 

এটাও মুনাফিকদের একটি বদ অভ্যাস যে, তাদের মুখের ভাষা থেকে দাতা 
বা কৃপণ কেউই বাচতে পারে না। এই দোষযুক্ত ও কর্কশভাষী লোকগুলো খুবই 
নিকৃষ্ট শ্রেণীর লোক । যদি কোন ব্যক্তি একটা মোটা অংকের অর্থ আল্লাহর পথে 
দান করে তবে এরা তাকে রিয়াকার বলতে থাকে । আর কেউ যদি সামান্য মাল 
নিয়ে আসে তবে তারা বলে যে, এই ব্যক্তির দানের আল্লাহ মুখাপেক্ষী নন । যখন 
সাদকা দেয়ার আয়াত অবতীর্ণ হয় তখন সাহাবীগণ নিজ নিজ সাদকা নিয়ে 
হাযির হয়ে যান । এক ব্যক্তি প্রাণ খুলে খুব বড় অংকের সাদকা দেন। তখন এ 
মুনাফিকরা তার উপাধি দেয় রিয়াকার। অতঃপর একজন দরিদ্র লোক শুধুমাত্র 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৬৩ পারাঃ ১০ 
এক সা” শস্য নিয়ে আসেন। তা দেখে মুনাফিকরা বলে যে, তার এটুকু 
জিনিসের আল্লাহ তা'আলার কি প্রয়োজন ছিল। এরই বর্ণনা এই আয়াতে 
রয়েছে। 


একদা রাসুলুল্লাহ (সঃ) ‘বাকী’তে বলেনঃ “যে ব্যক্তি সাদকা প্রদান করবে, 
আমি কিয়ামতের দিন তার ব্যাপারে সাক্ষ্য প্রদান করবো ।” এ সময় একজন 
সাহাবী নিজের পাগড়ীর মধ্য থেকে কিছু দিতে চাইলেন। কিন্তু পরক্ষণেই তিনি 
তা বেধে নিলেন। ইত্যবসরে একজন অত্যন্ত কালো বর্ণের বেটে লোক একটি 
উদ্থরী নিয়ে আসলেন, যার চেয়ে উত্তম উন্্রী সারা বাকীতে ছিল না। এসে তিনি 
বলতে লাগলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! এটা আমি আল্লাহর নামে খয়রাত 
করলাম ৷” রাসূলুল্লাহ (সঃ) তখন বললেনঃ “বেশ, বেশ, খুব ভালো ।” লোকটি 
বললেনঃ “নেন, এটা গ্রহণ করুন!” তখন একটি লোক বললোঃ “উদ্্রীটি তো 
এর চেয়ে উত্তম!” রাসুলুল্লাহ (সঃ) এটা শুনতে পেয়ে বলেনঃ “তুমি মিথ্যা 
বলছো । সে বরং তোমার চেয়ে এবং উন্্রীটির চেয়ে বহুগুণে উত্তম ।” অতঃপর 
তিনি বললেনঃ “তোমার মত শত শত উটের মালিকের জন্যে আফসোস!” এ 
কথা তিনি তিনবার বললেন তারপর বললেনঃ “শুধুমাত্র এ ব্যক্তি দায়িত্বমুক্ত যে 
তার মাল দ্বারা এরূপ এরূপ করে (অর্থাৎ দান-খয়রাত করে) ।”এ কথা বলার 
সময় তিনি অঞ্জলি ভরে ভরে নিজের হাত দ্বারা ডানে ও বামে ইশারা করেন। 
অর্থাৎ আল্লাহর পথে প্রত্যেক ভাল কাজে খরচ করে। অতঃপর তিনি বলেনঃ “এ 
ব্যক্তি সফলকাম হয়েছে যে অল্প মালের অধিকারী এবং অধিক ইবাদতকারী ৷” এ 
কথা তিনি তিনবার বলেন 


এ আয়াতের ব্যাপারে আলী ইবনে আবি তালহা (রাঃ) ইবনে আব্বাস (রাঃ 
হতে বর্ণনা করেছেন যে, আব্দুর রহমান ইবনে আউফ (রাঃ) চল্লিশ উকিয়া 
সোনা নিয়ে রাসুলুল্লাহ (সঃ)-এর নিকট আগমন করেন এবং একজন (দরিদ্র) 
আনসারী এক সা’ খাদ্য নিয়ে আসেন। তখন কোন কোন মুনাফিক বলেঃ 
“আল্লাহর শপথ! আব্দুর রহমান (রাঃ) যা এনেছে তা রিয়া (লোক-দেখানো) 
ছাড়া কিছুই নয়৷” আর এ আনসারী সম্পর্কে তারা বলেঃ “নিশ্চয়ই আল্লাহ এবং 
তার রাসূল (সাঃ) এই সা’-এর মুখাপেক্ষী নন।” 

১. এ সময় আরবে দু'প্রকার সা’-এর প্রচলন ছিল । একটি হিজাযী সা’, যার ওজন ছিল পাকা 
দু'সের এগারো ছটাক আর একটি ছিল ইরাকী সা’, যার ওজন ছিল পাকা তিন সের ছয় 
ছটাক ৷ ২ 

২. উকিয়ার ওজন হচ্ছে এক তোলা সাত মাশা 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ তাওবা ৯ ৭৬৪ পারাঃ ১০ 


ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, একদা রাসূলুল্লাহ (সঃ) 
জন-সম্মুখে বের হয়ে ঘোষণা করেনঃ “তোমরা তোমাদের সাদকাগুলো জমা 
কর” তখন জনগণ তাদের সাদকাগুলো জমা করেন। সর্বশেষ একটি লোক এক 
সা’ খেজুর নিয়ে হাযির হন এবং বলেন- “হে আল্লাহর রাসূল (সঃ)! রাত্রে বোঝা 
বহন করার বিনিময়ে আমি দু’সা’ খেজুর লাভ করেছিলাম । এক সা’ আমার 
সন্তানদের জন্যে রেখে বাকী এক সা’ আপনার কাছে নিয়ে এসেছি” রাসুলুল্লাহ 
(সঃ) তখন তার এ মালকে জমাকৃত মালের মধ্যে ঢেলে দিতে বললেন। 
মুনাফিকরা তখন বলাবলি করতে লাগলো যে, আল্লাহ ও তার রাসূল (সঃ)-এই 
এক সা’ খেজুরের মুখাপেক্ষী নন। অতঃপর আব্দুর রহমান ইবনে আউফ (রাঃ) 
রাসূলুল্লাহ (সঃ)-কে বললেনঃ “সাদকা দানকারীদের আর কেউ অবশিষ্ট আছে 
কিঃ?” রাসুলুল্লাহ (সঃ) উত্তরে বললেনঃ “তুমি ছাড়া আর কেউ অবশিষ্ট নেই ৷” 
তখন আব্দুর রহমান ইবনে আউফ (রাঃ) বললেনঃ, “আমার কাছে একশ’ 
খাত্তাব (রাঃ) তখন তাকে বললেনঃ “তুমি কি পাগল?” তখন তিনি উত্তরে 
বললেনঃ “আমার মধ্যে পাগলামি নেই । আমি যা করলাম সজ্ঞানেই করলাম ৷” 
উমার (রাঃ) বললেনঃ “তুমি যা করলে তা চিন্তা করে দেখেছো কি?” তিনি 
উত্তর দিলেনঃ “হ্যা শুনুন! আমার মাল রয়েছে আট হাজার । চার হাজার আমি 
আল্লাহ তা‘আলাকে খণ দিচ্ছি এবং বাকী চার হাজার নিজের জন্য রাখছি” 
তখন রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ “তুমি যা রাখলে এবং যা দান করলে তাতে 
আল্লাহ বরকত দান করুন!” মুনাফিকরা তখন বলতে লাগলোঃ “আল্লাহর কসম! 
আব্দুর রহমান ইবনে আউফ (রাঃ) যা দান করলেন তা রিয়া ছাড়া কিছুই নয়।” 
আল্লাহ তা'আলা আয়াত নাযিল করে বড় ও ছোট দানকারীদের সত্যবাদিতা এবং 
মুনাফিকদের কষ্টদায়ক কথা প্রকাশ করে দিলেন । 

বানু আজলান গোত্রের আসিম ইবনে আদী (রাঃ) নামক একটি লোকও 
মোটা অংকের দান করেছিলেন । তিনি দান করেছিলেন একশ’ অসক খেজুর । 
মুনাফিকরা তাঁকে রিয়াকার বলেছিল। আবূ আকীল (রাঃ) নিজের পারিশ্রমিক ও 
মজুরীর অংশ হতে সামান্য দান করেছিলেন। তিনি ছিলেন বানু আনীফ গোত্রের 
লোক । তিনি এক সা’ পরিমাণ জিনিস দান করলে মুনাফিকরা তাকে উপহাস ও 
নিন্দা করে। অন্য এক বর্ণনায় আছে যে, রাসূলুল্লাহ (সঃ) মুজাহিদদের একটি 
দলকে যুদ্ধে প্রেরণ করার উদ্দেশ্যে এই চাদা আদায় করেছিলেন। তাতে রয়েছে 
যে, আব্দুর রহমান ইবনে আউফ (রাঃ) দু'হাজার দিয়েছিলেন এবং দু'হাজার 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৬৫ পারাঃ ১০ 


রেখেছিলেন অন্য একজন দরিদ্র লোক সারা রাত্রির পরিশ্রমের বিনিময়ে দু’সা’ 
খেজুর লাভ করেছিলেন। এক সা’ নিজের জন্যে রেখে বাকী এক সা’ তিনি দান 
করেন। এ লোকটির নাম ছিল আবূ আকীল (রাঃ) । সারারাত ধরে তিনি নিজের 
পিঠের উপর বোঝা বহন করেছিলেন। কেউ কেউ বলেন যে, তার নাম ছিল 
হাবাব (রাঃ), আর একটি উক্তি আছে যে, তার নাম ছিল আব্দুর রহমান ইবনে 
সা'লাবা (রাঃ)। 

এঁ মুনাফিকদের এই উপহাসের শাস্তিস্বরূপ আল্লাহ তা'আলা তাদের থেকে 
এই প্রতিশোধই গ্রহণ করলেন । পরকালে তাদের জন্যে রয়েছে বেদনাদায়ক 
শাস্তি । কেননা আমলের শাস্তি তো আমল অনুযায়ীই হয়ে থাকে। 


৮০। (হে মুহাম্মাদ!) তুমি তাদের 


খু 2/2924 2 


জন্যে ক্ষমা প্রার্থনা কর অথবা 3 | 


তাদের জন্যে ক্ষমা প্রার্থনা না 
কর (উভয়ই সমান) যদি তুমি 
তাদের জন্যে সত্তর বারও ক্ষমা 
প্রার্থনা কর তবুও আন্লাহ 
তাদেরকে ক্ষমা করবেন না; 
এর কারণ এই যে, তারা 
আল্লাহ ও তার রাসূলের সাথে 


iE l-A. 


৯ 
2, LES 3 32:84:23 2323: 


224 
2) 7 0 27 


UL 


w মি ৰ) lf 


AL bs el 
HSE ENE HAA 


5 Y all 142 


কুফরী করেছে। আর আল্লাহ Ge | 
এরূপ অবাধ্য লোকদেরকে পথ a নল 
প্রদর্শন করেন না । EE 
আল্লাহ তা‘আলা খবর দিচ্ছেন- হে নবী (সঃ)! কাফিররা এ যোগ্যতা রাখে 
না যে, তুমি তাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে । একবার নয় বরং 
সত্তর বারও যদি তুমি তাদের জন্যে ক্ষমা প্রার্থনা কর তথাপি আল্লাহ তাআলা 
তাদেরকে ক্ষমা করবেন না। এখানে যে সত্তরের উল্লেখ করা হয়েছে তা দ্বারা শুধু 
গণনার আধিক্য বুঝানো হয়েছে। সত্তরের কমই হোক বা আরো বেশী হোক । 
কেউ কেউ বলেছেন যে, এর দ্বারা সত্তরই বুঝানো হয়েছে। যেমন ইবনে আব্বাস 
(রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আমি তো তাদের জন্যে 
সত্তর বারেরও বেশী ক্ষমা প্রার্থনা করবো যে, হয়তো আল্লাহ তাদেরকে ক্ষমা 
করে দেবেন।” তখন আল্লাহ তা'আলা তাদের উপর ভীষণ ক্রোধ ভরে ঘোষণা 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৬৬ পারাঃ ১০ 


করলেনঃ “হে নবী (সঃ)! তোমার তাদের জন্যে ক্ষমা প্রার্থনা করা বা না করা 
সমান কথা, আল্লাহ তাদেরকে কখনও ক্ষমা করবেন না ।” 


শা’বীর (রঃ) বর্ণনা করেছেন যে, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই যখন 
মৃত্যুযন্ত্রণায় ছটফট করে তখন তার পুত্র নবী (সঃ)-এর দরবারে হাযির হয়ে 
আরয করেঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমার পিতা মৃত্যুর শিয়রে শায়িত । 
আমার মনের আকাজ্ঞকা এই যে, আপনি তার কাছে তাশরীফ নিয়ে যাবেন এবং 
তার জানাযার নামায পড়াবেন।” রাসূলুল্লাহ (সঃ) তাকে জিজ্ঞেস করলেনঃ 
“তোমার নাম কি?” সে উত্তরে বলেঃ “আমার নাম হাবাব ৷” তিনি বললেনঃ 
“তোমার নাম আব্দুল্লাহ (রাখা হলো) । হাবাব তো শয়তানের নাম৷” অতঃপর 
তিনি তার সাথে গেলেন ৷ তার পিতাকে স্বীয় ঘর্ম মাখানো জামাটি পরিধান 
করালেন এবং তার জানাযার নামায পড়ালেন। তাকে বলা হলোঃ “আপনি এর 
(মুনাফিকের) জানাযার সালাত পড়ছেন?” তিনি উত্তরে বললেন, আল্লাহ তা'আলা 
বলেছেনঃ ‘তুমি যদি সত্তর বারও ক্ষমা প্রার্থনা কর তবুও আল্লাহ্‌ তাদেরকে 
কখনও ক্ষমা করবেন না৷’ তাই আমি সত্তর বার, আবার সত্তর বার এবং 
আবারও সত্তর বার ক্ষমা প্রার্থনা করবো” 


224 222993297 


উৎফুল্ল হয়ে গেল রাসূলুল্লাহর 0) tC -A\ 


ES 


করাকে অপছন্দ করলো, 
অধিকজ্ভু বলতে লাগলো- 
তোমরা (এই ভীষণ) গরমের 
মধ্যে বের হয়ো না; (হে 
নবী!) তুমি বলে দাও- 
জাহান্নামের আগুন (এর চেয়ে) 
হতো যদি তারা বুঝতে 
পারতো! 


HE Tee 


BI (24 233 or 


EE sent Le 
SIL Et 


os 23% 2 2272/7 
“42৬ ১ 2 AS 


2 
প23723ণ 297 37 22 3, 


Ou IHU l> ml 


১. উরওয়া ইবনে যুবায়ের (রঃ), মুজাহিদ (রঃ) এবং কাদাতা ইবনে দাআ'মা (রঃ) হতে 
অনুরূপ বর্ণিত হয়েছে। আর ইবনে জারীর (রঃ) এটাকে তার ইসনাদসহ বর্ণনা করেছেন । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৬৭ পারাঃ ১০ 


৮২। অতএব,. তারা অল্প | 
কয়েকদিন হেসে (খেলে) JS LS = -ATY 
কাটিয়ে দিক, আর K 
(আখিরাতে) বহুদিন HS SE Ie J 
(অনন্তকাল) কাদতে থাকুক, 
এসব কাজের বিনিময়ে যা EO 
তারা অর্জন করছিল । 4 


এখানে আল্লাহ তা‘আলা মুনাফিকদের প্রতি নিন্দা জ্ঞাপন করছেন যারা 
তাবূকের যুদ্ধে রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে গমন করেনি এবং বাড়ীতে বসে 
থাকায় আনন্দিত হয়েছিল । আল্লাহর পথে জান ও মাল দিয়ে জিহাদ করা তাদের 
কাছে ছিল অপছন্দনীয় ৷ 

তারা পরস্পর বলাবলি করছিলঃ “এই কঠিন গরমের সময় কোথায় যাবে?” 
তাবূকের যুদ্ধে বের হওয়ার সময়টা এমনই ছিল যে, একদিকে গরম ছিল অত্যন্ত 
কঠিন, অপরদিকে ফলগুলো সব পেকে গিয়েছিল । আল্লাহ তাআলা তাদের 
সম্পর্কে বলেন, তোমরা তোমাদের দুষ্কর্মের মাধ্যমে যে দিকে যাচ্ছ, তার মধ্যে 
এর চেয়ে বহুগুণ গরমের প্রখরতা রয়েছে তা হচ্ছে জাহান্নামের আগুন । দুনিয়ার 
আগুনতো এ আগুনের সত্তর ভাগের এক ভাগ । যেমন সহীহ বুখারী ও সহীহ 
মুসলিমে বর্ণিত হয়েছে। 

মুসনাদে আহমাদে আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) 
বলেছেনঃ “তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ 
মাত্র । অধিকস্তু এই আগুনকে সমুদ্রের পানি দ্বারা দু'বার নিভিয়ে দেয়া হয়েছে। 
এরূপ করা না হলে তোমরা এ আগুন দ্বারা কোনই উপকার লাভ করতে পারতে 
না৷” 


আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
“আল্লাহ তা'আলা এক হাজার বছর (জাহান্নামের) আগুনকে উত্তপ্ত করেন, তখন 
তা লাল বর্ণ ধারণ করে। তারপর আবার এক হাজার বছর উত্তপ্ত করেন, তখন 
তা সাদা হয়ে যায়। এরপর পুনরায় এক হাজার বছর তাপ দেন তখন তা কালো 
বর্ণ ধারণ করে। আর ওটা রাতের আঁধারের মত ভীষণ কালো হয়ে যায়৷” 
১. এ হাদীসটি ইমাম তিরমিযী (রঃ) ও ইমাম ইবনে মাজাহ (রঃ) বর্ণনা করেছেন। ইমাম 
তিরমিযী (রঃ) বলেনঃ “আমি জানি না যে, ইয়াহ্‌ইয়া (রঃ) ছাড়া অন্য কেউ এটাকে মারফ্‌’ 
পর্যন্ত পৌছিয়েছেন ৷” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৬৮ পারাঃ ১০ 
১, আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সঃ) ue পি 
5/৮৩|, (২৪ ২৪) এ আয়াতটি পাঠ করে বলেনঃ “(জাহারামের) আগুনকে 
এক হাজার বছর উত্তপ্ত করা হয়, তখন তা সাদা হয়ে যায়। তারপর আরো এক 
হাজার বছর তাপ দেয়া হয়, তখন তা লাল বর্ণ ধারণ করে। তারপর আরো এক 
হাজার বছর উত্তপ্ত করা হয়, তখন তা রাতের আঁধারের মত কালো হয়ে যায় । 


ওর শিখায় কোন ওঁজ্ববল্য অবশিষ্ট নেই৷” 


একটি হাদীসে এসেছে যে, জাহান্নামের আগুনের একটি স্কূলিঙ্গ যদি পূর্ব 
দিকে থাকে তবে ওর উষ্ণতা পশ্চিম দিক পর্যন্ত পৌছে যাবে।” আবু ইয়ালার 
(রঃ) একটি দুর্বল রিওয়ায়াতে রয়েছে যে, যদি এই মসজিদে এক লক্ষ বা এর 
চেয়েও বেশী লোক থাকে এবং কোন জাহান্নামী এখানে এসে শ্বাস গ্রহণ করে 
তবে ওর উষ্ণতায় মসজিদ ও মসজিদে অবস্থিত সমস্ত লোক পুড়ে ভস্ম হয়ে 
যাবে। অন্য একটি হাদীসে আছে যে, জাহান্নামে যে লোকটির শাস্তি সবচেয়ে 
হাল্‌কা হবে তা হবে এই যে, তার পায়ে আগুনের জুতা পরানো হবে, যার ফলে 
তার মাথার খুলি টগবগ করে ফুটতে থাকবে । সে তখন মনে করবে যে, তাকেই 
সর্বাপেক্ষা কঠিন শাস্তি দেয়া হচ্ছে। অথচ প্রকৃতপক্ষে ওটাই হচ্ছে সর্বাপেক্ষা 
হান্কা শাস্তি । কুরআন কারীমে ঘোষিত হচ্ছে- “নিশ্চয়ই ওটা (জাহান্নামের অগ্নি) 
হচ্ছে জ্বলন্ত হল্‌কা যা চর্ম পর্যন্ত খসিয়ে ফেলবে ৷” আল্লাহ তা'আলা অন্য 
জায়গায় বলেনঃ “তাদের মাথার উপর ফুটন্ত গরম পানি ঢেলে দেয়া হবে, যার 
ফলে তাদের পেটের সমস্ত জিনিস এবং চামড়া ঝলসে যাবে। তারপর লোহার 
হাতুড়ী দ্বারা তাদের মস্তক পিষ্ট করা হবে। তারা যখন সেখান থেকে বের হতে 
চাইবে তখন তাদেরকে সেখানেই ফিরিয়ে দেয়া হবে এবং বলা হবে- দাহনকারী 
শাস্তির স্বাদ গ্রহণ কর।” অন্য স্থানে আল্লাহ পাক বলেনঃ “যারা আমার 
নিদৰ্শনাবলী অস্বীকার করেছে আমি তাদেরকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করবো, 
যখন তাদের (গায়ের) চামড়া ঝলসে যাবে তখন আমি ওর পরিবর্তে অন্য চামড়া 
আনয়ন করবো, যেন তারা পূর্ণভাবে শাস্তির স্বাদ গ্রহণ করে।” এই আয়াতে 
আল্লাহ তা'আলা বলেনঃ “(হে নবী!) তুমি বলে দাও- জাহান্নামের আগুন (এর 
চেয়ে) অধিকতর গরম, কি ভাল হতো যদি তারা বুঝতে পারতো!” অর্থাৎ যদি 
তারা এটা অনুধাবন করতো যে, জাহান্নামের আগুনের প্রখরতা অত্যন্ত বেশী, 
তবে অবশ্যই গ্রীষ্মের মৌসুম হওয়া সত্ত্বেও খুশী মনে তারা রাসূলুল্লাহ (সঃ)-এর 
সাথে যুদ্ধে গমন করতো এবং নিজেদের জান ও মাল আল্লাহর পথে উৎসর্গ 
করতে মোটেই দ্বিধাবোধ করতো না। | 


১. এ হাদীসটি আবূ বকর ইবনে মিরদুওয়াই (রঃ) বর্ণনা করেছেন। 


২. এ হাদীসটি আবুল কাসিম তিবরানী (রঃ) তান্মাম ইবনে নাজীহ্‌ (রঃ)-এর হাদীস থেকে 
বৰ্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৬৯ পারাঃ ১০ 


কবি বলেন 37 (120° YY FE) 
Ey Ee nl 2 + 55 inal ie 


232-5 22721502 7 


GE dea ১, 
অৰ্থাৎ “তুমি তোমার জীবনকে ঠাণ্ডা ও গরম হতে বাচানোর চেষ্টায় কাটিয়ে 
দিয়েছো, অথচ তোমার উচিত ছিল যে, তুমি আল্লাহর নাফরমানী থেকে বিরত 
থাকবে, তাহলে জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে।” 


এখন আল্লাহ তা'আলা এই মুনাফিকদের সম্পর্কে সাবধান বাণী উচ্চারণ 
করছেন যে, অল্পুদিন তারা এই নশ্বর জগতে হাসি-তামাশা ও আমোদ আহ্লাদ 
করে জীবনটা কাটিয়ে দিক, অতঃপর ভবিষ্যতের চিরস্থায়ী জীবনে তাদেরকে শুধু 
কাদতেই হবে যা কখনো শেষ হবে না। 


আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত আছে মে, তিনি রাসূলুল্লাহ (সঃ)-কে 
বলতে শুনেছেনঃ “হে লোক সকল! তোমরা ক্রন্দন কর । যদি তোমাদের ক্রন্দন 
না আসে তবে ক্রন্দনের ভান কর। কেননা, জাহারনামবাসীরা কাঁদতে থাকবে, 
এমন কি কেঁদে তাদের গণ্ডদেশে নদীর মত গর্ত হয়ে যাবে। শেষ পর্যন্ত অশ্রু 
শুকিয়ে যাবে। অতঃপর তাদের চক্ষুগুলো রক্ত বর্ষণ করতে শুরু করবে । তাদের 
চক্ষু দিয়ে এতো বেশী অশ্রু ও রক্ত বর্ষিত হবে যে, কেউ যদি ওর উপর দিয়ে 
নৌকা চালানোর ইচ্ছে করে তবে চালাতে পারবে ৷” 

অন্য একটি হাদীসে আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, জাহান্নামীরা 
জাহান্নামে প্রবেশের পর কাদতে থাকবে। এতো বেশী কাদবে যে, অশ্রু শেষ 
হবার পর পুঁজ বের হতে থাকবে । এ সময় জাহান্নামের দারোগা তাদেরকে ডাক 
দিয়ে বলবেঃ “ওরে হতভাগ্যের দল! করুণার জায়গাতে তো তোমরা কখনো 
ক্ৰন্দন করনি। এখন এখানে কান্নাকাটি করা বৃথা৷” তখন তারা উচ্চৈঃস্বরে 
চীৎকার করে জান্নাতবাসীদের নিকট ফরিয়াদ করবেঃ “হে জার্নাতবাসিগণ! হে 
EEA EE ACLS ne SOL 
তারপর হাশরের ময়দানেও পিপাসার্ত রয়েছিলাম এবং আজ পর্যন্ত এখানেও 
পিপাসার্ত অবস্থায় রয়েছি । সুতরাং আমাদের প্রতি দয়া প্রদর্শন কর । কিছু পানি 
আমাদের দিকে বহিয়ে দাও এবং যে আহার্য আল্লাহ তাআলা তোমাদেরকে দান 
করেছেন তার থেকে আমাদেরকে কিছু দান কর!” চল্লিশ বছর পর্যন্ত তারা 
এভাবে (কুকুরের মত) চীৎকার করতে থাকবে । চল্লিশ বছর পর তাদেরকে উত্তর 
দেয়া হবেঃ “তোমাদেরকে এ অবস্থাতেই অবস্থান করতে হবে।” শেষ পর্যন্ত 
তারা সমস্ত কল্যাণ থেকে নিরাশ হয়ে যাবে। 


১. এ হাদীসটি হাফিয আবুল ইয়ালা আল মুসিলী (রঃ) বর্ণনা করেছেন। 


8৯ . ন 
I wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৭০ পারাঃ ১০ 


৮৩ । তখন যদি আল্লাহ তোমাকে , 

Fo ET OE 
আনেন, অতঃপর তারা (কোন Se পল 3 ত 
চায়, তবে তুমি বলে দাও- 2. 3 SSE 0 S232 
তোমরা কখনো আমার সাথে NEE ls 5 1 
(কোন জিহাদে) বের হবে না 229 +69 “22 
এবং আমার সাথী হয়ে কোন Ss ve AOE 
শত্রুর বিরুদ্ধে যুদ্ধও করবে না; 


তোমরা পূর্বেও বসে থাকাকে i EEL RESIN 
পছন্দ করেছিলে, অতএব ****? SRM EE 


তোমরা এসব লোকের সাথে +2) 2 ০/2232 / 
বসে থাকো যারা পশ্চাদবতী oud ws las 
থাকার যোগ্য । 


আল্লাহ তা'আলা স্বীয় রাসূল (সঃ)-কে নির্দেশ দিচ্ছেন- হে রাসূল! যদি 
আল্লাহ তা'আলা তোমাকে এই যুদ্ধ হতে নিরাপদে মদীনায় ফিরিয়ে আনেন এবং 
এই মুনাফিকদের কোন দল অন্য কোন যুদ্ধে তোমার সাথে গমনের জন্যে প্রার্থনা 
জানায় তবে তুমি শাস্তি দান হিসেবে স্পষ্টভাবে তাদেরকে বলে দেবে- আমার 
সাথে যুদ্ধে গমনকারীদের সাথে তোমরা গমন করতে পারবে না এবং আমার 
সাথী হয়ে তোমরা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতেও সক্ষম হবে না। তোমরা যখন 
যথা সময়ে প্রতারণা করেছো এবং প্রথমবার যুদ্ধে গমন না করে বাড়ীতেই বসে 
থেকেছো তৃখন_এ সময়ে যুদ্ধ প্রভুতির কি অর্থ হতে পারে? সুতরাং এই 
আয়াতটি Fe CCL Us Cal ALLE 5 (৬8 ১১০) এই 
আয়াতটির মতই পাপের প্রতিফল পাপকার্যের পরেই পাওয়া যায়। যেমন 
পৃণ্যের প্রতিদান পুণ্য কার্যের পরেই লাভ করা যায় । হুদায়বিয়ার উমরার পর 


কুরআন কারীমে ঘোষিত হয়েছিল ঃ 


3935740997 793934 r Ad 3 7/39 2/723 Bag, 

শত bays bil) oils sl isl BL aside di 
অর্থাৎ “হে মুমিনগণ! তোমরা যখন গনীমতের মাল গ্রহণ করতে যাবে তখন 
(যুদ্ধে গমন না করে) পিছনে অবস্থানকারী এই লোকগুলো বলবে- আমাদেরকে 


wwwi.islamfind.wordpress.com 


সুূরাঃ তাওবা ৯ ৭৭১ পারাঃ ১০ 
অনুমতি দাও, আমরাও তোমাদের সাথে যাবো” (৪৮৪ ১৫) এখানে বলা 


হচ্ছে- হে মুহাম্মাদ (সঃ)! এই (মুনাফিক) লোকদেরকে বলে দাও, যারা তোমার 
সাথে জিহাদে গমন না করে বাড়ীতেই বসেছিল, বাড়ীতে অবস্থানকারীদের সাথে 
থাকে। 


৮৪ । আর তাদের মধ্য হতে কেউ PL ET 
মরে গেলে তার উপর কখনো +); -At 
(জানাযার) নামায পড়বে না 1374 BAA I 232 
এবং তার কবরের কাছেও PE EAE 
] না: তারা ও Aw 23277220227) 7 
তাঁর রাসূলের সাথে কুফরী 74৬ LL 

o L223 N97 33,7 227 
করেছে ৰং তা কুৰ্ৱীর ০643 7 Ta 
আল্লাহ তা‘আলা স্বীয় রাসূল (সঃ)-কে নির্দেশ দিচ্ছেন যে, তিনি যেন 

মুনাফিকদের সাথে কোনই সম্পর্ক না রাখেন, তাদের কেউ মারা গেলে যেন তার 
জানাযার নামায না পড়ান এবং তার জন্যে ক্ষমা প্রার্থনা বা দুআ’ করার উদ্দেশ্যে 
যেন তার কবরের কাছে না দাড়ান। কেননা তারা আল্লাহ ও তার রাসূল 

(সঃ)-এর সাথে কুফরী করেছে এবং এ অবস্থাতেই মারা গেছে। 

এ আয়াতটি মুনাফিকদের নেতা ও ইমাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে 
সালুলের ব্যাপারে বিশেষভাবে অবতীর্ণ হলেও এটা ব্যাপক ও সাধারণ হুকুম । 
যার মধ্যেই নিফাক বা কপটতা পাওয়া যাবে তারই ব্যাপারে এই হুকুম প্রযোজ্য 
হবে। সহীহ বুখারীতে ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত আছে যে, আব্বুল্লাহ ইবনে 
উবাই মারা গেলে তার পুত্র আব্দুল্লাহ (রাঃ) রাসুলুল্লাহ (সঃ) -এর দরবারে 
হাযির হয়ে আবেদন করেঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমার পিতার কাফনের 
জন্যে আপনার গায়ের জামাটি দান করুন!” রাসুলুল্লাহ (সঃ) তার আবেদন মঞ্জুর 
করে তাকে জামাটি দিয়ে দেন। অতঃপর তিনি নবী (সঃ)-কে তার পিতার 
জানাযার নামায পড়াবার জন্যে অনুরোধ করেন। রাসুলুল্লাহ (সঃ) তার এ 
আবেদনও কবূল করেন এবং তার জানাযা পড়াবার জন্যে দাড়িয়ে যান। তখন 
উমার (রাঃ) তার কাপড়ের অঞ্চল টেনে ধরে বলেনঃ “আপনি এর জানাযার 
নামায পড়াবেন? অথচ আল্লাহ তা'আলা আপনাকে এ থেকে নিষেধ করেছেন!” 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ তাওবা ৯ ৭৭২ পারাঃ ১০ 


রাসূলুল্লাহ (সঃ) তখন তাকে বলেনঃ “দেখো, আল্লাহ তা'আলা আমাকে 
ইখতিয়ার দিয়ে বলেছেন- ‘তুমি তাদের (মুনাফিকদের) জন্যে ক্ষমা প্রার্থনা কর 
বা নাই কর (সমান কথা), যদি তুমি তাদের জন্যে সত্তর বারও ক্ষমা প্রার্থনা কর 
তবুও আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না’ সুতরাং আমি সত্তরেরও 
অধিক বার ক্ষমা প্রার্থনা করবো” উমার (রাঃ) বললেনঃ “হে আল্লাহর রাসুল 
(সঃ)! এ লোকটি তো মুনাফিক ছিল।” তথাপিও রাসুলুল্লাহ (সঃ) তার জানাযার 
নামায পড়ালেন। তখন মহা মহিমান্বিত আল্লাহ এ আয়াতটি অবতীর্ণ করেন। 
অন্য রিওয়ায়াতে আছে যে, ইবনে উমার (রাঃ) বলেনঃ “রাসূলুল্লাহ (সঃ) 
আব্দুল্লাহ ইবনে উবাই এর জানাযার নামায পড়ান এবং আমরাও তার সাথে 
নামায পড়ি । তখন আল্লাহ তা'আলা এই আয়াত অবতীৰ্ণ করেন ।” 

ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি উমার ইবনুল খাত্তাব 
(রাঃ)-কে বলতে শুনেছেনঃ “যখন আব্দুল্লাহ ইবনে উবাই মারা যায় তখন তার 
জানাযার নামায পড়াবার জন্যে রাসুলুল্লাহ (সঃ)-কে ডাকা হয়। তিনি নামাযের 
জন্যে দাড়িয়ে গেলে আমি ‘সফ’ বা সারির মধ্য থেকে বের হয়ে তার সামনে 
হাযির হই এবং বলি, আপনি কি আল্লাহর শত্রু আব্দুল্লাহ ইবনে উবাই এর 
জানাযার নামায পড়াবেন? অথচ অমুক দিন সে এ কথা বলেছিল এবং অমুক 
দিন এঁ কথা বলেছিল! তিনি তার কথাগুলোর পুনরাবৃত্তি করেন রাসূলুল্লাহ (সঃ) 
মুচ্‌কি হেসে সবই শুনতে থাকেন অবশেষে তিনি বলেনঃ “হে উমার! আমাকে 
ছেড়ে দাও ৷ আল্লাহ তা'আলা আমাকে ক্ষমা প্রার্থনা করার ইখতিয়ার দিয়েছেন। 
আমি যদি জানতে পারি যে, সত্তরের অধিকবার ক্ষমা প্রার্থনা করলে তার 
পাপরাশি ক্ষমা করিয়ে নিতে পারবো তবে অবশ্যই আমি সত্তরেরও অধিকবার 
তার জন্যে ক্ষমা প্রার্থনা করবো ।” এ কথা বলে তিনি তার জানাযার নামায 
পড়ান, জানাযার সাথেও চলেন এবং দাফন কার্যেও শরীক থাকেন। উমার (রাঃ) 
বলেনঃ “এরপর আমার এই ওদ্ধত্যপনার কারণে আমি দুঃখ করতে লাগলাম যে, 
এসব ব্যাপারে আল্লাহ ও তার রাসূলই (সঃ) খুব ভাল জানেন। সুতরাং এরূপ 
হঠকারিতা করা আমার পক্ষে মোটেই উচিত হয়নি। অল্পক্ষণ পরেই এ দু'টি 
আয়াত অবতীর্ণ হয়ে যায়। এরপরে শেষ জীবন পর্যন্ত নবী (সঃ) না কোন 
মুনাফিকের জানাযার নামায পড়িয়েছেন, না তার কবরে এসে দুআ’ ইসতিগফার 
করেছেন।” 
১. হাদীসটি মুসনাদে আহমাদে বর্ণিত হয়েছে। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৭৩ পারাঃ ১০ 


জাবির (রাঃ) হতে বর্ণিত আছে যে, যখন আব্দুল্লাহ ইবনে উবাই মারা যায় 
তখন তার পুত্র রাসুলুল্লাহ (সঃ)-এর কছে এসে আর্য করেনঃ “হে আল্লাহর 
রাসূল (সঃ)! যদি আপনি আমার পিতার জানাযা না পড়ান তবে এটা চিরদিনের 
জন্যে আমাদের পক্ষে দুর্ভাগ্যের কারণ হবে।” তিনি যখন হাযির হন তখন 
উবাইকে কবরে নামিয়ে দেয়া হয়েছিল । তিনি বললেনঃ “এর পূর্বেই কেন 
আমাকে নিয়ে আসনিঃ” অতঃপর তাকে কবর থেকে উঠিয়ে নেয়া হলো । তখন 
তিনি তার সারা দেহে নিজের মুখের থুথু দিয়ে দম করলেন । আর তাকে জামাটি 
পরিয়ে দিলেন।” সহীহ বুখারীতে আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী 
(সঃ) আব্দুল্লাহ ইবনে উবাই-এর কাছে এমন সময় আগমন করেন যখন তাকে 
কবরে প্রবেশ করিয়ে দেয়া হয়েছিল। তিনি তাকে কবর থেকে বের করার নির্দেশ 
দেন । সুতরাং তাকে কবর হতে বের করা হয়। তিনি তাকে স্বীয় জানুদ্ধয়ের উপর 
রাখেন এবং তার উপর থুথু দিয়ে দম করেন। অতঃপর তাকে নিজের জামাটি 
পরিয়ে দেন। এসব ব্যাপারে আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভাল জানেন। 


অন্য একটি বর্ণনায় রয়েছে যে, মৃত্যুর পূর্বে আব্দুল্লাহ ইবনে উবাই নিজেই 
অসিয়ত করে গিয়েছিল যেন তার জানাযা স্বয়ং রাসূলুল্লাহ (সঃ) পড়িয়ে দেন। 
তার মৃত্যুর পর তার পুত্র রাসূলুল্লাহ (সঃ)-এর দরবারে হাযির হয়ে বলেনঃ 
“আমার পিতা অসিয়ত করে গেছেন যে, আপনি যেন তার জানাযার নামায 
পড়িয়ে দেন। তার এ অসিয়তও রয়েছে যে, আপনার জামা দ্বারা যেন তাকে 
কাফন পরানো হয়।” রাসূলুল্লাহ (সঃ) যেই মাত্র তার জানাযা শেষ করেছেন, 
তখনই জিবরাঈল (আঃ) এ আয়াতগুলো নিয়ে অবতীর্ণ হন। আর একটি 
রিওয়ায়াতে আছে যে, জিবরাঈল (আঃ) রাসূলুল্লাহ (সঃ)-এর কাপড়ের অঞ্চল 
ধরে তার সালাতের ইচ্ছার সময়েই তাকে এ আয়াত শুনিয়ে দেন। কিন্তু এই 
রিওয়ায়াতটি দুর্বল । আর একটি বর্ণনায় রয়েছে যে, আব্ুুল্লাহ ইবনে উবাই 
রোগাক্রান্ত অবস্থায় রাসূলুল্লাহ (সঃ)-কে তার কাছে যাওয়ার নিবেদন করে ডেকে 
পাঠায় ! তিনি তার নিকট গমন করেন। নবী (সঃ) তাকে বলেনঃ “ইয়াহুদীদের 
প্রেম তোমাকে ধ্বংস করে দিয়েছে!” সে বলেঃ “হে আল্লাহর রাসুল (সঃ)! এখন 
ধমক ও তিরস্কারের সময় নয়। বরং আমার আকাজ্কা এই যে, আপনি আমার 
জন্যে দুআ’ ও ক্ষমা প্রার্থনা করবেন এবং যখন আমি মারা যাব তখন আপনার 
জামা দ্বারা আমাকে কাফন পরাবেন।” সুতরাং তার মৃত্যুর পর তার ছেলে 
আব্দুল্লাহ (রাঃ) রাসুলুল্লাহ (সঃ)-এর নিকট তার জামাটি চাইলেন, যেন তা দ্বারা 
স্বীয় পিতার কাফন বানাতে পারেন। 


১. এ হাদীসটিও ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন। 


www.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৭৪ পারাঃ ১০ 


কোন কোন গুরুজন আব্দুল্লাহ ইবনে উবাইকে জামা প্রদানের কারণ প্রসঙ্গে 
বলেছেন যে, আব্বাস (রাঃ) যখন আগমন করেন তখন তার জন্যে একটি জামা 
চাওয়া হয়। কিন্তু তিনি খুব লম্বা চওড়া দেহ বিশিষ্ট লোক ছিলেন বলে আব্দুল্লাহ 
ইবনে উবাই এর জামা ছাড়া অন্য কারো জামা তার গায়ে ঠিক হয়নি। তখন 
তার জামাটিই তাকে দেয়া হয়। এরই প্রতিদান হিসাবে রাসূলুল্লাহ (সঃ) 
আব্দুল্লাহ ইবনে উবাই-এর কাফনের জন্যে তার জামাটি দান করেন। এই 
আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসুলুল্লাহ (সঃ) কোন মুনাফিকের জানাযা পড়াননি 
এবং কারো জন্যে ক্ষমা প্রার্থনাও করেননি । 


মুসনাদে আহমাদে রয়েছে যে, যখন রাসূলুল্লাহ (সঃ)-কে কোন জানাযার 
জন্যে ডাকা হতো তখন তিনি এ মৃতব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেন। 
জনগণ তার সম্পর্কে ভাল মন্তব্য করলে তিনি গিয়ে তার জানাযা পড়াতেন । আর 
যদি তার সম্পর্কে এরূপ ওরূপ কথা তার কানে আসতো তবে তিনি স্পষ্টভাবে 
যেতে অস্বীকার করতেন । রাসুলুল্লাহ (সঃ)-এর ইন্তিকালের পর উমার (রাঃ)-এর 
নীতি এই ছিল যে, যার জানাযা হুযাইফা (রাঃ) পড়তেন, তিনিও তার জানাযায় 
শরীক হতেন । আর হুযাইফা (রাঃ) যার জানাযা পড়তেন না, তিনিও পড়তেন 
না৷ কেননা রাসূলুল্লাহ হুযাইফা (রাঃ)-কে মুনাফিকদের নাম নির্দিষ্টভাবে বলে 
দিয়েছিলেন। এ নামগুলো শুধু তারই জানা ছিল। এ জন্যেই তাকে “রাসূলুল্লাহ 
(সঃ)-এর বিশ্বস্তজন” আখ্যা দেয়া হয়েছে। এমন কি একদিন এটাও ঘটেছিল 
যে, উমার (রাঃ) এক ব্যক্তির জানাযার জন্যে দাড়িয়েছেন, এমন সময় হুযাইফা 
(রাঃ) তাকে চিমটি কেটে এ থেকে বিরত রাখেন । 

মুনাফিকদের ব্যাপারে জানাযা এবং ক্ষমা প্রার্থনা থেকে মুসলিমদেরকে বিরত 
রাখা এই বিষয়েরই দলীল যে, মুসলিমদের ব্যাপারে এ দুটো বিষয়ের প্রতি 
বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এতে মৃতদের জন্যেও পূর্ণ উপকার রয়েছে 
এবং জীবিতদের জন্যেও পূর্ণ প্রতিদান রয়েছে, যেমন বিশুদ্ধ হাদীস দ্বারা এটা 
প্রমাণিত । আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
“যে ব্যক্তি জানাযায় হাযির হয়ে সালাত আদায় করা পর্যন্ত তথায় উপস্থিত থাকে 
তার জন্যে রয়েছে এক কীরাত (সওয়াব) । আর যে ব্যক্তি দাফন করা পর্যন্ত 
হাযির থাকে তার জন্যে রয়েছে দু'কিরাত (সওয়াব) ৷” জিজ্ঞেস করা হলোঃ 
“কীরাত কি?” উত্তরে তিনি বললেনঃ “সবচেয়ে ছোট কীরাত হচ্ছে উহুদ 
পাহাড়ের মত” রাসূলুল্লাহ (সঃ)-এর অভ্যাস ছিল এই যে, মৃতব্যক্তির 
করতেনঃ “তোমাদের সাথীর জন্যে ক্ষমা প্রার্থনা কর এবং কবরে তার অটল ও 
স্থির থাকার দুআ’ কর । এই সময় কবরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৭৫ পারাঃ ১০ 


৮৫। আর তাদের ধন-সম্পদ ও 


PAI TAA 


সন্তান সন্ততি তোমাকে যেন 
বিস্মিত না করে; আল্লাহ্‌ শুধু 
এটাই চাচ্ছেন যে, এ সমস্ত 
বস্তুর কারণে দুনিয়ায় 
তাদেরকে শাস্তিতে আবদ্ধ 
রাখেন এবং তাদের প্ৰাণবায়ু 
কুফরীর অবস্থাতেই বের হয়। 


IS ye AS 


a 


Ty El 
ররর ad 23-৩৬% 
722, ee 


5 > 


₹_ এই বিষয়েরই আয়াত ইতিপূর্বে বর্ণিত হয়েছে এবং সেখানে এর পূর্ণ 
তাফসীরও লিখিত হয়েছে। সুতরাং এখানে পুনরাবৃত্তির কোন প্রয়োজন নেই । 
ও কৃতজ্ঞতা আল্লাহরই জন্যে । 


৮৬ । আর যখনই কুরআনের কোন 
অংশ এই বিষয়ে অবতীর্ণ করা 
হয় যে, তোমরা আল্লাহর উপর 
ঈমান আন এবং তার রাসূল 
(সঃ)-এর সঙ্গী হয়ে জিহাদ 
কর, তখন তাদের মধ্যকার 


292 Db) 
EE f7-ns 


72/223 


ah el 


Pr 


পর্ড 22 পপ 2ণ 1" 2222 


USS , es 
oad 
L793 33 577 
lS -AYV 
Lb IDL 


22372707 387° 21973 


OUSLY ots wy 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ তাওবা ৯ ৭৭৬ পারাঃ ১০ 


এখানে আল্লাহ তা'আলা এ লোকদের কটাক্ষ করছেন যারা ক্ষমতা থাকা 
সত্ত্বেও জিহাদে না গিয়ে গা ঢাকা দিয়ে থাকে এবং আল্লাহর নির্দেশ শোনার 
পরেও রাসুলুল্লাহ (সঃ)-এর কাছে এসে বাড়ীতে থাকার অনুমতি প্রার্থনা করে। 
তারা এতই নিক্কিয় যে, নারীদের সাথে তাদের সাদৃশ্য রয়েছে। সেনাবাহিনী 
অভিযানে বের হয়ে পড়েছে, অথচ তারা অন্তঃপুরবাসিনী মহিলাদের মত পিছনে 
রয়ে গেছে। যুদ্ধের সময় তারা ভীরু ও কাপুরুষের মত লেজ গুটিয়ে ঘরে 
অবস্থানকারী । আর শান্তি ও নিরাপত্তার সময় তারা বড় বড় কথা বলে এবং 
বীরত্বপনা প্রকাশ করে থাকে । যেমন আল্লাহ তা'আলা অন্য জায়গায় বলেনঃ 
3/7 } 399 5, 139997 3990 7 27 7 99997 9973703, 77% EM 
de CY SIU et 135 LLU IES Fl Sl BU 
af 7 9 392377 Bers Ad dH 2422? 
৮৯৯ ১১৮ ll Sil Sil CS IG oS pllos 
অর্থাৎ “যখন তারা ভয়ের (যুদ্ধের) সম্মুখীন হয় তখন তুমি তাদেরকে দেখতে 
পাও যে, তারা তোমার প্রতি এমনভাবে তাকাতে থাকে যে, তাদের চক্ষুসমূহ 
ঘুরতে থাকে, যেমন কারো উপর মরণ-বিভীষিকা আচ্ছন্ন হয়, অতঃপর সেই ভয় 
যখন দূরীভূত হয় তখন তোমাদেরকে অতি তীব্ব ভাষায় তিরস্কার করতে থাকে ৷” 
তারা শান্তি ও নিরাপত্তার সময় শক্তিশালী বীরপুরুষ, কিন্তু যুদ্ধের সময় অত্যন্ত 
ভীরু ও কাপুরুষ । যেমন কোন কবি বলেনঃ 


daz Ww 12/0 3723 Ys ALAA NALA A 7 
DLA CIS SAILS 3 # jbl 3 bind cl LI sl 
অর্থাৎ “তারা শান্তি ও নিরাপত্তার সময় অত্যন্ত ধূর্ত, উদ্দমশীল ও বড় বড় 

বক্তব্য পেশকারী, কিন্তু যুদ্ধের সময় তারা অন্তঃপুরবাসিনী মহিলাদের সাথে 
সাদৃশ্যযুক্ত ৷” শাস্তির সময় তারা মুসলিমদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং 
বীরত্ব প্রকাশকারী ৷ কিন্তু যুদ্ধের সময় তারা নারীদের মত চুড়ি পরিধান করে 
পর্দানশীন বনে যায় এবং খাল ও ছিদ্র খুঁজে খুঁজে গা ঢাকা দেয়ার চেষ্টা করে 
থাকে। মুসলিমরাতো সূরা অবতীর্ণ হওয়ার ও আল্লাহর হুকুম নাযিল হওয়ার 
দিকে অপেক্ষমান থাকে । কিন্তু রোগাক্রান্ত হৃদয়ের লোকেরা যখন জিহাদের 
নির্দেশ সম্বলিত কোন আয়াত অবতীর্ণ হতে দেখে তখন চক্ষু বন্ধ করে নেয়। 
তাদের জন্যে শত আফসোস! তাদের জন্যে ধ্বংসাত্মক বিপদ । যদি তারা অনুগত 
হতো এবং তাদের মুখ হতে ভাল কথা বের হতো, আর তাদের উদ্দেশ্য সৎ 
হতো তবে অবশ্যই অরা আল্লাহর কথার সত্যতা স্বীকার করতো । এটাই হতো 
তাদের জন্যে কল্যাণকর । কিন্তু তাদের দুষ্কার্যের দরুন তাদের অন্তরের উপর 
মোহর লেগে গেছে। এখন তাদের মধ্যে এই যোগ্যতাই নেই যে, তারা নিজেদের 
লাভ ও লোকসান বুঝতে পারে। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৭৭ পারাঃ ১০ 


৮৮। কিন্তু রাসূল ও তার সঙ্গীদের 94] 2.5 2? 
মধ্যে যারা মুসলিম ছিলো lB bah - =A 
তারা (অবশ্যই এই আদেশ * nf 2 LA 
মানলো এবং) নিজেদের RZ ll এল লক 


ধন-সম্পদ ও প্রাণ দ্বারা জিহাদ Ss) 272 32-7 

করলো; আর তাদেরই জন্যে dl? CIES 
রয়েছে যাবতীয় কল্যাণ এবং i 232 22 
তারাই হচ্ছে সফলকাম । 0 uy on 


৮৯। আল্লাহ তাদের জন্যে এমন 2 OI I 
জান্নাত প্রস্তুত করে রেখেছেন ৩ Stet 1 -AS 
সেগুলোর নিম্নদেশ দিয়ে »  _, EAE 
নহরসমূহ বয়ে চলবে, আর (৫ ৩৮ +৫)! EELS) 
তারা ওর মধ্যে অনন্তকাল PEE 
অবস্থান করবে; এটা হচ্ছে EAE nl 
(তাদের) বিরাট সফলতা । 
মুনাফিকদের প্রতি নিন্দা জ্ঞাপন করার পর আল্লাহ তা'আলা মুসলিমদের 
ংসা ও তাদের পারলৌকিক কল্যাণ ও সুখের বর্ণনা দিচ্ছেন। মুমিনরা 
জিহাদের জন্যে কোমর বেঁধে উঠে পড়ে লেগে যায়। তারা নিজেদের জান ও মাল 
আল্লাহর পথে উৎসর্গ করে দেয়। তাদের ভাগ্যেই মঙ্গল ও কল্যাণ । তারাই হচ্ছে 
সফলকাম ৷ তাদেরই জন্যে রয়েছে জান্নাতুল ফিরদাউস । আর তাদেরই জন্যে 
রয়েছে উচ্চতম মর্যাদা । তারা তাদের গন্তব্যস্থানেও সফলতায় পৌছে যাবে। 
৯০। আর গ্রামবাসীদের মধ্য হতে _ +2322, 
কতিপয় বাহানাকারী লোক BON. 
আসলো, যেন তারা অনুমতি / 24290122 caz02 
পায়, আর যারা আল্লাহর সাথে BE i 646 
ও তার রাসূলের সাথে ৯,০, 2/৮" 
সম্পূর্ণরূপেই মিথ্যা বলেছিল, Le Se 
তারা একেবারেই বসে রইল; EET SAE 
তাদের মধ্যে যেসব লোক ts SS ls 
কাফির থাকবে, তাদের 
যন্ত্রণাদায়ক শাস্তি হবে । ৩) 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৭৮ 


এখানে আল্লাহ তা'আলা এ লোকদের বর্ণনা দিচ্ছেন যারা বাস্তবিকই শরঈ 
ওযরের কারণে জিহাদে অংশগ্রহণে অক্ষম ছিল। মদীনার চার পাশের এ 
লোকগুলো এসে নিজেদের দুর্বলতা ও অক্ষমতার কথা বর্ণনা করে আল্লাহর রাসূল 
(সঃ)-এর কাছে অনুমতি প্রার্থনা করে যে, যদি তিনি তাদেরকে বাস্তবিকই মা'যুর 
মনে করেন তবে যেন অনুমতি দান করেন। তারা ছিল বানু গিফার গোত্রের 
লোক । ইবনে আব্বাস (রাঃ)-এর কিরআতে $5417 রয়েছে । অর্থাৎ ওযর 
বিশিষ্ট লোকেরা (অনুমতি প্রার্থনা করেছিল) এই অর্থটিই বেশী স্পষ্ট । কেননা, 
এই বাক্যের পরে এ লোকদের বর্ণনা রয়েছে যারা ছিল মিথ্যাবাদী । তারা না 
আগমন করেছিল, না জিহাদ থেকে বিরত থাকার কোন কারণ দর্শিয়েছিল, না 
রাসূলুল্লাহ (সঃ)-এর কাছে বিরত থাকার অনুমতি প্রার্থনা করেছিল। কোন কোন 
গুরুজন বলেন যে, ওযর পেশকারীরাও প্রকৃতপক্ষে ওযর বিশিষ্ট ছিল না। এ 
কারণেই তাদের ওযর গৃহীত হয়নি কিন্তু প্রথম উক্তিটি গ্রহণযোগ্য বটে এবং 
ওটাই বেশী প্রকাশ্য । এর একটি কারণ ওটাই যা আমরা উপরে বর্ণনা করেছি। 
আর দ্বিতীয় কারণ এই যে, শাস্তির অঙ্গীকারও এঁ লোকদের সাথেই করা হয়েছে 
যারা যুদ্ধে গমন না করে বাড়ীতে বসেই রয়েছিল। এসব ব্যাপারে আল্লাহ 
তা‘আলাই সঠিক জ্ঞানের অধিকারী । 


৯১। দুর্বল লোকদের উপর কোন ৮. __ ০,০ 
গুনাহ নেই, আর না রুগুদের ১১:৮০! ০-৭ 
উপর, আর না শ্রসব লোকের eS 


পারাঃ ১০ 


উপর যাদের খরচ করার 
সামর্থ্য নেই, যখন এসব লোক 


পরম করুণাময় । 

৯২। আর এ লোকদের উপরও 
নয়, যখন তারা তোমার নিকট 
এই উদ্দেশ্যে আসে যে, তুমি 
তাদেরকে বাহন দান করবে, 


eS, ME EES WE 
“22 ed 7 2s প্র 2.5 
ue ae 
LD LAE [- পণ ৰ Bor 
24737 42 a 


LD 


vv 
9,5 927/30 ন 


Om) rE Dl, 
ল “2 PAA 
CSTE 


SB cod 28230 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৭৯ পারাঃ ১০ 


নেই যার উপর আমি GLH 
তোমাদেরকে আরোহণ করাই, 24, 22 2222 
তখন তারা এমন অবস্থায় ৮৬৫০-৮: 
ফিরে যায় যে, তাদের চক্ষুসমূহ PL s322 LL 335-2 
হতে অশ্রু বইতে থাকে এই Oui bles NIU; 
অনুতাপে যে, তাদের ব্যয় 
করার মত কোন সম্বল নেই । GEE Sar 
৯৩। অভিযোগ তো শুধুমাত্ৰ এ A 
লোকদের উপরই যারা 43124 
সরঞ্জামওয়ালা হওয়া সত্ত্বেও 
(যুদ্ধে গমন না করার) অনুমতি EE / 
চাচ্ছে, তারা অন্তঃপুরবাসিনী ৮-০৬৯, 
মহিলাদের সাথে থাকতে সম্মত ১ ০০১ ১০ 
হয়ে গেল এবং আল্লাহ তাদের SANE IA 
Bb al উপর ies Cea 23732 222 
মেরে , কাজেই [e) 
(পাপ-পুণ্যকে) জানেই না। EEN Lt 
এখানে আল্লাহ তা‘আলা এঁ শরীয়ত সম্মত ওযরসমূহের বর্ণনা দিচ্ছেন যে 
ওযরগুলো কোন মানুষের মাঝে থাকলে সে যদি জিহাদে অংশগ্রহণ না করে তবে 
শরীয়তের দৃষ্টিতে তার কোন অপরাধ হবে না। এঁ ওযরগুলোর মধ্যে এক 
প্রকারতো হচ্ছে এই যে, তা সব সময়ই থাকবে, কোন অবস্থাতেই মানুষ থেকে 
বিচ্ছিন্ন হবে না। যেমন জন্মগতভাবে দুর্বল হওয়া, খোঁড়া হওয়া, অন্ধ হওয়া, 
বিকলাঙ্গ হওয়া, সম্পূর্ণরূপে শক্তিহীন হওয়া ইত্যাদি । দ্বিতীয় প্রকারের ওষর হচ্ছে 
এ সব ওযর যেগুলো কখনো থাকে আবার কখনো থাকে না। ওগুলো হচ্ছে 
আকস্মিক কারণ । যেমন কেউ রুগু হয়ে পড়লো বা অভাবগ্রস্ত হলো অথবা 
সফরের ও জিহাদের সরঞ্জাম জোগাড় করতে পারছে না ইত্যাদি । সুতরাং এসব 
ওযর বিশিষ্ট লোকেরা জিহাদে অংশগ্রহণ না করলে শরীয়তের দৃষ্টিতে তাদের 
কোন অপরাধ হবে না কিন্তু তাদের আন্তরিকতা থাকতে হবে। তাদেরকে হতে 
হবে মুসলিমদের ও আল্লাহর দ্বীনের শুভাকাঙ্কী । তাদের কর্তব্য হবে অন্যদেরকে 
জিহাদের প্রতি উৎসাহিত করা। বাড়ীতে বসে বসে যতটুকু সম্ভব মুজাহিদদের 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ তাওবা ৯ ৭৮০ পারাঃ ১০ 


খিদমত করতে হবে। এরূপ সৎ প্রকৃতির লোকদের বিরুদ্ধে কোন অভিযোগ 
নেই । আল্লাহ্‌ তা‘আলা ক্ষমাশীল ও দয়ালু । 


ঈসা (আঃ)-এর সাহায্যকারী হাওয়ারীগণ তাকে প্রশ্ন করেছিলঃ “আল্লাহ্র 
শুভাকাজ্কী কারা বলুন তো?” তিনি উত্তরে বলেছিলেনঃ “যারা আল্লাহর হককে 
মানুষের হকের উপর প্রাধান্য দেয় এবং যখন একটি দ্বীনের কাজ এবং একটি 
দুনিয়ার কাজ সামনে এসে যায় তখন যারা দ্বীনের কাজের গুরুত্বের প্রতি পূর্ণ 
খেয়াল রাখে । তারপর দ্বীনের কাজ শেষ করে দুনিয়ার কাজ আনজাম দেয়।” 


একবার দুর্ভিক্ষের সময় জনগণ ইসতিস্কার সালাত পড়ার জন্যে মাঠের 
দিকে বের হয়। তাদের সাথে বিলাল ইবনে সা’দও (রাঃ) ছিলেন। তিনি দাড়িয়ে 
আল্লাহ তা'আলার হামদ ও সানার পর জনগণকে সম্বোধন করে বলেনঃ “হে 
উপস্থিত ভ্রাতৃবৃন্দ! আপনারা কি এটা স্বীকার করেন যে, আপনারা সবাই আল্লাহ 
তা'আলার পাপী বান্দা?” সবাই সমস্বরে বলে উঠলেনঃ “হ্যা ।” অতঃপর তিনি 
প্রার্থনার জন্যে হাত উঠিয়ে বলতে লাগলেন- হে আমাদের প্রতিপালক! আপনি 
আপনার কালামে পাকে বলেছেনঃ “সৎ লোকদের প্রতি কোন প্রকারের অভিযোগ 
নেই ৷” আমরা আমাদের দুঙ্কার্যের স্বীকারোক্তি করছি। সুতরাং আপনি আমাদের 
ক্ষমা করুন! আমাদের উপর আপনার করুণা বর্ষণ করুন! আমাদের উপর 
দয়াপরবশ হয়ে বৃষ্টি বর্ষণ করুন! তিনি হাত উঠালেন এবং জনগণও তার সাথে 
হাত উঠালো। আল্লাহর করুণা উথলিয়ে উঠলো এবং মুষলধারে রহমতের বৃষ্টি 
বর্ষিত হতে শুরু হলো । 

যায়েদ ইবনে সাবিত (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (সঃ)-এর লেখক 
ছিলাম ৷ সূরায়ে বারাআাত যখন অবতীর্ণ হচ্ছিল তখন আমি এঁ সূরাটিও 
লিখছিলাম । আমি আমার কলমটি আমার কানের উপর রাখতাম । জিহাদের 
আয়াতগুলো অবতীর্ণ হচ্ছিল ৷ রাসূলুল্লাহ (সঃ)-এর উপর কি অবতীর্ণ হতে যাচ্ছে 
সে জন্যে তিনি অপেক্ষমান ছিলেন। এমন সময় একজন অন্ধ এসে বলতে 
লাগলোঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমি তো একজন অন্ধ লোক । সুতরাং 
আমি জিহাদের নির্দেশ কিরূপে পালন করতে পারি?” তখন এই আয়াতটি 
অবতীৰ্ণ হয়। 

এরপর এঁ লোকদের বর্ণনা দেয়া হচ্ছে যারা জিহাদে অংশগ্রহণের জন্যে সদা 
উদ্বিগ্ন, কিন্তু স্বভাবগত কারণে বিরত থাকতে বাধ্য হয়। জিহাদের হুকুম অবতীর্ণ 
হলে রাসূলুল্লাহ (সঃ)-এর ঘোষণা অনুযায়ী মুজাহিদগণ জমা হতে শুরু করেন। 
একটি দল আগমন করলেন যাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুগাফ্‌ফাল ইবনে 
মাকরান মুযানীও (রাঃ) ছিলেন। তারা বললেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ তাওবা ৯ ৭৮১ পারাঃ ১০ 


আমাদের সওয়ারী নেই । সুতরাং আপনি আমাদের সওয়ারীর ব্যবস্থা করে দিন, 
যাতে আমরাও জিহাদের সওয়াব লাভ করতে পারি।” তখন রাসুলুল্লাহ (সঃ) 
তাদেরকে বললেনঃ “আল্লাহর কসম! আমার কাছে তো একটিও সওয়ারী নেই 
যাতে আমি তোমাদেরকে আরোহণ করাতে পারি।” সুতরাং তারা নিরাশ হয়ে 
কাদতে কাদতে ফিরে যান। তাদের এর চেয়ে বড় দুঃখ আর ছিল না যে, তারা 
জিহাদের মর্যাদা লাভে বঞ্চিত হয়ে গেলেন এবং নারীদের মত তাদেরকে এ 
সময়টা বাড়ীতেই কাটাতে হবে। তীদের না আছে নিজেদের কোন জিনিস, না 
কারো কাছ থেকে কোন বাহন পাচ্ছেন। তাই মহান আল্লাহ এ আয়াত নাযিল 
করে তাদেরকে সান্ধুনা দান করেন। এ আয়াতটি মুযাইনা গোত্রের শাখা বানু 
মাকরানের ব্যাপারে অবতীর্ণ হয়৷ মুহাম্মাদ ইবনে কা’ব (রঃ) বর্ণনা করেছেন যে, 
তাঁরা সাতজন ছিলেন। তারা ছিলেন বানু আমির গোত্রের লোক । তারা 
হচ্ছেন-(১) বানু ওয়াকিফ গোত্রের সালিম ইবনে আউফ, (২) বানু মাযিল 
গোত্রের হারামী ইবনে আমর, (৩) বানু মুআল্লা গোত্রের আব্দুর রহমান ইবনে 
কা'ব, (8) বানু সালমা গোত্রের ফায্লুল্লাহ, (৫) আমর ইবনে উকবা, (৬) 
আব্দুল্লাহ ইবনে আমর মুযানী, (৭) বানু হারিসা গোত্রের আলিয়্যাহ ইবনে 
যায়েদ । কোন কোন রিওয়ায়াতে কতকগুলো নামের হেরফেরও রয়েছে। মহৎ 
ACL BIO na SL ons UCU ESS 
(সঃ) বলেছেনঃ “হে আমার মুজাহিদ সাহাবীবর্গ! তোমরা 
UG REG EE A RUT OL 
তোমাদের খরচ করার মধ্যে, তোমাদের মাঠে-ময়দানে চলাফেরার মধ্যে, 
তোমাদের জিহাদ করার মধ্যে শরীক রয়েছে। এতে তোমাদের যে সওয়াব হবে 
তাতে তারাও শরীক থাকবে ।” অতঃপর তিনি এই আয়াতটিই পাঠ করেন । অন্য 
এক রিওয়ায়াতে আছে যে, রাসুলুল্লাহ (সঃ)-এর এ কথা শুনে সাহাবীগণ বলেনঃ 
“তারা বাড়ীতে বসে থেকেও সওয়াবে আমাদের শরীক হবে?” রাসুলুল্লাহ (সঃ) 
উত্তরে বলেনঃ “হ্যা, কেননা তাদের ওযর রয়েছে। ওযরের কারণেই তারা জিহাদে 
অংশগ্রহণ করতে পারেনি’ অন্য হাদীসে আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ 
“রোগ তাদেরকে জিহাদে অংশগ্রহণ করা থেকে বিরত রেখেছে।” অতঃপর 
পক্ষে যাদের কোন ওষর নেই, আল্লাহ তা'আলা তাদের বর্ণনা দিচ্ছেন। 
বলছেনঃ অভিযোগ তো শুধু এ লোকদের উপরই যারা ধন-সম্পদের মালিক 
GC tn HE Sb 
অন্তঃপুরবাসিনী মহিলাদের মত বাড়ীতেই অবস্থান করতে ইচ্ছুক । তারা মাটি 
কামড়ে বসে থাকে। তাদের দুঙ্কার্যের কারণে আল্লাহ তা‘আলা তাদের 
অন্তরসমূহের উপর মোহর মেরে দেন। সুতরাং তারা এখন নিজেদের ভাল মন্দ 
কিছুই জানতে পারছে না। 
দশম পারা সমাপ্ত 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ তাওবা ৯ 


৯৪ ৷ তারা তোমাদের কাছে ওযর 
পেশ করবে যখন তোমরা 
তাদের কাছে ফিরে যাবে; (হে 
নবী) তুমি বলে দাও- তোমরা 
ওযর পেশ করো না, আমরা 
কখনো তোমাদেরকে সত্যবাদী 
বলে মনে করবো না, আল্লাহ 
আমাদেরকে তোমাদের 
(জিহাদে না যাওয়ার) বৃত্তান্ত 
জানিয়ে দিয়েছেন, আর 
ভবিষ্যতেও আল্লাহ এবং তার 
রাসূল তোমাদের কার্যকলাপ 
পর্যবেক্ষণ করবেন, অতঃপর 
তোমরা প্রত্যাবর্তিত হবে এমন 
সত্তার কাছে যিনি অদৃশ্য এবং 
প্রকাশ্য সকল বিষয়ই অবগত 
আছেন, অনন্তর তিনি 


তাদেরকে তাদের অবস্থার, 


৭৮২ 


পারাঃ ১১ 


(232422, 


BS KI Eee SEO ~~ 


22/7245 Ed 2/ 2827 
PIECE Y bs gl m2) 


GLEE" 2524 


Et EE 


POE 4 242 


er 


G26372 3 oo23/cd 20 
4) | 


+2973 


Ss dso ৬১১১ 


2223 LL 23334797 7/9 


5-১ sl 
A287 27 
Ou ) 


> 237 72232 


BLS a Sri - ~-&6 


be 22 2 2 "11 
559° 220 2927/23 23/প 


EXE SES) ~~ Eee ae 


2277 55 le 


5S 7 4 


“ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৮৩ পারাঃ ১১ 


৯৬। তারা এ জন্যে শপথ করবে 227 i 227-9232 2/7 
যেন তোমরা তাদের প্রতি রাজী ৫+ 1৮27954 ১৮4৮২ 
হয়ে যাও, অনন্তর যদি তোমরা __১ $22 ০৯, 
তাদের প্রতি রাজী হয়ে যাও YANG ts LGN 
তবে আন্লাহ তো এমন Ee 
দুষ্ৰ্মকারী লোকদের প্রতি রাজী oul AE er 
হননা। 


আল্লাহ তা'আলা মুনাফিকদের সম্পর্কে সংবাদ দিচ্ছেন যে, মুমিনরা যখন 
মদীনায় ফিরে আসবে তখন এ মুনাফিকরা তাদের কাছে ওযর পেশ করবে । তাই 
আল্লাহ পাক স্বীয় রাসূলকে বলেছেনঃ হে নবী (সঃ)! এঁ মুনাফিকদেরকে বলে 
দাও- তোমরা আমাদের কাছে মিথ্যা ওযর পেশ করো না। তোমাদের কথা 
কখনো আমরা সত্য বলে বিশ্বাস করবো না। আল্লাহ তা'আলা আমাদেরকে 
তোমাদের সংবাদ অবহিত করেছেন। অতিসত্বরই তিনি দুনিয়ায় তোমাদের 
আমল লোকদের সামনে প্রকাশ করে দিবেন এবং তোমাদের ভাল মন্দ 
কার্যাবলীর খবর প্রদান করবেন। অতঃপর তোমাদেরকে তোমাদের কর্মের ফলও 
দেখতে হবে। 

এরপর মহান আল্লাহ তাদের সম্পর্কে আরো সংবাদ দিচ্ছেন- তারা তাদের 
ওযরের কথা শপথ করে করে বর্ণনা করবে, যেন তাদেরকে ক্ষমা করে দাও । 
কিন্তু হে মুমিনগণ! তোমরা কখনো তাদের কথার সত্যতা স্বীকার করো না এবং 
ঘৃণার সাথে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নাও। এসব ব্যাপার এ সময় ঘটবে 
যখন তোমরা যুদ্ধ শেষে মদীনায় ফিরে আসবে। জেনে রেখো যে, তাদের নফস্‌ 
কলুষিত হয়ে গেছে। তাদের ভিতর খুবই খারাপ এবং তাদের ধারণা ও বিশ্বাস 
অপবিত্র । পরকালে তাদের ঠিকানা জাহান্নাম । এটাই তাদের দুs্ধর্মের সঠিক 
প্রতিফল । আল্লাহ তা'আলা মুমিনদেরকে আরো বলে দেন- তোমরা যদি এই 
মুনাফিকদের কথা ও কসম বিশ্বাস করে তাদের প্রতি সত্তুষ্ট হয়ে যাও তবে জেনে 
রেখো যে, জাহ ₹ ভালা ঢাতর ত কং মে ড় হরেন ন! জরি সাহ 
ও তার রাসূল (সঃ)-এর আনুগত্য হতে বেরিয়ে গেছে। তারা ফাসেক। ১5 
শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বাইরে ৰ হা কো বাহ 0 
অর্থাৎ “ইদুর দুফ্ৃতি ও ফাস্যদু দৃষ্টি করার উদ্দেশ্যেই স্বীয় গর্ত হতে বের হয়ে 
থাকে ।” আরো বলা হয়ঃ£৮। ৩5 অর্থাৎ “শাখা বা ডাল হতে খেজুরের গুচ্ছ 
বের হয়ে এসেছে” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ 


৯৭। পল্লীবাসী লোকেরা কুফরী ও 
কপটতায় অতি কঠোর, আর 
তাদের এইরূপ হওয়াই উচিত 
যে, তাদের এঁসব আহ্‌কামের 
জ্ঞান না হয় যা আল্লাহ তার 
রাসূলের প্রতি অবতীর্ণ করেছেন; 
আর আল্লাহ হচ্ছেন মহা জ্ঞানী, 
অতি প্রজ্ঞাময় । 

৯৮। আর এই গ্রামবাসীদের মধ্যে 
এমন লোক রয়েছে যে, তারা যা 
কিছু ব্যয় করে ওকে জরিমানা 
মনে করে এবং তোমাদের প্রতি 
(কালের) আবর্তনসমূহের 
প্রতীক্ষায় থাকে; (বস্তুতঃ) অশুভ 
আবর্তন তাদের উপরই পতিত 
প্রায়, আর আল্লাহ খুব শুনেন, 
খুব জানেন। 

৯৯। আর গ্রামবাসীদের মধ্যে 
কতিপয় লোক এমনও আছে, 
যারা আল্লাহর প্রতি এবং 
কিয়ামত দিবসের প্রতি (পূর্ণ) 
ঈমান রাখে, আর যা কিছু ব্যয় , 
করে ওকে আল্লাহর সান্নিধ্য 
লাভের উপকরণ ও রাসূলের 
দুআ’ লাভের উপকরণরূপে 
গ্রহণ করে; স্মরণ রেখো তাদের 
এই ব্যয়কাৰ্য নিঃসন্দেহে তাদের 
জন্যে (আল্লাহর) নৈকট্য লাভের 
কারণ; নিশ্চয়ই আল্লাহ 
তাদেরকে নিজের রহমতে দাখিল 
করে নিবেন; নিশ্চয়ই আল্লাহ 
হচ্ছেন অতি ক্ষমাশীল, পরম 
করুণাময় । 


৭৮৪ 


পারাঃ ১১ 


35222 Gos A202 
SHI LSI-av 


2272/9 4p 24d 


le OS GOS 


) 
) oA Arad 2. 2 
) 


ss lJ EE ER 
Pw 2 297 


92 AA 
a) Kk 
LC ior ial oe 


£. GIs, 


5 SN G33 0A 
B74 272,223 


Ar 3 LS 


2, 2 Et 22 


EAE le 


G25, 2 / 


৯, 7 
om Ex Tm 


2 292 


eh SISA 


CL 


42 


0/৮ D2 


EET AN, el 


ob 
লে 5 Re 22 ন 


9,32 i SH 


RY) SJ ols 


2 E- 222, 2 2 22০০4 


£9259 os 1] 224 


Ons) 1H Dl Sl a>) 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৮৫ পারাঃ ১১ 


আল্লাহ তা'আলা এখানে সংবাদ দিচ্ছেন যে, গ্রাম্য লোকদের মধ্যে কাফিরও 
রয়েছে, মুনাফিকও রয়েছে। আর তাদের কুফরী ও নিফাক অন্যদের তুলনায় খুবই 
বড় ও কঠিন এবং তারা এরই যোগ্য যে, আল্লাহ তাআলা স্বীয় রাসূল (সঃ)-এর 
উপর যে হুকুম ও আহ্‌কাম নাযিল করেছেন তা থেকে তারা বে-খবর থাকে । 
যেমন- আমাশ (রঃ) ইবরাহীম (রঃ) থেকে বর্ণনা করেছেন যে, একজন গ্রাম্য 
বেদুঈন যায়েদ ইবনে সাওহান (রঃ)-এর নিকট উপবিষ্ট ছিল। তিনি তার 
সঙ্গীদের সাথে আলাপ-আলোচনা করছিলেন। নাহাওয়ান্দের যুদ্ধে তার হাত 
কেটে গিয়েছিল বেদুঈনটি তাকে বললোঃ “আপনার কথাগুলো তো খুবই ভাল 
এবং আপনাকে ভাল লোক বলেই মনে হচ্ছে। কিন্তু আপনার কর্তিত হাত 
আমাকে সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে।” তখন যায়েদ (রঃ) বললেনঃ “আমার 
কর্তিত হাত দেখে তোমার সন্দেহ হচ্ছে কেন? এটা তো বাম হাত ৷” বেদুঈন 
বললোঃ “আল্লাহর শপথ! চুরির অপরাধে ডান হাত কাটা হয় কি বাম হাত কাটা 
হয় তা আমার জানা নেই৷” তখন যায়েদ ইবনে সাওহান (রঃ) বলে উঠলেন যে, 
WAN dG Ly 333 19/21 p00 070 I 9983/77 2/9737 
4 as | Jl be 333 LalaNl als Gs Lis 13 oll 

অর্থাৎ “গ্রামবাসী লোকেরা কুফরী ও কপটতায় অতি কঠোর, আর তাদের 
এরূপ হওয়াই উচিত কারণ, তাদের এসব আহকামের জ্ঞান নেই যা আল্লাহ তীর 
রাসূল (সঃ)-এর প্রতি অবতীর্ণ করেছেন।” 

ইমাম আহমাদ (রঃ) ইসনাদসহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেছেন 
যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যারা পল্লীতে বাস করে তারা যেন নির্বাসিত 
লোক, যারা শিকারের পিছে দৌড়াদৌড়ি করে তারা নির্বোধ এবং যারা কোন 
বাদশাহর সাহচর্য গ্রহণ করে তারা ফিৎনায় পতিত হয়ে থাকে।”” বেদুঈনরা 
সাধারণতঃ বদ মেযাজী, বোকা এবং অভদ্র হয়ে থাকে, তাই আল্লাহ তা'আলা 
bd sls A) edhe da dnd E LA DALE Gk 
ও ভদ্র লোকেরাই হয়ে থাকেন। যেমন_ আল্লাহ তা'আলা বলেন 2 


sl fo I dl 3, বব UL ss lo i 
অর্থাৎ “(হে নবী সঃ)! তোমার পূর্বে জনপদবাসীদের মধ্য হতে পুরুষগণকেই 
প্রেরণ করেছিলাম যাদের নিকট ওহী পাঠাতাম।” (১২৪ ১০৯) 
১. সুনানে আবি দা্টদ, জামেউত তিরমিযী এবং সুনানে নাসাঈতেও সুফইয়ান সাওরী (রঃ) হতে এ 
হাদীসটি বর্ণিত আছে। ইমাম তিরমিযী (রঃ) এটাকে হাসান গারীব বলেছেন। সাওরী 
(রঃ)-এর রিওয়ায়াত ছাড়া আর কারো ৱিওয়ায়াত আমাদের জানা নেই । 


0৫০ 
wwwi.islamfind.wordpress.com 


সুূরাঃ তাওবা ৯ ৭৮৬ পারাঃ ১১ 


একবার এক বেদুঈন রাসূলুল্লাহ (সঃ)-এর কাছে কিছু হাদিয়া পাঠায় । 

তঃপর রাসূলুল্লাহ (সঃ) যে পর্যন্ত তার কাছে ওর কয়েকগুণ বেশী হাদিয়া না 
পাঠান সেই পর্যন্ত সে খুশী হয়নি। এ সময় তিনি বলেছিলেনঃ “আমি এখন 
সংকল্প করেছি যে, কারাশী, সাকাফী, আনসারী এবং দাওসী ছাড়া আর কারো 
হাদিয়া কবূল করবো না । কেননা, এরা হচ্ছে শহুরে লোক । এরা মক্কা, তায়েফ, 
মদীনা এবং ইয়ামনের অধিবাসী । বেদুঈনের তুলনায় এদের চরিত্র বহুগুণে 
উত্তম । বেদুঈনরা সাধারণতঃ বোকাই হয়।” 

সন্তানকে চুম্বন করার ব্যাপারে বেদুঈনের হাদীসঃ 

সহীহ মুসলিমে আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, বেদুঈনদের 
কতকগুলো লোক রাসূলুল্লাহ (সঃ)-এর কাছে এসে বললোঃ “তোমরা তোমাদের 
শিশুদেরকে চুম্বন করে থাকো?” তারা (সাহাবীগণ) উত্তরে বললেনঃ “হ্যা ৷” 
তখন তারা বললোঃ “আল্লাহর শপথ! আমরা কিন্তু (আমাদের) শিশুদেরকে চুম্বন 
করি না৷” রাসূলুল্লাহ (সঃ) তখন তাদেরকে বললেনঃ “আল্লাহ যদি তোমাদের 
পারি?” 


আল্লাহ পাকের উক্তিঃ “আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী, অতি প্রজ্ঞাময় ৷” অর্থাৎ 
আল্লাহ এ লোকদেরকে ভালরূপেই জানেন যারা এর যোগ্য যে, তাদেরকে জ্ঞান 
ও ঈমানের তাওফীক দেয়া হবে। তিনি স্বীয় বান্দাদের মধ্যে জ্ঞান, অজ্ঞতা, 
ঈমান, কুফরী এবং নিফাকের বন্টন অত্যন্ত বিজ্ঞতা ও বিচক্ষণতার সাথে 
করেছেন। তিনি তার জ্ঞান ও নৈপুণ্যের ভিত্তিতে যা কিছু করেন এর বিরুদ্ধে 
কেউ মুখ খুলতে পারে না। 


আল্লাহ তা'আলা খবর দিচ্ছেন- তাদের মধ্যে এমন লোকও রয়েছে যারা 
আল্লাহর পথে কিছু খরচ করলে ওটাকে জরিমানা মনে করে থাকে এবং মুমিনরা 
কোন দৈব দুৰ্বিপাকে পতিত হোক তারা এরই প্রতীক্ষায় থাকে কিন্তু তারা 
নিজেরাই সেই দুর্বিপাকে পতিত হবে। আল্লাহ তাআলা তার বান্দাদের কথা 
খুবই ভাল শুনেন ও জানেন । অপমান ও ব্যর্থতার যোগ্য কারা এবং কারা সাহায্য 
প্রাপ্তি ও সফলতার যোগ্য এটাও তিনি ভালরূপেই জানেন। 
১. সহীহ বুখারীর ইবারত হচ্ছে ৪5 45 ০০ ৷ 039145 441 অর্থাৎ 

“আমি কি তোমার জন্যে যিন্বাদার হতে পারি যদি আল্লাহ তোমার অন্তর থেকে রহমত বের 

করে নেন?” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৮৭ পারাঃ ১১ 


পল্লীবাসীদের আর এক শ্রেণীর লোক প্রশংসার পাত্র । তারা হচ্ছে ওরাই যারা 
আল্লাহর পথে খরচ করাকে তার নৈকট্য লাভ ও সন্তুষ্টির মাধ্যম মনে করে 
থাকে । তারা এটা কামনা করে যে, এর কারণে তারা তাদের জন্যে রাসূলুল্লাহ 
(সঃ)-এর দুআ'য়ে খায়ের লাভ করবে। হ্যা, অবশ্যই এই খরচ তাদের জন্যে 
আল্লাহর সন্তুষ্টি লাভের কারণ হবে এবং আল্লাহ তা‘আলা তাদেরকে স্বীয় 
রহমতের মধ্যে প্রবেশ করাবেন । আল্লাহ তা'আলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু । 


১০০। আর যেসব মুহাজির ও 


2 223302 ,23 


১ 
আনসার (ঈমান আনয়নে) SAU rill =e 
অথুবৰ্তী এবং প্রথম, আর or Ee 
যেসব লোক সরল অন্তরে CR arse 


তাদের অনুগামী, আল্লাহ 
তাদের প্রতি রাজি হয়েছেন 
এবং তারাও তার প্রতি রাজি 
হয়েছেন, আর আল্লাহ তাদের 


2 32292 24% 


% 


। 
2327 He: PETE S 


EAE, 


\ 
জন্যে এমন উদ্যানসমূহ প্রস্তুত +4427 + পা ৩/2৪/8// + 
করে রেখেছেন যার তলদেশে এ 52 ঠাহ 8 +, 
নহরসমূহ বইতে থাকবে, যার 1! 44/4, 4? 


} 9\24/ 2 


১ ll 5 > Dl 


মধ্যে তারা চির স্থায়ীভাবে 
তা “2 42 #272 
বিরাট কৃতকাৰ্যতা । Ma oc 


আল্লাহ তা‘আলা খবর দিচ্ছেন- আমি এসব মুহাজির, আনসার ও তাদের 
অনুসারীদের প্রতি সন্তুষ্ট যারা আমার সন্তুষ্টি লাভ করার ব্যাপারে অথ্বর্তী 
হয়েছে। আমি যে তাদের প্রতি সন্তুষ্ট রয়েছি তা এইভাবে প্রমাণিত যে, আমি 
তাদের জন্যে সুখময় জান্নাত প্রস্তুত করে রেখেছি। 

শা’বী (রঃ) বলেন যে, মুহাজির ও আনসারদের মধ্যে অগ্রবর্তী ও প্রথম 
তারাই যারা হুদায়বিয়ায় বায়আ'তে রিযওয়ানের মর্যাদা লাভ করেছিলেন। আর 
আবু মূসা আশ্আরী (রাঃ), সাঈদ ইবনুল মুসাইয়াব (রঃ), মুহাম্মাদ ইবনে সীরীন 
(রঃ), হাসান (রঃ) এবং কাতাদা (রঃ) বলেন যে, তারা হচ্ছেন এসব লোক যারা 
রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে দুই কিবলার (বায়তুল মুকাদ্দাস ও কা'বা) দিকে মুখ 
করে সালাত আদায় করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৮৮ পারাঃ ১১ 


মুহাম্মাদ ইবনে কা’ব আল কারাসী (রঃ) বলেন যে, উমার ইবনুল খাত্তাব 
(রাঃ) এমন একজন লোকের পার্শ্ব দিয়ে গমন করেন যিনি নিমের আয়াতটি পাঠ 
করছিলেনঃ ...... Ll ৰ sl EEN ef [, তখন উমার (রাঃ) 
তার হাতখানা ধরে নেন এবং তাঁকে জিজ্ঞেস করেনঃ “কে তোমাকে এটা এরূপে 
পাঠ করালেন?” লোকটি উত্তরে বললেনঃ “উবাই ইবনে কা’ব (রাঃ) ।” তখন 
উমার (রাঃ) তাকে বললেনঃ “চলো, আমরা উবাই ইবনে কা'ব (রাঃ)-এর কাছে 
যাই এবং তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করি৷” অতঃপর উবাই ইবনে কা'ব 
(রাঃ)-এর কাছে গিয়ে তিনি তাকে জিজ্ঞেস করেনঃ “আপনি কি এই 
আয়াতটিকে এভাবে পড়তে বলেছেন?” উত্তরে তিনি বললেনঃ “হ্যা ।” তখন 
পুনরায় উমার (রাঃ) তাকে জিজ্ঞেস করলেনঃ “রাসূলুল্লাহ (সঃ)-কে কি আপনি 
এভাবেই পড়তে শুনেছেন?” জবাবে তিনি বলেনঃ “হ্যা” উমার (রাঃ) তখন 
বললেনঃ “তাহলে দেখা যাচ্ছে যে, আমরা এমন এক মর্যাদা লাভ করেছি যা 
আমাদের পরে কেউ লাভ করতে পারবে না৷” এ কথা শুনে উবাই ইবনে কা’ব 
(রাঃ) বলেন যে, এই আয়াতের সত্যতা প্রমাণকারী সূরায়ে জুমাআ’র প্রথম 
দিকের আয়াতটিও বটে । তা হচ্ছে- 

227° £0 22379 99/97 Dr199 34), 
A nil 2s of bod Es 2 

অর্থাৎ “আর (উপস্থিতরা ব্যতীত) অন্যান্য লোকদের জন্যেও, যারা তাদের 
সাথে শামিল হবে, কিন্তু এখনও শামিল হয়নি, আর তিনি মহাপরাক্রান্ত, 
প্রজ্ঞাময় ।"(৬২৪ EON 00 


ECE Gr //(?,2 (6442472? 2/9? 29 SURAT 
G7 PEGI 4 59! S909 3 20977 


m2 3 er - i ৰ Lb 5 =f) si 
অর্থাৎ “আর (তাদের জন্যেও) যারা (ইসলাম ধর্মে) তাদের (আনসার ও 
মুহাজিরদের) পরে এসেছে, যারা প্রার্থনা করে-হে আমাদের প্রতিপালক! 
আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের এ ভাইদেরকেও যারা আমাদের পূর্বে 
ঈমান এনেছে এবং ঈমানদারদের প্রতি আমাদের অন্তরে যেন ঈর্ষা না হয়। হে 
আমাদের রব! আপনি বড় স্নেহশীল, করুণাময় ।” (৫৯৪ ১০) সূরায়ে আনফালেও 
্নয়েছেঃ 2223 ET IE 0922 drag ore Bie’ 19/\N/2 9 
2 Mb ~~ Leb 3 PATH Le He) [yal nls 
অর্থাৎ “আর যারা (নবী সঃ-এর হিজরতের) পরবর্তীকালে ঈমান এনেছে, 
হিজরত করেছে এবং তোমাদের সাথে একত্রে জিহাদ করেছে, বস্তুতঃ তারা 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৮৯ পারাঃ ১১ 


PEL (৮৪ ৭৫) ইবনে জারীর (রঃ) এটা রিওয়ায়াত করেছেন 
বং বলেছেন যে, হাসান বৃসরী (রঃ) ১ শব্দটিকে পেশ দিয়ে অর্থাৎ ail 

EE ett -এর উপর 4% করতেন। তখন অর্থ দীড়াবেঃ 
“মুহাজিরদের মধ্যে যারা অগ্রবর্তী ও প্রথম এবং আনসার ও তাদের অনুসারীদের 
প্রতি আল্লাহ সন্তুষ্ট ।” আফসোস্‌ এ হতভাগ্যদের প্রতি যারা এই সাহাবীদের প্রতি 
হিংসা পোষণ করে থাকে, তাদেরকে গালি দেয়। অথবা কোন কোন সাহাবীকে 
গালি দিয়ে থাকে, বিশেষ করে এঁ সাহাবীকে যিনি সমস্ত সাহাবীর নেতা, নবী 
(সঃ)-এর স্থলাভিষিক্ত, রাসূলুল্লাহ (সঃ)-এর পরেই যার মর্যাদা, যিনি সর্বশ্রেষ্ঠ 
সাহাবী হওয়ার গৌরব অর্জন করেছেন অর্থাৎ মহান খলীফা আবূ বকর ইবনে 
আবি কুহাফা (রাঃ)! এরা হচ্ছে রাফেযী সম্পৃদায়ের বিভ্রান্ত দল । তারা সর্বশ্রেষ্ঠ 
সাহাবীর প্রতি শত্রুতা পোষণ করে থাকে । তাকে তারা গালি-গালাজ করে । 
আমরা এই দুষ্কার্য থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। এটা এ 
কথাই প্রমাণ করে যে, এদের বুদ্ধি-বিবেক লোপ পেয়েছে এবং অন্তর বিগড়ে 
গেছে। যদি এই দুর্বৃত্তের দল এমন লোকদেরকে গালি দেয় যাদের প্রতি আল্লাহ 
তা'আলা সন্তুষ্ট হয়েছেন এবং পবিত্র কুরআনে তাদের প্রতি সন্তুষ্ট থাকার সনদ 
দিয়েছেন, তবে কোন্‌ মুখে তারা কুরআনের প্রতি ঈমান আনার দাবী করে? এখন 
কুরআনের উপর ঈমানই আর কি করে থাকলো? আর আহ্‌লে সুন্নাত এ 
লোকদেরকে সম্মান করেন এবং এঁ লোকদের প্রতি সন্তুষ্ট থাকেন যাদের প্রতি 
আল্লাহ তা‘আলা সন্তুষ্ট রয়েছেন। এই আহ্‌লে সুন্নাত এ লোকদেরকে মন্দ বলেন 
যাদেরকে আল্লাহ ও তার রাসূল (সঃ) মন্দ বলেছেন। আর তারা এ লোকদেরকে 
ভালবাসেন যাদেরকে আল্লাহ তা‘আলা ভালবাসেন। তারা এ লোকদের 
বিকদ্ধাচরণ করেন স্বয়ং আল্লাহ যাদের বিরুদ্ধাচরণ করেছেন । তারা হিদায়াতের 
অনুসারী । তারা বিদআ’তী নন। তারা নবী (সঃ)-এরই অনুসরণ করে থাকেন। 
তারাই হচ্ছেন আল্লাহর দল এবং তারাই সফলকাম । তারাই হচ্ছেন আল্লাহর 
মুমিন বান্দা । 

১০১। আর তোমাদের চতুর্দিকস্থ Lue 32 7d2 72 / 
লোকদের মধ্য হতে কতিপয় le TRE 00) 
লোক এবং মদীনাবাসীদের ,/» ১৯272 +242 
মধ্য হতেও কতিপয় লোক Pl pl 
এমন মুনাফিক রয়েছে যারা : 22 
নিফাকের চরমে পৌছে গেছে, EAE FEN 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৯০ পারাঃ ১১ 


তুমি তাদেরকে জান না, 2 BAIS BHA 2 sad 
আমিই তাদেরকে জানি, আমি ০০০০-০ ১ 
তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান 4284962 2/95 2934/2 
করবো, তৎপর (পরকালেও) ৫1 ৪১৮-১ 
গত্যাবৰ্তিত হবে। Sp 
আল্লাহ তাআলা স্বীয় রাসূল (সঃ)-কে খবর দিচ্ছেন- মদীনার চতুল্পার্শ্বে 
অবস্থানকারী আরব গোত্রগুলোর মধ্যে কতকগুলো লোক মুনাফিক রয়েছে এবং 
স্বয়ং মদীনায় বসবাসকারীদের মধ্যে কিছুসংখ্যক মুসলমানও, প্রকৃতপক্ষে 
মুনাফিক তারা কপটতা থেকে বিরত থরাক্‌ছে না ।,বলা হয় 24 55 (২২৪৩) 
এবং SEE । আরো বলা হয় ০5597 £7 অৰ্থাৎ“‘অমুক ব্যক্তি 
আল্লাহর অবাধ্য হয়েছে’ ৷ আল্লাহ: তা'আলার OEE এই উক্তি 
এবং NAL LE? AECL E27 (88 ৩0) 
এই উক্তির মধ্যে কোনই বৈপরীত্য নেই। কেননা, এটা এই প্রকারের জিনিস যে, 
এর মাধ্যমে তাদের গুণাবলী চিহ্নিত করা হয়েছে, যেন তাদেরকে চেনা যায়। এর 
অর্থ এটা নয় যে, নবী (সঃ) নি্দিষ্টভাবে সমস্ত মুনাফিককেই চিনতেন । তিনি 
মদীনাবাসীদের মধ্যে শুধুমাত্র এ কতিপয় মুনাফিককেই চিনতেন যারা রাত-দিন 
তার সাথে উঠা-বসা করতো এবং সকাল-সন্ধ্যায় তিনি তাদেরকে দেখতেন। 
নিম্নের রিওয়ায়াতটির দ্বারাও এ কথার সত্যতা প্রমাণিত হয়। ইমাম আহমাদ 
(রঃ) ইসনাদসহ জুবাইর ইবনে মুতইম (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, জুবাইর 
(রাঃ) বলেনঃ “আমি আরয করলাম, হে আল্লাহর রাসূল (সঃ)! এ লোকগুলো 
ধারণা করে যে, মক্কায় তারা কোনই প্রতিদান পায়নি ।” তখন রাসূলুল্লাহ (সঃ) 
বলেনঃ “হে জুবাইর (রাঃ)! তোমাদেরকে তোমাদের (কর্মের) প্রতিদান অবশ্যই 
দেয়া হবে, শুধু মক্কায় নয়, এমন কি যদিও তোমরা শৃগালের গর্তেও বাস কর না 
কেন।” অতঃপর তিনি আমার দিকে মাথা ঝুঁকিয়ে গোপনীয়ভাবে বললেনঃ 
“আমার সাহাবীদের মধ্যে কিছু কিছু মুনাফিকও রয়েছে।” ভাবার্থ এই যে, কোন 
কোন মুনাফিক এরূপ এরূপ সুরে কথা বলে থাকে যা মোটেই সত্য নয়। সুতরাং 
এটাও এই ধরনেরই কথা ছিল যা জুবাইর ইবনে মুতইম (রাঃ) শুনেছিলেন। 


B70 23d 


HELICES O: ৪ ৭৪) অংশের তাফসীরে এটা বর্ণিত হয়েছে যে, নবী 
(সঃ) হুযাইফা (রাঃ)-কে ১৪ বা ১৫ জন লোকের নাম বলে দিয়েছিলেন যারা 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৯১ পারাঃ ১১ 


প্রকৃতপক্ষে মুনাফিক ছিল। এই বিশিষ্টকরণ এটা দাবী করে না যে, তিনি সমস্ত 
মুনাফিকেরই নাম জানতেন । এসব ব্যাপারে আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভাল 
জ্ঞান রাখেন। 


হাফিয ইবনে আসাকির (রঃ) ‘তারজুমাতু আবি উমার আল বাইরূতী’ এর 
মধ্যে ইসনাদসহ রিওয়ায়াত করে বলেছেনঃ ‘হারমালা’ নামক একটি লোক নবী 
(সঃ)-এর কাছে এসে বলেঃ “ঈমান তো এখানে রয়েছে।” এ সময় সে তার 
জিহ্বার দিকে ইশারা করে। তারপর বলেঃ “আর নিফাক বা কপটতা থাকে 
এখানে ৷” এ কথা বলার সময় সে অন্তরের দিকে ইশারা করে। আল্লাহর নাম 
কিন্তু সে খুব কমই নেয়। তখন রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “হে আল্লাহ্‌! আপনি 
করে দিন, তার মধ্যে আমার প্রতি মহব্বত পয়দা করুন, যারা আমাকে 
ভালবাসে, তার মধ্যে তাদের প্রতি ভালবাসা দিয়ে দিন এবং তাদের সমস্ত কাজ 
উত্তম করে দিন” সাথে সাথে তার সমস্ত কপটতা দূর হয়ে গেল এবং সে বলতে 
লাগলোঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমার অধিকাংশ সঙ্গী মুনাফিক এবং আমি 
তাদের নেতা ছিলাম । আমি তাদেরকে আপনার কাছে ধরে আনবো কি?” নবী 
(সঃ) উত্তরে বললেনঃ “যে স্বেচ্ছায় আমার কাছে আসবে, আমি তার জন্যে 
আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবো । আর যে নিফাককেই আঁকড়ে ধরে থাকবে, 
আল্লাহ তা'আলা তাকে দেখে নিবেন। তুমি কারো গোপন তথ্য প্রকাশ করো 
না৷” 


আবূ আহমাদ হাকিমও (রঃ) এরূপই রিওয়ায়াত করেছেন। এই আয়াতের 
ব্যাপারে কাতাদা (রাঃ) বলেনঃ “এ লোকদের কি হয়েছে যারা কৃত্রিমভাবে 
মানুষের ব্যাপারে নিজেদের নিশ্চিত জ্ঞান প্রকাশ করে বলে যে, অমুক ব্যক্তি 
জান্নাতী ও অমুক ব্যক্তি জাহারনাসী? অথচ যদি স্বয়ং তাদেরকে জিজ্ঞেস করা হয়- 
আচ্ছা বলতো, তোমরা জান্নাতী, না জাহান্নামী? তখন তারা বলে- আমরা এটা 
জানি না। অথচ যারা অন্যদের সম্পর্কে বলতে পারে যে, তারা জান্নাতী কি 
জাহান্নামী, তারা তো নিজেদের সম্পর্কে আরো ভাল জানতে পারবে। আসলে 
তারা এমন কিছু দাবী করছে যে দাবী নবীরাও করেননি” 

আল্লাহর নবী নূহ (আঃ) বলেছিলেনঃ চি 1% 03০5.5 অর্থাৎ 
“তারা কি করছে তা আমি জানি না।” (২৬ 8 ১১২) আল্লাহ তা'আলার নবী 
শুআ’ইব (আঃ) বলেছিলেনঃ 


১. এ হাদীসটি শায়েখ আবূ উমার বায়রূতী (রঃ) আবূ দারদা (রাঃ) হতে বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৯২ পারাঃ ১১ 

BOE 0 FA EAE C Hits COOH 
হয়ে থাকো। আর আমি তোমাদের উপর রক্ষক নুই ॥” (১১ ৪ ৮৬) আল্লাহ 
তা'আলা স্বীয় নবী (সঃ)-কে এখানে বলেছেনঃ ০ 025 449 বু অৰ্থাৎ “হে 
নবী (সঃ)! তুমি তাদেরকে জান না, আমি তাদেরকে জানি৷” 

এই আয়াতের ব্যাপারে ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, একদা 
নবী (সঃ) জুমআর খুতবার উদ্দেশ্যে দাড়ালেন এবং বললেনঃ “ হে অমুক অমুক 
ব্যক্তি! তোমরা মসজিদ থেকে বেরিয়ে যাও। কেননা, তোমরা মুনাফিক ৷” 
সুতরাং তারা অত্যন্ত লাঞ্ছনা ও অপমানের সাথে মসজিদ থেকে বের হয়ে 
যাচ্ছিল । এ সময় উমার (রাঃ) মসজিদের দিকে আসছিলেন। তখন উমার (রাঃ) 
মনে করলেন যে, হয়তো জুমআর সালাত শেষ হয়ে গেছে তাই লোকেরা ফিরে 
আসছে । সুতরাং তিনি খুবই লজ্জিত হলেন এবং লজ্জাবশতঃ নিজেকে 
এলোকগুলো হতে গোপন করতে লাগলেন। আর ওদিকে এ লোকগুলো মনে 
করলো যে, উমারও (রাঃ) হয়তো তাদের নিফাকের কথা জেনে ফেলেছেন, তাই 
তারাও নিজেদেরকে উমার (রাঃ) থেকে গোপন করতে লাগলো। মোটকথা, 
উমার (রাঃ) যখন মসজিদে আসলেন তখন তিনি জানতে পারলেন যে, তখনও 
জুমআর সালাত পড়া হয়নি । একজন মুসলিম তাকে খবর জানিয়ে দিয়ে বললেনঃ 
“হে উমার (রাঃ) খুশী থাকুন যে, আজ আল্লাহ তাআলা মুনাফিকদেরকে 
অপমানিত করেছেন।” ইবনে আব্বাস (রাঃ)! বলেন যে, এভাবে মসজিদ থেকে 
বের করে দেয়া হচ্ছে প্রথম শাস্তি এবং দ্বিতীয় শাস্তি হবে কবরের শাস্তি । 


bs 23/2 


সাওরীও (রঃ) ইসনাদসহ একথাই বলেছেন। মুজাহিদ (রঃ) ০৬ 
আল্লাহ তা‘আলার এই উক্তি সম্পর্কে বলেন যে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে হত্যা ও 
বন্দী । অন্য এক রিওয়ায়াতে ক্ষুধা ও কবরের আযাব অর্থ নেয়া হয়েছে। অতঃপর 
বড় আযাবের দিকে ফিরানো হবে। ইবনে জুরাইজ (রঃ)-এর উক্তি এই যে, এর 
দ্বারা দুনিয়ার আযাব ও কবরের আযাব বুঝানো হয়েছে। অতঃপর “আযাবে 
আধযীম” অর্থাৎ জাহান্নামের শাস্তিতে জড়িয়ে দেয়া হবে। হাসান বসরী (রঃ) 
বলেন যে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার শাস্তি ও কবরের শাস্তি । আবদুর 
রহমান ইবনে যায়েদ (রঃ) বলেন যে, দুনিয়ার শাস্তি হচ্ছে ধন-সম্পদ ও সন্তান 
সন্ততির ফিৎনার শাস্তি । অতঃপর তিনি আল্লাহ তা'আলার নিম্নের উক্তিটি পাঠ 
করে শুনালেন- 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ তাওবা ৯ ৭৯৩ পারাঃ ১১ 


7 I/F 2) 2 29 3370032280737 2 79 


inl Seid bn ৰ | B33 Ys dll La Ys 


“29% 
Ll 

অর্থাৎ “তাদের ধন-সম্পদ ও সন্তান সম্ভতি যেন তোমাকে বিস্মিত না করে, 
আল্লাহ চান যে, এগুলোর মাধ্যমে পার্থিব জীবনেই তিনি তাদেরকে আযাবে 
জড়িয়ে ফেলেন ৷” (৯৪ ৫৫) কেননা এই বিপদসমূহ তাদের জন্যে শাস্তি কিন্তু 
মুমিনদের জন্যে প্রতিদানের কারণ । আর আখিরাতের শাস্তি দ্বারা জাহান্নামের 
শান্তি বুঝানো হয়েছে। 

মুহাম্মাদ ইবনে ইসহাক (রঃ) বলেন যে, প্রথম শাস্তি দ্বারা বুঝানো হচ্ছে এ 
শাস্তি যা ইসলাম প্রসার লাভ করার মাধ্যমে তাদের উপর পতিত হয়েছিল এবং 
সীমাহীন দুঃখ ও আফসোস তাদের উপর জারী হয়েছিল । দ্বিতীয় শাস্তি হচ্ছে 
কবরের শাস্তি । আর “আষাবে আযীম” (বড় শাস্তি) হচ্ছে এ শাস্তি যা আখিরাতে 
তারা ভোগ করবে এবং তা চির স্থায়ীভাবে ভোগ করতে থাকবে । 

সাঈদ (রঃ) কাতাদা (রঃ) হতে বর্ণনা করে বলেছেন যে, নবী (সঃ) হুযাইফা 
(রাঃ)-এর কানে কানে বলেছিলেনঃ “বারোজন মুনাফিক রয়েছে। তাদের মধ্যে 
ছয়জনের জন্যে ‘দাবীলা’ যথেষ্ট । তা হচ্ছে জাহান্নামের একটি অগ্নিশিখা যা 
তাদের স্কন্ধে লেগে যাবে এবং বক্ষ পর্যন্ত পৌছে যাবে। অর্থাৎ পেটের ব্যথা ও 
অভ্যন্তরীণ রোগে মৃত্যুবরণ করবে । আর বাকী ছয়জনের স্বাভাবিক মৃত্যু হবে।” 

সাঈদ (রঃ) আমাদের কাছে বর্ণনা করেছেন যে, যখন কেউ মারা যেতো এবং 
উমার ইবনে খাত্তাব (রাঃ)-এর দৃষ্টিতে সে সন্দেহযুক্ত হতো তখন তিনি হুযাইফা 
(রাঃ)-এর দিকে তাকাতেন। তিনি এ মৃতের জানাযার সালাত আদায় করলে 
তিনিও পড়তেন এই বিশ্বাস করে যে, এঁ মৃতব্যক্তি এ বারোজন মুনাফিকের 
অন্তর্ভুক্ত নয়। আর হুযাইফা (রাঃ) জানাযার সালাত না পড়লে তিনিও পড়তেন 
না। জানা গেছে যে, উমার (রাঃ) হুযাইফা (রাঃ)-কে জিজ্ঞেস করেছিলেনঃ 
“আল্লাহর কসম! আমাকে বলুন, এ বারোজনের মধ্যে আমি একজন নই তো?” 
হুযাইফা (রাঃ) উত্তরে তাকে বলেনঃ “আপনি তাদের অন্তর্ভুক্ত নন। কিন্তু আপনি 
ছাড়া আমি আর কারো যিশ্মাদারী নিচ্ছিনা।” 


১০২। এবং আরো কতকগুলো GH 2 
Br 22,/2 2322" 
ERA j ্বী stale) BEALE € Y 


বারা মিশ্রিত আমল করেছিল ce! রর # A PA 2270/7 
কিছু ভালো আর বি 2 5,3 KR SINAL 
| ৰ, bs 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৯৪ পারাঃ ১১ 


আশা রয়েছে যে, আল্লাহ _,9,,9১ > 
তাদের প্রতি করুণা-দৃষ্টি ee ES 
করবেন, নিঃসন্দেহে আল্লাহ Bs AL 3 32 
অতিশয় ক্ষমাশীল পরম ০5) 4%! et 
করুণাময় । 


আল্লাহ তা‘আলা যখন এসব মুনাফিকের অবস্থার বর্ণনা শেষ করলেন যারা 
মুসলিমদের সাথে জিহাদে অংশগ্রহণ করা থেকে বিরত রয়েছিল এবং যুদ্ধে 
শরীক হওয়া থেকে অনাগ্রহ দেখিয়েছিল, আর মিথ্যা প্রতিপন্ন করেছিল ও সন্দেহ 
প্রকাশ করেছিল, তখন তিনি এ পাপীদের বর্ণনা শুরু করলেন যারা শুধুমাত্র 
অলসতা ও আরামপ্রিয়তার কারণেই জিহাদে অংশগ্রহণ করা থেকে বিরত ছিল। 
কিন্তু তারা প্রকৃতপক্ষে হক পদ্থী ও ঈমানদার ছিল। সুতরাং আল্লাহ তা‘আলা 
বলেন-এ মুনাফিকদের ছাড়া অন্যেরা যে জিহাদে শরীক হওয়া থেকে বিরত ছিল 
তারা নিজেদের দোষ ও অপরাধ স্বীকার করে নিয়েছে। তারা এমনই লোক যে, 
তাদের ভালো আমলও রয়েছে। আর এঁ সৎ আমলের সাথে কিছু দোষক্রটিও 
জড়িয়ে দিয়েছে, যেমন জিহাদে শরীক হওয়া থেকে বিরত থাকা । কিন্তু তাদের 
এই দোষ-ক্ৰটিকে আল্লাহ তা‘আলা ক্ষমা করে দিয়েছেন। আর এ মুনাফিকদের 
অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না। তাদের কোন নেক আমলও নেই । 

এ আয়াতটি কতকগুলো নির্দিষ্ট ব্যক্তির ব্যাপারে অবতীর্ণ হলেও সমস্ত 
অপরাধী ও পাপী মুমিনদের জন্যেও এটা সাধারণ এবং তাদের সকলের 
ব্যাপারেই এটা প্রযোজ্য । মুজাহিদ (রঃ)-এর উক্তি এই যে, এটা আবু লুবাবার 
ব্যাপারে অবতীর্ণ হয়, যখন সে বানু কুরাইযা গোত্রকে বলেছিল যে, ওটা যবেহ 
করার স্থান এবং স্বীয় হাত দ্বারা সে তার গলার দিকে ইশারা করেছিল। ইবনে 
আব্বাস (রাঃ)-এর উক্তি এই যে, 53% দ্বারা আবূ লুবাবা ও তার দলকে বুঝানো 
হয়েছে, যারা রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে তাবূকের যুদ্ধে না গিয়ে পিছনে রয়ে 
গিয়েছিল। কেউ কেউ বলেন যে, আবু লুবাবার সাথে আরো পীচজন বা সাতজন 
অথবা নয়জন লোক ছিল । যখন রাসুলুল্লাহ (সঃ) তাবৃক হতে ফিরে আসেন তখন 
তারা নিজেদেরকে মসজিদের থামের সাথে বেধে ফেলে এবং কসম করে বলে- 
“যে পর্যন্ত রাসূলুল্লাহ (সঃ) আত য়ং না খুলবেন সেই পর্যন্ত আমাদেরকে 
খোলা হবে না ।” অতঃপর যখন ৪১৮১ [১5,২০১৪ -এই আয়াতটি অবতীৰ্ণ 
হয় তখন রাসুলুল্লাহ (সঃ) তাদেরকে খুলে দেন এবং তাদের যুদ্ধে অংশগ্রহণ না 
করার অপরাধ ক্ষমা করে দেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৯৫ পারাঃ ১১ 


ইমাম বুখারী (রঃ) বলেন, সামুরা ইবনে জুনদুব (রাঃ) হতে বর্ণিত আছে যে, 
রাসুলুল্লাহ (সঃ) বলেছেন, আজ রাত্রে দু'জন আগস্তুক আমার নিকট আগমন 
করে এবং আমাকে এমন এক শহর পর্যন্ত নিয়ে যায় যা স্বর্ণ ও রৌপ্যের ইট দ্বারা 
নিৰ্মিত ছিল। সেখানে আমি এমন কতগুলো লোক দেখতে পেলাম যাদের দেহের 
অর্ধাংশ খুবই সুন্দর ছিল। কিন্তু বাকী অর্ধাংশ ছিল অত্যন্ত কুৎসিত । ওদিকে 
তাকাতেই মন চাচ্ছিল না। আমার সঙ্গীদ্বয় তাদেরকে বললোঃ “তোমরা এই 
নদীতে ডুব দিয়ে এসো ৷” তারা ডুব দিয়ে যখন বের হয়ে আসলো তখন তাদের 
দেহের সর্বাংশ সুন্দর দেখালো । আমার সঙ্গীদ্বয় আমাকে বললোঃ “এটা হচ্ছে 
জান্নাতে আদন। এটাই হচ্ছে আপনার মনযিল ৷” অতঃপর তারা বললোঃ “এই 
যে লোকগুলো, যাদের দেহের অর্ধাংশ ছিল খুবই সুন্দর এবং বাকী অর্ধাংশ ছিল 
অত্যন্ত কুৎসিত, তার কারণ এই যে, তারা নেক আমলের সাথে বদ আমলও 
মিশিয়ে দিয়েছিল । আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন।” ইমাম বুখারী (রঃ) 
এ আয়াতের তাফসীরে সংক্ষেপে এরূপই রিওয়ায়াত করেছেন। 
১০৩ । (হে নবী!) তুমি তাদের 

ধন-সম্পদ হতে সাদকা গ্রহণ 

কর, যদদ্বারা তুমি তাদেরকে 


by 


24 2 


Gls 2 - -\). 


7/2 2w3,33940 2 
পাক-সাফ করে দেবে, আর OT 
তাদের জন্যে দুআ’ কর, ; {8 a 
নিঃসন্দেহে তোমার দুআ’ হচ্ছে *4 Ns Me 
তাদের জন্যে শান্তির কারণ, oe ML 
আর আল্লাহ খুব শুনেন, খুব 99,79? ০/4 
জানেদ । Gee EF 


১০৪ । তারা কি এটা অবগত নয় 24৬, ৩/৪ 3424+ 
যে, আল্লাহই নিজ বান্দাদের ps l- Ls 
তাওবা কবুল করেন, আর 2274425 Edd 
তিনিই দান খয়রাত কবুল করে OE 
থাকেন আর এটাও যে, আল্লাহ _০-১ 5 $ 222- 
এবং অনুথহ করতে পূর্ণ PE 
সমর্থবান? onl cll 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৯৬ পারাঃ ১১ 


আল্লাহ তা‘আলা স্বীয় রাসূল (সঃ)-কে নির্দেশ দিচ্ছেন-হে নবী! তুমি তাদের 
মালের যাকাত আদায় কর । এটা তাদেরকে পাক পবিত্র করবে। কতকগুলো 
লোক (41,41 - এর সর্বনাম এ লোকদের দিকে ফিরিয়েছেন যারা নিজেদের পাপ 
ও অপরাধ স্বীকার করে নিয়েছিল এবং ভালো ও মন্দ উভয় আমল করেছিল। 
কিন্তু প্রকৃতপক্ষে এই হুকুম বিশিষ্ট নয়, বরং এটা সাধারণ হুকুম । এ কারণেই 
আরব গোত্রগুলোর মধ্যে কতকগুলো লোক যাকাত দিতে অস্বীকার করে 
বসেছিল । তাদের মনে এই বিশ্বাস বদ্ধমূল হয়েছিল যে, ইমামের যাকাত নেয়ার 
অধিকার নেই । এটা শুধু রাসূলুল্লাহ্‌ (সঃ)-এর জন্যেই, নির্দিষ্ট ছিল। আর এ 
জন্যেই তারা আল্লাহ তা'আলার oc dlial 2 5 -এই উক্তিকে দলীল 
হিসেবে গ্রহণ করেছিল। কিন্তু আবু বকর (রাঃ) এবং অন্যান্য সমস্ত সাহাবী 
তাদের ভুল ব্যাখ্যা ও বাজে অনুভূতি খণ্ডন করে দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে 
যুদ্ধ ঘোষণা করেছেন । তখন বাধ্য হয়ে তারা সেই সময়ের খলীফাকে যাকাত 
প্রদান করেছে যেমন তারা রাসূলুল্লাহ (সঃ)-কে প্রদান করতো । এমন কি আবু 
বকর (রাঃ) ঘোষণা করেছিলেনঃ “যদি তারা যাকাতের মালের একটি উগ্রীর 
বাচ্চা বা রজ্জুর একটা খণ্ডও আদায় করা থেকে বিরত থাকে তবুও আমি তাদের 
বিরুদ্ধে যুদ্ধ করবো ৷” 


EXE LAA SES 


আল্লাহ পাকের উক্তি ॥৫4.০ J} অর্থাৎ “হে নবী (সঃ)! তুমি তাদের জন্যে 
দুআ’ কর এবং ক্ষমা প্রার্থনা কর ।” বয়ন অহী হ যর তিলে ত তো হত জারি 
আওযফা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, যখন কারো কাছে যাকাতের মাল 
আসতো তখন রাসূলুল্লাহ (সঃ) আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী তার জন্যে 
দুআ’ করতেন । আমার পিতা যখন যাকাতের মাল পেশ করলেন তখন রাসূলুল্লাহ্‌ 
(সঃ) দুআ!’ করলেনঃ “হে আল্লাহ! আবূ আওফার (রাঃ) বংশধরের উপর দয়া 
করুন ।” অন্য একটি হাদীসে আছে যে, একটি স্ত্রীলোক বলেঃ “হে আল্লাহর 
রাসূল (সঃ)! আমার জন্যে ও আমার স্বামীর জন্যে দুআ’ করুন।” তখন 
রাসুলুল্লাহ (সঃ) তাকে বললেনঃ “আল্লাহ তোমার উপর ও তোমার স্বামীর উপর 
রহম করুন৷” 

আল্লাহ তা'আলার উজ্ি-'/4/ 5 45,5 $ অর্থাৎ “নিশ্চয়ই তোমার দুআ!’ 
হচ্ছে তাদের জন্যে শান্তির কারণ।” কেউ কেউ ;,5 কে বহুবচন করে ৩/5 
পড়েছেন। আবার অন্যেরা একবচন ধরে $55.5 পড়েছেন। ইবনে আব্বাস 
(রাঃ) বলেন যে, 5 শব্দের অর্থ হচ্ছে রহমত । আর কাতাদা (রঃ) বলেন যে, 
এর অর্থ হচ্ছে 57 বা পদমর্যাদা । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৯৭ পারাঃ ১১ 


G37 72357 


0 অৰ্থাৎ হে নবী! তোমার দুআ’ আল্লাহ শ্রবণকারী 1.4 অর্থাৎ (হে 
নবী সঃ)! কে তোমার দুআ’র দাবীদার তা আল্লাহ খুব ভালই জানেন। 


মুসনাদে আহমাদে রয়েছে- ওয়াকী (রঃ) ইসনাদসহ বর্ণনা করেছেন যে, নবী 
(সঃ) যখন কারো জন্যে দুআ’ করতেন তখন তা তার পক্ষে, তার পুত্রদের পক্ষে 
এবং তার পৌত্রদের পক্ষে কবুল হয়ে যেতো আবু নাঈম (রঃ) হতে ইসনাদসহ 
বর্ণিত আছে যে, নবী (সঃ)-এর দুআ’ কোন মানুষের পক্ষে, তার পুত্রদের পক্ষে 
এবং তার পৌত্রদের পক্ষে অবশ্যই কবুল হয়ে যেতো । আল্লাহ তা'আলার উজ্তিঃ 


A/S B39 174/29 #79 3/9 73979737 
Sludl bls 3s of Rol hts dil of ale ol 

অর্থাৎ তারা কি এটা অবগত নয় যে, আল্লাহই নিজ বান্দাদের তাওবা কবুল 
করেন, আর তিনিই দান-খয়রাত কবুল করে থাকেন? এর উদ্দেশ্য হচ্ছে তাওবা 
ও দান খয়রাতের উপর মানুষকে উদ্বুদ্ধ করা। কেননা এ দুটোই মানুষ থেকে 
পাপকে সরিয়ে দেয় এবং নাফরমানী নিশ্চিহ্ন করে দেয়। আল্লাহ তা'আলা খবর 
দিয়েছেন যে, যে তার কাছে তাওবা পেশ করে তিনি তার সেই তাওবা কবূল 
করে থাকেন। যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খণ্ডও সাদকা করে, আল্লাহ 
সেটা তার ডান হাতে গ্রহণ করেন। অতঃপর তিনি ওটাকে সাদকাকারীর জন্যে 
বিনিয়োগ করতে থাকেন এবং ছোট থেকে বড় করে দেন। শেষ পর্যন্ত সাদকার 
এ একটি মাত্র খেজুর উহুদ পাহাড়ের মত হয়ে যায়। যেমন এই হাদীসেই 
রাসূলুল্লাহ (সঃ) হতে বর্ণিত আছে এবং যেমন ওয়াকী (রঃ) ইসনাদসহ আবূ 
হুরাইরা (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আল্লাহ 
তা'আলা সাদকা কবূল করে থাকেন এবং ওটাকে নিজের দক্ষিণ হস্তে গ্রহণ 
করেন। অতঃপর তিনি ওটাকে বড় করতে থাকেন, যেমন তোমরা ঘোড়ার 
বাচ্চাকে লালন পালন করে বড় করে থাকো । শেষ পর্যন্ত সাদকার এক লুকমাও 
উহুদ পাহাড় হয়ে যায়।” আল্লাহর কিতাবের দ্বারাও এর সত্যতা প্রমাণিত হয়। 
মহামহিমান্বিত আল্লাহ বলেনঃ “তারা কি জানে না যে, আল্লাহ স্বীয় বান্দাদের 
তাওবা কবূল করে থাকেন এবং যাকাত ও সাদকাও নিয়ে থাকেন?” মহান 
আল্লাহ অন্য জায়গায় বলেন $ 


MASA 


6 lo Sb ‘ৰ Sees 
অর্থাৎ “আল্লাহ সুদকে বরবাদ করে দেন এবং যাকাতকে বহুগুণে বাড়িয়ে 
দেন।” (২৪ ২৭৬) 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৭৯৮ পারাঃ ১১ 
সাওরী (রঃ) ইসনাদসহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, 


নল্লাহ ইবনে মাসউদ (রাঃ) আল্লাহ তা'আলার ০ 


S04) ১৮৬ ১35 ৬2291 -এ উক্তিটি পাঠ করেন। 

ইবনে আসাকির (রঃ) স্বীয় ইতিহাসের মধ্যে আব্দুল্লাহ ইবনুশ শাইর 
আসসাকীর (রঃ) ইতিহাসকে অন্তর্ভুক্ত করে (যিনি দেমাশ্্‌কী ছিলেন, কিন্তু তার 
প্রকৃত দেশ ছিল হিম্‌স এবং তিনি ফকীহৃ্‌দের অন্তর্ভুক্ত ছিলেন) বর্ণনা করেছেন 
যে, মুআ'’বিয়া (রাঃ) -এর যুগে জনগণ জিহাদে গমন করেন, যাদের নেতা 
ছিলেন আব্দুর রহমান ইবনে খালিদ ইবনে ওয়ালীদ (রাঃ) । তখন একজন 
মুসলিম গনীমতের মালের মধ্য থেকে একশ দীনার (স্বর্ণমুদ্রা) আত্মসাৎ করে। 
অতঃপর যখন সেনাবাহিনী ফিরে যায় এবং লোকেরা নিজ নিজ বাড়ীতে গমন 
করে তখন এঁ (আত্মসাৎকারী) মুসলিমটি খুবই লজ্জিত হয়। সে তখন এঁ 
দীনারগুলো সেনাপতির কাছে পৌছিয়ে দিতে যায়। কিন্তু সেনাপতি ওগুলো নিতে 
অস্বীকার করেন এবং বলেনঃ “সৈন্যরা তো নিজ নিজ বাড়ী চলে গেছে যাদের 
মধ্যে এগুলো বণ্টন করা যেতো । সুতরাং আমিতো এখন এগুলো নিতে পারিনা । 
এগুলো তুমি কিয়ামতের দিন আল্লাহর সামনে পেশ করবে।” লোকটি তখন 
সাহাবীদের প্রত্যেককে জিজ্ঞেস করতে থাকে । কিন্তু সবাই এ কথাই বলে। সে 
তখন দামেস্ক আসে এবং মুআ’বিয়া (রাঃ)-কে তা কবূল করতে বলে । কিন্তু 
তিনিও তা কবূল করতে অস্বীকার করেন। সে সেখান থেকে কাদতে কাদতে 
ফিরে আসে এবং আব্ুল্াহ ইবনুশ্‌ শাইর আসসাকীর (রঃ) পার্শ্ব দিয়ে গমন 
করে। তিনি তাকে জিজ্ঞেস করেনঃ “কাদছো কেন?” উত্তরে সে সমস্ত ঘটনা 
বর্ণনা করে এবং বলে যে, কোন আমীরই তার আত্মসাৎকৃত একশ’টি দীনার 
গ্রহণ করলেন না । তখন আব্বুল্লাহ (রঃ) তাকে বললেনঃ “তুমি আমার কথা 
শুনবে কি?” সে উত্তর দিলোঃ “হ্যা অবশ্যই ৷” তিনি বললেনঃ “তুমি মুআ'বিয়া 
(রাঃ)-এর কাছে গিয়ে বল-বায়তুল মালের হক এক পঞ্চমাংশ আপনি নিয়ে 
নিন। সুতরাং বিশ দীনার তাকে দিয়ে দাও। আর অবশিষ্ট আশি দীনার এ 
সৈন্যদের পক্ষ থেকে খয়রাত করে দাও যারা এর হকদার ছিল। কেননা, আল্লাহ 
তাআলা তার বান্দাদের তাওবা কবূল করে থাকেন। তিনি এঁ সৈন্যদের নাম, 
বাসস্থান ইত্যাদি সম্পর্কে পূর্ণ ওয়াকিফ হাল। তিনি তাদেরকে এর সাওয়াব 
পৌছিয়ে দিবেন।” এ লোকটি তখন এই কাজই করলো । মুআ'বিয়া (রাঃ) 
বললেনঃ “আমি যদি তাকে এই ফতওয়া দিতাম তবে এটা আমার কাছে আমার 
সাম্াজ্যের চাইতেও প্রিয় ছিল । তিনি খুব সুন্দর তদবীর বাতলিয়ে দিয়েছেন।” 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ তাওবা ৯ ৭৯৯ পারাঃ ১১ 
১০৫ । হে নবী! তুমি বলে দাও- 
A 29, 2 
তোমরা কাজ করতে থাকো, tie (4) UG 


নিবেন আল্লাহ AEP 23 SAD, 
অচিরেই দেখে 2 9 ALE 


আর নিশ্চয়ই তোমাদেরকে eel CTO 
র্তি হতে হবে এমন al ১ — 3454 


সকল অদৃশ্য ও প্রকাশ্য HE lhe 

বিষয়ের জ্ঞাতা, অতঃপর তিনি E2202 29223 220014 

তোমাদেরকে তোমাদের সকল ০৩১৮০ 45 5 -5= 

কৃতকর্ম জানিয়ে দিবেন। 

মুজাহিদ (রঃ)-এর উক্তি এই যে, এটা আল্লাহ তা‘আলার পক্ষ থেকে তার 
আদেশের বিরুদ্ধাচরণকারীদের জন্যে ভীতি প্রদর্শন যে, তাদের কার্যাবলী আল্লাহ 
তাবারাকা ওয়া তা'আলার সামনে পেশ করা হবে। আর রাসূলুল্লাহ (সঃ) ও 
মুমিনদের মধ্যেও তাদের কার্য প্রকাশিত হয়ে পড়বে । কিয়ামতের দিন এটা 
অবশ্যই হবে। যেমন আল্লাহ তা'আলা বলেনঃ 


p77 7229229 N37 4 733723 737 
sb Ss sy Y ome ir» 
অর্থাৎ “সেই দিন (কিয়ামতের দিন) তোমাদের কোন গোপন বিষয়ও গোপন 
থাকবে না।” (৬৯৪ ১৮) অন্য জায়গায় আল্লাহ পাক বলেনঃ RE EAS 
অর্থাৎ “যেই দিন সকলের গুপ্ত বিষয় প্রকাশ হয়ে যাবে।” (৮৬৪ ৯) আর এক 
জায়গায় বলেনঃ NEU I525 অৰ্থাৎ “আর যা কিছু অন্তরসমূহের মধ্যে 
রয়েছে তা প্রকার্শ হয়ে পড়বে।” (১০০৪ ১০) দুনিয়ার লোক তা জেনে নিবে। 
যেমন ইমাম আহমাদ (রঃ) বলেন- হাসান ইবনে মুসা (রঃ) আবু সাঈদ (রাঃ) 
হতে মারফু’ রূপে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “তোমাদের 
কেউ যদি দরযা ও ছিদ্র বিহীন কোন শক্ত পাথরের মধ্যে গোপনে কোন কাজ 
করে তবুও আল্লাহ তা'আলা ওটাকে লোকদের সামনে এমনভাবে প্রকাশ করে 
দিবেন যে, যেন সে এঁ কাজ তাদের সামনেই করেছে। হাদীসে এসেছে যে, 
জীবিতদের আমলগুলো তাদের মৃত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং গোত্রীয় 
লোকদের সামনে পেশ করা হয়, যারা আলমে বারযাখে রয়েছে। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ তাওবা ৯ ৮০০ পারাঃ ১১ 


সাতাত ইবনে দীনার (রঃ) হাসান (রঃ) হতে এবং তিনি জাবির ইবনে 
আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “তোমাদের 
আমলগুলো তোমাদের মৃত আত্মীয়-স্বজন ও গোত্রীয় লোকদের কবরে পেশ করা 
হয়। আমলগুলো ভাল হলে তারা খুশী হয়। আর সেগুলো খারাপ হলে তারা 
বলেঃ “হে আল্লাহ! তাদেরকে আপনার অনুগত হওয়ার তাওফীক প্রদান 
করুন৷” 

সুফইয়ান (রঃ) আনাস (রাঃ)-কে বলতে শুনেছেন যে, নবী (সঃ) বলেছেন, 
তোমাদের আমলপগুলো তোমাদের মৃত আত্মীয়-স্বজন ও গোত্রীয় লোকদের 
সামনে পেশ করা হয়। আমলগুলো ভাল হলে এ মৃত লোকগুলো খুশী হয়। আর 
সেগুলো ভাল না হলে তারা বলেঃ “হে আল্লাহ! আপনি তাদেরকে মৃত্যু মুখে 
পতিত করবেন না যে পর্যন্ত না তারা এ রূপ হিদায়াত লাভ করে যেরূপ হিদায়াত 
আপনি আমাদেরকে দান করেছেন।”* 

ইমাম বুখারী (রঃ) হতে বর্ণিত আছে যে, আয়েশা (রাঃ) বলেন, যখন 
তোমরা কোন মুসলিমের নেক আমলে সন্তুষ্ট হও তখন তাদেরকে বলঃ “তোমরা 
আমল করে যাও, অনস্তর তোমাদের আমল অচিরেই আল্লাহ, তার রাসূল (সঃ) 
এবং মুমিনগণ দেখে নিবেন।” এ ধরনের আর একটি হাদীস এসেছে, ইমাম 
আহমাদ (রঃ) বলেন, ইসনাদসহ আনাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ 
(সঃ) বলেছেনঃ “তোমরা কারো ভাল আমল দেখে খুশী হয়ো না, বরং অপেক্ষা 
কর, তার সমাপ্তি ভাল আমলের উপর হচ্ছে কি না। কেননা, একজন আমলকারী 
দীর্ঘদিন পর্যন্ত নেক আমল করতে থাকে এবং এ নেক আমলের উপর মারা 
গেলে সে জান্নাতে চলে যেতো কিন্তু হঠাৎ করে তার অবস্থার পরিবর্তন ঘটে 
যায় এবং সে খারাপ আমল করতে শুরু করে। আর এক বান্দা এরূপই হয় যে, 
কিছুকাল ধরে সে খারাপ আমল করতে থাকে। এ আমলের উপর মারা গেলে 
নিশ্চিতরূপে সে জাহারবামে চলে যেতো । কিন্তু অকস্মাৎ তার কার্য পরিবর্তন হয়ে 
যায় এবং সে ভাল আমল করতে শুরু করে। আল্লাহ যখন কোন বান্দার প্রতি 
কল্যাণের ইচ্ছা করেন তখন মৃত্যুর পূর্বে তিনি তাকে পুণ্য লাভের তাওফীক দান 
করেন এবং সে এ পুণ্যের উপরই মৃত্যুবরণ করে।” জনগণ জিজ্ঞেস করলেনঃ 
“হে আল্লাহর রাসূল (সঃ)! এটা কিরূপে হয়?” তিনি উত্তরে বললেনঃ “তাকে 
ভাল কাজের তাওফীক দান করা হয়, তারপর তার রূহ কব্য করা হয়।”* 


১. এ হাদীসটি আবু দাউদ তায়ালেসী (রঃ) বর্ণনা করেছেন। 
২. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন। 
৩. এ হাদীসটি এই ধারায় ইমাম আহমাদ (রঃ) একাকী বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ তাওবা ৯ ৮০১ পারা? ১১ 


১০৬। এবং আরও কতক লোক + PAE MES # 
আছে যাদের ব্যাপার মূলতবী St il = 
পর্যন্ত, হয় তিনি তাদেরকে EE 
তাদের তাওবা কবূল করবেন, 92১০92420 ১০" 
আর আল্লাহ মহা জ্ঞানী, শু ৮ 0! ০8 
প্রজ্ঞাময় । 
ইবনে আব্বাস (রাঃ), মুজাহিদ (রঃ), ইকরামা (রঃ), যহ্হাক (রঃ) প্রমুখ 

গুরুজন বলেন যে, তারা ছিলেন তিন ব্যক্তি যাঁদের তাওবা কবূল হওয়ার 
ব্যাপারটা পিছিয়ে গিয়েছিল । তারা হচ্ছেন মারারা ইবনে রাবী (রাঃ), কাব ইবনে 
মালিক (রাঃ) এবং হিলাল ইবনে উমাইয়া (রাঃ) । তারা তাবূকের যুদ্ধে এ 
লোকদের সাথেই রয়ে গিয়েছিলেন যারা অলসতা ও আরামপ্রিয়তার কারণে যুদ্ধে 
অংশগ্রহণ করেননি । আর একটি কারণ ছিল এই যে, তাদের বাগানের ফল পেকে 
গিয়েছিল এবং সময়টা ছিল মনোমুগ্ধকর ও চিত্তাকর্ষক বসন্তকাল ৷ তাদের যুদ্ধের 
প্রতি অবহেলা সন্দেহ ও নিফাকের কারণে ছিল না । তাদের মধ্যে কতক লোক 
এমনও ছিলেন যারা নিজেদেরকে স্তম্ভের সাথে বেধে ফেলেছিলেন। যেমন আবূ 
লুবাবাহ্‌ ও তার সঙ্গীরা । অন্যান্য কতকগুলো লোক এরূপ করেননি । তারা 
ছিলেন উপরোল্লিখিত তিন ব্যক্তি । আবূ লুবাবাহ (রাঃ) ও তার সঙ্গীদের তাওবা 
এঁদের পূর্বেই কবূল হয়েছিল । এই তিন ব্যক্তির তাওবা কবূল হওয়ার ব্যাপারে 
বিলম্ব হয়েছিল ।'অবসেষে আল্লাহ তা'আলা আয়াত অবতীর্ণ করেনঃ 


277 tl Sl 7 D377 


BY CEA ERLE DC EAE EW TEE J 
Hil egld CIS Seed AL OUEST Es iol 
অর্থাৎ “আল্লাহ নবী (সঃ), মুহাজির এবং আনসারের তাওবা কবুল করে 
নিয়েছেন (আয়াতের শেষ পর্যন্ত) আর এ তিন ব্যক্তির তাওবাও আল্লাহ কবুল 
করে নিয়েছেন যারা যুদ্ধ থেকে পিছনে রয়ে গিয়েছিল, এমন কি এতো প্রশস্ত 
যমীনও তাদের কাছে সংকীর্ণ হয়ে পড়েছিল এবং কোন জায়গাতেই তারা আশ্রয় 
পাচ্ছিল না৷” (৯৪ ১১৭-১১৮) যেমন কা’ব ইবনে মালিক (রাঃ)-এর হাদীসের 
বৰ্ণনা আসছে। 


7৫> * i 
wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮০২ পারাঃ ১১ 


23/7 BIAS CST Led 


আল্লাহ তা'আলার উক্তিঃ ৫০ ০১৯ Cs ples / অৰ্থাৎ এটা আল্লাহর 
ইচ্ছাধীন রয়েছে, তিনি ইচ্ছা করলে তাদেরকে শাস্তি প্রদান করবেন এবং ইচ্ছা 
করলে তাদের তাওবা কবূল করবেন (এবং ক্ষমা করে দিবেন) কিন্তু আল্লাহর 
রহমত তার গযবের উপর জয়যুক্ত । কে শাস্তি পাওয়ার যোগ্য এবং কে ক্ষমা 
পাওয়ার যোগ্য তা তিনি ভালরূপেই জানেন। তিনি তার কাজে ও কথায় 
বিজ্ঞানময় এবং তিনি ছাড়া অন্য কোন মা'বূদ ও প্রতিপালক নেই । 
১০৭। আর কেউ কেউ এমন আছে MET TB 

যারা এ উদ্দেশ্যে মসজিদ নির্মাণ abil ls -\.Y 

করেছে যেন তারা (ইসলামের) এ 2245 +2225 + 


w 


ক্ষতি সাধন করে এবং কুফরীর WL AS Ls 


222 


মধ্যে বিভেদ সৃষ্টি করে, আর এঁ I bg 


ব্যক্তির অবস্থানের ব্যবস্থা করে 1 J 
9 (A? 2a 
যে গর শল হতেহ অল্াহ 5 US 


তারা শপথ করে বলবে-মঙ্গল 5 GENEL 
উদ্দেশ্য নেই; আর আল্লাহ CREE HT 
সাক্ষী আছেন যে, তারা সপল্ূর্ণ 4-4-০), এ! 
মিথ্যাবাদী । ৰ 
১০৮ ৷ (হে মুহাম্মাদ!) তুমি কখনো ০ uns 
ওতে (সালাতের জন্যে) দাড়াবে ০/2৪০০ 2224+ 
না; অবশ্য যে মসজিদের ভিত্তি SS MES A 
প্রথম দিন হতেই তাকওয়ার 
উপর স্থাপিত হয়েছে তা এর SLO EF IE 
উপযোগী যে, তুমি তাতে HAMS AA 
i ১; ওতে PEE EE EAD 
এমন সব লোক রয়েছে যারা Lo f fo 
উত্তমরূপে পাক হওয়াকে পছন্দ -/' 1 EN i 
3 ESE - Ur 2 
ae 72? G29 
পছন্দ করেন। OTE Fe 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮০৩ পারাঃ ১১ 


এই আয়াতগুলোর শানে নুষযূল (অবতীর্ণ হওয়ার কারণ) এই যে, রাসূলুল্লাহ 
(সঃ)-এর মদীনায় আগমনের পূর্বে সেখানে খাযরাজ গোত্রের একটি লোক বাস 
করতো যার নাম ছিল আবূ আমির রাহিব। অজ্ঞতার যুগে সে খ্রীষ্টান ধর্ম গ্রহণ 
করেছিল এবং আহলে কিতাবের জ্ঞান লাভ করেছিল । জাহিলিয়াতের যুগে সে 
বড় আবিদ লোক ছিল । নিজের গোত্রের মধ্যে সে খুব মর্যাদা লাভ করেছিল । নবী 
(সঃ) যখন হিজরত করে মদীনায় আসেন এবং মুসলিমরা তার কাছে একত্রিত 
হতে শুরু করে ও ইসলামের উন্নতি সাধিত হয় এবং বদরের যুদ্ধে আল্লাহ 
তাআলা মুসলিমদেরকে জয়যুক্ত করেন, তখন এটা আবু আমিরের কাছে খুবই 
কঠিন বোধ হয়। সুতরাং সে খোলাখুলিভাবে ইসলামের প্রতি শ্রক্রতা প্রকাশ 
করতে শুরু করে এবং মদীনা হতে পলায়ন করে মক্কার কাফির ও মুশরিক 
কুরায়েশদের সাথে মিলিত হয়। তাদেরকে সে রাসুলুল্লাহ (সঃ)-এর বিরুদ্ধে যুদ্ধ 
করতে উদ্বুদ্ধ করে। ফলে আরবের সমস্ত গোত্র একত্রিত হয় এবং উহুদ যুদ্ধের 
প্রস্তুতি গহণ করতে থাকে । অবশেষে যুদ্ধ সংঘটিত হয় এবং মুসলিমদের উপর 
যে বিপদ ও কষ্ট পৌছার ছিল তা পৌছে যায়। মহা মহিমান্বিত আল্লাহ এই যুদ্ধে 
মুসলিমদেরকে পরীক্ষা করেন। তবে পরিণাম ফল তো আল্লাহৃভীরুদের জন্যেই 
বটে এ পাপাচারী (আবূ আমির) উভয় দিকের সারির মাঝে কয়েকটি গর্ত খনন 
করে রেখেছিল। একটি গর্তে রাসূলুল্লাহ (সঃ) পড়ে যান এবং আঘাতপ্রাপ্ত হন৷ 
তার চেহারা মুবারক যখম হয়ে যায় এবং নীচের দিকের সামনের চারটি দাত 
ভেঙ্গে যায়। তার পবিত্র মস্তকও যখম হয়। যুদ্ধের শুরুতে আবূ আমির তার 
কওম আনসারের দিকে অগ্রসর হয়ে তাদেরকে সম্বোধন করে তাকে সাহায্য 
সহযোগিতার জন্যে দাওয়াত দেয় । যখন আনসারগণ আবূ আমিরের এসব 
কার্যকলাপ লক্ষ্য করলেন তখন তারা তাকে বললেনঃ “ওরে নরাধম ও পাপাচারী! 
ওরে আল্লাহর শত্রু! আল্লাহ তোকে ধ্বংস করুন!” এভাবে তারা তাকে গালি দেন 
ও মর্যাদা ক্ষুণব করেন । তখন সে বলেঃ “আমার পরে আমার কওম আরো বিগড়ে 
গেছে।” এ কথা বলে সে ফিরে যায় । রাসূলুল্লাহ (সঃ) তাকে তার মদীনা হতে 
পলায়নের পূর্বে ইসলামের দাওয়াত দিয়েছিলেন এবং কুরআনের অহী 
শুনিয়েছিলেন। কিন্তু সে ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানায় এবং ইসলামের 
বিরুদ্ধাচরণ করে। তখন রাসুলুল্লাহ (সঃ) তার প্রতি বদ দুআ’ দেন যে, সে যেন 
নির্বাসিত হয় এবং বিদেশেই যেন সে মৃত্যুবরণ করে। এই বদ দুআ’ তার প্রতি 
কার্যকরী হয়ে যায় এবং এটা এভাবে সংঘটিত হয় যে, জনগণ যখন উহুদ যুদ্ধ 
শেষ করলো এবং সে লক্ষ্য করলো যে, ইসলাম দিন দিন উন্নৃতির দিকেই এগিয়ে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮০৪ পারাঃ ১১ 


যাচ্ছে তখন সে রোমক সম্রাট হিরাক্লিয়াসের কাছে গমন করলো এবং রাসুলুল্লাহ 
(সঃ)-এর বিরুদ্ধে তার নিকট সাহায্য প্রার্থনা করলো সম্বাট তাকে সাহায্য 
করার অঙ্গীকার করলো । সে তার আশা পূর্ণ হতে দেখে হিরাক্লিয়াসের কাছেই 
অবস্থান করলো । সে তার কওম আনসারদের মধ্যকার মুনাফিকদেরকে এ বলে 
মক্কা পাঠিয়ে দিলোঃ “আমি সেনাবাহিনী নিয়ে আসছি । রাসূলুল্লাহ (সঃ)-এর 
সাথে ভীষণ যুদ্ধ সংঘটিত হবে। আমরা তার উপর জয়যুক্ত হবো এবং ইসলামের 
পূর্বে তার অবস্থা যেমন ছিল তিনি এঁ অবস্থাতেই ফিরে যাবেন ৷” 


সে এঁ মুনাফিকদের কাছে চিঠি লিখলো যে, তারা যেন তার জন্যে একটা 
আশ্রয়ন্থান নির্মাণ করে রাখে। আর যেসব দূত তার নির্দেশনামা নিয়ে যাবে 
তাদের জন্যেও যেন অবস্থানস্থল ও নিরাপদ জায়গা বানানো হয়, যাতে সে 
নিজেও যখন যাবে তখন সেটা গুপ্ত অবস্থান রূপে কাজ দেয় । 


এরই পরিপ্রেক্ষিতে এ মুনাফিকরা মসজিদে কুবার নিকটেই আর একটি 
মসজিদের ভিত্তি স্থাপন করে এবং ওটাকে পাকা করে নির্মাণ করে। রাসূলুল্লাহ 
(সঃ)-এর তাবুক অভিমুখে বের হওয়ার পূর্বেই তারা ওর নির্মাণ কার্য শেষ করে 
ফেলে । অতঃপর তারা রাসুলুল্লাহ (সঃ)-এর কাছে এসে আবেদন করেঃ “হে 
আল্লাহর রাসূল (সঃ)! আপনি আমাদের ওখানে চলুন এবং আমাদের মসজিদে 
সালাত পড়ুন, যাতে এই সনদ হয়ে যায় যে, এই মসজিদটি স্বীয় স্থানে 
অবস্থানযোগ্য এবং এতে আপনার সমর্থন রয়েছে । তার সামনে তারা বর্ণনা করে 
যে, দুর্বল লোকদের জন্যেই তারা এই মসজিদটি নির্মাণ করেছে এবং ঠাণ্ডার 
রাত্রিতে যেসব রোগগ্রস্ত লোক দূরের মসজিদে যেতে অক্ষম হবে তাদের পক্ষে 
এই মসজিদে আসা সহজ হবে, এই উদ্দেশ্যেই তারা মসজিদটি নির্মাণ করেছে। 
/কিন্তু আল্লাহ তা‘আলা তো স্বীয় নবী (সঃ)-কে এ মসজিদে সালাত আদায় করা 
/ থেকে রক্ষা করতে চাচ্ছিলেন। সুতরাং রাসূলুল্লাহ (সঃ) তাদেরকে বললেনঃ 
“এখন তো আমরা সফরে বের হওয়ার জন্যে ব্যস্ত রয়েছি, ফিরে আসলে আল্লাহ্‌ 
চান তো দেখা যাবে৷” রাসুলুল্লাহ (সঃ) যখন তাবৃক হতে মদীনার দিকে 
প্রত্যাবর্তন করেন এবং মদীনায় পৌছতে একদিনের পথ বাকী থাকে বা তার 
চেয়ে কিছু কম, তখন জিবরাঈল (আঃ) মসজিদে যিরারের খবর নিয়ে তার কাছে 
হাযির হন এবং মুনাফিকদের গোপন তথ্য প্রকাশ করে দেন যে, মসজিদে কুবার 
নিকটে আর একটি মসজিদ নির্মাণ করে মুসলিমদের দলের মধ্যে বিভেদ সৃষ্টি 
করাই হচ্ছে এ কাফির ও মুনাফিকদের আসল উদ্দেশ্য । মসজিদে কুবা হচ্ছে 
এমন এক মসজিদ যার ভিত্তি প্রথমদিন হতেই তাক্ওয়ার উপর স্থাপিত হয়েছে। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮০৫ পারাঃ ১১ 


এটা জানার পর নবী (সঃ) মদীনা পৌছার পূর্বেই কতকগুলো লোককে মসজিদে 
যিরার বিধ্বস্ত করার জন্যে পাঠিয়ে দেন। যেমন আলী ইবনে আবি তালহা (রাঃ) 
এই আয়াতের তাফসীরে ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণনা করে বলেন যে, তারা 
ছিল আনসারের লোক যারা একটি মসজিদ নির্মাণ করেছিল এবং আবূ আমির 
তাদেরকে বলেছিলঃ “তোমরা একটি মসজিদ নির্মাণ কর এবং সম্ভব মত সেখানে 
অস্ত্রশস্ত্র ও যুদ্ধের আসবাবপত্র লুকিয়ে রাখো, আর ওটাকে আশ্রয়স্থল ও গুপ্তস্থান 
বানিয়ে দাও। কেননা আমি রোমক বাদশাহর নিকট যাচ্ছি। রোম থেকে আমি 
সৈন্য-সামন্ত নিয়ে আসবো এবং মুহাম্মাদ (সঃ) ও তার সঙ্গী সাখীদেরকে মদীনা 
হতে বের করে দেবো!” সুতরাং মুনাফিকরা মসজিদে যিরারের নির্মাণ কার্য 
সমাপ্ত করে নবী (সঃ)-এর দরবারে হাযির হয় এবং আবেদন করেঃ “আমাদের 
আন্তরিক ইচ্ছা এই যে, আপনি আমাদের মসজিদে গিয়ে সালাত পড়বেন এবং 
আমাদের জনেয বরকতের দুআ' করবেন ৷” তখন মহামহিমাৰিত আল্লাহ 
৮/445 হতে ৷ পৰ্যন্ত আয়াত অবতীৰ্ণ করেন। 


মুহাম্মাদ ইবনে ইসহাক (রঃ) ইসনাদসহ এই রিওয়ায়াত করেছেন যে, নবী 
(সঃ) তাবৃক হতে ফিরার পথে “যীরাওমান” নামক স্থানে অবতরণ করেন। 
মদীনা এখান থেকে কয়েক ঘন্টার পথ ৷ নবী (সঃ) যখন তাবুকের সফরের জন্যে 
প্রস্তুতি খহণে ব্যস্ত ছিলেন সেই সময় মসজিদে যিরারের নির্মাণকারীরা তার কাছে 
এসে বলেছিলঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমরা রুগ্ন, অভাবী এবং বর্ষা ও 
ঠাণ্ডার রাত্রে আগমনকারী মুসলিম জামাআতের উপকারার্থে একটি মসজিদ 
নির্মাণ করেছি। আমরা চাই যে, আপনি সেখানে তাশরীফ এনে আমাদেরকে 
নামায পড়াবেন।” তিনি তাদেরকে বলেছিলেনঃ “এখন তো সফর যাত্রায় খুবই 
ব্যস্ত রয়েছি।” অথবা তিনি বলেছিলেনঃ “ফিরে আসার পর ইনশাআল্লাহ আমি 
তোমাদের ওখানে যাবো এবং তোমাদের সাথে সালাত আদায় করব ।” সুতরাং 
যখন তিনি তাবৃক হতে মদীনায় ফিরবার পথে “যীরাওমান” নামক স্থানে 
অবতরণ করেন তখন তিনি আল্লাহ তা'আলার পক্ষ থেকে এ মসজিদে যিরারের 
খবর পান! তিনি তখন বানু সালিমের ভাই মালিক ইবনে দাখশামকে ও মাআন 
ইবনে আদী অথবা তার ভাই আমির ইবনে আদীকে আহ্বান করেন। তিনি 
তাদেরকে বলেনঃ “তোমরা দু'জন এ যালিমদের মসজিদটির নিকট গমন কর 
এবং ওটাকে বিধ্বস্ত কর ও জ্বালিয়ে দাও” তৎক্ষণাৎ তারা দু'জন বানু সালিম 
ইবনে আউফের নিকট আগমন করে। সে ছিল মালিক ইবনে দাখনানের গোত্রের 
লোক ৷ মালিক মাআনকে বললোঃ “থামো, আমি আমার লোকদের নিকট থেকে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮০৬ পারাঃ ১১ 


আগুন নিয়ে আসি৷” এ কথা বলে মালিক নিজের লোকদের কাছে আসলো ৷ 
গাছের একটি বড় ডাল নিল এবং তাতে আগুন ধরিয়ে দিলো । ওটা নিয়ে 
তৎক্ষণাৎ বেরিয়ে পড়লো ৷ তারা উভয়ে মসজিদে পৌছলো । মসজিদে তখন 
কাফিররা মওজুদ ছিল। এ দু'জন এ মসজিদকে জ্বালিয়ে দিলো লোকেরা 
সেখান থেকে পালিয়ে গেল এবং এঁ মুনাফিকদের ব্যাপারে OWE LG dls 

Ee এ আয়াতটি অবতীর্ণ হয়ে গেল ৷ যারা এই মসজিদটি নির্মাণ 
করেছিল তারা ছিল বারোজন। তারা হচ্ছে-(১) খুযাম ইবনে খালিদ, তারই 
বাড়ী থেকে মসজিদে শিকাকের রাস্তা বের হয়ে এসেছে। (২) বানু উমাইয়ার 
খাদেম সা’লাবা ইবনে হাতিব। (৩) মাতআব ইবনে কুশায়ের । (8) আবূ 
হাবীবাহ্‌ ইবনে আজআর | (৫) আব্বাদ ইবনে হানীফ ৷ (৬) হারিসা ইবনে 
আমির ৷ (৭) মাজমা ইবনে হারিসা। (৮) যায়েদ ইবনে হারিসা ৷ (৯) নাবতাল 
আল হারিসা ৷ (১) নাজরা। (১১) বাজ্জাদ ইবনে ইমরান এবং (১২) আবূ 
লুবাবার গোত্রের খাদেম ওয়াদীআহ ইবনে সাবিত ৷ যারা এ মসজিদটি নির্মাণ 
করেছিল তারা শপথ করে করে বলেছিলঃ “আমরা তো সৎ উদ্দেশ্যেই এর ভিত্তি 
ছাগল করেছি আয়াদের সা ফুত সনগাণের মল কামনা ৷ কিন্তু আল্লাহ্‌ 
তা'আলা বলছেনঃ 0540 4, অর্থাৎ “আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, 
নিশ্চয়ই তারা মিথ্যাবাদী ৷” অর্থাৎ তারা তাদের যে উদ্দেশ্য ও নিয়তের কথা 
বলছে তাতে তারা মিথ্যাবাদী । তাদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে শুধু মসজিদুল কুবার 
ক্ষতি সাধন করা, কুফরী ছড়িয়ে দেয়া, মুসলিমদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা এবং 
আল্লাহ ও তীর রাসূল (সঃ)-এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে গুপ্ত স্থান বানিয়ে রাখা, 
যেখানে তাদের পরামর্শ সভা অনুষ্ঠিত হবে। এ লোকটি হচ্ছে আবূ আমির, সে 
পাপাচারী, যাকে রাহিব বা আবিদ বলা হতো, আল্লাহ তার উপর লা’নত বর্ষণ 
করুন। 


আল্লাহ তা'আলার উক্তিঃ (43% 3 আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ (সঃ)- -কে 
এঁ মসজিদে সালাত পড়তে নিষেধ করে দিয়েছেন সালাত না পড়ার মধ্যে 
রাসূলুল্লাহ (সঃ)-এর অনুসারী এবং উন্মতও শামিল রয়েছে। সুতরাং মুসলিমদের 
প্রতিও এই গুরুত্ব আরোপ করা হয়েছে যে, তারাও যেন এ মসজিদে কখনো 
ESTE OR LE DE Er EB Sl i SY 
উদ্ধুদ্ধ করা হয়েছে । প্রথম থেকেই মসজিদে কুবার ভিত্তি আল্লাহ্‌ভীরুতার উপর 
স্থাপন করা হয়েছে। তাকওয়া বলা হয় আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর আনুগত্য 
করাকে । এখানে মুসলিমরা পরস্পর মিলিত হয় এবং ধর্মীয় পরামর্শ করে। এটা 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮০৭ পারাঃ ১১ 


হচ্ছে ইসলাম ও আহলে ইসলামের আশ্রয়স্থল । এ জন্যেই আল্লাহ তা'আলা 
বলেছেনঃ 


5 lw ol Gtx EA 

অৰ্থাৎ CEA EE CE OMT EAMG PO 
হয়েছে তা এরই উপযোগী যে, তুমি তাতে সালাতের জন্যে দাড়াবে ৷” আর 
ইবাদতের হিসাব মসজিদে কুবার সাথে সম্পর্কযুক্ত । এ জন্যেই সহীহ হাদীসে 
এসেছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “মসজিদে কুবায় সালাত পড়া (সওয়াবের 
দিক দিয়ে) একটি উমরা আদায় করার মত ।” আরো সহীহ হাদীসে এসেছে যে, 
রাসুলুল্লাহ (সঃ) মসজিদে কুবায় সওয়ার হয়েও আসতেন এবং পদ্ব্রজেও 
আসতেন । বিশুদ্ধ হাদীসে আরো এসেছে যে, রাসুলুল্লাহ (সঃ) যখন মসজিদে 
কুবা নির্মাণ করেন এবং ওর ভিত্তি স্থাপন করেন তখন তিনি সর্বপ্রথম আমর 
ইবনে আউফ গোত্রের নিকট অবস্থান করতে শুরু করেন এবং জিবরাঈল (আঃ) 
কিবলার দিক নির্ধারিত করে দেন। এসব ব্যাপারে আল্লাহ তা‘আলাই সর্বাধিক 
জ্ঞানের অধিকারী । 


আৰূ, ভ্যাহরা রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ IE 
Lo জাহ বররব ল তর 
বলেন ঘষে, তারা পানি দ্বারা পবিত্রতা লাভ করতো । সুতরাং তাদের প্রশংসায় এ 
আয়াতটি অবতীর্ণ হয় ৷" ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, যখন 445 
bails Oe -এ আয়াতটি অবতীর্ণ হয় তখন তিনি উওয়াইম ইবনে 
সাঈদা (রাঃ)-এর নিকর্ট লোক পাঠিয়ে জিজ্ঞেস করেনঃ “তোমাদের এটা কোন 
পবিত্রতা যার কারণে আল্লাহ তা‘'আলা তোমাদের প্রশংসা করেছেন?” উত্তরে 
তিনি বলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমাদের কোন পুরুষ বা স্ত্রী লোক 
যখন পায়খানার কাজ সেরে বেরিয়ে আসে তখন সে তার লিঙ্গ ও গুহ্যদ্বারকে 
পানি দ্বারা উত্তমরূপে ধৌত করে।” তখন রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ “হ্যা, 
(প্রশংসার কারণ) এটাই বটে ৷” 
উওয়াইম ইবনে সাঈদা (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) মসজিদে 
কুবায় তাদের নিকট আগমন করেন এবং জিজ্ঞেস করেনঃ “তোমাদের মসজিদের 
ঘটনায় তোমাদের পবিত্রতার ব্যাপারে আল্লাহ তা'আলা অতি উত্তম ভাষায় 


ংসা করেছেন। তোমরা যদদ্বারা পবিত্রতা লাভ করে থাকো সেটা কি?” তারা 
১. এ হাদীসটি সুনানে আবি দাউদে আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত হয়েছে। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮০৮ পারাঃ ১১ 


উত্তরে বলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আল্লাহর শপথ, আমরা তো এটা ছাড়া 

আর কিছুই জানি না যে, ইয়াহুদীরা আমাদের প্রতিবেশী ছিল। তারা পায়খানার 

কাজ সেরে পানি দ্বারা তাদের শগুহ্যদ্বার ধৌত করতো । সুতরাং আমরাও তদ্রুপ 
2 

করে থাকি । 


ইবনে খুযাইমা (রঃ) স্বীয় সহীহ গ্রন্থে লিখেছেন যে, রাসূলুল্লাহ (সঃ) 
উওয়াইম ইবনে সাঈদা (রাঃ)-কে জিজ্ঞেস করেনঃ “আল্লাহ তা'আলা তোমাদের 
কি প্রকারের পবিত্রতার কারণে তোমাদের প্রশংসা করেছেন?” তিনি জবাবে 
বলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! পানি দ্বারা আমরা আমাদের গুহ্যদ্বার ধৌত 
করে থাকি৷” ইবনে জারীর (রঃ) বলেন যে, 


টা 222 #22 TE THE NET 3 


tel Com alls lta ol Lx de 5 

এই আয়াতটি এ লোকদের ব্যাপারে অবতীর্ণ হয় যারা (পায়খানার কাজ 
সেরে) তাদের গুহ্যদ্বার পানি দ্বারা ধোত করতো । 

ইমাম আহমাদ ইবনে হাম্বল (রঃ) ইসনাদসহ বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ 
(সঃ) মসজিদে কুবাতে এসে (আহলে কুবাকে) বলেনঃ “আল্লাহ তা'আলা 
তোমাদের পবিত্রতার খুবই প্রশংসা করেছেন, সেটা কি?” উত্তরে তারা বলেনঃ 

রা তাওরাতে পানি দ্বারা ইসতিনজা করার নির্দেশ লিখিত পেয়েছি ।” 

_/ তাদের মধ্যে একজন বর্ণনাকারী ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম (রাঃ), যিনি 
আহলে তাওরাত ছিলেন। 

সহীহ হাদীসে এসেছে যে, মদীনার মধ্যস্থলে রাসূলুল্লাহ (সঃ)-এর যে 
মসজিদটি রয়েছে ওটাই হচ্ছে সেই মসজিদ যার ভিত্তি তাকওয়ার উপর স্থাপন 
করা হয়েছে। এটা সঠিক কথাও বটে । এই আয়াত এবং এই হাদীসের মধ্যে 
কোনই বৈপরীত্য নেই । কেননা প্রথম দিন থেকে মসজিদে কুবার ভিত্তি যখন 
তাকওয়ার উপর স্থাপন করা হয়েছে তখন মসজিদে নববীর ভিত্তি যে তাকওয়ার 
উপর স্থাপিত এটা তো বলাই বাহুল্য । এ জন্যেই মুসনাদে আহমাদে উবাই ইবনে 
কা’ব (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ “যে মসজিদের ভিত্তি 
তাকওয়ার উপর স্থাপন করা হয়েছে তা আমার এই মসজিদই বটে ৷”* 

সাহল ইবনে সা'দ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসুলুল্লাহ (সঃ)-এর 
যুগে দু’টি লোকের মধ্যে এ মসজিদের ব্যাপারে মতানৈক্য হয় যার ভিত্তি 
১. এ হাদীসটি ইমাম আহ্‌মাদ (রঃ) বর্ণনা করেছেন! 
২. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) একাকী বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮০৯ পারাঃ ১১ 


তাকওয়ার উপর স্থাপিত । একজন বলে যে, এটা হচ্ছে মসজিদে নববী (সঃ)। 
আর অপরজন বলে যে, ওটা হচ্ছে মসজিদে কুবা । অতঃপর তারা উভয়ে নবী 
(সঃ)-এর কাছে এসে এ সম্পর্কে জিজ্ঞেস করে। তখন রাসূলুল্লাহ (সঃ) উত্তর 
দেনঃ “ওটা হচ্ছে আমার এই মসজিদ ৷” 


আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, দু'টি লোকের মধ্যে এ 
মসজিদ সম্পর্কে মতভেদ সৃষ্টি হয় যার ভিত্তি প্রথম দিন হতেই তাকওয়ার উপর 
স্থাপিত । একজন বলে যে, ওটা হচ্ছে মসজিদে কুবা এবং অপরজন বলে যে, ওটা 
হচ্ছে মসজিদে নববী ৷ তখন রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “ওটা হচ্ছে আমার 
মসজিদ ৷” * 

এর পরে এ বিষয়েরই আরো কয়েকটি হাদীস বর্ণিত হয়েছে হামীদ আল 
খারাত আল মাদানী (রঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আবু সালমা ইবনে আবদির 
রহমান ইবনে আবি সাঈদ (রঃ)-কে জিজ্ঞেস করলাম, মসজিদে তাকওয়ার 
ব্যাপারে আপনি আপনার পিতা থেকে কি শুনেছেন? তিনি উত্তরে (পিতার উদ্ধৃতি 
দিয়ে) বললেন, আমি রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট আগমন করি এবং তার কোন 
এক স্ত্রীর বাড়ীতে তার কাছে প্রবেশ করি। অতঃপর তাকে জিজ্ঞেস করি, হে 
আল্লাহর রাসূল (সঃ)! যে মসজিদের ভিত্তি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত সেটা 
কোথায়? তিনি তখন এক মুষ্টি কংকর উঠিয়ে নিয়ে যমীনে মেরে বললেনঃ “ওটা 
হচ্ছে এই মসজিদটি (অর্থাৎ মসজিদে নববী) ৷” ইমাম মুসলিম (রঃ) ইসনাদসহ 
হামীদ আল খারাত (রঃ) হতে বর্ণনা করেছেন যে, পূর্ববর্তী ও পরবর্তী 
গুরুজনদের একটি দলের এটাই উক্তি যে, ওটা মসজিদে নববী । উমার ইবনুল 
খাত্তাব (রাঃ), তার পুত্র আব্দুল্লাহ (রাঃ), যায়েদ ইবনে সাবিত (রাঃ) এবং সাঈদ 
ইবনুল মুসাইয়াব (রঃ) হতেও এটাই বর্ণিত আছে। ইবনে জারীরও (রঃ) এটাকে 
পছন্দ করেছেন। ..._51 45-40 -এই আয়াতটি এ কথার দলীল যে, যে 
প্রাচীন মসজিদগুলোর প্রথম ভিত্তি এক ও লা-শারিক আল্লাহর ইবাদতের উপর 
প্রতিষ্ঠিত সেগুলোতে সালাত পড়া মুসতাহাব। এই মুসতাহাব হওয়ারও দলীল 
এই যে, জামাআতে সালেহীন ও ইবাদে আমেলীনের সাথে সালাত পড়া উচিত 
এবং যথানিয়মে পূর্ণ মাত্রায় অযু করা দরকার, আর সালাতে ময়লা ও অপবিত্র 
কাপড় পরিধান না করা উচিত । 


১. এ হাদীসটিও ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন। 
২. মুসনাদে আহমাদেই এই হাদীসও বর্ণিত হয়েছে। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮১০ পারাঃ ১১ 


ইমাম আহমাদ (রঃ) ইসনাদসহ বর্ণনা করেছেন যে, একদা রাসুলুল্লাহ (সঃ) 
ফজরের সালাত পড়ান এবং তাতে সূরায়ে “রম” পাঠ করেন। পাঠে তীর কিছু 
সন্দেহ হয়। সালাত শেষে তিনি বলেনঃ “আমার কুরআন পাঠে কিছু বিশৃংখলা 
সৃষ্টি হয়েছিল । দেখো! তোমাদের মধ্যে কেউ কেউ এমনও রয়েছে যে আমার 
সাথে সালাত আদায় করে, কিন্তু উত্তমরূপে অযু করে না । সুতরাং যে আমাদের 
সাথে সালাত পড়তে চায় তার উচিত উত্তমরূপে অযু করার ব্যাপারে কোন ক্রুটি 
নাকরা।” 


যুলকিলা (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে 
সালাত পড়েন, তখন তিনি তাকে এই হিদায়াতই করেন । এটা এরই প্রমাণ যে, 
উত্তমরূপে অযু করা ইবাদতে দাড়ানো অবস্থাকে সহজ করে তোলে এবং 
ইবাদতের পরিপূর্ণতায় সহায়ক হয়। l 
আবুল আলিয়া (রঃ) 54,44) ০1, আল্লাহ পাকের এই উক্তির ব্যাপারে 
বলেন যে, পানি দ্বারা পবিত্রতা লাভ করা তো অতি উত্তম কাজ বটেই, তবে 
‘আলা যাঁদের পবিত্রতার প্রশংসা করেছেন তারা হচ্ছেন এসব লোক 
য্যরা নিজেদেরকে গুনাহ থেকে পবিত্র রেখেছেন। আ'মাশ (রঃ) বলেন যে, এই 
“তাহারাত দ্বারা গুনাহ থেকে তাওবা করা এবং শির্ক থেকে পবিত্র থাকা বুঝানো 
হয়েছে। হাদীসে এসেছে যে, রাসুলুল্লাহ (সঃ) আহ্‌লে কুবাকে বলেনঃ “আল্লাহ 
তা‘আলা যে তোমাদের তাহারাতের প্রশংসা করেছেন তা কিরূপ?” তারা উত্তরে 
বলেনঃ “আমরা পানি দ্বারাই ইসতিনজা করে থাকি” 


হাফিজ আবূ বকর বায্যায (রঃ) ইসনাদসহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণনা 
করেছেন যে, এই আয়াতটি আহ্‌লে কুবার ব্যাপারে অবতীর্ণ হয়! যখন রাসূলুল্লাহ 
(সঃ) আহলে কুবাকে জিজ্ঞেস করেনঃ “তোমাদের তাহারাত কিরূপ?” তারা 
উত্তরে বলেনঃ “প্রথমে আমরা চিলা ব্যবহার করি, তারপর পানি দ্বারা ধৌত 
করি” এটা বায্যায্‌ (রঃ) রিওয়ায়াত করেছেন । অতঃপর তিনি বলেনঃ “এটাকে 
শুধু মুহাম্মাদ ইবনে আবদিল আযীয এবং তার থেকে তার পুত্র বর্ণনা করেছেন ।” 
আমি বলি, আমি এ ব্যাখ্যা এখানে এই জন্যেই করলাম যে, এটা ফকীহ্‌দের 
নিকট মাশহুর হলেও পরবর্তী অধিকাংশ মুহাদ্দিস এটাকে সুপরিচিত হিসাবে 
স্বীকার করেন না। এসব ব্যাপারে আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভাল জানেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮১১ পারাঃ ১১ 


১০৯ ৷ তবে কি এমন ব্যক্তি উত্তম, ০০০৯ ০৫4 2০47 
যে ব্যক্তি স্বীয় ইমারতের ভিত্তি এগ ৮ ০০! ০০3! _ ৭ 
আল্লাহর ভীতির উপর এবং ১7 ০22,4০ 27 
তাঁর সন্তুষ্টির উপর স্থাপন + ৩৮৮১ ৷ ১৪ 5৮% 
করেছে অথবা সেই ব্যক্তি, যে ০/০০৪ ০৫/০০০ 
স্বীয় ইমারতের ভিত্তি স্থাপন es"! 


করেছে কোন গহ্বরের ,. ১০24 ০.994 
কিনারায়, যা ধ্বসে পড়ার ৩ ৮৮ ৮১৮০ 
উপক্ৰম, অতঃপর তা তাকে 2/24 25// { 
নিয়ে জাহান্নামের আগুনে ৩% ১১-৫2৮ 
পতিত হয়। আর এমন এ ০ ১ 
সাপিমনারকে (বত) দা ORG 1 
দান করেন না। 2 BII2 IID ore 


১১০। তাদের এই ইমারত যা ঠা J|৮ ১ -). 
তারা নির্মাণ করেছে, তা সদা 2 2 23323,% ০2 2০ 
তাদের মনে খট্‌কা সৃষ্টি করতে ৩! 3০৪১ ১-2, + 
থাকবে, হ্যা, যদি তাদের 9? 2৬ 3223" 6 
(সেই) অন্তরই ধ্বংস হয়ে ৮17 ৮৩ 
যায়, তবে তো কথাই নাই, EI - 6) 
আর আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী 05> '৮/ 

__ও বড় বিজ্ঞানময়। 
আল্লাহ তা'আলা বলছেন যে, যারা মসজিদের ভিত্তি তাকওয়া ও আল্লাহর 

সন্তুষ্টির উপর স্থাপন করেছে, আর যারা মসজিদে যিরার ও মসজিদে কুফর 
বানিয়েছে এবং মুমিনদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করার ইচ্ছা করেছে ও আল্লাহ 
এবং তার রাসূল (সঃ)-এর বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে এ মসজিদকে আশ্রয়স্থল 
করেছে তারা কখনো সমান হতে পারে না। এ লোকগুলো তো মসজিদে 
যিরারের ভিত্তি যেন একটি গহ্বরের কিনারার উপর স্থাপন করেছে, যা ধ্বসে 
পড়ার উপক্রম, অতঃপর তা তাকে নিয়ে জাহান্নামের আগুনে পতিত হয়েছে। 
যারা সীমালংঘন করে আল্লাহ তাদেরকে সুপথ প্রদর্শন করেন না। অর্থাৎ 
বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আমলকে সংশোধন করেন না। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮১২ পারাঃ ১১ 


জাবির ইবনে আবদিল্লাহ (রাঃ) বলেনঃ “আমি মসজিদে যিরারটি দেখেছি যে, 
রাসূলুল্লাহ (সঃ)-এর নির্দেশক্রমে যখন তাতে আগুন ধরিয়ে দেয়া হয় তখন তার 
থেকে ধোয়া বের হচ্ছিল ।” ইবনে জুরাইজ (রঃ) বলেনঃ “আমাদের কাছে বর্ণনা 
করা হয়েছে যে, লোকেরা এক জায়গায় গর্ত খনন করে এবং সেখান থেকে তারা 
ধোয়া বের হতে দেখে৷” কাতাদাও (রঃ) অনুরূপ বর্ণনা করেছেন। খালাফ ইবনে 
ইয়াসীন আল কৃফী (রঃ) বলেনঃ “আমি মুনাফিকদের এ মসজিদটি দেখেছি যার 
বর্ণনা আল্লাহ কুরআনে করেছেন, তাতে একটি ছিদ্র রয়েছে যার মধ্য দিয়ে ধুম্‌ 
বের হচ্ছে। সেটা আজ আবর্জনা ফেলার জায়গায় পরিণত হয়েছে।” ইবনে 
জারীর (রঃ) এটা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলার উক্তি ৪ 


2 742 5 2/5 2,7 32 III/929D 777 
ed Ss [xs SH eel dl Y 
অর্থাৎ এ ইমারত যা তারা নির্মাণ করেছে, ত তা সৰ্বদা তাদের মনে খটকা সৃষ্ট 
করতে থাকবে । এর কারণে তাদের অন্তরে নিফাকের বীজ বপন করার কাজ 


ত থাকবে। যেমন গো-বৎস পৃজারীদের অন্তরে ওর মহব্বত সৃষ্টি হয়েছিল । 


32 39°337 2/7 Et 


YA 4913 4% 51 বু অৰ্থাৎ অবশ্যই যদি তাদের সেই অস্তরই ধ্বংস হয়ে যায় 
তবে তো কোন কথাই থাকে না। আল্লাহ তা'আলা স্বীয় বান্দাদের আমলগুলো 
সম্পর্কে পূর্ণ ওয়াকিফহাল এবং তিনি ভাল ও মন্দের প্রতিদান দেয়ার ব্যাপারে 
মহাজ্ঞানী ও বড় বিজ্ঞানময় ৷ 


১১১। নিঃসন্দেহে আল্লাহ 
মুমিনদের নিকট থেকে তাদের 
প্রাণ ও তাদের 
ধন-সম্পদ সমুহকে এর ০৪০420০422 /2277? ৪292 
বিনিময়ে ক্রয় করে নিয়েছেন lls il I! 
যে, তাদের জন্যে জান্নাত LILI? 2345 
রয়েছে, (অর্থাৎ) তারা আল্লাহর ECE tll 
পথে যুদ্ধ করে, যাতে তারা EE SPE 


(কখনও) হত্যা করে এবং ১/৮2 ০+ Nee 
(কখনও) নিহত হয়ে যায়, এর 


A bd 2 Y ঠ 
sD : 5[-\\ 


(অর্থাৎ এই যুদ্ধের) দরুন 1 Fs Ee HL 
(জান্নাত প্রদানের) সত্য 

অঙ্গীকার করা হয়েছে Cae EEE 
তাওরাতে, ইঞ্জীলে এবং ELEY 2 SS 


wwwi.islamfind.wordpress.com 


সুূরাঃ তাওবা ৯ ৮১৩ পারাঃ ১১ 
কুরআনে; আর কে আছে | 


EE AE EEE 
নিজের অঙ্গীকার পালনকারী ls pdenins Css 
আল্লাহ অপেক্ষা অধিক? 


BP oc -c32 S323 
অতএব তোমরা আনন্দ করতে EEO CE Ot 


থাকো তোমাদের এই +: 
ক্ৰয়-বিক্ৰয়ের উপর, যা 27 2242/24" 
তোমরা সম্পাদন করেছো, আর nl I24 2 
এটা হচ্ছে বিরাট সফলতা । 


এই আয়াতের মাধ্যমে আল্লাহ তা'আলা সংবাদ দিচ্ছেন যে, তিনি তার মুমিন 
বান্দাদেরকে তার পথে ব্যয়কৃত জান ও মালের বিনিময় হিসেবে জান্নাত প্রদান 
করবেন । আর এটা বিনিময় নয় বরং তার ফষ্ল, করম ও অনুগ্রহ । কেননা, 
বান্দাদের সাধ্যে যা ছিল তা তারা করেছে। এখন তিনি তার অনুগত বান্দাদের 
জন্যে কোন বিনিময় বা প্রতিদান ঠিক করলে জান্নাতই ঠিক করবেন। এ জন্যেই 
হাসান বসরী (রঃ) এবং কাতাদা (রঃ) বলেন যে, আল্লাহ তা'আলা যখন তার 
বান্দাদের সাথে বেচাকেনা করলেন তখন তিনি তাদের খিদমতের বিরাট ও 
উচ্চমূল্য প্রদান করলেন । আর শামর ইবনে আত্য়্যা (রঃ) বলেন যে, এমন 
কোন মুসলিম নেই যার স্কন্ধে আল্লাহর অঙ্গীকার ও চুক্তি নেই, যা সে পূর্ণ করে 
এবং যার উপর সে মৃত্যুবরণ করে। অতঃপর তিনি উপরোক্ত আয়াতটি পাঠ 
করেন। এ জন্যেই বলা হয় যে, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করার উদ্দেশ্যে 
বের হলো সে যেন আল্লাহর সাথে বেচাকেনা করলো এবং আল্লাহ তার সাথে 
এই আক্দ কবূল করে নিলেন ও তা পূর্ণ করলেন। 


মুহাম্মাদ ইবনে কা’ব আল কারাযী (রঃ) প্রমুখ গুরুজন বলেন যে, আব্দুল্লাহ 
ইবনে রাওয়াহা (রাঃ) লাইলাতুল আকাবার সময় বলেনঃ “হে আল্লাহর রাসূল 
(সঃ)! আপনি আল্লাহর জন্যে এবং আপনার জন্যেও যা ইচ্ছা হয় আমাদের উপর 
শর্ত আরোপ করুন ।” তখন রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “আল্লাহ সম্পর্কে আমি 
তোমাদের উপর এই শর্ত আরোপ করছি যে, তোমরা তার খাটি বান্দা হয়ে 
থাকবে, তার ইবাদত করবে এবং তার সাথে অন্য কাউকেও শরীক করবে না। 
আর আসমার সম্পর্কে তোমাদের উপর এই শর্ত আরোপ করছি যে, যেসব বিষয় 
থেকে তোমরা নিজেদের জান ও মালকে রক্ষা করে থাকো সেই সব বিষয়ে 
আমার ব্যাপারেও শুভাকাঙক্ষী হয়ে থাকবে” তখন তিনি বলেনঃ “এর বিনিময়ে 
আমরা কি পাবো?” উত্তরে রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “এর বিনিময় হচ্ছে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮১৪ পারাঃ ১১ 


জান্নাত ৷” তার এ কথা শুনে প্রশ্কারীরা বললেনঃ “এটা তো বড় লাভের ব্যবসা ৷ 

আমরা অঙ্গীকার ভঙ্গ করবো না এবং আমাদের সাথে কৃত অঙ্গীকারও ভঙ্গ করা 
API 7232 299 

হবে না৷” তখন 4 il sid) এ আয়াতটি অবতীর্ণ হয়। 


“38/39, 79929,,/ ৬ 


আল্লাহ তা'আলার উক্তি SM SL, অৰ্থাৎ তারা 
আল্লাহর পথে যুদ্ধ করে, অতঃপর হত্যা করে ও নিহত হয়। সাওয়াবের দিক 
দিয়ে দুটোই সমান হয়। তারা হত্যা করে গাযী হোক অথবা নিহত হয়ে শহীদ 
হোক ৷ সর্বাবস্থাতেই তাদের জন্যে জান্নাত অবধারিত রয়েছে। এ জন্যেই সহীহ 
বুখারী ও সহীহ মুসলিমে এসেছে- “যে ব্যক্তি আল্লাহর পথে বের হয়, আর এই 
বের হওয়ার পেছনে একমাত্র উদ্দেশ্য হচ্ছে তার পথে জিহাদ করা এবং তার 
রাসূলদের সত্যতা প্রমাণ করা, এ অবস্থাতেই তার মৃত্যু হয়, আল্লাহ তার 
যিন্মাদার যে, তিনি তাকে জার্নাতে প্রবিষ্ট করাবেন । আর যদি মারা না যায় তবে 
আল্লাহ এই দায়িত্বভার গ্রহণ করেছেন যে, সে যেখান থেকে বের হয়েছে সেখানে 
ভাকেড ন যতি ন তর মতো চিরে 


1199, 193, A 270779, 


Lal, Jef Nl 2s 55 2০% 1০ আল্লাহ পাকের এই উক্তিটি তার 
ওয়াদার গুরুত্ব হিসেবে করা হয়েছে। বলা হচ্ছে যে, তিনি নিজের পবিত্র সত্তার 
উপর এটা ফরয করে নিয়েছেন এবং তার রাসূলদের উপর তার এই ওয়াদার 
অহীও পাঠিয়েছেন, যা মূসা (আঃ)-এর উপর অবতারিত কিতাব তাওরাতে 
লিপিবদ্ধ আছে এবং ঈসা (আঃ)-এর উপর অবতারিত কিতাব ইঞ্জীলেও 
লিখিত রয়েছে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সঃ)-এর উপর অবতারিত কিতাব 
আল কুরআনের মধ্যে লিখা আছে। তাদের সবারই উপর আল্লাহর দরূদ ও 
সালাম বর্ষিত হোক । 


মহান আল্লাহর উক্তিঃ 02:১9 ০%০। ১5 অৰ্থাৎ আল্লাহ অপেক্ষা স্বীয় 
ওয়াদা অধিক পূর্ণকারী আর কে হতে পারে? কেননা, তিনি কখনো ওয়াদা ভঙ্গ 
করেন না। যেমন তিনি অন্য জায়গায় বলেছেনঃ &১ 5 2541 অর্থাৎ 
“কথায় আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী আর কে আছে?” (88 ৮৭) আর এক 
স্থানে তিনি বলেছেনঃ ১502 3০০০১ অৰ্থাৎ “কথা বলায় আল্লাহ 
অপেক্ষা অধিক সত্যবাদী আর কে হতে পারে?” (৪৪ ১২২) এ জন্যেই ইরশাদ 
হচ্ছে-আল্লাহর সাথে তোমরা যে বেচা-কেনা করেছো এতে তোমরা খুশী হয়ে 
যাও এবং এই সফলতা হচ্ছে বিরাট সফলতা, যদি তোমরাও নিজেদের অঙ্গীকার 
পূর্ণ কর । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮১৫ পারাঃ ১১ 


১১২ । তারা হচ্ছে তাওবাকারী, 7222 12 223% 
ই রী, শোকরগুযার, — NY 
2 L224 29 \2 
ফিয়াথ পালক, রুকু el oar 
সিজদাকারী, সৎ বিষয় শিক্ষা 
প্রদানকারী এবং মন্দ বিষয়ে EA HOE) 
বাধা প্রদানকারী, আল্লাহর Pe J 
সীমাসমূহের (অৰ্থাৎ SABA, 
আহকামের) সংরক্ষণকারী; ০) 
আর তুমি এমন (অর্থাৎ উক্ত 75" JA 2 hin 
গুণে গুণান্বিত) মুমিনদেরকে tute 
সুসংবাদ শুনিয়ে দাও । Li oi 
এই পবিত্র আয়াতটি এ মুমিনদের প্রশংসায় অবতীর্ণ হয়েছে যাদের জান ও 
মালকে আল্লাহ তা'আলা তাদের এই উত্তম গুণাবলীর বিনিময়ে ক্রয় করে 
নিয়েছেন । তারা সমস্ত পাপ ও নির্লজ্জতাপূর্ণ কার্য থেকে বিরত থাকে, নিজেদের 
প্রতিপালকের ইবাদতের উপর প্রতিষ্ঠিত থাকে এবং নিজেদের কথা ও কাজের 
উপর কড়া দৃষ্টি রাখে। কথার মধ্যে বিশিষ্ট বিষয় হচ্ছে আল্লাহর প্রশংসা । এ 
জন্যেই মহান আল্লাহ ১১ বলেছেন। আর আমল ও কাজের দিক দিয়ে উত্তম 
কাজ হচ্ছে সিয়াম । সিয়াম বা রোযা বলা হয় পানাহার, স্ত্রী-সহবাস হতে বিরত 
থাকাকে ৷ আর ৩৯ দ্বারা এই সিয়ামকেই বুঝানো হয়েছে। আল্লাহ তা'আলা 
৩5J| বলেছেন। যেমন তিনি ০৮১ শব্দ দ্বারা নবী (সঃ)-এর সহধর্মিণীদের 
প্রশংসা করেছেন। এই sl দ্বারা ০৮০ ভাবার্থ নেয়া হয়েছে। 
অনুরূপভাবে £5; ও ১ দ্বারা £,.£ সালাত বা নামায অর্থ নেয়া হয়েছে এবং 
02%517 ও 534%: বলা হয়েছে। তারা শুধু নিজেদের উপকারের প্রতি লক্ষ্য 
রেখেই ইবাদত করে না, বরং আল্লাহর অন্যান্য বান্দাদেরকেও সুপথ প্রদর্শন 
করতঃ “সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ”-এর উপর আমল করে 
উপকার পৌছিয়ে থাকে। কোন্‌ কাজ করা উচিত এবং কোন্‌ কাজ পরিত্যাগ করা 
ওয়াজিব এসব কথা বাতলিয়ে থাকে আর জ্ঞান ও আমল উভয় প্রকারে হালাল ও 
হারামের ব্যাপারে আল্লাহর সীমা সংরক্ষণের প্রতি তারা পূর্ণ দৃষ্টি রাখে। সুতরাং 
তারা আল্লাহর ইবাদত ও সৃষ্টজীবের মঙ্গল কামনা-এই উভয় প্রকারের ইবাদতে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮১৬ পারাঃ ১১ 


পতাকাধারী ৷ এ জন্যেই মহান প্রতিপালক আল্লাহ বলেন- রকে শুভ 
সংবাদ দিয়ে দাও, কেননা ও দুটোর সমষ্টির নামই হচ্ছে ঈমান এবং পূর্ণমাত্রায় 
সৌভাগ্য তো তারাই লাভ করেছে যারা এই দুটো গুণে গুণান্বিত ৷ 

৩ দ্বারা ১ বা রোযাকে বুঝানো হয়েছে। 

সুফিয়ান সাওরী (রঃ) বলেন যে, ১১৯১১ -এর অর্থ হচ্ছে 5,4০ বা সিয়াম 
পালনকারীগণ । ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, আল্লাহ পাক কুরআন কারীমের 
মধ্যে যেখানেই ৬£(- শব্দ ব্যবহার করেছেন সেখানেই উদ্দেশ্য হচ্ছে ০ বা 
ED Ene io MG NAL a Bal এই উন্মতের 
৩ হচ্ছে রমযানের সিয়াম পালন করা । মুজাহিদ (রঃ), সাঈদ (রঃ), আতা 
(রঃ), আব্দুর রহমান (রঃ), ষহৃহাক (রঃ) এবং সুফইয়ান ইবনে উয়াইনা (রঃ) 
সবাই এই খেয়ালই রাখেন যে, ৮৩ দ্বারা রোযাদারদেরকে বুঝানো হয়েছে। 
হাসান বসরী (রঃ) বলেন যে, 5১১৯5 দ্বারা উদ্দেশ্য হচ্ছে রমযানের 
রোযাদারগণ । আবূ আমর আল আবদীও (রঃ) এ কথাই বলেন একটি মারফ্‌’ 
ছয়ীদেগড এটাই এগেছে। আবু ছুরাহরা (6) হতে রত্তি আছে ছেচর্ায্দ্ল্হি 
(সঃ) বলেছেনঃ “১,5৬ সিয়ামকারী লোকদেরকে বলা হয়।”” উবাইদ ইবনে 
উমাইর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, নবী (সঃ)-কে ৬৩৬১ সম্পর্কে 
জিজ্ঞেস করা হলে তিনি বলেনঃ “তারা হচ্ছে সিয়ামকারী।”* এই উক্তিও আছে 
যে, ৬৩> দ্বারা জিহাদকে বুঝানো হয়েছে । ইমাম আবূ দাউদ (রঃ) স্বীয় কিতাব 
সুনানের মধ্যে আবূ উমামা (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, একটি লোক 
রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট আবেদন করেঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমাকে 
‘সিয়াহাত’-এর অনুমতি দিন!” তখন নবী (সঃ) বলেনঃ “আমার উন্মতের 
‘সিয়াহাত’ হচ্ছে আল্লাহর পথে জিহাদ ৷” 

আনম্মারা ইবনে গাযিয়া (রাঃ) হতে বর্ণিত আছে যে, একদা রাসুলুল্লাহ 
(সঃ)-এর নিকট ৩১ সম্পর্কে আলোচনা করা হলে তিনি বলেনঃ “আল্লাহ 
তা‘আলা আমাদের জন্যে আল্লাহর পথে জিহাদ করাকে ও প্রত্যেক উঁচু স্থানের 
উপর তাকবীর পাঠ করাকে ৩০ বানিয়েছেন।” ইকরামা (রঃ)-এর খেয়াল 
এই যে, এর দ্বারা বিদ্যা অন্বেষণকারীদেরকে বুঝানো হয়েছে। আর আব্দুর রহমান 


১. এ হাদীসটি ইমাম ইবনে জারীর (রঃ) বর্ণনা করেছেন । এটা মাওকৃূফ, অত্যধিক বিশুদ্ধ ৷ 
২. এ হাদীসটি ‘মুরসাল’ এবং খুবই উত্তম । আর এটা বিশুদ্ধ ও প্রসিদ্ধতম উক্তি । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮১৭ পারাঃ ১১ 


ইবনে যায়েদ ইবনে আসলাম (রঃ) বলেন যে, এর দ্বারা মুহাজিরদেরকে উদ্দেশ্য 
করা হয়েছে। এই উক্তি দু'টি ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন। এখানে 
এটা মনে রাখার বিষয় যে, এই স্থলে ‘সিয়াহাত’ দ্বারা এ অর্থ বুঝানো হয়নি যা 
কোন কোন দরবেশ ও বনবাসী প্রকৃতির লোক বুঝেছেন যে, এর অর্থ হচ্ছে 
ভু-পৃষ্ঠটে একাকী সফর করা এবং এ লোকগুলোর উদ্দেশ্য, যারা পাহাড়-পর্বতে, 
খাল-খন্দকে এবং বন-জঙ্গলে ঘুরে বেড়ায় ও জনপদ থেকে পলায়ন করে। কেননা 
এরূপ করা শরীয়ত সম্মত নয়। তবে হ্যা, যদি ফিৎনার যুগ হয় এবং দ্বীনের মধ্যে 
অসঙ্গতিপূর্ণ ও চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয় তাহলে সেটা অন্য কথা । যেমন 
সহীহ বুখারীতে আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) 
বলেছেনঃ “অচিরেই এমন এক যামানা আসবে যখন কোন ব্যক্তির সর্বোত্তম মাল 
হবে তার বকরীগুলো, যেগুলোকে সে পাহাড়-পর্বতে ও বৃষ্টিবর্ষণের স্থানে চরিয়ে 
নিয়ে বেড়াবে এবং ফিৎনা হতে বাচার উদ্দেশ্যে নিজের দ্বীন নিয়ে পালাতে 
থাকবে৷” 


199 772 24 


4 ১7/4 938451 দ্বারা আল্লাহর আনুগত্যের উপর প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকে 
বুঝানো হয়েছে। আর হাসান বসরী (রঃ) হতে বর্ণিত আছে যে, এর দ্বারা এ সব 
লোককে বুঝানো হয়েছে যারা আল্লাহর আদেশ ও নিষেধ যথাযথভাবে পালন 
করে এবং তার উপর সুপ্রতিষ্ঠিত থাকে । 

১১৩ । নবী ও অন্যান্য মুমিনদের Sd a 0 as 
জন্যে জায়েয নয় যে, তারা ৯1) SIS 2 -\ 
মুশরিকদের জন্যে ক্ষমা প্রার্থনা ২, 9 ০ ০৫০/৷ 
করে, যদিও তারা আত্মীয়ই ০! 
হোক না কেন, একথা প্রকাশ 2 B33 73047 2232 
হওয়ার পর যে তারা ৮৮৩), 


জাহান্নামের অধিবাসী | 2244 uh 2/8? J} 22 
১১৪। আর ইবরাহীমের নিজ 2৮ ১-৭ ৬১৪ ৮+ 
পিতার জন্যে ক্ষমা পার্থনা 27723) 24296 
+! Ll 

করা, তা তো শুধু সেই ওয়াদার ত ভা জল 


কারণে ছিল, যে ওয়াদা সে 2-42 2০০/০০, 
* Li LS -\\t 
তার সাথে করেছিলো। * id 


অতঃপর যখন তার নিকট এ 219] 2972," 
বিষয় প্রকাশ পেলো যে, সে £৮ চাপা 


0৫২ f E 
wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮১৮ পারাঃ ১১ 


G77 Wid BE Lod 25 
(পিতা) আল্লাহর দুশমন, তখন Es A 940% 
সে তা হতে সম্পূর্ণরূপে নির্লিপ্ত _', ih oe 


হয়ে গেল, বাস্তবিকই ১D 
ইবরাহীম ছিল অতিশয় B30 2004 J 
কোমল হৃদয়, সহনশীল । Om 33 Al 


মুসনাদে আহমাদে ইবনুল মুসাইয়াব (রঃ) হতে বর্ণিত আছে যে, আবূ তালিব 
যখন মৃত্যুমুখে পতিত হচ্ছিলেন, সেই সময় নবী (সঃ) তার কাছে গমন করেন। 
এ সময় তার কছে আবূ জাহেল ও আব্দুল্লাহ ইবনে উবাই উমাইয়া উপস্থিত 
ছিল । রাসূলুল্লাহ (স) বললেনঃ “হে চাচা! আপনি ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ পাঠ 
করুন! এই বাক্যটিকেই আমি আপনার মার্জনার পক্ষে আল্লাহর নিকট হুজ্জত 
হিসেবে পেশ করবো” তখন আবূ জাহেল এবং আব্দুল্পাহ ইবনে উবাই উমাইয়া 
বললোঃ “হে আবূ তালিব! তুমি আব্দুল মুত্তালিবের মিল্লাত থেকে মুখ ফিরিয়ে 
নেবে?” আবু তালিব তখন বললেনঃ “আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরই 
রয়ে গেলাম ৷” এ কথা শুনে রাসুলুল্লাহ (সঃ) তাকে বললেনঃ “আমি এঁ পর্যন্ত 
আপনার জন্যে ক্ষমা প্রার্থনা করতে থাকবো যে পর্যন্ত আল্লাহ তা'আলা আমাকে 
নিষেধ না করেন।” আল্লাহ তা‘আলা তখন ১53.54 ৮ -এ আয়াতটি অবতীৰ্ণ 
করেন। অর্থাৎ “নবী (সঃ) ও মুমিনদের জন্যে এটা জয়েয নয় যে, তারা 


2/0 934437 37 3/ 


মুশরিকদের জন্যে ক্ষমা প্রার্থনা করে।” .... 4144245 3 ৩১ -এই 


আয়াতটিও এই সম্পর্কেই নাযিল হয়। অর্থাৎ “হে নবী (সঃ)! নিশ্চয়ই তুমি 
যাকে ভালবাস তাকে তুমি হিদায়াত করতে পার না, বরং আল্লাহই যাকে চান 
তাকে তিনি হিদায়াত করে থাকেন” (২৮৪ ৫৬) 

আলী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন-আমি একজন লোককে দেখলাম যে, 
তার মুশরিক পিতা-মাতার জন্যে ক্ষমা প্রার্থনা করছে। আমি তাকে বললাম, 
তুমি তোমার মুশরিক পিতা-মাতার জন্যে ক্ষমা প্রার্থনা করছো! সে তখন 
বললোঃ “ইবরাহীম (আঃ) কি তার মুশরিক পিতার জন্যে ক্ষমা প্রার্থনা করেনি?” 
আমি ঘটনাটি নবী (সঃ)-এর সামনে বর্ণনা করলাম । তখন eld 
-এই আয়াতটি অবতীৰ্ণ হয়। i 

443 -এর পরে 5৮ 44 -এই শব্দগুলোও বলা হয়েছে। কিন্তু আমি বলতে 
পারি না যে, সুফিয়ান (রঃ) স্বয়ং বলেছেন, কিংবা ইসরাঈল (রঃ) বলেছেন, 
অথবা স্বয়ং হাদীসেই এই শব্দগুলো রয়েছে। আমি বলি- এটা প্রমাণিত যে, এই 
শব্দগুলো মুজাহিদ (রঃ) বলেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮১৯ পারাঃ ১১ 


বুরাইদা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা এক সফরে নবী (সঃ)-এর 
সাথে ছিলাম । আমরা এক জায়গায় অবতরণ করি । আমরা প্রায় এক হাজার 
আরোহী ছিলাম । রাসুলুল্লাহ (সঃ) সেখানে দু'রাকাআত সালাত পড়েন। অতঃপর 
তিনি আমাদের দিকে মুখ ঘুরিয়ে বসেন। আমরা দেখলাম যে, তার চক্ষু দিয়ে 
অশ্রু প্রবাহিত হচ্ছে। উমার (রাঃ) তার কাছে এসে বলেনঃ “হে আল্লাহর রাসূল 
(সঃ)! আমার পিতা-মাতা আপনার উপর উৎসৰ্গিত হোন! আপনার কাদার কারণ 
কি?” তিনি উত্তরে বললেনঃ “আমি আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা করেছিলাম 
যে, আমাকে যেন আমার মায়ের জন্যে ক্ষমা প্রার্থনা করার অনুমতি দেয়া হয় । 
কিন্তু তিনি আমাকে অনুমতি দেননি । তখন আগুনের ভয়ে আমার মায়ের প্রতি 
আমার করুণার উদ্লেক হলো এবং এ কারণেই আমার চক্ষুদ্বয় অশ্র্ণসক্ত হয়ে 
উঠলো । ইতিপূর্বে আমি তোমাদেরকে তিনটি জিনিস থেকে নিষেধ করেছিলাম । 
তোমাদেরকে আমি কবর-যিয়ারত হতে নিষেধ করেছিলাম ৷ কিন্তু এখন থেকে 
তোমরা কবর যিয়ারত করতে পার; উদ্দেশ্য শুধু এটাই যে, এর ফলে তোমাদের 
মৃত্যুর কথা স্মরণ হবে এবং তোমরা কল্যাণের দিকে ঝুঁকে পড়বে । ইতিপূর্বে 
আমি তোমাদেরকে কুরবানীর গোশত তিন দিনের বেশী জমা রাখতে নিষেধ 
করেছিলাম । এখন হতে তোমরা যত ইচ্ছা খেতে পার এবং যত দিন ইচ্ছা জমা 
করে রাখতে পার । ইতিপূর্বে আমি তোমাদেরকে চারটি পান-পাত্র থেকে নিষেধ 
করেছিলাম । কিন্তু এখন থেকে তোমরা যে কোন পাত্র থেকেই পান করতে পার । 
কিন্তু কোন নেশা আনয়নকারী জিনিস পান করো না৷” 

বুরাইদা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী (সঃ) যখন মক্কা অভিমুখে 
রওয়ানা হন তখন তিনি পথে একটি কবরের পার্শ্বে এসে বসে পড়েন এবং 
কবরকে সম্বোধন করতে শুরু করেন। অতঃপর তিনি কাদতে কাদতে উঠে 
পড়েন। তখন আমরা বলি, হে আল্লাহর রাসূল (সঃ)! আপনি যা করেছেন তা 
আমরা দেখেছি । তিনি বলেনঃ “আমি আল্লাহ তা'আলার নিকট আমার মায়ের 
কবর যিয়ারত করার অনুমতি চেয়েছিলাম ৷ তিনি আমাকে অনুমতি দিয়েছেন। 

তঃপর আমি তীর জন্যে ক্ষমা প্রার্থনা করার অনুমতি চাইলে আমাকে অনুমতি 
দেয়া হয়নি।” সেই দিন তিনি এতো বেশী কেদেছিলেন যে, ইতিপূর্বে আমরা 
তাকে কখনো এতো কাদতে দেখিনি ৷* 


১. এ হাদীসটি ইমাম মুসলিম (রঃ) বর্ণনা করেছেন । 
২. এ হাদীসটি ইমাম ইবনে জারীর (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮২০ পারাঃ ১১ 


আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসুলুল্লাহ 
(সঃ) গোরস্থানের দিকে বেরিয়ে যান । আমরাও তার অনুসরণ করি । তিনি একটি 
কবরের পাশে বসে পড়েন। অতঃপর তিনি দীর্ঘক্ষণ ধরে মুনাজাত করতে 
থাকেন। তারপর তিনি কাদতে শুরু করেন। তাকে কাদতে দেখে আমরাও 
কাদতে থাকি। উমার ইবনে খাত্তাব (রাঃ) তার কাছে যান । তিনি উমার 
(রাঃ)-কে এবং আমাদেরকে ডেকে জিজ্ঞেস করেনঃ “তোমরা কাদছিলে কেন?” 
আমরা উত্তরে বলি, আপনাকে কাদতে দেখে আমাদেরও কান্না এসে যায়৷ তিনি 
তখন বলেনঃ “আমি যে কবরের নিকট বসেছিলাম সেটা আমার মায়ের কবর । 
আমি আল্লাহ তা‘আলার নিকট এই কবর যিয়ারত করার অনুমতি চেয়েছিলাম । 
তিনি আমাকে অনুমতি দান করেন।”” এ হাদীসটি অন্যভাবেও বর্ণিত হয়েছে। 
ইবনে মাসউদ (রাঃ)-এর হাদীসটিরই প্রায় অনুরূপ ৷ তবে তাতে এ কথাও 
রয়েছে- “আমি আমেনার জন্যে দুআ’ করার অনুমতি চাই । কিন্তু আল্লাহ 
তা‘আলা অনুমতি দেননি এবং তিনি উপরোক্ত আয়াত অবতীর্ণ করেন। সুতরাং 
মাতার জন্যে ছেলের মন যেমন দুঃখিত হয় তদ্রূপ আমার মনও দুঃখিত হয়েছে। 
আমি তোমাদেরকে কবর যিয়ারত করা থেকে নিষেধ করেছিলাম । কিন্তু এখন 
হতে তোমরা কবর যিয়ারত করবে । কেননা, এটা আখিরাতকে স্মরণ করিয়ে 
দেয় ।” 

ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) যখন তাবুকের 
যুদ্ধ হতে ফিরে আসেন ও উমরার নিয়ত করেন এবং যখন তিনি ‘গাসফান’ ঘাটি 
হতে অবতরণ করেন তখন স্বীয় সাহাবীদেরকে নির্দেশ দেনঃ “তোমরা আকাবায় 
বিশ্রাম কর, আমি তোমাদের কাছে (কিছুক্ষণের মধ্যেই) ফিরে আসছি” তিনি 
সেখানে তার মায়ের কবরের পার্শ্বে অবস্থান করলেন। সেখানে তিনি অনেকক্ষণ 
স্বীয় প্রতিপালকের নিকট মুনাজাত করলেন। তারপর তিনি কাদতে লাগলেন 
এবং বহুক্ষণ ধরে কাদলেন। তাকে কাদতে দেখে লোকেরাও কাদতে লাগলেন 
এবং বললেনঃ “এখানে রাসূলুল্লাহ (সঃ)-কে কোন জিনিস কাদালো? তার 
উন্মতের ব্যাপারে এমন নতুন কিছু কি ঘটেছে যা তিনি সহ্য করতে পারছেন 
নাঃ” রাসূলুল্লাহ (সঃ) লোকদেরকে কাদতে দেখে তাদের কাছে আসলেন এবং 
জিজ্ঞেস করলেনঃ “তোমরা কাদছো কেন?” তারা উত্তরে বললেনঃ “হে আল্লাহর 
রাসূল (সঃ)! আপনাকে কীদতে দেখে আমাদেরও কান্না এসে গেল । আমাদের 
ধারণা হলো যে, আপনার উম্মতের ব্যাপারে হয়তো এমন নতুন কিছু ঘটেছে যা 


১. এই হাদীসটি ইবনে আবি হাতিম (রঃ) তার তাফসীরে বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ তাওবা ৯ ৮২১ পারাঃ ১১ 


আপনি সহ্য করতে পারছেন না ।” তিনি তখন বললেন, না, না, এটা একটা 
সাধারণ ব্যাপার ছিল । ঘটনা এই যে, আমি আমার মায়ের কবরের পার্শ্বে অবস্থান 
করছিলাম এবং কিয়ামতের দিন তার শাফাআতের জন্যে আল্লাহ তা'আলার 
নিকট প্রার্থনা করেছিলাম । কিন্তু তিনি অনুমতি দিতে অস্বীকার করেছেন। এতে 
আমার অন্তর ফেটে যায়। কেননা তিনি আমার মা। তাই, আমি কীদছিলাম। 
এরপর জিবরাঈল (আঃ) আমার নিকট আগমন করেন এবং বলেন, ইবরাহীম 
(আঃ)-এর তার পিতার জন্যে ক্ষমা প্রার্থনা শুধু এ কারণেই ছিল যে, তিনি তার 
পিতার সাথে অঙ্গীকার করে বলেছিলেনঃ “আমি আপনার জন্যে ক্ষমা প্রার্থনা 
করবো । কিন্তু যখন তিনি জানতে পারলেন যে, সে আল্লাহর শত্রু তখন তিনি তা 
থেকে বিরত থাকেন। সুতরাং হে নবী (সঃ)! ইবরাহীম (আঃ) যেমন তার 
পিতার জন্যে ক্ষমা প্রার্থনা করা থেকে বিরত থেকেছিলেন, তদ্রপ আপনিও 
আপনার মায়ের জন্যে ক্ষমা প্রার্থনা করা থেকে বিরত থাকুন ৷” তিনি তো আমার 
মা ছিলেন। কাজেই এটা আমার মনে রেখাপাত করবে না কেন? আর আমি 
আমার প্রতিপালকের নিকট প্রার্থনা করেছিলাম যে, তিনি আমার উন্মত হতে যেন 
চারটি জিনিসের বোঝা উঠিয়ে নেন। তখন আল্লাহ তা'আলা দু'টি শাস্তি উঠিয়ে 
নেন এবং দু'টি বাকী রেখে দেন। আমি দুআ’ করেছিলাম যে, আমার উন্মতের 
উপর যেন আকাশ থেকে পাথর বর্ষিত না হয়, যেমন অন্যান্য উন্মতদের উপর 
বর্ষিত হয়েছিল । 

আমি প্রার্থনা করেছিলাম যে, শাস্তি হিসাবে আমার উন্মতকে যেন যমীনে 
ধ্বসিয়ে দেয়া না হয়। 

আরও প্রার্থনা করেছিলাম যে, আমার উম্মত যেন বিভিন্ন দলে বিভক্ত হয়ে না 
পড়ে। 

আমার আর একটি প্রার্থনা ছিল এই যে, আমার উন্মত যেন পরস্পর 
যুদ্ধ-বিগহে লিপ্ত হয়ে না পড়ে । আল্লাহ তা'আলা প্রথম দু'টি কবুল করেন বটে, 
কিন্তু পরের দু*টি কবুল করেননি ।”” 

রাসূলুল্লাহ (সঃ) রাস্তা কেটে তার মায়ের কবরের নিকট গিয়েছিলেন । কেননা 
তার মায়ের কবর একটি টিলার নীচে ছিল। এ হাদীসটি গারীব। এর বর্ণনা 
বিস্ময়কর বটে । এর চেয়ে বেশী বিস্ময়কর ও অস্বীকারযোগ্য হচ্ছে এ 
রিওয়ায়াতটি যা খাতীব বাগদাদী তার ‘কিতাবুস সায়েক ওয়াল লাহিক’ নামক 


১. এ হাদীসটি ইমাম তিবরানী (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮২২ পারাঃ ১১ 


গ্রন্থে অপরিচিত সনদে বর্ণনা করেছেন এবং আয়েশা (রাঃ) হতে ইসনাদ জুড়ে 
দিয়েছেন। কাহিনীটি এইভাবে বর্ণনা করা হয়েছে যে, আল্লাহ তা'আলা রাসুলুল্লাহ 
(সঃ)-এর মাতা আমেনাকে জীবিত করেছিলেন এবং জীবিত হয়ে তিনি ঈমান 
এনেছিলেন। তারপর মারা গিয়েছিলেন। সাহীলীও ‘রাওয’ এর মধ্যে অপরিচিত 
একটি দলের সনদে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা‘আলা রাসূলুল্লাহ (সঃ)-এর 
পিতা ও মাতা উভয়কেই জীবিত করেছিলেন এবং তারা ঈমান এনেছিলেন। 
হাকিম ইবনে দাহ্‌ইয়া (রঃ) বলেন যে, এ হাদীসটি মিথ্যা । কুরআন ও ইজমা 
উভয়ই এটাকে রদ করছে। আল্লাহ তী'আলা স্বয়ং কুরআন কারীমে বলেছেনঃ বড 


Gis 297 438939 772 


10S ox 3 9954 953 অৰ্থাৎ “ আর এঁ লোকদেরকে ক্ষমা করা হবে না যারা 
কুফরী অবস্থায় মারা গেছে।” ( ৪৪ ১৮) আবূ আবদিল্লাহ কুরতুবী (রঃ) বলেন 
যে, এই হাদীসের দাবীর উপর চিন্তা করা হোক এবং তিনি বড় রকমের তীর 
মেরে এই দলীল পেশ করেছেন যে, এই নব জীবন দান ঠিক এই রূপেই হতে 
পারে যেমন আসরের সময় চলে যাওয়ার পর রাসূলুল্লাহ (সঃ)-এর মু’জিযা বলে 
সূর্য অস্তমিত হওয়ার পর পুনরায় বেরিয়ে আসে এবং তিনি আসরের সালাত 
আদায় করেন। এই দলীল দ্বারা তিনি ইবনে দাহ্‌ইয়ার উক্তি খণ্ডন করেছেন। সূর্য 
পুনঃউদয় হাদীসটি প্রমাণিত। কুরতবী বলেনঃ “রাসূলুল্লাহ (সঃ)-এর 
পিতা-মাতার পুনজী্বন লাভ জ্ঞানের দিক দিয়েও অসম্ভব নয় এবং শরীয়তের দিক 
দিয়েও অসম্ভব নয়। আমি তো এ কথাও শুনেছি যে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ 
(সঃ)-এর চাচা আবূ তালিবকেও জীবিত করেছিলেন এবং তিনি ঈমান 
এনেছিলেন” আমি বলি-এটা হাদীসের বিশুদ্ধতার উপর নির্ভরশীল । যদি হাদীস 
বিশুদ্ধ হয় তবে তা মানতে কোন বাধা নেই । আর যদি হাদীসই সহীহ না হয় 
তবে কোন ঝগড়াই নেই ৷ এসব ব্যাপারে আল্লাহ তা‘আলাই সর্বাধিক জ্ঞানের 
অধিকারী । 

আওযফী (রঃ) ইরনে আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, নবী (সঃ) তার 
মাতার জন্যে ক্ষমা প্রার্থনা করার ইচ্ছা করেছিলেন, তখন আল্লাহ তা'আলা তাকে 
Uo MRS is FOAL ol EEL 


PE SEO LET লোকেরা 


তাদের মৃতদের জন্যে ক্ষমা প্রার্থনা করতো । তখন .. Ali -এ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮২৩ পারাঃ ১১ 


আয়াতটি অবতীর্ণ হয়। জনগণ তখন এ নাজায়েয ক্ষমা প্রার্থনা থেকে বিরত 
ক্ষমা প্রার্থনা করতে নিষেধ করা হয়নি । 


কাতাদা (রঃ) এই আয়াত সম্পর্কে বলেন যে, নবী (সঃ)-এর সাহাবীদের 
কতকগুলো লোক তাকে বললেন, হে আল্লাহর নবী (সঃ)! আমাদের পূর্বপুরুষরা 
বড়ই সৎ লোক ছিল । তারা প্রতিবেশীদের সাথে উত্তম ব্যবহার করতে এবং 
আত্মীয়তার সম্পর্ক যুক্ত রাখতে অভ্যস্ত ছিল। তারা বন্দীদেরকে ছাড়িয়ে নেয়ার 
এবং জনগণের ক্ষতিপূরণ আদায়ের ব্যাপারে টাকা পয়সা খরচ করতো । আমরা 
কি এঁ মৃতদের জন্যে ক্ষমা প্রার্থনা করবো না? উত্তরে নবী (সঃ) বললেনঃ “কেন 
করবে না? আল্লাহর শপথ! আমিও ইবরাহীম (আঃ)-এর মত আমার পিতার 
জন্যে ক্ষমা প্রার্থনা করবো ।’’ তখনই উক্ত আয়াত অবতীর্ণ হয়। অতঃপর 
ইবরাহীম (আঃ)-কে ক্ষমার্হ্‌ সাব্যস্ত করে বলছেন যে, তার ক্ষমা প্রার্থনা শুধুমাত্র 
এ ওয়াদার কারণে ছিল যা তিনি তার পিতার সাথে করেছিলেন। এরপর 
রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “আল্লাহ তা'আলা আমার উপর এমন কতকগুলো 
কালেমার অহী করলেন যা আমার কানে গুঞ্জরিত হচ্ছে এবং আমার অন্তরে 
বদ্ধমূল হয়েছে। আমাকে নির্দেশ দেয়া হয়েছে যেন মুশরিক অবস্থায় 
মৃত্যুবরণকারীদের জন্যে আমি ক্ষমা প্রার্থনা না করি। আর যে ব্যক্তি তার 
কল্যাণ লাভের কারণ হবে। পক্ষান্তরে যে ব্যক্তি তা থেকে বিরত থাকলো, সেটা 
তার জন্যে হবে বড়ই ক্ষতির কারণ ৷ যারা প্রয়োজন মোতাবেক আহার করে ও 
খরচ করে তাদের ব্যাপারে আল্লাহ তা'আলার কোন আপত্তি নেই । 


ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, একবার একজন ইয়াহুদী মারা 
যায়। তার পুত্র ছিল মুসলিম । সে তার এ পিতার কাফন দাফনের জন্যে বেরিয়ে 
আসলো না । ইবনে আব্বাস (রাঃ) এটা জানতে পেরে বললেনঃ “তার পুত্রের 
উচিত ছিল তার (ইয়াহনদী) পিতার কাফন দাফনের ব্যবস্থা করে দেয়া এবং তার 
জীবিত থাকা পর্যন্ত তার কল্যাণের নিমিত্ত প্রার্থনা করা এবং মৃত্যুর পরে তার 
নিজের অবস্থার উপর সমর্পণ করা । এরপর আর তার জন্যে ক্ষমা প্রার্থনা করা 
চলবে না।” এর সঠিকতার প্রমাণ পাওয়া যায় আলী (রাঃ)-এর নিম্ন বর্ণিত 
রিওয়ায়াত দ্বারা-তিনি বলেন, যখন (আমার পিতা) আবূ তালিব মারা যান তখন 
আমি বলি, হে আল্লাহর রাসূল (সঃ)! আপনার পথভ্রষ্ট পিতৃব্য মারা গেছেন, 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮২৪ পারাঃ ১১ 


সুতরাং এখন কি করা যায় । রাসুলুল্লাহ (সঃ) তখন বললেনঃ “তাকে দাফন করে 
দাও। আর কিছুই করতে হবে না। এরপর আমার কাছে আসবে ।” অতঃপর 
সম্পূর্ণ হাদীসটি উল্লেখ করা হয়। আরো বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ)-এর 
সামনে যখন আবূ তালিবের জানাযা গমন করে তখন তিনি (আবেগে তার 
মৃতদেহকে) সম্বোধন করে বলেনঃ “হে চাচা! আমি আপনার আত্মীয়তার 
সম্পর্কের হক আদায় করে দিয়েছি।” আতা ইবনে আবূ রাবাহ (রঃ) বলেনঃ 
“আমি কোন আহলে কিবলার জানাযার সালাত পড়তে বাধা দেবো না, যদিও সে 
ব্যভিচার দ্বারা গর্ভধারিণী হাবশী মহিলাও হয়। কেননা, জানাযার সালাত হচ্ছে 
দুআ’। আর মুশরিক ছাড়া আর কারো জন্যে দুআ’ করতে আল্লাহ তাআলা 
নিষেধ করেননি ৷” 

রামিল (রঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরাইরা (রাঃ)-কে বলতে 
শুনেছিঃ “আল্লাহ এ ব্যক্তির উপর দয়া করুন যে ব্যক্তি আবূ হুরাইরা (রাঃ) ও 
তার মাতার জন্যে ক্ষমা প্রার্থনা করে।” আমি জিজ্ঞেস করলামঃ “আর তার 
a তিনি উত্তরে বললেন- “না, আমার পিতা মুশরিক অবস্থায় মারা 

fo A EE EET EERIE ইবরাহীম (আঃ) তার 
পিতার মৃত্যুর পূর্ব পর্যন্ত তার জন্যে ক্ষমা প্রার্থনা করতে থাকেন । তার মৃত্যুর পর 
যখন তিনি অবহিত হলেন যে, সে আল্লাহর শত্রু ছিল তখন তিনি তা থেকে 
বিরত থাকেন। 

সাঈদ ইবনে জুবাইর (রঃ) বলেন যে, কিয়ামতের দিন ইবরাহীম (আঃ) যখন 
পিতার সাথে মিলিত হবেন তখন দেখবেন যে, সে অত্যন্ত ব্যাকুল ও উদ্বিগ্ন হয়ে 
ফিরছে। তিনি তার থেকে সম্পূর্ণরূপে বিমুখ হয়ে যাবেন। এঁ সময় তার পিতা 
তীকে বলবেঃ “হে ইবরাহীম (আঃ)! (দুনিয়ায়) আমি তোমার কথা মানিনি। 
কিন্তু আজ আমি তোমার কোন কথাই অমান্য করবো না।” তখন ইবরাহীম 
(আঃ) বলবেনঃ “হে আমার প্রতিপালক! আপনি কি আমার সাথে ওয়াদা 
করেননি যে, কিয়ামতের দিন আমাকে অপমানিত করবেন না? তাহলে আজকের 
দিন এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে (যে, আমার পিতা অত্যন্ত 
লাঞ্ছিতভাবে জাহান্নামে নিক্ষিপ্ত হবে)?” তখন তাকে বলা হবেঃ “তোমার পিছন 
দিকে তাকাও!” তিনি তখন দেখতে পাবেন যে, একটি অর্ধমৃত জানোয়ার পড়ে 
রয়েছে এবং একটি বেজীর আকারে রূপান্তরিত হয়েছে। ওর পা ধরে টেনে 
জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। 
১. এ হাদীসটি ইমাম ইবনে জারীর (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮২৫ পারাঃ ১১ 


hr 9 2 }2 


আল্লাহ তা'আলার উক্তি £%63/,13 ইবনে মাসউদ (রাঃ) বলেন 
যে, শব্দের অর্থ হচ্ছে ত্যধিক প্রার্থনাকারী ! শাদ্দাদ ইবনুল হাদ (রাঃ) হতে 
বর্ণিত আছে যে, তিনি একদা নবী (সঃ)-এর নিকট বসেছিলেন। এমন সময় 
একটি লোক জিজ্ঞেস করলোঃ “হে আল্লাহর রাসূল (সঃ)!”,/// শব্দের অর্থ কিঃ?” 
তিনি উত্তরে বললেনঃ “অত্যন্ত বিনয় প্রকাশকারী ৷” ইবনে মাসউদ (রাঃ)-এর 
অর্থ ‘দয়ালু’ বলেছেন। হাসান বসরী (রঃ), কাতাদা (রঃ) প্রমুখ গুরুজন বলেন 
যে, এর অর্থ হচ্ছে আল্লাহ বান্দাদের প্রতি দয়ালু । ইবনে আব্বাস (রাঃ) এর অর্থ 
মুমিন বলেছেন। আলী ইবনে আবি তালহা (রঃ) এর অর্থ তাওবাকারী মুমিন 
বলেছেন। 

উকবা ইবনে আমির (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) যুন্নাজাদীন 
(রাঃ) নামক একটি লোক সম্পর্কে বলেনঃ “নিশ্চয়ই এই লোকটি ১ বটে ।” 
এর কারণ এই যে, কুরআন কারীমের মধ্যে যেখানেই আল্লাহ তাআলার নাম 
আসতো সেখানেই তিনি উচ্চৈঃস্বরে প্রার্থনা করতে শুরু করতেন 


আবু দারদা (রাঃ) হতে বর্ণিত আছে যে, সকাল বেলায় যে ব্যক্তি তাসবীহ 
পাঠরত থাকে তাকেই ॥% বলা হয়। আবূ আইয়ুব (রাঃ) বলেন যে, Eh 
ব্যক্তিকে বলা হয় যে নিজের গুনাহ্‌কে স্মরণ করে ক্ষমা প্রার্থনা করে থাকে ।* 


মুসলিম ইবনে বায়ান (রাঃ) হতে বর্ণিত আছে যঘে, একটি লোক খুব বেশী 
তাসবীহ পাঠ করতেন, তখন আল্লাহর নবী (সঃ) তাকে ॥/ বলেন।* ইবনে 
আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে ঘে, আল্লাহর নবী (সঃ) একটি লোককে দাফন 
করার পর বলেনঃ “আল্লাহ তোমার প্রতি রহম করুন! তুমি তো একজন 
ছিলে।” এর দ্বারা রাসূলুল্লাহ (সঃ)-এর উদ্দেশ্য ছিল এই যে, লোকটি কুরআন 
কারীমের একজন বড় পাঠক ছিলেন। একটি লোক কা’বা শরীফ তাওয়াফ করা 
অবস্থায় দুআ’ করার সময় আহ্‌! আহ্‌! করতেন । রাসূলুল্লাহ (সঃ)-এর সামনে 
তীর আলোচনা হলে তিনি বলেনঃ সে 3! ছিল। 

আবু যার (রাঃ) বলেনঃ “একদা রাত্রে আমি বাইরে বের হয়ে দেখি যে, 
রাসূলুল্লাহ (সঃ) এ লোকটিকেই দাফন করছেন এবং তার সাথে প্রদীপ রয়েছে” 
এ হাদীসটি গারীব বা দুর্বল এটা ইবনে জারীর (রঃ) বর্ণনা করেছেন। 
সর্বাপেক্ষা উত্তম কথা এই যে, £4 শব্দের অর্থ হচ্ছে দুআ’ বা প্রার্থনা । আর এটা 
বচন রীতির উপযুক্ত ও যোগ্যও বটে ৷ অর্থাৎ আল্লাহ তা'আলা বর্ণনা করলেন যে, 
১. এই হাদীসটি ইমাম আহমাদ (রঃ) ও ইমাম ইবনে জারীর (রঃ) বর্ণনা করেছেন। 


২. এটা ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন । 
৩. এ হাদীসটি ইমাম ইবনে জারীর (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮২৬ পারাঃ ১১ 


ইবরাহীম (আঃ)-এর দুআ’র ভিত্তি ছিল ওয়াদার উপর এবং তিনি অধিক 
প্রার্থনাকারী ছিলেন, দুর্ব্যবহারকারীর ব্যাপারে তিনি ছিলেন সহিষ্ণু । তাই তো 
তিনি পিতার নিকট থেকে কষ্ট পাওয়া সত্ত্বেও তার জন্যে ক্ষমা প্রার্থনা করতেন। 
যেমন আল্লাহ তা'আলা বলেনঃ 


BY, 332923 7 26,9317 71/7294 3792 17752 37 // 
YR TENE oS oan Cl Ee 
ws 5 Ae CAE LE ILI 

অর্থাৎ “সে (ইবরাহীমের আঃ পিতা) বললো, হে ইবরাহীম! তুমি He 
মা’বুদগণ হতে ফিরে আছ (এবং আমাকেও বারণ করছো)? = রেখো) যদি 
তুমি এটা হতে নিবৃত্ত না হও, তবে আমি নিশ্চয়ই তোমাকে প্রস্তরাঘাতে মেরে 
ফেলবো, আর দূর হয়ে যাও আমা হতে চিরতরে ইবরাহীম বললো, আমার 
সালাম গ্রহণ কর, এখন আমি তোমার জন্যে আমার প্রতিপালকের দরবারে ক্ষমা 
প্রার্থনা করবো; নিশ্চয়ই তিনি আমার প্রতি অতিশয় অনুগ্রহশীল।” (১৯৪ 
৪৬-৪৭) মোটকথা, পিতা থেকে কষ্ট পাওয়া সত্ত্বেও ইবরাহীম (আঃ) সহিষ্ণুতা 
অবলম্বন করেছিলেন । তিনি পিতার জন্যে ক্ষমা প্রার্থনা করেছিলেন। তাই আল্লাহ 
Elche dh ESS BL 
১১৫ । আর আল্লাহ এরূপ নন যে, ১ 

কোন জাতিকে হিদায়াত করার Le UIE ET = 

পর পথভ্রষ্ট করে দেন, যে ee L০০৪ 432 42/990 

পর্যন্ত না তাদেরকে সেসব re han ty 
বিষয় পরিষ্কারভাবে বলে দেন 2203307 0 22 

bd 2 AL | Ls 

যা হতে তারা বেঁচে থাকবে; % Yo nt 
নিশ্চয়ই আল্লাহ্‌ হচ্ছেন সর্বজ্ঞ । LE 


১১৬ । নিশ্চয়ই আল্লাহরই রাজত্ব bo 
রয়েছে আসমানসমূহে ও ৩+! এ I SL-\\N 
যমীনে; তিনিই জীবন দান > 
করেন এবং মৃত্যু ঘটিয়ে ০9৩১ ১)! 


থাকেন; আর তোমাদের জন্যে {4 4, ০2১০০৫] 
+ ‘9১ 
আল্লাহ ছাড়া না কোন বন্ধু 25022499১০০ 
আছে আর না কোন ot 
সাহায্যকারী । 2" 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮২৭ পারাঃ ১১ 


আল্লাহ তা‘আলা স্বীয় মহান সত্তা ও ন্যায়নীতিপূর্ণ হিকমত সম্পৰ্কে সংবাদ 
দিচ্ছেন যে, তিনি যেই পর্যন্ত না কোন কওমের নিকট রাসূল পাঠিয়ে ফিতনা 
খতম করেন সেই পর্যন্ত তাদেরকে পথভ্রষ্টতার জন্যে ছেড়ে দেন। যেমন তিনি 
অন্য এক জায়গায় বলেনঃ “সামুদ সম্প্রদায়কে আমি পথ পথ প্রদর্শন করেছিলাম ৷” 
মুজাহিদ (রঃ) আল্লাহ তা'আলার Al en en La SES -এই 
উক্তি সম্পর্কে বলেন যে, মৃত মুশরিকদের জন্যে মুমিনদের ক্ষমা প্রার্থনা করা 
ছেড়ে দেয়ার ব্যাপারে মহিমান্বিত আল্লাহর বর্ণনাটি হচ্ছে বিশেষ প্রণিধানযোগ্য ৷ 
আর তাদের তার আনুগত্য এবং অবাধ্যতার কাজটি হচ্ছে সাধারণ । অর্থাৎ হে 
মুমিনগণ! তোমাদের ইচ্ছার স্বাধীনতা রয়েছে। ইচ্ছানুযায়ী হয় তোমরা আল্লাহর 
আনুগত্য স্বীকার কর, না হয় তার নাফরমানী কর। তোমরা এটা কর বা ছেড়ে 
দাও কিন্তু ক্ষমা প্রার্থনা পরিত্যাগ করার বর্ণনাটি সাধারণ নয়, বরং বিশিষ্ট । 

ইমাম ইবনে জারীর (রঃ) বলেন যে, আল্লাহ পাক বলেন, যদি তোমরা 
তোমাদের মধ্যস্থিত মৃত মুশরিকদের জন্যে ক্ষমা প্রার্থনা কর তবে কেন তিনি 
তোমাদের উপর পথভ্রষ্টতার ফায়সালা দিবেন না? কেননা তিনি আমাদেরকে 
হিদায়াত দান করেছেন এবং আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর উপর ঈমান 
আনয়নের তাওফীক দিয়েছেন। আর তোমাদেরকে নিষিদ্ধ বিষয় হতে দূরে 
রেখেছেন এবং তোমরা তা থেকে বিরত থেকেছো । কিন্তু এর পূর্বে নয় যে, তিনি 
এঁ নিষিদ্ধ বিষয়গুলোর নিকৃষ্টতা বর্ণনা করে দিয়েছেন এবং তোমরা এগুলোর 
প্রতি আকৃষ্ট হয়ে পড়েছো। এ অবস্থায় কি করে তিনি তোমাদের উপর 
পথভ্রষ্টতার হুকুম লাগাতে পারেন? কেননা, আনুগত্য ও অবাধ্যতা তো আদেশ ও 
নিষেধের সাথে সম্পর্কযুক্ত । কিন্তু যে ঈমানই আনেনি এবং বিরতও থাকেনি, 
তাকে অনুগত বলা যাবে না এবং অবাধ্যও বলা চলবে না। 


আল্লাহ তা‘আলার উক্তি-“আল্লাহরই রাজত্ব রয়েছে আসমানসমূহে ও যমীনে 
এবং তিনিই জীবন দান করেন ও তিনিই মৃত্যু ঘটিয়ে থাকেন ।” এটা দ্বারা 
আল্লাহ তা'আলার পক্ষ থেকে তার মুমিন বান্দাদেরকে কাফির ও মুশরিকদের 
বিরুদ্ধে যুদ্ধ করার প্রতি উৎসাহ ও উদ্দীপনা প্রদান করা হয়েছে এবং এ কথা 
বুঝানো হয়েছে যে, তাদের আল্লাহ তা'আলার সাহায্যের উপর ভরসা করা উচিত 
এবং তার শক্রুদেরকে ভয় করা মোটেই উচিত নয়। কেননা তারা আল্লাহকে 
ছেড়ে দিয়েছে। সুতরাং তাদের না কোন বন্ধু আছে, না আছে কোন সাহায্যকারী । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮২৮ পারাঃ ১১ 


হাকীম ইবনে হিযাম (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ 
(সঃ)-এর কাছে বসেছিলাম ৷ এমন সময় তিনি বললেনঃ “আমি যা শুনতে পাচ্ছি 
তা তোমরা শুনতে পাচ্ছ কি?” তারা (সাহাবীগণ) বললেনঃ “আমরা তো কিছুই 
শুনতে পাচ্ছিনে।” তখন রাসুলুল্লাহ (সঃ) বললেনঃ “আমি আকাশের চড় চড় 
শব্দ শুনতে পাচ্ছি। আর আকাশ চড় চড় কেন করবে না? তাতে আধহাত 
পরিমাণও জায়গা এমন নেই যেখানে কোন না কোন ফেরেশ্তা সিজদা বা 
দীড়ানো অবস্থায় বিদ্যমান না রয়েছেন।”” 
কা’বুল আহবার (রঃ) বলেন যে, যমীনের মধ্যে সূচের ছিদ্র পরিমাণও এমন 
জায়গা নেই যেখানে কোন ফেরেশ্তা আল্লাহর তাসবীহ্‌ পাঠে রত না আছেন। 
আর আকাশের ফেরেশতাদের সংখ্যা মাটির অণু-পরমাণুর সংখ্যা অপেক্ষাও 
বেশী । আরশ বহনকারী ফেরেশ্তাদের পায়ের গিঁট হতে পদনালি পর্যন্ত জায়গার 
ব্যবধান একশ বছরের দূরত্ব ৷ 
১১৭। আল্লাহ অনুথহ দৃষ্টি ১ ১৪, ০- 
করলেন নবীর অবস্থার প্রতি eT 
এবং মুহাজির ও আনসারদের _,, So 2 
অবস্থার প্রতিও যারা নবীর EE 
অনুগামী হয়েছিল সংকট ঢ় 22206494 
মধ্যকার এক দলের অন্তর 2/12 
Gun iL 
বিচলিত হওয়ার উপক্রম ০১ 
2824 2 7 2222329 coed 
হয়েছিল, তৎপর আল্লাহ EP ob br LS 
তাদের অবস্থার থুতি 
2 ww 2d 32 
অনুগ্রহপরায়ণ হলেন, যাতে nl el 
~ 
তারা তাওবা করে । নিঃসন্দেহে ep 
2 237 
আল্লাহ তাদের সকলের উপর be 
স্নেহশীল, করুণাময় । 


১. এই হাদীসটি ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮২৯ পারাঃ ১১ 


মুজাহিদ (রঃ) প্রমুখ মনীষী বলেন যে, এ আয়াতটি তাবুকের যুদ্ধ সম্পর্কে 
অবতীর্ণ হয়। অর্থাৎ জনগণ যখন তাবূকের যুদ্ধে বের হন তখন কঠিন গরমের 
সময় ছিল। সেটা ছিল দুর্ভিক্ষের বছর এবং পানি ও পাথেয়ের বড়ই সংকট ছিল। 
মুজাহিদ (রঃ) বলেন যে, যখন মুজাহিদরা তাবুকের পথে যাত্রা শুরু করেন তখন 
ছিল কঠিন গরমের সময় । মুজাহিদরা কত বড় বিপদের সম্মুখীন হয়েছিলেন তা 
আল্লাহ তা‘আলাই জানেন । এমন কি বলা হয় যে, একটি খেজুরকে দু'’টুকরা 
করে দু'জন মুজাহিদের মধ্যে বণ্টন করে দেয়া হতো, খেজুর হাতে হাতে বাড়িতে 
দেয়া হতো । একজন কিছু চুষে নিয়ে পানি পান করতেন । তারপর অন্য একজন 
এ খেজুর চুষতেন এবং পরে পানি পান করতেন । এভাবেই তারা সান্তনা লাভ 
করতেন । অতঃপর মহান আল্লাহ তাদের প্রতি দয়া পরবশ হন । তারা যুদ্ধক্ষেত্র 
হতে ফিরে আসেন। 

আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, উমার ইবনে খাত্তাব 
(রাঃ)-কে তাবৃকের সংকট সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমরা 
তাবুকের উদ্দেশ্যে নবী (সঃ)-এর সাথে বের হই । কঠিন গরমের মৌসুম ছিল। 
আমরা এক জায়গায় অবস্থান করি । সেখানে আমরা পিপাসায় এমন কাতর হয়ে 
পড়ি যে, মনে হলো আমরা প্রাণে আর বাচবো না। কেউ পানির খৌজে বের হলে 
সে বিশ্বাস করে নিতো যে, ফিরবার পূর্বেই তার মৃত্যু ঘটে যাবে। লোকেরা উট 
যবেহ করতো । উটের পাকস্থলীর এক জায়গায় পানি সঞ্চিত থাকতো । তারা তা 
বের করে নিয়ে পান করতো । তখন আবূ বকর (রাঃ) বললেনঃ “হে আল্লাহর 
রাসূল (সঃ)! আপনার দুআ’ তো কবূল হওয়ার যোগ্য । সুতরাং আপনি আমাদের 
জন্যে দুআ’ করেন।” তখন রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ “তোমরা কি এটাই 
চাও?” আবূ বকর (রাঃ) উত্তরে বললেনঃ “হ্যা!” রাসূলুল্লাহ (সঃ) তখন দুআ’র 
জন্যে তার হাত দু'টি উঠালেন। দুআ’ শেষ না হতেই আকাশ মেঘে ছেয়ে গেল 
এবং মুষলধারে বৃষ্টি হতে লাগলো । কিছুক্ষণ পর বৃষ্টি থামলো । জনগণ পানি 
দ্বারা তাদের পাত্রগুলো ভর্তি করে নিলো। তারপর আমরা সেখান থেকে প্রস্থান 
করলাম । দেখলাম যে, সামনে আর কোন জায়গায় বৃষ্টি বর্ষিত হয়নি। 

ইমাম ইবনে জারীর (রঃ) আল্লাহ তা'আলার .....// 4% -এই উক্তি 
সম্পর্কে বলেন যে, এই আয়াতের ;/ শব্দ দ্বারা জীবন ধারণের প্রয়োজনীয় ব্যয়, 
পথ খরচ এবং পানির সংকীৰ্ণতা বুঝানো হয়েছে। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮৩০ পারাঃ ১১ 


১৬ ৬৯ অর্থাৎ এরপর যে, তাদের মধ্যকার এক দলের অন্তর 
বিচলিত হওযার উপক্রম হয়েছিল। তারা সত্যের পথ থেকে সরে পড়ার 
কাছাকাছি হয়েছিল । তারা এই সফরে এত বড় বিপদের সন্মুখীন হয়েছিল যে, 
তারা রাসূলুল্লাহ (সঃ)-এর দ্বীনের ব্যাপারে সন্দিহান হয়ে উঠেছিল। অতঃপর 
আল্লাহ তা'আলা তাদের প্রতি দয়া করেন এবং তাদেরকে তার দিকে ফিরে 
আসার তাওফীক দান করেন। আর তাদেরকে দ্বীনের উপর অটল থাকার মর্যাদা 
প্রদান করেন । তিনি বড়ই স্সেহশীল ও করুণাময় । 


১১৮। আর এ তিন ব্যক্তির 
অবস্থার প্রতিও (অনুগ্রহ 
করলেন) যাদের ব্যাপার 
মূলতবী রাখা হয়েছিল; এই 
পর্যন্ত যে, যখন ভূ-পৃষ্ঠ নিজ 
প্রশস্ততা সত্ত্বেও তাদের প্রতি 
সংকীর্ণ হতে লাগলো এবং 
তারা নিজেরা নিজেদের 
জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে 


225 219 AEA 
0d 
EC fete tl. 


4 2723/7 ASH 24 


2) = ০2১১! Ee 


ALOE EMEA TEA 


dae cis 


পড়লো, আর তারা বুঝতে 
পারলো যে, আল্লাহর পাকড়াও 
হতে কোথাও আশ্রয় পাওয়া 
যেতে পারে না তারই দিকে 
প্রত্যাবর্তন করা ব্যতীত; 
তৎপর তাদের অবস্থার প্রতিও 
অনুগুহ-দৃষ্টি করলেন, যাতে 
তারা ভবিষ্যতেও (আল্লাহর 
দিকে) রুজু থাকে; নিশ্চয়ই 
আন্গাহ হচ্ছেন অতিশয় 
অনুগ্রহকারী, করুণাময় । 
১১৯। হে মুমিনগণ! আল্লাহকে 
ভয় কর এবং (কাজে কর্মে) 
সত্যবাদীদের সঙ্গে থাকো। 


2258327299 


CD) 
rt PE fd 


CE ৰ 


54 2 20 9 239237 


oe pe ef) 


| 


} 


ADL $ / A 
Bel CE BEAT 


4 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮৩১ পারাঃ ১১ 


আব্দুল্লাহ ইবনে কা’ব ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত আছে যে, কা’ব ইবনে 
মালিক (রাঃ) তাবুকের যুদ্ধে তার অংশগ্রহণ না করার কাহিনী এবং রাসুলুল্লাহ 
(সঃ)-এর সাথে গমন না করার ঘটনা প্রসঙ্গে বলেন, তাবূকের যুদ্ধ ছাড়া অন্য 
কোন যুদ্ধে আমি রাসূলুল্লাহ (সঃ)-এর সঙ্গ লাভ থেকে বঞ্চিত হইনি । অবশ্য 
বদর যুদ্ধেও আমি শরীক হতে পারিনি। তবে এ যুদ্ধে যারা অংশগ্রহণ করতে 
পারেনি তাদের প্রতি কোন দোষারোপ করা হয়নি । ব্যাপারটা ছিল এই যে, এ 
সময় রাসূলুল্লাহ (সঃ) কুরায়েশদের একটি যাত্রীদলের উদ্দেশ্যে যাত্রা শুরু 
করেছিলেন। সেখানে আল্লাহ তা'আলার ইচ্ছানুযায়ী পূর্বে কোন দিন নির্ধারণ করা 
ছাড়াই তার শক্রদের সাথে মুকাবিলা হয়। আকাবার রাত্রে আমি রাসূলুল্লাহ 
(সঃ)-এর সাথেই ছিলাম, তিনি ইসলামের উপর আমাদের বায়আত গ্রহণ 
করেছিলেন বদরের যুদ্ধে উপস্থিতি অপেক্ষা আকাবার রাত্রে উপস্থিতি আমার 
নিকট বেশী পছন্দনীয় ছিল, যদিও জনগণের মধ্যে বদরের খ্যাতি বেশী রয়েছে। 
এখন তাবূকের যুদ্ধে রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে আমি যে অংশগ্রহণ করতে 
পারিনি তার ঘটনা এই যে, যেই সময় আমি তাবৃূকের যুদ্ধ থেকে পিছনে রয়ে 
গিয়েছিলাম সেই সময় আমার আর্থিক অবস্থা ছিল খুবই স্বচ্ছল । ইতিপূর্বে 
আমার কখনো দু’টি সওয়ারী ছিল না। কিন্তু এই যুদ্ধে আমি দু'টি সওয়ারীও 
রাখতে পারতাম । রাসূলুল্লাহ (সঃ) যখন কোন যুদ্ধ যাত্রার ইচ্ছা করতেন তখন 
তিনি সাধারণভাবে এ সংবাদ ছড়িয়ে দিতেন না। এই যুদ্ধে গমনের সময় কঠিন 
গরম ছিল এবং এটা ছিল খুবই দূরের সফর । আর এই সফরে বন জঙ্গল 
অতিক্ৰম করতে হয়েছিল এবং বহু সংখ্যক শত্রুর মুকাবিলা করতে হয়েছিল । 
রাসূলুল্লাহ (সঃ) মুসলিমদেরকে এ স্বাধীনতা দিয়েছিলেন যে, তারা তাদের 
সুবিধামত শক্ৰর মুকাবিলা করার প্রস্তুতি গ্রহণ করতে পারে। তিনি নিজের 
ইচ্ছার কথা মুসলিমদের নিকট প্রকাশ করেছিলেন। মুসলিমরা রাসূলুল্লাহ 
(সঃ)-এর সাথে এতো অধিক সংখ্যায় ছিলেন যে, তাদেরকে তালিকাভুক্ত করা 
কঠিন ছিল। কা’ব (রাঃ) বলেন, এমন লোকের সংখ্যা খুবই কম হবে যাদের 
অনুপস্থিতির খবর রাসূলুল্লাহ (সঃ) জানতে পারবেন । বরং এই ধারণা ছিল যে, 
সৈন্যদের সংখ্যাধিক্যের কারণে অনুপস্থিতদের খবর তিনি জানতেই পারবেন না, 
যতক্ষণ না আল্লাহ তা'আলার পক্ষ থেকে তাকে জানিয়ে দেয়া হয়। এই যুদ্ধের 
উদ্দেশ্যে এমন সময় যাত্রা শুরু করা হয়েছিল যখন গাছের ফল পেকে গিয়েছিল 
এবং গাছের ছায়া ছিল তখন অনেক আরামদায়ক । এমতাবস্থায় আমার প্রবৃত্তি 
আরামপ্রিয়তার দিকে আকৃষ্ট হয়ে পড়েছিল। রাসূলুল্লাহ (সঃ) এবং মুসলিমরা 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮৩২ পারাঃ ১১ 


যুদ্ধের জন্যে প্রস্তুতি শুরু করে দেন। সকালে উঠে আমি জিহাদের জন্যে প্রস্তুতি 
গ্রহণের উদ্দেশ্যে বের হতাম কিন্তু শূন্য হাতে ফিরে আসতাম । প্রস্তুতি এবং 
সফরের আসবাবপত্র ক্রয় ইত্যাদি কিছুই করতাম না। মনকে এ বলে প্রবোধ 
দিতাম যে, যখনই ইচ্ছা করবো তখনই ক্ষণিকের মধ্যে প্রস্তুতি গ্রহণ করে 
ফেলবো । এভাবে দিন অতিবাহিত হতে থাকে। জনগণ পূর্ণমাত্রায় প্রস্তুতি গ্রহণ 
করে ফেলে, এমন কি মুসলিমরা এবং স্বয়ং রাসূলুল্লাহ (সঃ) জিহাদের উদ্দেশ্যে 
যাত্রা শুরু করে দেন। আমি মনে মনে বলি যে, দু’ একদিন পরে প্রস্তুতি গ্রহণ 
করে আমিও তাদের সাথে মিলিত হয়ে যাবো । 


ইতিমধ্যে মুসলিম সেনাদল বহু দূরে চলে গেছেন। আমি প্রস্তুতি গ্রহণের 
উদ্দেশ্যে বের হই । কিন্তু এবারও প্রস্তুতি গ্রহণ ছাড়াই ফিরে আসি৷ শেষ পর্যন্ত 
প্রত্যহ এরূপই হতে থাকে এবং দিন অতিবাহিত হতেই থাকে । সৈন্যেরা যুদ্ধ 
করতে লাগলেন। এখন আমি ইচ্ছা করলাম যে, তাড়াতাড়ি যাত্রা শুরু করে 
তাদের সাথে মিলিত হয়ে যাবো । তখনও যদি আমি যাত্রা শুরু করতাম! কিন্তু 
শেষ পর্যন্ত তাও হয়ে উঠলো না । রাসূলুল্লাহ (সঃ)-এর যুদ্ধে গমনের পর যখন 
আমি বাজারে যেতাম তখন এ দেখে আমার বড়ই দুঃখ হতো যে, কোন মুসলিম 
দৃষ্টিগোচর হলে হয় তার উপর কপটতার অভিশাপ পরিলক্ষিত হতো, না হয় 
এমন মুসলিমকে দেখা যেতো যারা বাস্তবিকই আল্লাহ তা'আলার পক্ষ থেকে 
ক্ষমার্হ অথবা খৌড়া ও বিকলাঙ্গ ছিল। তাবূকে পৌছার পর রাসুলুল্লাহ (সঃ) 
আমাকে স্মরণ করে জিজ্ঞেস করেনঃ ‘কা’ব ইবনে মালিক (রাঃ)-এর কি 
হয়েছে?’ তখন বানু সালমা গোত্রের একটি লোক উত্তরে বলেঃ “হে আল্লাহর 
রাসূল (সঃ)! স্বচ্ছলতা ও আরামপ্রিয়তা তাকে মদীনাতেই আটকিয়ে রেখেছে” 
এ কথা শুনে মুয়া’'জ ইবনে জাবাল (রাঃ) তাকে বলেনঃ “তুমি ভুল ধারণা 
পোষণ করছো । হে আল্লাহর রাসূল (সঃ)! তার সম্পর্কে আমরা ভাল ধারণাই 
রাখি ৷” রাসূলুল্লাহ (সঃ) তার এ কথা শুনে নীরব হয়ে যান। অতঃপর রাসূলুল্লাহ 
(সঃ) যখন তাবুক হতে প্রত্যাবর্তন করেন তখন আমি ভীষণ উদ্বিগ্ন ছিলাম যে, 
এখন কি করি? আমি মিথ্যা বাহানার কথা চিন্তা করলাম যাতে রাসূলুল্লাহ 
(সঃ)-এর শাস্তি থেকে রক্ষা পেতে পারি। সুতরাং আমি সকলের মত জানতে 
লাগলাম এবং যখন অবগত হলাম যে, রাসুলুল্লাহ (সঃ) এসেই পড়েছেন তখন 
মিথ্যা চিন্তা মন থেকে দূর করে দিলাম । এখন আমি ভালরূপে বুঝতে পারলাম 
যে, কোন বাহানা দ্বারা আমি রক্ষা পেতে পারি না। তাই আমি সত্য বলারই 
সিদ্ধান্ত গ্রহণ করলাম ৷ নবী (সঃ) সফর থেকে ফিরে এসে সর্বপ্রথম মসজিদে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮৩৩ পারাঃ ১১ 


অবস্থান করলেন দু'রাকাআাত সালাত আদায় করে তিনি লোকদেরকে নিয়ে 
বৈঠক করলেন। এখন যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি তারা এসে ওযর পেশ করতে 
লাগলো এবং কসম খেতে শুরু করলো। এরূপ লোকদের সংখ্যা আশিজনের 
কিছু বেশী ছিল। নবী (সঃ) তাদের বাহ্যিক কথার উপর ভিত্তি করে তা কবুল 
করে নিচ্ছিলেন এবং তাদের অবহেলার জন্যে ক্ষমা প্রার্থনাও করছিলেন। কিন্তু 
তাদের মনের গোপন কথা তিনি আল্লাহ তাআলার দিকে সমর্পণ করছিলেন। 
অতঃপর আমার পালা আসলো । আমি গিয়ে সালাম করলাম । তিনি ক্রোধের 
হাসি হাসলেন ৷ তারপর আমাকে বললেনঃ “এখানে এসো ।” আমি তার সামনে 
গিয়ে বসলাম । তিনি আমাকে বললেনঃ “তুমি কেন (যুদ্ধে না গিয়ে) পিছনে রয়ে 
গিয়েছিলে? তুমি কি যুদ্ধের প্রস্তুতি হিসেবে আসবাবপত্র ক্রয় করনি?” আমি 
উত্তরে বললাম, হে আল্লাহর রাসূল (সঃ)! যদি আমি এ সময় আপনি ছাড়া আর . 
কারো সাথে কথা বলতাম তবে এমন বানানো ওযর পেশ করতাম যে, তা কবুল 
করতেই হতো । কেননা, কথা বানানো, তর্ক বিতর্ক এবং ওযর পেশ করার 
যোগ্যতা আমার যথেষ্ট আছে। কিন্তু আল্লাহর কসম! আমি জানি যে, এই সময় 
মিথ্যা কথা বানিয়ে নিয়ে আপনাকে সনস্তুষ্ট করতে পারবো বটে, তবে আল্লাহ্‌ 
আপনাকে সত্বরই আমার ব্যাপারে অসন্তুষ্ট করবেন । আর যদি আমি সত্য কথা 
বলি তবে আল্লাহর পক্ষ থেকে আমি উত্তম পরিণামের আশা করতে পারি। হে 
নবী (সঃ)! আমার কোন গ্রহণযোগ্য ওযর ছিল না । প্রকৃতপক্ষে আমার কাছে 
যুদ্ধে অংশগ্রহণ না করার কোনই বাহানা নেই। আমার এ কথা শুনে রাসূলুল্লাহ 
(সঃ) বললেনঃ “এ লোকটি বাস্তবিকই সত্য কথা বলেছে। ঠিক আছে, তুমি 
এখন যাও এবং তোমার ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশের অপেক্ষা কর ।” 
সুতরাং আমি চলে আসলাম ৷ বানু সালমা গোত্রের লোকেরাও আমার সাথে 
আসলো এবং আমাকে বললোঃ “আল্লাহর কসম! ইতিপূর্বে আমরা আপনাকে 
কোন অপরাধ করতে দেখিনি । অন্যান্য লোকেরা যেমন আল্লাহর নবী (সঃ)-এর 
সামনে ওযর পেশ করলো তেমনি আপনিও কেন তার কাছে কোন একটা ওযর 
পেশ করলেন না? তাহলে নবী (সঃ) অন্যদের ন্যায় আপনার জন্যেও ক্ষমা প্রার্থনা 
করতেন। আর তাঁর ক্ষমা প্রার্থনাই আপনার জন্যে যথেষ্ট হতো ।” মোটকথা, 
লোকগুলো এর উপর এতো জোর দিলো যে, আমি পুনরায় ফিরে গিয়ে কিছু 
ওযর পেশ করার ইচ্ছা করেই ফেললাম । তাই আমি লোকদেরকে জিজ্ঞেস 
করলাম, আমার মত আর কারো কি এরূপ পরিস্থিতি হয়েছে? তারা উত্তরে 
বললোঃ “হ্যা, আপনার মত আরো দু*টি লোক সত্য কথাই বলে দিয়েছে।” আমি 


017৫৩ f I 
wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮৩৪ পারাঃ ১১ 


রাবী’ এবং হিলাল ইবনে উমাইয়া আলওয়াকেফী ৷” বলা হয়েছে যে, এ দু'টি 
লোক সৎলোক রূপে পরিচিত ছিলেন এবং বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 
আমি তাদেরই পদাংক অনুসরণ করলাম ৷ সুতরাং আমি পুনরায় আর রাসূলুল্লাহ 
(সঃ)-এর নিকট গমন করলাম না । এখন আমি জানতে পারলাম যে, রাসূলুল্লাহ 
(সঃ) জনগণকে আমাদের সাথে সালাম-কালাম করতে নিষেধ করে দিয়েছেন 
এবং লোকেরা আমাদেরকে বয়কট করেছে। তারা আমাদের থেকে এমনভাবে 
বদলে গেছে যে, যমীনে অবস্থান আমাদের কাছে একটা বোঝা স্বরূপ মনে 
হয়েছে। এভাবে আমাদের উপর দিয়ে পঞ্চাশ দিন অতিবাহিত হয়ে যায়। এ 
দু'জন তো মুখ লুকিয়ে গৃহ-বাস অবলম্বন করতঃ সদা কাদতে থাকেন। কিন্তু 
আমি কিছুটা শক্ত প্রকৃতির লোক ছিলাম বলে আমার মধ্যে ধৈর্য অবলম্বনের শক্তি 
ছিল। তাই আমি বরাবর জামাআতে সালাত পড়তে থাকি এবং বাজারে 
ঘোরাফেরা করি। কিন্তু আমার সাথে কেউ কথা বলতো না । আমি রাসূলুল্লাহ 
(সঃ)-এর কাছে যেতাম, তাকে সালাম করতাম এবং সালামের জবাবে তার 
ঠোট নড়ছে কি-না তা লক্ষ্য করতাম । আমি তার পাশেই সালাত আদায় 
করতাম । আমি আড়চোখে তাকাতাম এবং দেখতাম যে, আমি সালাত শুরু 
করলে তিনি আমার দিকে দৃষ্টিপাত করতেন। আর আমি তার দিকে মুখ করে 
বসলে তিনি আমার দিক হতে দৃষ্টি ফিরিয়ে নিতেন । যখন এই বয়কটের 
সময়কাল দীর্ঘ হয়ে যায় তখন আমি একদা আবূ কাতাদা (রাঃ)-এর বাড়ীর 
প্রাচীরের উপর দিয়ে তার কাছে গমন করি । তিনি আমার চাচাতো ভাই হতেন। 
আমি তাকে খুবই ভালবাসতাম । আমি তাকে সালাম দেই ৷ কিন্তু আল্লাহর 
কসম! তিনি আমার সালামের জবাব দেননি । আমি তাকে বলি, হে আবূ কাতাদা 
(রাঃ)! আপনার কি জানা আছে যে, আমি আল্লাহ ও তার রাসূল (সঃ)-কে 
ভালবাসি? তিনি শুনে নীরব থাকেন। আমি আল্লাহর কসম দিয়ে কথা বলি । 
তবুও তিনি কথা বলেন না । পুনরায় আমি কসম দেই ৷ কিন্তু তিনি অপরিচিতের 
মত বলেনঃ “আল্লাহ ও তার রাসূল (সঃ)-ই খুব ভাল জানেন।” এতে আমার 
কান্না এসে যায় । অতঃপর আমি প্রাচীর টপকে ফিরে আসি । 

কিবতী, যে মদীনার বাজারে কিছু খাবারের জিনিস বিক্রি করছিল, লোকদেরকে 
জিজ্ঞেস করেঃ “কেউ আমাকে কা’ব ইবনে মালিক (রাঃ)-এর ঠিকানা দিতে 
পারে কি?” লোকেরা আমাকে ইশারায় দেখিয়ে দেয়। সুতরাং সে আমার কাছে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮৩৫ পারাঃ ১১ 


আগমন করে এবং গাস্সানের বাদশাহর একখানা চিঠি আমাকে প্রদান করে। 
আমি লিখাপড়া জানতাম ৷ চিঠি পড়ে দেখি যে, তাতে লিখা রয়েছে- “আমাদের 
কাছে এ খবর পৌছেছে যে, আপনার সঙ্গী (নবী সঃ) আপনার প্রতি কঠোরতা 
অবলম্বন করেছেন । আল্লাহ তো আপনাকে একজন সাধারণ লোক করেননি! 
আপনার মর্যাদা রয়েছে। সুতরাং আপনি আমাদের কাছে চলে আসুন । আপনাকে 
যথাযোগ্য মর্যাদা দান করবো ।” এটা পড়ে আমি মনে মনে বললাম যে, এটি 
একটি নতুন বিপদ । অতঃপর আমি চিঠিখানা (আগুনের) চুল্লরীতে ফেলে দেই । 
পঞ্চাশ দিনের মধ্যে যখন চল্লিশ দিন অতিবাহিত হয় তখন রাসূলুল্লাহ (সঃ)-এর 
একজন দূত আমার নিকট এসে বলেনঃ “রাসূলুল্লাহ (সঃ) আপনাকে স্ত্রী থেকে 
কি? উত্তরে তিনি বললেনঃ “না, শুধুমাত্র স্ত্রী হতে পৃথক থাকতে বলেছেন।” দূত 
এ কথাও বললেন যে, অপর দু'জনকেও এই নির্দেশই দেয়া হয়েছে। সুতরাং 
আমি আমার স্ত্রীকে বললাম, বাপের বাড়ী চলে যাও । দেখা যাক, আল্লাহ 
তাআলার কি নির্দেশ আসে। হিলাল ইবনে উমাইয়া (রাঃ)-এর স্ত্রী রাসূলুল্লাহ 
(সঃ)-এর নিকট এসে আরয করেঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমার স্বামী 
একজন খুবই দুর্বল ও বৃদ্ধ লোক। তার সেবা করার কোন লোক নেই । আমি 
যদি তার সেবায় লেগে থাকি তবে আশা করি আপনি অমত করবেন না!” তখন 
রাসূলুল্লাহ্‌ (সঃ) তাকে বলেনঃ “আচ্ছা, ঠিক আছে। তবে তুমি তার সাথে 
সহবাস করবে না!” সে তখন বলেঃ “তার তো নড়াচড়া করারই শক্তি নেই । 
আপনার অসন্তুষ্টির দিন থেকে আজ পর্যন্ত তিনি শুধু কাদছেনই ৷” আমার 
পরিবারের একজন লোক আমাকে বললোঃ “আপনিও রাসুলুল্লাহ (সঃ)-এর 
নিকট আপনার স্ত্রী থেকে খিদমত নেয়ার অনুমতি প্রার্থনা করুন, যেমন হিলাল 
(রাঃ) অনুমতি লাভ করেছেন।” আমি বললাম, আল্লাহর কসম! আমি রাসুলুল্লাহ 
(সঃ)-এর কাছে এ ব্যাপারে আবেদন করবো না । জানি না তিনি কি বলেন! 
আমি তো একজন যুবক লোক । কারো সেবা গ্রহণের আমার প্রয়োজন নেই । 
এরপর আরো দশ দিন অতিবাহিত হয়ে যায় এবং জনগণের সম্পর্ক ছিননৃতার 
পঞ্চাশ দিন কেটে যায়। পঞ্চাশতম দিনের সকালে আমার ঘরের ছাদের উপর 
ফজরের সালাত আদায় করে এঁ অবস্থায় বসেছিলাম যে অবস্থার কথা মহান 
আল্লাহ তার কালামে পাকে বলেছেনঃ “যখন ভূ-পৃষ্ঠ নিজ প্রশস্ততা সত্ত্বেও তাদের 
প্রতি সংকীর্ণ হতে লাগলো এবং তারা নিজেরা নিজেদের জীবনের প্রতি বিতৃষ্ণ 
হয়ে পড়লো, আর তারা বুঝতে পারলো যে, আল্লাহর পাকড়াও হতে কোথাও 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮৩৬ পারাঃ ১১ 


আশ্রয় পাওয়া যেতে পারে না তারই দিকে প্রত্যাবর্তন করা ব্যতীত” এমন সময় 
‘সালা’ পাহাড় হতে একজন চীৎকারকারীর শব্দ আমার কানে আসলো। সে 
উচ্চৈঃস্বরে চীৎকার করে বলছিলঃ “হে কা'ব ইবনে মালিক (রাঃ)! আপনি 
সুসংবাদ গ্রহণ করুন!” এটা শোনা মাত্রই আমি সিজদায় পতিত হই এবং বুঝতে 
পারি যে, আল্লাহ তা'আলা আমার দুআ’ কবুল করেছেন। আমার দুঃখ ও বিপদের 
দিন ফুরিয়েছে। ফজরের সালাতের পর রাসূলুল্লাহ (সঃ) ঘোষণা করেন ঘে, 
আল্লাহ তা'আলা এই তিনজনের তাওবা কবুল করেছেন। লোকেরা আমাদেরকে 
সুসংবাদ জানাতে দৌড়িয়ে আসে । তারা এ দু'জনের কাছেও যায় এবং আমার 
কাছেও আসে । একটি লোক দ্রুতগামী ঘোড়ায় চড়ে আমার কাছে আগমন করে । 
কিন্তু পাহাড়ের উপর উঠে চীৎকারকারী সবচেয়ে বেশী সফলকাম হয়। কেননা, 
তার মাধ্যমেই আমি সর্বপ্রথম সংবাদ পাই । কারণ, ঘোড়ার গতি অপেক্ষা শব্দের 
গতি বেশী । সুতরাং যখন এ লোকটি আমার সাথে সাক্ষাৎ করে যার শব্দ আমি 
শুনেছিলাম, তখন তার শুভ সংবাদ প্রদানের বিনিময়ে আমি আমার পরনের 
কাপড় তাকে পরিয়ে দেই । আল্লাহর কসম! সেই সময় আমার কাছে দ্বিতীয় 
কাপড় আর ছিল না, অপরের কাছে কাপড় ধার করে আমি তা পরিধান করি । 
এরপর আমি রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বের হই । পথে 
লোকেরা দলে দলে আমার সাথে মিলিত হয় এবং আমাকে মুবারকবাদ জানাতে 
থাকে । আমি মসজিদে প্রবেশ করে দেখি যে, রাসুলুল্লাহ (সঃ) লোকজনের মাঝে 
বসে আছেন। আমাকে দেখেই তালহা ইবনে আবদিল্লাহ (রাঃ) দৌড়িয়ে এসে 
আমার সাথে মুসাফাহা করেন এবং আমাকে মুবারকবাদ জানান। আল্লাহর 
কমস! মুহাজিরদের মধ্যে তিনি ছাড়া অন্য কেউ আমাকে এই অভ্যর্থনা 
করেননি। কা’ব (রাঃ) তালহা (রাঃ)-এর এই আন্তরিকতা কখনো বিস্মৃতি 
হননি। আমি এসে রাসূলুল্লাহ (সঃ)-কে সালাম করি। তার মুখমণ্ডল খুশীতে 
উজ্জ্বল হয়ে ওঠে । তিনি বললেনঃ “খুশী হয়ে যাও । সম্ভবতঃ তোমার জন্ুগ্রহণের 
পর থেকে আজ পর্যন্ত তোমার জীবনে এর চেয়ে বড় খুশীর দিন আর আসেনি ৷” 
আমি জিজ্ঞেস করলাম, এই সুসংরাদ কি আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ 
থেকে? তিনি উত্তরে বললেনঃ “আল্লাহার পক্ষ থেকে ৷” রাসুলুল্লাহ (সঃ) যখন 
খুশী হতেন তখন তার চেহারা মুবারক উজ্জ্বল হয়ে উঠতো । তা যেন চাদের খণ্ড 
বিশেষ ৷ তার খুশীর চিহ্ন তার চেহারাতেই প্রকাশিত হতো । আমি আর্য 
করলাম, হে আল্লাহর রাসূল (সঃ)! আমার তাওবা কবুলের এই বরকত হওয়া 
উচিত যে, আমি আমার সমস্ত সম্পদ আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর পথে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮৩৭ পারাঃ ১১ 


বিলিয়ে দেই ৷ রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ “এরূপ করো না, কিছু রেখে দাও এবং 
কিছু সাদকা কর। এটাই হচ্ছে উত্তম পন্থা!” এ কারণে খায়বার থেকে আমি যে 
₹শ লাভ করেছি তা আমার জন্যে রেখে দিলাম । হে আল্লাহর রাসূল (সঃ)! 
সত্যবাদিতার বরকতে আল্লাহ আমাকে মুক্তি দান করেছেন। আল্লাহর শপথ! 
যখন থেকে আমি রাসুলুল্লাহ (সঃ)-এর কাছে সত্যবাদিতার বর্ণনা করেছি তখন 
থেকে কখনো মিথ্যা কথা বলিনি। আল্লাহ তা'আলার কাছে প্রার্থনা এই যে, 
ভবিষ্যতেও যেন তিনি আমার মুখ দিয়ে মিথ্যা কথা বের না করেন” 


2% 2% 


ee 045 আল্লাহ পাকের এই উক্তি সম্পর্কে কা'ব (রাঃ) বলেন, 
আল্লাহর কসম! আমার ইসলাম গ্রহণের পর থেকে আমার উপর আল্লাহ 
তা‘আলার এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে যে, তিনি আমাকে 
রাসূলুল্লাহ (সঃ)-এর সামনে সত্য কথা বলার তাওফীক দান করেছেন? নতুবা 
আমিও এঁ লোকদের মতই ধ্বংস হয়ে যেতাম যারা রাসুলুল্লাহ (সঃ)-এর সামনে 
মিথ্যা কথা বলে পারলৌকিক জীবনের দিক দিয়ে ধ্বংস হয়ে গেছে। এই 
লোকদের সম্পর্কেই আল্লাহ তা'আলা বলেনঃ 


wr 3197, 32 1/7 399, 32 223 38 977 


Ml EE nob ot Sn peli Yet ds EE 


3282/0. 37 9/ CSL RT PS AE 3 


MEE 272 SY Uloy 2 - eS Ld? tlie pits le + শলইও, 
Ad 17? 37 / PC HEAA 13992727 +7273 
Fo Al Se cai Sig Les 
অর্থাৎ “হ্যা, তারা তখন তোমাদের সামনে আল্লাহর শপথ করে বলবে যখন 
তোমরা তাদের কাছে ফিরে যাবে, যেন তোমরা তাদেরকে তাদের অবস্থার উপর 
ছেড়ে দাও; অতএব, তারা হচ্ছে অতিশয় অপবিত্র আর তাদের ঠিকানা হচ্ছে 
জাহান্নাম, সেই সব কর্মের বিনিময়ে যা তারা করতো । তারা এ জন্যে শপথ 
করবে যেন তোমরা তাদের প্রতি রাযী হয়ে যাও, অনন্তর যদি তোমরা তাদের 
প্রতি রাধী হয়ে যাও, তবে আল্লাহ তো এমন দুষ্ধর্মকারী লোকদের প্রতি রাযী হন 
না!” (৯৪ ৯৫-৯৬) 
এই আয়াতটি পাঠ করে কা’ব (রাঃ) বলেনঃ “আমাদের তিন ব্যক্তির 
ফায়সালা এ লোকদের পিছনে নিক্ষেপ করা হয়েছিল যারা মিথ্যা শপথ করেছিল 
এবং রাসুলুল্লাহ (সঃ)-কে তাদের বাহ্যিক শপথকে মেনে নিয়ে তাদের বায়আত 
কবূল করতে হয়েছিল। তিনি তাদের জন্যে ক্ষমা প্রার্থনাও করেছিলেন । কিন্তু 


১. এই হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ তাওবা ৯ ৮৩৮ পারাঃ ১১ 
আমাদের ফায়ুসালা তিনি স্থগিত রেখেছিলেন যে পর্যন্ত না আল্লাহ তা'আলা 


13 0285308 447 -এ আয়াতটি অবতীৰ্ণ করেন। আমাদেরকে পিছনে 
নিক্ষেপ করা দ্বারা আমাদের ফায়সালাকে পিছনে নিক্ষেপ করা বুঝানো হয়েছে, 
এটা নয় যে, আমাদেরকে যুদ্ধে অংশগ্রহণ করা থেকে পিছনে নিক্ষেপ করা 
হয়েছিল।” এই হাদীসটি বিশুদ্ধরূপে প্রমাণিত এবং মুত্তাফিক আলাইহে । ইমাম 
বুখারী (রঃ) এবং ইমাম মুসলিমও (রঃ) যুহরী (রঃ)-এর হাদীস হতে এরূপই 
রিওয়ায়াত করেছেন । এই হাদীসটি উত্তম পন্থায় এই আয়াতে কারীমার তাফসীর 
করছে । পূর্ববর্তী গুরুজনদের প্রায় সবাই এরূপই রিওয়ায়াত করেছেন । জাবির 
ইবনে আব্দুল্লাহ (রাঃ)-এরও এই আয়াত সম্পর্কে এই উক্তিই রয়েছে যে, এই 
তিনজন হচ্ছেন কা’ব ইবনে মালিক (রাঃ), হিলাল ইবনে উমাইয়া (রাঃ) এবং 
মুরারা ইবনে রাবী (রাঃ) । এঁরা সবাই আনসারী ছিলেন। মুজাহিদ (রঃ), যহ্‌হাক 
(রঃ), কাতাদা (রঃ), সুদ্দী (রঃ) প্রমুখ এটাই বলেছেন। সবাই মুরারা ইবনে 
রাবীআ বলেছেন । ইমাম মুসলিমও (রঃ) ইবনে রাবীআ’ লিখেছেন। কিন্তু কোন 
কোন নুসখায় রয়েছে রাবী ইবনে মুরারা । সহীহ বুখারী ও সহীহ্‌ মুসলিমে মুরারা 
ইবনে রাবীআ’ (রাঃ) লিখিত আছে। আর রিওয়ায়াতও এটাই আছে। আর এ 
কথা যে বলা হয়েছে যে, অপর দু'ব্যক্তি বদরের যুদ্ধে শরীক ছিলেন তা ইমাম 
যুহরী (রঃ)-এর ভুল ধারণা মনে করা হয়েছে। কেননা, এই তিনজনের কেউই 
বদরের যুদ্ধে শরীক ছিলেন না। এসব ব্যাপারে আল্লাহ তা‘আলাই সর্বাধিক সঠিক 
জ্ঞানের অধিকারী । 


আল্লাহ তা'আলা এঁ তিন ব্যক্তির দুশ্চিন্তার বর্ণনা দিলেন যা তীরা মুসলিমদের 
বয়কটের পঞ্চাশ দিন ভোগ করেছিলেন এবং তাদের জীবন ও দুনিয়া তাদের 
উপর সংকীর্ণ হয়ে পড়েছিল। তাদের বাইরে যাতায়াতও বন্ধ হয়ে গিয়েছিল। 
তীরা কি করবেন তা অনুধাবন করতে পারছিলেন না । তীরা বুঝেছিলেন যে, ধৈর্য 
ধারণ এবং লাঞ্ছনা ও অপমানের উপর সন্তুষ্ট থাকা ছাড়া আর কোন উপায় নেই । 
কিন্তু রাসূলুল্লাহ (সঃ)-এর সামনে মিথ্যা ওযর পেশ না করার কারণে আল্লাহ 
তা'আলা তাদেরকে কিছুকাল শাস্তি ভোগ করানোর পর তাদের তাওবা কবুল 
করেন । এ জন্যে তিনি বলেন $ 

Pd 2923 77 4 “%/7 


sat © 8 Gd ie AEA wL 
অর্থাৎ “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং (কাজে কর্মে) 
সত্যবাদীদের সধ্যে থাকো ।” তাহলে তোমরা ধ্বংস ও বিপদ-আপদ থেকে রক্ষা 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮৩৯ পারাঃ ১১ 


পেয়ে যাবে। ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) 
বলেছেনঃ “তোমরা শুধু সত্য কথা বল। কেননা, সত্যবাদিতা হচ্ছে পুণ্যের কাজ । 
আর পুণ্য জান্নাত পর্যন্ত পৌছিয়ে থাকে। যে ব্যক্তি সত্য কথা বলে, তার নাম 
আল্লাহর দফতরে সত্যবাদীরূপে লিখিত হয়। মিথ্যা কথা বলা থেকে সম্পূর্ণরূপে 
বিরত থাকো। কেননা, মিথ্যা পাপাচারের দিকে নিয়ে যায়। আর পাপাচার 
জাহান্নাম পর্যন্ত পৌছিয়ে দেয়। মানুষ যখন মিথ্যা কথা বলতে থাকে তখন 
আল্লাহর দফতরে তার নাম ‘মিথ্যাবাদী’ রূপে লিখে দেয়া হয়।” এই হাদীসটি 
সহীহ বুখারী ও সহীহ মুসলিমে বর্ণিত হয়েছে। 
ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “আন্তরিকভাবে বা 
LT BL HUA Seah 
তাআলার ETN TE TAT (£৬ -এই উক্তিটি পাঠ 
কর।” অতঃপর তিনি বলেনঃ “তোমরা কি মনে করতে পার যে, কেউ এই 
হুকুমের আওতার বহির্ভূত হতে পারে?” আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) বলেন যে, 
£54 / দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুহাম্মাদ (সঃ) ও তাঁর সাহাবীগণ । যহ্‌হাক (রঃ) 
বলেন যে, এর দ্বারা আবূ বকর (রাঃ) ও উমার (রাঃ)-কে বুঝানো হয়েছে। 
হাসান বসরী (রঃ) বলেনঃ ৬32 বা সত্যবাদীদের সাথে সামিল হতে চাইলে 
দুনিয়া হতে উদাসীন থাকো এবং সাধারণ মানুষের সাথে মেলামেশা কম কর ।” 
১২০ । মদীনার অধিবাসীদের এবং 
তাদের আশে-পাশে যেসব 
পল্লী রয়েছে, তাদের পক্ষে এটা 
উচিত ছিল না যে, তারা 4 a Ee OE 
আল্লাহর রাসূলের সঙ্গী না হয়, El ost 0" 
আর এটাও (উচিত ছিল) না 2 
যে, নিজেদের প্রাণ তার প্রাণ ACFE 
অপেক্ষা প্রিয় মনে করে; এটার * 230 
(অর্থাৎ রাসূলের সঙ্গী হওয়ার 15 ০ ৮+ 


AAD 779 CEASA A 
sp SS LN. 


296 27 HET [) 


প্রয়োজনীয়তার) কারণ এই 
যে, আল্লাহর পথে তাদের যে 
পিপাসা দেখা দেয়, যে ক্লান্তি 
স্পর্শ করে, আর যে ক্ষুধা পায়, 


3 232267 zt 


Lb 2 I lb 2 


FL 23239 


2 Ge aed 


A) 


Sli SY, 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮৪০ পারাঃ ১১ 


আর এমন পযা soot sv 
i RAS SAAS iS dy 
দুশমনদের 2 He; 225 

RDNA SEONG NIE 

প্রত্যেকটির বিনিময়ে তাদের SEEN 

জন্যে এক একটি নেক আমল 0 

লিপিবদ্ধ হয়ে যায়, নিশ্চয়ই hte J 

আল্লাহ সৎ কর্মশীল লোকদের 

পুণ্যফল (সওয়াব) বিনষ্ট Obes 2 

করবেন না। fl 

তাবুকের যুদ্ধে মদীনাবাসীদের যে আরব গোত্রগুলো যুদ্ধে অংশগ্রহণ করা 
থেকে বিরত ছিল এবং নবী (সঃ)-কে যুদ্ধে যে দুঃখকষ্ট সহ্য করতে হয়েছিল 
তাতে সহানুভূতি না দেখিয়ে বরং আরামপ্রিয়তা অবলম্বন করেছিল তাদের 
সম্পর্কে আল্লাহ তাআলা ক্রোধের সুরে বলেন যে, তারা যুদ্ধে অংশগ্রহণের 
প্রতিদান থেকে নিজেদেরকে বঞ্চিত করেছে। তারা না পিপাসার কষ্ট পেয়েছে, না 
যুদ্ধের ক্লান্তি সহ্য করেছে। না ক্ষুধার কষ্ট অনুধাবন করেছে, না তারা এমন 
স্থানে এসেছে যা কাফিরদেরকে ভীত-সন্তরস্ত করতো, আর না তারা কাফিরদের 
উপর জয়যুক্ত ও সফলকাম হওয়ার মর্যাদা লাভ করেছে। পক্ষান্তরে, যারা এসব 
কষ্ট সহ্য করেছে এবং এসব কষ্ট যারা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে স্বীকার করে নিয়েছে, 
তাদের উপর কোন জোর জবরদস্তি করা হয়নি, আল্লাহ্‌ এসব নেককার লোকের 
নেক কাজের প্রতিদান কখনো নষ্ট করবেন না । যেমন মহান আল্লাহ অন্য 
জায়গায় বলেনঃ 


A 202% 277/29/ 49, 2 7 2 
অর্থাৎ “যে ব্যক্তি ভাল কাজ করেছে, আমি তার ্তিদান বিনষ্ট করবো না" 
(১৮ ৪ ৩০) . 
১২১। আর ছোট বড় যা 2s leet ee 127, 
তারা ব্যয় করেছে lbs be Lis Onis Y 3 - NY 


প্রান্তর তাদের অতিক্রম করতে 2/28/3702 0977 0 
হয়েছে, তৎসমুদয়ও তাদের Gn SEC 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ তাওবা ৯ ৮৪১ পারাঃ ১১ 


নামে লিখিত হয়েছে, যেন »»৯ EE ei EEE 
আল্লাহ তাদের কৃতকর্মসমূহের Ul 2) TSS Yl 
অতি উত্তম বিনিময় প্রদান 42872 UR 
করেন। es লট 
আল্লাহ পাক বলেন- এই গাষী লোকগুলো আল্লাহর পথে ছোট বড় খরচও 
করে এবং কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে বন জঙ্গলের অল্পবিস্তর পথ 
অতিক্ৰমুও করে। এর প্রতিদান তারা অবশ্যই পাবে। আল্লাহ তাআলা এখানে 
"4 3) বলেছেন। আর পূর্ববর্তী আয়াতে ৬4 5 বলেছেন। এই এ -এর 
ভাবাৰ্থ এই যে, এই খরচকরণ এবং শত্রুদের দিকে এই গমনাগমন হচ্ছে তাদের 
ব্যক্তিগত ও নিজস্ব কাজ। এ জন্যেই এই আয়াতে শারীফায় SL 
বলেছেন। আর পূর্ববর্তী আয়াতে কারীমায় আল্লাহর পথে ক্ষুধা, পিপাসা ইত্যাদির 
কষ্ট আল্লাহ তা'আলার পক্ষ থেকে ছিল। এ জন্যে এ আয়াতে «; ও আনা হয়নি 
এবং আমলকে তাদের দিকে সন্বন্ধযুক্ত করাও হয়নি । আমীরুল মুমিন উসমান 
ইবনে আফফান (রাঃ) এই আয়াতে কারীমা হতে একটা পূর্ণ ও বিরাট অংশ লাভ 
দান করেছিলেন। ইবনে হাব্বাব আসসালমী (রাঃ) হতে বর্ণিত আছে যে, 
রাসূলুল্লাহ (সঃ) একদা ভাষণ দান করেন এবং এই দরিদ্র ও অভাবগ্রস্ত 
সেনাবাহিনীকে সাহায্য করার জন্যে জনগণকে উৎসাহিত ও উত্তেজিত করেন। 
তখন উসমান (রাঃ) বললেনঃ “আমার উপর রইলো জিন ও গদিসহ একশ’টি 
উট (অর্থাৎ আমি একশ'টি উট দান করবো) ৷” রাসূলুল্লাহ (সঃ) পুনরায় কওমের 
কাছে চাদা চাইলেন । এবারও উসমান (রাঃ) বললেনঃ “আমার উপর থাকলো 
জিন, গদি ইত্যাদিসহ একশ’টি উট !” নবী (সঃ) মিম্বরের উপর থেকে এক সিঁড়ি 
নেমে আবার বললেনঃ “হে লোক সকল! আরো সাহায্যের প্রয়োজন রয়েছে” 
তখন উসমান (রাঃ) বললেনঃ “সাজ ও সামানসহ একশ’টি উট ।” (বর্ণনাকারী 
বলেন) আমি তখন রাসুলুল্লাহ (সঃ)-কে দেখলাম যে, তিনি খুশীতে তার হাত 
CHG Ra LD SUA os a NE Bh 
তার হাত নাড়ালেন) এবং তিনি (নবী সঃ) বললেনঃ “এরপর উসমান (রাঃ) যে 
আমলই করুক না কেন তার (জাহান্নামের আগুনে দগ্ধীভূত হওয়ার) আর কোন 
ভয় নেই ।” অতঃপর উসমান (রাঃ) রাসূলুল্লাহ (সঃ)-এর কাছে এক হাজার 
স্বর্ণমুদ্রার একটি থলে নিয়ে আসলেন এবং তা তার ক্রোড়ে রেখে দিলেন, যেন 
তিনি তা দিয়ে অভাব ও অসুবিধাগ্রস্ত সেনাবাহিনীর যুদ্ধ যাত্রার প্রস্তুতি খহণের 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮৪২ পারাঃ ১১ 


ব্যবস্থা করেন। রাসূলুল্লাহ (সঃ) স্বর্ণমুদ্রাগুলো নাড়াচ্ছিলেন এবং বলছিলেনঃ 
“আজ থেকে উসমান (রাঃ)-কে তার কোন আমল কোন কষ্টে ফেলতে পারবে 
না। এই এক আমলই তার মুক্তির জন্যে যথেষ্ট ।” আর খুশীতে তিনি বার বার 
এ মুদ্াগুলোকে নাড়াচাড়া করছিলেন।' 


2977 


কাতাদা (রঃ) আল্লাহ তা'আলার AREY -এই উক্তি সম্পর্কে বলেন যে, 
আল্লাহর পথে সফর করতে গিয়ে মানুষ যত দূর পথ অতিক্রম করে ততই তারা 
আল্লাহ তা‘আলার নৈকট্য লাভের দিক দিয়ে সামনে এগিয়ে যায়। 


১২২ । আর মুমিনদের এটা (ও) 

সমীচীন জিহাদের A292 29393 7 
Ue —~! SUS y-)Y 
পড়ে; সুতরাং এমন কেন করা ষ্নী পরা 293937 
হয় না যে, তাদের প্রত্যেকটি ৩৬১+ JSD id 
বড় দল হতে এক একটি ছোট 9,4 9০ 92, ১2 
দল (জিহাদে) বহির্গত হয়, Lid Mlb te Bp Js 
Bibs Ce 297727222 

Wh US ata Lire Ld 
জিহাদে অংশখহণকারীদের) +4০1" 4 

-কে (নাফরমানী হতে) ভয় TED Jot f EB) 


প্রদর্শন করে যখন তারা ওদের oie 
নিকট প্রত্যাবর্তন করে, যেন 0 51s 
তারা পরহেয করে চলে । 


এই আয়াতে আল্লাহ তা'আলা এই বৰ্ণমা দিয়েছেন যে, তাবুকের যুদ্ধে জনগণ 
যখন রাসুলুল্লাহ (সঃ)-এর সাথে গমনের ইচ্ছা করলেন তখন পূর্ববর্তীদের একটি 
দলের এই ধারণা হলো যে, Be SCR Sly LN HELL 
প্রত্যেক মুমিনের উপর, সেই যুদ্ধে গমন করা ওয়াজিব হয়ে যাবে। এ এ জন্যেই, 
আল্লাহ তা'আলা 3৫ $ 6 [51 (৯৪ 8১) বলেছেন এবং FATA 
০29162 29% 243 -এই উক্তি করেছেন। রাূলুল্াহ (সঃ) বলেছেন থে, এই 
আঁয়াত দ্বারা উপরের আয়াতগুলো মনসূখ বা রহিত হয়ে গেছে। এ কথা বলা 
হয়েছে যে, সমস্ত গোত্রের সফর করা বা কোন গোত্রের সবাই বের না হয়ে কতক 


১. এ হাদীসটি আব্দুর রহমান ইবনে সামরা (রাঃ) বর্ণনা করেছেন । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮৪৩ পারাঃ ১১ 


লোকের সফর করা দ্বারা আল্লাহ তা'আলার উদ্দেশ্য এই যে, যারা সফরে না 
গিয়ে নবী (সঃ) -এর সাথে অবস্থান করবে তারা যেন নতুন অবতারিত অহী 
লিখে নেয় এবং মুখস্থ করে রাখে এবং সফর হতে প্রত্যাবর্তনকারীদেরকে আল্লাহ 
নবী (সঃ)-এর সাথে অবস্থানকারীদেরকে এটা জানিয়ে দেয়া যে, তারা শত্রুদের 
সাথে কিভাবে সময় কাটিয়েছে এবং কাফিরদের অবস্থা কিরূপ । এখন এই 
স্থিরীকৃত সফরে দু'টি বিষয় একত্রিত হলো এক স্থিরীকৃত সফর এ লোকদের, 
যারা জিহাদে যাচ্ছে । আর দ্বিতীয় এ লোকদের অবস্থান যারা ধর্মীয় জ্ঞান লাভের 
উদ্দেশ্যে নবী (সঃ)-এর সাথে রয়ে গেছে। কেননা, এটা হচ্ছে ফরযে কিফায়া । 
কিছু লোক না করলে বাকী লোকদের উপর তা জরুরী ও ফরয ৷ ইবনে আব্বাস 
(রাঃ) বলেছেন- LES EES -এই আয়াতে আল্লাহ তাআলা 
বলেন- মুমিনদের জন্যে এটা উচিত নয় যে, নবী (সঃ)-এর নিকট থেকে সবাই 
চলে যাবে এবং নবী (সঃ)-কে একাকী ছেড়ে দেবে। আর এরূপ কেন হবে না 
যে, প্রত্যেক দলের মধ্য থেকে লোক যাবে যাতে অবশিষ্ট লোক রাসূলুল্লাহ 
(সঃ)-এর কাছে থেকে দ্বীনের জ্ঞান লাভ করতে পারে এবং যখন তারা ফিরে 
আসবে. তখন এরা নিজেদের কওমের কাছে গিয়ে তাদেরকে দ্বীন সম্পর্কে 
অবহিত করবে ও আল্লাহ থেকে ভয় প্রদর্শন করবে । আর রাসূলুল্লাহ (সঃ) 
যতক্ষণ না সফরে গমনের অনুমতি দেন ততক্ষণ সফরে গমন করবে না। এই 
এগুলোকে নবী (সঃ)-এর কাছে অবস্থানকারী লোকেরা তা জানিয়ে দেবে এবং 
বলে দেবেঃ “আল্লাহ তাআলা স্বীয় রাসূল (সঃ)-এর উপর এগুলো অবতীর্ণ 
করেছেন, আমরা এগুলো শিখেছি । এখন তোমরা সফর হতে ফিরে এসেছো, 
সুতরাং তোমরাও এগুলো শিখে নাও" এখন আবার দ্বিতীয় দলকে পাঠানো হবে 
যেন তারা পরহেয করে চলে। ১০4০ -এর অর্থ এটাই । 

মুজাহিদ (রঃ) বলেন যে, এই আয়াত রাসূলুল্লাহ (সঃ)-এর সাহাবীদের মধ্যে 
এঁ লোকদের ব্যাপারে অবতীর্ণ হয় যারা শিক্ষা লাভ করে নিজেদের পল্লীতে চলে 
যায়। সেখানে জনগণের নিকট থেকে উপকার লাভ করে, শান্তি ও আরাম প্রাপ্ত 
হয়, ধন-সম্পদও উপার্জন করে এবং দ্বীনের তবলীগও করে। কিন্তু জনগণ 
তাদেরকে বলেঃ “তোমরা নবী (সঃ) ও তার সাহাবীদের সাহচর্য পরিত্যাগ করে 
আমাদের কাছে চলে এসেছো এবং তার সঙ্গ লাভ হতে সরে পড়েছো!” এ কথায় 
তারা মনে খুব ব্যথা ও দুঃখ অনুভব করলো। তারা সবাই পল্লী হতে নবী 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮৪৪ পারাঃ ১১ 


(সঃ)-এর কাছে এসে গেল । এ ব্যাপারেই আল্লাহ তা'আলা আয়াত নাযিল 
করলেনঃ “এমন কেন করা হয় না যে, তাদের প্রত্যেকটি বড় দল হতে এক 
একটি ছোট দল (জিহাদে) বহির্গত হয় যাতে অবশিষ্টরা ধর্মজ্ঞান অর্জন করতে 
থাকে, আর যাতে তারা নিজ কওম অর্থাৎ জিহাদে অংশগ্রহণকারীদেরকে 
নাফরমানী হতে ভয় প্রদর্শন করে যখন তারা ওদের নিকট প্রত্যাবর্তন করে, যেন 
তারা পরহেয করে চলে” কাতাদা (রঃ) বলেন যে, এই আয়াত এঁ সময় 
অবতীর্ণ হ্য় যখন রাসুলুল্লাহ (সঃ) সেনাবাহিনী প্রেরণ করেন। আল্লাহ তা'আলা 
তাদেরকে নির্দেশ দেন যে, তারা যেন নবী (সঃ)-এর সাথে থেকে যুদ্ধ করে। 
করতে পারে। আর অন্য আরেকটি দল যেন নিজের গোত্রের কাছে পল্লীতে চলে 
যায় এবং আল্লাহর এ আযাব থেকে তাদেরকে ভয় প্রদর্শন করে যে আযাব তাদের 
পূর্ববর্তী কওমদের উপর অবতীর্ণ হয়েছিল । 

যহৃহাক (রঃ) বলেন, রাসূলুল্লাহ (সঃ) যখন স্বয়ং যুদ্ধে গমন করেন তখন 
ওষ্র বিশিষ্ট লোকদের ছাড়া আর কারো এই অনুমতি নেই যে, সে পিছনে রয়ে 
যায়। আর যদি তিনি স্বয়ং না যান বরং সেনাবাহিনী পাঠিয়ে দেন তবে তার 
অনুমতি ছাড়া কেউ সেনাবাহিনীর মধ্যে শরীক হতে পারে না । যখন রাসূলুল্লাহ 
(সঃ) কর্তৃক প্রেরিত সেনাবাহিনী যুদ্ধে গমন করে এবং তাদের অনুপস্থিতিকালে 
যে অহী অবতীর্ণ হয়, আর নবী (সঃ) তীর পাশে অবস্থানকারীদেরকে তা শুনিয়ে 
দেন, তখন এঁ সেনাবাহিনী ফিরে আসলে এই অবস্থানরত লোকেরা তাদেরকে তা 
শুনিয়ে দিয়ে বলবেঃ “তোমাদের যুদ্ধে গমনের পর এই অহী অবতীর্ণ হয়েছে” 
এভাবে তাদের মধ্যেও ধর্মীয় জ্ঞান সৃষ্টি করতে হবে। সবারই যুদ্ধে গমন না 
করার নির্দেশ এ অবস্থায় প্রযোজ্য হবে যখন রাসুলুল্লাহ (সঃ) সেনাবাহিনী পাঠিয়ে 
দিয়ে নিজে বাড়ীতে অবস্থান করেন। 

ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, .. 1% -এই আয়াতটি 
জিহাদের ব্যাপারে অবতীর্ণ হয়নি। বরং রাসূলুল্লাহ (সঃ) যখন মুযার গোত্রের 
উপর দুর্ভিক্ষের বদ দুআ’ করেন এবং সবাই দুর্ভিক্ষের কবলে পতিত হয়, তখন 
সবাই মদীনায় এসে বাস করতে শুরু করে এবং নিজেদেরকে ঝুট মুট মুসলিম 
বলে পরিচয় দেয় রাসূলুল্লাহ (সঃ)-এর সাহাবীদের উপর তাদের মেহমানদারী 
বোঝা স্বরূপ হয়। তখন আল্লাহ তা'আলা অহীর মাধ্যমে রাসূলুল্লাহ (সঃ)-কে 
জানিয়ে দেন যে, প্রকৃতপক্ষে তারা মুসলিম নয়। তখন রাসূলুল্লাহ (সঃ) 
তাদেরকে নিজ নিজ গোত্রের নিকট ফিরিয়ে দেন। আর দ্বিতীয়বার যেন এরূপ না 
করা হয় এ ব্যাপারে তাদেরকে সতর্ক করে দেন। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ তাওবা ৯ ৮৪৫ পারাঃ ১১ 


297 39/7 4 39/37 399 32 


OEE EL 2) Bess |))১547 -এই আয়াতের ব্যাপারে ইবনে 
আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, আরবের এরত্যেকচি গোলের অধা হলে 
দলে লোক রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট আগমন করতো । তারা তাকে ধর্মীয় 
বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতো । তাদের ধর্মীয় জ্ঞান লাভের ইচ্ছা থাকতো । 
তারা নবী (সঃ)-কে জিজ্ঞেস করতোঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমাদেরকে 
কি কাজের নির্দেশ দিচ্ছেন?” তারা আরো বলতোঃ “আমাদের গোত্রের কাছে 
গিয়ে আমরা কি করবে?” তখন রাসুলুল্লাহ (সঃ) তাদেরকে উপদেশ দিতেন 
আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর আনুগত্য করার এবং বলতেনঃ “তোমরা 
তোমাদের কওমের কাছে গিয়ে তাদের মধ্যে সালাত ও যাকাতের প্রসার 
ঘটাবে ৷” তারা তখন তাদের গোত্রের কাছে গিয়ে তাদেরকে পরিষ্কারভাবে বলে 
দিতোঃ “তোমরা যদি ইসলাম গ্রহণ কর তবে আমরা তোমাদের সাথে রয়েছি, 
নচেৎ নই ৷” আর তারা তাদেরকে আল্লাহ হতে ভয় প্রদর্শন করতো । এমন কি 
এরূপ হিদায়াতপ্রাপ্ত লোক নিজের কাফির পিতা-মাতা থেকেও সম্পর্ক ছিন্ন 
করতো । নবী (সঃ) তাদেরকে সতর্ক করতেন এবং আল্লাহ হতে ভয় প্রদর্শন 
করতেন । এঁ লোকগুলো যখন নিজেদের লোকদের কাছে ফিরে যেতো তখন 

নব জামতের তালা এযল বরফে! 


7 D389 w8 ITAL 


ইকরামা (রঃ) বলেন যে, যখন 0d Lie Sud LAs 0) (৯ ৪৩৯) এই 
আয়াতটি অবতীর্ণ হয় তখন কাফিররা বলতে শুরু করেঃ “এখন তো তাহলে ওঁ 
গ্রাম্য মুসলিমরা ধ্বংস হয়ে গেল যারা রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে যুদ্ধে গমন না 
করে পিছনে রয়েছিল।” অথচ তারা তো রাসূলুল্লাহ (সঃ)-এর সাহাবীদের 
মধ্যকার এ সব লোক ছিলেন যারা নিজেদের কওমের লোকদেরকে দ্বীন শিক্ষা 
দেয়ার উদ্দেশ্যে গমন করেছিলেন এবং তাদের যুদ্ধে অংশগ্রহণ না করার কারণ 
তো ছিল এটাই ৷ তাই আল্লাহ তা‘আলা বৰ্ণনা করে দিলেন-এই লোকগুলো 
যুদ্ধের জন্যে কেন গমন করবে? কিছু লোক অন্যদের্‌কে দ্বীন শিখাবার জন্যে কেন 
রয়ে যাবে না? এ সময় ...... bl EE POET (৪২৪ ১৬) এই আয়াত 
অবতীর্ণ হ্য়। 

হাসান বসরী (রঃ) বলেন, এই আয়াতের উদ্দেশ্য ছিল এই যে, যারা যুদ্ধে 
গমন করেছে তারা যখন নিজেদের লোকদের কাছে ফিরে আসবে তখন যুদ্ধের 
ফলাফলে তারা যে নিজেদের শ্রেষ্ঠত্ব ও প্রভাব দেখেছে এবং ইসলামের 
শান-শওকতপূর্ণ বিজয় অবলোকন করেছে, তা যেন জনগণকে অবহিত করে। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮৪৬ পারাঃ ১১ 


! ed 
fre BL, AG ENGI EC rr 
তোমাদের আশে-পাশে / AT 
UE er CY 2 nl 
তোমাদের মধ্যে কঠোরতা (21? 250722, 12/ 7 
পায়; আর জেনে রেখো যে, 3 AE Hol VY 
আল্লাহ পরহেযগারদের সাথে CY 1 1 

রয়েছেন। 

আল্লাহ তা‘আলা মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন যে, তারা যেন প্রথমে এ 
জায়গার কাফিরদের সাথে যুদ্ধ করে যা ইসলামের কেন্দ্স্থলের অতি নিকটবর্তী । 
এ জন্যেই রাসূলুল্লাহ (সঃ) সর্বপ্রথম আরব উপদ্বীপের মুশরিকদের সাথে যুদ্ধ শুরু 
খায়বার, হাযারা মাউত প্রভৃতি জায়গার অমুসলিমদের সাথে যুদ্ধ করেছিলেন। 
মোটকথা, প্রথমে তিনি আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চল জয় করেন এবং ওগুলোর 
অধিবাসীদেরকে মুসলিম বানিয়ে নেন । আরব গোত্রগুলো দলে দলে ইসলাম গ্রহণ 
করতে থাকে। এরপর আহলে কিতাবদের সাথে যুদ্ধ হয় এবং রোমকদের 
বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করা হয়। এই লোকগুলো আরব উপদ্বীপের 
নিকটেই বসবাস করতো । ইসলামের দাওয়াত সর্বপ্রথম তাদেরকে দেয়ারই 
প্রয়োজন ছিল । তাছাড়া তারা ছিল আহ্‌লে কিতাব । কিন্তু তাবূক পর্যন্ত পৌছে 
মুসলিমরা আর আগে না বেড়ে ফিরে আসেন। কেননা, তীদের অবস্থা ছিল এ 
সময় খুবই সংকীর্ণ এবং তারা দুর্ভিক্ষের কবলে পতিত হয়েছিলেন। এটা ছিল 
নবম হিজরীর ঘটনা ৷ দশম হিজরীতে নবী (সঃ) বিদায় হজ্তবের ব্যাপারে মশগুল 
ছিলেন । বিদায় হজ্তবের একাশি দিন পরে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া 
ইন্না ইলাইহি রাজিউন) ৷ তার ইন্তেকালের পর তার নির্দেশ পূরণকারীরূপে 
দাড়িয়ে গেলেন তার উযীর ও বন্ধু আবূ বকর (রাঃ)। এই বাধ্যতামূলক 
ইনকিলাবের সময়ে দ্বীনের মধ্যে একটা চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছিল। কিন্তু 
আল্লাহ তা'আলা আবূ বকর (রাঃ)-এর মাধ্যমে দ্বীনের মধ্যে দৃঢ়তা আনয়ন 
করেন। আবূ বকর (রাঃ) দ্বীনকে মজবুত করে দেন এবং এর স্তম্ভকে দৃঢ় করেন। 
আর ধর্মত্যাগী লোকদেরকে পুনরায় ধর্মের দিকে ফিরিয়ে আনেন ৷ যারা যাকাত 
দিতে অস্বীকার করেছিল তাদেরকে যাকাত প্রদানে বাধ্য করেন ৷ যারা ধর্মের 
মাসআলা থেকে বিস্মরণ হয়ে গিয়েছিল তাদেরকে তা স্মরণ করিয়ে দেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮৪৭ পারাঃ ১১ 


রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে সম্পর্কযুক্ত যেসব কর্তব্য ছিল সেগুলো তিনি পূর্ণ 
করেন তারপর তিনি মুসলিম সেনাবাহিনীকে রোম সাম্রাজ্যের দিকে প্রেরণ 
করেন। তারা ছিল শুলের পূজারী । ইসলামী বাহিনীকে তিনি অগ্নুপুজক 
পারস্যবাসীদের দিকেও প্রেরণ করেন। আল্লাহ তা'আলা স্বীয় নবী (সঃ)-এর 
বরকতে এই অঞ্চলগুলোর উপর মুসলিমদেরকে বিজয় দান করেন। আর (পারস্য 
সম্বাট) কিসরা ও (রোম সম্বাট) কায়সার এবং তাদের অনুসারীরা হয় লাঞ্চিত ও 
অপমানিত । এই দুই সম্বাটের ধনভাণ্ডার আল্লাহর পথে খরচ করা হয়, যেমন 
রাসূলুল্লাহ (সঃ) ইতিপূর্বে এর সংবাদ দিয়েছিলেন। সুতরাং তার উপদেশ প্রাপ্ত 
ব্যক্তি আবু বকর (রাঃ) তার এই ভবিষ্যদ্বাণী পূর্ণ করেন । তারপর পূর্ণ করেন আবূ 
বকর (রাঃ)-এর স্থলাভিষিক্ত ব্যক্তি উমার (রাঃ) ৷ উমার (রাঃ)-এর মাধ্যমে এই 
বিপথগামী কাফিরদেরকে খুবই লাঞ্চিত করা হয়। বিদ্রোহী ও মুনাফিকদেরকে 
পূর্ণরূপে দমন করেন এবং পূর্ব ও পশ্চিমের সমস্ত সাস্রাজ্যের উপর বিজয় লাভ 
করেন। নিকটের ও দূরের সমস্ত রাজ্যের ধন-সম্পদ ইসলামের কেন্দরস্থলে নিয়ে 
আসা হয়। এসব সম্পদ শরীয়তের বিধান অনুযায়ী হকদার লোকদের মধ্যে ও 
জরুরী কাজে ব্যয় করা হয়। উমার (রাঃ) জীবিত থাকলেন প্রশংসার পাত্র হয়ে 
এবং মারা গেলেন শহীদরূপে । তারপর মুহাজির ও আনসারগণ সর্বসম্মতভাবে 
আমীরুল মুমিনীন উসমান (রাঃ)-কে খলীফা নির্বাচন করলেন। উসমান 
(রাঃ)-এর যুগে ইসলামের শান-শওকত বৃদ্ধি পায় এবং সুনাম অর্জিত হয়। আর 
সারা ইসলাম জগতে মানুষের উপর হুজ্জতে ইসলাম জয়যুক্ত হয়। তার যুগেই 
পূর্ব ও পশ্চিমের সব জায়গাতেই ইসলাম উন্নতির উচ্চ শিখরে আরোহণ করে। 
আল্লাহর কালেমার প্রভাব প্রতিটি জায়গায় মানুষদের উপর ছড়িয়ে পড়ে এবং 
মিল্লাতে হানীফিয়্যা আল্লাহর শত্রুদের উপর পূর্ণ বিজয় লাভ করে। কোন সময় 
এক কওমের উপর এবং কোন সময় অন্য কওমের উপর ক্ষমতা প্রাপ্ত হয়। 
আবার কখনো এমন কওমের উপর বিজয় লাভ করে যাদের এ কাফির ও 
মুশ্রিকদের_সাথে, মিত্ৰতা রয়েছে। এটা ছিল আল্লাহ তু জালার নিমের নির্দেশ 
অনুযায়ীঃ 0 5, Ee] 155 1,21 9:51 (2৬ । আর এক জায়গায় 
বলেনঃ £51407 অৰ্থাৎ ' ‘হে মুমিনগণ! তোমরা কাফিরদের সাথে যুদ্ধ 
কর যারা তোমাদের নিকটবর্তী এবং তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা 
পায়।” কেননা, পূর্ণ মুমিন হচ্ছে এ ব্যক্তি, যার আচরণ নিজেদের মধ্যে খুবই 
কোমল এবং কাফিরদের উপর অত্যন্ত কঠোর যেমন আল্লাহ পাক বলেনঃ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮৪৮ পারাঃ ১১ 
7/7 D773 21832 7/ 216/92 272292 Z +272) ERASED 


she il sl de DI] ayes 3 pre pri BU OME 


অর্থাৎ “অচিরেই আল্লাহ এমন কওমকে আনয়ন করবেন যাদেরকে তিনি 
ভালবাসেন এবং তারাও তাঁকে ভালবাসে তারা মু'মিনদের প্রতি কোমল ও 
ONE Oe TT 
Lac 197173°2,9 L232 627/72, eH 

EH Ln US Se ES de 

অর্থাৎ “আল্লাহর রাসূল মুহাম্মাদ (সঃ) এবং ত ত ত গাৰ জি উপর 
অত্যন্ত কঠোর এবং তাদের পরস্পরের প্রতি খুবই দয়ালু ।” (৪৮৪ ২৯) অন্য এক 
জায়গায় বলেনঃ 2244 ed Ad IA 

ELT Guid 5506 wl in BC 

অর্থাৎ “হে নবী (সঃ)! কাফির ও মুনাফিকদের সাথে যুদ্ধ কর এবং তাদের 
উপর কঠোর হও ।” (৬৬৪ ৯) 

হাদীসে রয়েছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আমি খুব হাস্যকারী, আবার 
খুব যুদ্ধকারীও বটে ।” অর্থাৎ আমি বন্ধুদের জন্যে খোশ মেযাজী, আবার 
শত্রুদের সাথে ভীষণ যুদ্ধকারীও বটে । আল্লাহ তা'আলা বলেনঃ “তোমরা 
কাফিরদের সাথে যুদ্ধ কর এবং আল্লাহর উপর ভরসা কর । আর বিশ্বাস রেখো 
যে, যদি তোমরা আল্লাহকে ভয় কর এবং তার আনুগত্য কর তবে তিনি সদা 
তোমাদের সাথে রয়েছেন।” এ বিষয়টি এই উম্মতের সর্বোত্তম যুগ কুরূণে 
সালাসার মধ্যে খুবই দৃঢ়তার সাথে ছিল। আর এ যুগটা ছিল আল্লাহর আনুগত্য 
প্রতিষ্ঠার যুগ । মুসলিমরা সদা কাফিরদের উপর বিজয়ী থাকে এবং কাফিররা 
সর্বদা ক্ষতিগ্রস্ত ও লাঞ্চিত হয়। যখন বাদশাহদের মধ্যে গণ্ডগোল ও মতানৈক্য 
সৃষ্টি হয় তখন শত্রুরা দেশসমূহের চারদিকে দৃষ্টিপাত করতে শুরু করে। তারা 
ইসলামী সাম্রাজ্যগুলোর দিকে ধাবিত হয় এবং শত্রু দেশগুলো একে অপরের 
সাথে এক জোট হয়ে যায়। তারপর একে অপরের সাহায্যে ইসলামী 
সাম্রাজ্যগুলোর সীমান্তের উপর চড়াও হয়। এভাবে তারা মুসলিমদের বহু দেশ 
দখল করে নেয়। কিন্তু যে ইসলামী বাদশাহ্‌ আল্লাহর আহকাম মেনে নেয়, 
আল্লাহর উপর ভরসা করে, তখন আল্লাহ অবশ্যই তাকে বিজয় দান করেন এবং 
সে হারানো দেশ পুনরুদ্ধার করে। আমরা আশা রাখি যে, আল্লাহ তা'আলা 
পুনরায় মুসলিমদের বিজয় দান করবেন এবং সারা দুনিয়ায় তাওহীদের কালেমা 
সমুন্নত হবে তিনি হচ্ছেন পরম দাতা ও দয়ালু । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ 


১২৪ । আর যখন কোন সূরা 
অবতীর্ণ করা হয় তখন কোন 
কোন মুনাফিক বলে-তোমাদের 
মধ্যে এই সূরা কার ঈমান বৃদ্ধি 
করলো? অনন্তর যেসব লোক 
ঈমান এনেছে, এই সূরা তাদের 
ঈমানকে বর্ধিত করেছে এবং 
তারাই আনন্দ লাভ করেছে। 

১২৫ । আর যাদের অন্তরসমূহে 
রোগ রয়েছে, এই সূরা তাদের 
মলিনতার সাথে আরো 
মলিনতা বর্ধিত করেছে, আর 
তাদের কুফরী অবস্থাতেই মৃত্যু 
হয়েছে। 


৮৪৯ 


পারাঃ ১১ 


9927323 
oe IE 


330423879299 24222 A 
He AE 
EH) PDS fp 2 
bul EG iE 

A 2.22929, PAA 
PE HEADED AEF 
422 2/239 
O03 nm 
2 22933 26 $$, 
HS nl PEE 
2 2827 ed 9-9 
EE STONES 
223 )227 233 


uA ~~ [yl EO) 


আল্লাহ তা‘আলা বলেন, যখন এই সূরা অবতীর্ণ হয় তখন মুনাফিকরা একে 
অপরকে বলে-আচ্ছা, এই সূরাটি মুসলিমদের মধ্যে এমন কোন অতিরিক্ত ঈমান 
এবং অতিরিক্ত সৌন্দর্য সৃষ্টি করলো? তাদের এই প্রশ্নের উত্তরে আল্লাহ তা'আলা 
বলেনঃ হ্যা, হ্যা, নিশ্চয়ই মুসলিমদের মধ্যে অধিক ঈমান সৃষ্টি হয়েছে। আর 


তারা এতে খুশীও হয়েছে। 


এই আয়াতটি এই ব্যাপারে বড় দলীল যে, ঈমান বাড়ে এবং কমে । এটা 
পূর্ববর্তী ও পরবর্তী অধিকাংশ আলেমের মাযহাব। এমন কি অধিকাংশের উক্তি 
এই যে, এই ইতেকাদ বা বিশ্বাসের উপর উন্মতের ইজমা হয়েছে। শারহে 
বুখারীর শুরুতে এই মাসআলার উপর দীর্ঘ আলোচনা করা হয়েছে। 

কিন্তু যাদের অন্তরে পীড়া রয়েছে, এই আয়াতের মাধ্যমে তাদের সন্দেহ 
আলার্ছরাগতা। বয় জলম জাযযায় আর তা সহা বল 


bg 79 / 132193 7 2 w/3 7 


Ls 2 Ls do 


অর্থাৎ “আমি কুরআন অবতীর্ণ করেছি যা হচ্ছে (অন্তর রোগের) শিফা ৷” 
(১৭৪ ৮২) আর এক জায়গায় তিনি বলেনঃ 


17৫8 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮৫০ পারাঃ ১১ 


3299242 7/1 3 7393340 793 07 5 22 129/)779 5 222 


2 sf db orsh YN oll uss os 2 hah 


27% RT RTE OO 


- 23.060 5 0220s Dl or le 
অর্থাৎ “হে নবী (সঃ)! তুমি মুমিনদেরকে বলে দাও যে, কুরআন হচ্ছে 
ঈমানদারদের জন্যে হিদায়াত ও শিফা । আর যারা ঈমান আনে না, (কুরআনের 
দিক থেকে) তাদের কানে বধিরতা রয়েছে, তাদের চক্ষুগুলো অন্ধ হয়ে আছে, 
তাদেরকে যেন এতো দূর থেকে ডাকা হচ্ছে যে, তারা শুনতে পাচ্ছে না৷” (৪১৪ 
88) এটা কতই না দুর্ভাগ্যের কথা যে, যে জিনিস অন্তরের হিদায়াতের যোগ্যতা 
রাখে, সেটাই তাদের পথভ্রষ্টতা ও ধ্বংসের কারণ হয়ে যায়। যেমন ক্ুগু ব্যক্তিকে 
ভাল খাবার দিলেও তা তার ক্ষতি সাধনই করে থাকে। 
১২৬ । আর তারা কি দেখেনা যে, +2, 0d চলা 
jhe 
তারা প্রতি বছর একবার বা লা! ৩৯৮ 
+ 523 NTL 4“ w+ 2 
দু'বার কোন না কোন বিপদে ARAMA LG Ys 
পতিত হয়ে থাকে? তবুও 
Ed 232966, 339 A 2 233337 
দিকটা তগ কাযে মা আল লা 05! 
তারা কিছু বুঝে । 
L323 2422 
১২৭। আর যখন কোন সূরা LLL 3 
নাযিল করা হয় তখন তারা ge 
2, 24 Ed EDIE 
একে অপরের দিকে তাকাতে J ua : Sl 
থাকে (এবং ইঙ্গিতে বলে); YG Lg hag 
তোমাদেরকে কেউ দেখছে না Lal oi ow 
তো? অতঃপর তারা চলে যায়; 912950 235233 2) 4 ws 
আল্লাহ তাদের অন্তরগুলোকে 125৬০১১ | ১,০ 
ফিরিয়ে দিয়েছেন, কারণ তারা 2222205 
হচ্ছে নির্বোধ সমাজ মাত্র । Ou 
আল্লাহ তা'আলা বলেন- এই মুনাফিকরা কি এটুকুও বুঝে না যে, প্রতি বছর 
তাদেরকে একবার বা দু'বার ফিৎনায় জড়িয়ে ফেলা হয়। তথাপি তারা তাদের 
পূর্ববর্তী গুনাহ্‌ থেকে বিরত থাকছে না এবং এই ব্যাপারে আগামীতে তাদের যে 
অবস্থা ঘটতে যাচ্ছে তা থেকে একটুও ভয় করছে না? কাতাদা (রঃ) বলেন যে, 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮৫১ পারাঃ ১১ 


যুদ্ধের বিপদ তাদের মাথায় পতিত হতো । সাহাবীগণ বলেনঃ “প্রতি বছর আমরা 
কোন না কোন মিথ্যা গুজব শুনতাম যার ফলে অধিকাংশ লোক বিভ্রান্ত হয়ে 
পড়তো ৷” 

আনাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেনঃ “কাঠিন্যের যুগ বেড়ে চলছে, 
হীনমন্যতা বৃদ্ধি পাচ্ছে এবং প্রত্যেক বছর পূর্ব বছরের তুলনায় খারাপ অনুভূত 
হচ্ছে ।” উল্লিখিত আয়াত মুনাফিকদের ব্যাপারে অবতীর্ণ হয়। এতে বলা হয়েছে 
যে, নবী (সঃ)-এর উপর যখন কোন সূরা অবতীর্ণ হয় তখন তারা একে অপরকে 
লক্ষ্য করে বলে- তোমাদেরকে কেউ দেখছে না তো? তারপর তারা সত্য থেকে 
ফিরে যায় । দুনিয়ায় এই মুনাফিকদের অবস্থা এই যে, না তারা সত্যের সামনে 
আসে, না তা বুঝে । যেমন আল্লাহ তা'আলা বলেনঃ 

পপ?Z 2 29; Er pepe C3 ENE MEA A 33777 

- Dr 2 02 2 - Ai p> - Ue gi se HS 

অর্থাৎ “তাদের কি হলো যে, তারা এই উপদেশ হতে মুখ ফিরিয়ে নিচ্ছে? 
যেন তারা বন্য গাধা যারা ব্যাত্ব হতে পলায়ন করছে।” (৭৪8৪ ৪৯-৫১) আর 
এক জায়গায় আল্লাহ তা'আলা বলেনঃ 

397/723 2 


Gs Jed of 5 ol of - ote HG I alt JG 
অর্থাৎ “সুতরাং কাফিরদের কি হলো যে, তারা (এসব বিষয় জেনে নেয়া 
সত্ত্বেও তা মিথ্যা প্রতিপাদনের জন্যে) তোমার দিকে দৌড়িয়ে আসছে ডান দিক 
থেকে এবং বাম দিক থেকে দলবদ্ধভাবে?” (৭০৪ ৩৬-৩৭) তারা যেন বন্য 
পশু। তারা ব্যাস্ব হতে পলায়ন করছে এবং একবার ডান দিকে যাচ্ছে, একবার 
বাম দিকে যাচ্ছে। সত্য থেকে মিথ্যার দিকে তারা ঝুঁকে পড়ছে। আল্লাহ 
তা'আলা তাদের অন্তরগুলো ফিরিয়ে দিয়েছেন। না তারা আল্লাহর ডাক বুঝতে 
পারছে, না বুঝবার চেষ্টা করছে। 
১২৮। তোমাদের নিকট আগমন UE 
করেছে তোমাদেরই মধ্যকার ৩৬৫৮১? G I-A 
এমন একজন রাসূল যার কাছে 2877 23407932722 22/ 
তোমাদের ক্ষতিকর বিষয় অতি 2 ৮৮৮ ৮৮ ১-41 
কষ্টদায়ক মনে হয়, যে হচ্ছে _, ০99 927,99 
তোমাদের খুবই হিতাকাঙ্জী, ৬১-৬১৮ ০৭” 
মুমিনদের প্রতি বড়ই ঙ্রেহশীল, 9» 59+, - 
করুণা পরায়ণ । Om) 23) 


১. এটা ইমাম ইবনে জারীর (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮৫২ পাৱাঃ ১১ 


১২৯ । অতঃপর যদি তারা মুখ _ /22/ 2 
ফিরিয়ে নেয়, তবে তুমি বলে ci JR SGT 
দাও-আমার জন্যে তো 772283 ,) 23 

PEE ll 
ই যথেষ্ট, তিনি ছাড়া Et Sn) Yall 
অন্য কোন মা’বূদ নেই, আমি রা EE 
তাঁরই উপর নির্ভর করেছি, 23 
আর তিনি হচ্ছেন অতিবড় 5 x 1 
আরশের মালিক । a 
এই আয়াতে আল্লাহ তা'আলা মুমিনদের উপর নিজের ইহসান প্রকাশ করে 
বলেন- আমি তোমাদের জন্যে তোমাদেরই মধ্য হতে একজন রাসূল প্রেরণ 
করেছি । যেমন ইবরাহীম (আঃ) প্রার্থনা করেছিলেনঃ 


2992 2729/ 73 ০/2/49 


~~ Yo pe ctl 3 ww 
অর্থাৎ “হে আমাদের প্রতিপালক! আপনি তাদের মধ্যে তাদের নিজেদের মধ্য 
থেকে একজন রাসূল প্রেরণ করুন ।” (২৪ ১২৯) আল্লাহ তাআলা অন্য জায়গায় 
বলেনঃ 


E) 23/320 77937 7 3 /7// 2 779 3279 77236 27377 

los Y IL pgs Cm esi he dl 
অর্থাৎ “অবশ্যই আল্লাহ মুমিনদের উপর ইহসান করেছেন, কারণ তিনি 
তাদের মধ্যে তাদের নিজেদের মধ্য থেকে একজন রাসূলু ,(সঃ) প্রেরণ 
করেছেন।” (৩৪ ১৬৪) অন্য এক জায়গায় আল্লাহ পাক বলেনঃ es al 
4% 22 অৰ্থাৎ “অবশ্যই তোমাদের কাছে তোমাদের নিজেদের মধ্য থেকেই 
একজন রাসূল আগমন করেছে।” যেমন জা’ফর ইবনে আবি তালিব (রাঃ) 
নাজ্জাশীকে এবং মুগীরা (রাঃ) কিসরার (পারস্য সম্রাট) দূতকে বলেছিলেনঃ 
“আল্লাহ তা'আলা আমাদের মধ্যে আমাদেরই কওমের একজনকে রাসূল হিসাবে 
প্রেরণ করেছেন যার বংশ সম্পর্কে আমরা অবহিত রয়েছি, যার গুণাবলী আমরা 
জানি । যার উঠা, বসা, আসা, যাওয়া, সত্যবাদিতা, বিশ্বস্ততা ইত্যাদি সম্পর্কে 
NLS CNL RUS UN HON P ten EOE 
ক নেই” রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “আমি বিয়ের মাধ্যমে বের হয়েছি, 
a ge CTL RUC TEE 

আমার পূর্বপুরুষদের কেউই বিবাহের মাধ্যম ছাড়া জন্মগ্রহণ করেনি” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮৫৩ পারাঃ ১১ 


আলী (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আদম (আঃ) 
থেকে নিয়ে আমার পিতা মাতা আমাকে জন্ু দেয়া পর্যন্ত আমার বংশধারা 
বিবাহের মাধ্যমে চলে আসছে, ব্যভিচারের মাধ্যমে নয়৷” 


আল্লাহ পাকের উক্তিঃ £4 (52457, অৰ্থাৎ হে উন্মতে মুহাম্মাদ! 
তোমাদের যে কোন কষ্ট ও ক্ষতিকর বিষয় তাঁর (রাসূল সঃ-এর) কাছে খুবই 


কঠিন ঠেকে হাদীসে আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেঃ 


অর্থাৎ “আমি সহজ দ্বীন নিয়ে আগমন করেছি।” সহীহ হাদীসে রয়েছে- “এই 
শরীয়ত খুবই সহজ । আল্লাহ তা'আলা এটাকে খুবই সহজ করে পাঠিয়েছেন ।” 


1893/7 G27 


$৮৮ ০৭১% অৰ্থাৎ আল্লাহ তা'আলা বড়ই আশা পোষণ করেন যে, তোমরা 
হিদায়াত লাভ করে ইহলৌকিক ও পারলৌকিক উপকার প্রাপ্ত হও। আবূ যার 
(রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “রাসুলুল্লাহ (সঃ) আমাদেরকে এমন সাধারণ 
জ্ঞান দান করেন যে, আকাশে উড়ন্ত কোন পাখী সম্পর্কেও তিনি আমাদেরকে 
জ্ঞান দেন৷” রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “জান্নাতের নিকটবর্তীকারী এবং 
জাহান্নাম হতে দূরকারী এমন কোন কিছু বাকী নেই যা আমি তোমাদের কাছে 
বৰ্ণনা করিনি।”” 


আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) 
বলেছেনঃ “আল্লাহ তা‘আলা প্রত্যেক হারাম ও নাজায়েয বিষয় সম্পর্কে 
তোমাদেরকে অবহিত করেছেন। সুতরাং যদি তোমরা তার বর্ণনাকৃত হারাম 
বিষয় থেকে দূরে না থাকো তবে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে, তোমরা 
ধামলডাৱে আওরে মিক্ষিৎ হবে: রেমনভারে গোরা রকিড় আলে পতিত হল 
থাকে।” 


ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, (একদা) নবী (সঃ)-এর কাছে 
দু'জন ফিরিশৃতা আগমন করেন। এঁ সময় তিনি খুমাচ্ছিলেন। একজন তার 
মাথার কাছে বসলেন । পায়ের কাছে উপবিষ্ট ফিরিশৃতা মাথার কাছে উপবিষ্ট 
ফিরিশৃতাকে বললেনঃ “তার (নবী সঃ-এর ) এবং তার উন্মতের অবস্থা উপযোগী 
কোন একটি উপমা বর্ণনা করুন!” তখন শিয়রে উপবিষ্ট ফিরিশৃতা বললেন, তার 
উপমা তার উন্মতের সাথে এইরূপ, যেমন একদল লোক সফর করতে করতে 
এক জন-মানবহীন বিস্তীর্ণ মরু প্রান্তরের মাঝে পৌছে গেল। তাদের পাথেয় 


১. এই হাদীস দু'টি ইমাম তিবরানী (রঃ) বর্ণনা করেছেন। 
২. এই হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮৫৪ পারাঃ ১১ 


নিঃশেষ হয়ে গেছে। তারা এখন না পারছে সামনে অগ্রসর হতে, না পারছে 
পিছনে ফিরে আসতে । এমতাবস্থায় একজন সুন্দর পোশাক পরিহিত লোক 
তাদের কাছে আসলেন এবং বললেনঃ “আমি কি তোমাদেরকে এখান থেকে বের 
করে এক সুন্দর সবুজ বাগানে নিয়ে যাবো? সেখানে রয়েছে নহর ও পানির 
হাউজ! তোমরা আমার সাথে যাবেকি?” তারা তার কথায় খুবই খুশী মনে সম্মত 
হয়ে যায়। তিনি তাদেরকে এঁ সুন্দর সবুজ বাগানে নিয়ে যান। তারা সেখানে 
সুস্বাদু ফল খেয়ে ও সুপেয় পানি পান করে পরিতুষ্ট ও পরিতৃপ্ত হয় এবং বেশ 
মোটা তাজা হয়। অতঃপর এ লোকটি তাদেরকে বলেনঃ “আমি কি তোমাদের 
শুভাকাঙক্ষী হিসেবে তোমাদের হক আদায় করিনি এবং তোমাদেরকে সুন্দর 
শ্যামল স্থানে পৌছিয়ে দেইনি? এখন জেনে রেখো যে, তোমাদের সামনে এর 
চেয়েও বেশী মনোরম ও আনন্দদায়ক সবুজ শ্যামল বাগান রয়েছে এবং সেখানে 
সুপেয় পানির হাউজও রয়েছে। চল, আমি তোমাদেরকে সেখানে নিয়ে যাই ৷” 
তখন তাদের মধ্যে কেউ কেউ বললোঃ “আপনি ইতিপূর্বেও সত্য কথা 
বলেছিলেন এবং এখনও সত্য কথাই বলছেন। অবশ্যই .আমরা আপনার সাথে 
রয়েছি।” আর কতকগুলো লোক বললোঃ “আমরা তো এখানেই ভাল রয়েছি। 
আমাদের জন্যে এটাই যথেষ্ট । ভবিষ্যতের ভোগ্য বস্তুর আমাদের কোনই 
প্রয়োজন নেই ।” অর্থাৎ এরা হচ্ছে এসব লোক যারা দুনিয়ার পিছনেই পাগল হয়ে 
রয়েছে, পরকালের কোন খবর তাদের নেই । অথচ এখানকার তুলনায় 
সেখানকার সুখ বহুগুণে বেশী । 

আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, এক বেদুঈন রাসূলুল্লাহ (সঃ)-এর 
কাছে এসে কিছু আর্থিক সাহায্য চাইলো । ইকরামা (রঃ) বলেন, আমার মনে হয় 
লোকটি রক্তপণ আদায় করার জন্যে সাহায্য চেয়েছিল । রাসূলুল্লাহ (সঃ) তাকে 
কিছু দান করে বলেনঃ “লও, আমি তোমার কাজ চালিয়ে দিলাম এবং তোমার 
সাথে উত্তম ব্যবহার করলাম ৷” লোকটি তখন বললোঃ “না, আপনি আমার প্রতি 
কোন ইহসান বা অনুখহ করেননি” তার এ কথা শুনে কয়েকজন সাহাবী 
ক্রোধাধিত হন এবং তাকে আক্রমণ করার ইচ্ছা করেন। তখন রাসূলুল্লাহ্‌ (সঃ) 
ইঙ্গিতে তাদেরকে নিষেধ করে দেন। অতঃপর তিনি উঠে নিজের মনযিলে চলে 
যান এবং এঁ বেদুঈনকে ডেকে পাঠান ৷ তারপর তিনি তাকে বলেনঃ “তুমি কিছু 
চেয়েছিলে, আমি তোমাকে দিয়েছিলাম । এর পর তুমি যা বলার তা বলেছো । 
আচ্ছা, আরো লও।” আবার তিনি তাকে জিজ্ঞেস করেনঃ “এবারও কি আমি 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮৫৫ পারাঃ ১১ 


তোমার সাথে উত্তম ব্যবহার করিনি?” বেদুঈন উত্তরে বললোঃ “হ্যা, আল্লাহ 
আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন।” তখন রাসুলুল্লাহ (সঃ) তাকে বলেনঃ 
“আমার সাহাবীগণ তোমার প্রতি ক্রোধান্বিত রয়েছে। সুতরাং তুমি এখন তাদের 
কাছে যাও এবং আমার সামনে যা বললে তাদের সামনেও তাই বলো যাতে 
তাদের ক্রোধ দূর হয়ে যায়।” বেদুঈন তখন বললোঃ “আচ্ছা, ঠিক আছে।” 
অতঃপর যখন বেদুঈন তাদের কাছে আসলো তখন রাসূলুল্লাহ (সঃ) তার সম্পর্কে 
বললেনঃ “এ লোকটি আমার কাছে কিছু চেয়েছিল, আমি কিছু তাকে 
দিয়েছিলাম ৷ কিন্তু সে যা বলেছিল তা তোমরা অবগত আছ । তারপর আমি 
তাকে ডেকে আরো দিয়েছি। সে এখন সন্তুষ্ট হয়েছে। হে বেদুঈন! আমার এ 
কথা সত্য কি?” বেদুঈন উত্তরে বললোঃ “হ্যা, আল্লাহ আপনাকে প্রতিদান প্রদান 
করুন!” 

রাসূলুল্লাহ (সঃ) বলেন, আমার ও এই বেদুঈনের দৃষ্টান্ত হচ্ছে এইরূপ, যেমন 
কোন লোকের একটি উদ্ত্রী রয়েছে। উদ্ত্রীটি উত্তেজিত হয়ে উঠলো । জনগণ ওর 
পিছনে ছুটলো। উদ্ব্রীটি আরো দ্রুত বেগে পালাতে লাগলো। তখন উদ্্রীর মালিক 
জনগণকে বললোঃ “তোমরা উদ্্রীটিকে অনুগত করার ব্যাপারটা আমার উপর 
ছেড়ে দাও। কারণ ওর আচরণ সম্পর্কে আমিই ভাল জানি। আমি ওকে নম করে 
নেবো” তারপর সে ঘাস নিয়ে ওকে ডাকতে লাগলো। ও এসে গেল । লোকটি 
তখন ওকে ঘাস খেতে দিয়ে ধরে ফেললো । ওর উপর জিন ফেলে দিলো। 
আমিও যদি এই বেদুঈনের দুর্ব্যবহারের কারণে তোমাদের মত তার প্রতি অসন্তুষ্ট 
হয়ে যেতাম তবে সে জাহান্নামী হয়ে যেতো” কিন্তু এই হাদীসটি দুর্বল । এসব 
ব্যাপারে আল্লাহ তা‘আলাই সর্বাধিক সঠিক জ্ঞানের অধিকারী । 


97 2 9322442 2297 


আল্লাহ পাকের উক্তি ৪ ॥>১৩১*১ ০১3৬ এই আয়াতে কারীমাতেও এই 
নির্দেশই দেয়া হচ্ছে-হে মুহাম্মাদ (সঃ)! যে মহান শরীয়ত তুমি আনয়ন করেছো, 
যদি এই লোকগুলো এর থেকে পৃষ্ঠ প্রদর্শন করে তবে তুমি তাদেরকে বলে 
দাও-আমার জন্যে আল্লাহই যথেষ্ট । আমি তোমাদের উপর নয়, বনর্নং তারই 
উপর ভরসা করছি । তিনি প্রত্যেক জিনিসের মালিক ও সষ্টা, তিনি বিরাট 
আরশের রব । তার বিরাট আরশ হচ্ছে সারা মাখলুকাতের ছাদ স্বরূপ । যমীন ও 
আসমানের সমস্ত মাখলূক তাঁর আরশের নীচে রয়েছে। সমস্ত সৃষ্টজীব তার 
ক্ষমতার দখলে রয়েছে। তার জ্ঞান সমস্ত বস্তুকে পরিবেষ্টনকারী । 


১. এ হাদীসটি বাষ্যায (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮৫৬ পারাঃ ১১ 


22/34 9 28/2397 Mo 37/7 


উবাই ইবনে কা’ব (রাঃ) বলেন যে, . il 2 do) pf 2 A) - এই 
আয়াতটিই হচ্ছে কুরআন কারীমের শেষ আয়াত ৷ কুরআনের সমস্ত আয়াত ও 
সুরা আবূ বকর (রাঃ)-এর খিলাফতকালে বিন্যস্ত কুরআনের আকারে জমা করা 
EA NE CLL Ui 
বারাআতের 4 575 1,5;.231% -এই আয়াতে পৌছেন, তখন ধারণা 
করা হয় যে, এটাই কুরআন কারীমের শেষ আয়াত । তখন তিনি তাদেরকে 
বলেন, এর পরে র রা (সঃ) আমাকে নিম্নের দু'টি আয়াতও শুনিয়েছিলেনঃ 
41020, ১% হতে সূরার শেষ পর্যন্ত । তিনি বলেন যে, এ হচ্ছে 
কুরআন কারীমের শেষ আয়াত এবং যার উপর শুরু হয়েছিল তারই উপর শেষ 
হয়েছে। অর্থাৎ এ আল্লাহর নামে যিনি ছাড়া অন্য কোন মাবূ’দ নেই । এ 
সমপরেি আল্লাহ তা'আলা বলেনঃ 


2327/77/44 2 71/2 LAI73/ 


asl Gl ETA ed 

“ অৰ্থাৎ “(হে নবী সঃ)! তোমার পূর্বে আমি যে নবীকেই পাঠিয়েছি তার 
কাছেই আমি এই অহী করেছি-আমি ছাড়া অন্য কোন মা'বূদ নেই, সুতরাং 
তোমরা আমারই ইবাদত করো।”” (২১৪ ২৫) 

আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, হারিস ইবনে 
খুযাইমা (রাঃ) সূরায়ে বারাআতের শেষ দু'টি আয়াত নিয়ে উমার (রাঃ)-এর 
নিকট আগমন করেন। উমার (রাঃ) তাকে জিজ্ঞেস করেনঃ “এই অহীর সাক্ষ্য 
আর কে দিবে?” হারিস (রাঃ) উত্তরে বলেনঃ “আর কেউ এটা জানে কিনা তা 
তো আমার জানা নেই । তবে আল্লাহর কসম! আমি স্বয়ং এটা নবী (সঃ)-এর 
মুখে শুনেছি এবং সঠিক মনে রেখেছি।” তখন উমার (রাঃ) বলেনঃ “আমি 
সাক্ষ্য দিচ্ছি যে, আমি এটা রাসূলুল্লাহ (সঃ) হতে শুনেছি ।” তারপর তিনি 
বলেনঃ “যদি এটা কমপক্ষে তিনটি আয়াত হতো তবে আমি এটাকে একটা 
পৃথক সূরারূপে নির্ধারণ করতাম । তুমি এটাকে কুরআন কারীমের কোন এক 
জায়গায় রেখে দাও।” সুতরাং এটাকে সূরায়ে বরাআতের শেষে রাখা হয়েছে।* 
এ কথা পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, উমার ইবনে খাত্তাব (রাঃ)-ই আবূ বকর 
(রাঃ)-কে পরামর্শ দিয়েছিলেন যেন কুরআন কারীমের সমস্ত আয়াতকে খুঁজে 


১. এ হাদীসটিও গারীব বা দুর্বল। 
২. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ তাওবা ৯ ৮৫৭ পারাঃ ১১ 


খুঁজে এক জায়গায় জমা করা হয় এবং এটা খুবই কল্যাণকর কাজ হবে। সুতরাং 
আবূ বকর (রাঃ) যায়েদ ইবনে সাবিত (রাঃ)-কে কুরআন জমা করার নির্দেশ 
দেন। এই নির্দেশ মোতাবেক যায়েদ ইবনে সাবিত (রাঃ) কুরআন জমা করতেন 
ও বিন্যস্ত করে চলতেন এবং উমার (রাঃ)-ও সেখানে উপস্থিত থাকতেন । 


সহীহ হাদীসে রয়েছে যে, যায়েদ (রাঃ) বলেছেনঃ “সূরায়ে বারাআতের শেষ 
অংশটুকু আমি খুযাইমা ইবনে সাবিত বা আবূ খুযাইমা (রাঃ)-এর নিকট 
পেয়েছিলাম । আর এটাও আমি বর্ণনা করে দিয়েছি যে, সাহাবীদের একটি দল 
নবী (সঃ)-এর সামনে এর বর্ণনা করেছেন, যেমন খুযাইমা ইবনে সাবিত (রাঃ) 
বলেছিলেন এসব ব্যাপারে আল্লাহ্‌ তা‘আলাই সর্বাধিক জ্ঞানের অধিকারী । 

আবূ দারদা (রাঃ) বর্ণনা করেছেন যে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় নিম্নের 
কালেমা সাতবার করে পাঠ করে, আল্লাহ তা'আলা তার সকল কাজ সমাধা করে 
ন সংকর বর 11 বহল হাম যা, 


Ed) 377 a 
E) EARL RAMA 


EAL RIES DT 
অর্থাৎ “আমার জন্যে আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া অন্য কোন মা'’বূদ নেই, 
আমি তারই উপর নির্ভর করেছি, আর তিনি হচ্ছেন অতি বড় আরশের মালিক ৷” 
আর একটি বর্ণনায় রয়েছে যে, যে ব্যক্তি এই অংশটুকু সাতবার পাঠ করবে, তার 
ইচ্ছা পূর্ণ করার জন্যে আল্লাহই যথেষ্ট, সে তা নিষ্টার সাথে পাঠ করুক বা নাই 
করুক ৷ কিন্তু এই বর্ধিত অংশটুকু গারীব বা দুর্বল । একটি মারফু’ হাদীসেও 
অনুরূপ বর্ণনা রয়েছে। কিন্তু এটাও গ্রহণযোগ্য নয়। এসব ব্যাপারে আল্লাহ 
তা'আলাই সৰ্বাধিক জ্ঞানের অধিকারী । 


সূরা ৪ তাওবা এর 
তাফসীর সমাপ্ত 


wwwi.islamfind.wordpress.com 


TETAS ASAE DPEETTTErTOAETTETEErI Arar rrrrrrererrrrrrrerrerrrmemrrrreerrnrrse, 


25৮ _ AL 22L 23 
| সূরা £ ইউনুস মাঙ্কী EE Db) 
(আয়াত 8 ১০৯, রুকু ৪ ১১) GEES NG { 


শুরু করছি আল্লাহ্‌র নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু ৷ ৰ iE 
১। আলিফ-লাম-রা, এটা হচ্ছে 02 uy ~ 

অতি সুক্ষ্ম তত্ত্বপূর্ণ কিতাবের ০/০ ০% ৷ ০০ 

আয়াত । LIA 
২। এ লোকদের জন্যে এটাকি ,, ১ 3০০০ 

বিস্ময়কর হয়েছে যে, আমি ১॥---৮৮০৩১॥।-1 

তাদের মধ্য হতে একজনের ০, EN 

নিকট অহী প্রেরণ করেছি এই sts J Ll 

মর্মে- তুমি সকলকে ভয় 

প্রদর্শন কর এবং যারা ঈমান Ee i I 

এনেছে তাদেরকে এই সুসং: 

দাও যে, তারা তাদের 2 2০০৫পপর্ণ 

থতিপালকের নিকট পূর্ণ * ঠাঁা ui > 

মর্যাদা লাভ করবে; কাফিররা 1) 9+22 i 

2 | 

বলতে লাগলো যে, এ ব্যক্তি DIS LSIN 

তো নিঃসন্দেহে প্রকাশ্য er yo 

Se 00m Pd 

204242 যেগুলো সূরাসমূহের শুরুতে এসে থাকে সেগ্ুলোর উপর 
আলোচনা ইতিপূর্বে হয়ে গেছে এবং সূরায়ে বাকারায় এর পুরোপুরি ব্যাখ্যা দেয়া 
হয়েছে। আবুয্‌ যুহা (রঃ) ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, yet 
আল্লাহ তা'আলার এই উক্তির ভাবার্থ হচ্ছে- ৩,1 (1 অৰ্থাৎ আমি আল্লাহ, 
আমি সব কিছু দেখতে রয়েছি। যহ্হাক (রঃ) প্রমুখ গুরুজনও এ কথাই 
বলেছেন। 


এটা হচ্ছে অতি সূক্ষ্ম তত্ত্বপূর্ণ কিতাবের আয়াতসমূহ ৷ মুজাহিদ (রঃ)-এরও 
এটাই উক্তি । হাসান (রঃ) বলেন যে, কিতাব দ্বারা তাওরাত ও যবূরকে বুঝানো 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৮৫৯ পারাঃ ১১ 


হয়েছে। কাতাদা (রঃ)-এর ধারণা এই যে, কিতাব দ্বারা কুরআনের পূর্ববর্তী 
সমস্ত আসমানী কিতাবকে বুঝানো হয়েছে । কিন্তু তার এ ধারণা ভিত্তিহীন । 

আল্লাহ তা'আলার উক্তিঃ (৫ ৫ 51 অর্থাৎ কাফিরদের বিস্ময়ের প্রতি 
লক্ষ্য করে আল্লাহ পাক বলেন, মানুষের মধ্য হতেই যদি রাসূল নির্বাচিত হয় 
তাতে বিন্বয়ের কি আছে? যেমন মহান আল্লাহ অতীত যুগের কাফিরদের উক্তি 
নকল করে বলেনঃ (548,44! অর্থাৎ “কোন মানুষ কি আমাদেরকে হিদায়াত 
করবে?” (৬৪৪ ৬) এখানে কাফিররা হুদ (আঃ) ও সালিহ (আঃ)-কে উদ্দেশ্য 
করে এ কথা বলেছিল। হুদ (আঃ) ও সালিহ (আঃ) তাদের কওমকে সম্বোধন 
করে বলেছিলেনঃ “তোমাদের মধ্যকার এক ব্যক্তির উপর তোমাদের 
প্রতিপালকের পক্ষ হতে অহী অবতীর্ণ করা হয়েছে এতে কি তোমরা বিস্মিত 
হয়েছো?” 

কুরায়েশ কাফিরদের সম্পর্কে আল্লাহ তা'আলা বলেনঃ “(কাফিররা বলে) সে 
(মুহাম্মাদ সঃ) কি এতগুলো উপাস্যের স্থলে মাত্র একজন উপাস্য করে দিলো? 
বাস্তবিকই এটা তো বড় বিস্ময়কর ব্যাপার বটে!” 

যহহাক (রঃ) ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলা 
যখন মুহাম্মাদ (সঃ)-কে রাসূল করে পাঠালেন তখন আরবরা তাকে অস্বীকার 
করে বসলো এবং বলতে লাগলো- আল্লাহ তো এর চেয়ে অনেক বড় যে তিনি 
মুহাম্মাদের ন্যায় মানুষকে রাসূল করে পাঠাবেন । তখন আল্লাহ তা'আলা বললেন 
যে, এতে বিস্ময়ের কিছুই নেই । 


PRASAD IEA 


3১৫ 714 9/এই উক্তির ব্যাপারে মতানৈক্য রয়েছে। ইবনে আব্বাস 
(রাঃ) বলেন যে, 52 $ দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রথম বর্ণনাতেই সত্যতা স্বীকার 
করে নেয়া এবং সৌভাগ্য লাভ করা । আর নিজের আমলের উত্তম প্রতিদান লাভ 
করা। এটা সম্পূর্ণরূপে আল্লাহ তা'আলার 4 9% (১৮ ৪ ২) এই উক্তির 
সঙ্গে সাদৃশ্যযুক্ত অর্থাৎ ‘যেন তিনি তাদেরকে যুদ্ধ ও কঠিন শাস্তি হতে ভয় 
প্রদর্শন করেন৷” 5:2 ১5-এর ব্যাপারে মুজাহিদ (রঃ) বলেন যে, এর দ্বারা 
উত্তম আমল বুঝার্নো হয়েছে। যেমন সালাত, সিয়াম, সাদকা, তাসবীহ এবং 
রাসূল (সঃ)-এর শাফাআত । যায়েদ ইবনে আসলাম (রঃ) এবং মুকাতিল ইবনে 
হাইয়ান (রঃ) এরূপই বলেছেন। কাতাদা (রঃ) বলেন যে, এর দ্বারা 5০4 
উদ্দেশ্য। ইবনে জারীর (রঃ) মুজাহিদ (রঃ)-এর অভিমত সমর্থন কররে এর দ্বারা 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ ইউনুস ১০ ৮৬০ পারাঃ ১১ 


‘উত্তম আমল’ ভাবাৰ্থ নিয়েছেন। যেমন /১-]ু। 5 5৭৫/45 এ কথা বলা হয় । 
মিন হামা (0 এর কবিতায় রয়েছেঃ 


AB77 7 737 4729? p77? 


, hl Lb ss ERT Ls , Al Uw dl 6 


অর্থাৎ “আমাদের আমল এবং আমাদের রীতিনীতি আপনার সাথে সত্য ও 
সঠিকভাবে রয়েছে, আর আল্লাহর আনুগত্যের ব্যাপারে আমাদের পরবর্তীরা 
2249 7+ 4/5 77 
আল্লাহপাকের উক্তি ১৮১, ৬৯ OSE অর্থাৎ যদিও আমি 
তাদেরই মধ্য হতে একজন লোককে সুসংবাদদাতা ও ভয়প্রদর্শনকারী রূপে প্রেরণ 
করেছি তবুও এঁ কাফিররা বলে-এই ব্যক্তি তো অবশ্যই একজন প্রকাশ্য 
যাদুকর ৷ এই ব্যাপারে তারা সম্পূর্ণরূপে মিথ্যাবাদী । 


৩। নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন __,, 99) 93,5 
তোমাদের প্রতিপালক, যিনি OE 
NES aE UE ae 

» অতঃপর তিনি lh 272 72452 5 
সমাসীন হলেন, তিনি প্রত্যেক RUE 
কাজ পরিচালনা করে থাকেন; Ya ogoid 
তার অনুমতির পর; এমন Lf o9 0 

2 Ly YS 2 3/2 
আল্লাহ হচ্ছেন তোমাদের A, 
প্রতিপালক, অতএব তোমরা 
৩ A330 07 07 Ed 
তার ইবাদত কর; তবুও কি 05355 Nl cb 

__তোমরা বুঝবছোন?? 
আল্লাহ তা‘আলা খবর দিচ্ছেন যে, তিনি সমস্ত জগতের প্রতিপালক ৷ তিনি 

আসমানসমূহ ও যমীনকে ছয়দিনে সৃষ্টি করেছেন বলা হয়েছে যে, এই দিন 

আমাদের দিনের মতই ছিল। আবার এ কথাও বলা হয়েছে যে, হাজার বছরের 
একটি দিন ছিল, যার বর্ণনা সামনে আসবে । তারপর তিনি বড় আরশের উপর 
প্রতিষ্ঠিত হয়ে গেলেন। আরশ হচ্ছে সমস্ত সৃষ্টবস্তুর মধ্যে সবচেয়ে বড় সৃষ্টবস্তু ৷ 
ওটা লাল ইয়াকুতের তৈরী । অথবা এটাও হচ্ছে আল্লাহর একটি নূর । আল্লাহ 
তা'আলা হচ্ছেন সারা মাখলূকের পরিচালক, অভিভাবক এবং যামানতদার । তার 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৮৬১ পারাঃ ১১ 


রক্ষণাবেক্ষণ হতে যমীন ও আসমানের অণু পরিমাণ জিনিসও বাদ পড়ে না। তার 
একদিকের মনোযোগ অন্য দিকের মনোযোগ থেকে বিরত রাখতে পারে না। 
তার জন্যে কোন একটা ব্যাপার ভুলবশতঃ বাকী থাকতে পারে না । পাহাড়ে, 
সাগরে, লোকালয়ে এবং জঙ্গলে কোথাও কোন বড় তদবীর কোন ছোট 
তদবীরকে ভুলিয়ে রাখতে পারে না। ভু-পৃষ্ঠটে এমন কোন প্রাণী নেই যার 
আহারের দায়িত্ব আল্লাহ তা'আলার উপর অর্পিত নয়। কোন কিছু নড়লে বা কোন 
একটা পাতা ঝরলে তারও খবর .তিনি রাখেন যমীনের অন্ধকারে কোন অণু 
পরিমাণ জিনিসও এমন নেই বা সিক্ত এবং শুষ্ক এমন কিছু নেই যে তার লাওহে 
মাহফুযে বা ইলমের কিতাবে বিদ্যমান নেই । যখন EEE El oa) 

ahr -এই আয়াত অবতীর্ণ হয় তখন এমন এক বিরাট যাত্রীদল 
মুসলিমদের দৃষ্টিগোচর হয় যাদেরকে বেদুঈন মনে করা হয়েছিল। জনগণ 
তাদেরকে জিজ্ঞেস করেঃ “তোমরা কে?” তারা উত্তরে বলেঃ “আমরা জ্বিন 
জাতি। এই আয়াতের কারণে আমরা শহর হতে বেরিয়ে পড়েছি।” 


[i 2 2 


আল্লাহ পাকের 3,১১৩ ১০ ££? ০ এই উক্তিটি তাঁর 55১০ 
ATA HUA 33 ERAN 

SI (২৪ ২৫৫) ও El fo Long le 
ow 7429974 22 CA? 27 LS FAAS MEA 


HEE A Ad) (৫৩ $ ২৬) এবং IIL LNT S, 
55 (88 ২৩) এই উক্তিগুলোর মতই । 


9010220074793 অৰ্থাৎ ওঁ লোকগুলো ইবাদতের জন্যে 
আল্লাহ তা‘আলাকেই বিশিষ্ট করে নিয়েছে। আর হে মুশরিকরা! তোমরা 
ইবাদতে আল্লাহর সাথে তোমাদের অন্যান্য দেবতাদেরকেও শরীক করে নিচ্ছ! 
অথচ তোমরা ভালরূপেই জান যে, সৃষ্টিকর্তা হচ্ছেন একমাত্র আল্লাহ। তিনি ছাড়া 
আর কারো উপাসনা করা যেতে পারে না । যেমন মহান আল্লাহ অন্য জায়গায় 
বলেনঃ 


su 0929/028777 27431870977 9/7 
ALLA eile cr le 

অর্থাৎ “তুমি যদি তাদেরকে জিজ্ঞেস কর- তাদেরকে কে সৃষ্টি করেছে? তবে 
(উত্তরে) অবশ্যই তারা বলবে- আল্লাহ (তাদেরকে সৃষ্টি করেছেন) ৷” (৪৩৪ 
0 Ls iG a রা দায়া যা বলেমঃ 


<7 72 2422 %/" eA + Bsr 


792% 


- US 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৮৬২ পারাঃ ১১ 
অর্থাৎ “তুমি বল (অর্থাৎ তুমি জিজ্ঞেস কর) সাতটি আকাশ ও বিরাট 
আরশের প্রতিপালক কে? (তবে উত্তরে) অবশ্যই তারা বলবে- আল্লাহই 
(এগুলোর প্রতিপালক), তুমি বলে দাও- তবুও কি তোমরা ভয় করছো না?” 
(২৩৪ ৮৬-৮৭) এরূপ আরও আয়াত এর পূর্বেও আছে এবং পরেও আছে। 
8৪। তোমাদের সকলকে তারই x" 
দিকে ফিরে যেতে হবে, io EES 
আল্লাহর ওয়াদা সত্য; নিশ্চয়ই 62722 27506 > 
তিনিই প্রথমবার সৃষ্টি করেন, = | Pe ET 
অতঃগর তিনি পুনবারও সৃষ্টি MER te 2/0272 3 
করেছে এবং ভাল কাজ করেছে ott fe 
তাদেরকে ইনসাফ মত 
প্রতিফল প্রদান করেন; আর of GS ES 
’ [e | 9 Jl 
যারা কুফরী করেছে তারা পান ০24৮৪ ৮ ৬৫১ 
করার জন্যে পাবে উত্তপ্ত পানি L9G Gs or 
Loli 
এবং তাদের যন্ত্রণাদায়ক শাস্তি 25 ৮-১? 
হবে তাদের আচরিত কুফরীর 424327 225 
কারণে । OLAS 5 
আল্লাহ তা‘আলা খবর দিচ্ছেন যে, কিয়ামতের দিন সমস্ত সৃষ্টজীব তার 
দিকেই প্রত্যাবর্তিত হবে। তার সৃষ্ট সমস্ত প্রাণীকে অবশ্যই অবশ্যই তাঁর কাছে 
ফিরে যেতে হবে। কেননা, যেমন তিনি তাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন 
তেমনিই তিনি দ্বিতীয়বারও তাদেরকে সৃষ্টি করতে সক্ষম ৷ আল্লাহ তাআলা 
আদল ও ইনসাফের সাথে আমলের প্রতিদান প্রদান করবেন। একটুও কম 
করবেন না। আর কাফিরদেরকে তাদের কুফরীর কারণে কিয়ামতের দিন বিভিন্ন 
শাস্তি দেয়া হবে। যেমন প্রচণ্ড লু হাওয়া, গরম পানি এবং এই ধরনের আরও 
শাস্তি । এই কাফিররা যে জাহান্নামকে মিথ্যা প্রতিপনব করছে তার মধ্যেই 
তাদেরকে চিরকাল বসবাস করতে হবে এবং সেখানে পাবে তারা তামার ন্যায় 
গলানো গরম পানি। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ 


৫ । আল্লাহ এমন, যিনি সূর্যকে 
দীপ্তিমান বানিয়েছেন এবং 
চন্্রকে আলোকময় বানিয়েছেন 
এবং ওর (গতির) জন্যে 
মঞ্জিলসমূহ নির্ধারিত করেছেন 
সংখ্যা ও হিসাব জানতে পার; 
আল্লাহ এসব বস্তু অযথা সৃষ্টি 
করেননি, তিনি এই প্রমাণাদি 
বিশদভাবে বর্ণনা করেছেন 
এসব লোকের জন্যে যারা 
জ্ঞানবান। 


৬। নিঃসন্দেহে রাত্রি ও দিবসের 
পরিবর্তনের মধ্যে এবং আল্লাহ 


যা কিছু আসমানসমূহে ও ) 


যমীনে সৃষ্টি করেছেন 
তৎ্সমুদয়ের মধ্যে প্রমাণসমূহ 
রয়েছে এ লোকদের জন্যে 
যারা আল্লাহর ভয় পোষণ 
করে। 


৮৬৩ 


পারাঃ ১১ 


bad 
+25 dal 2 


Hos ill Sl = -0 


ALATA TAA L229 


i Did 3 Ls Al 


‘ NM PLA “> Fa 
EA ACE PAT 


BP PS 


al LL 


/ 1% Sv CAAA 
Ee BT ETS 


+2344 2d /d 2/72 


ou ed SY wh 31 


আল্লাহ তা'আলা সংবাদ দিচ্ছেন যে, তিনি তার ক্ষমতার পূর্ণতা এবং তার 
সাম্রাজ্যের বিরাটত্বের পরমাণস্বরূপ বহু নিদর্শন সৃষ্টি করেছেন। সূর্যের কিরণ হতে 
বিচ্ছুরিত আলোকমালাকে তিনি তোমাদের জন্যে দীপ্তি বানিয়েছেন। আর চন্ত্রের 
কিরণকে তোমাদের জন্যে নূর বানিয়েছেন । সূর্যের কিরণ এক রকম এবং চন্ত্রের 
কিরণ অন্য রকম । একই আলো, অথচ দুটোর মধ্যে বিরাট পার্থক্য । একটির 
কিরণ অপরটির সঙ্গে মোটেই খাপ খায় না বা একটির কিরণের সাথে অপরটির 
কিরণ মিলিত হয় না। দিবসে সূর্যের রাজত্্‌ আর রাত্রে চন্ত্রের কর্তৃত্ব । দুটোই 
আসমানী আলোকবর্তিকা । কিন্তু আল্লাহ তা‘আলা সূর্যের মঞ্জিল নির্ধারণ 
করেননি, অথচ চন্ত্রের মঞ্জিল তিনি নির্ধারণ করেছেন । প্রথম তারিখের চাদ অতি 
ক্ষুদ্রূপে প্রকাশিত হয়। তারপর ওর কিরণও বাড়ে এবং আয়তনও বেড়ে যায় । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৮৬৪ পারাঃ ১১ 


শেষ পর্যন্ত ওটা পূর্ণতা প্রাপ্ত হয় এবং গোল বৃত্তের আকার ধারণ করে। এরপর 
আবার কমতে শুরু করে এবং পূর্ণ একমাস পর প্রথম অবস্থায় এসে যায়। যেমন 
আল্লাহ্‌ তা‘আলা বলেনঃ “আমি চন্দ্রের জন্যে মঞ্জিলসমূহ নির্ণিত করে রেখেছি 
(এবং ওটা তা অতিক্রম করছে), এমন কি ওটা (অতিক্রম শেষে ক্ষীণ হয়ে) 
এইরূপ হয়ে যায়, যেন খেজুরের পুরাতন শাখা ৷ সূর্যের সাধ্য নেই যে চন্দ্রকে 
গিয়ে ধরবে, আর না রাত্রি দিবসের পূর্বে আসতে পারবে; এবং উভয়ে এক একটি 
চক্রের মধ্যে সন্তরণ করছে।” আর এক জায়গায় মহান আল্লাহ বলেনঃ “সূর্য ও 
চন্দ্রের নিজ নিজ হিসাব রয়েছে।” এই আয়াতে কারীমায় বলা হয়েছে যে, সূর্যের 
মাধ্যমে দিনের পরিচয় পাওয়া যায়, আর চন্দ্রের আবর্তনের মাধ্যমে পাওয়া যায় 
মাস ও বছরের হিসাব আল্লাহ এগুলো বৃথা সৃষ্টি করেননি । বরং জগত সৃষ্টি 
মহান আল্লাহর বিরাট নৈপুণ্যের পরিচয় বহন করে এবং এটা তার ব্যাপক 
ক্ষমতার যে স্পষ্ট প্রমাণ এতে সন্দেহের কোন অবকাশ নেই । যেমন তিনি বলেনঃ 


2 EC IAT 7, ঠি LE Va 


EE PRET Wb Lesh sol sll Gl Ly 
অর্থাৎ “আমি আকাশ, পৃথিবী এবং এতদুভয়ের মধ্যে য| কিছু রয়েছে 
এগুলোকে বৃথা সৃষ্টি করিনি, এটা হচ্ছে কাফিরদের ধারণা, সুতরাং কাফিরদের 
জন্যে রয়েছে (জাহারবামের) আগুনের শাস্তি ৷” (৩৮ঃ ২৭) আল্লাহ তা‘আলা 
বলেনঃ , 
Arr rIILAIA AAI, BLL, Lo 29 doar UIs od 
adda SUS. He TEA IE tle 


2/7 ARS ~Y ro 


ATLEAST IT sl 
অর্থাৎ “তবে কি তোমরা এই ধারণা করেছিলে যে, আমি তোমাদেরকে 
অনর্থক সৃষ্টি করেছি? আর এটাও (ধারণা করেছিলে) যে, তোমাদেরকে আমার 
নিকট ফিরিয়ে আনা হবে না? অতএব আল্লাহ অতি উচ্চ মর্যাদাবান, তিনি প্রকৃত 
বাদশাহ, তিনি ছাড়া কেউই ইবাদতের যোগ্য নয়, তিনি মহান আরশের 
মালিক ৷” (২৩৪ ১১৫-১১৬) আয়াতগুলোর ভাবার্থ হচ্ছে- আমি দলীল প্রমাণাদি 
তুলে সুত বা বত তে ত্য রযকাহ রা হয়ারিন করতে রারে। 
71512592 এর ভবার্থ এই যে, দিন গেলে রাত্রি আসে এবং রাত্রি 
গেলে দিনের আগমন ঘটে একে অপরের উপর জয়যুক্ত হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি 
করে না। যেমন আল্লাহ পাক বলেনঃ “রাত দিনের উপর ছেয়ে যায় এবং দিন 
রাতের উপর.ছেয়ে যায়, কিন্তু এটা সম্ভব নয় যে, সূর্য চন্দ্রের সাথে টন্ধর খায়৷” 
মহান আল্লাহ বলেনঃ “সকাল হয়ে যায় এবং রাত্রি নির্বিঘে অতিক্রান্ত হয়। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৮৬৫ পারাঃ ১১ 


আল্লাহ আসমান ও যমীনে যা কিছু সৃষ্টি করেছেন সেগুলো এটাই প্রমাণ করে যে, 
তার ক্ষমতা কতই না ব্যাপক ৷” যেমন তিনি বলেনঃ “আকাশসমূহে ও পৃথিবীতে 
আল্লাহর কতই না নিদর্শন রয়েছে।” আর এক জায়গায় তিনি বলেনঃ “তুমি বলে 
দাও- তোমরা লক্ষ্য কর যে, আকাশসমূহে ও পৃথিবীতে কতই না নিদর্শন রয়েছে 
এবং যারা ঈমানদার নয় তাদেরকে সতর্ককারী নিদর্শনের কোনই অভাব নেই ।” 
আল্লাহ তা‘আলা আরো বলেনঃ “তারা কি আকাশ ও পৃথিবীতে তাদের সামনে ও 
পিছনে দৃষ্টিপাত করে না?” আর এক জায়গায় মহান আল্লাহ বলেনঃ “নিঃসন্দেহে 
আসমানসমূহ ও যমীনের সূজনে এবং পর্যায়ক্রমে দিবা ও রাত্রি গমনাগমনে 
নিদর্শনসমূহ রয়েছে জ্ঞানীদের জন্যে ৷” আর এখানে বলেনঃ EDITS 
অর্থাৎ “অবশ্যই নিদর্শনসমূহ রয়েছে ও লোকদের জন্যে যারা (আল্লাহর শান্তির) 
ভয় করে।” 


৭। মারা আমার সাথে সাক্ষাতের ত 
Ed AMEND OE 
RI CD SGC He de 0b 
এতেই নিশ্চিন্ত থাকে এবং PAI a) il Re 


আমার নিদৰ্শনাবলী DLs22 } ৮1) A382 72 $, ad 
যারা oust Lalor dls 2 
সম্বন্ধে গাফিল। ” 


\2, শা 
৮। এইরূপ লোকদের ঠিকানা KL KE CE 531 -A 
হচ্ছে জাহান্নাম, তাদের প2৫ 3 

কার্যকলাপের কারণে । our 
যে দুর্ভাগা কাফিররা কিয়ামতের দিন আল্লাহর সাথে মিলিত হওয়াকে 
অস্বীকার করে এবং তার সাথে মুলাকাত হওয়াকে মোটেই বিশ্বাস করে না, শুধু 
পার্থিব জগতই কামনা করে এবং এই দুনিয়া নিয়েই যাদের আত্মা খুশী থাকে, 
তাদের সম্পর্কেই আল্লাহ তা'আলা এই আয়াতে আলোচনা করেছেন। হাসান 
(রঃ) বলেনঃ “আল্লাহর শপথ! এই কাফিররা দুনিয়াকে না শোভনীয় করেছে, না 
উন্নত করেছে, অথচ এই জীবনের প্রতি সন্তুষ্টও হয়ে গেছে। তারা আল্লাহর 
আয়াতসমূহ হতে সম্পূর্ণরূপে উদাসীন রয়েছে। তারা নিজেদের জীবনের উপর 
মোটেই চিন্তা গবেষণা করে না। কিয়ামতের দিন এদের ঠিকানা হবে জাহান্নাম । 
আর এটা তাদের পার্থিব আমলের সঠিক প্রতিদানও বটে কেননা, তারা যে 


N৫৫ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ 


৮৬৬ 


পারাঃ ১১ 


আল্লাহ, তার রাসূল (সঃ) এবং পরকালকে অস্বীকার করেছে এবং যে অবাধ্যাচরণ 
ও অপরাধ তারা করেছে তার জন্যে তাদের উপযুক্ত শাস্তি এটাই । 


৯। নিশ্চয়ই যারা ঈমান এনেছে 
এবং ভাল কাজ করেছে, তাদের 
প্রতিপালক তাদেরকে 
লক্ষ্যস্থলে (জান্নাতে) পৌঁছিয়ে 
দিবেন, তাদের ঈমানের 
কারণে, শাস্তির উদ্যানসমূহে 
তাদের (বাসস্থানের) তলদেশ 
দিয়ে নহরসমূহ বইতে 
থাকবে । 


[] 
77 2232/7 2 


ADS 51-৭ 


৯০ 2, 2)272 


os সই 5 4) 


১০। তথায় তাদের বাক্য হবে- EO 
ৰৱ এপার সালাম 4 EG 
ORCAS SEES I Eo itt 
ee aM Li 


এখানে এ ভাগ্যবানদের খবর দেয়া হচ্ছে যারা ঈমান এনেছে, নবী রাসুলদের 
সত্যতা স্বীকার করেছে, আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর অনুগত হয়েছে এবং 
ভাল কাজ করেছে, তাদের ব্যাপারে এই ওয়াদা করা হয়েছে যে, তাদের নেক 
আমলের বিনিময়ে তাদেরকে হিদায়াত দান করা হবে। এখানে &৮এর = 
অক্ষরটি 1/5 (কারণবোধক) হতে পারে। অর্থাৎ দুনিয়ায় তাদের ঈমান 
আনয়নের কারণে কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তাদেরকে সরল সঠিক 
পথের উপর প্রতিষ্ঠিত রাখবেন। শেষ পর্যন্ত তারা সেই পথ অতিক্রম করে নেবে 
এবং জান্নাত পর্যন্ত পৌছে যাবে। আবার এই অক্ষরটি 
(সাহায্যবোধক) হওয়ারও সম্ভাবনা রয়েছে। যেমন মুজাহিদ (রঃ) বলেছেন যে, 
তাদের সাথে একটা নূর (আলো) থাকবে যার সাহায্যে তারা পথ চলতে 
থাকবে ইবনে জারীর (রঃ)-এর উক্তি এই যে, তাদের আমলগুলো একটি সুন্দর 
প্রতিকৃতি ও সুগন্ধময় হাওয়ার আকার বিশিষ্ট হবে এবং তারা যখন কবর হতে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৮৬৭ পারাঃ ১১ 


উঠবে তখন এই সুন্দর প্রতিকৃতি তাদের আগে আগে চলবে এবং তাদেরকে 
সর্বপ্রকারের সুসংবাদ দিতে থাকবে । যখন সেই নেককার ব্যক্তি এ প্রতিকৃতিকে 
জিজ্ঞেস করবেঃ “তুমি কে?” সে উত্তরে বলবেঃ “আমি তোমার নেক আমল ৷” 
সে আলোকবর্তিকারূপে তার আগে আগে চলবে, এবং তাকে জান্নাত পর্যন্ত 
পৌছিয়ে দেবে। এজন্যেই আল্লাহ পাক $০৬ ৬5 ৪১১-এ কথা বলেছেন। 
পক্ষান্তরে কাফিরের আমলগুলো অত্যন্ত কুৎসিত প্রতিকৃতির আকারে হবে এবং 
দুর্গন্ধময় হাওয়ার দেহ ধারণ করবে । সে তার সঙ্গীকে আকড়ে ধরে থাকবে এবং 
জাহান্নামে নিয়ে পিয়ে ফেলে দেবে। কাতাদা (রঃ)-এরও উক্তি এটাই । এসব 
ব্যাপারে আল্লাহ তা'আলাই সর্বাধিক জ্ঞানের অধিকারী । 


জান্নাতবাসীদের অবস্থা এই হবে যে,“ 4 হবে তাদের সম্বোধন। 
ইবনে জুরাইজ (রঃ) বলেন যে, যখন তাদের পার্শ্ব দিয়ে এমন পাখী উড়ে যাবে 
যার চাহিদা তাদের মনে জেগে উঠবে তখন উল্লিখিত কালেমা তাদের মুখে 
উচ্চারিত হবে। তথায় এটাই হবে তাদের উক্তি । তখন একজন ফিরিশৃতা তাদের 
আকাঙ্ক্ষিত বস্তু নিয়ে হাযির হয়ে তাদেরকে সালাম করবেন । তারা সালামের 
জবাব দেবে। তাই আল্লাহ তা'আলা +3৩ {5:4 -এ কথা বলেছেন। তারা 

এ খাদ্য খাওয়ার পর আল্লাহর শোকর ও প্রশংসা করবেন। এ জন্যেই মহান 


297219 2/79? #799372 


আল্লাহ্‌ tes dg 2+52 51" এই উক্তি করেছেন। 
মুকাতিল ইবনে হাইয়ান (রঃ) রলেন যে, জান্নাতবাসী যখন কোন খাবার 


চেয়ে নেয়ার ইচ্ছে করবে তখন 4 এ বলবে। তখন তার কাছে দশ 
হাজার খাদেম একটি সোনার খাঞ্জা নিয়ে হাযির হয়ে যাবে। প্রত্যেক খাঞ্জায় 
এমন নতুন খাদ্য থাকবে যা অন্য খাঞ্জায় থাকবে না । জার্নাতবাসী তখন প্রত্যেক 
খাঞ্জা হতেই কিছু না কিছু খাবে। 


সুফইয়ান সাওরী (রঃ) বলেন যে, যখন কোন লোক কোন জিনিস চাইবে 


7/1318 Gor 190177973995 


তখন এ:৯ বল্‌বে। এই আয়াতটি re S25 12 4454 (৩৩৪ 88) এবং 
Wl. Lob, 31 259374249 (৫৬৪ ২৫-২৬) ইত্যাদি 
আয়াতগুলোর সহিত সাদৃশ্যযুক্ত ৷ এগুলো একথাই প্রমাণ করে যে, আল্লাহ পাক 
সদা সৰ্বদাই প্রশংসিত এবং সর্বদাই পূজনীয় । এজন্যেই সৃষ্টির শুরুতেও তিনি 
ত্য নারি রহ করে বরা অরত বলত শল: মে 1 র্লেছে$ 


L373 I 


EEE ~~ Be A Js sl rn ft (১৮৪১) 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৮৬৮ পারাঃ ১১ 
আর এক জায়গায় বলেছেনঃ 231 ০% 35 DLL Ls 3) 
ইত্যাদি৷ । 
তিনি প্রথমেও প্রশংসিত এবং শেষেও প্রশংসিত, হয় দুনিয়াই হোক বা দ্বীনই 
হোক । এজন্যেই হাদীসে এসেছে যে, জার্নাতবাসীকে তাসবীহ ও তাহমীদ 
শেখানো হয়েছে, যেমন নফসের কামনা ও বাসনাও তাদেরকে দেয়া হয়েছে। 
যেমন আল্লাহর নিয়ামতরাজী তাদের উপর বৃদ্ধিপ্রাপ্ত হয়, তেমন তার তাহ্‌মীদ 
ও তাস্বীহ্ও বর্ধিত হতে থাকে । তা কখনও শেষ হবার নয়৷ আল্লাহ ছাড়া কোন 
মা’বুদ ও প্রতিপালক নেই ৷ 
১১। আর যদি আল্লাহ মানবের { 
উপর তড়িত ক্ষতি ঘটাতেন Code dU 
ই ’ EU al Lo -\\ 
যেমন তারা তড়িত উপকার 2 5 ১ 
লাভ করতে আগ্রহ রাখে, তবে 4/2234 / 2 
তাদের অঙ্গীকার কবেই পূর্ণ ZU sd 
হয়ে যেতো; অনন্তর আমি »4/4322/4/% 
সেই লোকদেরকে যারা আমার * Gai iis 
নিকট উপস্থিত হওয়ার চিন্তা “2 2374225 
করে না, ছেড়ে দেই তাদের SUES) 
অবস্থার উপর, যেন তারা HAGE 
তাদের অবাধ্যতার মধ্যে O LH Se) nd 
ঘুরপাক খেতে থাকে । 


আল্লাহ তা‘আলা স্বীয় বান্দাদের উপর নিজের স্নেহ ও সহনশীলতার সংবাদ 
দিচ্ছেন যে, মানুষ যদি তার সংকীর্ণমনা ও ক্রোধের কারণে নিজের জান, মাল ও 
সন্তানদের উপর বদ দুআ’ করে তবে তিনি তার সেই বদ দুআ’ কবুল করেন না। 
কেননা তিনি জানেন যে, এটা তার আন্তরিক ইচ্ছায় নয়। এটা হচ্ছে আল্লাহর 
বিশেষ দয়া ও মেহেরবানীর দাবী । কিন্তু যদি মানুষ তার নিজের জন্যে এবং তার 
ধন-সম্পদ ও সন্তান-সম্ততির পক্ষে দুআ’ করে তবে আল্লাহ সেই দুআ’ কবূল 
করে থাকেন। এজন্যেই তিনি বলেন-মানুষ যেমন তার কল্যাণের জন্যে 
তাড়াহুড়ো করে তেমনি যদি আল্লাহ তা'আলা তার উপর বিপদ-আপদ পৌছানোর 
ব্যাপারে তাড়াহুড়ো করতেন তবে তো তার অকাল মৃত্যু ঘটে যেতো । তবে 
মানুষের জন্যে এটা কখনই শোভনীয় নয় যে, সে বারবার এরূপ বলতে থাকে 


223 


wwwi.islamfind.wordpress.com 


৮৬০৯ 


সূরাঃ ইউনুস ১০ 


এবং বদ দুআ’ করার অভ্যাস করে ফেলে । যেমন রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
“তোমরা নিজেদের উপর, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততির উপর বদ 
দূআ’ করো না, কেননা কোন কোন সময় দুআ’ কবুল হয়ে থাকে। সুতরাং যদি 
সেই সময় বদ দুআ’ মুখ দিয়ে বেরিয়ে পড়ে তবে তা কবুল হয়েই যাবে।”” 


মুজাহিদ (রঃ) এ আয়াতের তাফসীরে বলেন যে, এই বদ দুআ’ মানুষের 
একটা উক্তি যা সে ক্রোধের সময় নিজের উপর, নিজের ধন-সম্পদ ও 
সন্তান-সন্ততির উপর ক্রে থাকে। এই সময় উচিত যে, সে যেন তৎক্ষণাৎ বলে 
ওঠেঃ Sepa অর্থাৎ “হে আল্লাহ! এ কথায় আপনি বরকত দান 
করবেন না৷” নচেৎ তার এই বদ দুআ’ কবূল হয়েই যাবে এবং এর ফলে তার 
সর্বনাশ হবে। 
১২। আর যখন মানুষকে কোন 2 ১৪০, ০০৮ 

ক্লেশ স্পর্শ করে তখন আমাকে lS Bl -\Y 

ডাকতে থাকে শুয়ে, বসে, এবং EEE 


পারাঃ ১১ 


সা, 


দীড়িয়েও, অতঃপর যখন আমি 
সেই কষ্ট ওর হতে,দূর করে 
দেই তখন সে নিজের পূর্ব 
অবস্থায় ফিরে আসে- যে কষ্ট 
তাকে স্পর্শ করেছিল তা মোচন 
করার জন্যে সে যেন আমাকে 
কখনো ডেকেই ছিল না; এই 
সীমালংঘনকারীদের কার্যকলাপ 
তাদের কাছে এইরূপই 
পছন্দনীয় মনে হয়। 


ie || 


[OF sl VOCE ৮৮১ 
FRAT Td 
ims as ll 

Phe sds 


222 | He 


222727 29 
0 Ls (5 


এই আয়াতের মাধ্যমে আল্লাহ তা'আলা খবর দিচ্ছেন যে, মানুষ যখন কোন 
বিপূদের সম্মুখীন হয় তৃখন সম্পূর্ণরূপে হতবুদ্ধি হয়ে পড়ে। যেমন তিনি বলেনঃ 
৬2০; 235393142115 অৰ্থাৎ “যখন তাকে বিপদ স্পৰ্শ করে তখন সে 
লবা চওড়া দুআ’ করতে শুরু করে।” (8১৪ ৫১) পূর্ববর্তী আয়াত এবং এই 
আয়াতের অর্থ একই ৷ কেননা, যখন তার উপর বিপদ পৌছে তখন সে ব্যাকুল ও 
"১, এ হাদীসটি হাফিজ আবূ বকর আল বাষ্যার (রঃ) স্বীয় মুসনাদে জাবির (রাঃ) হতে বর্ণনা 
করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


৮৭০ 


সূরাঃ ইউনুস ১০ 


অধৈর্য হয়ে পড়ে । উঠতে, বসতে, শুইতে, জাগতে সর্বাবস্থাতেই বিপদের বৃষ্টি দূর 
হওয়ার জন্যে প্রার্থনা করতে শুরু করে। অতঃপর যখন আল্লাহ পাক সেই বিপদ 
সরিয়ে দেন তখন সে আল্লাহকে এড়িয়ে চলে এবং পরানুখ হয়ে যায়। তার ভাব 
দেখে মনে হয় যে, তার উপর ইতিপূর্বে কোন বিপদই পৌছেনি। মহান আল্লাহ 
এই অভ্যাসের নিন্দে করে বলেন- এরূপ ব্যবহার তো পাপী ও বদকারদের 
জন্যেই শোভা পায়। আল্লাহ তা‘আলা যাকে হিদায়াত ও তাওফীক দান করেন সে 
এর থেকে স্বতন্ত্র । যেমন রাসূলুল্লাহ (সঃ)-এর উক্তি রয়েছেঃ “মুমিনের কাজ 
কারবার তো খুবই বিস্ময়কর ৷ আল্লাহ তা'আলার পক্ষ হতে তার উপর যা কিছু 
এসে পড়ে তা তার জন্যে কল্যাণকরই হয়ে থাকে । যদি তার উপর কোন বিপদ 
আপদ পৌছে এবং তাতে সে ধৈর্যধারণ করে তবে সে তার প্রতিদান লাভ করে 
থাকে আর যদি সুখ শান্তি প্রাপ্ত হয় এবং তাতে সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ 
করে তবে তাতেও পুণ্য লাভ করে। আল্লাহর এই দয়া ও করুণা শুধু মুমিনের 
জন্যেই বিশিষ্ট, আর কারো জন্যে নয় । 


১৩। আমি তোমাদের পূর্বে বহু 
সম্পৃদায়কে ধ্বংস করে দিয়েছি, 
যখন তারা যুলুম করেছিল, 


2 Re AI dad sode 


£৩১ ICSD, -\ 


CL = 33,7 22327 


অথচ তাদের নিকট তাদের 
রাসূলগণও প্রমাণাদিসহ 
আগমন করেছিল, আর তারা 
কখনই বা এইরূপ ছিল যে, 
আমি অপরাধীদেরকে 
এইরূপেই শাস্তি দিয়ে থাকি । 


১৪। অতঃপর আমি তাদের স্থলে 
তোমাদেরকে তাদের পর 
ভূ-মণ্ডলে আবাদ করলাম, যেন 
আমি প্রত্যক্ষ করি যে তোমরা 
কিরূপ কাজ কর । 


le 


NA 0 


PAU 
A232 323232 


O us al 


AA 
2 222, 2 02 
NG Rh Ty 
24 2 2/2 2729 


Ji 12 22)! 


LAI LI 37 


Oy ] 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৮৭১ পারাঃ ১১ 


আল্লাহ তা‘আলা খবর দিচ্ছেন যে, পূর্ববর্তী রাসূলগণ যখন এ সময়ের 
কাফিরদের নিকট আগমন করেছিলেন এবং তাদের কাছে সুস্পষ্ট দলীল প্রমাণাদি 
উপস্থাপন করেছিলেন তখন তারা তাদের মিথ্যা প্রতিপন্ন করায় তিনি তাদেরকে 
ধ্বংস করে দিয়েছিলেন। তাদের পর আল্লাহ তা'আলা এই কওমকে সৃষ্টি করলেন 
এবং তাদের কাছে তার একজন রাসূলকে পাঠালেন । তিনি দেখতে চান যে, 
তারা তার এই রাসূল (সঃ)-এর কথা মানছে কি না । সহীহ মুসলিমে আবু সাঈদ 
(রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “দুনিয়াটা (বাহ্যিকভাবে) 
খুবই মিষ্ট ও সবুজ শ্যামল । এখন আল্লাহ তোমাদেরকে পূর্ববর্তী কওমদের 
স্থলাভিষিক্ত বানিয়েছেন। তিনি দেখতে চান যে, তোমরা কিরূপ আমল করছো । 
তোমাদের উচিত যে, তোমরা দুনিয়ার অবৈধ কামনা-বাসনা থেকে দূরে থাকবে । 
সবচেয়ে বড় কথা এই যে, তোমরা স্ত্রীলোকদের থেকে খুবই সতর্ক থাকবে। 
কেননা বানী ইসরাঈলের উপর প্রথম যে ফিৎনা এসেছিল তা ছিল এই 
স্্রীলোকদেরই ফিৎনা ৷” 

একবার আউফ ইবনে মালিক (রাঃ) আবূ বকর (রাঃ)-এর কাছে নিজের 
স্বপ্নের কথা বর্ণনা করেন যে, যেন আকাশ থেকে একটি রজ্জু লটকে আছে। 
রাসূলুল্লাহ (সঃ) রজ্জুটি টানলেন । আবার ওটা আকাশের সাথে সম্পর্কযুক্ত হয়ে 
গেল । তখন আবু বকর (রাঃ) ওটা টানলেন। তারপর জনগণ মিম্বরের চার দিকে 
ওটাকে মাপতে লাগলেন । উমার (রাঃ)-এর মাপে ওটা মিম্বর থেকে তিন হাত 
লম্বা হলো। সেখানে উমারও (রাঃ) বিদ্যমান ছিলেন। তিনি এই স্বপ্নের কথা 
শুনে বললেনঃ “রেখে দাও তোমার স্বপ্ন । এর সাথে আমাদের কি সম্পর্ক? 
কোথাকার কি স্বপ্ন!” কিন্তু যখন উমার (রাঃ) খলীফা নির্বাচিত হলেন তখন 
আউফ (রাঃ)-কে ডেকে বললেনঃ “হে আউফ (রাঃ)! আপনার স্বপ্নের বৃত্তান্ত 
আমাকে শুনিয়ে দিন।” তখন আউফ (রাঃ) বললেনঃ “এখন স্বপ্ন শ্রবণের কি 
প্রয়োজন পড়েছে? আপনি তো এ সময় আমাকে ধমক দিয়েছিলেন।” তার এই 
কথা শুনে উমার (রাঃ) তাকে বললেনঃ “আল্লাহ আপনার মঙ্গল করুন! আমি 
এটা কখনো চাচ্ছিলাম না যে, আপনি রাসূল (সঃ)-এর খলীফা নফসে সিদ্দীক 
(রাঃ)-এর মৃত্যুর সংবাদ শোনাবেন” অতঃপর আউফ (রাঃ) তার স্বপ্নের বর্ণনা 
দিলেন। যখন তিনি এই পর্যন্ত পৌছলেন যে, জনগণ ওটাকে মিম্বর পর্যন্ত তিন 
তিন হাত মাপলেন, তখন উমার (রাঃ) বলে উঠলেনঃ “এই তিনের মধ্যে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৮৭২ পারাঃ ১১ 


একজন ছিলেন খলীফা অর্থাৎ আবূ বকর (রাঃ) ৷ দ্বিতীয় হচ্ছে এ ব্যক্তি যিনি 

আল্লাহর ব্যাপারে কারো তিরক্কার ও অসন্ভুষ্টির কোনই পরওয়া করেন না। আর 

তৃতীয় হাতের উপর সমাপ্তির উদ্দেশ্য হচ্ছে এই যে, তিনি শহীদ হবেন” উমার 

(রাঃ) বলেন, আল্লাহ পাক বলেছেনঃ 

233/37 7370/7237 3 »/ > L387, 23 

LS TF BS oats GALS ESE SUL 
অর্থাৎ “অতঃপর আমি তাদের স্থলে তোমাদেরকে তাদের পর ভু-পৃষ্ঠে আবাদ 
করলাম, আমি দেখতে চাই যে, তোমরা কিরূপ কাজ কর” সুতরাং হে উমার 

(রাঃ)! তুমি এখন খলীফা নির্বাচিত হয়েছো কাজেই তুমি কাজ করার সময় 

চিন্তা করো যে, তুমি কি কাজ করছো । উমার (রাঃ) যে তিরঙ্কারকারীর 

তিরস্কারকে ভয় না করার কথা বললেন ওটা ছিল আল্লাহর আহকামের ব্যাপারে । 

আর 4% শব্দ দ্বারা তার উদ্দেশ্য ছিল এই যে, তিনি শহীদ হবেন: আর ওটা এ 

সময় হবে যখন সমস্ত লোক তাঁর অনুগত হয়ে যাবে। - 

১৫। আর যখন তাদের সামনে 
আমার আয়াতসমূহ পাঠ করা 1% NV _ 

. nL te CULE SE 15 ১০ 
সব লোক যাদের আমার নিকট ENE 
উপস্থিত হওয়ার চিন্তা নেই, (SEB MN sR 
এইরূপ বলে- এটা ছাড়া অন্য MIE re 
কোন কুরআন আনয়ন করুন, 2 “355 সা ৮% 
অথবা এতেই কিছু পরিবর্তন ৪০/4, 222 5 2592/7 
করে দিন; তুমি বলে দাও- ৩১+ 4৯: 
আমার দ্বারা এটা সম্ভব নয় যে, , 2, ০ ১৮2 , (০/2 
আমি নিজের পক্ষ হতে এতে ১১ 
পরিবর্তন করে দেই, আমি তো _ 2 ~ 
শুধুমাত্র ওরই অনুসরণ করবো 5! ১০ 
যা অহীযোগে আমার কাছে - EY 
পৌছেছে, যদি আমি আমার 41১ EE Cs SL 3b 
প্রতিপালকের নাফরমানী করি 
তবে আমি এক অতি ভীষণ 0 mbes 
দিনের শাস্তির আশংকা রাখি । Ad 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৮৭৩ পারাঃ ১১ 


১৬ । তুমি বলে দাও- যদি F 
আল্লাহর ইচ্ছা হতো তবে না $? eed: a js Er 
আমি তোমাদেরকে এটা পাঠ > RR Cada 
করে শুনাতাম, আর না আল্লাহ LENIN 

ded ১ 
তোমাদেরকে ওটা জানাতেন, $42 021) 
কেননা আমি এর পূর্বেওতো BP ois2we3#22 £৪ 

জীবনের এক দীর্ঘ সময় ০ ৮-১-১ 


তোমাদের মধ্যে অতিবাহিত ০22.27 44 
করেছি; তবে কি তোমরা ous Nl 
এতটুকু জ্ঞান রাখো না? 


মুশরিক কুরায়েশদের মধ্যে যারা উদ্ধত কাফির ছিল এবং যারা সব কথাই 
__ অস্বীকার ও প্রত্যাখ্যান করতো, আল্লাহ তা'আলা তাদেরই সংবাদ দিচ্ছেন যে, 

রাসূলুল্লাহ (সঃ) যখন তাদেরকে আল্লাহ্র কিতাব শুনিয়ে দেন এবং তাদের 
সামনে সুস্পষ্ট দলীল পেশ করেন তখন তারা বলে- এই কুরআন ছাড়া অন্য 
কোন কুরআন নিয়ে এসো, যা অন্য ধারায় লিখিত । এখন আল্লাহ তা'আলা স্বীয় 
নবী (সঃ)-কে ইরশাদ করছেন- তুমি তাদেরকে বলে দাও, আচ্ছা বলতো আমার 
কি অধিকার আছে যে, আমি নিজের পক্ষ থেকে কুরআনকে পরিবর্তন করতে 
পারি? আমি তো শুধু আল্লাহর একজন আদিষ্ট বান্দা এবং তার বার্তাবাহক । 
এসব যা কিছু আমি তোমাদের সামনে পেশ করছি, সব কিছুই আল্লাহ তা'আলার 
ইচ্ছা অনুযায়ী হচ্ছে। আমার উপর যা কিছু অহী করা হচ্ছে, আমি শুধু ওগুলোই 
বলছি। আমি যদি আল্লাহর অবাধ্য হয়ে যাই তবে আমি কিয়ামতের কঠিন 
শাস্তির ভয় করি। এগুলো যে আমার নিজের রচিত নয়, তার স্পষ্ট প্রমাণ এই যে, 
আমি যদি এটা (এই কুরআন) রচনা করতে পারতাম তবে তোমরাও পারতে ৷ 
কিন্তু তোমরা তো রচনা করতে সক্ষম নও । তাহলে আমি কিরূপে সক্ষম হতে 
পারি? সুতরাং এটা সুস্পষ্ট কথা যে, এটা আল্লাহ ছাড়া অন্য কারো কালাম হতে 
পারে না । তাছাড়া তোমরা আমার সত্যবাদিতা ও বিশ্বস্ততার কথা তখন থেকে 
অবগত আছ যখন থেকে আমি তোমাদেরই কওমের মধ্যে জন্মুগৃহণ করেছি। 
আর যখন থেকে আমি তোমাদের কাছে রাসূলরূপে প্রেরিত হয়েছি তখন থেকেও 
তোমরা আমার সত্যবাদিতা ও ঈমানদারীর উপর কোন কটাক্ষ করতে পার না। 
এ জন্যেই আল্লাহ পাক বলেনঃ হে নবী (সঃ)! তুমি তাদেরকে বলে দাও- আমি 
এক দীর্ঘজীবন তোমাদের সাথে অতিবাহিত করেছি। তোমাদের কি এতটুকুও 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৮৭৪ পারাঃ ১১ 


জ্ঞান নেই যে, তোমরা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে পার? এজন্যেই 
যখন রোমক সমাট হিরাক্লিয়াস আবু সুফিয়ান (রাঃ) ও তার সঙ্গীদেরকে নতুন 
নবী (সঃ)-এর অবস্থা জিজ্ঞেস করতে গিয়ে প্রশ্ন করেনঃ “তোমাদের কাছে তিনি 
কখনো মিথ্যা কথা বলেছেন এরূপ কোন প্রমাণ আছে কি?” আবু সুফিয়ান উত্তরে 
বলেনঃ “না।” আবু সুফিয়ান (রাঃ) তো এঁ সময় কাফিরদের সরদার ও 
মুশরিকদের নেতা ছিলেন । তথাপি তাকে এই নবী (সঃ)-এর সত্যবাদিতার কথা 
স্বীকার করতেই হয়। সে সময় হিরাক্লিয়াস মন্তব্য করেছিলেনঃ “মানুষের 
ব্যাপারে যিনি কখনও মিথ্যা কথা বলেননি, আল্লাহর ব্যাপারে কিরূপে তিনি 
মিথ্যা কথা বলতে পারেন” 


জা’ফর ইবনে আবি তালিব (রাঃ) হাবশার বাদশাহ নাজ্জাশীর সামনে 
বলেছিলেনঃ “আল্লাহ তা'আলা আমাদের নিকট এমন একজন রাসূল (সঃ) 
পাঠিয়েছেন যার স্বভাবগত সত্যবাদিতা, বংশগত মর্যাদা এবং আমানতদারী 
সম্পর্কে আমরা পূর্ণ ওয়াকিফহাল ৷ নবুওয়াতের পূর্বে সুদীর্ঘ চল্লিশ বছর তিনি 
আমাদের সাথে অবস্থান করেছেন।” সাঈদ ইবনুল মুসাইয়াব (রাঃ) তেতাল্লিশ 
বছর পর্যন্ত বলেছেন। তবে প্রথম উক্তিটিই সঠিকতর । 
১৭। অতএব সেই ব্যক্তির চেয়ে 

অধিক অত্যাচারী কে হবে,যে ০৭2 4 4272০০৫ 

ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যা ৩৮-৬১-৯৬ - 

আরোপ করে অথবা তার , ॥) 

আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন ৬০5 2 

করে? নিঃসন্দেহে এমন EET SS 

পাপাচারীদের কিছুতেই মঙ্গল oir ze Sal 

হবেনা। 

আল্লাহ তা‘আলা বলেন, এঁ ব্যক্তি অপেক্ষা বড় অত্যাচারী ও অবাধ্য আর কে 
হতে পারে যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, তার ব্যাপারে মিথ্যা কথা 
বলে এবং ঝুটমুট এই দাবী করে বসে যে, সে আল্লাহ হতে প্রেরিত? এই ব্যক্তি 
অপেক্ষা বড় অপরাধী ও গুনাহগার আর কেউ হতে পারে কি? এ কথা তো কোন 
স্থূলবুদ্ধি সম্পন্ন ও বোকা লোকের কাছেও গোপনীয় নয়৷ তাহলে বুদ্ধিমান ও 
নবীদের কাছে কিভাবে এটা গোপন থাকতে পারে? যে ব্যক্তি নবুওয়াতের দাবী 
করে সে সত্যবাদী হোক বা মিথ্যাবাদী হোক, আল্লাহ তার সুকর্ম ও কুকর্মের 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৮৭৫ পারাঃ ১১ 


উপর দলীল কায়েম করে থাকেন যা সূর্যের চেয়েও অধিক প্রকাশমান ৷ সুতরাং যে 
ব্যক্তি মুহাম্মাদ (সঃ) ও মুসাইলামা কাষ্যাবকে দেখেছে সে উভয়ের মধ্যে পার্থক্য 
ঠিক এভাবেই করতে পারবে যেভাবে দিনের আলো ও রাত্রির অন্ধকারের মধ্যে 
পার্থক্য করতে পারে। এখন দু'জনের স্বভাব-চরিত্র, কার্যাবলী এবং কথাবার্তার 
মধ্যে তুলনা করলে স্পষ্টভাবে প্রতীয়মান হবে যে, মুহাম্মাদ (সঃ)-এর কথা ও 
কাজের মধ্যে কি পরিমাণ সততা ও সত্যবাদিতা ছিল, আর মুসাইলামা কাষ্যাব 
সাজাহ এবং আসওয়াদ আনসারীর মধ্যে কি পরিমাণ মিথ্যা ও বেঈমানী ছিল। 

আবদুল্লাহ ইবনে সালাম (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সঃ) যখন মদীনায় 
আগমন করেন তখন জনগণ তার আগমনে খুবই খুশী ছিল । তার আগমনে যারা 
খুশী হয়েছিল আমিও ছিলাম তাদের মধ্যে একজন ৷ আমি যখন প্রথমবার তাকে 
দেখি তখনই আমার অন্তর এই সাক্ষ্য দেয় যে, কোন মিথ্যাবাদী লোকের চেহারা 
এমন নুরানী (আলোকময়) কখনই হতে পারে না। আমি সর্বপ্রথম তার মুখে যে 
কথা শুনি তা ছিল নিম্নরূপঃ 


“হে লোক সকল! তোমরা পরস্পর একে অপরকে সালাম করবে, তার 
সফলতার জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করবে, গরীব ও ক্ষুধার্তদেরকে পেট পুরে 
খাওয়াবে, আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখবে এবং রাত্রে উঠে সালাত আদায় 
করবে যখন লোকেরা ঘুমিয়ে থাকে, তাহলে তোমরা নিঃসন্দেহে জার্বাতে প্রবেশ 
করবে!” . 

যমান ইবনে সা'লাবা (রাঃ) তার গোত্র বানু সাদ ইবনে বকরের পক্ষ হতে 
প্রতিনিধি হয়ে রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট আগমন করেন এবং তাকে বলেনঃ 
“আচ্ছা বলুন তো, এই আকাশকে কে এমন উঁচু করে সৃষ্টি করেছেন?” রাসূলুল্লাহ 
(সঃ) উত্তরে বলেনঃ “আল্লাহ ।” এরপর লোকটি পুনরায় জিজ্ঞেস করেনঃ “ কে 
এই পাহাড়কে এমনভাবে যমীনে দাড় করিয়ে রেখেছেন?” উত্তরে নবী (সঃ) 
বলেনঃ “আল্লাহ” লোকটি আবার প্রশ্ব করেনঃ “এই যমীনকে কে বিছিয়ে 
রেখেছেন?” নবী (সঃ) জবাবে বলেনঃ “আল্লাহ ।”” লোকটি পুনরায় প্রশ্ন করেনঃ 
“আপনাকে এ সত্তার কসম দিয়ে বলছি যিনি এ উঁচু আকাশ বানিয়েছেন, এই বড় 
বড় পাহাড়গুলো যমীনে গেড়ে দিয়েছেন এবং এতো বড় ও প্রশস্ত যমীন ছড়িয়ে 
দিয়েছেন, তিনিই কি আপনাকে সমস্ত মানুষের জন্যে রাসূল করে পাঠিয়েছেন?” 
রাসূলুল্লাহ (সঃ) উত্তরে বলেনঃ “হ্যা, এ আল্লাহরই কসম যে, তিনিই আমাকে 
পাঠিয়েছেন।” অতঃপর লোকটি নবী (সঃ)-কে আল্লাহর কসম দিয়ে সালাত, 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৮৭৬ পারাঃ ১১ 


যাকাত, হজ্ব এবং সাওমের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন এবং নবীও (সঃ) 
আল্লাহর কসম খেয়ে খেয়ে উত্তর দিতে থাকেন তখন লোকটি নবী (সঃ)-কে 
বলেনঃ “আপনি সত্য বলেছেন । যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন সেই সত্তার 
কসম করে বলছি যে, আমি এর উপর বেশীও করবো না কমও করবো না। বরং 
সঠিকভাবে এর উপরই আমল করবো ।” সুতরাং এই পরিমাণ আমলই তার 
জন্যে যথেষ্ট হয়ে যায় এবং তিনি নবী (সঃ)-এর সত্যতার উপর ঈমান আনয়ন 
করেন । কেননা, তিনি দলীল প্রমাণাদি প্রাপ্ত হয়েছিলেন হাসসান ইবনে সাবিত 
(রাঃ) বলেনঃ 


Ci dA 2/7 ০24 99: fad 2 2 BEI 


অর্থাৎ Ta 
চেহারার পবিত্রতা, সরলতা এবং অকপটতা স্বয়ং তার সততা ও সত্যবাদিতার 
দলীল ছিল৷” 


কিন্তু মুসাইলামা কাষ্যাবকে চক্ষুন্মানদের যে কেউ দেখেছেন, তিনিই তার 
অশ্বীল কথন, দুঙ্কার্য এবং তার নবুওয়াতের দাবীর ভন্ডামি দেখে যা তাকে 
জাহার্নামে নিক্ষেপ করবে, এই ফলাফল পেয়ে গেছেন যে, সে কিরূপ নবুওয়াতের 


FANS FANS A 


মিথ্যা দাবীদার ছিল! আল্লাহ তা'আলার এই উক্তি 98 2% IT 
BLAIS অর্থাৎ “আল্লাহ (এইরূপ যে) তিনি ছাড়া অন্য কেউ 
ইবাদতের যোগ্য নেই; তিনি চিরঞ্জীব, সংরক্ষণকারী ৷ না তন্দ্রা তাকে আচ্ছন্ন 


করতে পারে, আর না নিদ্রা ৷” (২৪ ২৫৫) আর মুসাইলামার উক্তিঃ 


/ A779 0 307897 IW 72 L237? ন 
SN IY os 0S Sb US 5 Mid Ci ESL 
APT 
MEE 


অর্থাৎ “হে ব্যাঙসমূহের সন্তান ব্যাঙ! তুমি আর কত ঘেনর ঘেনর করবে? 
তুমি এর দ্বারা পানিও ঘোলা করতে পারবে না এবং পানি পানকারীও পান করা 
থেকে বিরত থাকবে না৷” এঁ যালিমের আর একটা অহী হচ্ছে- 


/ 2 AL ror 7 N97 EM L/2/ 3 
ut Shs Ms i Ls EE Sled Ge dl 
অর্থাৎ “আল্লাহ তা‘আলা গর্ভবতী নারীরী উপর বড় রকমের ইহ্‌সান করেছেন 
যে, অন্তরের মধ্য হতে একটি জীবন্ত আত্মা বের করেছেন।” তার আরো উক্তি 
হচ্ছে- 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৮৭৭ পারাঃ ১১ 
G7? G94 37/97 APG r0rGr 27/72 #22 9772909 


hyh brs EE SS HL KE (iT fu 
অর্থাৎ “হাতী, হাতী কি? তুমি কি জান হাতী কি? ওর রয়েছে ছোট লেজ ও 
লম্বা শুঁড়।” আরো বলেছে- 


23,3 LS pL L9/ 2737 G4 23387 37 G37 937 Ls, 
oA ol oy DUL LD SLD 15 lll, Lae lz ll, 
299409402 
Ee 
অর্থাৎ “আটা খমীরকারিণীদের শপথ! রু্টী তৈরীকারিণীদের শপথ! তরকারী 
ও ঘিয়ে খাবারের গ্রাস ডুবিয়ে ভক্ষণকারিণীদের শপথ! কুরায়েশরা খুবই 
সীমালংঘনকারী সম্পদায় ৷” এখন রাসূলুল্লাহ (সঃ)-এর পবিত্র অহী এবং এ 
মিথ্যাবাদীর বাজে ও অশ্লীল কথার প্রতি লক্ষ্য করলে দেখা যাবে যে, শিশুরাও 
তার কথা শুনে বিদ্বপ করবে। এ জন্যেই আল্লাহ তা'আলা তাকে লাঞ্ছিত 
করেছেন এবং হাদীকার দিন তাকে ধ্বংস করে দিয়েছেন । তার সঙ্গী সাথীরা 
ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং তার উপর লা’নত বর্ষিত হয়। তার লোকেরা তাওবা করে 
সিদ্দীকে আকবর (রাঃ)-এর নিকট আগমন করে এবং ইসলামের ছায়াতলে 
আশ্রয় নিতে শুরু করে। এঁ সময় তিনি তাদেরকে বলেনঃ “মুসাইলামার কোন 
কুরআন শুনাও তো দেখি৷” তখন তারা তার কাছে ক্ষমা প্রার্থনা করে। কিন্তু 
তিনি নাছোড় হয়ে যান এবং তাদেরকে বলেনঃ “অবশ্যই তোমাদেরকে শোনাতে 
হবে, যাতে অন্যেরাও শুনে নেয় এবং তারা এই কথাগুলো রাসুলুল্লাহ (সঃ)-এর 
অহীর সাথে তুলনা করে অহীর শ্রেষ্ঠত্ব ও গুরুত্ব অনুধাবন করতে পারে।” তখন 
তারা মুসাইলামার এ কথাগুলো শুনিয়ে দেয় যা আমরা উপরে নকল করেছি। 
তখন আবূ বকর (রাঃ) তাদেরকে বলেনঃ “ওরে হতভাগ্যের দল! তোমাদের জ্ঞান 
ও বিবেক কোন দিকে গিয়েছিল? আল্লাহর শপথ! এরূপ কথা তো কোন 
নির্বোধের মুখ দিয়েও বের হবে না৷” 


কথিত আছে যে, অজ্ঞতার যুগে আমর ইবনুল আস (রাঃ) মুসাইলামার নিকট 
গমন করেন। সে তার বন্ধু ছিল। তখন পর্যন্ত আমর ইবনুল আস (রাঃ) ইসলাম 
গ্রহণ করেননি। মুসাইলামা তাকে জিজ্ঞেস করেঃ “হে আমর! আপনাদের 
লোকের উপর (অর্থাৎ মুহাম্মাদ সঃ-এর উপর) এখন কি অহী অবতীর্ণ হয়েছে?” 
উত্তরে ইবনুল আস (রাঃ) বলেনঃ “আমি তার সঙ্গীদেরকে এক ব্যাপক অথচ 
ক্ষিপ্ত সূরা পাঠ করতে শুনেছি” সে জিজ্ঞেস ক্রলোঃ “ ‘ সেটা কি?” আমর 


OE 


(রাঃ) উত্তরে বললেনঃ 2 HI, als (শেষ পৰ্যন্ত) ৷ মুসাইলামা 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৮৭৮ পারাঃ ১১ 


কিছুক্ষণ চিন্তা করে বললোঃ “আমার উপরও এমনি এক অহী অবতীর্ণ হয়েছে।” 
আমর (রাঃ) জিজ্ঞেস করলেনঃ ‘সেটা কি?’ Se 


a 
2207927 AAA TA API 7H Ze goat 


"Ls o> I 3 423 SS sl SL bial 

অর্থাৎ “হে অবর, হে অবর (এক প্রকার জন্তু) তোমার দু'টি কান ও একটি 
বক্ষ প্রতীয়মান হচ্ছে, এ ছাড়া তোমার সারা দেহই বাজে৷” অতঃপর সে আমর 
(রাঃ)-কে বললোঃ “হে আমর (রাঃ)! আমার অহী কেমন মনে হলো?” আমর 
ইবনুল আস (রাঃ) বলেনঃ “আল্লাহর কসম! আপনিতো নিজেও জানছেন যে, 
আপনার অহী যে মিথ্যা এতে আমার কোনই সন্দেহ নেই৷” যখন একজন 
মুশরিকেরও এই অবস্থা যে, নবী (সঃ)-এর সত্যবাদী হওয়া ও মুসাইলামার 
মিথ্যাবাদী হওয়া তার কাছেও গোপনীয় নয়, তখন চক্ষুম্মানদের কাছে এটা 
বজা জহি সত ল্য 


3/7 73930/ 9" LD AAA AA SG 2494 2// 


dl Cx ms dl 251 dG Hl Hh Led 


ASA) 18, 44275 32 

An I CLIC i oe 

অর্থাৎ “এ ব্যক্তি অপেক্ষা বড় অত্যাচারী আর কে হতে পারে যে ব্যক্তি 
আল্লাহর উপর মিথ্যা আরোপ করে অথবা বলে- আমার উপর অহী করা হয়েছে, 
অথচ তার উপর কিছুই অহী করা হয়নি, আর বলে- আল্লাহ যা অবতীর্ণ করেছেন 
অনুরূপ আমিও অবতীর্ণ করতে পারি?” (৬৪ ৯৩) আর এই আয়াতে কারীমায় 


আল্লাহ তাআলা বলেনঃ 

2 18°02 WW 9, 39,2 Yl BPA I7 7 

Yul nl NES tL SL BS 
A272 9327 
= OY 


অৰ্পন আকতার কেন নর ছি অহ 
প্রতি মিথ্যারোপ করে, অথবা তার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে? 
নিশ্চয়ই এমন পাপাচারীদের কিছুতেই মঙ্গল হবে না৷” অনুরূপভাবে এঁ ব্যক্তিও 
বড় অত্যাচারী যে ব্যক্তি এ সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে, যে সত্য রাসূলগণ 
আনয়ন করেছেন এবং ওর উপর দলীল প্রতিষ্ঠিত হয়েছে। যেমন হাদীসে এসেছেঃ 
“আল্লাহর নিকট এঁ ব্যক্তি সবচেয়ে বড় যালিম ও দুর্ভাগা যে ব্যক্তি কোন নবীকে 
হত্যা করেছে অথবা কোন নবী তাকে হত্যা করেছেন ।” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৮৭৯ পারাঃ ১১ 


১৮। আর তারা আল্লাহ ছাড়া lj 
>9 7 “2 2A 
এমন বস্তুসমূহেরও ইবাদত I EE 
করে যারা তাদের কোন 
অপকারও করতে পারে না এবং 222 EN ROI 
~~ ——— 

তাদের কোন উপকারও করতে i 
পারে না, আর তারা বলে- ০22 A+ সনঞ ০22220" 

Kk As Ujlalt 3 
এরা হচ্ছে আল্লাহর নিকট Sait 33 Lh 


. 2227 2 23 
oe 
1 এমন বিষয়ের B22 
HS TO Sis 
নন, না আসমানে, আর না NEES CR B20 
যমীনে? তিনি পবিত্র ও তাদের LE SIE tl 
মুশরিকী কার্যকলাপ হতে L223, 23 
অনেক উর্ধ্বে । 0455 +৯ 


১৯। আর সমস্ত মানুষ (প্রথম) ৩% 24 ০ ০১ 
এক উন্মতই ছিল, অতঃপর 1! 3 লতা ৬5 ০১-১৭ 
তারা মতভেদ সৃষ্টি করলো; ,,, বশ" Er es 
আর যদি তোমার প্রতিপালকের 445) DTI 1 
পক্ষ হতে এক নির্দেশবাণী 
প্রথমে সাব্যস্ত হয়ে না থাকতো 
তবে যে বিষয়ে তারা মতভেদ ff 
করছে তার চূড়ান্ত মীমাংসা ১১১১০ ০5 4 
হয়ে যেতো । 
আল্লাহ তা‘আলা এ মুশরিকদের নিন্দে করছেন যারা এমন সব ছোট মা'বূদের 

ইবাদত করে যারা না পারে তাদের জন্যে আল্লাহর কাছে সুপারিশ করতে, যেমন 

তারা এটা ধারণা করে থাকে, আর না পারে কোন ক্ষতি করতে এবং না পারে 
কোন উপকার করতে । তারা কোন কিছুর মালিকও নয় এবং তারা যা ইচ্ছা করে 
তা করতেও পারে না। এজন্যেই আল্লাহ তা'আলা বলেনঃ “তোমরা কি 
আল্লাহকে এমন বিষয়ের সংবাদ দিচ্ছ যা তিনি অবগত নন, না আসমানে, না 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ b৮০ পারাঃ ১১ 


যমীনে?” এরপর তিনি স্বীয় মহান সত্তাকে শির্ক ও কুফরী থেকে পবিত্র ঘোষণা 
করতে গিয়ে বলেনঃ “আল্লাহ তাদের মুশরিকী কার্যকলাপ হতে পবিত্র ও অনেক 
উর্ধ্বে ।” 

আল্লাহ তা'আলা সংবাদ দিচ্ছেন যে, এখন লোকদের মধ্যে শিরকের উৎপত্তি 
ঘটেছে । পূর্বে এর কোন অস্তিত্‌ ছিল না, কিন্তু এখন হয়েছে। সমস্ত লোক একই 
দ্বীনের উপর ছিল। আর ওটা ছিল প্রথম হতেই ইসলাম । ইবনে আব্বাস (রাঃ) 
বলেন যে, আদম (আঃ) ও নুহ (আঃ)-এর মধ্যে দশটি যুগ অতিবাহিত হয়েছে। 
এসব লোক আদম (আঃ)-এর সত্য দ্বীনের উপর ছিল। তারপর লোকদের মধ্যে 
মতভেদ সৃষ্টি হয়ে যায় এবং তারা মূর্তিপূজা করতে শুরু করে দেয়। তখন 
আল্লাহ তাআলা দলীল প্রমাণাদিসহ রাসূল প্রেরণ করেন। যারা তার দলীলকে 
ছেড়ে দেয় তারা ধ্বংস হয়ে যায়। আর যারা তা গ্রহণ করে নেয় তারা রক্ষা পেয়ে 
যায়। 


wl tale 3, 


EBL AMET 5 3), আল্লাহ পাকের এই উক্তির ভাবার্থ এই যে, আল্লাহ 
তা'আলা কাউকেও শাস্তি দেন না যে পর্যন্ত তিনি তার কাছে নবী পাঠিয়ে দলীল 
ও হুজ্জত কায়েম করেন। আল্লাহ তা'আলা তো মাখলুককে একটা নির্ধারিত 
সময় পর্যন্ত জীবিত রেখে পরে মৃত্যু দান করে থাকেন। আর যে ব্যাপারে তারা 
সেই দিনই মুমিনরা সফলকাম হবে, আর কাফিরর৷| হবে লাঞ্ছিত ও অপমানিত । 
২০ । আর তারা বলে- তার প্রতি ES 

তার প্রতিপালকের পক্ষ হতে Ae JH sly ts ~Y- 

কোন মু'’জিযা কেন নাযিল 

হলো না? সুতরাং তুমি বলে £%] EG 

দাও- গায়েবের খবর শুধুমাত্র 

আল্লাহই জানেন, অতএব naa TET) 

তোমরাও প্রতীক্ষায় থাকো, 2৩, ad | 

আমিও তোমাদের সাথে ks 50 

প্রতীক্ষায় থাকলাম । 0x 


এই মিথ্যাবাদী কাফিররা বলে যে, মুহাম্মাদ (সঃ)-কেও কেন এমন 


(নবুওয়াতের) নিদর্শন দেয়া হয়নি, যেমন সামূদ সম্পৃদায়কে উস্ত্রী দেয়া হয়েছিল? 
অথবা সাফা পাহাড় কেন সোনা হয়ে যায় না? অথবা কেন মক্কার পাহাড় মক্কা 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ ইউনুস ১০ ৮৮১ পারাঃ ১১: 
হতে সরে যায় না এবং ওঁ জায়গায় বাগান ও নদী কেন হয় না? আল্লাহ যখন 
মহা শক্তিশালী তখন এরূপ হওয়া উচিত ছিল ইত্যাদি ৷ কিন্তু সঠিক কথা তো 
এই যে, আল্লাহ তা‘আলা নিজের কাজে বড়ই ক্ষমতাবান ও মহাবিজ্ঞ। যেমন 
তিনি বলেনঃ 


217/72 7939/3 32 37 7 \N2w #3072077 "2 2297/7), 
AL Lb BY LEY ‘ols dy 
ANA G27 13/73/ , 324797 2399 dD 31977 


le CAL) Caf Lccls PA nS b- Linas DL 

অর্থাৎ ‘সেই সভা অতি মহান, যিনি ইচ্ছে করলে তোমাকে তদপেক্ষা উৎকৃষ্ট 
বস্তু প্রদান করবেন অর্থাৎ উদ্যানসমূহ- যার নিম্নদেশে নহরসমূহ বইতে থাকবে 
এবং তোমাকে বহু বালাখানাও দিবেন। বরং তারা কিয়ামতকে মিথ্যা মনে 
করেছে, আর আমি এইরূপ লোকদের জন্যে জাহান্নাম নির্ধারণ করে রেখেছি যারা 
কিয়ামতকে মিথ্যা মনে করেছে।” (২৫৪ ১০-১১) অন্য জায়গায় আল্লাহ পাক 
বলেনঃ A 


73199 7 479/24 N32 7 12007 7 


aN 2 of NL SN bs sl lees bay 


অর্থাৎ “আমাকে ওটা ছাড়া অন্য কিছুই নিদৰ্শন পাতানো হতে বিরত রানি 
যে, পূর্ববর্তী লোকেরা তা মিথ্যা প্রতিপন্ন করেছিল।” (১৭৪ ৫৯) 

আল্লাহ তা‘আলা বলেন, মাখলূকের ব্যাপারে আমার নীতি এই যে, তারা 
মু’জিযা চায়, আর আমি তাদেরকে তা দিয়ে থাকি। এখন তারা যদি মু'জিযা 
দেখে আমার উপর ঈমান আনে তবে তো ভালই নচেৎ সত্বরই আমি তাদের 
উপর শাস্তি অবতীর্ণ করে থাকি এবং কিয়ামত পর্যন্ত আর অবকাশ দেই না। এ 
জন্যেই আল্লাহ পাক যখন স্বীয় নবী (সঃ)-কে স্বাধীনতা দিয়ে বললেনঃ “দু'টির 
যে কোন একটি গ্রহণ কর । প্রথম হলো এই যে, তাদের আবেদন অনুযায়ী আমি 
তাদেরকে মু’জিযা দিচ্ছি। যতি তারা মু’জিযা দেখে ঈমান আনয়ন করে তবে 
তো ভালই ৷ নতুবা আমি তাদেরকে অতি তাড়াতাড়ি শাস্তি প্রদান করবো । আর 
দ্বিতীয় হলো- আমি তাদেরকে তাদের মৃত্যু পর্যন্ত অবকাশ দেবো, যাতে তারা 
শোধিত হয়ে যায়৷” রাসূলুল্লাহ (সঃ) স্বীয় উন্মতের জন্যে দ্বিতীয়টিই গ্রহণ 
করলেন। যেমন এঁ কাফিরদের ব্যাপারে বহুবার তার ধৈর্য ও সহনশীলতা 
প্রমাণিত হয়েছে। 

আল্লাহ পাক স্বীয় নবী (সঃ)-কে বলেন, তুমি বলে দাও- সব কিছুই আল্লাহর 
অধিকারে রয়েছে। কাজের পরিণতি সম্পর্কে তিনিই পূর্ণ ওয়াকিফহাল । তোমরা 
যদি চোখে না দেখা পর্যন্ত ঈমান আনতে না চাও তবে আমার ও তোমাদের 


0৫৬ 
wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৮৮২ পারাঃ ১১ 


ব্যাপারে আল্লাহর হুকুমের অপেক্ষা কর। তারা তো নবী (সঃ)-এর এমন 
কতগুলো মু’জিযাও দেখেছিল যেগুলো তাদের আকাঙ্ক্ষিত মু’জিযার চেয়ে বড় 
ছিল । যেমন রাসূলুল্লাহ (সঃ) তাদের চোখের সামনে চৌদ্দ তারিখের চাদকে 
অঙ্গুলি দ্বারা ইশারা করেন এবং সাথে সাথে চাদ দ্বিখণ্ডিত হয়ে যায় । এটা তো 
যমীনে প্রকাশিত মু'জিযা হতে বহুগুণে বড় ছিল। আর জিজ্ঞাসিত ও অজিজ্ঞাসিত 
সমস্ত নিদর্শন অপেক্ষা উত্তম ছিল। এখনও যদি আল্লাহ তা'আলা জানতেন যে, 
তারা কোন মু’জিযা সুপথ প্রাপ্তির ইচ্ছায় দেখতে চাচ্ছে তবে তিনি অবশ্যই তা 
দেখাতেন। কিন্তু তিনি জানেন যে, তারা জিদ ও অবাধ্যতার মন নিয়েই মু’জিযা 
দেখতে চাচ্ছে। তাই তাদের আবেদন মঞ্জুর করা হচ্ছে না। মহান আল্লাহ এটা 
জ্ঞাত ছিলেন যে, এখনও তারা ঈমান আনবে না । যেমন আল্লাহ তা'আলা বলেনঃ 


2 A w/e 777297 
BEIM co 5 
EE OEE Nod MON WES EE OEE 
গেছে, তাদের উপর যতই নিদর্শন পেশ করা হোক না কেন তারা ঈমান আনবে 
না।” (১০৪ ৯৬) অন্য জায়গায় আল্লাহ পাক বলেনঃ 


2/27 2 2/94০ ৩4% ALM ! 19 g27/ Cs fe a 
4A 
2 
eas 797 G27 
| | L 
eid Isl NW 


অর্থাৎ “যদি আমি তাদের কাছে ফেরেশতাও অবতীর্ণ করি এবং মৃতেরা 
তাদের সাথে কথা বলতেও শুরু করে দেয়, আর সমস্ত জিনিস তাদের কাছে জমা 
করে দেয়াও হয় এবং প্রত্যেকটা মু’জিযাও দেখানো হয় তথাপি তারা কখনো 
ঈমান আনবে না।” (৬ঃ ১১১১) কেননা শুধু জিদ করাই হচ্ছে তাদের উদ্দেশ্য । 


যেমূন তিনি বলেনঃ . 5042 0004 00950490১৫৪ ১৪) আরো বলেনঃ 
lS Ls “(৫২৪ 88) এবং আর এক জায়গায় বলেনঃ 


[) A 223 LA//732 3193/3397 29 RATA 
sl 24S nil JUD gl A bn BOS UL AAD 
9149 [ A 


অর্থাৎ “যদি আমি তাদের উপর ETE EEA TU 
আকাশের একটা টুকরা খসে পড়তেও দেখে নেয় এবং তাদের উপর যদি আমি 
এমন কোন আসমানী কিতাবও অবতীর্ণ করি যা কাগজে লিখিত অবস্থায় থাকে, 
অতঃপর তারা তা তাদের হাত দ্বারা স্পর্শও করে, তবুও সেই কাফিররা অবশ্যই 


wwwi.islamfind.wordpress.com 


৮৮৩ 


সূরাঃ ইউনুস ১০ 


বলবে- এটা তো স্পষ্ট যাদু ছাড়া আর কিছুই নয়” (৬৪ ৭) সুতরাং তাদেরকে 
কাম্য বস্তু প্রদান করে লাভ কি? কেননা তারা যা কিছুই দেখতে চাচ্ছে তা শুধু 
জিদের বশবর্তী হয়ে । এজন্যেই মহান আল্লাহ বলেনঃ “অতএব তোমরাও 
প্রতীক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষায় থাকলাম ৷” 


২১। আর যখন আমি মানুষকে 
কোন নিয়ামতের স্বাদ 
উপভোগ করাই তাদের উপর 
কোন বিপদ পতিত হওয়ার 
পর, তখনই তারা আমার 
আয়াতসমূহ সম্বন্ধে দুরভিসন্ধি 2 LL 2.93 0 27 
করতে থাকে; তুমি বলে 0 od pt 


দাও-আল্লাহ অতিসত্বরই এই 


পারাঃ ১১ 


MAES 


All EFS) for 


2 
AEE 


A233 20 ABs g 22302 


দুরভিসন্ধির শাস্তি প্রদান + ৮৮ SLs Gr! 
করবেন; নিশ্চয়ই আমার “2222/7 
ফেরেশতারা তোমাদের সকল ou bs 
দুরভিসন্ধি লিপিবদ্ধ করছে। 

২২। তিনি এমন, যিনি SIS - 
তোমাদেরকে স্থলভাগে ও 2927 7 2 barra dw? 
জলভাগে পরিভ্রমণ করান; MG 


এমন কি যখন তোমরা নৌকায় 
অবস্থান কর, আর সেই 
নৌকাগুলো লোকদের নিয়ে 
অনুকূল বায়ুর সাহায্যে চলতে 
থাকে, আর তারা তাতে 
আনন্দিত হয়, (হঠাৎ) তাদের 
উপর এক প্রচণ্ড (প্রতিকূল) 
বায়ু এসে পড়ে এবং প্রত্যেক 
দিক হতে তাদের উপর 
তরঙ্গমালা ধেয়ে আসে, আর 
তারা মনে করে যে, তারা 


229 


el dw 


AAG 
2272) EE 2 
CHAE EY 


226787 Lows 


LE 
nt 5 2 


CAE CO 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৮৮৪ পারাঃ ১১ 


(বিপদে) বেষ্টিত হয়ে পড়েছে, 8 4 2 
(তখন) সকলে খীটি বিশ্বাসের 0) Jui -—— 
সাথে আল্লাহকেই ডাকতে 
Ed B42 
থাকে, (হে আল্লাহ!) যদি UY fo Ll 
আপনি আমাদেরকে এটা হতে d h 
রক্ষা করেন, তবে আমরা {°C 
O 
অবশ্যই কৃতজ্ঞ হয়ে যাবো । ১ 
২৩। অনন্তর যখনই আল্লাহ 2224+ {22১ *// 
তাদেরকে উদ্ধার করে নেন, ৫ 4 ১০! ০১ ০ 
তখনই তারা ভূ-পৃষ্ঠে $১০ EA 
অন্যায়ভাবে বিদ্রোহাচরণ ৮৬ ৫ 4০2১ 
করতে থাকে, হে লোক সকল! a 
(শুনে রেখো), তোমাদের HP + 2 
বিদ্রোহাচরণ তোমাদেরই 


(প্রাণের) জন্যে বিপদ হবে, ls Ee 
পার্থিব জীবনে (এটা দ্বারা 5 le 


ফলভোগ করছো, তৎপর 2274.772 » ol 26) 
St Sain 
ফিরে আসতে হবে, অতঃপর 33 Ln22929 > 
আমি তোমাদের যাবতীয় OU mS 
কৃতকর্ম তোমাদেরকে জানিয়ে 
দেবো। 


আল্লাহ তা‘আলা খবর দিচ্ছেন-বিপদ আপদের স্বাদ গ্রহণ করার পর মানুষ 
যখন আমার রহমত প্রাপ্ত হয়, যেমন দারিদ্রের পরে স্বচ্ছলতা, দুর্ভিক্ষের পরে 
উত্তম উৎপাদন, মুষলধারে বৃষ্টি ইত্যাদি, তখন সে হাসি-তামাশা করতে শুরু 
করে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে। আর যখন মানুষকে 
বিপদ আপদে ঘিরে ফেলে তখন সে উঠতে, বসতে, শুইতে, জাগতে 
সর্বাবস্থাতেই প্রার্থনায় লেগে পড়ে । 


সহীহ হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) একদা ফজরের সালাত পড়ান । 
বর্ষার রাত্রাছিল। তিনি বললেনঃ “আজকে রাত্রে আল্লাহ তা'আলা কি বলেছেন 


wwwi.islamfind.wordpress.com 


সুূরাঃ ইউনুস ১০ ৮৮৫ পারাঃ ১১ 


তা তোমরা জান কি?” সাহাবীগণ উত্তরে বললেনঃ “আল্লাহ এবং তার রাসূলই 
(সঃ) খুব ভাল জানেন” তখন তিনি বলেন, আল্লাহ তা'আলা বলেছেনঃ “আজ 
আমার মুমিন বান্দাও সকাল করেছে এবং কাফির বান্দাও সকাল করেছে (অর্থাৎ 
সবাই সকালে উঠেছে) কিন্তু যে বান্দা বলেছে যে, এই বৃষ্টির কারণ হচ্ছে 
আল্লাহ তা'আলার অনুগ্রহ ও করুণা, সে আমার উপর বিশ্বাস-স্থাপনকারী এবং 
তারকার প্রভাবকে অস্বীকারকারী ৷ পক্ষান্তরে যে বান্দা এই বিশ্বাস রাখে যে, এই 
বৃষ্টির কারণ হচ্ছে নক্ষত্রের প্রভাব, সে আমাকে অস্বীকারকারী এবং নক্ষত্রের উপর 
বিশ্বাস স্থাপনকারী ৷” 
42/9737 295 


আল্লাহপাকের উক্তিঃ 19 lal অর্থাৎ হে রাসূল (সঃ)! তুমি এই 
Eel ra BUT Ra 
কার্যকরী হয়ে থাকে। হে পাপীদের দল! তোমরা কি ধারণা করছো যে, 
তোমাদেরকে তোমাদের কুফরীর কারণে কোন শাস্তি দেয়া হবে না? প্রকৃতপক্ষে 
তোমাদেরকে ঢিল দিয়ে রাখা হয়েছে। অতঃপর যখন তোমাদের উদাসীনতা শেষ 
সীমায় পৌছে যাবে তখন আকস্মিকভাবে তোমাদেরকে পাকড়াও করা হবে। 


থাকে অতঃপর তারা তা আলেমুল গায়েব আল্লাহর নিকট পেশ করে তাকে। 
তারপর তিনি প্রত্যেক বড় ও ছোট পাপের শাস্তি প্রদান করেন। 


এরপর মহান আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের জন্যে স্থলভাগ ও জলভাগের 
ভ্রমণ সহজ করে দিয়েছেন এবং পানির মধ্যেও তিনি তোমাদেরকে তার আশ্রয় ও 
হিফাজতে নিয়ে নিয়েছেন। যখন তোমরা নৌকায় আরোহণ কর এঁবং বাতাস 
নৌকা চালাতে শুরু করে, তখন তোমরা বাতাসের নিম্নগতি ও দ্রুত চালিত 
হওয়ার কারণে খুবই খুশী হয়ে থাকো । হঠাৎ তোমাদের উপর এক প্রচণ্ড ও 
প্রতিকূল বাতাস এসে পড়ে এবং প্রত্যেক দিক থেকে তোমাদের উপর 
তরঙ্গমালা ধেয়ে আসে । এ সময় তোমাদের মনে দৃঢ় বিশ্বাস জন্মে যে, তোমরা 
ধ্বংস হয়ে যাবে। এমতাবস্থায় তোমরা খাটি বিশ্বাসের সাথে একমাত্র 
আল্লাহকেই ডাকতে থাকো ৷ এঁ সময় না তোমাদের কোন প্রতিমার কথা স্মরণ 
হয়, না স্মরণ হয় লাত, হুবল ইত্যাদি কোন মূর্তির, কথা । বরং তখন শুধুমাত্র 
ELIAS ERS ol BY HOA Che MEE EO 2 
তোমাদেরকে নিরাপদে সমুদ্রের তীরে পৌছিয়ে দেন তখন পুনরায় তোমরা তার 
থেকে বিমুখ হয়ে যাও ৷ সত্যি, মানুষ কতই না অকৃতজ্ঞ! 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৮৮৬ পারাঃ ১১ 
এখানে আল্লাহ তা'আলা বলেছেনঃ 


L/377/3 7 G3 B/ 71 EEA 


ee eel 5 La 


অর্থাৎ “তারা বড়ই আন্তরিকতার সাথে আল্লাহ তা'আলাকে ডেকে বলে- হে 
আল্লাহ! যদি আপনি আমাদেরকে এই বিপদ হতে রক্ষা করেন তবে অবশ্যই 
আমরা কৃতজ্ঞ হয়ে যাবো । অতঃপর যখন তিনি তাদেরকে বিপদ থেকে রক্ষা 
করেন তখন তারা দেশে অন্যায় ও অবিচার করতে শুরু করে দেয় । দেখে মনে 
হয় যেন তারা কখনও বিপদে পড়েইনি। 


27 #22৭ 21972774 


ইরশাদ হচ্ছে ...... 2% 26% অৰ্থাৎ “হে লোক 
সকল! জেনে রেখো যে, তোমাদের বিদ্রোহাচরণ তোমাদেরই প্রাণের জন্যে 
বিপদের কারণ হবে, এতে অন্য কারো ক্ষতি হবে না৷” যেমন হাদীসে এসেছেঃ 
“(আল্লাহর বিরুদ্ধে) বিদ্রোহ ঘোষণা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকরণ, এ দুটো 
এমনই পাপ যে, এ কারণে পরকালে শাস্তি হবেই, এমনকি দুনিয়াতেও সত্বর এর 
শাস্তি হয়ে যাবে।” ্‌ 

আল্লাহ পাকের উক্তিঃ ..... (5/5৯1৫ অর্থাৎ “এই পার্থিব জগতে 
তোমরা কিছুকাল সখ স্বাুন্য ভোগ করবে বটে, কিন্তু এর পরেই তোমাদেরকে 
আমারই কাছে ফিরে আসতে হবে।” . EC অর্থাৎ “যখন তোমরা আমার 
কাছে ফিরে আসবে তখন আমি তোমাদেরকে তোমাদের সমস্ত আমল সম্পর্কে 
অবহিত করবো এবং ওগুলোর পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেয়া হবে।” যে ভাল 
প্রতিদান পাবে সে তো মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। আর যে শাস্তি 
পাবে সে নিজের নফ্্‌সের উপর ভরসনা করবে । 
২৪ । বডুতঃ পার্থিব জীবনের ১, 

অবস্থা তো এরূপ, যেমন আমি (5); ETE rors 

আসমান হতে পানি বর্ষণ 

করলাম, তৎপর তা দ্বারা Ri on OPEN Es 

উৎপন্ন হয় যমীনের 2 Md a 

উদ্ভবিদণ্ত অতিশয় 2/72 3/7 Ard? 

লো NE HEN U8 ER 
যা মানুষ ও পশ্ুরা ভক্ষণ করে; 4 
এমন কি, যখন সেই যমীন L rE 29322 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৮৮৭ পারাঃ ১১ 


ধারণ করলো এবং তা 22/3323 3 2772 oped 
শোভনীয় হয়ে উঠলো, আর ২১১; (৫2>; 2১১1 ১৮ 
ওর মালিকরা মনে করলো যে, ১/,,,_, 5) AE 
তারা এখন ওর পূর্ণ অধিকারী ৫০ ০১১১৯ ০%! ৫১৮ ১৮, 
bl la তন EAE Ad Ir os 
অথবা রাত্রিকালে ওর উপর ৮০১০৬! 
আমার পক্ষ হতে কোন আপদ F 
এসে পড়লো, সুতরাং আমি % 4561 
ওকে এমন নিশ্চিহ্ন করে nc j 
দিলাম যেন গতকল্য ওর ১ 4% 44 
I~ 
অস্তিত্বই ছিল না, এই রূপেই 
আয়াতগুলোকে আমি df 94408 22 
বিশদরূপে বর্ণনা করি এমন i EE 
লোকদের জন্যে যারা ভেবে *! 41 1(?Z2।- 
EY fee ded el al, 6 
IS? 277 
২৫ । আর আল্লাহ তোমাদেরকে IS Te oS 
স্থায়ী নিবাসের দিকে আহ্বান 2 
করেন; এবং যাকে ইচ্ছা সরল EE 
পথে চলার ক্ষমতা দান করেন। id 
আল্লাহ তা‘আলা দুনিয়ার বাহ্যিক সৌন্দর্য, সজীবতা এবং এরপর ওর সত্বরই 
ধ্বংস হয়ে যাওয়ার দৃষ্টান্ত দিচ্ছেন এ লতাপাতা ও উদ্ভিদের সাথে যাকে তিনি 
আকাশ হতে বৃষ্টি বর্ষণের মাধ্যমে যমীন থেকে বের করে থাকেন৷ এগুলো মানুষ 
খেয়ে থাকে। যেমন খাদ্যশস্য এবং বিভিন্ন প্রকারের ফলমূল । এগুলো শুধু 
মানুষেরই খাদ্য নয়, বরং চতুম্পদ জস্তুগুলোও এর নাড়া খেয়ে থাকে। যখন 
যমীনের এই ধ্বংসশীল সৌন্দর্য বসন্তকালে দেখা দেয় এবং বিভিন্ন রূপের ও 
বর্ণের সবজিগুলো পূর্ণ সজীবতায় এসে পড়ে, তখন কৃষক ধারণা করে যে, ফসল 
কেটে নেবে এবং ফল পেড়ে নেবে । এমতাবস্থায় অকস্মাৎ ওর উপর বিদ্যুৎ অথবা 
ঘূর্ণিঝড় এসে গেল । ফলে গাছের সমস্ত পাতা শুকিয়ে ভূলে গেল এবং ফুল-ফল 
যত কিছু ছিল সমস্তই ধ্বংস হয়ে গেল । আর ওর সজীবতা ও শ্যামলতার পরে 
ওটা শুষ্ক কাঠের ঢেরিতে পরিণত হলো । মনে হলো যেন ওটা কখনো সজীব ও 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ ইউনুস ১০ ৮৮৮ পারাঃ ১১ 


সবুজ শ্যামল ছিলই না এবং কৃষককে এরূপ নিয়ামত কখনো দেয়াই হয়নি। এ 
জন্যেই হাদীসে এসেছে- দুনিয়াবাসীকে নিয়ামত দান করা হয়ে থাকে। অতঃপর 
তাকে আগুনে নিক্ষেপ করা হয় এবং জিজ্ঞেস করা হয়ঃ “তুমি কখনো শান্তি লাভ 
করেছিলে কি?” সে উত্তরে বলেঃ “না, কখনই না ।” অন্য একটি লোক এমন হয় 
যে, সে দুনিয়ায় বড়ই শাস্তি ও কষ্ট ভোগ করেছে। অতঃপর তাকে জান্নাতে 
পাঠিয়ে দেয়া হয় এবং জিজ্ঞেস করা হয়ঃ “তুমি কখনো কোন কষ্ট ভোগ 
করেছিলে কিঃ?” সে জবাবে বলেঃ “না, কখনই না।” আল্লাহ পাক এ ধ্বংসপ্রাপ্ত 
লোকদের সম্পর্কে বলেনঃ “তারা তাদের বাসভূমিতে এমনভাবে নিশ্চিহ্ন হয়ে 
গেছে যে, তারা যেন সেখানে কখনো বাসই করেনি ৷” 


13930787 


ইরশাদ হচ্ছে- .. ৩॥র। 15% 40:৫ অর্থাৎ এই ভাবেই আমি আয়াতগুলোকে 
বিশদরূপে বর্ণনা কর্রি এমন লোকদের জন্যে যারা চিন্তা ভাবনা করে থাকে । 
মানুষ যেন এই শিক্ষা গ্রহণ করতে পারে যে, দুনিয়া খুবই তাড়াতাড়ি ধ্বংস হয়ে 
EELS ni SME HE CUE 
যাচ্ছে। যে ব্যক্তি দুনিয়ার দিকে অগ্রসর হয়, দুনিয়া তার থেকে পলায়ন করে। 
পক্ষান্তরে যে ব্যক্তি দুনিয়ার দিক থেকে পলায়ন করে, দুনিয়া তার পায়ের উপর 
এসে পতিত হয়। আল্লাহ্‌ তা‘আলা দুনিয়ার দৃষ্টান্ত উদ্ভিদের সাথে কুরআন 
তালের তা যাও দত দয থকে ত ছে] 
Dn BSL CN Ll; HA ordi bs off ol 

I SEM Wt SET Eu nk CL Cl pl 

অর্থাৎ “তুমি তাদের কাছে পার্থিব জীবনের অবস্থা বর্ণনা কর যে, তা এরূপ- 
যেমন, আমি আকাশ হতে পানি বর্ষণ করি তৎপর তার সাহায্যে যমীনের 
উদ্ভিদসমূহ ঘন সন্নিবেশিত হয়ে যায়, অতঃপর তা (শুকিয়ে) চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় 
যে, বায়ু তা উড়িয়ে নিয়ে ফিরে (দুনিয়ার অবস্থাও তদ্রপ)। আর আল্লাহ্‌ প্রত্যেক 
বস্তুর উপর পূর্ণ ক্ষমতাবান ।” (১৮৪ 8৫) অনুরূপভাবে আল্লাহ্‌ তা‘আলা সূরায়ে 
যুমারে ও সূরায়ে হাদীদে পার্থিব দুনিয়ার দৃষ্টান্ত ওরই সাথে প্রদান করেছেন। 


হারিস ইবনে হিশাম (রঃ) বর্ণনা করেছেন, আমি মারওয়ান ইবনে হাকাম 
(রাঃ)-কে মিম্বরের উপর পড়তে শুনেছিঃ 


“37 733 22242770 HII, 
(FA 032b el whl ob, cls 
A323 222 387 IAA 7 


Pl ori Std Ly 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৮৮৯ পারাঃ ১১ 


অর্থাৎ “তা (যমীন) শোভনীয় হয়ে উঠলো, আর এর মালিকরা মনে করলো 
যে, তারা এখন এর উপর পূর্ণ অধিকার লাভ করেছে, (এমন সময় সারা ক্ষেত 
ধ্বংস হয়ে গেল৷) শুধু এর মালিকদের পাপের কারণেই তাদেরকে ধ্বংস করে 
দেয়া হয়েছে।” তিনি বলেন, আমি যা পাঠ করলাম তা কিন্তু মাসহাফে নেই । 
তখন আব্বাস ইবনে আব্দিল্লাহ্‌ ইবনে আব্বাস (রাঃ) বললেন যে, এ রূপই 
ইবনে আব্বাস (রাঃ) পাঠ করে থাকেন । ইবনে আব্বাস (রাঃ)-এর নিকট লোক 
পাঠিয়ে তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেনঃ “উবাই ইবনে কা'ব 
(রাঃ) আমাকে এরূপই পড়িয়েছেন।” এ কিরআতটি গারীবই বটে । মনে হয় 
এটা যেন তাফসীরে বেশী করে দেয়া হয়েছে৷" 


56 21172 আল্লাহ তা'আলা দুনিয়ার নশ্বরতা ও জান্নাতের 
প্রতি উৎসাহ প্রদানের বর্ণনার পর এখন জান্নাতের দিকে আহ্বান করছেন এবং 
ওটাকে ‘দারুস সালাম’ বলে আখ্যায়িত করছেন। অর্থাৎ জান্নাত হচ্ছে সমস্ত 
বিপদ-আপদ ও ক্ষয়-ক্ষতি থেকে আশ্রয় লাভের স্থান । 

আৰু কালাবা (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ “আমাকে 
বলা হয়- আপনার চক্ষু যেন ঘুমিয়ে থাকে, অন্তর যেন (জেগে জেগে) বুঝতে 
থাকে এবং কর্ণ যেন শ্রবণ করতে থাকে । সুতরাং আমার চক্ষু ঘুমিয়ে গেল, 
আমার অন্তর বুঝতে থাকলো এবং আমার কর্ণ শুনতে থাকলো । অতঃপর 
আমাকে বলা হলোঃ (আপনার দৃষ্টান্ত এইরূপ) যেমন একজন নেতা একটা ঘর 
নির্মাণ করলো ও ওর মধ্যে ভোজের ব্যবস্থা করলো । তারপর (লোকদেরকে 
দাওয়াত করার জন্যে) একজন দাওয়াতকারীকে পাঠালো । অতএব, যে ব্যক্তি 
তার দাওয়াত কবূল করলো সে ঘরে প্রবেশ করে খাদ্য গ্রহণ করলো এবং নেতা 
তার উপর সন্তুষ্ট হয়ে গেল। আর যে ব্যক্তি দাওয়াত কবুল করলো না সে ঘরেও 
প্রবেশ করলো না ও খাবারও খেলো না এবং নেতা তার উপর সন্তুষ্টও হলো না। 
নেতা হলেন আল্লাহ্‌, ঘর হলো ইসলাম, খাদ্য হলো জান্নাত এবং দাওয়াতকারী 
হলেন মুহাম্মাদ (সঃ) ৷” এ হাদীসটি মুরসাল ৷ 

জাবির ইবনে আবদিল্লাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসুলুল্লাহ 
(সঃ) আমাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেনঃ “আমি স্বপ্নে দেখি যে, 


১. এটা ইবনে জারীর (রঃ) বর্ণনা করেছেন। 


২. হাদীসের বর্ণনাকারী কোন তাবেয়ী যদি সাহাবীকে বাদ দিয়ে বলেন যে, রাসূলুল্লাহ (সঃ) 
বলেছেন, তবে এ হাদীসকে মুরসাল বলে। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৮৯০ পারাঃ ১১ 


জিবরাঈল (আঃ) আমার মাথার কাছে রয়েছেন এবং মীকাঈল (আঃ) রয়েছেন 
আমার পায়ের কাছে। তাদের একজন স্বীয় সাথীকে বলছেন- ‘এই (ঘুমন্ত) 
ব্যক্তির একটি দৃষ্টান্ত বর্ণনা করুন৷’ তখন তিনি বললেন- ‘(হে ঘুমন্ত ব্যক্তি!) 
আপনি শ্রবণ করুন! আপনার কান শুনছে, আপনার অন্তর (জেগে জেগে) 
অনুধাবন করছে। আপনার দৃষ্টান্ত ও আপনার উম্মতের দৃষ্টান্ত হচ্ছে একজন 
বাদশাহ্‌র দৃষ্টান্তের মত, যিনি একটি ঘর বানিয়েছেন এবং তাতে একটি বড় কক্ষ 
তৈরী করেছেন। আর তাতে বিছিয়ে দিয়েছেন (খাদ্যের) দস্তরখানা । তারপর তার 
খাদ্য খাওয়াবার জন্যে একজন দূতকে পাঠিয়ে দিয়েছেন লোকজনকে ডেকে 
আনতে ৷ সুতরাং কেউ কেউ এঁ দূতের আহ্বানে সাড়া দিলো এবং কেউ কেউ 
সাড়া দিলো না, বরং তা প্রত্যাখ্যান করলো । বাদশাহ হচ্ছেন আল্লাহ, ঘর হচ্ছে 
ইসলাম, কক্ষ হচ্ছে জান্নাত এবং হে মুহাম্মাদ (সঃ)! আপনি হচ্ছেন দূত ৷ 
অতএব, যে ব্যক্তি আপনার আহ্বানে সাড়া দিলো সে ইসলামের মধ্যে প্রবেশ 
করলো । আর যে ইসলামের মধ্যে প্রবেশ করলো সে জান্নাতে প্রবেশ করলো 
এবং যে জান্নাতে প্রবেশ করলো সে ওর থেকে (খাদ্য) ভক্ষণ করলো।”” 


আবু দারদা (রাঃ) হতে মারফু’ রূপে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) 
বলেছেনঃ “যখন সূর্য উদিত হয় তখনই ওর দু’দিকে দু’জন ফিরিশৃতা থাকেন 
এবং তারা উচ্চৈঃস্বরে ডাক দিয়ে থাকেন, যে ডাক দানব ও মানব ছাড়া সবাই 
শুনতে পায়। তারা ডাক দিয়ে বলেন- হে লোক সকল! তোমরা তোমাদের 
প্রতিপালকের দিকে ধাবিত হও যদি কম পাওয়া যায় এবং তা যথেষ্ট মনে করা 
হয় তবে এঁ কম এ বেশী অপেক্ষা উত্তম যা (আল্লাহর স্মরণ থেকে) ভুলিয়ে 
রাখে ।” 
২৬। যারা নেক কাজ করেছে EEE 

তাদের জন্যে উত্তম বস্তু ৬ -'' 

(জান্নাত) রয়েছে; আর তদুপরি 


. G77 227 2323 PES Po BF / 
(আল্লাহর দীদার) ও; আর না FS 23 Pn D3 bls 


তাদের মুখমণ্ডলকে মলিনতা Ys 
tL 2) 72-3984, 
আচ্ছন্ন করবে, আর না eS, 
অপমান; তারাই হচ্ছে “ 
জান্নাতের অধিবাসী, তারা ওর 2229,) ০/2, 23 
মধ্যে অনস্তকাল থাকবে । 00m eit 


১. এ হাদীসটি ইমাম ইবনে জারীর (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৮৯১ পারাঃ ১১ 


আল্লাহ তা‘আলা খবর দিচ্ছেন যে, যে ব্যক্তি ভাল কাজ করলো সে পরকালে 
উত্তম প্রতিদান পাবে। কেননা, পুণ্যের বিনিময়ে পুণ্য পাওয়া যায় । বরং আরো 
কিছু বেশী পাওয়া যাবে। অর্থাৎ কমপক্ষে দশগুণ এমন কি সাতশ’ গুণ পর্যন্ত 
প্রাপ্ত হবে, বরং এর চেয়েও কিছু বেশী, যেগুলো আল্লাহ তাআলার অন্যান্য দানের 
অন্তর্ভুক্ত । যেমন জান্নাতে সে পাবে হুর ও প্রাসাদ এবং আল্লাহর সন্তুষ্টি । আর 
এমন মনোমুগ্ধকর জিনিস যা এই পর্যন্ত তার কাছে অজানা রয়েছে। কিছু 
সর্বোপরি নিয়ামত হচ্ছে মহান আল্লাহর দর্শন লাভ । এটা হবে সমস্ত করুণার 
মধ্যে বড় করুণা । কেননা, সে তার আমলের কারণে এর যোগ্য হবে না, বরং 
এটা হবে একমাত্র আল্লাহ পাকের সীমাহীন দয়ার কারণে। পূর্ববর্তী ও পরবর্তী 
বিভিন্ন মনীষী হতে $5 শব্দের যে তাফসীর বর্ণিত হয়েছে, তা হচ্ছে আল্লাহ্‌ 
পাকের পবিত্র চেহারার প্রতি দৃষ্টিপাত । এ মনীষীগণ হচ্ছেন আবূ বকর সিদ্দীক 
(রাঃ), হুযাইফা ইবনে ইয়ামান (রাঃ), আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ), সাঈদ 
ইবনে মুসাইয়াব (রাঃ), আবদুর রহমান ইবনে আবি লাইলা (রাঃ), আবদুর 
রহমান ইবনে সাবিত (রাঃ), মুজাহিদ (রঃ), ইকরামা (রঃ), আমির ইবনে সাদ 
(রঃ), আতা (রঃ), যহৃহাক (রঃ), হাসান (রঃ), কাতাদা (রঃ), সুদ্দী (রঃ), 
মুহাম্মাদ ইবনে ইসহাক (রঃ) প্রমুখ । এই মতের সমর্থনে নবী (সঃ) হতে বহু 
হাদীসও বর্ণিত আছে। সুহ্লাইব (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) 
EO ASS ECT -এই আয়াতটি পাঠ করে বলেন, যখন জার্নাতবাসী 
জার্নীতে এবং জাহারামবাসী জাহান্নামে প্রবেশ করবে, তখন একজন ঘোষণাকারী 
ঘোষণা করবেনঃ “হে জান্নাতবাসীরা! আল্লাহ তা'আলা তোমাদের সাথে যে 
ওয়াদা করেছিলেন তা তিনি পূরণ করতে চান।” তখন জান্নাতবাসীরা বলবেঃ 
“সেই ওয়াদা কিঃ দাড়িপাল্লায় আমাদের (পুণ্যের) ওজন ভারী হয়েছে, আমাদের 
চেহারা উজ্জ্বল করা হয়েছে, আমরা জান্নাতে প্রবেশ করেছি এবং জাহান্নাম হতে 
মুক্তি পেয়েছি । (সুতরাং আল্লাহ পাকের ওয়াদা পূরণ হতে আর বাকী থাকলো 
কি?) ৷” এমন সময় হঠাৎ তাদের উপর থেকে পর্দা উঠিয়ে নেয়া হবে এবং 
তাদের দৃষ্টি আল্লাহ তা'আলার উপর পড়ে যাবে। আল্লাহর শপথ! জার্নাতীদের 
জন্যে এর চেয়ে বড় দান আরব কিছুই হবে না। এটাই হবে সবচেয়ে বেশী চন্ধ 
ঠান্ডাকারী ও মনে শান্তিদায়ক।” মোটকথা, বিভিন্ন হাদীসে রয়েছে যে, $5, শব্দ 
দ্বারা আল্লাহ তা‘আলার দর্শন বুঝানো হয়েছে। 
১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ ইউনুস ১০ ৮৯২ পারাঃ ১১ 


Lg dUTP INN 


আল্লাহ পাক বলেনঃ = 5,3৩১ অর্থাৎ হাশরের ময়দানে 
জান্নাতাবাসীদের মুখমণ্ডল মলিন ও কালিমাময় হবে না । পক্ষান্তরে কাফিরদের 
চেহারা হবে ধূলিমলিন ও কালিমাযুক্ত। জান্নাতীরা কোনক্রমেই লাঞ্চিত ও 
অপমানিত হবে না, প্রকাশ্যেও না, অপ্রকাশ্যেও না। বরং আল্লাহ পাক তো এই 
জান্নাতীদের সম্পর্কেই বলেছেনঃ 


ALLAEAAAA 1220/7377 4 1 4726 BS TAA 
bss LD w, YS 2 dE 
অর্থাৎ “আল্লাহ তাদেরকে ওঁ দিবসের কঠোরতা হতে নিরাপদে রাখবেন 
এবং তাদেরকে সক্ফুর্তি ও আনন্দ দান করবেন” (৭৬৪ ১১) আল্লাহ দয়া করে 
আমাদেরকে এই লোকদেরই অন্তর্ভুক্ত করুন । আমীন। 


২৭ । পক্ষান্তরে যারা মন্দ কাজ LOE Goo s2d 
করে, তারা তাদের মন্দ কাজের ৮০১! ৮১ -'Y 
শাস্তি পাবে ওর অনুরূপ, এবং 222737” ন Aw sos পে 
অপমান তাদেরকে আচ্ছাদিত 4-৯7১ ESE OAT 
করে নেবে; তাদেরকে আল্লাহ 3 7/2 ১ ০০৪4/95 
(এর শাস্তি) হতে কেউই রক্ষা 24৩ %41 ৬ ৪৮ ৭১, 
করতে পারবে না, যেন তাদের . SES 
মুখমণ্ডলকে আচ্ছাদিত করে EMER a 

4 2” 292324 / 
দেয়া হয়েছে অন্ধকার রাত্রির EN Ll Nos 
পরতসমূহ দ্বারা; এরা হচ্ছে gd 7 

হাও 72 212305 3)>/ 
জাহান্নামের অধিবাসী, তারা ou GS 2 | 
ওর মধ্যে অনস্তকাল থাকবে । 
আল্লাহ তা'আলা যখন সৌভাগ্যবানদের সম্পর্কে খবর দিলেন যে, তাদের 

পুণ্যের বিনিময় বহুগুণ দেয়া হয়ে থাকে তখন এখানে তিনি হতভাগ্য, পাপী ও 

মুশরিকদের অবস্থার বর্ণনা দিচ্ছেন যে, তাদের প্রতি ন্যায় বিচার করা হবে। আর 

তা হলো এই যে, তাদের পাপ ও অপরাধের শাস্তি দ্বিগুণ, চারগুণ দেয়া হবে না, 
বরং সমান সমান দেয়া হবে। আল্লাহ পাক বলেন- যখন এঁ পাপীদেরকে পেশ 
করা হবে তখন তোমরা তাদেরকে লাঞ্চিত ও অপমানিত অবস্থায় দেখতে পাবে। 
তোমরা এটা ধারণা করো না যে, আল্লাহ তা'আলা এ সব যালিমের আমল থেকে 
উদাসীন ও অমনোযোগী রয়েছেন । কিয়ামতের দিন পর্যন্ত তাদের শাস্তি বিলম্বিত 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ ইউনুস ১০ ৮৯৩ 


করা হয়েছে। তাদেরকে আল্লাহর শাস্তি হতে কেউ বাচাতেও পারবে না এবং 
তাদের জন্যে কোন সুপারিশকারীও হবে না । সেই দিন মানুষ বলবে- পালাবার 
স্থান কোথায়? কখনও সম্ভব নয়, কোথাও আশ্রয়ের স্থান নেই ৷ সেই দিন শুধুমাত্র 
তোমার প্রতিপালকের সমীপেই ঠিকানা আছে। তাদেরকে আল্লাহর সামনে হাযির 
হতেই হবে৷ এঁ দিন তাদের মুখমণ্ডল এতো কালো হবে যে, যেন তাদের 
কতকগুলো মুখমণ্ডল হবে উজ্জ্বল, আর কতকগুলো চেহারা হবে কালো ও মলিন । 
যাদের চেহারা মলিন হবে তাদেরকে বলা হবে- তোমরাই কি ঈমান আনয়নের 
পর কুফরী করেছিলে? তাহলে এখন কুফরীর স্বাদ গ্রহণ কর। আর যাদের চেহারা 
উজ্জ্বল হবে তারা আল্লাহর করুণার মধ্যে থাকবে এবং এ কক্ুণার মধ্যে তারা 
চিরকালই থাকবে । যেমন অন্য জায়গায় রয়েছে- “কতকগুলো চেহারা হবে 
উজ্জ্বল ও হাস্যময় এবং তারা থাকবে সদা প্রফুল্ল । আর কতকগুলো চেহারার 
উপর মলিনতা ছেয়ে যাবে (অর্থাৎ কতকগুলো লোকের মুখমণ্ডল রাত্রির 
অন্ধকারের মত কালো দেখাবে) ৷” 


২৮। আর সেই দিনটিও 


পারাঃ ১১ 


42 22 LIPS I 3d 


উল্লেখযোগ্য, যেদিন আমি 
তাদেরকে একত্রিত করবো, 
অতঃপর বলবো- তোমরা ও 
তোমাদের নিরূপিত শরীকরা 
স্ব-স্ব স্থানে অবস্থান কর, 
অনন্তর আমি তাদের মধ্যে 
পরস্পর বিভেদ সৃষ্টি করে 
দেবো এবং তাদের সেই 
শরীকরা বলবে-তোমরা তো 
আমাদের ইবাদত করতে না। 


~ eS; » 9 9 —-YA 


233A 28/3/7325 329-7 


29 10024 232925 ডন SL 37293 37 
পা cs Co = 
29223 Ge কৰণ 


LIS 


22333779 
be) 
eo 2 
TOD YA 
2s 73/ 
TEES 


PR L228 Ee 


oid Sie 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ ইউনুস ১০ 


৩০ । তথায় প্রত্যেক ব্যক্তিই স্বীয় 


পূর্ব কৃতকর্মগুলো পরীক্ষা করে 
নেবে এবং তাদেরকে আল্লাহর 
দিকে প্রত্যাবর্তিত করা হবে, 
যিনি তাদের প্রকৃত মালিক, 
আর যেসব মিথ্যা মা’বূদ 
সবাই তাদের দিক থেকে 


৮৯৪ 


পারাঃ ১১ 


2B 233 dL 


SEY bs o- -"ী. 


CSR 


EE) 3) sill 
TCA 9 


422721 224 
Ou ys 


অদৃশ্য হয়ে যাবে। 
আল্লাহ তা‘আলা বলেনঃ দানব ও মানব এবং ভাল ও মন্দ সকলকেই আমি 
কিয়ামতের দিন হাযির করবো । কাউকে ছাড়া হবে না । মুশরিকদেরকে বলা 
হবে-তোমরা ও তোমাদের শরীকরা নিজ নিজ স্থানে অবস্থান কর এবং মুমিনদের 
ESP on, Aor TS সেই দিন এই দু'শ্ৰেণীর 
মানুষ পৃথক পৃথকভাবে অবস্থান করবে। যেমন মহান আল্লাহ এক জায়গায় 
বলেনঃ $21 (10% 531; অৰ্থাৎ “হে অপরাধীরা! তোমরা আজ পৃথক 
হয়ে যাও” (৩৬ঃ ৫৯) আর এক জায়গায় আল্লাহ পাক বলেনঃ NC fet 
BLE LE অর্থাৎ “যেই দিন কিয়ামত সংঘটিত হবে সেই দিন তারা 
পৃথক পৃথক হয়ে যাবে।” (৩০৪ ১৪) এটা এঁ সময় হবে যখন আল্লাহ তাবারাকা 
ওয়া তা‘আলা মুকদ্দমার ফায়সালা করার ইচ্ছা করবেন। এজন্যেই বলা হয়েছে 
যে, মুমিনরা আল্লাহ তাআলার কাছে আবেদন করবে- হে আল্লাহ! তাড়াতাড়ি 
মুকদ্দমার ফায়সালা করুন এবং আমাদেরকে এই স্থান হতে মুক্তিদান করুন । 
হাদীসে এসেছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “কিয়ামতের দিন আমরা 
অন্যান্য লোকদের চেয়ে উঁচু জায়গায় থাকবো ৷ এই আয়াতে আল্লাহ তা'আলা 
এই খবর দিচ্ছেন যে, এদিন তিনি বলবেন, হে মুশরিকদের দল! তোমরা এবং 
তোমাদের শরীকরা স্ব-স্ব স্থানে পৃথক পৃথকভাবে অবস্থান কর। এভাবে আল্লাহ 
পাক তাদের পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিবেন এবং তাদের শরীকরা 
তাদের ইবাদতকে অস্বীকার করে ফেলবে । মহান আল্লাহ তাই বলছেন যে, এই 
মুশরিকরা যাদের অনুসরণ করতো এবং এর উপর ভিত্তি করেই তাদেরকে আল্লাহ 
তা'আলার শরীক মনে করে নিয়েছিল, তারাই এ দিন এদের প্রতি অসস্তুষ্টি 
প্রকাশ করবে। এক জায়গায় আল্লাহ পাক বলেছেনঃ এ লোকদের চেয়ে অধিক 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৮৯৫ পারাঃ ১১ 


পথভ্রষ্ট আর কে হতে পারে, যারা আল্লাহকে ছেড়ে এমন সব মা’বুদকে আহ্বান 
করছে যারা কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়া দিতে সক্ষম নয় এবং তারা 
তাদের আহ্বান থেকে সম্পূর্ণরূপে উদাসীন । আর যখন লোকদেরকে কিয়ামতের 
দিন উঠানো হবে তখন ওরা (শরীকরা) তাদেরই ইবাদতকারীদের শত্রু হয়ে 
যাবে এবং বলবে- তোমরা যে আমাদের ইবাদত করতে তাতো আমাদের জানা 
নেই । তোমরা আমাদের উপাসনা এমনভাবে করতে যে, আমরা নিজেরা তা 
মোটেই অবগত নই! স্বয়ং আল্লাহ সাক্ষী রয়েছেন যে, আমরা কখনো 
তোমাদেরকে আমাদের ইবাদত করার জন্যে ডাকিনি, তোমাদেরকে নির্দেশও 
দেইনি এবং এই ব্যাপারে আমরা তোমাদের প্রতি সন্তুষ্টও নই । এভাবে 
মুশরিকদের মুখ বন্ধ করে দেয়া হয়েছে যে, তারা আল্লাহকে বাদ দিয়ে এমন 
কিছুর ইবাদত করছে যারা শুনেও না, দেখেও না, তাদের কোন উপকারও করতে 
পারে না, তাদেরকে এর নির্দেশও দেয়নি এবং এতে তাদের সম্মতিও ছিল না। 
বরং তারা ছিল এ থেকে সম্পূর্ণ মুক্ত । তারা এমন প্রতিপালকের ইবাদত 
পরিত্যাগ করেছে যিনি চিরঞ্জীব ও চিরবিরাজমান ৷ যিনি সবকিছু শ্রবণকারী, 
সবকিছু দর্শনকারী ও যিনি সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান । যিনি তার 
রাসূলগণকে পাঠিয়েছেন এবং কিতাবসমূহ অবতীর্ণ করেছেন এই উদ্দেশ্যে যে, 
যেন একমাত্র তারই ইবাদত করা হয় এবং তিনি ছাড়া অন্যদের ইবাদত 
পরিত্যাগ করা হয়। যেমন মহান আল্লাহ বলেনঃ “আমি প্রত্যেক উম্মতের মধ্যে 
রাসূল পাঠিয়েছি (এবং বলতে বলেছি) যে, তোমরা আল্লাহরই ইবাদত করবে 
এবং তাগুত (শয়তান) থেকে দূরে থাকবে, সুতরাং তাদের মধ্যে যারা সুপথ 
পাওয়ার তারা সুপথ প্রাপ্ত হলো এবং যারা পথভ্রষ্ট হওয়ার তারা পথভ্রষ্ট হলো” 
আল্লাহ তা‘আলা আরো বলেনঃ “(হে নবী সঃ)! তোমার পূর্বে আমি যে রাসূলই 
পাঠিয়েছি তার কাছেই অহী করেছি- আমি ছাড়া কেউ উপাস্য নেই, সুতরাং 
তোমরা আমারই ইবাদত করো ।” আল্লাহ আর এক জায়গায় বলেনঃ “তোমার 
পূর্ববর্তী রাসূলদেরকে আমি জিজ্ঞেস করবো-তোমরা কি মানুষকে এই আদেশ 
করেছিলে যে, রাহমান (আল্লাহ)-কে বাদ দিয়ে বিভিন্ন মা'’বুদগুলোর ইবাদত 
করবে?” 

মুশরিকদের অনেক প্রকার রয়েছে। আল্লাহ তা'আলা স্বীয় কিতাবে তাদেরকে 
উল্লেখ করেছেন এবং তাদের কথা ও অবস্থা বর্ণনা করে তাদের সবকিছু খণ্ডন 
করেছেন। ঘোষণা করা হচ্ছে যে, কিয়ামতের দিন হিসাবের জন্যে দাড়াবার স্থানে 
প্রত্যেকের পরীক্ষা হয়ে যাবে এবং ভাল ও মন্দ যা কিছু আমল করেছে তা সামনে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৮৯৬ পারাঃ ১১ 


হাযির করে দেয়া হবে। যেমন আল্লাহ তা'আলা বলেনঃ “সেই দিন সকলের গুপ্ত 
বিষয় প্রকাশ হয়ে পড়বে ।” আর এক জায়গায় মহান আল্লাহ বলেনঃ “সেই দিন 
মানুষকে তার সমস্ত পূর্বকৃত ও পরে কৃত কার্যাবলী জানিয়ে দেয়া হবে।” আল্লাহ 
তা'আলা অন্য এক জায়গায় বলেনঃ “কিয়ামতের দিন আমি তার আমলনামা 
তার জন্যে বের করে তার সামনে হাযির করবো, যা সে উনুক্ত অবস্থায় দেখতে 
পাবে। (বলা হবে) তোমার আমলনামা পাঠ কর; আজ তোমার হিসাব 
গ্রহণকারীরূপে তুমি নিজেই যথেষ্ট ৷” 


3/73/70 2102097 


কেউ কেউ ৩২ 5 490 440 এরূপ পড়েছেন। অর্থাৎ 1,3 এর 

স্থলে 1,5 পড়েছেন, যার অর্থ হবে পাঠ করা। কেউ কেউ এর তাফসীর 
করেছেন- ভাল বা মন্দ কাজ যা সে করেছে তার ফল সে ভোগ করবে। যেমন 
হাদীসে রয়েছে- “প্রত্যেক উন্মত নিজ নিজ মা’বূদের পিছনে থাকবে । সূর্যপূজক 
থাকবে সূর্যের পিছনে, চন্দ্রপূজক থাকবে চন্ন্রের পিছনে এবং মূর্তিপূজক থাকবে 
মূর্তির পিছনে । 

আল্লাহ পাকের উক্তিঃ AL db [:%%-অর্থাৎ তারা আল্লাহরই কাছে 
প্রত্যাবর্তিত হবে। শুধু তারা কেন, বরং সবকিছুই আল্লাহ তা'আলার নিকট 
ফিরিয়ে নেয়া হবে। অতঃপর তিনি ফায়সালা করে জারাতীদেরকে জান্নাতে এবং 
জাহার্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। আর পথভ্রষ্ট লোকেরা নিজেদের 
পক্ষ হতে যেসব কপোলকল্পিত মা’বৃদ বানিয়ে নিয়েছিল তারা সব বাতাসের মত 
উড়ে যাবে। 
৩১। তুমি বল- তিনি কে, যিনি 

তোমাদেরকে আসমান ও +5949 5-7) 
যমীন হতে রিযিক পৌছিয়ে Ct Af 

থাকেন? অথবা কে তিনি, যিনি el EEE ‘ 
কর্ণ ও চক্ষুসমূহের উপর পূর্ণ MG 
অধিকার রাখেন? আর তিনি ? 2 244 (24.72% 


কে যিনি প্রা 2 ৬০১১০), | 
| 2 ad Ee 227 
হতে বের করেন, আর So 3৩ CME OG 


প্রাণহীনকে জীবন্ত হতে বের ৰ 
করেন? আর তিনি কে যিনি ee | 

AL AS —_" 
সমস্ত কাজ পরিচালনা করেন? 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ ইউনুস ১০ ৮৯৭ পারাঃ ১১ 
তখন অবশ্যই তারা বলবে যে, AT Pate tone 52 
আল্লাহ; অতএব, তুমি + ১৯+ ২! 
বল-তবে কেন তোমরা (শিরক 22877 
হতে) নিবৃত্ত থাকছো না? le a) 


AAT 


৩২। সুতরাং তিনিই হচ্ছেন USS = ধা 
আল্লাহ, যিনি তোমাদের প্রকৃত 
প্রতিপালক, অতএব সত্যের Ete JE DS 
পর ভ্রষ্টতা ছাড়া আর কি SE 
রইলো? তবে তোমরা (সত্যকে MEE A 
ছেড়ে) কোথায় ফিরে যাচ্ছ? AAS 2 235/75 
৩৩। এইভাবে সমস্ত অবাধ্য LEN LS UF - -ঁ 
লোকের সম্পর্কে তোমার . 42 45:1 4 
প্রতিপালকের এই কথা সাব্যস্ত ১৮-৮৯ 
29 22 
আল্লাহ তা'আলা মুশরিকদের উপর হুজ্জমত পেশ করছেন যে, তাদেরকে তার 
প্ৰভুত্ব ও একত্ব স্বীকার করতেই হবে। অর্থাৎ (হে নবী সঃ)! মুশরিকদেরকে 
জিজ্ঞেস কর- আকাশ হতে যিনি বৃষ্টি বর্ষণ করে থাকেন তিনি কে? যিনি নিজের 
ক্ষমতাবলে যমীনের মধ্য থেকে আঙ্গুর, নাশপাতি, যায়তুন, খেজুর, ঘন ঘন 
বাগান এবং গুচ্ছযুক্ত ফল সৃষ্টি করে থাকেন, তার সাথে অন্য কোন মা'বদ আছে 
কিঃ উত্তরে তাদেরকে অবশ্যই বলতে হবে যে, এগুলো শুধুমাত্র আল্লাহরই কাজ । 
যদি তিনি তার রিযিক বন্ধ করে দেন, তবে কে এমন আছে যে তা খুলতে 
পারে? যিনি এই শ্রবণশক্তি ও দর্শনশক্তি দান করেছেন এবং ইচ্ছা করলে যিনি 
এগুলো ছিনিয়ে নিতে পারেন, তিনি কেঃ যিনি স্বীয় বিরাট ক্ষমতাবলে জীবস্তকে 
প্রাণহীন থেকে বের করেন এবং প্রাণহীনকে বের করেন জীবন্ত হতে, তিনি কে? 
এরূপ প্রশ্ন করলে তারা অবশ্যই জবাব দিতে বাধ্য হবে যে, এগুলো করার 
ক্ষমতা রয়েছে একমাত্র আল্লাহর । তিনিই এসব কাজ করে থাকেন। এই 
আয়াতের ব্যাপারে মতভেদ পূর্বেই বর্ণিত হয়েছে এবং এটা সাধারণ ও সবকেই 
পরিবেষ্টনকারী ৷ সারা বিশ্বের ব্যবস্থাপনা আল্লাহ পাকেরই দায়িত্বে রয়েছে। যা 


৫৭ 
wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৮৯৮ পারাঃ ১১ 


কিছু হচ্ছে সকলই তার ইচ্ছা অনুযায়ী হচ্ছে। তিনিই সকলকে আশ্রয় দিচ্ছেন। 
তার বিরুদ্ধে কেউ কাউকেও আশ্রয় দিতে পারে না। সবারই উপর তিনি হাকিম । 
করেন, কিন্তু তাকে কেউই কোন প্রশ্ন করতে পারে না। আসমান ও যমীনের 
সমস্ত মাখলূক তারই রক্ষণাবেক্ষণে রয়েছে। সব সময়েই তিনি একাই সব। 
আকাশ ও পৃথিবীর সমস্ত রাজত্‌ তারই ৷ ফিরিশৃতা, দানব ও মানব তারই 
মুখাপেক্ষী এবং তারই দাস। তার কাছে সবারই জবাব এটাই যে, এ সমুদয় 
ক্ষমতা একমাত্র আল্লাহ তা'আলার মধ্যেই রয়েছে। কাফির ও মুশরিকরাও এটা 
জানে এবং স্বীকারও করে। সুতরাং হে নবী (সঃ)! (তুমি তাদেরকে জিজ্ঞেস 
করঃ) আচ্ছা! তাহলে তোমরা মহান আল্লাহকে ভয় করছো না কেন? কেন 
অজ্ঞতা প্রকাশ করতঃ তাকে ছেড়ে অন্যের উপাসনা করছো? প্রকৃত মা'বুদ তো 
সেই আল্লাহ যাকে তোমরাও স্বীকার করছো। অতএব, একমাত্র তিনিই তো 
ইবাদতের হকদার ৷ সত্য ও সঠিক কথা বুঝে নেয়ার পরেও এরূপ ভ্রষ্টতার অর্থ 
কি? তিনি ছাড়া সমস্ত মা’বুদই মিথ্যা ও বাতিল । প্রকৃত মা’বূদের ইবাদত ছেড়ে 
কোন দিকে তোমরা বিভ্রান্ত হয়ে ফিরছো? 

আল্লাহ পাকের উক্তিঃ “এইভাবে সমস্ত অবাধ্য লোকদের সম্পর্কে তোমার 
প্রতিপালকের এই কথা সাব্যস্ত হয়ে গেল৷” অর্থাৎ যেমনভাবে এই মুশরিকরা 
কুফরী করেছে এবং কুফরীর উপরই প্রতিষ্ঠিত রয়েছে, তেমনিভাবে তারা এ 
কথা স্বীকারও করে নিয়েছে যে, আল্লাহই হচ্ছেন মহান ও পবিত্র প্রতিপালক, 
তিনিই হচ্ছেন সৃষ্টিকর্তা ও রিযিকদাতা, সারা বিশ্বের ব্যবস্থাপক তিনি একাই 
এবং তিনি রাসূলদেরকে তাওহীদসহ প্রেরণ করেছেন। সুতরাং এই অবাধ্য 
লোকদের সম্পর্কে মহান আল্লাহর কথা সাব্যস্ত হয়ে গেল যে, তারা জাহান্নামী । 
যেমন আল্লাহ পাকের উক্তিঃ j 

LE KE GAL CE IST oN UG 

অর্থাৎ “(রাসূলগণ তাদের কাছে এসেছিলেন কি-না, আল্লাহ তা'আলার এই 
প্রশ্নের উত্তরে) তারা বলবেঃ হ্যা (এসেছিলেন), কিন্তু (আমরা অমান্য 
করেছিলাম, ফলে) কাফিরদের জন্যে আযাবের প্রতিশ্রুতি পূর্ণ হয়ে রইলো ৷” 
(৩৯ ৪৭১) 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৮৯৯ পারাঃ ১১ 
৩৪। (হে নবী) তুমি বল- ১22 ৮০2,» 2-2 
তোমাদের (নিরূপিত) = 5-১০ ৯১-৫ 


শরীকদের মধ্যে এমন কেউ 


৯ 
2022 S032, 3 Pao7 


আছে কি যে প্রথমবারও সৃষ্টি Bim SEs 
করে, আবার পুনর্বারও সৃষ্টি 
করে; তুমি বলে দাও- (17? tS NEY 
আল্লাহই প্রথমবারও সৃষ্টি "= Mts 
করেন, তৎপর তিনিই পুনর্বারও oO Sa 
সৃষ্টি করবেন, অতএব, তোমরা Fr 
(সত্য হতে) কোথায় ফিরে Efe GG 
ie PSs hb -Yo 

৩৫। তুমি বল- তোমাদের _) ৯ _ _ 
শরীকদের মধ্যে এমন কেউ AUS sa Mat 

lds 

আছে কি যে সত্য বিষয়ের “2 oe 


সন্ধান দেয়? তুমি বলে দাও 
যে, আল্লাহই সত্য বিষয়ের 


252/০০ 


Ee Et 


পথ প্রদর্শন করেন; তবে কি 
যিনি সত্য বিষয়ের পথ 
প্রদর্শন করেন, তিনিই ১ 
অনুসরণ করার সমধিক যোগ্য, 
না এঁ ব্যক্তি যে অন্যের পথ 
প্রদর্শন করা ছাড়া নিজেই পথ 
প্রাপ্ত হয় না? তবে তোমাদের 
কি হলো? তোমরা কিরূপ 
সিদ্ধান্ত গ্রহণ করছো? 


৩৬ । আর তাদের অধিকাংশ লোক 


শুধু অলীক কল্পনার পিছনে 
চলছে; নিশ্চয়ই অলীক কল্পনা 
বাস্তব ব্যাপারে মোটেই 
ফলপ্রসূ নয়: নিশ্চয়ই আল্লাহ 
সবই জানেন, যা কিছু তারা 
করছে। 


[] Rs ঠৰ 2 


nr EE নপহে। 22 :2/"% hs / 


EL 


252 7 EL 


[ef 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯০০ পারাঃ ১১ 


মুশরিকরা যে আল্লাহর সাথে গায়রুল্পাহকে মিলিয়ে দিয়েছে এবং প্রতিমা 
পূজায় লিপ্ত হয়ে পড়েছে, এটা যে বাতিল পন্থা, এ কথাই এখানে আল্লাহ পাক 
বলেছেন। তিনি স্বীয় নবী (সঃ)-কে সম্বোধন করে বলছেন- হে নবী! তুমি এই 
মুশরিকদেরকে জিজ্ঞেস করঃ “হে মুশরিকদের দল! আচ্ছা বলতো, তোমাদের 
নিরূপিত শরীকদের মধ্যে এমন কি কেউ আছে, যে আসমান ও যমীনকে সৃষ্টি 
করেছে? অতঃপর এতে যে মাখলুকাত রয়েছে ওগুলোকে অস্তিত্বে এনেছে? 
আকাশে যা কিছু রয়েছে ওগুলোকে অস্তিত্বে এনেছে? আকাশে যা কিছু রয়েছে 
ওগুলোকে তারা স্ব স্ব স্থান থেকে সরাতে পারবে কি? বা ওগুলোর কোন 
পরিবর্তনে সক্ষম হবে কি? অথবা ওগুলোকে ধ্বংস করে দিয়ে পুনরায় নতুন 
মাখলূক সৃষ্টি করার ক্ষমতা রাখে কি? হে নবী (সঃ)! তুমি তাদেরকে বল যে, 
তারা এরূপ কাউকেও পেশ করতে পারবে না। এটা তো একমাত্র আল্লাহরই 
কাজ ৷ এটা জানা সত্ত্বেও কেন তোমরা সঠিক পথ ছেড়ে ভুল পথের দিকে ঝুঁকে 
পড়ছো? সত্য পথের সন্ধান দেয় এমন কেউ আছে কি? এরূপ পথ প্রদর্শন তো 
করতে পারেন একমাত্র আল্লাহ । এটা তোমরা নিজেরাও জান যে, তোমাদের 
শরীকরা একজনকেও ভ্রান্ত পথ হতে সঠিক পথে আনতে পারে না। একমাত্র 
আল্লাহ তা‘আলাই পথভ্ৰষ্টকে সুপথ প্রদর্শন করতে সক্ষম ৷ তিনি ভ্রান্ত পথ হতে 
সঠিক পথের দিকে মানুষের মনকে ফিরিয়ে দিতে পারেন। সত্য পথের পথিকের 
যে অনুসরণ করে এবং যার অন্তর্দৃষ্টি রয়েছে সেই ভাল, না এঁ ব্যক্তি ভাল, যে 
একটু হিদায়াতও করতে পারে না, বরং নিজের অন্ধত্বের কারণে এরই মুখাপেক্ষী 
যে, কেউ যেন তারই হাত ধরে নিয়ে চলে? ইবরাহীম (আঃ) স্বীয় পিতাকে 
সম্বোধন করে বলেছিলেনঃ “হে পিতঃ! আপনি অন্ধ ও বধির মা'বুদের উপাসনা 
করছেন কেন, যে আপনার কোনই উপকারে আসে না?” স্বীয় কওমকেও তিনি 
করছো! অথচ তোমাদেরকে ও তোমাদের মা’বুদদেরকে আল্লাহ তা'আলাই সৃষ্টি 
করেছেন! তোমাদের সিদ্ধান্ত কতই না ভুল সিদ্ধান্ত! তোমাদের জ্ঞান লোপ পেয়ে 
গেছে। তোমরা কি করে আল্লাহকে ও তার মাখলূককে সমান করে দিলেঃ 
একেও মানছো, তাকেও মানছো! অতঃপর আল্লাহ থেকে সরে গিয়ে তোমাদের 
শরীকদের দিকে তোমরা ঝুঁকে পড়্যুছো? মহামর্যাদাপূর্ণ প্রতিপালক আল্লাহকেই 
কেন তোমরা ইবাদতের জন্যে বিশিষ্ট করে নিচ্ছ না? একমাত্র তারই ইবাদত 
করলেই তো তোমরা বিভ্রান্ত পথ থেকে ফিরে আসতে পারতে! আর বিশেষ করে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯০১ 


পারাঃ ১১ 


আল্লাহর কাছেই কেন প্রার্থনা করছো না?” এ লোকগুলো কোন দলীলকেই কাজে 
লাগাচ্ছে না। বিশ্বাস ছাড়াই শুধু কল্পনার উপরেই তারা প্রতিমা পূজার ভিত্তি 
স্থাপন করেছে। কিন্তু এতে তাদের কোনই লাভ হবে না। আল্লাহ তা'আলা 
তাদের সমস্ত কাজ সম্পর্কে পূর্ণ ওয়াকিফহাল । এটা এই কাফিরদের জন্যে হুমকি 
ও কঠিন ভয় প্রদর্শন । কেননা, তিনি সংবাদ দিচ্ছেন যে, সত্রই তারা তাদের এই 


বোকামির শাস্তি পাবে। 


৩৭। আর এই কুরআন 
কল্পনাপ্ৰসূত নয় যে, আল্লাহ 
ছাড়া অন্য কারো দ্বারা 
প্রকাশিত হয়েছে, এটা তো 
সেই কিতাবের সত্যতা 
প্রমাণকারী 


(এবং) 
এতে কোন সন্দেহ নেই, (এটা) 
বিশ্বপ্রতিপালকের পক্ষ হতে 
(নাযিল) হয়েছে। 

৩৮। তারা কি এরূপ বলে যে, 
এটা তার (নবীর) স্বরচিত? 
তুমি বলে দাও-তবে তোমরা 
এর অনুরূপ একটি স্রাই 
আনয়ন কর এবং গায়রুল্লাহ 
হতে যাকে নিতে পার ডেকে 
নাও, যদি তোমরা সত্যবাদী 
হও । 

৩৯। বরং তারা এমন বিষয়কে 
মিথ্যা সাব্যস্ত করেছে, যাকে 
নিজ জ্ঞানের পরিধিতে আনয়ন 
করেনি, আর এখনো তাদের 


242! 222 AANA PA 
STL Dn SS aa 


2 


you 2972 ১/2০৮ 


Ml os St 


এপল ৪ ত, 8/2 


2 AI 
PEESCIG TES NU 
EAL wi? 
ous 


Ed 


22%) 


NETO 0 ED 


23730 2 c223 227? 


rs ss 


2 729923 


IAW IP 277 2 
RB 
‘2 )} 73327 If 
PIII 


BEES WO 1৭ 


Ess EL a a রা 


dsb el dy sl 


MAA 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯০২ পারাঃ ১১ 


প্রতি ওর পরিণাম (আযাব) 2 3 [1] PIAA LE 
পৌছেনি; এরূপভাবে তারাও Ged 
মিথ্যা সাব্যস্ত করেছিল, যারা p 
তাদের পূর্বে গত হয়েছে; OES, (EAE EAE Ed 5 
অতএব, দেখো সেই EEE 


EU dl পরিণাম কি Er 


৪০ ৷ আর তাদের মধ্যে এমন 3222 7 232036222 
কতক লোক আছে, যারা এর HES SR FS “E- 
প্রতি ঈমান আনবে এবং এমন EOE SN 
কতক লোকও আছে যে, তারা TT i D8 
এর প্রতি ঈমান আনবে না, 


আর তোমার প্রতিপালক Ed? Lil 
অত্যাচারীদেরকে ভালরূপে ur 
জানেন। 


এখানে কুরআন কারীমের অলৌকিকতার উপর আলোকপাত করা হয়েছে যে, 
এই কুরআনের মত কিতাব পেশ করে এমন যোগ্যতা কোন মানুষেরই নেই । 
শুধু তাই নয়, বরং এর উপরও সক্ষম নয় যে, এর সূরার ন্যায় একটি সূরা 
আনয়ন করে। এটা পবিত্র কুরআনের ভাষার অলংকার ও বাকপটুতার দাবীর 
ভিত্তিতে বলা হয়েছে। কুরআন কারীমের ভাষা সংক্ষিপ্ত, অথচ ভাবার্থ খুবই 
ব্যাপক এবং শ্রুতিমধুর। এটা দুনিয়া ও আখিরাতের জন্যে বড়ই উপকারী । অন্য 
কোন পুস্তক এসব গুণের অধিকারী হতে পারে না। কেননা, এটা হচ্ছে মহান 
আল্লাহর পক্ষ হতে আগত গ্রন্থ । এ আল্লাহ্র যিনি স্বীয় সত্তা, গুণাবলী এবং কাজে 
ও কথায় সম্পূর্ণ একক, মাখলূকের কালাম তার কালামের সাথে কিরূপে 
সাদৃশ্যযুক্ত হতে পারে? এ জন্যেই আল্লাহ তা'আলা বলেনঃ এই কুরআন 
কল্পনাপ্রসূত নয় যে, আল্লাহ ছাড়া অন্য কারও দ্বারা প্রকাশিত হয়েছে। এর সাথে 
মানুষের কথার একটুও মিল থাকতে পারে না। আবার এই কুরআন এ কথাই 
বলে যে কথা এর পূর্ববর্তী আসমানী কিতাবগুলো বলেছে। তবে পূর্ববর্তী এই 
ইলহামী কিতাবগুলোর মধ্যে যে পরিবর্তন ও পরিবর্ধন ঘটেছে তা লোপ করে 
দেয়া হয়েছে এবং হালাল ও হারামের বিধানগুলো পূর্ণভাবে কুরআনে বর্ণিত 
হয়েছে । বিশ্ব প্রতিপালক আল্লাহর পক্ষ হতে এটা অবতারিত হওয়ার ব্যাপারে 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ ইউনুস ১০ ৯০৩ পারাঃ ১১ 


সন্দেহের কোন অবকাশ থাকতে পারে না। এতে অতীত যুগের সংবাদও রয়েছে 
এবং আগামী যুগের ভবিষ্যদ্বাণীও এতে বিদ্যমান । অতীত ও ভবিষ্যৎ সব কথার 
উপরই এতে আলোকপাত করা হয়েছে এবং লোকদেরকে এঁ পথে চালিত করা 
হয়েছে যা সম্পূর্ণ সঠিক ও আল্লাহ তা'আলার নিকট পছন্দনীয় । 


আল্লাহ পাক বলেনঃ এই কিতাব আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে অবতারিত 
হওয়ার ব্যাপারে যদি তোমাদের বিন্দুমাত্র সন্দেহ হয় এবং তোমাদের মনে যদি এ 
ধারণা জন্মে তাকে যে, মুহাম্মাদ (সঃ) এটা নিজেই রচনা করেছেন, তবে তিনিও 
তো তোমাদের মতই মানুষ ৷ তিনি যদি এরূপ কুরআন রচনা করতে পারেন তবে 
তোমাদের মধ্যকার কোন সুযোগ্য ব্যক্তি এরূপ কিতাব রচনা করতে পারে না 
কেন? অতএব, তোমরা তোমাদের দাবীর সত্যতা প্রমাণ করার জন্যে এই 
কুরআনের সূরার মত একটি সূরাই আনয়ন কর; যার ভাষা হবে অলংকারপূর্ণ, 
সংক্ষিপ্ত এবং ব্যাপক অর্থবোধক ৷ মুহাম্মাদ (সঃ) তো একা ৷ এখন তোমরা 
দুনিয়ার সমস্ত মানব ও দানব একত্রিত হয়ে চেষ্টা করে দেখো তো । এভাবে 
মহান আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করলেন যে, যদি তারা তাদের এই দাবীতে 
সত্যবাদী হয় যে, এটা মুহাম্মাদ (সঃ)-এর রচিত, তাহলে তারা এই চ্যালেঞ্জ 
কবূল করুক । শুধু তারা নয়, বরং হাজার হাজার ও কোটি কোটি লোক মিলিত 
হয়েই করুক । এর পরেও আল্লাহ্‌ তা'আলা বিরাট দাবী করে বললেনঃ জেনে 
রেখো যে, তোমরা কখনই এ কাজ করতে সক্ষম হবে না। 

আল্লাহ্‌ তা'আলা বলেনঃ “(হে নবী সঃ)! তুমি বলে দাও- যদি মানব ও 
দানব এজন্যে একত্রিত হয় যে, তারা এই কুরআনের মত কিতাব আনয়ন করবে, 
তবে তারা এর মত কিতাব আনতে পারবে না, যদি তারা একে অপরের 
সাহায্যকারী হয়ে যায় 1” এর পরেও তিনি আরো নীচে নামিয়ে দিয়ে বলেন যে, 
সম্পূর্ণ কুরআন নয় বরং এর মত দশটি সূরাই আনয়ন করুক । যেমন মহান 
আল্লাহ সূরা হুদে বলেনঃ “ তবে কি তারা এইরূপ বলে যে, সে (নবী সঃ) 
নিজেই এটা রচনা করেছে? তুমি বলে দাও- তাহলে তোমরাও তার অনুরূপ 
রচিত করা দশটি সূরা আনয়ন কর এবং (নিজেদের সাহায্যার্থে) যেই 
গায়রুল্লাহকে ডাকতে পার ডেকে আন, যদি তোমরা সত্যবাদী হও।” আর এই 
সূরায় আরো নীচে নামিয়ে দিয়ে বলেনঃ “যদি মুহাম্মাদ (সঃ) এটা নিজেই রচনা 
করে থাকে তবে বেশী নয়, বরং অনুরূপ একটি সূরাই আনয়ন কর।” মদীনায় 
অবতারিত সূরায়ে বাকারায়ও একটি সূরা আনয়নের চ্যালেঞ্জ দেয়া হয়েছে এবং 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯০৪ পারাঃ ১১ 


খবর দেয়া হয়েছে যে, তারা কখনো তা আনতে সক্ষম হবে না । সেখানে বলা 
হয়েছে- “অনন্তর যদি তোমরা তা করতে না পার এবং তোমরা তা করতে 
পারবে না; তবে আত্মরক্ষা করো জাহান্নাম হতে. যার ইন্ধন হবে মানুষ ও পাথর, 
(ওটা) প্রস্তুত রাখা হয়েছে কাফিরদের জন্যে ৷” অথচ বাক্যালংকার ও বাকপটটুতা 
ছিল আরবদের প্রকৃতিগত গুণ। তাদের যেসব কবিতা কা’বা ঘরের দরযায় 
লটকিয়ে দেয়া হতো তা তাদের পূর্ণ বাক্যালংকার ও বাকপটুতারই পরিচায়ক । 
কিন্তু মহান আল্লাহ যে কুরআন পেশ করলেন, কোন বাক্যালংকার ও বাকপটুতা 
ওর কাছেই যেতে পারলো না। কুরআন কারীমের বাক্যালংকার, শ্রুতিমধূরতা, 
সংক্ষেপণ, গভীরতা ও পূর্ণতা দেখে যারা ঈমান আনবার তারা ঈমান আনলো । 
কেননা আরবে সে সময় এমন বাগী ব্যক্তিও বিদ্যমান ছিলেন যারা কুরআন 
কারীমের ভাষার অলংকার, সংক্ষেপণ ও ভাবের গভীরতা উপলব্ধি করে ওর 
সামনে নিজেদের মস্তক অবনত করেছিলেন। তারা নিঃসংকোচে স্বীকার করে 
নিয়েছিলেন যে, এটা আল্লাহ ছাড়া আর কারো কালাম হতে পারে না । যেমন 
মূসা (আঃ)-এর যুগের যাদুকররা, যারা ছিল সেই যুগের সেরা যাদুকর, তারা 
মূসা (আঃ)-এর ক্রিয়াকলাপ দেখে সমস্বরে বলে উঠেছিল যে, মূসা (আঃ)-এর 
লাঠির সাথে যাদুর কোনই সম্পর্ক নেই। এটা একমাত্র আল্লাহর পৃষ্ঠপোষকতার 
মাধ্যমেই সম্ভব । সুতরাং মূসা (আঃ) যে আল্লাহর নবী তাতে কোন সন্দেহ নেই । 
যে ব্যক্তি যে বিষয়ে পারদর্শী সেই এঁ বিষয়ের পরিপূর্ণতা উপলব্ধি করতে পারে। 
অনুরূপভাবে ঈসা (আঃ) এমন যুগে জন্মগৃহণ করেছিলেন যে যুগে চিকিৎসা 
বিদ্যা উন্নতির উচ্চতম শিখরে আরোহণ করেছিল । এ যুগের অভিজ্ঞ চিকিৎসকরা 
রোগীদের চিকিৎসায় পূর্ণ পারদর্শিতা প্রদর্শন করছিল । এইরূপ সময়ে ঈসা 
(আঃ)-এর জন্মান্ধ ও শ্বেতকুষ্ঠ রোগীকে ভাল করে দেয়া, এমন কি আল্লাহ্‌ 
তা'আলার নির্দেশক্রমে মৃতকেও জীবিত করে তোলা এমনই এক চিকিৎসা ছিল, 
যার সামনে অন্যান্য চিকিৎসা ও ওষুধ ছিল মূল্যহীন ৷ সুতরাং বুদ্ধিমানরা বুঝে 
নিলেন যে, মুহাম্মাদ (সঃ) আল্লাহর বান্দা ও রাসূল ৷ তাই রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ 
“প্রত্যেক নবীকেই কোন না কোন মু’জিযা দেয়া হয়েছিল যা দেখে মানুষ ঈমান 
আনতো । আর আমাকে যা দেয়া হয়েছে তা হচ্ছে অহী (কুরআন), যে অহী 
আল্লাহ আমার নিকট পাঠিয়েছেন সুতরাং আমি আশা করি যে, এর মাধ্যমে 
আমার অনুসারী তাদের অপেক্ষা বেশী হবে।” 


977/73 37/077 2 332927 7 335737 


আল্লাহপাকের উক্তিঃ “bl oh Cla hen = £1৮০5 4৯ অৰ্থাৎ 
বরং তাদের মধ্যে কতকগুলো লোক, যারা কুরআন কারীম সম্পর্কে কোন জ্ঞানই 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯০৫ পারাঃ ১১ 


রাখে না. ওকে মিথ্যা প্রতিপন্ন করতে শুরু করে দেয় । কিন্তু তারা কোন দলীল 
আনতে পারেনি । এটা হচ্ছে তাদের মূর্খতা ও বোকামির কারণ । পূর্ববর্তী নবীদের 
উন্মতেরাও এইরূপভাবে মিথ্যা প্রতিপন্ন করেছিল। অতএব হে নবী (সঃ)! তুমি 
দেখো, সেই অত্যাচারীদের পরিণাম কি হলো! তারা শুধুমাত্র বিরুদ্ধাচরণের 
মনোভাব নিয়ে এবং একগুয়েমীর বশবর্তাঁ হয়েই মিথ্যা প্রতিপন্ন করেছিল । 
সুতরাং হে অস্বীকারকারী কুরায়েশরা! তোমরা এখন তোমাদের পূর্ববর্তী 
লোকদের পরিণাম চিন্তা করে শিক্ষা গ্রহণ কর ৷ সেই যুগেও কিছু লোক ঈমান 
আনয়ন করেছিল এবং কুরআন কারীম দ্বারা উপকৃত হয়েছিল । পক্ষান্তরে, কতক 
লোক ঈমান আনেনি এবং তারা কুফরীর মৃত্যুবরণ করেছিল । আল্লাহ তা'আলার 
উক্তিঃ OE At অর্থাৎ হে নবী (সঃ)! কে হিদায়াত লাভের যোগ্য 
এবং কে পথভ্রষ্ট হওয়ার যোগ্য তা তোমার প্রতিপালক ভালরূপেই অবগত 
আছেন। সুতরাং যে হিদায়াত লাভের যোগ্য তাকে তিনি হিদায়াত দান করবেন, 
আর যে পথভ্রষ্ট হওয়ার যোগ্য তাকে তিনি পথভ্রষ্ট করবেন। এই কাজে তিনি 
ততি ন্যায়পরায়ণ । তিনি মোটেই অত্যাচারী নন । 
8৪১। আর (এতদসত্ব্বেও) যদি 
তারা তোমাকে মিথ্যা সাব্যস্ত +422 ০/5 2 
i AAS Hl 
করতে থাকে, তবে তুমি বলে Eo) “ lt 
দাও-আমার কর্মফল আমি i +০ 2244০ ৮ 
পাবো আর তোমাদের কর্মফল *" Le 
তোমরা পাবে, তোমরা তো 92 চা ত০োঞ ০ 24 ৰ পচ প 
আমার কৃতকর্মের জন্যে দায়ী +5 bls ttl np Ts 
নও, আর আমিও তোমাদের 422420 0 
কর্মের জন্যে দায়ী নই । UE 
৪২। আর তাদের কতক এমন +22 ৮ 25০9522? - i 
(ও) আছে, যারা তোমার +2 2০4} 
(কথার) প্রতি কান পেতে পর ঠ ৯» ০2০-3 
রাখে; তবে কি তুমি 2 es SU a 
বধিরদেরকে শুনাচ্ছ, যদিও EEE 
| oud YI 
তাদের বোধশক্তি না থাকে? Le 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯০৬ পারাঃ ১১ 
৪৩। আর তাদের কতক এমন * 24 22259292 - 
| ~£ 
(ও) আছে, যারা তোমাকে £0 22 
EO 27 72d 
দেখছে; তবে কি তুমি অন্ধকে Shalt Ol 
পথ দেখাতে চাচ্ছ, যদিও a 94 2 
তাদের অন্তর্দৃষ্টি না থাকে? ur) 


s 22 adh Ss 
88। এটা স্থির নিশ্চিত যে, ALE SD -tt 
আল্লাহ মানুষের প্রতি কোন 9০০% 
যুলুম করেন না, পরস্তু মানুষ ১! লতা 5 ৮: 
নিজেরাই নিজেদেরকে ধ্বংস 422,24 
করছে। “ 
আল্লাহ তাআলা স্বীয় নবী (সঃ)-কে বলেছেন-যদি এই মুশরিকরা তোমাকে 
মিথ্যা প্রতিপন্ন করে, তবে তুমিও তাদের প্রতি ও তাদের কার্যকলাপের প্রতি 
অসন্তুষ্টি প্রকাশ কর এবং স্পষ্টভাবে বলে দাও- আমার আমল আমার জন্যে এবং 
তোমাদের আমল তোমাদের জন্যে । আমি তোমাদের মা’বুদগুলোকে কখনই 
স্বীকার করবো না। 
ইবরাহীম খলীল (আঃ) ও তার অনুসারীরা তাদের মুশরিক কওমকে 
বলেছিলেনঃ “আমরা তোমাদের হতে এবং তোমাদের মা’বুদগণ হতে সম্পূর্ণ 
মুক্ত ৷” মহান আল্লাহ স্বীয় রাসূল (আঃ)-কে আরো বলেন-কুরায়েশদের মধ্যেই 
কতক লোক এমনও রয়েছে যে, তারা তোমার উত্তম কথা ও পবিত্র কুরআন শুনে 
থাকে এবং তা তাদের হৃদয়গ্রাহী হয়। এটাই ছিল তাদের জন্যে যথেষ্ট । কিন্তু 
এর পরেও তারা সঠিক পথে আসে না । এতে তোমার কোনই ক্রটি নেই । 
কেননা, তুমি বধিরদেরকে শুনাতে সক্ষম নও এবং তাদেরকে হিদায়াত করারও 
শক্তি তোমার নেই, যে পর্যন্ত না আল্লাহ্‌ তাদেরকে হিদায়াত করার ইচ্ছা করেন। 
আবার তাদের মধ্যে এমন লোকও রয়েছে যারা গভীর দৃষ্টিতে তোমার দিকে 
তাকাতে থাকে । তোমার নির্মল নিষ্কলুষ চরিত্র, সুন্দর অবয়ব এবং নবুওয়াতের 
প্রমাণাদি (যার মাধ্যমে চক্ষুম্মান লোকেরা উপকৃত হতে পারে) স্বচক্ষে অবলোকন 
করে। কিন্তু এরপরেও কুরআনের হিদায়াত দ্বারা মোটেই উপকৃত হয় না, যেমন 
বিদ্বান ও অন্তৰ্দৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা উপকার লাভ করে থাকে । এরূপ মুমিন লোকেরা 
যখন তোমার দিকে তাকায় তখন তারা অত্যন্ত সম্মানের দৃষ্টিতে তাকায় । 


wwwi.islamfind.wordpress.com 


৯০৭ 


সুরাঃ ইউনুস ১০ 


পক্ষান্তরে যখন কাফিররা তোমার দিকে তাকায় তখন তারা ঘৃণার দৃষ্টিতে 
তাকিয়ে থাকে তারা তোমাকে দেখে উপহাস করে। 


আল্লাহ তা'আলা কারো উপর বিন্দুমাত্র অত্যাচার করেন না। কেউ শুনে এবং 
হৈদায়াতপ্রাপ্ত হয় । আবার অন্য কেউ শুনে, দেখে, অথচ অন্ধ ও বধির হয়ে যায়। 
সে চোখ থাকতেও অন্ধ এবং কান থাকতেও বধির । তার অন্তঃকরণ রয়েছে, 
কিন্তু তা মৃত । কেউ লাভবান হলো, আবার কেউ ক্ষতিগ্রস্ত হলো। মহান 
আল্লাহর পবিত্র সত্তা সম্পূর্ণ স্বাধীন । তিনি সবারই কাছে পুংখানুপুংখরূপে হিসাব 
গ্রহণ করবেন, কিন্তু তার কাছে কেউ কোন হিসাব চাইতে পারে না । আল্লাহ তো 
বান্দার উপর যুলুম করেন না। কিন্তু বান্দা নিজেই নিজের উপর যুলুম করে 
থাকে। হাদীসে কুদসীতে রয়েছে যে, আল্লাহ তা'আলা বলেনঃ “হে আমার 
বান্দারা! আমি নিজের উপর যুলুম করাকে হারাম করেছি এবং তোমাদের উপরও 
এটা হারাম করে দিলাম । সুতরাং তোমরা একে অপরের উপর যুলুম করবে না। 
তোমাদের কার্যাবলী আমি দেখে যাচ্ছি। আমি তোমাদের প্রতিটি কাজের পূর্ণ 
প্রতিদান প্রদান করবো । যে ভাল প্রতিদান প্রাপ্ত হবে সে যেন আল্লাহর কৃতজ্ঞতা 
প্রকাশ করে। আর যে ব্যক্তি শাস্তি প্রাপ্ত হবে সে যেন নিজেকেই ভর্সনা করে।” 


পারাঃ ১১ 


৪8৫ । আর (এ দিনটি 
তাদেরকে স্মরণ করিয়ে দাও) 
যে দিন তিনি (আল্লাহ) 
তাদেরকে এইরূপ অবস্থায় 
একত্রিত করবেন, যেন তারা 
পূর্ণ দিবসের মুহূর্তকাল মাত্র 
অবস্থান করেছিল, এবং তারা 
পরস্পর একে অপরকে চিনবে; 
বাস্তবিকই ক্ষতিথৃত্ত হলো 
এসব লোক যারা আল্লাহর 
দরবারে উপস্থিত হওয়াকে 
মিথ্যা প্রতিপন্ন করেছে এবং 
তারা হিদায়াত প্রাপ্ত ছিল না । 


2377 29223 Id al 


ul al ¢0 


ন dd 79/০ 


Cd EAL PEA 


dl শা 196, ০20 


ll Lt 3 


22 e223 224 


om 5 
ৰ 


আল্লাহ তা‘আলা মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে, যেই দিন কিয়ামত 
সংঘটিত হবে এবং লোকেরা নিজ নিজ কবর থেকে উঠে হাশরের মাঠে একত্রিত 
হবে, সেটা হবে খুবই ভয়াবহ দিন। সেই দিন মানুষ মনে করবে যে, দুনিয়ায় 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯০৮ পারাঃ ১১ 


তারা একটি দিনের কিছু অংশ মাত্র অবস্থান করেছিল । যেমন মহান আল্লাহ 
বলেনঃ “যেই দিন তারা ওটা দেখতে পাবে, তখন এইরূপ মনে করবে যে, তারা 
শুধুমাত্র একদিনের শেষাংশ অথবা প্রথমাংশে অবস্থান করেছিল” অন্য এক 
জায়গায় আল্লাহ তা'আলা বলেনঃ “যেই দিন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে, সেই 
দিন পাপীরা দলে দলে উদ্বিগ্ন অবস্থায় হাশরের মাঠের দিকে বের হয়ে আসবে। 
তারা পরস্পরের মধ্যে চুপেচছুপে বলাবলি করবে-আমরা দুনিয়ায় দশ দিনের বেশী 
অবস্থান করিনি । তাদের তীক্ষু স্মরণশক্তি সম্পন্ন লোক বলবে- তোমরা এক 
দিনের বেশী অবস্থান করনি।” আর এক জায়গায় মহান আল্লাহ বলেনঃ “যেই 
দিন কিয়ামত সংঘটিত হবে, সেই দিন পাপীরা শপথ করে করে বলবে যে, তারা 
এক ঘন্টা ছাড়া (দুনিয়ায়) অবস্থান করেনি।” এতে একথাই প্রমাণ করে যে, 
আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন কতই না ঘৃণ্য ও তুচ্ছ! আল্লাহ তা'আলা 
আরো বলেনঃ “জিজ্ঞেস করা হবে-আচ্ছা বলতো, তোমরা দুনিয়ায় কত বছর 
অবস্থান করেছিলে? তারা উত্তরে বলবে- এক দিন বা একদিনের কিছু অংশ । 
তখন স্মরণশক্তি সম্পন্ন লোকদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলবে-তোমরা 
যদি জানতে যে, তোমরা কতই না অল্প সময় অবস্থান করেছিলে!” 


IAIN LIBS 777 


আল্লাহ পাকের উক্তিঃ (৫৩৬+ অর্থাৎ তারা পরস্পর একে অপরকে 
চিনবে । পিতামাতা ছেলেকে চিনবে এবং ছেলে পিতামাতাকে চিনবে । 
আত্মীয়-স্বজন নিজ নিজ আত্মীয়-স্বজনকে চিনতে পারবে। কিন্তু প্রত্যেকেই নিজ 
নিজ বিপদ আপদ বা নিজ নিজ সুখ শান্তির মধ্যে নিমগ্ন থাকবে। কোন প্রিয়জন 
নিজ প্রিয়জনকে কিছুই জিজ্ঞেস করবে না। 


4/2 438 98/77 327 128,777 

আল্লাহ তাআলার 9 EL dl. ot -এই 
উক্তিটি তার ৬৬১৪০ %?/ (অবিশ্বাসীদের বড় সর্বনাশ হবে) এই উক্তির মতই । 
EA BE ২ নিজেদের পরিবারবর্গকে ধ্বংসের মুখে ঠেলে 
SEES SEE TEES © UNO AREOE 
কিয়ামতের দিন নিজেদের সঙ্গী সাথীদের সামনে লজ্জিত ও অপমানিত হবে এবং 


তাদের থেকে পৃথক থাকবে? 

৪৬। আর আমি তাদের সাথেযে ১ ০5/9 
শাস্তির অঙ্গীকার করছি, যদি CIEL E48 
ওর সামান্য অংশও তোমাকে -,- EEE MICHIE 
দেখিয়ে দেই, অথবা তোমাকে 2৩১৮-০)! ৯ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯০৯ পারাঃ ১১ 


মৃত্যু দান করি, সর্বাবস্থায় ১, 9, ০2১ 59,39 
তাদেরকে আমারই পানে tl | 
আসতে হবে, আর আল্লাহ AFL 27 7 
তাদের সকল কৃতকর্মেরই ou bs 
খবর রাখেন । 
= G22 GLIws + 
8৪৭ ৷ প্রত্যেক উম্মতের জন্যে এক 7S 1355 Jo Il ISU, —£V 
Bn il lie LE. 
তাদের রাসূল যখন এসে 2/72/44. 242 BF 
পড়ে, Ea মীমাংসা লট +" 
করা হয় ন্যায়ভাবে, আর CT 
laf কোন অবিচার ০৬৮4৯ ১, LL 
করা হয় না। 
আল্লাহ তা‘আলা স্বীয় রাসূল (সঃ)-কে সম্বোধন করে বলছেন-হে রাসূল 
(সঃ)! তোমার মনে শান্তি আনয়নের জন্যে যদি তোমার জীবদ্দশাতেই তাদের 
(কাফিরদের) উপর প্রতিশোধ গ্রহণ করি, অথবা তোমার মৃত্যু ঘটিয়ে দেই, তবে 
জেনে রেখো যে, সর্বাবস্থাতেই তাদের প্রত্যাবর্তন আমারই কাছে হবে। যদি তুমি 
দুনিয়ায় বেঁচে না-ও থাকো, তবুও তোমার পরে তাদের কার্যকলাপের সাক্ষী আমি 
নিজেই হয়ে যাবো । 
হুযাইফা ইবনে উসায়েদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ 
“গতরাত্রে আমার সামনে আমার প্রথম ও শেষের উন্মতকে পেশ করা হয়েছিল।” 
একটি লোক তখন জিজ্ঞেস করলেনঃ “আপনার প্রথম উন্মতকে আপনার সামনে 
পেশ করা হয়েছিল এটা তো বুঝলাম । কিন্তু শেষের উন্মতকে কিরূপে পেশ করা 
হলো?” উত্তরে তিনি বলেনঃ “তাদেরকে ‘খাকী’ (মেটো) আকারে আমার 
সামনে পেশ করা হয়। তোমাদের কোন লোক যেমন তার সঙ্গীকে চিনতে পারে, 
এর চেয়ে বেশী আমি তাদেরকে চিনতে পারবো।”” 


BFF 2/2939 


আল্লাহ তা‘আলার উক্তিঃ ৮১:০ ১৮5 34144, অৰ্থাৎ প্ৰত্যেক 
উন্মতের জন্যে এক একজন রাসূল রয়েছে, যখন তার্দের কাছে তাদের রাসূল 
এসে যায় তখন ন্যায়ভাবে তাদের মীমাংসা করা হয়। মুজাহিদ (রঃ) বলেন যে, 
এর দ্বারা কিয়ামতের দিনকে বুঝানো হয়েছে। যেমন আল্লাহ তা'আলা বলেনঃ 
“যমীন আল্লাহর নুরের ওঁজ্ববল্যে উদ্ভাসিত হয়ে ওঠে ৷” প্রত্যেক উম্মতকে তাদের 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯১০ পারাঃ ১১ 


নবীর বিদ্যমান অবস্থায় আল্লাহ তা'আলার সামনে পেশ করা হয়। তাদের সাথে 
থাকে তাদের ভাল বা মন্দ কাজের আমলনামা । এটা তাদের সাক্ষীরূপে কাজ 
করে। ফিরিশৃতাগণও সাক্ষী হন যাদেরকে তাদের উপর রক্ষক নিযুক্ত করা 
হয়েছিল । একের পর এক প্রত্যেক উম্মতকে পেশ করা হবে। এই উন্মত আখেরী 
উন্মত হলেও কিয়ামতের দিন এরাই প্রথম উন্মত হয়ে যাবে। আল্লাহ তা'আলা 
সর্বপ্রথম এদের ফায়সালাই করবেন। যেমন সহীহ বুখারী ও সহীহ মুসলিমে 
রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যদিও আমরা সকলের শেষে এসেছি, 
কিন্তু কিয়ামতের দিন আমরা সর্বপ্রথম হবো। সমস্ত মাখলূকের পূর্বে আমাদেরই 
হিসাব নেয়া হবে।” এই উন্মত এই মর্যাদা লাভ করেছে একমাত্র তাদের রাসূল 
(সঃ)-এর বরকতে ৷ সুতরাং কিয়ামত পর্যন্ত তার উপর দরূদ ও সালাম বর্ষিত 
হোক! 
৪৮। আর তারা বলে- 
আমাদের অঙ্গীকার 33/0272 2) yy 729333377 
বহর Co হবে? যদি “>! ৯ ৫ ১৮১৮৯১ _£A 
‘2? 2822 2 
তোমরা সত্যবাদী হও । 004 PS ol 
৪৯। তুমি বলে দাও- আমি তো “ণ 
আমার নিজের জন্যে কোন ৪/০ = = ?পর্ড 22 
উপকার বা ক্ষতির অধিকারী 2 গট ১4! 
নই, কিনতু যতটুকু আল্লাহ চান, ** Eu AE 
প্রত্যেক উম্মতের (আযাবের) “ 
জন্যে একটি নির্দিষ্ট সময় **// 
আছে; যখন তাদের সেই aad 
নির্দিষ্ট সময় এসে পৌঁছে, 
তখন তারা মুতুর্তকাল না 
পশ্চাদপদ হতে পারবে, আর Zt Rat 
না অগ্রসর হতে পারবে। 
৫০। তুমি বলে দাও- বলতো, 24422411 7 ০ 
ঘদি তোমাদের উপর আল্লাহর 
আযাব রাত্রিকালে অথবা CEE 
দিবাভাগে এসে পড়ে, তবে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯১১ পারাঃ ১১ 
আযাবের মধ্যে এমন কোন 733 29823 39 3 3/3/ 
জিনিস রয়েছে যে, অপরাধীরা 002 4 hs 


ওকে তাড়াতাড়ি চাচ্ছে? 

৫১। তবে কি ওটা যখন এসেই 
পড়বে, তখন ওটা বিশ্বাস 
করবে? (বলা হবে) হ্যা, ০ 
এখন মানলে, অথচ তোমরা 
ওর জন্যে তাড়াহুড়া 
করছিলে । 

৫২ । অতঃপর যালিমদেরকে বলা 
হবে-চির স্থায়ী শাস্তির স্বাদ 
গ্রহণ করতে থাকো, তোমরা 
তো তোমাদেরই কৃতকর্মের um FS 
ফল পাচ্ছ। 
আল্লাহ তা‘আলা খবর দিচ্ছেন- এই মুশরিকরা শাস্তির জন্যে তাড়াতাড়ি 

করছে এবং সময় আসার পূর্বেই যাজ্জঞা করছে। এতে তাদের জন্যে কোনই মঙ্গল 

ভয় করছে। তারা বিশ্বাস রাখছে যে, শাস্তি অবশ্য অবশ্যই আসবে, যদিও এর 
নির্দিষ্ট সময় জানা নেই । এ জন্যেই মহান আল্লাহ স্বীয় নবী (সঃ)-কে শিখিয়ে 

দিচ্ছেন- হে নবী (সঃ)! তুমি বলে দাও, আমি নিজের জীবনেরও লাভ ও 

ক্ষতির মালিক নই । আমি শুধু এটুকু বলি যেটুকু আমাকে বলে দেয়া হয়েছে। 

যদি আমি কিছু পাওয়ার ইচ্ছে করি, তবে আমি ওর উপর সক্ষম নই, যে পর্যন্ত 
না আল্লাহ আমাকে তা প্রদান করেন। আমি তো শুধু তার একজন বান্দা এবং 
তোমাদের কাছে প্রেরিত একজন দূত। আমি তোমাদেরকে সংবাদ প্রদান করেছি 
যে, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে । কিন্তু এর সময় আমার জানা নেই । কারণ 
এটা আমাকে বলে দেয়া হয়নি। প্রত্যেক কওমের জন্য (শাস্তির) একটা 
নির্ধারিত সময় রয়েছে। যখন এঁ সময় এসে যাবে তখন আর মুহূর্তকালও তারা 
পিছনে সরতে পারবে না এবং সামনেও অগ্রসর হতে পারবে না। যেমন আল্লাহ 
পাক বলেনঃ (417 তে 02725, অৰ্থাৎ “আল্লাহ কাউকেও কোন 
অবকাশ দেন না, যখন তাঁর নির্দিষ্ট সময় এসে পড়ে ।” (৬৩৪ ১১) কাফিরদের 


> eA 1 dr 
2 SL SLs -o\ 


“22 le 222% 2/১ 2 


123339 33,7 26 


(55,5 lb nil J 5 ov 


Goa 33 E2237 


Yi based 


2323 972893 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯১২ পারাঃ ১১ 


উপর আল্লাহর শাস্তি অকস্মাৎ এসে যাবে। মহান আল্লাহ এ সম্পর্কেই তাদেরকে 
বলেছেন- যদি রাত্রিকালে বা দিবাভাগে কোন এক সময় আকস্মিকভাবে 
তোমাদের উপর শাস্তি এসে পড়ে, তখন কি করবে? কাজেই তাড়াতাড়ি করছো 
কেন? যদি শাস্তি এসেই পড়ে, তবে কি তখন ঈমান আনবে? তখন আর ঈমান 
আনয়নের সময় কোথায়? এ সময় তাদেরকে বলা হবে- যে শাস্তির জন্যে 
তোমরা তাড়াতাড়ি করছিলে, এখন এই শাস্তির স্বাদ গ্রহণ কর । এঁ সময় তারা 
বলবেঃ “হে আল্লাহ! আমরা দেখলাম ও শুনলাম ৷” শাস্তি এসে পড়লেই তারা 
বলে উঠবেঃ “এখন আমরা এক আল্লাহকে মানছি এবং অন্যান্য সমস্ত মা'বুদ 
থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি।” কিন্তু এ সময়ের ঈমান কোনই কাজে আসবে না। 
বান্দাদের ব্যাপারে আল্লাহর নীতি তো এরূপই চলে আসছে। 


এ যালিমদেরকে বলা হবে- “এখন তোমরা চিরস্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ 
কর ।” এইভাবে তাদেরকে খুব ধমক দিয়ে এ কথা বলা হবে জাহান্নামের যে 
শাস্তির কথা তারা অস্বীকার করতো এঁ শাস্তির মধ্যে তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে 
ফেলে দেয়া হবে। যেমন মহান আল্লাহ বলেনঃ “এ দিন তাদেরকে জাহান্নামের 
আগুনে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হবে। (বলা হবেঃ) এটা হচ্ছে এ আগুন যা 
তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে । এটাই কি যাদু? না, বরং তোমরা দেখছো না 
(অনুধাবন করছো না) । তোমরা (এখন) জাহার্বামে প্রবেশ কর। তোমরা 
ধৈর্যধারণ কর আর নাই কর, এটা সমান কথা, তোমরা তোমাদের কৃতকর্মের 
প্রতিদান অবশ্যই প্রাপ্ত হবে।” 


৫৩। তারা তোমাকে জিজ্ঞেস ee 
Pe 232704 এ 4722%24"ণ 
Ndr Mie JE Ens co 
k : 2937 LBL LG 3 wd 7 
আমার প্রতিপালকের কসম! 4 


ওটা নিশ্চিত সত্য; আর 4৩ 4,০৮১ ৩, 


তোমরা কিছুতেই আল্লাহকে Eat ¢ 
অপারগ করতে পারবেনা । igh ade OPE 


৫৪ । আর যদি প্রত্যেক মুশরিকের ed 2/w2 টপ tt 
এই রি ণ C | ) লা lb $১ Ss 
থাকে যে, তা সমগ্র পৃথিবীর * 2/4 গর 29 
i EEE Yl Es 
সমপরিমাণ হয়ে যায়, তবে সে 15 2 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯১৩ পারাঃ ১১ 


তা দান করেও নিজের প্রাণ Se 

রক্ষা করতে উদ্যত হবে; এবং 20 

যখন তারা আযাব দেখতে 

পাবে, তখন (নিজেদের) 2/244, 4/7 

মনস্তাপকে গোপন রাখবে, আর $ p | 

র ফায়সালা করা 2 LEA 2 

bas এবং তাদের a uns ae ED 

অবিচার করা হবেনা । 

আল্লাহ তাআলা স্বীয় নবী (সঃ)-কে বলছেনঃ “লোকেরা তোমাকে জিজ্ঞেস 
করছে যে, দেহ মাটিতে পরিণত হওয়ার পর কিয়ামতের দিন পুনরুথান কি 
সত্যঃ তুমি তাদেরকে বলে দাও- হ্যা! আল্লাহর কসম! এটা সত্য । তোমাদের 
মাটি হয়ে যাওয়া এবং এরপর তোমাদেরকে পুনরায় পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা 
আমার প্রতিপালকের কাছে খুবই সহজ কাজ । তিনি যখন কোন কাজের ইচ্ছা 
করেন, তখন শুধু ‘হও’ বললেই তা হয়ে যায়।” এইরূপ কসমযুক্ত আয়াত 
কুরআন কারীমের মধ্যে আর মাত্র দুই জায়গায় রয়েছে। এতে আল্লাহ পাক স্বীয় 
রাসূল (সঃ)-কে হুকুম করেছেন যে, পুনরুথান ও পুনজীর্বনকে যারা অস্বীকার 
করে, তাদের কাছে তিনি যেন কসম দিয়ে বর্ণনা করেন। সূরায়ে সাবায় রয়েছেঃ 
“কাফির লোকেরা বলে, আমাদের উপর কিয়ামত আসবে না; তুমি বলে দাও- 
(কেন আসবে না?) হ্যা, আমার প্রতিপালকের কসম! অবশ্যই ওটা তোমাদের 
উপর আসবে” সূরায়ে তাগাবুনে রয়েছেঃ “কাফিররা এই দাবী করে যে, 
তাদেরকে কখনো পুনরুজ্জীবিত করা হবে না; তুমি বলে দাও- (কেন করা হবে 
না?) হ্যা, আমার প্রতিপালকের শপথ! নিশ্চয়ই তোমাদেরকে পুনরায় জীবিত 
করা হবে, অনন্তর, তোমরা যা কিছু করেছো, সমস্তই তোমাদেরকে জানিয়ে 
দেয়া হবে; আর এটা আল্লাহর পক্ষে খুবই সহজ৷” এরপর আল্লাহ তাআলা 
খবর দিচ্ছেন যে, যখন কিয়ামত সংঘটিত হবে তখন কাফিররা কামনা করবে 
যে, যদি যমীন ভর্তি সোনার বিনিময়ে হলেও তারা আল্লাহর আযাব থেকে রক্ষা 
পেতো! কিন্তু এটা কখনই হতে পারবে না। আর যখন তারা শাস্তি দেখতে পাবে 
তখন নিজেদের মনস্তাপকে গোপন রাখবে । তবে তাদের সাথে যে ব্যবহার করা 
হবে তা ইনসাফের সাথেই করা হবে। তাদের প্রতি মোটেই কোন অবিচার করা 
হবেনা। 


Der 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯১৪ পারাঃ ১১ 
৫৫। স্মরণ রেখো যে, সবই 1% Ge 
আল্লাহর স্বত্ব যা কিছু আসমান ১+! ০ ৮ 4১০১! -০০ 
সমূহে এবং যমীনে রয়েছে; A w POA 2/2 
স্মরণ রেখো যে, আন্লাহর Sill 
অঙ্গীকার সত্য, কিন্তু অধিকাংশ A224 বৃ 29072245 
লোকই অবগত নয় । Ou 3 lS 
৫৬। তিনিই জীবন দান করেন = 4/422 + 2444 
idl -6" 
এবং তিনিই মৃত্যু ঘটান, আর £ সত লী 
তোমরা সবাই তারই পানে 422022 
প্রত্যাবর্তিত হবে । Mead 


আল্লাহ তা‘আলা সংবাদ দিচ্ছেন যে, তিনিই আকাশসমূহের ও পৃথিবীর 
মালিক । তার অঙ্গীকার অবশ্য অবশ্যই পূর্ণ হবে। তিনিই জীবন দান করে 
থাকেন এবং তিনিই মৃত্যু ঘটিয়ে থাকেন । তারই কাছে সকলকে প্রত্যাবর্তন 
করতে হবে। তিনি এর উপর পূর্ণ ক্ষমতাবান যে, সমুদ্রে, প্রান্তরে এবং বিশ্বের 
সর্বত্র তাদের মাটি হয়ে যাওয়া দেহের প্রতিটি অণু পরমাণুকে পুনরায় একত্রিত 


করবেন এবং জীবিত দেহ তৈরী করবেন। 


৫৭ । হে মানব জাতি! তোমাদের 
কাছে তোমাদের প্রতিপালকের 
তরফ হতে এমন এক বস্তু 
সমাগত হয়েছে যা হচ্ছে 
নসীহত এবং অন্তরসমূহের 
সকল রোগের আরোগ্যকারী, 
আর মুমিনদের জন্যে ওটা পথ 
প্রদর্শক ও রহমত । 

৫৮। তুমি বলে দাও- আল্লাহর 
এই দান ও রহমতের প্রতি 
সকলেরই আনন্দিত হওয়া 
উচিত; তা এটা (পার্থিব 
সম্পদ) হতে বহুগুণে উত্তম যা 
তারা সঞ্চয় করছে। 


CREAT 223.322 2 


mt 15 4) 1! ) 


|| 
324 ft 
Ee OE 
A 

+ 
Gu9sd 322200 od 
c29732/ 
O Yr 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯১৫ পারাঃ ১১ 


বান্দার উপর স্বীয় ইহসানের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তা'আলা বলেন- হে 
লোক সকল! তোমাদেরকে যে পবিত্র গ্রন্থটি (কুরআন কারীম) দেয়া হয়েছে তা 
হচ্ছে নসীহতের একটি দফতর, যা তোমাদের প্রতিপালক আল্লাহর পক্ষ হতে 
অবতীর্ণ হয়েছে। এটা তোমাদের অন্তরের সমস্ত রোগের আরোগ্যদানকারী। 
অর্থাৎ এটা (তোমাদের অন্তরের সন্দেহ, সংশয়, কালিমা ও অপবিত্রতা দূরকারী । 
এর মাধ্যমে তোমরা মহান আল্লাহর হিদায়াত ও রহমত লাভ করতে পারবে। 
কিন্তু এটা লাভ করবে একমাত্র তারাই যারা তার প্রতি বিশ্বাস রাখে ৷ কুরআনকে 
আমি মুমিনদের জন্যে শিফা ও রহমতরূপে অবতীর্ণ করেছি । কিন্তু পাপীদের 
জন্যে এটা ধ্বংস ও ক্ষতি আনয়নকারী। হে নবী (সঃ)! তুমি জনগণকে বলে 
দাও- এই কুরআন হচ্ছে আল্লাহর অনুগ্রহ ও অনুকম্পা । সুতরাং এটা নিয়ে 
তোমরা খুশী হয়ে যাও । আর দুনিয়ার ক্ষণস্থায়ী যেসব ভোগ্য বস্তু তোমরা লাভ 
করেছো, সেগুলো অপেক্ষা কুরআনই হচ্ছে শ্রেষ্ঠতম ও উৎকৃষ্টতম বস্তু । 

উমার (রাঃ)-এর নিকট ইরাকের খেরাজ আসলে তিনি তা দেখার জন্যে 
বেরিয়ে আসেন । তার সাথে তার খাদেমও ছিল। উমার (রাঃ) খেরাজে আগত 
উটগুলো গণনা করতে শুরু করেন। কিন্তু শেষে গণনায় অপারগ হয়ে বলে 
ওঠেনঃ “আমি মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।” এ দেখে তার 
খাদেমটি বলেঃ “আল্লাহর কসম! এটাও আল্লাহর অনুগ্রহ ও রহমত” তখন 
উমার (রাঃ) বলেনঃ “না, টা নয়। বরং আল্লাহ তাআলা 2443) 2%, 
বলে কুরআন ও ওর দ্বারা উপকার গ্রহণ বুঝিয়েছেন সুতরাং তার 
Ese lt HSS 2 ag cE CAE 
মনে করাই উচিত কেননা, এগুলো তো হচ্ছে আমাদের জমাকৃত সম্পদ । 


‘ফযল’ ও ‘রহমত’ তো অতি গুরুত্বপূর্ণ বিষয় । এর মাহাত্ম্য অত্যন্ত বেশী ৷” 


৫৯। তুমি বল-আচ্ছা বলতো, Sb ALGAE 3 99247359 


আল্লাহ তোমাদের জন্যে যা |) 15-0 


220723 “ 


অতঃপর তোমরা ওর কতক AE Se 
$ 352 2 SY 


হালাল সাব্যস্ত করে নিলে; A 
তুমি জিজ্ঞেস কর-আল্লাহ কি SMM ILLS 
তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, ' +2272" MDE 2 


১. ইবনে আবি হাতিম (রঃ) এই আয়াতের তাফসীরে এটা বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯১৬ পারাঃ ১১ 


৬০। আর যারা আল্লাহর উপর ar BOAT 
rT —2 EOE 
মিথ্যা আরোপ করে, তাদের *” 23+ 
কিয়ামত দিবস সম্বন্ধে কি FEO) 00 SPOT 
ধারণা? বাস্তবিক, মানুষের ole 
উপর আল্লাহর খুবই অনুগ্রহ PACE) 
রয়েছে, কিন্তু অধিকাংশ লোকই E222 2/7 33/03/09 [| bl 
অকৃতজ্ঞ । OUIAn Yo SIS: Y 


ইবনে আব্বাস (রাঃ), মুজাহিদ (রঃ), যহৃহাক (রঃ), কাতাদা (রঃ), আবদুর 
রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম (রঃ) প্রমুখ মনীধীগণ বলেন যে, মুশরিকরা 
কতকগুলো জন্তুকে ‘বাহায়ের’ ‘সাওয়ায়েব’ এবং ‘আসায়েল' নামে নামকরণ করে 
কোনটাকে নিজেদের উপর হালাল এবং কোনটাকে হারাম করে নিতো, এখানে 
এটাকেই খণ্ডন করা হয়েছে। যেমন আল্লাহ তা'আলা বলেছেনঃ “জমি হতে যা 
উৎপন্ন হয় এবং যেসব পশুর জন্য হয়, তা থেকে তারা একটা অংশ আল্লাহর 
জন্যে নির্ধারণ করে।” 


আবুল আহওয়াস -(রাঃ) হতে বর্ণিত, তিনি হচ্ছেন আউফ ইবনে মালিক 
ইবনে নায্লা, তিনি তীর পিতা হতে বর্ণনা করেন যে, তিনি বলেন, একদা আমি 
রাসুলুল্লাহ (সঃ)-এর নিকট গমন করি। এ সময় আকৃতি ও পোশাক পরিচ্ছদের 
দিক দিয়ে আমার অবস্থা ভাল ছিল না। তিনি আমাকে জিজ্ঞেস করেনঃ “তোমার 
কি কোন ধন-সম্পদ নেই?” আমি উত্তরে বললামঃ হ্যা আছে। তিনি পুনরায় প্রশ্ন 
করলেনঃ “কি মাল আছে?” আমি জবাব দিলামঃ সর্বপ্রকারের মাল রয়েছে। 
যেমন, উট, দাসদাসী, ঘোড়া এবং বকরী। তখন তিনি বলেনঃ “যখন তিনি 
তোমাকে মালধন দান করেছেন, তখন তিনি তার নিদর্শন তোমার উপর দেখতে 
চান।” অতঃপর তিনি বললেনঃ “তোমাদের উগ্রীর বাচ্চা হয়। ওর সমস্ত 
অঙ্গ-প্রত্যঙ্গ ভাল ও নিখুঁত হয়। কিন্তু তোমরাই হক্ষুর উঠিয়ে নিয়ে ওর কান 
কেটে দিয়ে থাকো । আর এটাকে বলে থাকো “বাহায়ের’ ৷ তোমরা ওর চামড়া 
চিরে দাও এবং ওকে বলে থাকো ‘সরম’। তোমরা এগুলো নিজেদের উপরও 
হারাম করে নাও এবং পরিবারবর্গের জন্যেও । এটা সত্য নয় কি?” আমি 
বললামঃ হ্যা, সত্য । এরপর তিনি বললেনঃ “জেনে রেখো যে, আল্লাহ তা'আলা 
তোমাদেরকে যা কিছু দান করেছেন, তা সর্বসময়ের জন্যে হালাল । কখনও তা 
হারাম হতে পারে না । আল্লাহর হাত তোমাদের হাত অপেক্ষা অনেক বেশী 
শক্তিশালী । আল্লাহর চাকু তোমাদের চাকু অপেক্ষা বহুগুণে তীক্ষ ৷” 


১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯১৭ পারাঃ ১১ 


আল্লাহ তা‘আলা এ লোকদের প্রতি নিজের কঠিন অসস্তুষ্টির কথা প্রকাশ 
করছেন, যারা তার হালালকে নিজেদের উপর হারাম করে নেয় এবং তার 
হারামকে নিজেদের জন্যে হালাল বানিয়ে নেয়। আর এটা শুধু নিজেদের 
ব্যক্তিগত মত ও প্রবৃত্তির উপর ভিত্তি করেই করে থাকে, যার কোন দলীল নেই । 


এরপর আল্লাহ তা'আলা তাদেরকে কিয়ামত দিবসের শাস্তি হতে ভয় প্রদর্শন 
করছেন। তিনি বলছেন, যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, কিয়ামতের 
দিন আমি তাদের সাথে কিরূপ ব্যবহার করবো এ সম্পর্কে তাদের ধারণা কি? 


৷ 125 3% 4 অৰ্থাৎ ‘নিশ্চয়ই আল্লাহ লোকদের উপর বড়ই 
অনুগ্রহশীল ৷’ ইমাম ইবনে জারীর (রঃ) বলেন যে, এটা ছেড়ে দেয়ার মধ্যে যেন 
দুনিয়াতেই তাদেরকে শাস্তি দিয়ে চিকিৎসা করা উদ্দেশ্য । আমি বলি- এটাও 
উদ্দেশ্য হওয়ার সম্ভাবনা রয়েছে যে, আল্লাহ তা'আলা লোকদের উপর বড়ই 
অনুগ্রহশীল ৷ কেননা, তিনি দুনিয়ায় তাদের জন্যে এমন বহু জিনিস হালাল 
করেছেন, যেগুলো পেয়ে তারা আনন্দিত হয় এবং তাদের জন্যে সেগুলো 
উপকারী । পক্ষান্তরে তিনি মানুষের জন্যে এমন জিনিস হারাম করেছেন, যেগুলো 
তাদের জন্যে সরাসরি ক্ষতিকর ছিল। এটা হয় দ্বীনের দিক দিয়েই হোক, না হয় 
দুনিয়ার দিক দিয়েই হোক ৷ কিন্তু অধিকাংশ লোকই কৃতজ্ঞতা প্রকাশ করে না। 
অর্থাৎ তারা আল্লাহর দেয়া নিয়ামতগুলো নিজেদের উপর হারাম করে নিচ্ছে এবং 
নফসের উপর সংকীৰ্ণতা আনয়ন করছে। এটা এইরূপে যে, নিজেদের পক্ষ থেকে 
কোন জিনিস হালাল করছে এবং কোন জিনিস হারাম করছে। মুশরিকরা এটাকে 
নিজেদের মধ্যে বহুল পরিমাণে প্রকাশ করেছে এবং একরূপ পদ্থাই বানিয়ে 
নিয়েছে। যদিও আহলে কিতাবের মধ্যে এটা ছিল না, কিনু এখন তারাও এই 
বিদআত চালু করে দিয়েছে। মুসা ইবনে সাবাহ হতে 8 4 25345) 
-এই উক্তির ব্যাপারে বর্ণিত আছে যে, কিয়ামতের দিন তিন প্রকারের 
আল্লাহওয়ালা লোককে পেশ করা হবে। আল্লাহ তা'আলা তাদের মধ্যে প্রথম 
প্রকারের লোককে জিজ্ঞেস করবেনঃ “হে আমার বান্দা! কি উদ্দেশ্যে তুমি ভাল 
কাজ করেছিলে?" উত্তরে সে বলবেঃ “হে আমার প্রতিপালক! আপনি জান্নাত 
তৈরী করেছেন এবং তার মধ্যে বাগান, ফলমূল, বৃক্ষলতা, নদ-নদী, হুর ও প্রাসাদ 
এবং অনুগত বান্দাদের জন্যে সর্বপ্রকারের নিয়ামত সরবরাহ করে রেখেছেন। 
এগুলো লাভ করার আশাতেই আমি রাত্রি জেগে জেগে আপনার ইবাদত করেছি 
ও সারা দিন রোযা রেখেছি ।” তখন আল্লাহ তা'আলা বলবেনঃ “তুমি যখন 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯১৮ পারাঃ ১১ 


জান্নাত লাভের আশাতেই এসব আমল করেছো, তখন যাও, জান্নাতই তোমার 
ঠিকানা ৷ কিন্তু এটা তোমার আমলের বিনিময়ে নয়। আমি তোমাকে জাহান্নাম 
হতে মুক্তি দিলাম । এটা আমার অনুগ্রহ । আর তোমাকে আমি জায্নাতে প্রবিষ্ট 
করছি আর এটাও আমার অনুগ্রহ” তখন সে এবং তার সঙ্গীরা জান্নাতে প্রবেশ 
করবে। তারপর দ্বিতীয় প্রকারের লোককে হাযির করা হবে। তাকে আল্লাহ 
তা'আলা জিজ্ঞেস করবেনঃ “হে আমার বান্দা! তুমি কেন ভাল কাজ করেছিলে?” 
উত্তরে সে বলবেঃ “হে আমার প্রতিপালক! আপনি জাহান্নাম তৈরী করেছেন এবং 
তার মধ্যে রেখেছেন জিঞ্জির, লু-হাওয়া ও গরম পানি । নাফরমান বান্দাদের জন্যে 
সেখানে সর্বপ্রকারের শাস্তির ব্যবস্থা রেখেছেন। আমি এই জাহান্নাম হতে রক্ষা 
পাওয়ার আশাতেই রাত্রি জেগে জেগে ইবাদত করেছি এবং সারা দিন 'রোযা 
রেখেছি” তখন আল্লাহ তা'আলা বলবেনঃ “তুমি যখন জাহান্নামের ভয়ে ভাল 
কাজ করেছো, তখন আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিলাম । তারপর 
এটা অতিরিক্ত অনুগ্রহ যে, তোমাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দেয়ার পর 
জান্নাতও দান করলাম ৷” সুতরাং সে এবং তার সাথীরা জান্নাতে প্রবেশ করবে। 
অতঃপর তৃতীয় প্রকারের লোককে পেশ করা হবে। তাকেও আল্লাহ জিজ্ঞেস 
করবেনঃ “হে আমার বান্দা! তুমি কেন ভাল কাজ করেছিলে” সে উত্তরে বলবেঃ 
“হে আমার প্রতিপালক! আমি শুধু আপনার প্রতি প্রেম ও মহব্বতের কারণে 
আপনার ইবাদত করেছি । আমি রাত জেগে জেগে ইবাদত করেছি এবং ক্ষুধা ও 
পিপাসা সহ্য করে সারা দিন রোযা রেখেছি একমাত্র আপনার সাথে সাক্ষাৎ 
লাভের আশায় এবং আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে ৷” তখন মহান আল্লাহ তাকে 
বলবেনঃ “তুমি যখন আমার মহব্বতে ও আমার সাথে সাক্ষাৎ লাভের উদ্দেশ্যে 
এরূপ করেছো, তখন আমি তোমার সামনে আমার গুজ্ববল্য প্রকাশ করছি। তুমি 
এখন আমাকে মন ভরে দেখে নাও এবং চক্ষু জুড়িয়ে নাও । তুমি সর্বাপেক্ষা বড় 
সম্পদ লাভ করলে।” এরপর তিনি তাকে বলবেনঃ “আমি আমার অনুগ্রহের 
বদৌলতে তোমাকে জাহান্নাম থেকেও মুক্তি দিচ্ছি এবং জান্নাতেও প্রবিষ্ট করছি। 
আমার ফিরিশ্তামণ্ডলী তোমার পাশে হাযির থাকবে এবং আমি স্বয়ং তোমার 
উপর আমার শান্তি বর্ষণ করতে থাকবো” সুতরাং সে ও তার সঙ্গীরা জান্নাতে 
প্রবেশ করবে৷” 


১. ইবনে আবি হাতিমই (রঃ) এই আয়াতের তাফসীরে এটা বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯১৯ পারাঃ ১১ 


৬১। আর তুমি যে অবস্থাতেই EA 


+ 2 GII37 dt 
থাক না কেন, আর সেই 


es SS UN Ls -))\ 
অবস্থাগুলোর অন্তর্গত এটাও 
যে, তুমি (নবী সঃ) যে কোন 
স্থান হতে কুরআন পাঠ কর 
এবং তোমরা (অন্যান্য লোক) 
যে কাজই কর, আমার সব 
কিছুরই খবর থাকে, যখন 
তোমরা সেই কাজ করতে শুরু 
কর; কণা পরিমাণও কোন বস্তু 
তোমার প্রতিপালকের 
(জ্ঞানের) অগোচর নয়- না 


EAE 2 2 232 23 3/ 

sol is HS 
Od Lr 3733, 37 

ESN 2S 

7222 22 P2323 IF I, 

ura Sh 

El SS TES 

2 Lp of PE Ee 
A722 52 (Iw 


ER ES SIAL 


যমীনে, না আসমানে, আর না 
কোন বস্তু তা হতে ক্ষুদ্ৃতর, না 
তা হতে বৃহত্তর, কিন্তু এই EE ME 
সমস্তই কিতাবে মুবীনে ০১৮০5 6 3/13; 
(কুরআনে) লিপিবদ্ধ রয়েছে। 

আল্লাহ তা'আলা স্বীয় নবী (সঃ)-কে সংবাদ দিচ্ছেন- আল্লাহ তাআলা 
তোমার উন্মত এবং সমস্ত মাখলূকের সমুদয় অবস্থা সম্পর্কে সব সময় অবহিত 
রয়েছেন । যমীন ও আসমানের অণু পরিমাণ জিনিসও, তা যতই নগণ্য হোক না 
কেন, কিতাবে মুবীন অর্থাৎ ইলমে ইলাহীতে বিদ্যমান রয়েছে। কিছুই তার দৃষ্টির 
অগোচরে নেই । অদৃশ্যের জ্ঞান একমাত্র তারই রয়েছে। জল ও স্থলের অদৃশ্যের 
খবর তিনি ছাড়া আর কেউই জানে না। গাছের একটা পাতাও যে ঝরে পড়ে, 
রাতের অন্ধকারে কোন জায়গায় কোন অণু পরিমাণ জিনিসও যে পড়ে থাকে, যে 
কোন জিনিস, তা সিক্ত হোক বা শুঙ্কই হোক, ভাল হোক বা মন্দই হোক, সব 
কিছুরই জ্ঞান একমাত্র তারই আছে । বৃক্ষ, জড় পদার্থ এবং প্রাণীসমূহের গতির 
খবর তিনিই রাখেন যমীনে যত প্রাণী রয়েছে, শূন্যে যত পাখী উড়ছে, এসবও 
তোমাদের মত দলে দলে রয়েছে । প্রতিটি প্রাণীর জীবিকার জামিন তিনিই ৷ 


এ সমুদয় বস্তুর গতিরও জ্ঞান যখন তার রয়েছে, তখন যে মানুষ মুকাল্লাফ ও 
ইবাদতের জন্যে আদিষ্ট, তাদের গতি ও আমলের জ্ঞান তাঁর কেন থাকবে না? 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯২০ পারাঃ ১১ 


যেমন মহান আল্লাহ বলেনঃ “ভূ-পৃষ্ঠে বিচরণকারী যত প্রাণী রয়েছে এবং যেসব 

পাখী দু’ডানার সাহায্যে উড়ে বেড়ায়, সবই তোমাদের ন্যায় এক একটি জাতি বা 

সম্প্রদায় ৷” অন্যত্ৰ তিনি বলেনঃ l 

(27 w 7 / of 23 ard A 

Wi, DA IGA Ss Als Ll) 
অর্থাৎ “ভূ-পৃষ্ঠে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যে, তার রিযৃ্‌ক আল্লাহর 
যিন্মায় না রয়েছে।” (১১৪ ৬) তাহলে বুঝা গেল যে, পৃথিবীতে বিচরণকারী 
সমুদয় প্রাণীরই খবর যখন তিনি রাখেন, তখন তীর ইবাদতের জন্যে আদিষ্ট 
মানুষের খবর যে তিনি রাখবেন, এতে সন্দেহের কোন অবকাশ নেই? যেমন 
তিনি বলেনঃ “তুমি মহা প্রতাপশালী ও দয়ালুর উপর (আল্লাহর উপর) ভরসা 
রাখো, যিনি তোমাকে তোমার দণ্ডায়মান অবস্থায়ও দেখেন এবং যখন তুমি 
সিজদা কর তখনও তোমাকে দেখতে পান৷” এ জন্যেই মহান আল্লাহ বলেনঃ 

“যে অবস্থাতে তোমরা থাক, কুরআন পাঠ কর, কিংবা অন্য যে কোন কাজ কর, 

আমি তোমাদেরকে দেখছি এবং সবকিছুই শুনছি!” এ কারণেই যখন জিবরাঈল 

(আঃ) রাসূলুল্লাহ (সঃ)-কে ইহ্‌সান সম্পর্কে জিজ্ঞেস করেন তখন তিনি বলেনঃ 

“(ইহ্‌সানের অর্থ এই যে) এমনভাবে তুমি আল্লাহ্‌ তা'আলার ইবাদত করবে 

যেন তুমি তাকে দেখছো, এটা না হলে কমপক্ষে এটা হওয়া উচিত যে, তিনি 

অবশ্যই তোমাকে দেখছেন (এরূপ বিশ্বাস রাখবে) ৷” 

৬২ ৷ মনে রেখো যে, আল্লাহর oo wb 5 Zr 
বন্ধুদের না কোন আশংকা HEIN, slol NI - -শ 
আছে, আর না তারা বিষণ্ন & Lajini 234 50 2 
হৰে । 05525 PY; gs 

৬৩ । তারা হচ্ছে সেই লোক যারা ale “a Er 
ঈমান এনেছে এবং (গুনাহ্‌ 2১৭ +72 94 
হতে) পরহেয্‌ করে থাকে। 132222 

৬৪ । তাদের জন্যে সুসংবাদ 
রয়েছে পার্থিব জীবনে এবং LS i] 

” r L772 PF 7 
বাক্যসমূহে কোন পরিবর্তন ATA Me 
হয় না; এটা হচ্ছে বিরাট PI 
সফলতা । Om 


Ed 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯২১ পারাঃ ১১ 


আল্লাহ্‌ তা‘আলা খবর দিচ্ছেন যে, তার বন্ধু হচ্ছে এ লোকগুলো যারা ঈমান 
আনয়নের পর পরহেযগারীও অবলম্বন করে থাকে । সুতরাং যারা আল্লাহভীরু 
তারাই আল্লাহর বন্ধু। যখন তারা পারলৌকিক অবস্থার সম্মুখীন হবে তখন তারা 
মোটেই ভয় পাবে না। আর দুনিয়াতেও তারা কোন দুঃখ ও চিন্তায় পরিবেষ্টিত 
হবে না। আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) এবং ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, 
আল্লাহর অলী হচ্ছে এ লোকেরা যারা সদা-সর্বদা তার স্মরণ ও চিন্তায় নিমগু 
থাকে। 


ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, একটি লোক জিজ্ঞেস করেঃ “হে 
আল্লাহর রাসূল (সঃ)! আল্লাহর অলী কারা?” উত্তরে তিনি বলেনঃ “তারা হচ্ছে 
ওরাই যাদেরকে তুমি দেখতে পাও যে, তারা আল্লাহর স্মরণে নিমগন রয়েছে” 

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
“আল্লাহর বান্দাদের মধ্যে কিছু এমন লোকও রয়েছে যারা নবীও নয় এবং 
শহীদও নয়৷ কিয়ামতের দিন আল্লাহর নিকট তাদের মর্যাদা দেখে নবী ও 
শহীদগণ তাদের উপর রিশ্ক (আকাঙ্কা) করবেন” জিজ্ঞেস করা হলোঃ “হে 
আল্লাহর রাসূল (সঃ)! তারা কারা?’ উত্তরে তিনি বললেনঃ “তারা হচ্ছে এ সব 
লোক যারা শুধু আল্লাহর মহব্বতে একে অপরকে মহব্বত করেছে 
(ভালবেসেছে) ৷ তাদের মধ্যে নেই কোন মালের সম্পর্ক এবং নেই কোন বং! 
সম্পর্ক । তাদের চেহারা হবে নূরানী (উজ্জ্বল) এবং তারা নূরের মিম্বরের উপর 
থাকবে যখন মানুষ ভয় পাবে, তখন তাদের কোন ভয় হবে না এবং মানুষ যখন 
দুঃখে থাকবে, তলত তাদের কোন দুখ ও চিড়া ঘতে গা অতঃপর তিনি 
পাঠ করলেনঃ 54,4 & Se 9915131 অৰ্থাৎ “ জেনে 
রেখো, নিশ্চয়ই আল্লাহর অলীদের জন্যে কোন ভয় নেই এবং তারা চিন্তিতও হবে 
না।” 

আবূ মালিক আশ্আরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসুলুল্লাহ (সঃ) 
বলেছেনঃ লোকদের মধ্য হতে ও বিভিন্ন গোত্র হতে এমন সম্পুদায়ের আগমন 
ঘটবে, যাদের পরস্পরের মধ্যে নেই কোন আত্মীয়তার সম্পর্ক, তারা শুধু আল্লাহর 
সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরকে ভালবাসবে । তাদের মধ্যে গড়ে উঠবে 
আন্তরিকতাপূর্ণ প্রেম প্রীতি ৷ কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তাদের জন্যে 
নূরের মিন্বর স্থাপন করবেন, যার উপর তারা উপবেশন করবে। মানুষ সেই দিন 
অত্যন্ত উদ্বিগ্ন থাকরে। কিনতু এরা থাকবে সম্পূর্ণ শান্ত ও নিশ্চিন্ত; আল্লাহর অলী 
এসব লোকই বটে ৷” 


১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯২২ পারাঃ ১১ 


আবু দারদা (রাঃ)-কে একটি লোক জিজ্ঞেস করেন যে, রাসূলুল্লাহ (সঃ) 4 
ES EA Fer) jell 5 5, । -এই আয়াতের কিরূপ ব্যাখ্যা করেছেন? 
ভত্তরে তিনি বলেনঃ “এটা হচ্ছে ভাল স্বপ্ন যা কোন মুসলিম দেখে থাকে বা অন্য 
কোন মুসলিমকে তার সম্পর্কে এ স্বপ্ন দেখানো হয়।” আবু দারদা (রাঃ) 
লোকটিকে বলেনঃ “তুমি আমাকে এই প্রশ্ন করলে, ইতিপূর্বে শুধু একবার একটি 
লোক নবী (সঃ)-কে এই প্রশ্ন করেছিল । তিনি উত্তরে বলেছিলেন, এটা হচ্ছে 
সঠিক ও সত্য স্বপ্ন যা কোন মুসলিম দেখে থাকে বা তার পক্ষে অন্য কাউকেও 
দেখানো হয়। এটা পার্থিব জীবনেও তার জন্যে শুভ সংবাদ এবং পরকালেও তার 
জন্যে জান্নাতের সুসংবাদ ।”” উবাদা ইবনে সামিত (রাঃ)-কে রাসূলুল্লাহ্‌ (সঃ) 
একথাই বলেছিলেন- “তোমার পূর্বে কেউ আমাকে এ প্রশ্ণ করেনি। ৫, শব্দ 
দ্বারা উদ্দেশ্য হচ্ছে ভাল স্বপ্ন ৷” ইবনে সামিত (রাঃ) রাসূলুল্লাহ (সঃ)-কে জিজ্ঞেস 
করেছিলেনঃ “এই আয়াতে আখিরাতের সুসংবাদ তো হচ্ছে জান্নাত, কিন্তু 
দুনিয়ার সুসংবাদ দ্বারা উদ্দেশ্য কি?’ উত্তরে তিনি বলেনঃ “সত্য সপু, যে স্বপন 
কেউ দেখে বা তার সম্পর্কে কাউকে স্বপ্ন দেখানো হয়। আর এই সত্য স্বপ্নও 
হচ্ছে নবুওয়াতের সত্তর বা চুয়াল্লিশটি অংশের একটি অংশ । 

আবু যার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “ হে আল্লাহর রাসূল (সঃ)! মানুষ 
ভাল কাজ করে এবং লোকেরা তার প্রশংসা করে (এটা কিরূপ?) ।” উত্তরে তিনি 
বলেনঃ “এটা যেন মুমিনের জন্যে দুনিয়াতেই জান্নাতের শুভ সংবাদ। আর এটা 
নবুওয়াতের উনপঞ্চাশটি অংশের একটি অংশ । সুতরাং যে ব্যক্তি ভাল স্বপু 
দেখবে সে যেন জনগণের সামনে তা বর্ণনা করে দেয়। আর যে খারাপ স্বপ্ন 
দেখবে, তার এটা জেনে রাখা উচিত যে, ওটা শয়তানের পক্ষ থেকে হয়েছে। সে 
মানুষকে ভীত-সন্তরস্ত করার জন্যেই এরূপ করে। সুতরাং তখন এ ব্যক্তির উচিত 
যে, সে যেন বাম দিকে তিনবার থুথু ফেলে ও তাকবীর পাঠ করে এবং জনগণের 
সামনে তা প্রকাশ না করে।” 

অন্য এক জায়গায় নবুওয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ বলা হয়েছে। 

আবু হুরাইরা (রাঃ) বলেন যে, উত্তম স্বপ্ন হচ্ছে আল্লাহ প্রদত্ত শুভ সংবাদ 
কথিত আছে যে, এর ভাবার্থ হচ্ছে- মুমিনের মৃত্যুর সময় ফিরিশ্তাগণ তাকে 
জান্নাত ও মাগফিরাতের শুভ সংবাদ দিয়ে থাকেন। যেমন আল্লাহ তাআলা 
বলেনঃ “নিশ্চয়ই যারা বলেছে-আমাদের প্রতিপালক (হচ্ছেন একমাত্র) আল্লাহ 
অতঃপর তারা (ওর উপর) অটল রয়েছে, তাদের প্রতি (সুসংবাদ নিয়ে) 
১. এ হাদীসটি ইবনে জারীর (রঃ) বর্ণনা করেছেন। 

২. এ হাদীসটি ইমাম মুসলিম (রঃ) বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯২৩ পারাঃ ১১ 


ফিরিশতারা অবতীর্ণ হবে, (এবং বলবে যে,) তোমরা (আখিরাতের 
বিপদসমূহের) ভয় করো না এবং (দুনিয়া ত্যাগের জন্যে) দুঃখও করো না, আর 
তোমরা সেই জান্নাতের প্রতি সন্তুষ্ট থাকো, যার প্রতিশ্র্ণত তোমাদেরকে প্রদান, 
করা হতো । আমি পার্থিব জীবনেও তোমাদের সঙ্গী ছিলাম এবং পরলোকেও 
থাকবো, আর যা কিছু তোমাদের বাসনা হবে, তোমাদের জন্যে তাতে তা 
বিদ্যমান আছে, আর যা কিছু তোমরা চাবে, তাও তোমাদের জন্যে তাতে 
রয়েছে। এটা ক্ষমাশীল করুণাময়ের সন্নিধান হতে মেহমানদারী ৷” 


বারা’র হাদীসে রয়েছে যে, যখন মুমিন ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসে, 
তখন উজ্জ্বল চেহারা ও সাদা পোশাক বিশিষ্ট ফিরিশৃতা তার কাছে আগমন 
করেন এবং বলেনঃ “হে পবিত্র আত্মা! তার মুখ দিয়ে এমনভাবে বেরিয়ে যাও 
যেমনভাবে মশকের মুখ দিয়ে পানি বের হয়ে থাকে।” যেমন আল্লাহ পাক 
বলেনঃ “কিয়ামতের আতংক তাদেরকে হতবুদ্ধি করবে না, ফিরিশৃতারা 
তাদেরকে বলবে- এটা হচ্ছে এদিন, তোমাদের সাথে যেই দিনের ওয়াদা করা 
হয়েছে।”’ আর এক জায়গায় আল্লাহ তা'আলা বলেনঃ “সেই দিন তুমি মুমিন 
পুরুষ এবং মুমিনা নারীদেরকে দেখবে যে, তাদের সামনের দিকে এবং ডান 
দিকে নূর (আলো) চলছে, (বলা হবে) আজ তোমাদেরকে এঁ জান্নাতের সুসং 
দেয়া হচ্ছে, যার নিমদেশে নহর প্রবাহিত হচ্ছে- এটা হচ্ছে বিরাট সফলতা ৷” 


29 39235 2242 


উক্তিগুলো বিষণ্ন না করে, TLL, < 


৬৬। মনে রেখো, যত কিছু 2 
আসমানসমূহে আছে এবং যত ৩০৮! $4০ 
কিছু যমীনে আছে, এই সমস্তই , Ses 
আল্লাহর; আর যারা আল্লাহকে RS EN) 
ছেড়ে অন্য শরীকদের ইবাদত uw 292 722 3/472 [1 
করে, তারা কোন্‌ বস্তুর Monro u— snl 
অনুসরণ করছে? তারা শুধু , 4 YG oat SA es 
অবাস্তব খেয়ালের তাবেদারী SY Sn TE 
করে চলছে এবং শুধু 722227 5 52 
অনুমানপ্রসূত কথা বলছে। OLA Tl 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯২৪ পারাঃ ১১ 


৬৭ । তিনি এমন, যিনি তোমাদের 1010811 be 
জন্যে রাত্রি বানিয়েছেন, যেন SEs - 
তোমরা তাতে স্বপ্তিলাভ কর, ৯ ১১০৫ ০১ ৪929- 
আর দিবসকেও এভাবে সৃষ্টি | ১ 4 ৮১ 
করেছেন যে, তা হচ্ছে ys Ce Hes 
দেখাশুনার উপকরণ; ওতে EEE CE 
(তাওহীদের) প্রমাণসমূহ * Los 
রয়েছে তাদের জন্যে যারা eR 
শোনে। 
আল্লাহ তা‘আলা রাসূলুল্লাহ (সঃ)-কে বলছেন- মুশরিকদের কথা যেন 
তোমাকে দুঃখিত না করে। তাদের উপর জয়যুক্ত হওয়ার জন্যে আল্লাহর নিকট 
সাহায্য প্রার্থনা কর এবং তারই উপর নির্ভরশীল হও সর্বপ্রকারের সম্মান ও 
বিজয় আল্লাহ, তার রাসূল (সঃ) এবং মুমিনদের জন্যে । মহান আল্লাহ স্বীয় 
বান্দাদের কথা শুনে থাকেন এবং তাদের অবস্থা সম্পর্কে তিনি পূর্ণ ওয়াকিফহাল। 
আকাশসমূহ ও পৃথিবীর রাজত্ব তীরই ৷ মুশরিকরা যে প্রতিমাগুলোর পূজা করছে 
সেগুলো তাদের ক্ষতি ও লাভ কিছুই করতে সক্ষম নয়। আর তাদের কাছে এর 
যুক্তিসম্মত কোন দলীলও নেই । এই মুশরিকরা তো শুধু মিথ্যা, অযৌক্তিক ও 
অনুমানপ্রসূত মতেরই অনুসরণ করছে। 
এরপর ইরশাদ হচ্ছে- আল্লাহ তা'আলা তার বান্দাদের জন্যে রাত্রি 
বানিয়েছেন, যেন তারা সারা দিনের শ্রান্তি ও ক্লান্তির পর আরাম ও শান্তি লাভ 
করতে পারে। আর তিনি দিবসকে জীবিকা উপার্জনের উদ্দেশ্যে উজ্জ্বল করেছেন। 
তারা দিনে সফর করে থাকে এবং আলোকের মধ্যে তাদের জন্যে আরো অনেক 
সুযোগ সুবিধা রয়েছে। দলীল প্রমাণাদি দেখে ও শুনে যারা উপদেশ ও শিক্ষা লাভ 
করে থাকে তাদের জন্যে এই আয়াতগুলোর মধ্যে নিদর্শনসমূহ রয়েছে। এগুলো 


সৃষ্টিকর্তার শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। 


৬৮ । তারা বলে-আল্লাহর সন্তান ১, ০০৮ ০০৪ 

আছে, তিনি পবিত্ৰ! তিনি তো 5 1 351 IG AA 
কারো মুখাপেক্ষী নন; তারই ;। 2 
স্বত্ব রয়েছে যা কিছু ET CPTI 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯২৫ পারাঃ ১১ 
আসমানসমূহে আছে এবং যা 242343 2 2 242 Ss 
কিছু যমীনে আছে; তোমাদের BE LH 


কাছে এর (উক্ত দাবীর) কোন 44 422227707] 
hl HE hl 
প্রমাণও নেই; আল্লাহ সম্বন্ধে “ sn gs, 


AIP rd 
কি তোমরা এমন কথা আরোপ SPACE 
করছো যা তোমাদের জানা 
নেই? এপনপ233/3772 592 


EEN ~~" 
৬৯। তুমি বলে দাও- যারা , 
A283 2 Az 2? 


আল্লাহর উপর মিথ্যা রচনা 0 us Sab 

করে তারা সফলকাম হবেনা । 

৭০ । এটা দুনিয়ার সামান্য আরাম CTS BCE ES -V. 

মাত্র, তৎপর আমারই EA MEE HE 27 

দিকে তাদের আসতে হবে, SHAS © MT 

তখন আমি তাদেরকে তাদের EL229227 23237 f) 

কুফরীর বিনিময়ে কঠিন শান্তির 6984 6 ০ 6 

স্বাদ গ্রহণ করাবো। 

এখানে আল্লাহ তা‘আলা এ লোকদের কথা খণ্ডন করছেন যারা বলে যে, 
আল্লাহর সন্তান রয়েছে (নাউযুবিল্লাহি মিন যালিক)। তিনি এসব থেকে 
সম্পূর্ণরূপে পবিত্র । সন্তান কি, বরং তিনি সমস্ত জিনিস থেকেই অমুখাপেক্ষী। 
দুনিয়ায় যত কিছু বিদ্যমান রয়েছে, সবকিছুই তার অনুগ্রহ ও দয়ার কাঙ্গাল ও 
একমাত্র তারই মুখাপেক্ষী । যমীন, আসমান ও এ দু'য়ের মধ্যে যা কিছু রয়েছে 
সবই তার অধিকারভূক্ত । তাহলে তিনি নিজেরই বান্দা বা দাসকে কিরূপে সন্তান 
বানাতে পারেন? হে মুমিনগণ! তোমাদের কাছে তো এর দলীল রয়েছে, কিন্তু 
এই কাফির ও মুশরিকদের কাছে এই মিথ্যা ও অপবাদমূলক কথার কোনই 
প্রমাণ নেই । তারা জানে না কিছুই অথচ অনেক কিছু দাবী করছে। এটা 
মুশরিকদের জন্যে কঠিন সতর্কতামূলক উক্তি । 

এই কাফিরগণ বলে যে, আল্লাহরও একটি পুত্র রয়েছে (নাউযুবিল্লাহ) । এটা 
এমনই এক কঠিন অপবাদমূলক কথা যে, তা শুনে যদি আকাশ ফেটে পড়ে, 
যমীন ধ্বসে যায় এবং পাহাড় ভেঙ্গে পড়ে, তবে এতে বিস্ময়ের কিছুই নেই । 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯২৬ পারাঃ ১১ 


আল্লাহ তাআলার সন্তান হওয়া কিরূপে শোভা পাবে? যমীন ও আসমানের 
সমুদয় জিনিস তো তীরই অনুগৃহীত এবং তারই দাস! সবই তার গণনার মধ্যে 
রয়েছে। ওগুলোর সংখ্যা তার জানা আছে। কিয়ামতের দিন সবাই এককভাবে 
তার কাছে হাযির হবে। এরপর মহান আল্লাহ এই অপবাদ প্রদানকারী 
কাফিরদেরকে ধমকের সুরে বলছেন যে, তারা দ্বীন ও দুনিয়া কোথায়ও মুক্তি 
পাবে না । কিন্তু দুনিয়াতে যে তাদেরকে কিছু ভোগ্য বস্তু প্রদান করা হচ্ছে তা এই 
জন্যে যে, আল্লাহ তা'আলা তাদেরকে ঢিল দিয়ে রেখেছেন, যেন তারা দুনিয়ার 
নগণ্য ভোগ্য বস্তু দ্বারা কিছুটা উপকার লাভ করে। অতঃপর তাদেরকে ভীষণ 
শাস্তির শিকারে পরিণত করা হবে। এই দুনিয়াটা তো তাদের জন্যে অল্প কয়েক 
হবে। সেখানে তাদেরকে গ্রহণ করতে হবে কঠিন শাস্তির স্বাদ । এটা হবে তাদের 
মিথ্যা অপবাদ এবং কুফরীর কারণে । 


৭১। আর তুমি তাদেরকে নূহের 

ইতিবৃত্ত পড়ে শুনাও, যখন সে ;| Pe ETT _V\ 

নিজের কওমকে বললো- হে “ঢ় 

আমার কওম! যদি তোমাদের -+27-5 টে 

কাছে দুর্বহ মনে হয় আমার AE Ih dN 

অবস্থান এবং অল্লাহর 27/2 EER 

আদেশাবলী নসীহত করা, EEE SS SL 

তবে আমার তো আল্লাহরই 320,02 Ae 1 

উপর ভরসা, সুতরাং তোমরা এ | ৯ ৮ 

শরীকদেরকে ( ) 28 > BAHAI IH 2rd 

নাও, অতঃপর তোমাদের সেই 23232123 2722-7 0 
i Ss RCS 

তদবীর (গোপন ষড়যন্ত্র) যেন bel te 


তোমাদের দুশ্চিন্তার কারণ না EMS) 
হয়, তারপর আমার সাথে (যা ১:৭! ৮ + 
করতে চাও) করে ফেলো, আর Eb 
আমাকে মোটেই অবকাশ দিও 01355 
না। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯২৭ পারাঃ ১১ 


৭২। তৎপরও যদি তোমরা | 
2 UC Es a2 
পরান্যুখই থাকো, তবে আমি ES LS dH 0 -YY 
তো তোমাদের কাছে কোন 
পারিশ্রমিক চাই না, আমার TE 
2 2 ond 
পারিশ্রমিক তো শুধু আল্লাহরই esos 
যো য cre A) 
হুকুম করা হয়েছে যে, আমি 
a অস্ত ভুক্ত ok 
৭৩ । অনস্তুর তারা তাকে মিথ্যা ০ Las He IE 
আমি তাকে এবং যারা তার ne Lz 292 
সাথে নৌকায় ছিল তাদেরকে ৯ 4-১৯১ ১! 
নাজাত দিলাম ও তাদেরকে =) 294/০23 ০৪০৯০০ 
আবাদ করলাম, আর যারা ৮৯-2০১, 
ব্‌ মিথ্যা c24 272 Z 
সাব্যস্ত করেছিল, তাদেরকে FEE be SELENE 
নিমজ্জিত করে দিলাম, সুতরাং 


দেখো কি পরিণাম হয়েছিল Sl 
তাদের, যাদেরকে ভীতি প্রদর্শন 
করা হয়েছিল । 


আল্লাহ তাআলা স্বীয় নবী (সঃ)-কে বলছেন- হে নবী (সঃ)! মক্কার 
কাফিরদেরকে, যারা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করছে এবং তোমার বিরোধিতা 
করছে তাদেরকে নূহ (আঃ) এবং তার কওমের ঘটনা শুনিয়ে দাও । তারা তাদের 
নবীকে অবিশ্বাস করেছিল, ফলে আল্লাহ তা'আলা তাদেরকে কিভাবে ধ্বংস করে 
দিয়েছিলেন এবং তাদের সকলকে কিভাবে পানিতে ডুবিয়ে দেন! যাতে 
পূর্ববর্তীদের এই ভয়াবহ পরিণাম দেখে এ লোকগুলো সতর্ক হয়ে যায় যে, না 
জানি তাদেরকেও ধ্বংসের সম্মুখীন হতে হয়। ঘটনা এই যে, নূহ (আঃ) যখন 
তার কওমকে বললেনঃ “যদি তোমাদের কাছে আমার ঘোরাফেরা এবং সঠিক 
পথে আনয়নের জন্যে তোমাদেরকে উপদেশ দান তোমাদের নিকট ভারী বোধ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯২৮ পারাঃ ১১ 


হয়, তবে জেনে রেখো যে, আমি এটাকে মোটেই গ্রাহ্য করি না। আমি শুধু 
আল্লাহর উপর নির্ভর করেছি। তোমাদের কাছে কঠিন বোধ হোক বা নাই হোক, 
আমি কিন্তু প্রচার কার্য থেকে বিরত থাকতে পারি না। আচ্ছা, তোমরা এবং 
আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে শরীক বানিয়ে নিয়েছো, অর্থাৎ তোমাদের উপাস্য 
প্রতিমাগুলো, সবাই একমত হয়ে যাও এবং নিজেদের চেষ্টার কোনই ক্রটি না 
করে সবদিক দিয়ে নিজেদেরকে দৃঢ় করে নাও ৷ অতঃপর তোমাদের যদি বিশ্বাস 
থাকে যে, তোমরাই হক পথে রয়েছো, তবে আমার ব্যাপারে তোমাদের সিদ্ধান্ত 
কার্যকরী করে ফেলো এবং আমাকে এক ঘন্টাকালও অবকাশ দিও না । সাধ্যমত 
তোমরা সবকিছুই করতে পার । তথাপি জেনে রেখো যে, তোমাদেরকে আমি 
পরওয়া করি না এবং ভীতও নই ৷ কেননা, আমি জানি যে, তোমাদের অনুমানের 
ভিত্তি কোন কিছুরই উপর প্রতিষ্ঠিত নয়।” 

হুদ (আঃ) স্বীয় কওমকে এরূপই বলেছিলেনঃ “আমিও আল্লাহকে সাক্ষী 
রাখছি এবং তোমরাও সাক্ষী থাকো যে, তোমরা যে আল্লাহকে ছেড়ে 
মূর্তিগুলোকে তার শরীক বানিয়ে নিচ্ছ, আমি এ ব্যাপারে তোমাদের থেকে 
সম্পূর্ণরূপে মুক্ত । এখন তোমরা যত পার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকো 
এবং আমাকে মুহূর্তকালও অবকাশ দিয়ো না । আমার ভরসাস্থল একমাত্র আল্লাহ, 
যিনি তোমাদেরও প্রতিপালক এবং আমারও প্রতিপালক ৷ যদি তোমরা আমাকে 
অবিশ্বাস করতঃ আমার দিক থেকে সরে পড়, তবে এতে আমার কি হবে? এমন 
তে নয় যে, তোমাদের কাছে আমার কিছু পাওয়ার আশা ছিল, যা নষ্ট হওয়ার 
কারণে আমার দুঃখ হবে? আমি যে তোমাদের কল্যাণ কামনা করছি তার তো 
কোন বিনিময় তোমাদের কাছে চাচ্ছি না । আমাকে তো বিনিময় প্রদান করবেন 
আল্লাহ । আমার প্রতি এই গুরুত্ব আরোপ করা হয়েছে যে, আমি যেন সর্বপ্রথম 
ঈমান আনয়ন করি। আর আমার জন্যে এটা অবশ্য কর্তব্য যে, আমি যেন 
ইসলামের আহকাম কার্যকর করি। কেননা, প্রথম হতে শেষ পর্যন্ত সমস্ত নবীর 
দ্বীন ইসলামই বটে ৷ নীতি ও পদ্থা পৃথক হলেও কোন ক্ষতি নেই । তাওহীদের 
শিক্ষা তো একই ৷” আল্লাহ পাকের উক্তিঃ “তোমাদের প্রত্যেকের জন্যে আমি 
এক একটি শরীয়ত এবং পৃথক পৃথক নীতি ও পন্থা বানিয়েছি।” এই নূহ (আঃ) 
বলেনঃ “আমাকে এই নির্দেশ দেয়া হয়েছে যে, আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত 
হই” 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯২৯ পারাঃ ১১ 


ইবরাহীম (আঃ) সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা বলেনঃ “যখন তার প্রতিপালক 
তাকে বললেন, ঈমান আনয়ন কর, তখন সে তৎক্ষণাৎ বলে উঠলো- আমি 
ঈমান আনলাম বিশ্ব প্রতিপালকের প্রতি । আর এই হুকুম করে গেছে ইবরাহীম 
(আঃ) নিজ সন্তানদেরকে এবং ইয়াকুবও (আঃ), হে আমার সন্তানগণ! আল্লাহ্‌ 
এই দ্বীনকে তোমাদের জন্যে মনোনীত করেছেন, সুতরাং তোমরা ইসলাম ছাড়া 
আর কোন অবস্থায় মরো না।” 


ইউসুফও (আঃ) বলেছিলেনঃ “হে আমার প্রতিপালক! আপনি আমাকে 
রাজত্বের বিরাট অংশ দান করেছেন এবং আমাকে স্বপ্ফল বর্ণনা শিক্ষা দিয়েছেন, 
হে আসমানসমূহের ও যমীনের সৃষ্টিকর্তা! আপনি আমার কার্য নির্বাহক, 
দুনিয়াতেও এবং আখিরাতেও, আমাকে পূর্ণ আনুগত্যের অবস্থায় দুনিয়া হতে 
উঠিয়ে নিন এবং আমাকে বিশিষ্ট নেক বান্দাদের অন্তর্ভুক্ত করুন৷” 

মুসা (আঃ) বলেছিলেনঃ “হে লোক সকল! যদি তোমরা মুসলিম হও, তবে 
আল্লাহর উপরই ভরসা কর এবং তারই উপর ঈমান আনয়ন কর।” মূসা 
(আঃ)-এর যুগের যাদুকরগণ বলেছিলঃ “হে আমাদের প্রতিপালক! আমাদের 
মধ্যে ধৈৰ্য আনয়ন করুন এবং ইসলামের অবস্থায় আমাদের মৃত্যু দিন!” 

বিলকিস বলেছিলঃ “হে আমার প্রতিপালক! আমি আমার নিজের উপর যুলুম 
করেছি এবং সুলাইমান (আঃ)-এর বিশ্ব প্রতিপালকের প্রতি ঈমান আনলাম ৷” 


ইরশাদ হচ্ছে- “আমি যে তাওরাত অবতীর্ণ করেছি তা হচ্ছে হিদায়াত ও 
নুর । নবী এর মাধ্যমে মুসলিমদের উপর হুকুম কায়েম করে থাকে।” আর এক 
জায়গায় মহান আল্লাহ বলেনঃ “আমি যখন (ঈসার আঃ) হাওয়ারীদের উপর অহী 
করেছিলাম- তোমরা আমার উপর ও আমার রাসূলের উপর ঈমান আনয়ন কর, 
তখন তারা বলেছিল, আমরা ঈমান আনলাম এবং আপনি সাক্ষী থাকুন যে, 
আমরা মুসলিম ৷” 

সর্বশেষ নবী, মানব নেতা মুহাম্মাদ (সঃ) বলেছেনঃ “আমার সালাত, আমার 
ইবাদত, আমার জীবন এবং আমার মরণ সমস্তই বিশ্ব প্রতিপালক আল্লাহর 
জন্যেই । তার কোনই অংশীদার নেই, আমি এ কাজেই আদিষ্ট হয়েছি এবং 
আমিই হলাম প্রথম মুসলিম ৷” তিনি বলেনঃ “আমরা নবীদের দল যেন 
বৈমাত্রেয় ভাই । আমাদের সবারই পিতা একজন এবং মাতা পৃথক পৃথক । অর্থাৎ 
আমাদের সবারই দ্বীন একই । আর সেটা হচ্ছে এক আল্লাহর ইবাদত করা, 
যদিও আমাদের শরীয়ত পৃথক পৃথক ৷” 


৫৯ s পর 
0 wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯৩০ পারাঃ ১১ 


আল্লাহ পাকের উক্তিঃ “আমি নূহ (আঃ)-কে এবং তার অনুসারীদেরকে 
নৌকার উপর উঠিয়ে মুক্তি দিয়েছিলাম এবং তাদেরকে যমীনের উপর প্রতিনিধি 
বানিয়েছিলাম । পক্ষান্তরে যারা তাকে (নূহ আঃ-কে) অবিশ্বাস ও মিথ্যা প্রতিপন্ন 
করেছিল তাদেরকে পানিতে ডুবিয়ে দিয়েছিলাম । দেখো, হতভাগ্যদের পরিণাম 
কি হয়েছিল! হে মুহাম্মাদ (সঃ)! দেখো, আমি মুমিনদেরকে কিরূপে মুক্তি দিয়েছি 
এবং নাফরমানদেরকে কিভাবে ধ্বংস করেছি!” 

৭8 । আবার আমি তার (নূহ আঃ ENE? 
-এর পরে) অপর নবীদেরকে Uf lan eee He) -VY£ 
তাদের কওমের নিকট প্রেরণ 
করলাম, সুতরাং তারা তাদের I 1047 | 
নিকট মু'’জিযাসমূহ নিয়ে Ee ol 
আসলো, এতদসত্ববেও এটা ns Eke ANE 
হলো না যে, তারা যে বস্তুকে *' +2 
পূর্বে মিথ্যা সাব্যস্ত করেছিল, 44711425 * 
পরে তা মেনে নেয়; এভাবেই Eb DS J ots 


আল্লাহ কাফিরদের ean 232 
অস্তরসমূহের উপর মোহর oul 2 
লাগিয়ে দেন। 


আল্লাহ তা‘আলা বলেন, আমি নূহ (আঃ)-এর পরে অন্যান্য রাসূলদেরকেও 
তাদের কওমের নিকট দলীল প্রমাণাদি ও মু’জিযাসহ পাঠিয়েছিলাম । কিন্তু তারা 
পূর্বে যেভাবে মিথ্যা সাব্যস্ত করেছিল, ওর উপরই প্রতিষ্ঠিত থাকলো । তারা 
পূর্ববর্তী রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করার কারণে গুনাহ্‌গার তো হয়েছিলই, 
তদুপরি এই রাসূলদের উপরও ঈমান আনলো না। যেমন আল্লাহ্‌ পাক বলেনঃ 
“আমি তাদের অন্তর ও চক্ষুসমূহ হতে বুঝবার ও শুনবার যোগ্যতাই বের করে 
নিলাম” 

আল্লাহ্‌ পাকের উক্তিঃ “এভাবেই আল্লাহ কাফিরদের অন্তরসমূহের উপর 
মোহর লাগিয়ে দেন।” অর্থাৎ যেমন পূর্ববর্তী উন্মতেরা তাদের নবীকে মিথ্যা 
প্রতিপন্ন করার কারণে আমি তাদের অন্তরসমূহের উপর মোহর লাগিয়ে 
দিয়েছিলাম, অনুরূপভাবে এঁ পথভ্রষ্টদের অনুসরণকারীদের অস্তরসমূহের উপরও 
আমি মোহর লাগিয়ে দিয়েছি । যে পর্যন্ত না তারা বেদনাদায়ক শাস্তির শিকারে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯৩১ পারাঃ ১১ 


পরিণত হবে, বিশ্বাস স্থাপন করবে না। ভাবার্থ এই যে, bs 
অস্বীকারকারী উন্মতদেরকে আল্লাহ্‌ তা'আলা ধ্বংস করে দিয়েছেন এবং যারা 
তাদের উপর ঈমান এনেছে তাদেরকে তিনি মুক্তি দিয়েছেন এটা নূহ (আঃ)-এর 
পরবর্তী লোকদের বর্ণনা । আসলে আদম (আঃ)-এর পরের যুগের লোকেরা তো 
ইসলামের উপরই কায়েম ছিল। কিন্তু পরবর্তীকালে তাদের মধ্যে প্রতিমা-পূজার 
প্রচলন হয়ে যায়। এ জন্যেই আল্লাহ তা‘আলা তাদের নিকট নূহ (আঃ)-কে 
প্রেরণ করেন। এ কারণেই তোকিয়ামতের দিন মুমিনরা নূহ (আঃ)-কে বলবেঃ 
‘আপনি হচ্ছেন দুনিয়ায় প্রেরিত প্রথম নবী ৷” 

ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, আদম (আঃ) ও নূহ (আঃ)-এর 
মাঝে দশ শতাব্দী অতিবাহিত হয়েছিল। তারা সবাই ইসলাম ধর্মের উপর 
প্রতিষ্ঠিত ছিল। আল্লাহ তা‘আলা বলেনঃ “নূহ (আঃ)-এর পরে আমি কতইনা 
যুগ খতম করেছি!” উপরোল্লিখিত আয়াত দ্বারা আরবের সেই মুশরিকদের ভয় 
প্রদর্শন করা হয়েছে, যারা সর্বশেষ নবী (সঃ)-কে মিথ্যা সাব্যস্ত করছিল । পূর্ববর্তী 
নবীদেরকে অবিশ্বাসকারীদের শাস্তির কথা যখন আল্লাহ তাআলা এইভাবে উল্লেখ 
করলেন, তখন কুরায়েশরা যে নবী (সঃ)-কে অবিশ্বাস করছে, এ ব্যাপারে 
বাস্তবিকই চিন্তা করা উচিত যে, তারা তো আরো বেশী পাপে জড়িয়ে পড়ছে। 
কারণ তিনি তো হচ্ছেন সর্বশেষ নবী (সঃ)! তার পরে আর কোন নবী আসবেন 
না যে, তারা হিদায়াত লাভের আর কোন সুযোগ পাবে। 
৭৫। অতঃপর আমি তাদের পর ০, ০৪ ০০৪১ 

মূসা ও হারূনকে আমার Ee 5-০ 


মু’জিযাসমূহ সহকারে _,_ LMI FB 
ফিরআউন ও তার প্রধানদের $+ ৩৯) 


Me 
অহংকার করলো, আর সেই LEG ESS 
লোকণগ্ড পাপাচারী EC OTOH 
ki ছিল ECE Ll, 


2 bo 2 22, 


৭৬। অতঃপর যখন তাদের প্রতি fi EL 
আমার সন্নিধান হতে প্রমাণ ARNE 
পৌছলো, তখন তারা বলতে ll bu 


লাগলো, নিশ্চয়ই এটা সুস্পষ্ট 95 
যাদু ৷ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯৩২ পারাঃ ১১ 


৭৭। মূসা বললো- তোমরা কি 92224 ০ ০ 
এই যথার্থ প্রমাণ সম্পর্কে এমন SY Ail 22 JT -VV 
কথা বলছো, যখন ওটা AE 
তোমাদের নিকট পৌঁছলো? ES eA 
এটা কি যাদু? অথচ যাদুকররা Le 
তো সফলকাম হয় না! El 
৭৮ । তারা বলতে লাগলো- তুমি 
কি আমাদের নিকট এই জন্যে ES EEN VA 
এসেছো যে, আমাদেরকে 
সরিয়ে দাও সেই তরীকা হতে, CACY 2d 2 
যাতে আমরা আমাদের CCA | Fae EE 
ff £ আর + 2-4? PA Med 
পৃথিবীতে Mtns Bek PAD CSS 
আধিপত্য স্থাপিত হয়ে যায়? ন? 22 AC LSA i 
আর আমরা তোমাদের ০০১৮-৯ ৮১ ০৯১ ৮) 
দু'জনকে কখনো মানবো না৷ 
আল্লাহ তা‘আলা বলেন, এই রাসূলদের পরে আমি ফিরআউন ও তার 
দলবলের কাছে মূসা (আঃ) ও হারূন (আঃ)-কে পাঠালাম এবং তাদের সাথে 
আমার নিদর্শনাবলী, দলীল প্রমাণাদি ও মু’জিযাসমূহও ছিল। কিন্তু এ পাপিষ্ঠ 
কওম সত্যের অনুসরণ ও আনুগত্য অস্বীকার করে বসে ৷ যখন তাদের কাছে 
আমার পক্ষ থেকে সত্য বিষয়গুলো পৌঁছে গেল, তখন তারা কোন চিন্তা না 
করেই বলতে লাগলো- এটা তো সুস্পষ্ট যাদু । তারা যেন নিজেদের অবাধ্যতার 
উপর শপথই করে বসেছিল । অথচ তাদের নিজেদেরই বিশ্বাস ছিল যে, তারা যা 
কিছু বলছে প্রকৃতপক্ষে তা মিথ্যা ও অপবাদ ছাড়া কিছুই নয়। যেমন স্বয়ং আল্লাহ্‌ 
তা'আলা বলেন, তারা অস্বীকার তো করছে বটে, কিন্তু তাদের অন্তর স্বয়ং বিশ্বাস 
রাখছে যে, ওটা তাদের যুলুম ও অবাধ্যাচরণ। মোটকথা, মূসা (আঃ) তাদের 
দাবী খণ্ডন করতে গিয়ে বলেন- সত্য যখন তোমাদের কাছে এসে যাচ্ছে, তখন 
তোমরা বলছো যে, এটা যাদু ছাড়া কিছুই নয়। অথচ যাদুকররা তো কখনো 
কল্যাণ ও মুক্তির মুখ দেখতে পারে না। 


এ অবাধ্যরা মূসা (আঃ)-কে বললো- হে মূসা (আঃ)! আপনি তো আমাদের 
কাছে এজন্যেই এসেছেন যে, আমাদেরকে আমাদের পূর্বপুরুষদের ধর্ম থেকে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯৩৩ পারাঃ ১১ 


ফিরিয়ে দিবেন, অতঃপর শ্রেষ্ঠত্ব, রাজতৃ্‌ এবং বিজয় গৌরব সবই হয়ে যাবে 
আপনার ও আপনার ভাই হারূন (আঃ)-এর জন্যে । 


আল্লাহ পাক মূসা (আঃ) ও ফিরআউনের কাহিনী কয়েক জায়গায় বর্ণনা 
করেছেন। কেননা, এটা হচ্ছে বিস্ময়কর কাহিনী । ফিরআউন পূর্ব হতেই মূসা 
(আঃ) থেকে আতংকিত ছিল । কিন্তু কি আশ্চার্যজনক ব্যাপার যে, যে ফিরআউন 
মূসা (আঃ)-কে এতো ভয় করতো, আল্লাহ্‌ তা'আলা তার কাছেই তাকে লালিত 
পালিত করলেন । রাজকুমাররূপে মূসা (আঃ) ফিরআউনের কাছে লালিত পালিত 
হতে থাকলেন। অতঃপর একটা বিপ্রব ঘটে গেল এবং এমন এক পরিস্থিতির 
সৃষ্টি হলো যে, তিনি ফিরআউনের কাছে আর টিকতে পারলেন না । তাকে তার 
নিকট থেকে পালিয়ে যেতে হলো আল্লাহ পাক তাকে নবুওয়াত ও রিসালাত 
দান করে গৌরবান্বিত করলেন এবং তাকে এতো বড় সম্মান দিলেন যে, স্বয়ং 
তিনি তার সাথে কথা বললেন। এরপর তিনি তাকে এ ফিরআউনের কাছেই 
নবীরূপে প্রেরণ করলেন এবং বলে দিলেন- তাকে গিয়ে বল যে, সে যেন আমার 
দিকে প্রত্যাবর্তন করে এবং বে-দ্বীনীর পরিবর্তে দ্বীনের উপর চলে । অথচ 
ফিরআউন সেই সময় বিপুল ধন-সম্পদ ও ক্ষমতার অধিকারী ছিল। যা হোক, 
আল্লাহ্‌ তা‘আলার নির্দেশক্রমে মূসা (আঃ) ফিরআউনের কাছে পয়গাম নিয়ে 
আসলেন এ সময় তার ভাই হারূন (আঃ) ছাড়া তার আর কোন সাহায্যকারী 
ছিল না৷ ফিরআউন কিন্তু ক্ষমতার গর্বে গর্বিত হয়ে উঠলো এবং তার দাওয়াত 
প্রত্যাখ্যান করলো । সে এমন এক দাবী করে বসলো, যার সে মোটেই হকদার 
ছিল না। বানী ইসরাঈলের মুমিনদেরকে সে লাঞ্ছিত ও অপমানিত করলো । 
এরূপ সংকীর্ণ পরিস্থিতিতেও মূসা (আঃ) ও হারূন (আঃ) ফিরআউনের অন্যায়ের 
হাত থেকে রক্ষা পেয়ে গেলেন আল্লাহ পাক তাদেরকে স্বীয় তত্ত্বাবধানে নিয়ে 
নিলেন। একের পর এক মূসা (আঃ)-এর সঙ্গে ফিরআউনের বিবাদ ও তর্ক 
বিতর্ক হতে থাকলো । মূসা (আঃ) এমন এমন নিদর্শন ও মু'জিযা পেশ করতে 
লাগলেন যে, যা দেখে হতবাক হতে হয় এবং স্বীকার করতে হয় যে, আল্লাহর 
পৃষ্ঠপোষকতা ছাড়া কেউই এরূপ দলীল কখনো পেশ করতে পারে না। কিন্তু তা 
সত্বেও ফিরআউন ও তার দলবল এই শপথ করে বসলো যে, তারা কখনো মূসা 
(আঃ)-কে মানবে না । অবশেষে এমন শাস্তি নেমে আসলো যে, তা রদ করার 
ক্ষমতা কারো থাকলো না । একদিন ফিরআউন ও তার দলবলকে নদীতে ডুবিয়ে 
দেয়া হলো এবং এইভাবে এঁ অত্যাচারী কওমের মূলোচ্ছেদ হয়ে গেল৷ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯৩৪ পারাঃ ১১ 
৭৯। এবং ফিরআউন বললো- 42 +292 9972.44 


আমার কাছে সমস্ত সুদক্ষ SS orl SJ -YA 
যাদুকরকে উপস্থিত কর । 2-2 
O mle Ps 
৮০। অনন্তর যখন যাদুকররা A 
আসলো, তখন মূসা তাদেরকে +»: 4.42 5, সর 577 
বললো - নিক্ষেপ কর যা কিছু US Leo A 
) 722320», 2 eh 292/ ন 25 
তোমরা নিক্ষেপ করতে চাও । OE রা Rl 


৮১ । অতঃপর যখন তারা নিক্ষেপ _ 
করলো, তখন মূসা (আঃ) 2446 HELA 
বললো - যাদু এটাই; নিশ্চয়ই OE 
আল্লাহ এখনই এটাকে 11422 NE 
বানচাল করে দিবেন; Ul ioe 
(কেননা) আল্লাহ এমন aad 3 HEAL a 207 
ফাসাদীদের কাজ সম্পন্ন হতে an 2 ide 
দেননা। EE 

৮২। আর আল্লাহ সঠিক প্রমাণকে ET) Fe 
স্বীয় অঙ্গীকার অনুযায়ী AS, lal G2; AY 
প্রতিষ্ঠিত করে দেন, যদিও ' 4 “+ EE 
পাপাচারীরা তা অপ্রীতিকর SLANE 
মনে করে। ll 
মহান আল্লাহ যাদুকর ও মূসা (আঃ)-এর কাহিনী সূরায়ে আ’রাফে বর্ণনা 

করেছেন এবং সেখানে এর উপর আলোকপাত করা হয়েছে। আর এই সূরায় 

এবং সূরায়ে তাহা ও সূরায়ে শুআরায়ও এটা বর্ণিত হয়েছে। ফিরআউন তার 
যাদুকরদের বাজে কথন এবং প্রতারণামূলক কলাকৌশলের মাধ্যমে মূসা 

(আঃ)-এর সুস্পষ্ট সত্যের মুকাবিলা করতে চেয়েছিল। কিন্তু সে সম্পূর্ণরূপে 

বিফল মনোরথ হয় এবং সাধারণ সমাবেশে আল্লাহ্‌ পাকের দলীল প্রমাণাদি ও 

মু’জিযাসমূহ জয়যুক্ত হয়। সমস্ত যাদুকর সিজদায় পড়ে যায় এবং বলে ওঠেঃ 

“আমরা বিশ্ব প্রতিপালকের উপর ঈমান আনলাম । যিনি মূসা (আঃ) ও হারূন 

(আঃ)-এর প্রতিপালক ৷” ফিরআউনের তো বিশ্বাস ছিল যে, সে যাদুকরদের 

সাহায্যে আল্তাহর রাসূলের উপর বিজয় লাভ করবে। কিন্তু সে অকৃতকার্য হয় 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯৩৫ পারাঃ ১১ 


এবং তার জন্যে জাহান্নাম অবধারিত হয়ে যায়। ফিরআউন নির্দেশ দিয়েছিল যে, 
দেশের প্রত্যেক প্রান্ত থেকে যেন যাদুকরদেরকে একত্রিত করা হয়। এঁ যাদুকররা 
মুসা (আঃ)-কে বলেঃ “আপনি যে কাজ করতে চান করে ফেলেন!” তাদের 
একথা বলার কারণ ছিল এই যে, ফিরআউন তাদের সাথে অঙ্গীকার করেছিলঃ 
“তোমরা যদি বিজয় লাভ করতে পার, তবে আমার নৈকট্য লাভ করবে এবং 
তোমাদেরকে বড় রকমের পুরস্কার দেয়া হবে।” যাদুকররা মূসা (আঃ)-কে বলেঃ 
“প্রথমে আপনি আপনার কর্মকৌশল দেখাবেন, না আমরাই প্রথমে দেখাবে?” 
উত্তরে মূসা (আঃ) বললেনঃ “তোমরাই প্রথমে তোমাদের কলাকৌশল প্রদর্শন 
কর।” এটা বলার উদ্দেশ্য ছিল এই যে, যাতে যাদুকররা কি পেশ করছে তা 
জনগণ দেখতে পারে। তারপর যেন সত্যের আগমন ঘটে এবং মিথ্যাকে 
মিথ্যারূপেই প্রমাণ করে । যাদুকররা তাদের যাদুর দড়িগুলো নিক্ষেপ করলো এবং 
জনগণের চোখে যাদু লাগিয়ে দিলো । তাদের দড়িগুলো সাপ হয়ে গেল, ফলে 
জনগণ ভয় পেয়ে গেল । তারা মনে করলো যে, যাদুকররা বড় রকমের যাদু পেশ 
করেছে। মূসা (আঃ)-ও ভয় পেয়ে গেলেন । আল্লাহ পাক তখন মূসা (আঃ)-কে 
বললেনঃ “হে মূসা (আঃ)! ভয় করো না । তুমিই জয়যুক্ত হবে। তোমার 
লাঠিখানা তুমি মাটিতে নিক্ষেপ কর । ওটি অজগর হয়ে গিয়ে তাদের 
সাপগুলোকে গিলে ফেলবে । যাদুকরদের এই কর্মকৌশল তো যাদু ছাড়া কিছুই 
নয়। যাদুকররা কোনক্রমেই সফলতা লাভ করতে পারে না।” এ অবস্থায় মূসা 
(আঃ) তাদেরকে বললেনঃ “এটা তো তোমাদের যাদুর খেলা । আল্লাহ তাআলা 
অবশ্যই তোমাদের এ কাজকে মিথ্যা প্রমাণিত করবেন।” 

আল্লাহ পাক বলেন- “আল্লাহ্‌ ফাসাদকারীদের কাজ সম্পন্ন হতে দেন না। 
তিনি সত্যকে সত্যরূপেই প্রসাণ করবেন, যদিও পাপাচারীদের কাছে তা 
অপছন্দনীয় হয়।” 

ইবনে আবি সুলাইম (রাঃ) হতে বর্ণিত আছে যে, নিম্নের আয়াতগুলো আল্লাহ 
তা'আলার হুকুমে যাদুক্রিয়া থেকে আরোগ্য দানের কাজ করে থাকে। এই 
আয়াত পড়ে পানিতে ফুৎকার দিতে হবে। অতঃপর সেই পানি যাদুকৃত ব্যক্তির 
মাথায় ঢেলে দিতে হবে। আয়াতগুলো হচ্ছে সূরায়ে ইউনুসের নিমের আয়াতঃ 


N28 47 279/ Yr BI 0/0 723/7 14/4 
ail 5) ১ হাতে $৮+5+]19, 9 পৰ্যন্ত । অন্য আয়াত হচ্ছেঃ > 
A330 IP 


ls nC jh So (98 ১১৮) হতে শেষ চার আয়াত পর্যন্ত । আর (5, 
En BONS 49 2 8 LS (Ros ৬৯) এই আয়াতটি ৷ 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯৩৬ পারাঃ ১১ 


৮৩ । বস্তুতঃ মূসা (আঃ)-এর প্রতি Saha: Has 

তার স্বগোত্রীয় লোকদের মধ্যে oS BUC -AY 
(প্রথমে) শুধু অল্প সংখ্যক 

লোকই ঈমান আনলো, তাও 3১ ০০০১ 


» 
এই ভয়ে যে, তারা তাদেরকে 44 Fett fe WARES 
i rol bet TEE nde) 


বাস্তবিকপক্ষে ফিরআউন সেই & 24? A737 2,9 

| FAS ISI 
আর এটাও ছিল যে, সে 12327400, 
(ন্য য়র) নী তি করে 0 FS Sl, 


আল্লাহ তা'আলা খবর দিচ্ছেন যে, মূসা (আঃ) যখন সুস্পষ্ট নিদর্শনাবলী পেশ 
করলেন, তখন ফিরআউনের কওম ও তার স্বগোত্রীয় লোকদের মধ্যে খুব কম 
সংখ্যক লোকই তার উপর ঈমান আনলো । ঈমান আনয়নকারী নবযুবকদের এই 
ভয় ছিল যে, জোরপূর্বক তাদেরকে পুনরায় কুফরীর দিকে ফিরিয়ে নেয়া হবে। 
কেননা, ফিরআউন ছিল বড়ই দাম্ভিক, ধূর্ত ও উদ্ধত। তার শান-শওকত ও 
দবদবা ছিল খুই বেশী । তার কওম তাকে অত্যধিক ভয় করতো । বানী ইসরাঈল 
ছাড়া অন্যান্যদের মধ্য থেকে শুধু ফিরআউনের স্ত্রী, ফিরআউনের বংশধরের মধ্য 
হতে অন্য একটি লোক, তার কোষাধ্যক্ষ এবং তার স্ত্রী, এই অল্প সংখ্যক লোক 
ঈমান এনেছিল। 

ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, 282303 দারা মুসা 
(আঃ)-এর বানী ইসরাঈলকে বুঝানো হয়েছে। মুজাহিদ (রঃ) বলেন যে, 55 
দ্বারা এ লোকদের সন্তানাদি উদ্দেশ্য যাদের কাছে মূসা (আঃ)-কে প্রেরণ করা 
হয়েছিল এবং তাদের এই সন্তানদেরকে ছেড়ে তারা বহু যুগ পূর্বে মারা 
LAL MTEC OEE -এর অভিমত পছন্দ করে 
বলেন যে, ns দ্বারা ফিরআউনের কওযম নয়, বরং মূসা (আঃ)-এর কওমের 
বানী ইসরাঈলকে বুঝানো হয়েছে। কেননা 5 বা সর্বনাম যখন কারো দিকে 
প্রত্যাবর্তিত হয় তখন তা নিকটতরের দিকেই প্রত্যাবর্তিত হয়ে থাকে। এখানে 
নিকটতর হচ্ছে 4৯ শব্দটি, 5,5 শব্দটি নয়। আর এ ব্যাপারে চিন্তা-ভাবনার 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯৩৭ পারাঃ ১১ 


FL ,7 


অবকাশ রয়েছে। কেননা, £5১ শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবযুবক লোকেরা । আর 
তারা ছিল বানী ইসরাঈলের অন্তর্ভুক্ত ৷ প্রসিদ্ধ উক্তি এই যে, বানী ইসরাঈলের 
সবাই তো মূসা (আঃ)-এর উপর ঈমান আনয়ন করেছিল এবং তাদেরকে 

ংবাদও দেয়া হয়েছিল। তারা মূসা (আঃ)-এর গুণাবলী সম্পর্কে পূর্ণ 
ওয়াকিফহাল ছিল । পবিত্ৰ গ্রন্থাবলী হতে তারা এই সুসংবাদ প্রাপ্ত হয়েছিল যে, 
সআল্লাহ তা'আলা তাদেরকে ফিরআউনের বন্দীত্‌ থেকে মুক্তিদান করবেন এবং 
তার উপর তাদেরকে করবেন জয়যুক্ত । আর এ কারণেই ফিরআউন যখন এ 
খবর জানতে পারলো তখন থেকে সে খুব সতর্কতা অবলম্বন করতে লাগলো । 
মুসা (আঃ) যখন তার কাছে প্রচারক হয়ে আসলেন তখন সে বানী ইসরাঈলের 
উপর যুলুম করতে শুরু করে। তখন তারা মূসা (আঃ)-কে বলেঃ “হে মূসা 
(আঃ)! আপনার আগমনের পূর্বেও আমাদের উপর অত্যাচার করা হয়েছে এবং 
আপনার আগমনের পরেও আমরা অত্যাচারিত হচ্ছি।” মুসা (আঃ) তাদেরকে 
বললেনঃ “কিছুদিন সবর কর । অল্পদিনের মধ্যেই আল্লাহ তা'আলা তোমাদের 
শত্ৰুদেরকে ধ্বংস করবেন । তারপর তিনি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত 
করব্নে এবং তোমরা কি আমল কর তা তিনি দেখবেন” কথা যখন এটাই 
তখন দ্বারা মুসা (আঃ)-এর কওযম অর্থাৎ বানী ইসরাঈলকে ছাড়া আর কি 
উদ্দেশ্য হতে পারে? বানী ইসরাঈল ফিরআউনকে এবং নিজেদের কওমের কোন 
কোন লোককেও ভয় করতো যে, তারা তাদেরকে পুনরায় কাফির করে দেবে। 
বানী ইসরাঈলের মধ্যে কারূন ছাড়া অন্য কেউ এরূপ ছিল না যাকে তারা ভয় 
করতো । কারূন মূসা (আঃ)-এরই কওমের লোক ছিল । কিন্তু সে বিদ্রোহী হয়ে 
ফিরআউনের দলে মিলে গিয়েছিল। 

এখন 4554 -এর সর্বনামটি বানী ইসরাঈলের দিকে ফিরেছে। কিন্তু যারা 
বলেন যে, এই সর্বনামটি ফিরআউন ও তার প্রধানদের দিকে ফিরেছে, কেননা, 
তার প্রধানরাও তারই অনুসারী ছিল, অথবা ফিরআউনের পূর্বে এ! শব্দটি উত্য 
রয়েছে, এ জন্যে সর্বনামটি বহুবচন আনা হয়েছে এবং 5/-এর স্থলে ১ 
4 টি বসানো হয়েছে, অর্থাৎ | শব্দের স্থলে ১,5 শব্দটি বসিয়ে দেয়া হয়েছে, 
এটা কিয়াস হতে খুবই দূরের কথা । যদিও ইবনে জারীর (রঃ) এ দুটো কথাই 
লিখেছেন। এসব বর্ণনা এটাই প্রমাণ করে যে, বানী ইসরাঈলের সবাই মুমিন 
ছিল। 


wwwi.islamfind.wordpress.com 


| সূচীপত্র | 
সূরাঃ ইউনুস ১০ ৯৩৮ পারাঃ ১১ 
সর সংসনারঃ যদি তোমরা 5 ১ IE; A 
tb Al Ll tt 
যদি তোমরা মুসলিম হও । MAE 
fe dl iE ih {Ed LLG S-Ao 


2 7F# Ad 
আমাদের 2415020273 
করলাম, হে ER Ls 


2» dm সু 
প্রতিপালক! আমাদেরকে এই -_ W hl 
যালিমদের লক্ষ্যস্থল বানাবেন 0 ull 
না। 2/2 7 EAT MANA HA 

৮৬। আর আমাদেরকে নিজ dl os Sr be 7A 
রহমতে এই কাফিরদের লজ 
Oc ASI 
(কবল) হতে মুক্তি দিন। 


আল্লাহ তা'আলা খবর দিচ্ছেন যে, মূসা (আঃ) বানী ইসরাঈলকে বললেন- 
যদি তোমরা আল্লাহর উপর ঈমান এনেই থাকো, তবে একমাত্র তারই উপর 
ভরসা কর । আল্লাহ তা'আলা ভরসাকারীদের যিন্মাদার হয়ে যান। 


অধিকাংশ ক্ষেত্রেই আল্লাহ তা'আলা ইবাদত ও তাওয়াক্ুলকে এক জায়গায় 
32/729 7/7/9237 


মিলিয়ে বলেছেন। যেমন বলেছেনঃ £0 7773220 অৰ্থাৎ ‘ ‘তোমরা তীর 
ইবাদত কর এবং তীর উপর ভরসা কর।” (১১৪ ১২৩) অন্যত্র বলেছেনঃ 


223977 37,7 F122) 21724 13722? 


USy ales a bol ofl PS 
অর্থাৎ “(হে নবী সঃ)! তুমি বল-তিনি রহমান, আমরা তার উপর ঈমান 
এনেছি এবং ত তার উপর ভরসা করেছি।” (৬৭৪ ২৯) আল্লাহ তাআলা 
নিৰ্দেশ দিয়েছেন যে, তারা যেন প্রতিটি সালাতে কয়েকবার বলেঃ 


B27? 230d A027 


Ja Tv) অর্থাৎ “আমরা আপনারই be করি এবং আপনার 


WEST ca HEA a nD 


wwwi.islamfind.wordpress.com 


সুূরাঃ ইউনুস ১০ ৯৩৯ পারাঃ ১১ 
যালিমদের লক্ষ্যস্থল বানাবেন না৷” অর্থাৎ আমাদের উপর তাদেরকে সফলতা 


দান করবেন না । তা না হলে তারা ধারণা করবে যে, তারাই সঠিক পথে রয়েছে 
এবং বানী ইসরাঈল বাতিল পথে রয়েছে। ফলে তারা আমাদের উপর আরো 
বেশী যুলুম করবে। হে আমাদের প্রতিপালক! ফিরআউনের লোকদের হাতে 
আমাদের শাস্তি দিবেন না এবং নিজের শাস্তিতেও আমাদেরকে জড়িত করবেন 
না। নতুবা ফিরআউনের কওম বলবে যে, যদি লোকগুলো সত্যের উপরই 
থাকতো তবে কখনো আযাবে জড়িত হতো না এবং আমরা (ফিরাউনের কওম) 
তাদের উপর জয়যুক্ত হতাম না। হে আল্লাহ! আপনার রহমত ও ইহসানের 
মাধ্যমে আমাদেরকে এই কাফির কওম হতে মুক্তিদান করুন। এরা হলো 
কাফির, আর আমরা হলাম মুমিন । আমরা আপনারই উপর ভরসা রাখি। 


৮৭। আর আমি মূসা ও তার 


ভ্রাতার প্রতি অহী পাঠালাম- ১ 9 = পণ 
তোমরা উভয়ে তোমাদের এই sd —,- RA 
লোকদের জন্যে মিসরে(ই) 2/)67/7/ » 


বাসস্থান বহাল রাখো, আর [ECS a PE 


(সালাতের সময়) তোমরা 
সবাই নিজেদের সেই 
গৃহগুলোকে সালাত পড়ার 
স্থানরূপে গণ্য কর এবং 
সালাত কায়েম কর, আর 
মুমিনদেকে শুভ সংবাদ 


23372 429297 2 
sb, 


22 iE 223 72393 


১ 
asl, Ls RS 


ৰ be wd 


জানিয়ে দাও । 


আল্লাহ তা‘আলা বানী ইসরাঈলকে ফিরআউন হতে মুক্তি দেয়ার কারণ 
বর্ণনায় বলেন, মূসা (আঃ) ও হারূন (আঃ)-কে আমি হুকুম করলাম- তোমরা 
তোমাদের কওমকে মিসরে নিয়ে যাও এবং সেখানেই বসতি স্থাপন কর । 


; 223/933 2879 / 


১ 1,০>|,১ এর ব্যাপারে মুফাসসিরদের মতানৈক্য রয়েছে। ইবনে 
aa এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে-তোমরা নিজেদের 
ঘরগুলোকেই মসজিদ বানিয়ে নাও । ইবরাহীম (রঃ) বলেন যে, বানী ইসরাঈল 
ভীত-সন্তৰন্ত ছিল। তাই তাদেরকে নির্দেশ দেয়া হয় যে, তারা যেন বাড়ীতেই 
সালাত আদায় করে। এই নির্দেশের ব্যাপারটি ঠিক এইরূপই যে, ফিরআউন 


wwwi.islamfind.wordpress.com 


৯৪০ পারাঃ ১১ 


সুরাঃ ইউনুস ১০ 


এবং তার কওমের পক্ষ থেকে কষ্ট ও বিপদ যখন খুব বেশী আসতে লাগলো, 

তখন খুব বেশী বেশী করে সালাত পড়ার নির্দেশ দেয়া হলো। যেমন আল্লাহ্‌ 

তা'আলা বলেনঃ Fh cad a 

Hl sl al ll ৰি 

অর্থাৎ“হে মুমিনগণ! তোমরা ধৈর্য, ও সালাতের মাধ্যমে (আল্লাহর নিকট) 
সাহায্য প্রার্থনা কর।” হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) যখন কোন ব্যাপারে 
হতবুদ্ধি ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়তেন, তখন তিনি সালাত শুরু করে দিতেন। 
এজন্যেই এই আয়াতে বলা হয়েছে- গৃহকেই মসজিদ মনে করে তোমরা সালাত 
আদায় করতে থাকো । আর মুমিনদেরকে সওয়াব ও সাহায্যদানের সুসংবাদ দিয়ে 
দাও । 

ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, বানী ইসরাঈল মূসা (আঃ)-কে 
বলেছিলঃ “আমরা ফিরআউনের লোকদের সামনে প্রকাশ্যভাবে সালাত আদায় 
করতে পারবো না৷” তখন আল্লাহ তা'আলা তাদেরকে বাড়ীতেই সালাতের 
অনুমতি দেন। মুজাহিদ (রঃ) বলেন, বানী ইসরাঈল এই ভয় করতো যে, যদি 

PLS SME De UAH RA 

এজন্যেই তাদেরকে গোপনে বাড়ীতে সালাত আদায় করার অনুমতি দেয়া হয়। 

সাঈদ ইবনে জুবাইর (রঃ) বলেন যে, AOA LE 
একটি অপরটির সামনে থাকে। 

৮৮ । আর মূসা (আঃ) বললো-হে 
আমাদের প্রতিপালক! আপনি 
ফিরআউন ও তার প্রধানবর্গকে 
দান করেছেন জাকজমকের 
সামঞ্জী এবং বিভিন্ন রকমের 
সম্পদ পার্থিব জীবনে, হে Sg PE 
আমাদের রব! যার কারণে Esl Sd Ih, 
তারা আপনার পথ হতে 


272 (94 


LEST LIU MA 


AATEC AA 2 227) 


jo 3a | 


ALerd 2737 2% 2 od 


(মানবমণ্ডলীকে) বিভ্রান্ত করে, ৮৮ 2 ৬৪ +2) ৬, 
হে আমাদের প্রতিপালক! WV 
তাদের সম্পদগুলোকে নিশ্চিহ্ন Al; AE rl 


করে দিন এবং তাদের 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯৪১ পারাঃ ১১ 


অস্তরসমূহকে কঠিন করুন, ) 22,9232) 
যাতে তারা ঈমান না আনতে এ? [>4% 25 "৪5 + 


পারে এই পর্যন্ত যে, তারা BE NOE NE ES 
যন্ত্রণাময় আযাবকে দেখে omic ly 
নেয়। 


LABLI7930 23279 P37 
৮৯। তিনি (আল্লাহ) বললেন- CL I IG -A 
তোমাদের উভয়ের দুআ’ কবুল _, এ ENE 
করা হলো, অতএব তোমরা দৃঢ় এটা ঠা ১১ ৮১১ 


থাকো, আর তাদের পথ AI /37/ 729 
অনুসরণ করো না যাদের জ্ঞান AE T 
নেই । 


আল্লাহ তা‘আলা খবর দিচ্ছেন যে, ফিরআউন ও তার দলবল যখন সত্যকে 
গ্রহণ করতে অস্বীকার করলো এবং নিজেদের ভ্রান্তি ও কুফরীর উপরই কায়েম 
থাকলো এবং যুলুম ও ৬দ্ধত্যপনা অবলম্বন করলো, তখন মূসা (আঃ) আল্লাহকে 
বললেনঃ “হে আমাদের প্রতিপালক! আপনি ফিরআউন ও তার লোকদেরকে 
দুনিয়ার শান-শওকত এবং প্রচুর ধন-সম্পদ দান করেছেন। এর ফলে তো তারা 
আরো পথভ্রষ্ট হয়ে যাবে এবং অন্যদেরকে পথভ্রষ্ট করে দেবে।” 0 অৰ্থাৎ 
কে যবর দিয়ে পড়লে অর্থ হবে- হে আল্লাহ! আপনি ফিরআর্ডনকে এই 
নিয়ামতগুলো দিয়ে রেখেছেন অথচ আপনি জানেন যে, সে ঈমান আনবে না। 
সুতরাং সে নিজেই পথভ্রষ্ট হবে। আর [১.3 অর্থাৎ ৫ -কে পেশ দিয়ে পড়লে 
অর্থ হবে- হে আল্লাহ! আপনার ফিরআউনকে দেয়া নিয়ামতগুলো দেখে লোকেরা 
ধারণা করবে যে, আপনি থাকে ভালবাসেন । আপনি যখন তাকে সুখে শান্তিতে 
রেখেছেন, তখন ফল যেন এটাই দাড়াবে যে, লোকেরা বিভ্রান্ত হয়ে পড়বে। 
সুতরাং হে আল্লাহ! তাদের ধন-সম্পদকে ধ্বংস করে দিন। 

যহ্হাক (রঃ), আবুল আলিয়া (রঃ) প্রমুখ গুরুজন বলেন যে, এরপরে আল্লাহ 
তা'আলা ফিরআউনের মালধনকে পাথরে পরিণত করেছিলেন। কাতাদা (রঃ) 
বলেনঃ “আমরা জানতে পেরেছি যে, তার ফসলও পাথরের আকার ধারণ 
করেছিল এবং চিনি ইত্যাদিও কুচি পাথরে পরিণত হয়েছিল। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯৪২ পারাঃ ১১ 


মুহাম্মাদ ইবনে কা’ব (রঃ) উমার ইবনে আবদিল আযীয (রঃ)-এর সামনে 

সূরায়ে ইউনুস পাঠ করেন। যখন তিনি এই আয়াতে পৌঁছেন ১.০ টে 
902 বন উমান (হেঃ) বলেঃ ‘ হে আবু হামযা! ০ কি জিনিস?” আবূ 
হামযা উত্তরে বললেনঃ “তাদের মালধন ও আসবাবপত্র পাথরে পরিণত 
হয়েছিল ।” তখন উমার ইবনে আবদুল আযীয (রঃ) স্বীয় গোলামকে বললেনঃ 
“থলেটি নিয়ে এসো ৷” সে থলেটি নিয়ে আসলো যাতে ছোলা ও ডিম রাখা 
ছিল। দেখা গেল যে. সেগুলো পাথরে পরিণত হয়েছে। 


II3)/ 72977 


আল্লাহ পাকের উক্তিঃ ॥$,+4 5 ১১41১ এটা মহান আল্লাহ মূসা (আঃ)-এর 
উক্তি নকল করেছেন। তিনি বললেনঃ “হে আল্লাহ! আপনি তাদের অন্তরসমূহে 
মোহর লাগিয়ে দেন, যেন তারা যন্ত্রণাদায়ক শাস্তি না দেখা পর্যন্ত ঈমান আনয়ন 
না করে।” মুসা (আঃ) ক্রোধান্িত হয়ে ফিরআউন ও তার কওমের বিরুদ্ধে এই 
দুআ’ করেছিলেন। এই ব্যাপারে মূসা (আঃ)-এর দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে, 
তাদের মধ্যে সংশোধনের কোন যোগ্যতাই নেই । কাজেই তাদের নিকট থেকে 
কল্যাণের কোন আশাই করা যায় না। যেমন নূহ (আঃ) বলেছিলেনঃ 


US Cpl Ss pl Ge SS 

অর্থাৎ “হে আমার das EAU 
একজনকেও অবশিষ্ট রাখবেন না। যদি আপনি তাদেরকে ভূ-পৃষ্ঠ থাকতে দেন, 
তবে তারা আপনার বান্দাদেরকে বিভ্রাস্তই করবে এবং তাদের শুধু দুঙ্কার্যকারী ও 
কাফির সন্তানই ভূমিষ্ট হবে।” (৭১৪ ২৬) এ জন্যেই আল্লাহ তা'আলা মূসা 
(আঃ)-এর প্রার্থনা কবুল করে নেন এবং তার ভাই হারূন (আঃ) তাতে আমীন 
বলেন । তাই আল্লাহ তা'আলা বলেন, তোমাদের দু'জনের প্রার্থনা কবুল করা 
হলো এবং ফিরআউনীদের ধ্বংস করে দেয়া হচ্ছে। এ আয়াতটি এটাই প্রমাণ 
করছে যে, যদি মুকতাদী ইমামের সূরা ফাতিহার কিরআতের উপর আমীন বলে, 
তবে সেও স্বয়ং সূরায়ে ফাতিহা পাঠকারী বলে গণ্য হবে। 

মহান আল্লাহর উক্তিঃ 5-৮ অর্থাৎ হে মুসা (আঃ) ও হারূন (আঃ)! যেমন 
তোমাদের প্রার্থনা কবুল করা হলো, তেমনই তোমরাও আমার হুকুমের উপর 
সোজা ও দৃঢ় থাকো এবং তা কার্যকরী কর। ৬4৬5 বলে এটাকেই । কথিত 
আছে যে, এই প্রার্থনার চল্লিশ বছর পর ফিরআউনকে ধ্বংস করা হয়। আবার 
কেউ কেউ বলেন যে, এই প্রার্থনার চল্লিশ দিন পরেই সে ধ্বংস হয়েছিল। 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ ইউনুস ১০ 


৯০। আর আমি বানী ইসরাঈলকে 
সমুদ্র পার করে দিলাম, 
অতঃপর ফিরআউন তার 
সৈন্যদলসহ তাদের 
পশ্চাদানুসরণ করলো যুলুম ও 
নির্যাতনের উদ্দেশ্যে, এমন কি 
যখন সে নিমজ্জিত হতে 
লাগলো, তখন বলতে 
লাগলো- আমি ঈমান আনছি 
বানী ইসরাঈল যাঁর উপর 
ঈমান এনেছে, তিনি ছাড়া 
অন্য কোন মা'’বুদ নেই এবং 
আমি মুসলিমদের অন্তর্ভুক্ত 
হচ্ছি। 

৯১। এখন ঈমান আনছো? অথচ 
পূর্ব (মুহূর্ত) পর্যন্ত তুমি 
নাফরমানী করছিলে এবং 
ফাসাদীদের 


রয়েছিলে। 


৯২। অতএব, আমি আজ তোমার 
লাশকে উদ্ধার করবো, যেন 
তুমি তোমার পরবর্তী লোকদের 
জন্যে উপদেশ খথুঁহণের 
উপকরণ হয়ে থাকো; আর 
পধরকৃতপক্ষে অনেক লোক 
আমার উপদেশাবলী হতে 
উদাসীন রয়েছে। 


অন্তর্ভূক্ত 


৯৪৩ 


পারাঃ ১১ 


শত 2 5 PE ME 
sl ত Lis, -- 
P32 33773072 A323 
৯ 

MD £245 Fad 08 39237 
> ic, ১৮-০) 
227), Ds 22 
cals 


Ed 2d 
FOAL) 


P33 x PES 
EE IT l-as 


22 2272 , 733, 


Ad L382 02 7 


shi LS 8 -৭া 


আল্লাহ তা'আলা ফিরআউন ও তার লোক লশকরের নদীতে নিমজ্জিত 
হওয়ার বর্ণনা দিচ্ছেন। বানী ইসরাঈল যখন মূসা (আঃ)-এর সাথে মিসর হতে 
যাত্রা শুরু করে তখন তাদের সংখ্যা ছিল ছয় লাখ । ফিরআউনের লোকদের মধ্যে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯৪৪ পারাঃ ১১ 


যে কয়েকজন ঈমান এনেছিল তারা এদের সাথে ছিল না। বানী ইসরাঈল 
ফিরআউনের কওম কিবতীদের নিকট থেকে বহু সংখ্যক অলংকার খণ স্বরূপ 
নিয়েছিল এবং সেগুলো নিয়েই তারা মিসর হতে বেরিয়ে পড়ে। ফলে 
ফিরআউনের ক্রোধ খুবই বেড়ে যায়। তাই সে তার কর্মচারীদেরকে তার দেশের 
প্রতিটি অঞ্চলে এই নির্দেশ দিয়ে প্রেরণ করে যে, তারা যেন একটি বিরাট বাহিনী 
গঠন করে। সুতরাং তার আদেশ মোতাবেক এক বিরাট বাহিনী গঠিত হয় এবং 
তা নিয়ে সে বানী ইসরাঈলের পশ্চাদ্ধাবন করে। আল্লাহ তা'আলার উদ্দেশ্য ছিল 
এটাই । অতএব, ফিরআউনের রাজ্যে যতগুলো ধনাঢ্য ও সম্পদশালী লোক ছিল 
কেউই তার সেনাবাহিনীতে যোগদান থেকে বাদ পড়লো না। তারা সবাই 
ফিরআউনের সাথে বেরিয়ে পড়লো। সকালেই তারা বানী ইসরাঈলের নাগাল 
পেয়ে গেল। উভয় দলের মধ্যে যখন একে অপরকে দেখে নিলো, তখন মূসা 
(আঃ)-এর সঙ্গীরা তাকে ডাক দিয়ে বললোঃ “হে মূসা (আঃ)! আমরা তো প্রায় 
ধরা পড়েই গেলাম ।” এটা ছিল এঁ সময়ের ঘটনা যখন বানী ইসরাঈল নদীর 
তীরে পৌছে গিয়েছিল এবং ফিরআউন ও তার বাহিনী তাদের পিছনেই ছিল। 
উভয় দল এমন পর্যায়ে এসে পড়েছিল যে, তাদের মধ্যে প্রায় টক্কর লেগেই 
যাবে। মূসা (আঃ)-এর লোকেরা তাকে বারবার বলতে লাগলোঃ “এখন উপায় 
কি হবে? ফিরআউনের দলবল থেকে আমরা কিরূপে বাচতে পারি? সম্মুখে নদী 
এবং পিছনে শত্রু!” মূসা (আঃ) বললেনঃ “আমাকে তো এই নির্দেশ দেয়া 
হয়েছে যে, আমি যেন নদীতে রাস্তা করে দেই । আমরা কখনো ধরা পড়বো না। 
আমার প্রতিপালকই আমার পরিচালক । যখন নৈরাশ্য শেষ সীমায় পৌছে গেল 
তখন মহান আল্লাহ নৈরাশ্যকে আশায় পরিবর্তিত করলেন। মূসা (আঃ)-কে 
তিনি হুকুম করলেনঃ “তোমার লাঠি দ্বারা নদীর পানিতে আঘাত কর” মূসা 
(আঃ) তাই করলেন। তখন নদীর পানি পেটে গেল। পানির প্রতিটি খণ্ড এক 
একটি উঁচু পাহাড়ের রূপ ধারণ করলো । নদীতে বারোটি রাস্তা হয়ে গেল। 
প্রত্যেক দলের জন্যে হয়ে গেল একটি করে রাস্তা । নদীর মধ্যভাগের সিক্ত 
মাটিকে শুষ্ক হাওয়া তৎক্ষণাৎ শুকিয়ে দিল। ফলে রাস্তা চলাচলের যোগ্য হয়ে 
গেল । নদীর রাস্তা সম্পূর্ণরূপে শুকিয়ে গেল । এখন না থাকলো ধরা পড়ার ভয় 
এবং না থাকলো ডুবে যাওয়ার আশংকা ৷ নদীর পানির প্রাচীরের মধ্যে জানালা 
হয়ে গিয়েছিল, যাতে প্রতিটি পথের লোক অন্য লোককে দেখতে পায় এবং 
নিশ্চিত হতে পারে যে, অন্যেরা ধ্বংস হয়ে যায়নি । এভাবে বানী ইসরাঈল নদী 
পার হয়ে গেল । তাদের শেষ দলটিও যখন নদী পার হয়ে গেল, তখন 


wwwi.islamfind.wordpress.com 


সূরা ইউনুস ১০ ৯8৫ পারাঃ ১১ 


ফির মাউনের লোক লশকর নদীর এপারে পৌছে গেছে। ফিরআউনের এই 
সেনাবাহিনীতে শুধু এক লাখ কালো ঘোড়ার আরোহী ছিল। অন্যান্য রং এর 
অশ্বারোহী তো ছিলই ৷ এর দ্বারা ফিরআউনের সৈন্য সংখ্যার আধিক্যের কিছুটা 
অনুমান করা যেতে পারে। ফিরআউন এই ভয়াবহ অবস্থা দেখে ভীষণ আতংকিত 
হয়ে উঠলো এবং ফিরে যাওয়ার ইচ্ছা করলো কিন্তু দুঃখের বিষয় যে, তখন 
আর মুক্তি লাভের সুযোগ ছিল না । তার ভাগ্যে যা ঘটবার ছিল, তা ঘটে যাওয়ার 
সময় এসেই পড়েছিল মুসা (আঃ)-এর দুআ’ কবূল হয়ে গিয়েছিল । জিবরাঈল 
(আঃ) একটি ঘোটকীর উপর সওয়ার ছিলেন । তিনি ফিরআউনের ঘোটকের 
পার্ম্ম দিয়ে গমন করলেন । তীর ঘোটকীকে দেখে ফিরআউনের ঘোড়াটি চিহি 
চিহি শব্দ করে উঠলো । জিবরাঈল (আঃ) তার ঘোটকীকে নদীতে নামিয়ে 
দিলেন এবং তা দেখে ঘোড়াটিও নদীতে ঝাঁপিয়ে পড়লো । ফিরআউন ওকে 
থামিয়ে রাখতে পারলো না । বাধ্য হয়ে তাকে নদীতে নামতেই হলো । সে তখন 
তার বীরত্ব প্রমাণ করার উদ্দেশ্যে তার সেনাবাহিনীকে উত্তেজিত করে বললোঃ 
“বানী ইসরাঈল আমাদের চেয়ে নদীর মধ্যে প্রবেশ করার বেশী হকদার নয়। 
সুতরাং তোমরা সবাই নদীতে প্রবেশ কর । রাস্তা তো বানানোই রয়েছে।” তার 
এই উত্তেজনাপূর্ণ ভাষণ শুনে তার সেনাবাহিনী নদীতে নেমে পড়লো । মীকাঈল 
(আঃ) তাদের সবারই পিছনে ছিলেন এবং তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছিলেন 

ং তাদেরকে এভাবে সামনের দিকে এগিয়ে দিচ্ছিলেন। সবাই যখন নদীর 
মধ্যে প্রবেশ করলো এবং বানী ইসরাঈল সব পার হয়ে গেল, তখন আল্লাহ্‌ 
তা'আলা নদীকে পরস্পর মিলিয়ে দিলেন। এখন ফিরআউন এবং তার দলবলের 
কেউই বাচলো না । তরঙ্গ উঁচু নীচু হচ্ছিল এবং সেখানে মহাপ্রলয় শুরু হয়ে 
গিয়েছিল। ফিরআউনের উপর মৃত্যুযন্ত্রণা শুরু হয়েছিল । এ সময় সে বলে 
উঠলোঃ “আমি এখন ঈমান আনছি” কিন্তু বড়ই আফসোস যে, সে এমন সময় 
ঈমান আনলো, যখন ঈমান আনয়নে কোনই উপকার ছিল না। আল্লাহ পাক 
বলেনঃ “সে যখন আমার আযাব আসতে দেখল, তখন বলে উঠলো- আমি এক 
আল্লাহর উপর ঈমান আনলাম এবং কুফর ও শিরক পরিহার করলাম । কিন্তু 
আমার শাস্তি দেখার পর ঈমান আনয়নে কোনই লাভ হয় না। আল্লাহ তা'আলার 
নীতি এটাই ৷ কাফিররা ক্ষতিগ্রস্ত হবেই ৷” তাই ফিরআউনের এ কথার উত্তরে 
আল্লাহ্‌ তাআলা বললেনঃ “তুমি এখন ঈমান আনছো? অথচ পূর্বমুহূর্ত পর্যন্ত 
তুমি নাফরমানীই করছিলে এবং ফাসাদীদের অন্তর্ভুক্ত রয়েছিলে।” সে 
লোকদেরকে পথভ্রষ্ট করছিল । সে জাহান্নামে নিয়ে যাওয়ার ব্যাপারে জনগণের 
নেতৃত্ব দিচ্ছিল । সুতরাং এখন তাকে মোটেই সাহায্য করা হবে না। 


(৬০ { fg 
wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯৪৬ পারাঃ ১১ 


আল্লাহ তা'আলা ফিরআউনের ০১2|এ কথাটি স্বীয় নবী 
(সঃ)-এর নিকট বর্ণনা করেন। এটা ছিল এ গায়েবের কথাগুলোর অন্তর্ভুক্ত যার 
খবর তিনি একমাত্র তাকেই দিয়েছিলেন। এ জন্যেই রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, 
যখন ফিরআউন ঈমানের কালেমাটি মুখে উচ্চারণ করে তখনকার কথা 
জিবরাঈল (আঃ) আমার নিকট বর্ণনা করেনঃ “ হে আল্লাহর নবী (সঃ)! আমি 
নদীর কাদা নিয়ে ফিরআউনের মুখের ভিতর ঢুকিয়ে দিয়েছিলাম্‌ এই ভয়ে যে, 
হয়তোবা আল্লাহর রহমত তার গযবের উপর জয়লাভ করবে।”” আবু হুরাইরা 
(রাঃ) কর্তৃক বর্ণিত হাদীসে আছে যে, জিবরাঈল (আঃ) রাসূলুল্লাহ (সাঃ)-কে 
বলেনঃ “হে মুহাম্মাদ (সঃ)! আপনি যদি সেই সময় আমাকে দেখতেন, তবে 
দেখতে পেতেন যে, এঁ সময় আমি ফিরআউনের মুখের মধ্যে কাদা ভরে 
দিচ্ছিলাম এই ভয়ে যে, আল্লাহর রহমত তাকে পেয়ে বসে, সুতরাং তিনি হয়তো 
তাকে ক্ষমা করে দেন ।”* 2/7) ০১ + 7324/9 297/97 

আল্লাহ তা'আলার উক্তিঃ | 1 054434 9৯5 ০73 অর্থাৎ 
“অতএব, আজ আমি তোমার মৃতদেহকে উদ্ধার করবো, যেন তুমি তোমার 
ot En ET NOELLE CE RUNG 
(রাঃ) হত্তে বর্ণিত আছে যে, বানী ইসরাঈলের কতকগুলো লোক ফিরআউনের 
মৃত্যুর ব্যাপারে সন্দেহ পোষণ করেছিল । তখন আল্লাহ তা'আলা দরিয়াকে আদেশ 
করলেন যে, সে যেন ফিরআউনের পোশাক পরিহিত আত্মাহীন দেহকে যমীনের 
কোন টিলার উপর নিক্ষেপ করে, যাতে জনগণের কাছে ফিরআউনের মৃত্যুর 
সত্যতা প্রমাণিত হয়। অর্থাৎ তারা যেন বুঝতে পারে যে, ওটা হচ্ছে ফিরআউনের 
আত্মাবিহীন দেহ। 7218 \/, 1) 3,7 

মহান আল্লাহর উক্তি ১,১৯) (| 44 ০8 5 13 অথাৎ * "প্রকৃতপক্ষে 
অনেক লোক আমার উপদেশাবর্লী হতে উদাসীন রয়েছে।” অর্থাৎ অধিকাংশ 
লোক আল্লাহ তা'আলার নিদর্শনাবলী থেকে উপদেশ ও শিক্ষা থৃহণ করে না। 
কথিত আছে যে, এই ধ্বংস কার্য সংঘটিত হয়েছিল আশুরার দিন (১০ই 
মুহাররাম) ৷ নবী (সঃ) যখন হিজরত করে মদীনায় আগমন করেন তখন তিনি 
দেখলেন যে, ইয়াহুদীরা এ দিন রোযা রেখে থাকে। তিনি তাদেরকে এর কারণ 
জিজ্ঞেস করলে তারা বলেঃ “এই দিনে মূসা (আঃ) ফিরআউনের উপর জয়যুক্ত 
হয়েছিলেন ।” তখন রাসূলুল্লাহ (সঃ) সাহাবীদেরকে বললেনঃ “হে লোক সকল! 
তোমরা ইয়াহুদীদের চাইতে এই রোযা রাখার বেশী হকদার ৷ সুতরাং তোমরা 
আশুরার দিনে রোযা রাখবে ৷” 
১. এ হাদীসটি ইবনে আবি হাতিম (রঃ) ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেছেন। 
২. এ হাদীসটি ইমাম ইবনে জারীর (রঃ) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯৪৭ পারাঃ ১১ 


৯৩ । আর আমি বানী ইসরাঈলকে ঠি 
Ud pas Bde (A ES CREE 
আমি তাদেরকে আহার করবার +22) /ণর্ড 2 (37+ 
জন্যে উৎকৃষ্ট বস্তুসমূহ দান M21 352 ——— 

ৰ নাং ৰ তভে LTE ESE 
নিকট (আহকামের) জ্ঞান Hd SE e 22/7 
পৌোঁছলো (অতঃপর তারা TEE WSS 
মতভেদ করলে); নিঃসন্দেহে 224 42 A223 / 27 
তোমার প্রতিপালক কিয়ামত RS BRE OGTR 
দিবসে তাদের মধ্যে সেই সব 
বিষয়ের মীমাংসা করবেন, O Ure 
যাতে তারা মতভেদ করছিল । 
আল্লাহ তা‘আলা বানী ইসরাঈলের উপর ইহলৌকিক ও পারলৌকিক 

নিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলেনঃ আমি তাদেরকে বসবাসের জন্যে উত্তম 
জায়গা দান করেছি । অর্থাৎ মিসর ও সিরিয়া, যা বায়তুল মুকাদ্দাসের নিকটেই 
অবস্থিত । আল্লাহ তা‘আলা যখন ফিরআউন ও তার দলবলকে ধ্বংস করে দেন 
তখন তিনি মিসরের উপর মুসা (আঃ)-এর শাসন পূর্ণভাবে প্রতিষ্ঠিত করেন। 
বিবেচিত হতো, সেই ভূখণ্ডের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী করে দিলাম যাতে 
আমি (যাহেরী ও বাতেনী) বরকত রেখেছি; আর তোমার প্রতিপালকের মঙ্গলকর 
অঙ্গীকার বানী ইসরাঈলের প্রতি পূর্ণ হলো তাদের ধৈর্যধারণের কারণে, আর 
আমি ধ্বংস করে দিলাম ফিরআউন ও তার সম্পুদাঁয়ের তৈরী কারখানাসমূহ এবং 
যেসব সুউচ্চ প্রাসাদ তারা নির্মাণ করতো” অন্য আয়াতে আল্লাহ পাক বলেনঃ 
“অবশেষে আমি তাদেরকে (ফিরআউন ও তার কওমকে) বাগানসমূহ ও 
ঝর্ণাসমূহ হতে বের করে দিলাম। আর ধন-ভাণ্ডারসমূহ এবং উত্তম প্রাসাদ 
হতেও । (আমি) এইরূপ করলাম; আর তাদের পরে বানী ইসরাঈলকে 
তৎ্সমুদয়ের মালিক করে দিলাম!” মহান আল্লাহ আরো বলেনঃ “তারা ছেড়ে 
গিয়েছিল কতই না উদ্যান ও ঝর্ণাসমূহ!” 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ ইউনুস ১০ ৯৪৮ পারাঃ ১১ 


বানী ইসরাঈল কিন্তু মূসা (আঃ)-এর কাছে বায়তুল মুকাদ্দাস শহরের জন্যে 
আবেদন জানায়, যা ইবরাহীম খলীল (আঃ)-এর বাসভূমি ছিল এঁ সময় বায়তুল 
মুকাদ্দাস ‘আমালেকা’ সম্পৃদায়ের অধিকারভুক্ত ছিল। বানী ইসরাঈলকে তাদের 
সাথে যুদ্ধ করতে বলা হলে তারা অস্বীকার করে বসে আল্লাহ পাক তখন 
তাদেরকে ‘তীহ’ ময়দানে হারিয়ে দেন। চল্লিশ বছর ধরে তারা সেখানে উদ্ববান্ত 
হয়ে ঘুরে বেড়ায়। এর মধ্যে হারূন (আঃ) ইন্তেকাল করেন এবং পরে মূসাও 
(আঃ) মৃত্যুমুখে পতিত হন। অতঃপর বানী ইসরাঈল ইউশা ইবেন নূন 
(আঃ)-এর সাথে তীহের ময়দান হতে বেরিয়ে পড়েন এবং তার হাতে আল্লাহ 
তা'আলা বায়তুল মুকাদ্দাস বিজিত করেন। কিছুকাল এটা তার অধিকারে থাকে৷ 
তারপর ‘বাখতে নাসার’ তা দখল করে নেয় । এরপর ইউনানী রাজাদের ওর 
উপর আধিপত্য লাভ হয় । বহুদিন পর্যন্ত ওর উপর এদের শাসন চলতে থাকে । 
এই সময়ের মধ্যে আল্লাহ তা'আলা ঈসা ইবনে মারইয়াম (আঃ)-কে সেখানে 
পাঠিয়ে দেন৷ ইয়াহুদীরা ঈসা (আঃ)-এর সাথে খুবই দুর্ব্যবহার করে এবং রটনা 
করে যে, তিনি জনগণের মধ্যে ফিৎনা ফাসাদ সৃষ্টি করছেন। ইউনানী বাদশাহ 
তাকে ধরে শূলে দেয়ার ইচ্ছা করে। কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় একজন 
হাওয়ারীকে ঈসা (আঃ) মনে করে তারা তাকে ধরে শূলে চড়িয়ে দেয়। আল্লাহ্‌ 
তা'আলা বলেনঃ “প্রকৃতপক্ষে তারা তাকে হত্যা করেনি বরং আল্লাহ তাকে তার 
কাছে উঠিয়ে নিয়েছেন এবং আল্লাহ মহাপরাক্রমশালী, বিজ্ঞানময়।” অতঃপর 
ঈসা (আঃ)-এর প্রায় তিনশ’ বছর পর ‘কুসতুনতীন’ নামক একজন ইউনানী 
বাদশাহ খ্ৰীষ্টান ধর্ম কবুল করে। কিন্তু সে ছিল একজন দার্শনিক । কেউ বলে যে, 
ভয়ে সে খ্ৰীষ্টান ধর্ম গ্রহণ করেছিল, আবার একথাও বলা হয়েছে যে, ঈসা 
(আঃ)-এর ধর্মে ফিৎনা সৃষ্টি করার উদ্দেশ্যে বাহানা করে সে খ্ৰীষ্টান ধর্ম গ্রহণ 
করেছিল । খ্রীষ্টান পাদ্রীরা তার নির্দেশক্রমে শরীয়তের নতুন নতুন আইন তৈরী 
করে নেয়, বিদআত ছড়িয়ে দেয়, ছোট বড় গীর্জা ও ইবাদতখানা নির্মাণ করে 
এবং প্রতিমা ও মূর্তি বানিয়ে নেয়। এ সময় খ্ৰীষ্টান ধর্ম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে 
এবং তাতে বন্ধ পরিবর্তন ও পরিবর্ধন হতে থাকে । সন্যাসীত্ব ও বৈরাগ্য সৃষ্টি হয়ে 
গেল এবং ঈসা (আঃ)-এর সত্য ধর্মের বিরোধিতা শুরু হয়ে গেল । প্রকৃত ধর্ম 
শুধুমাত্ৰ কয়েকজন ধার্মিক লোকের মধ্যেই অবশিষ্ট থাকলো। এখন এরাও 
বৈরাগীদের আকারে জঙ্গলে ও প্রান্তরে গীর্জা তৈরী করে থাকতে লাগলো । 
সিরিয়া, জাযীরা এবং রোম দেশের উপর খ্ৰীষ্টানদের প্রতিপ্রত্তি জমে গেল। এ 
সম্াটই (কুসতুনতীন) কুসতুনতুনিয়া (কন্স্টান্টিনোপল) ও কামামা শহর স্থাপন 
করলো । বায়তুল মুকাদ্দাসের মধ্যে ‘বায়তুল লাহাম’ ও গীর্জা নির্মাণ করলো 
এবং হাওরানের শহর স্থাপন করলো, যেমন বুসরা ইত্যাদি । সে বড় বড় ও 


wwwi.islamfind.wordpress.com 


৯৪৯ 


সূরাঃ ইউনুস ১০ পারাঃ ১১ 


মজবুত অষ্টালিকাসমূহ নিৰ্মাণ করলো । এখান থেকেই ক্রুশ-পূজার সূচনা হয়, 
যা সৃদুর প্রাচ্য পর্যন্ত পৌছে যায়। ওৰানেও মীর্জা নির্বাণ করা হয়। তারা শুকরের 
মাংস হালাল করে নেয় । দ্বীনের মূল ও শাখার মধ্যে অদভুত অদভুত বিদআত সৃষ্টি 
হয়। বাদশাহর নির্দেশক্রমে শরীয়তের নতুন নতুন বিধান বানিয়ে নেয়া হয়। এর 
ব্যাখ্যা খুবই দীর্ঘ । মোটকথা, ও শহরতলোর টগর তালের কর্তত্‌ সাহাবীদের যুগ 
পর্যন্ত চলতে থাকে। অবশেষে বায়তুল মুকাদ্দাস উমার ইবনুল খাত্তাব (রাঃ)-এর 
হাতে বিজিত হয়। সুতরাং সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য ৷ 

আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে আহার করবার জন্যে উৎকৃষ্ট বস্তুসমূহ 
দান করেছি । কিন্তু মাযহাব সম্পর্কে জ্ঞান থাকা সত্ত্বেও তারা এ ব্যাপারে মতভেদ 
করতে থাকে। অথচ মাযহাব সম্পর্কে মতভেদ সৃষ্টি করার কোনই কারণ ছিল 
না। আল্লাহ তা‘আলা তো সমস্ত কথাই অতি সুস্পষ্টভাবে বর্ণনা করে 
দিয়েছিলেন। 

হাদীসে এসেছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “ইয়াহুদীরা একাত্তরটি দল 
তেহাত্তরটি দল বানিয়ে নেবে। ওগুলোর মধ্যে শুধু একটি দল মুক্তিপ্রাপ্ত হবে এবং 
বাকী সবগুলোই হবে জাহান্নামী । জিজ্ঞেস করা হলোঃ “হে আল্লাহর রাসূল 
(সঃ)! এ একটি দল কোনৃটি?” তিনি উত্তরে বললেনঃ “যার উপর আমি ও 
আমার সাহাবীবর্গ রয়েছি।”* 

আল্লাহ তা'আলা বলেন, নিশ্চয়ই আমি কিয়ামতের দিন এ সব বিষয়ের উপর 
মীমাংসা করবো, যে বিষয়ে তারা মতভেদ করছিল। 
৯৪ । অতঃপর (হে নবী!) যদি 

তুমি এই (কিতাব) সম্পর্কে 

সন্দিহান হও, যা আমি তোমার 


2 22 


to CEN SE E Af 


নিকট পাঠিয়েছি, তবে তুমি 


32 roe LS sonr 


তাদেরকে জিন্ঞেস করে দেখো ESTEEM 
যারা তোমার পূর্বেকার EAA 2 2 2397397 
কিতাবসমূহ করে, Lhd cs SM C9 hy 


নিঃসন্দেহে তোমার নিকট 


7 IEG rs = শা 
+ 


এসেছে তোমার প্রতিপালকের sly + 
পক্ষ হতে সত্য কিতাব, সুতরাং Ls Ls2 7 B24 
তুমি কখনই সংশয়ীদের oul 2 0 


অন্তর্ভুক্ত হয়ো না । 


১. এ হাদীসটি ইমাম হাকিম (রঃ) ভার ‘মুসতাদরিক’ গ্রন্থে বর্ণনা করেছেন। 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯৫০ পারাঃ ১১ 
৯৫। আর এ সব লোকেরও ১, 4, 6/22/7৩" 
অন্তর্ভুক্ত হয়ো না, যারা ERE 
আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা _ ০22 VN 33247 
প্রতিপন্ন করেছে, যেন তুমি ME iS 
ধ্বংস হয়ে না যাও ৷ ০) 
৯৬। নিঃসন্দেহে যাদের সম্বন্ধে oS 
2» 24428 725% 


dey Ee SUS UE i lols _a 


2229 39 7 w/ Pd 
৯৭। যদিও তাদের নিকট সমস্ত PAE 
প্রমাণ পৌঁছে যায়, যে পর্যন্ত hI tt sl =tV 
না তারা যন্ত্রণাদায়ক শাস্তি i 
দেখে নেয় (কিন্তু তখন ঈমান ol os 


আনা বৃথা) । 

কাতাদা ইবনে দআমা (রঃ) বলেন যে, রাসূলুল্লাহ (সঃ)! বলেছেনঃ “আমি 
সন্দেহও করি না এবং আমার জিজ্ঞেস করার কোন প্রয়োজনও নেই ।” এই 
আয়াতে উম্মতে মুহাম্মাদীকে দ্বীনের উপর অটল থাকার প্রতি উৎসাহ প্রদান করা 
হয়েছে। এতে জানানো হয়েছে যে, পূর্ববর্তী আসমানী গ্রন্থ তাওরাত, ইঞ্জীলে নবী 
(সঃ)-এর গুণাবলীর বর্ণনা বিদ্যমান ছিল। যেমন আল্লাহ তা'আলা বলেনঃ “যারা 
নবী উন্মী (সঃ)-এর আনুগত্য করে, তারা এর উপর ভিত্তি করেই করে যে, তার 
গুণাবলীর বর্ণনা তারা তাওরাত ও ইঞ্জীলে লিখিত পেয়ে থাকে” কিন্তু তাদের 
অধিকাংশ লোক তার উপর ঈমান আনয়ন করে না, অথচ তারা তার সত্যবাদিতা 
ও সততাকে এমনভাবে জানে ও চিনে, যেমনভাবে চিনে নিজেদের সন্তানদেরকে ৷ 
তারা ইঞ্জীলের মধ্যে পরিবর্তন ও পরিবর্ধন করে এবং নবী (সঃ)-এর গুণাবলী 
গোপন করে দেয় হুজ্জত কায়েম হওয়ার পরেও তারা ঈমান আনে না। এ 
জন্যেই আল্লাহ পাক বলেনঃ “সত্যের প্রমাণাদি কায়েম হয়ে গেছে, কিন্তু যতই 
প্রমাণ তাদের কাছে উপস্থিত করা হোক না কেন, তারা এঁ পর্যন্ত ঈমান আনবে 
না, যে পর্যন্ত না আল্লাহর আযাব অবলোকন করে। কিন্তু এ সময় তাদের ঈমান 
আনয়নে কোনই লাভ হবে না। কওমের এই পর্যায়ে পৌঁছে যাওয়ার পরই মূসা 
(আঃ) তাদের উপর বদ দুআ’ করেছিলেন। তিনি বলেছিলেনঃ “হে আমার 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ ইউনুস ১০ ৯৫১ পারাঃ ১১ 


প্রতিপালক! তাদের ধন-সম্পদ ধ্বংস করে দিন এবং তাদের অন্তরসমূহের উপর 
মোহর লাগিয়ে দিন । শান্তি দেখা ছাড়া তারা ঈমান আনবে না।” অনুরূপভাবে 
আল্লাহ পাকের উক্তি রয়েছে- “আমি যদি তাদের উপর ফিরিশ্তাও অবতীর্ণ করি 
এবং মৃত লোকেরা তাদের সাথে কথাও বলতে থাকে, আর সমস্তই যদি তাদের 
কাছে জমা করে দেয়া হয়, তবুও তারা ঈমান আনবে না। তাদের মধ্যে 
অধিকাংশ লোকই অজ্ঞ। 


৯৮ । সুতরাং এমন কোন জনপদই 9,০০০ ০০ 
ঈমান আনেনি যে, তাদের El SS Ili ~ AA 
ঈমান আনয়ন উপকারী yy PIES 

28,0924 WB API Gord 
হয়েছে, ইউনুসের কওম ছাড়া, $+ 2% ১/০ ৫০১5 
যখন তারা ঈমান আনলো, 
তখন আমি তাদের থেকে 544 এ রে 
পার্থিব জীবনে অপমানজনক 
শাস্তি বিদূরিত করে দিলাম te I 
বং 3 Cli Nd 555 
থাকতে দিলাম এক নির্ধারিত rice LG HC 
কাল পর্যন্ত । IE rl rE) 
আল্লাহ তা‘আলা বলেন, পূর্ববর্তী উন্মতদের কোন উন্মতেরই সমস্ত লোক 
ঈমান আনেনি, যাদের কাছে আমি নবী পাঠিয়েছিলাম ৷ হে মুহাম্মাদ (সঃ)! 
তোমার পূর্বে যত নবী এসেছিল, সকলকেই মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল। যেমন 
আল্লাহ পাকের উক্তিঃ “আফসোস বান্দাদের উপর! তাদের কাছে কখনো এমন 
কোন রাসূল আসেনি যাকে তারা বিদ্বপ না করেছে।” আল্লাহ তা'আলা আর এক 
জায়গায় বলেছেনঃ “তাদের পূর্বে যাদের কাছেই কোন রাসুল এসেছে, তাকেই 
তারা যাদুকর অথবা পাগল বলেছে।” অন্যত্র মহান আল্লাহ বলেনঃ “তোমার 
পূর্বে যে গ্রামেই আমি কোন রাসূল পাঠিয়েছি, সেখানকারই স্বচ্ছল লোকেরা 
বলেছে- আমরা তো আমাদের বাপ-দাদাদেরই পদাঙ্ক অনুসরণ করে চলবো ৷” 
সহীহ হাদীসে এসেছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “নবীদেরকে আমার 
সামনে পেশ করা হয়। কোন নবীর সাথে ছিল বড় বড় উন্মতের দল । আবার 
কোন নবীর সাথে ছিল একটিমাত্র লোক, কোন নবীর সাথে ছিল দু'টি লোক 
এবং কোন নবীর সাথে একটি লোকও ছিল না।” অতঃপর তিনি মূসা (আঃ)-এর 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯৫২ পারাঃ ১১ 


উন্মতের আধিক্যের বর্ণনা দেন। তারপর তিনি নিজের উন্মতের আধিক্যের বর্ণনা 
দেন, যারা পূর্ব ও পশ্চিমকে ঢেকে নিয়েছিল । মোটকথা ইউনুস (আঃ)-এর 
কওম ছাড়া কোন নবীরই কওমের সমস্ত লোক ঈমান আনেনি। ইউনুস 
(আঃ)-এর কওম ছিল নিনওয়া গ্রামের অধিবাসী । আল্লাহর আযাব দেখার পর 
ভয়ে তারা ঈমান এনেছিল । আল্লাহ তা'আলার আযাব হতে ভয় প্রদর্শন করে নবী 
ইউনুস (আঃ) নিজেও কওমের মধ্য হতে বেরিয়ে গিয়েছিলেন। তখন এ 
লোকগুলোর খুবই দুঃখ হলো । তারা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করলো এবং 
অত্যন্ত কান্নাকাটি করলো । নিজেদের শিশু ও গৃহপালিত পশুগুলোকে নিয়ে 
মাঠের দিকে গেল এবং মহান আল্লাহর নিকট প্রার্থনা করলোঃ “হে আল্লাহ! 
আপনার নবী যে আযাবের খবর দিয়ে আমাদের মধ্য থেকে বেরিয়ে গেছেন তা 
দূর করে দিন।” এঁ সময় আল্লাহ তা'আলা তাদের প্রতি সদয় হন এবং যে আযাব 
সামনে এসে গিয়েছিল তা সরিয়ে নেন । যেমন আল্লাহ তা'আলা বলেনঃ “ইউনুস 


(আঃ)-এর কওম যখন ঈমান আনলো, তখন পার্থিব জীবনে আগত আযাব আমি 


তাদের উপর থেকে সরিয়ে দিলাম এবং তাদের জীবনকাল পর্যন্ত এ আযাব থেকে 
তাদেরকে বাচিয়ে নিলাম ৷” 

ইউনুস (আঃ)-এর কওমের উপর থেকে শুধুমাত্র পার্থিব জীবনের আযাব 
সরেছিল কি পারলৌকিক আযাবও সরেছিল এ ব্যাপারে মুফাসসিরদের মধ্যে 
মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলেন যে, শুধুমাত্র পার্থিব জীবনের শাস্তি 
সরেছিল। কেননা, এই আয়াতে শুধু এর উপরই আলোকপাত করা হয়েছে। 
আবার অন্য কেউ কেউ বলেন যে, আল্লাহ তা'আলা বলেছেনঃ “আমি নবীকে এক 
লক্ষাধিক লোকের কাছে পাঠিয়েছিলাম । তারা ঈমান আনয়ন করে। তখন আমি 
একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত তাদেরকে লাভবান করি।” এখানে ঈমান শব্দটি 
মুতলক বা সাধারণ । এখানে কোন কয়েদ বা বাধ্যাবাধকতা নেই । আর মুতলক 
ঈমান তো পারলৌকিক শাস্তি থেকে মুক্তিদানকারী হয়ে থাকে। এসব ব্যাপারে 
আল্লাহ তা‘আলাই সৰ্বাধিক জ্ঞানের অধিকারী । 

কাতাদা (রঃ) এই আয়াতের তাফসীরে লিখেছেন যে, আযাব এসে যাওয়ার 
পর কোন কওম ঈমান আনলে তাকে ছেড়ে দেয়া হয় না। কিন্তু ইউনুস (আঃ) 
যখন নিজের কওমকে ছেড়ে চলে গেলেন এবং লোকেরা বুঝতে পারলো যে, 
এখন আযাব থেকে রক্ষা পাওয়া যাবে না তখন তাদের অন্তরে তাওবার অনুভূতি 
জেগে উঠলো। তারা খারাপ কাপড় পরিধান করে নিজেদের অবস্থা খারাপ করে 


wwwi.islamfind.wordpress.com 


৯৫৩ 


সূরাঃ ইউনুস ১০ 


নিলো। অতঃপর তারা পশুগুলোর দল এবং শিশুদের দলকে পৃথক করলো । 
নিজেদের সাথে তারা পশুগুলোকে এবং শিশুদেরকে নিয়ে গেল । চল্লিশ দিন পর্যন্ত 
তারা কান্নাকাটি করলো। আল্লাহ তা'আলা তাদের আন্তরিকতাপূর্ণ নিয়ত এবং 
তাওবার বিশুদ্ধতা দেখে এসে যাওয়া শাস্তি তাদের উপর থেকে উঠিয়ে নিলেন। 
ইউনুস (আঃ)-এর কওম মুসিল অঞ্চলের নিনওয়া গ্রামের অধিবাসী ছিল। ইবনে 
মাসউদ (রাঃ) কে ১৬ পড়েছেন। মোটকথা, শাস্তি তাদের মাথার 
উপর এমনভাবে ঘুরতে লাগলো, যেমনভাবে অন্ধকার রাত্রে মেঘখণ্ড ঘুরতে 
তাকে। এঁ লোকগুলো তাদের এক আলেমের কাছে গিয়ে বললোঃ “আমাদেরকে 
এমন একটি দুআ’ লিখে দিন যার বরকতে আযাব সরে যায়।” এ আলেম 
নিমের দুআ’টি লিখে দেনঃ 


22/705 122 ১2/72 


IH IUIEL CA 


পারাঃ ১১ 


29 2 / 23 rd 


b- Eel 


অর্থাৎ. “হে. জীবিত! যখন .কেউ. জীরিত নেই । .হে.জীরিত!. মৃতকে... 


জীবিতকারী। হে জীবিত! আপনি ছাড়া অন্য কেউ উপাস্য নেই৷” এর ফলে 

আযাব দূর হয়ে যায়। এ সমুদয় কাহিনী সূরায়ে সাফ্‌ফাতের মধ্যে ইনশাআল্লাহ 

বৰ্ণিত হবে। 

৯৯। আর যদি তোমার 
প্রতিপালক ইচ্ছা করতেন 
তাহলে বিশ্বের সকল লোকই 
ঈমান আনতো; তবে তুমি কি 
মানুষের উপর জবরদস্তি 


27/7274 bs 7S 


LAYETTE; -an 
2 2302 2/23 
ts lo 


ৰ TO AAT 


ঠ 


করতে পার, যাতে তারা ঈমান 
আনয়নই করে? 

১০০ । অথচ আল্লাহর হুকুম ছাড়া 
কারো ঈমান আনা সম্ভব নয়; 
আর আল্লাহ নির্বোধ 
লোকদের উপর (কুফরীর) 
অপবিত্ৰতা স্থাপন করে দেন। 


722 3823293774 
0s ish 
/ 


CREE f 2০ Ed 


% 
3m P72 


পে ARATE J 


A 
223707329 


owl Id ke 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯৫৪ পারাঃ ১১ 


আল্লাহ তা'আলা বলেন, হে মুহাম্মাদ (সঃ)! যদি আল্লাহ চাইতেন তবে 
দুনিয়ার সমস্ত মানুষই ঈমান আনতো ৷ কিন্তু তিনি যা কিছু করেন তাতে নিপুণতা 
রয়েছে। আল্লাহর ইচ্ছা হলে সবাই এক খেয়ালেরই হতো। কিন্তু পৃথিবীতে 
বিভিন্ন মতের লোক রয়েছে। সঠিক মতের উপর তারাই রয়েছে যাদের উপর 
আল্লাহর করুণা বর্ষিত হয়েছে। আর তাদের স্বভাবও এভাবেই বানানো হয়েছে। 
হে নবী (সঃ)! তোমার প্রতিপালকের এ কথাটি পূর্ণ হয়েই থাকবে। তা হচ্ছে 
এই যে, তিনি বলেনঃ “আমি অবশ্যই জাহান্নামকে দানব ও মানব উভয় জাতি 
দ্বারা পূর্ণ করবো ।” যদি সকলকেই আল্লাহ হিদায়াত করতেন, তবে কি ঈমান 
অর্থহীন হয়ে যেতো না? তাই আল্লাহ্‌ তা'আলা বলেন, হে নবী (সঃ)! তুমি কি 
জোর করে তাদেরকে মুমিন বানাতে চাও? না, এটা তোমার জন্যে শোভনীয় নয় 
এবং ওয়াজিবও নয়। আল্লাহই যাকে চান পথভ্রষ্ট করেন এবং যাকে চান হিদায়াত 
দান করেন। তুমি তাদের জন্যে আফসোস করে করে নিজেকে ধ্বংসের মুখে 
ঠেলে দিও না এই মনে করে যে, তারা ঈমান আনছে না । আল্লাহ পাক এক 
জায়গায় বলেনঃ “হে নবী (সঃ)! তুমি যাকে ভালবাস তাকে হিদায়াত দান 
করতে পার না।” অন্য জায়গায় তিনি বলেনঃ “হে রাসূল (সঃ)! তোমার দায়িত্ব 
হচ্ছে শুধু পৌছিয়ে দেয়া, আর হিসাব গ্রহণের দায়িত্ব আমার ।” আর এক 
জায়গায় মহান আল্লাহ বলেনঃ “হে নবী (সঃ)! তুমি শুধু উপদেশ দিতে থাকো, 
কেননা, তুমি তো শুধু উপদেষ্টা মাত্র । তুমি তাদের উপর দায়গ্রস্ত অধিকারী 
নও।” এ আয়াতগুলো এটাই প্রমাণ করছে যে, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই 
করতে পারেন। আল্লাহর ইচ্ছা ছাড়া কেউই ঈমান আনতে পারে না। জ্ঞান ও 
বিবেক দ্বারা যে কাজ করে না তাকে পথভ্রষ্ট করে দেয়া হয়। হিদায়াত করা ওনা 
করার ব্যাপারে আল্লাহ তা'আলা ন্যায়পরায়ণ। 


১০১। তুমি বলে দাও- তোমরা _ ae 
ভেবে দেখো, কি কি বসু 1১ ,51)5-). 
ie শমূতে bi 7232/02 7 
যমীনে; আর যারা ঈমান ০২৮০ 

করে না, প্রমাণাদি ও 2/3/7290 32 23 
ভয় প্রদর্শন তাদের কোন 2 of il cl SH 
উপকার সাধন করতে পারে Ef 


না। 0x2) 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ ইউনুস ১০ ৯৫৫ পারাঃ ১১ 


১০২। অতএব, তারা শুধু এ 2 6 23/72/72, 
লোকদের অনুরূপ ঘটনাবলীর FES LS -. Y 
প্রতীক্ষা করছে, যারা তাদের s | j 
পূর্বে গত হয়ে গেছে, তুমি বলে ee FT ll 
দাও- আচ্ছা তবে তোমরা ০০2 (9 5 
a4 skdl i a bi sob 

22.4222 
A Le TREES 0 nl 
১০৩ । পরুদ্ভু আমি স্বীয় 42.8, 422 2w032023 


রাসূলদেরকে এবং মুমিনদেরকে ০৮৮ ৮০ গু ৯-১ 
ৰ 22/377 $2, or 937) 
বাচিয়ে রাখতাম, এইরূপেই SELES 7 


আমি মুমিনদেরকে নাজাত ঢ" ** at) 
দিয়ে থাকি। এটা আমার oi 
দায়িত্ব । "Ls 


এ আয়াতে ত আল্লাহ তাআলা স্বীয় বন্দাদেরকে অন্তর্দৃষ্টি প্রসারিত করার 


উপদেশ দিতে গিয়ে বলেন- সারা বিশ্বে আমার যেসব নিদর্শন ছড়িয়ে রয়েছে, 
যেমন আকাশের তারকারাজি, নক্ষত্র, সূর্য, চন্দ্র, রাত, দিন ইত্যাদি, এগুলোর 
প্রতি তোমরা তোমাদের অন্তুদৃষ্টি নিক্ষেপ করে দেখো যে, কিভাবে রাত্রির মধ্যে 
দিবসকে এবং দিবসের মধ্যে রাত্রিকে প্রবেশ করিয়ে দেয়া হচ্ছে! কখনো দিন বড় 
হচ্ছে, আবার কখনো রাত বড় হচ্ছে। আর আকাশের উচ্চতা ও প্রশস্ততা, 
তারকারাজি দ্বারা তাকে সৌন্দর্যমণ্ডিত করা, আকাশ হতে বৃষ্টি বর্ষণ, যমীন শুষ্ক 
হয়ে যাওয়ার পর পুনরায় তাকে সঞ্জীবিত ও সবুজ-শ্যামল করা, উদ্ভিদ ও 
বৃক্ষরাজিতে ফল, ফুল ও পীপড়ি সৃষ্টি করা, বিভিন্ন প্রকারের তরুলতা উৎপন্ন 
করা, বিভিন্ন প্রকারের জীব-জন্তু সৃষ্টি করা, এগুলোর আকৃতি, রং, উপকারিতা ও 
অপকারিতা পৃথক হওয়া, পাহাড়, মরুভূমি, বন-জঙ্গল, বাগবাগিচা, আবাদী ও 
পতিত ভূমি, সমুদ্র, তার তলদেশের বিস্ময়কর বস্তুরাজি, তরঙ্গমালা, 
জোয়ার-ভাটা, এতদসত্ব্বেও ভ্রমণকারীদের ওর উপর দিয়ে নৌকা, জাহাজ ইত্যাদি 
যোগে ভ্রমণ করা, এ সবগুলো হচ্ছে মহাশক্তিশালী আল্লাহ তা‘আলার 
নিদৰ্শনসমূহ, যিনি ছাড়া অন্য কোন উপাস্য নেই । কিন্তু বড়ই পরিতাপের বিষয় 
এই যে, এসব নিদর্শন কাফিরদের চিন্তা ও গবেষণার কোনই কারণ হচ্ছে না। 
আল্লাহর দলীল সাব্যস্ত হয়ে গেছে, এরা ঈমান আনছে না এবং আনবেও না। এ 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ ইউনুস ১০ ৯৫৬ পারাঃ ১১ 


লোকগুলো তো এঁ শাস্তির দিনগুলোরও অপেক্ষা করছে, যার সম্মুখীন হয়েছিল 
তাদের পূর্ববর্তী কওমগুলো। আল্লাহ পাক বলেনঃ হে নবী (সঃ)! তাদেরকে বলে 
দাও- তোমরা সময়ের জন্যে অপেক্ষা কর। আমিও তোমাদের সাথে অপেক্ষা: 
করছি । অবশেষে যখন অপেক্ষার সময় শেষ হয়ে শাস্তি এসেই পড়বে তখন আমি 
রাসূলদেরকে এবং তাদের উন্মতদেরকে বাচিয়ে নিব। আর যারা রাসূলদেরকে 
অস্বীকার করেছিল তাদেরকে ধ্বংস করে দিব। মুমিনদেরকে রক্ষা করার যিম্মা 
মহান আল্লাহ গ্রহণ করেছেন, যেমন তিনি সৎকর্মশীলদের উপর করুণা বর্ষণ 
নিজের যিম্মায় নিয়েছেন। সহীহ বুখারী ও সহীহ মুসলিমে রয়েছে যে, রাসুলুল্লাহ 
(সঃ) বলেছেন, আল্লাহর কিতাব লাওহে মাহফুজে, যা আরশের উপর রয়েছে, 
তাতে লিখিত আছেঃ “আমার রহমত আমার গযবের উপর জয়যুক্ত ৷” 
১০৪ । তুমি বলে দাও- হে লোক 
সকল! যদি তোমরা আমার ৫,922,» 6 ০8 2+ 
দ্বীন সম্বন্ধে সন্দিহান হও, তবে 5 LL 5-১: 
আমি সেই মা'’বৃদদের ইবাদত PRL 2w ww 
করি না, আল্লাহকে ছেড়ে ui HYG NT IU ETE) 
তোমরা যাদের ইবাদত কর, 9+ ০29 9 27০9.5 
কিন্তু আমি সেই মা’বূদের CGE 6 
ইবাদত করি, যিনি তোমাদের PAD) 22 } 
জান কব্‌্জ করেন, আর LS, 
আমাকে এই আদেশ করা pe ০০০20202 £,) 
হয়েছে যে, আমি যেন ঈমান ০ 
আনয়নকারীদের দলভুক্ত J 2 2292 
থাকি । 0 us 
১০৫ । আর এটাও যে, নিজেকে ১,৬ ০০৮» ০১০৯০৮ 
নিজে এই ধর্মের প্রতি এইভাবে rid Sols -\. 6 
নিবিষ্ট করে রাখবে যে, _, 6/22/83 ৮ 


অন্যান্য সকল তরীকা হতে Sri > 
পৃথক হয়ে যাও, আর কখনো SE 
মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। ত 


wwwi.islamfind.wordpress.com 


সুরাঃ ইউনুস ১০ 


১০৬ । আর আল্লাহকে ছেড়ে এমন 
বস্তুর বন্দেগী করো না, যানা 
তোমার কোন উপকার করতে 
পারে, না কোন ক্ষতি করতে 
পারে, বস্তুতঃ যদি এইরূপ কর 
তবে তুমি এমতাবস্থায় হক 
বিনষ্টকারীদের অন্তর্ভুক্ত হয়ে 
যাবে। 


১০৭ । যদি আল্লাহ তোমাকে কোন 
কষ্টে নিপতিত করেন, তবে 
তিনি ছাড়া কেউ তা 
মোচনকারী নেই, আর যদি 
তিনি তোমার প্রতি কোন 
কল্যাণ ও শাস্তি পৌছাতে চান, 
তবে তার অনুগ্রহের কোন 
অপসারণকারী নেই; তিনি স্বীয় 
অনুথ্হ নিজের বান্দাদের মধ্য 
হতে যাকে চান দান করেন; 
এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল, 
অতিশয় দয়ালু । 


৯৫৭ 


পারাঃ ১১ 


292 sp rad 


sss Y,-\. 


3, SH পৰৰ 


EON 


Ee S ALG ALL GS 


22৬ 
oulll| 


Edd 


ws 34 L330 


MEE Vv 


/ 
2 8247 


TATE (5 


¥৯ ০5১৮০১ + 2% 


SIN ty 


2 LG, 23 


EE SE ETE SOA 


LG 29347 27> 


asl | >, ১ 


ONE ET Te 
লোক সকল! আমি যে দ্বীনে হানীফ (একনিষ্ঠ ধর্ম) নিয়ে এসেছি, যার অহী 
আমার উপর অবতীর্ণ হয়েছে, যদি এর সঠিকতা ও সত্যতার ব্যাপারে তোমাদের 
সন্দেহ হয়ে থাকে তবে জেনে রেখো যে, আমি তোমাদের উপাস্যদের কখনো 
উপাসনা করবো না। আমি এক ও অংশীবিহীন আল্লাহরই বান্দা, যিনি তোমাদের 
মৃত্যু ঘটিয়ে থাকেন এবং যিনি তোমাদের জীবন দান করেছেন। নিঃসন্দেহে 
তোমাদের সকলকেই তারই নিকট ফিরে যেতে হবে। আচ্ছা, যদি ধরে নেয়া হয় 
যে, তোমাদের মা’বুদ সত্য, তবে তাদেরকে আমার কোন ক্ষতি করতে বলতো? 
জেনে রেখো যে, তাদের কারো লাভ বা ক্ষতি করার কোনই ক্ষমতা নেই । লাভ 
ও ক্ষতি করার হাত তো শরীকবিহীন আল্লাহর হে নবী (সঃ)! তুমি কাফিরদের 
দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে সম্পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহর ইবাদতে লেগে 


wwwi.islamfind.wordpress.com 


সূরাঃ ইউনুস ১০ ৯৫৮ পারাঃ ১১ 


যাও। শিরকের দিকে একটুও ঝুঁকে পড়ো না । যদি আল্লাহ তোমাকে ক্ষতির 
মধ্যে পরিবেষ্টন করেন, তবে কে এমন আছে যে, তোমাকে তা থেকে বের 
করতে পারে? লাভ ও ক্ষতি, কল্যাণ ও অকল্যাণ তো তারই দিকে 
প্রত্যাবর্তনকারী । 


আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ 
“তোমরা সারা জীবন কল্যাণ অনুসন্ধান কর এবং আল্লাহর নিয়ামতসমূহ কামনা 
কর। আল্লাহর করুণার হাওয়া যে সৌভাগ্যবানকে স্পর্শ করেছে সে ভাগ্যবান 
বটে ৷ তিনি যাকে চান তার উপর নিজের করুণা বর্ষণ করেন আল্লাহ পাকের 
নিকট প্রার্থনা কর যে, তিনি যেন তোমাদের দোষক্রটি গোপন রাখেন এবং 
তোমাদেরকে যুগের বিপদাপদ এবং নফসের বিপদাপদ থেকে নিরাপত্তা দান 
করেন। তিনি ক্ষমাশীল ও দয়ালু । তোমাদের যত বড়ই পাপ হোক না কেন, যদি 
তাওবা করে নাও, তবে তিনি তা ক্ষমা করে দেবেন। এমন কি শিরক করেও যদি 
তাওবা কর, তবে তাও তিনি ক্ষমা করবেন। 

১০৮ । তুমি বলে দাও- হে লোক Er 
[| L 27345 7 br)? 
তোনানের প্রতিণাযকের শত EL A 
হতে সত্য (ধর্ম) এসেছে, 52442 Ee CAG 
এতএব, যে ব্যক্তি সঠিক পথে 25০৮2 ১ Ae 
আসবে, বস্তুত সে নিজের 2/2 /2/ 5/7 ১০2 
জন্যেই পথে আসবে, আর যে 5 LL snl 
ব্যক্তি পথভ্রষ্ট থাকবে, তার ০,০০ ৮454 ০০ 
আর আমাকে (রাসূল সঃ -কে) SH Ses 
তোমাদের উপর দায়িত্বশীল OS Ss bl bss 

করা হয়নি। A 

১০৯। আর তুমি তোমার প্রতি Te ce Et NE 
প্রেরিত অহীর অনুসরণ কর, ৰ 
আর ধৈর্যধারণ কর এই পর্যন্ত 24+, 22/১৬/১০» 


al 
যে, আল্লাহ মীমাংসা করে দেন ** 2 
এবং তিনিই উত্তম E42 222 
মীমাংসাকারী । io aang 


wwwi.islamfind.wordpress.com 


সুূরাঃ ইউনুস ১০ ৯৫৯ পারাঃ ১১ 


আল্লাহ তা‘আলা নবী (সঃ)-কে নির্দেশ দিচ্ছেন- হে নবী (সঃ)! তুমি 
লোকদেরকে বলে দাও যে, আল্লাহ তা'আলার নিকট হতে যেসব অহী এসেছে তা 
সত্য । তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই । যে ব্যক্তি হিদায়াত প্ৰাপ্ত হয়েছে এবং তার 
অনুসরণ করেছে, তার উপকার সে নিজেই লাভ করবে। পক্ষান্তরে যে ব্যক্তি 
হিদায়াত লাভ করেনি, তার কুফল তাকেই ভোগ করতে হবে। আমি আল্লাহর 
ফৌজদার নই যে, তোমাদেরকে জোরপূর্বক মুমিন বানিয়ে দিব। আমি তো শুধু 
তোমাদেরকে আল্লাহর শাস্তি হতে ভয় প্রদর্শনকারী ৷ হিদায়াত দান করার কাজ 
একমাত্র আল্লাহর ৷ আল্লাহ পাক বলেন- হে নবী (সঃ)! তুমি নিজেই অহীর 
অনুসরণ কর এবং তাকে শক্ত করে ধরে থাক । যারা তোমার বিরোধিতা করছে 
ওর উপর ধৈর্যধারণ কর, যে পর্যন্ত না আল্লাহর ফায়সালা চলে আসে। তিনি 
উত্তম ফায়সালাকারী। অর্থাৎ স্বীয় ইনসাফ ও হিকমতের মাধ্যমে তিনি উত্তম 
মীমাংসাকারী । 


wwwi.islamfind.wordpress.com 


Wl a>) mS nl nl sc HSU 


dos yl 
rl Ee da TSM 
iN SLL al Gl SEN 
Dan asl wb 


wwuw.islamfind.wordpress.com 


